




আল্লামা জালালুদ্দীন মৃহাম্মদ ইবনে আহমদ ইবনে মুহাম্মদ আল মহত্রী (র.) 
[৭৯১-৮৬৪ হি. / ১৩৮৯--১৪৫৯ খ্রি.] 


২৯ ও ৩০তম পারা 





+ সম্পাদনায় * ____ 
হযরত মাওলানা আহমদ মায়মূন 
সিনিয়র মুহাদ্দিস, জামিয়া শারইয়্যাহ মালিবাগ, ঢাকা 


অনুবাদ ও রচনায় *__-_ 


মাওলানা মোহাম্মদ আবুল কালাম মাসুম 
ফাষেলে দারুল উলুম দেওবন্দ, ভারত 
লেখক ও সম্পাদক, ইসলামিয়া কুতুবখালা, ঢাকা 








প্রকাশনায় *___ 
তি ৩০/৩২ নর্থক্রুক হল রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০ হ 
১5 ___________________ ভর্তি 


////.9811.5101.00 








তাফসীরে জালালাইন : আরবি-বাংলা 





€ আল্লামা জালালুদ্দীন মুহাম্মদ ইবনে আহমদ ইবনে মুহাম্মদ আল মহন্লী (র.) 
€ মাওলানা মোহাম্মদ আবুল কালাম মাসূম 

4 মাওলানা আহমদ মায়মূন 

€ আলহাজ মাওলানা মোহাম্মদ মোস্তফা এম. এম. 


[প্রকাশক কর্তৃক সর্বসবতু সংরক্ষিত! 


১৫ রমযান, ১৪৩১ হিজরি 


২৫ আগন্ট, ২০১০ ইংরেজি 
১১ ভান্র, ১৪১৭ বাংলা 


২৮/এ, প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা-১১০০ 


€ ইসলামিয়া অফসেট প্রিন্টিং প্রেস 


প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা-১১০০ 





হাদিয়া « 


৫৫০.০০ টাকা মাত্র 





////.9811.59101.00 


রী অবাদকের কথা গু 


- ১৯১০ এ৯৮০০। 92911 ০০০১৪ ড৮৪ ০৯৩ ভোজ এ] ০০৫৭৮] 


হেরা থেকে বিচ্ছুরিত বিশ্বব্যাপী আলোকজ্জবল এক দীত্তিময় আলোকবর্তিকা আল-কুরআন । যা আল্লাহ রাব্বুল 
আলামীনের পক্ষ থেকে অবতীর্ণ সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ এঁশীগ্ন্থ। এর অনুপম বিধান সর্বজনীন ও বিশ্বজনীন! বিশ্ব 
মানবতার এক চিরন্তন মুক্তির সনদ এবং অনন্য সংবিধান আল-কুরআন । যে মহাগ্রস্থের আবির্ভাবে রহিত হয়ে 
গেছে পূর্ববর্তী সকল এঁশীগ্রন্থ। যার অধ্যয়ন, অনুধাবন এবং বাস্তবায়নের মাঝে রয়েছে গোটা মানবজাতির কল্যাণ 
এবং সার্বিক সফলতার নিদর্শন। মানুষের আত্মিক এবং জাগতিক সকল দিক ও বিভাগের পর্যাপ্ত ও পরিপূর্ণ 
আলোচনার একমাত্র আধার হচ্ছে আল-কুরআন 

ইসলামি মূলনীতির প্রথম ও প্রধান উৎস হচ্ছে মহাগ্রন্থ আল-কুরআন । যার সফল ও সার্থক বাস্তবায়ন ঘটেছে 


প্রেক্ষাপটের ক্রমধারায় তাঁর উপর অবতীর্ণ হয় এ মহান এ্রশীগ্রন্থ। ফলে কুরআনের যথার্থ ব্যাখ্যা সম্পর্কে তিনিই 
সমধিক অবহিত ছিলেন। তিনি ছিলেন আল-কুরআনের বাস্তব নমুনা । 

তার পরবর্তীকালে সাহাবায়ে কেরাম রো.)-এর প্রদত্ত ব্যাখ্যাই ছিল কুরআন তাফসীরের অন্যতম অবলম্বন! তাদের 
পরবর্তী স্তরে তাবেয়ীগণ কর্তৃক প্রণীত ব্যাখ্যা ছিল গ্রহণযোগ্যতার শীর্ষে । এর পরে ক্রমাৰয়ে যুগ থেকে যুগান্তরে 
অদ্যাবধি এ শাশ্বত গ্রন্থের তাফসীর চর্চা অব্যাহত রয়েছে। 

পবিত্র কুরআনের তাফসীর জানার ক্ষেত্রে আল্লামা জালালুদ্দীন সুযুতী ও আল্লামা জালালুদ্দীন মহল্লী (র.) প্রণীত 
“তাুসীরে জালালাইন' গ্রন্থটি একটি প্রাথমিক ও পূর্ণাঙ্গ বাহন! রচনাকাল থেকেই সকল ধারার মাদরাসা ও 
কুরআন গবেষণা কেন্দ্রে এ মূল্যবান ভাফসীরটি সমভাবে সমাদৃত কারণ বাহ্যিক বিচারে এটি অতি সংক্ষিপ্ত 
তাফসীর হলেও গভীর দৃষ্টিতে এটি সকল তাফসীরের সারনির্যাস। হাজার হাজার পৃষ্ঠাব্যাপী রচিত কোনো 
তাফসীর গ্রন্থের অনেক পৃষ্ঠা অধ্যয়ন করে অতি কষ্টে যে তথ্যের খোজ পাওয়া যায়, তাফসীরে জালালাইনের 
আয়াতের ফাকে ফাঁকে স্থান পাওয়া এক-দুই শব্দেই তা মিলে যায়, যেন মহাসমুদ্রকে ক্ষুদ্র পেয়ালায় ভরে দেওয়া 
হয়েছে। একাধিক সম্ভাবনাময় ব্যাখ্যার মধ্যে সর্বাধিক বিশুদ্ধ ও প্রাধান্য্রাপ্ত ব্যাখ্যাটি কোনো প্রকার অনুসন্ধান 
ছাড়াই অনায়াসে পাওয়া যায় সেখানে । তাফসীর গ্রন্থসমূহের ব্যাপক অধ্যয়ন করলে এ সত্যটি সহজে 
অনুধাবনযোগ্য । 





///.92111./568101.00]া 


বাংলা ভাষাভাষীদের জন্য তাফসীরে জালালাইন-এর একটি নাতিদীর্ঘ বাংলা ব্যাখ্যা গ্রন্থের প্রয়োজনীয়তা 
প্রকটভাবে উপলব্ধি করছিলেন সচেতন পাঠক সমাজ । তাই যুগচাহিদার প্রেক্ষিতে বর্তমান বাংলাদেশে এ কিতাব 
খানার বঙ্গানুবাদ এখন সময়ের দাবি। সারা দেশের পাঠকবর্গের চাহিদা মিটাতে ইসলামিয়া কুতবখানা, ঢাকা-এর 
শিক্ষানুরাগী স্বনামধন্য স্বত্বাধিকারী আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ মোস্তফা সাহেব [দা.বা.] জালালাইন 
শরীফের একটি পূর্ণাঙ্গ বাংলা ব্যাখ্যাগরন্থ প্রকাশ করার উদ্যোগ গ্রহণ করেন। আমার অযোগ্যতা সত্বেও তিনি 
আমাকে ২৯ ও ৩০তম পারা [৭ম খণ্ডটির] অনুবাদ কর্ম সম্পাদন করার জন্য মনোনীত করেন । আমি এটাকে 
মহাগনিমত মনে করে নিজের পরকালীন জখীরা হিসেবে এ কাজে আত্মনিয়োগ করি এবং অতি অল্লসময়ের মধ্যেই 
৭ম খণ্ডের কাজ সমাপ্ত করতে সক্ষম হই। 

আমি মূল কুরআনের অনুবাদের ক্ষেত্রে ইসলামিক ফাউণ্ডেশনের আল-কুরআনুল কারীমের অনুবাদের সাথে মিল 
রেখেই অনুবাদ করেছি এবং তাহকীক ও তারকীবের ক্ষেত্রে অধিকাংশই উর্দু ব্যাখ্যাগ্রন্থ জামালাইনের অনুকরণ 
করি। প্রাসঙ্গিক আলোচনার ক্ষেত্রে মা'আরিফুল কুরআন [মুফতি শফী (র.)], মা'আরিফুল কুরআন [আল্লামা 
ইদরীস কান্ধলভী (র.)] তাফসীরে মাজেদী, তাফসীরে ইবনে কাহীর, তাফসীরে মাযহারী সহ বিভিন্ন কিতাব থেকে 
উদ্ধৃতি গ্রহণে সচেষ্ট হয়েছি। তবে বাংলাদেশের খ্যাতিমান পুরু, বিদগ্ধ আলেম ও গবেষক মরহুম আল্লামা 
আমীনুল ইসলাম (র.) রচিত তাফসীরে নূরুল কুরআন আমার বড় বড় তাফসীরের কিতাব অধ্যয়নকে অনেক 
সহজ করে দিয়েছে। কারণ এতে প্রায় সকল তাফসীরের 'সারনির্যাস উল্লেখ করা হয়েছে। আমি সেখান থেকেও 
সিংহভাগ সহযোগিতা পেয়েছি। এছাড়া আয়াতের সূক্ষ্ম তত্ব শিরোনামের বেশ কিছু তত্ব কামালাইন থেকেও চয়ন 
করেছি। সর্বোপরি কুরআনের তাফসীরে অংশগ্রহণ খুবই দুঃসাহসিক ব্যাপার । কারণ এতে যেমনি পুণ্যের নিশ্চয়তা 
রয়েছে তেমনি পদশ্বলনেরও সমূহ সম্ভাবনা রয়েছে; কাজেই আমার জ্ঞানের অপরিপন্কতা ও লা-ইলমির কারণে যদি 
কোনো পদস্বলন ঘটেই যায় তবে সুধী পাঠক ও ওলামা হযরতের কাছে তা শুধরে দেওয়ার জন্য বিনীত অনুরোধ 
রইল। 

পরিশেষে দরবারে ইলাহীতে মিনতি জানাই আল্লাহ যেন এই প্রচেষ্টাকে প্রকাশক, লেখক ও পাঠকসহ সকলের 
পরকালীন নাজাতের জারিয়া হিসেবে কবুল করেন। আমীন, ছুম্মা আমীন! 





বিনয়াবনত 
মোহাম্মদ আবুল কালাম মাসূম 
ফাযেলে দারুল উলুম দেওবন্দ, ভারত । 
লেখক ও সম্পাদক 
ইসলামিয়া কুতুবখানা, ঢাকা । 
///.6211./59101.00া 


তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম খও [ লচিপত্র] 








গে 
[ভার -। 


সজিপ্র ূ 



























অন্যান্য মিথ্যারোপকারীদের কথা উল্লেখ না করে ছামূদ 
ও আদ সম্প্রদায়ের কথা উল্লেখ করার কারণ ৬৮ 
আদ জাতিকে খেজুর বৃক্ষের কাণসমূহের সাথে উপমা 

দেওয়ার কারণ ৭০ 
৩৬৫০১ বলে কাদেরকে উদ্দেশ্য করা হয়েছে? ৭২ 
শিক্গায় ফুকদানকারী কে হবেন? ৭৪ 
আকৃতির বর্ণনা ৭৫) 
গুনাহগারদেরকে শিকল দ্বারা বাধার কারণ ৮০ 
কসম নেওয়ার কারণ ৮৩ 
গণক বা কাহিন কাকে বলে? ৮৪ 
॥ সূরা আল-মা“'আরিজ ৮৮ 
সূরাটির নামকরণের কারণ ৮৮ 
নাজিল হওয়ার সময়কাল ৮৮ 





মৃত্যু হওয়া সম্বন্ধে ওলামায়ে কেরামের মতামত 
কি বস্তু দ্বারা সাত আসমান তৈরি করা হয়েছে 
তারকাগুলোকে ০৮1৮ -এর সাথে তাশবীহ দান ও 
তারকারাজি দ্বারা আসমানকে সুশোভিত করার হেকমত ১৭ 
কুফরের তাৎপর্য ২১ 
আজাবের কয়েকটি বিশেষণ ও বৈশিষ্ট্যের বর্ণনা ২০ 
এটা একটি উপদেশ ও সতর্কবাণী স্বরূপ ২৪ 
| বলার পর )১১-.)| বলার কারণ “ ২৭ 
আল্লাহর অবস্থান ২৮ 
















ঈমান থেকে কাফেরদের বিরত থাকার কারণ এবং তা শাস্তি প্ার্থনাকারী ৯০ 
খণ্ডনের পদ্ধতি ৩১ | শাস্তির দিনের পরিমাণ ৯১ 
& সূরা আল কালাম ৩৬ | একহাজার বছর এবং পঞ্চাশ হাজার বছর -এর 


৩৬ | সামঞ্জস্য বিধান ৯২ 
৩৬] পাহাড়কে পশমের সাথে তুলনা করার কারণ ৯৪ 
৩৬ | জাহান্নামের ডাক ৯৫ 
জাহান্নামের ডাকার পদ্ধতি ৯৫ 
নামাজ সর্বদা কায়েম করা ও সংরক্ষণ করার তাৎপর্য ১০০ 
কাফেরগণ রাসূলের দরবারে দৌড়ে আসার কারণ ১০১ 
মানব সৃষ্টির তাৎপর্য এবং জান্নাতে প্রবেশের মাপকাঠি ১০১ 


পর সূরা নূহ ১০৫ 
সূরাটির নামকরণের কারণ ১০৫ 
অবতীর্ণের সময়কাল ১০৫ 
বিষয়বস্তু ও সারমর্ম ১০৫ 
সংক্ষিপ্তভাবে হযরত নূহ (আ.)-এর ঘটনা ৯০৭ 
হযরত নৃহ আ.) কি রাসূল ছিলেন? কওমে নূহ কারা ১০৮ 


সৃরাটির নাম করণের কারণ ' 
বিষয়বস্তু ও মূল বক্তব্য 

পূর্ববর্তী সূরার সাথে সম্পর্ক 
কলম ও ১১৮ এ -এর নামে শপথ করার কারণ ৩৯ 
কাফেরদের উক্তির খণ্ডন ৪০ 
রাসূলুল্লাহ লট -এর ৮৮৮ ৩৬ সম্পর্কে আলোচনা” ৪০ 
বাগানের ঘটনা. ৪৭ 
বিভ্রান্তির দশা অপসারিত ৫০ 
তওবার প্রতিদান ৫১ 
মধাম ব্যক্তি কি করে উত্তম হতে পারে ৫১ 
ধ্বংসের অজ্ঞাত শপথ ৫৯ 
আল্লাহর আনুগত্যের উপর বিনিময় চাওয়া জায়েজ হবে কি৷ ৬০ 
সাহেবে হুতের ঘটনা ৬২ 
হযরত ইউনুস (আ.) গুনাহ করেছেন কি না? ৬্ত 


//.92111./9101.00]া 





ড তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম খও | সূচিপত্র] 










































হযরত নৃহ (আ.)-এর আনুগত্যের কথা বিশেষভাবে 
উল্লেখ করার কারণ ১০৯ 
প্রকাশ্য ও অপ্রকাশ্য দাওয়াত পেশ করার হেকমত -.... ১১৩ 
হযরত হাসান বসরী (রা.)-এর ঘটনা ১১৪ 
নূর ও সিরাজ -এর মধ্যকার পার্থক্য ১১৫ 
কোন আকাশে চত্্র ও সূর্য অবস্থিত রয়েছে এ বিষয়ে 

মততেদ কি? ১১৬ 
মানব সৃষ্টিকে উদ্ভিদ সৃষ্টির সাথে তুলনা করার কারণ... ১১৬ 
হযরত নূহ (আ.)-এর সম্প্রদায়ের নাফরমানি কি ছিল? ১১৮ 
মানুষের মাঝে মূর্তি পূজার প্রচলন কিতাবে শুরু হয়? ১১৮ 
উদ্দ, সৃওয়া, ইয়াগুছ, ইয়াউক ও নসর এর তাফসীর ১১৯ 
৪ সূরা আল-জিন ১১২ 
সৃরাটির নামকরণের কারণ ১২২ 
অবতীর্ণ হওয়ার সময়কাল ১২২ 
বিষয়বস্তু ও মূল বক্তব্য ১২২ 


পূর্ববর্তী সূরার সাথে সম্পর্ক ১২৩ 
জিন এর পরিচয় ১২৫ 








সৃূরাটির বিষয়ব্তু ও সারকথা ১৬৬ 
অত্র সূরার শানে নুযূল ১৬৮ 
দাঈদের পবিত্র পোশাক পরিধানের নির্দেশ দান ১৭১ 
রাসূলুল্লাহ 23২3 -কে ধৈর্যধারণ করতে বলার কারণ... ১৭২ 
আবূ জাহল এবং ওয়ালীদ ইবনে মুগীরাহ -এর মাঝে 

কথোপকথন ১৭৪ 
জাহান্নামের কর্মচারী ফেরেশতাদের সংখ্যা উল্লেখের কারণ ১৮৩ 
সকাল বেলা, রাত্রি ও চন্দ্রের শপথ করার কারণ ১৮৮ 
2০৬5 অগ্রাহ্য হওয়ার কারণ ১৯০ 
সত্যকে শ্রবণ করা হতে পলায়ন করার কারণ ১৯২ 
ভর সূরা আল কিম়্ামাহ ১৯৫ 
সৃূরাটির নামকরণের কারণ ১৯৫ 
পূর্ববর্তী সূরার সাথে সম্পর্ক ১৯৫ 
আয়াতকে শপথের সাথে নেওয়ার হেকমত ১৯৮ 
কিয়ামত ও পরকালে বিশ্বাসী না হওয়ার কারণ ১৯৯ 
ওহীকে গ্রহণ করার জন্য তাড়াহুড়া করার কারণ ২০৫ 


ঈমানদার জিনদের জান্নাতের প্রবেশ সম্পর্কে মতপার্থক্য. ১২৫ কিয়ামত দিবসে আল্লাহকে দেখার প্রমাণ ২০৬ 
একজন জিন সাহাবীর ঘটনা ১২৮ নামাজের গুরুত্‌ এবং তা ঈমানের দাবি হওয়া ২০৯ 
শয়তানগণ কোন আকাশে বসত অথচ সকল আসমান ৪ সূরা আল-ইনসান/আদ্দাহর ২১৩ 
রক্ষিবাহিনী দ্বারা পরিপূর্ণ ছিল ১৩২] সূরাটির নামকরণের কারণ ২১৩ 
যে কেউ আল্লাহ ও তার রাসূলের কথা অমানা করলেই সূরাটির বিষয়বস্তু ও সারকথা ২১৩ 


পূর্ববর্তী সূরার সাথে সম্পর্ক ২১৪ 
মানুষের কর্মের ক্ষেত্রে স্বাধীনতা ২১৮ 
ইসলামের দৃষ্টিকে ধৈর্যের তাৎপর্য ২২৪ 
জান্নাতে সূর্য থাকবে না কিতাবে ছায়া পাওয়া যাবে? ২২৭ 
বালকসমূহের মণি-মুক্তার সাথে তুলনা করার কারণ ২২৯ 
শারাবান তাহুরান -এর তাৎপর্য ২৩০ 
সর সূরা আল-মুরসালাত ২৩৫ 
সূরাটির নামকরণের কারণ ২৩৫ 


পূর্ববর্তী সূরার সাথে সম্পর্ক ২৩৫ 
সূরায় যেসব জিনিসের শপথ করা হয়েছে তা আল্প্ট 
রাখার কারণ ২৩৮ 
এটাতো হবে দুনিয়াতে আর পরকালে? ২৪৩ 
ভূ-পৃষ্ঠের উপর পাহাড়সমূহকে উচু উচু করে স্থাপনের 


কি চিরদিন জাহান্নামে জলবে ১৩৯ 
্ সুরা আল-মুয্যান্মিল ১৪৩ 
সূরাটির নাম করণের কারণ ১৪৩ 
অবতীর্ণ হওয়ার সময়কাল ১৪৩ 
পূর্ববর্তী সূরার সাথে সম্পর্ক ১৪৪ 
সূরাটি নাজিল হওয়ার কারণ ১৪৬ 
কিয়ামুল লাইল কি রাসূল ১৪৭ 
কুরআন ভেলাওয়াতের সময় তারতীল ওয়াজিব না সূন্নতঃ ১৪৯ 
গান করে এবং লাহান করে কুরআন পড়া সম্বন্ধে 
ফিকহবিদের মাযহাব ১৪৯ 
তাহাজ্জুদের নামাজের হুকুম দেওয়ার কারণ ১৫১ 
বিশেষত হযরত মূসা (আ.) এবং ফেরাউনের উল্লেখ 

করার কারণ ১৫৮ 

















আহাজ্জুদ -এর হুকুম প্রদানের হেকমত ১৬২ | কারণ ও হিকমত ২৪৪ 
তাহাজ্জুদের ---০১ রহিত করার মধ্যে হেকমত ১৬৫ | জাহান্নামের ধোয়া তিন শ্রেণিতে বিতক্ত হওয়ার কারণ ২৪৬ 
& সূরা আল-সুদ্দাছছির ১৬৬] ওজর পেশ করতে না দেওয়া ইনসাফের খেলাফ ২৪৯ 
সূরাটির নামকরণের কারণ 





///.9811.59101.00 


তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম খণ্ড! 









































পৃষ্ঠ 
১৯/১-১)] -১৯৮-)1 : ৩০তম পারা পূর্ববর্তী সূরার সাথে যোগতৃত্র ু 
ইবনে উদ্মে মাকতুম (রা.) কিসের ভয় করতেন? ৩২৭ 
[২৫৩ _ ৬৩৬] কুরআন নিজেই সস্থানিত রে 
৪ সূরা আন নাবা মানুষের তিনটি ধাপ ৩৩৩ 
সূরাটির নামকরণের কারণ পানি বর্ষণের প্রতি লক্ষ্য করার কারণ ৫ 
সূরাটির মূল কথা ও আলোচ্য বিষয় এখানে আটটি বস্তুর উল্লেখের উদ্দেশ্য কি? ৩৪৯ 
সূরা আল মুরসালাতের সাথে সূরা আন নাবার যোগসূত্র নির্দিষ্ট কয়েকজনের কথা উল্লেখের কারণ ৩৪২ 
কিয়ামতের ব্যাপারে কারা মতবিরোধ করত? ২৫৭] £ সূরা আত্তাকভীর ৩৪৪ 
পাহাড় কখন সৃষ্টি করা হয়েছে ২৩১ সৃরাটির নামকরণের কারণ ৩৪৪ 
ঘুমের জন্য ০» এবং দিনের জন্য ১১. উল্লেখ পূর্ববর্তী সূরার সাথে সম্পর্ক 3৪8 
করার কারণ ২৬৩ | ০১ -এর অর্থ এবং এখানে তা দ্বারা উদ্দেশ্য ৩৪৮ 
রয সৃষ্টির রহস্য ২৭৪] কন্যা সন্তান জীবন্ত প্রোথিতকরণের এতিহাসিক তথ্য ৩৫২ 
শিঙ্গায় ফুঁকের সংখ্যা ২৬৮ | সন্তান হত্যার বিধান ৩৫২ 
কিয়ামত কখন এবং কোথায় সংঘটিত হবে ২৬৯| হাশরে দোজখের উত্তপ্ততা এবং বেহেশতের নৈকটা 
পূর্ণ আকাশ দরজাময় হয়ে যাওয়ার কারণ ২৭০ || ছারা উদ্দেশ্য কি? ৩৫৩ 
পুলসিরাতের স্বরূপ ২৭৫ | কুরআনকে হযরত জিবরাঈল (আ.)-এর বাণী বলার কারণ ৩৫৭ 
জান্নাতবাসী জাহান্নাম অতিক্রম করার কারণ ২৭৫ ] হযরত জিবরাঈল (আ.) শক্তিশালী হওয়ার প্রমাণ ৩৫৮ 
শুধু হিসাবকে উল্লেখ করার কারণ ২৭৯ ] গায়েব বিষয়ে কার্পণ্য কেন করেননি? ৩৬১ 
কিভাবে একই বস্তুকে প্রতিফল এবং পুরক্কার হিসেবে প্র সূরা আল ইনফিতার ৩৬৩ 
নির্ধারিত করা হলো ২৮৪ ] সুরাটির নামকরণের কারণ ৩৬৩ 
০১১ -এর অর্থ নিয়ে মতভেদ ২৮৭ | আকাশ বিদীর্ণ করা ছারা উদ্দেশ্য ৩৬৫ 
॥ সূরা আন - নাযিআত . ২৯৩ মানুষ যখন তার কৃতকর্ম জানতে পারবে ৩৬৬ 
ফেরেশতাদেরকে ০ -এর সাথে তুলনা করার কারণ ২৯৪ কে কেন এবং কিভাবে ধোকা দেয় ৩৬৮ 
আল্লাহ তা'আলা উল্লিখিত ফেরেশতাগণের শপথ কেন মানুষের দেহে আল্লাহর আশ্চর্যজনক কুদরত ৩৬৯ 
করেছেন? ২৯৬ | কাফেরদের সাথে সংরক্ষক আছে কি না? ৩৭১ 
হযরত মূসা (আ.)-এর ঘটনা কি? ৩০৪ | আমল লিপিবদ্ধ করার হিকমত ৩৭২ 
পথ প্রদর্শক ছাড়া আল্লাহকে চিনার উপায় আছে কি? ৩০৫ ৮৮ রি 
আ. ০০১৪০০৪০৪/ রাত? র 
০ টি: 
৩৭ গ ঃ 
সি টি কিয়ামতের দিন সমস্ত মানুষ আল্লাহকে দেখতে পাবে কিনা? ৩৮৪ 
র তাসনীম দ্বারা উদ্দেশ্য ৩৮৮ 
রাত্রকে আকাশের দিকে সম্বোধন করার কারণ -- - ৩১২ বন পি 
পাহাড় স্থাপন ও পানি এবং গাছপালা ্ট অর্থ ও রহ ৩১০ পরকালে কাফেরদেরকে রঃ 
হাশরের ময়দানের অবস্থা -. ৩১৭ ৬৬৪ ৪ 
আতাকে প্রবৃত্তি হতে বিরত রাখার গুরুত্ব ৩১৯ উজ রা রর 
6558 হি আকাশ তার প্রতিপালকের নির্দেশ মান্য করার অর্থ কি? ৩৯৪ 
সূরাটির নামকরণের কারণ ৩২১ ০৮ 
নাজিল হওয়ার সময়কাল ৩২১] কাফেরদের আমলনামা 
তিহাসিক পটভূমি ও সূরাটির বিষয়বস্তু ৩২১] তারা কেন অস্বীকার করত? 





///.6911./69101.00া 





চ তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম যও [সূচিপত্র] 







পর সূরা আল বৃন্ধজ 

সুরাটির নামকরণের কারণ ৪৯৫ 
সূরাটির আলোচ্য বিষয় ও মূল বক্তব্য ৪০৫ 
। আকাশকে (9৮: ০১ বলা হয়েছে কেন? ৪০৮ 
প্রতিশ্রতি দিবস দ্বারা উদ্দেশ্য ৪০৮ 
আসহাবে উৎদৃদের ঘটনা ৪০৯ 
আসহাবে উদৃদ মুমিনগণকে কেন আজাব দিয়েছিল; ৪১৪ 
ফেরাউন ও ছামৃদের উল্লেখ করার হেতু কি? ৪১৮ 
০ কোথায় অবস্থিত? ৪২০ 
৪ সূরা আত্‌ তারিক ৪২১ 
সূরাটির নামকরণের কারণ ৪২১ 
স্রাটির বিষয়বস্তু ও মূল বক্তব্য ৪২১ 
বর্তমান সূরার সাথে পূর্বের সূরার যোগসূত্র ৪২৩ 
নারী পুরুষ উভয়ের থেকে বীর্য গ্রহণ করার কারণ ৪২৬ 
কেন এবং কিভাবে ষড়যন্ত্র করেছেন? ৪৩০ 
সত্য-মিথ্যার প্রভেদকারী আল কুরআন ৪৩১ 
স্ব স্রা আল আ'লা ৪৩২ 
সূরাটির নামকরণের কারণ ৪৩২ 
সৃূরাটির বিষয়বস্তু ও সারকথা ৪৩২ 
ভারসাম্য রক্ষা করার তাৎপর্য ৪৩৫ 
মহা অগ্নি দ্বারা উদ্দেশ্য ৪৪০ 
দুনিয়া থেকে পরকাল উত্তম হওয়ার কারণ ৪৪২ 
॥ সূরা আল গাশিয়াহ ৪৪৩ 
সূরাটির নামকরণের কারণ ৪৪৩ 
সূরার বিষয়বস্তু ও মূলকথা ৪৪৩ 
কিয়ামতকে 25৮৪ বলা হয়েছে কেন? 8৪৫ 
অগ্নিতে [জাহান্নামে] কিভাবে ঘাস জন্মিবে?ঃ ৪৪৬ 
বিশেষভাবে উ্টরকে উল্লেখ করার কারণ ৪৫০ 
॥ সূরা আল ফাজর ৪৫৩ 
সৃরাটির নামকরণের কারণ ৪৫৩ 
সূরার আলোচ্য বিষয় ৪৫৩ 
জোর-বেজোড়ের তাৎপর্য ৪৫৫ 
আদ জাতির ঘটনা ৪৫৭ 
ছামূদ জাতির ঘটনা ৪৫৮ 


করেছিলঃ 


৪৬০ 


রিজিকের প্রশস্ততা ও সীমাবদ্ধতাকে পরীক্ষা বলার করণ ৪৬৩ 
///.6911./69101.00া 


নফসের শ্রেণি বিভাগ 
৪ সূরা আল-বালাদ 
সূরাটির নাম করণের কারণ 


সূরাটির বিষয়বস্তু ও সারকথা 


দাসমুক্ত করা উত্তম না সদকা করা উত্তম 


ভ সূরা আশ্‌-শামস 
সূরাটির নাম করণের কারণ 


সূরাটির বিষয়বস্তু ও মূল কথা 


এবানে ছামূদ সম্প্রদায়ের উল্লেখের তাৎপর্য 


কে উদ্্রীকে হত্যা করেছে 

পর সূরা আল-লাইল 
সূরাটির নাম করণের কারণ 
সূরাটির বিষয়বস্তু ও মূল বক্তব্য 


হযরত আব্‌ বকর (রা.)-এর বৈশিষ্ট্য 


সূরা আছ -দৃহা 

সর সূরা আলাম নাশরাহ 
্র সূরা আতৃ-তীন 

পর সূরা আল আলাক 
সূরা আল কৃঁদর 

& সূরা আল - বাইয়্যিনাহ 
॥ সূরা আযৃ-যিলযাল 
॥ সূরা আল-আদিয়াত 
নর সূরা আল-ক্ৃারিয়াহ 
প্র সূরা আত-তাকাছুর 
& সুরা আল আসর 

& সূরা আল হুমাযাহ্‌ 
হু সূরা আল-ফীল 

ছ সূরা আল-কুরাইশ 
& সূরা আল-মাউন 

& সূরা আল-কাউছার 
& সূরা আল-কাফিরূন 
ভর সূরা আন-নাসর 

& সূরা আল-লাহাৰ 
॥& সূরা আল -ইবলাস 
৪ সূরা আল-ফালাক ও আন-নাস 
সু সূরা আল-ফাতিহা 


এতিমকে সম্মান না দেওয়ার অর্থ 


৪৬৯ 
৪৬৯ 


৪৮৪ 
৪৮৫ 
৪৮৬ 
৪৮৬ 
৪৮৬ 
৪৯৪ 
৪৯৫ 


৫১০ 
৫১৬ 
৫২৭ 


৫৪১ 
৫৪৬ 
৫৫২ 
৫৫৬ 


৫৭০ 
৫৭৭ 
৫৮৩ 
৫৮৯ 
৫৯৪ 
৫৯৯ 


৬১০ 
৬১৬ 
৬২৭ 

















্্ 53:2507 0501 25 ২৯তম [উনত্রিং্রতিতম] পারা 


৮ 
০০৩ পার ৮ 
২, 











০ ০1-2৩৮- 


12572 : সূরা আল-মুলক 


সূরাটির নামকুরণের কারণ : পবিত্র কুরআনের অত্র সূরার নামকরণ তার প্রথম আয়াতাংশ ৫10 5১, 44৫00 -এর 
মধ্যকার এ1:)শিব্দের প্রতি লক্ষ্য করে করা হয়েছে! এতে ৩০টি আয়াত, ৩৩৫টি বাক্য এবং ১৩১৩টি অক্ষর রয়েছে।; 
সূরাটির অন্যান্য নাম : এ সুরাটিকে তাবারাকা, মুনজিয়াহ ও মানেয়া নামও দেওয়া হয়েছে । তাবারাকা নাম দেওয়ার কারণ 
হলো- এর পাঠকারী অশেষ কল্যাণ ও বরকত লাভ করে থাকে । আর মুনজিয়াহ নামের কারণ হলো- এর পাঠকারীকে কবর 
আজাব হতে পরিক্রাণ দেওয়া হয় । আর মানেয়া নাম দেওয়ার কারণ হলো-_ এর পাঠকারীকে এটা কবর আজাব হতে রক্ষা করে 
এবং বাধা দিয়ে থাকে ৷ -[রূহুল মা'আনী, ফাতহুল কাদীর] 


সূরাটি নাজিল হওয়ার সময়কাল : এ সৃরাটি নাজিল হওয়ার সময়কাল সম্পর্কে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায় না, কিন্তু 

সূরাটির ভাষা, বর্ণনাভঙ্গির বক্তব্য ও বিষয়বস্তু দ্বারা বুঝা যায় যে, এটা নবী করীম 2333 -এর মব্বী জীবনের প্রাথমিক পর্যায়ে 
অবতীর্ণ সূরাসমূহের অন্যতম । এ জন্য তাকে মক্কী সূরা বলা হয়। কতক তাফসীরকার বলেন, এ সূরাটি তৃরের পরে অবতীর্ণ হয়েছে। 

কিল ৮. পা ৬৩০, তাডি )পরিরি) রণ, ৮৮০) ) প কত পলি পাত ৫ 

সূরাটির ফজিলত : হযরত ইবনে শেহাব (রা.) বলেন, ৮৮৪1৮ 4০৯০ ৩১১এ৩ কত জি এহিওওঞ 

“এ সূরাকে সুরাতুল মুজাদালাহও বলা হয়। কেননা এ সূরা তেলাওয়াতকারীর পক্ষ থেকে ফেরেশেতাগণের সাথে ঝগড়া করবে 

এবং তেলাওয়াতকারীকে বাচানোর ব্যবস্থা করবে ।" যেমন হাদীস শরীফে এসেছে- 

৩ ৩ পঞুতার্ত ০৫1৫ ৩৫ ৩৫8 ৩০ তত ক) বত ৯০5) বণ +1 ৫৩৫৮ ৬7৩ ॥পা 

নি 255 42 2505 এ ও 4৪ ৩৫ ০৮৮৩ 6) জু ৮:1৮ 0০১) 8754 72 55 ০ 
৫০2৫ 252620৩256৮ 

অর্থাৎ হযরত আবূ হুরায়রাহ রো.) বলেন, নিশ্চয়ই রাসূলুল্লাহ এ্রঃ23 বলেছেন, কুরআন মাজীদের একটি সূরা রয়েছে, যা ৩০ 

আয়াত বিশিষ্ট, যে তা তেলাওয়াত করবে কিয়ামতের তের দিন এ সূরা তার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করে দোজখ হতে বের 


৩ তপ্ত, ঠ ৮ 


করাবে এবং বেহেশতে প্রবেশ করাবে । আর সে সূরাটি হলো- 591 055৮ 








্ ৮ ৩ 

০ এণর্ব তত মি ৮45 ০১:৩:৩৪ ৩৫ ০2 ঠর্শিতটি ০৮1৫ 01 ৩ 1) +০2৫ 1 
এ (2) 0555 5205) 05 05 562 ৮৮ ০5 শা 255 সি ০০ (০০) 2৮চা 21 সা ৩? 

০2৫. ০2 ১857৮৮76 রন 472-8 ত্র /তঠপাওন্ির্ কত ৩১ 


ঠত ০ 5 ঠা 11572, 

9৫4452৮1514 2 405 1৮৮6 415 স০ ০ 5৮-1৮50৮ 58 ০ 22 

ক: তত ৩ পরলে তত... 515৮6 শেঠ রর 2 তি 2৫6৭ ০ শিক 0শাকণতত ১ শা 

2582 ৩৫554505522 25560 ০5 ৩৮৮ 201 ০5 ৮৮ 2০০০ এ 9০ ৮ ৮০১৮৩ ৮৮5৪ 
্ 5 নর 22582 


অর্থাৎ হযরত আদদ্লাহ ইবনে মাসউদ (রা.) হতে একটি হাদীস বর্ণিত রয়েছে। তিনি বলেন, যখন মৃত ব্যক্তিকে কবরে শায়িত 
করা হয় তখন সর্বপ্রথম তার পা যুগলের দিক থেকে আজাবের ফেরেশতা আসতে শুরু করে। তখন মৃত রপাদু 
ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবে, এ ব্যক্তির নিকটে আসার তোমাদের কোনো সুযোগ নেই। কেননা সে সূরা আল-মুলক 
সর্বদা পড়ত। অতঃপর তার মাথার “দিক থেকেও পুনরায় আজাবের ফেরেশতা আসতে থাকে, তখন মৃতবযকতিরমুখ্ঠবলবে এ 
ব্যক্তির নিকট তোমাদের আগমনের কোনো পন্থা নেই। কেননা, সে আমার (মুখমণ্ডলের) মাধ্যমে সূরা মুলক তেলাও; 
করত। অতঃপর তিনি বললেন, এটা আল্লাহর আজাবকে ফিরিয়ে দেয়। তাওরাত কিতাবেও এটা সূরাতুল মুকনে দার্ঘ করল 
ছিল। যে ব্যক্তি াব্রিকালে তা তেলাওয়াত করবে সে ব্যক্তি অত্যধিক নেক কার্য করল এবং তার নেক আমলনামাকে » নি 
অপর একটি হাদীস শরীফে হযরত রাসূলে কারীম 22 বলেন_ 75) ৮21 585 ৩৪2৮ 1200 2৯ 
গত রুপা প্রতি ৫125 পার্টি ৮:2৫ টা 0৮2৮) রর রী যে এটা তেলাওয়াত 
(৩৫৮৫ ৮2০ ৬225 ৯ 95০ 5955581 এটা (901 ৬০০০ টি আল্লাহর শাস্তিকে প্রতিহতকারী 
করবে তাকে তা কবরের শাস্তি থেকে নাজাত দান করবে। কুরতুবী] 
হযরত ইবনে আববাস (রা.) বলেন, এ সূরাটি যেন প্রত্যেক ঘরের প্রত্যেক ব্যক্তি শিখে নেয় এবং তেলাওয়াত করে। এ 
55 [রও ও 41504558 ভ ৮04৮543 45 ০) পু জর পু 
সরাটির বিষয়বনু : এ সূরায় দুঁসলামের মৌলিক শিক্ষাকে সংক্ষিওভাবে তুলে ধরা হয়েছে এবং স্ম-পী ভাবায় অচল 
দ্রফেল লোকদেরকে সচেতন ও সক্রিয় করে তোলা হয়েছে। মায় প্রাথমিক পর্যায়ে অবতীর্ণ সূরাসমূহের বিশেষত 


//৬/.6211./59101.00া 


১০ তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম খওড [২৯তম 


এগুলোতে ইসলামের মৌলিক শিক্ষাকে খুব সংক্ষেপে অথচ হৃদয়গ্রাহী করে বর্ণনা করা হয়েছে, যাতে মানুষের অক 
ইসলামের মৌলিক আকীদা-বিশ্বাসসমূহ সুদৃঢ়ভাবে ব্ধমূল হয়ে যায় মানুষ তার প্রতি গভীর দৃষ্টি ও চিতা চাবলা ডের 
হদয়ঙজম করতে সক্ষম হয়। 

সূরাটির ১ থেকে ৫নং আয়াত পর্যন্ত মহামহিম অসীম শক্তিধর আল্লাহ রাব্বুল আলামীনের সর্বময় ও সার্বভৌম ক্ষমতার 
হওয়ার বর্ণনা দয় সৃষ্টকলে তার তুলনা সৃষ্ট ৈপুণোর কথা বলা হযেছে বলা হয়েছে তোমরা টিতে কের তার অধিকারী 
করে খৌজাধুজি করলেও কোথাও কোনো খুঁত, অসমাপ্রস্য ও ক্রটি দেখবে না। জীবন-মৃত্যুকে এ জগতে তোমাদের পরীক্ষার 
জন্যই সৃষ্টি করা হয়েছে, যাতে আল্লাহ তা'আলা মানুষের স্বাধীনতা অক্ষুন্ন রেখে তাদের মধ্যে কারা সংবর্মশীল ও পুণাবান হয়, তা 
বাস্তবে প্রমাণ করে নিতে পারেন। 
৬ থেকে ১১নং আয়াত পর্যন্ত আল্লাহর সাথে কুফরি করার ভয়াবহ ও মারাত্মক পরিণতির কথা তুলে ধরেছেন এবং জাহান্নামের 
আজাবের বর্ণনা দিয়ে, যেন তার বাস্তব চিত্রটি লোকদের সম্মুবে তুলে ধরেছেন। 

১২ থেকে ১৪নং আয়াতে আল্লাহভীরু লোকদের শুত পরিণাম ও সাফল্যের বর্ণনা দিয়ে আল্লাহ যে সর্বজ্ঞাতা, ছোট-বড়, 
গোপন-প্রকাশ্য সকল শ্রেণির কাজ ও কথা সম্পর্কে পূর্ণ ওয়াকিবহাল থাকা এবং আল্লাহর অন্তর্যামী হওয়ার কথাও ভূলে ধরেছেন। 
১৫ থেকে ২৩ নং আয়াতে আল্লাহতীরু মানুষের নিকট কম গুরুত্বপূর্ণ অথচ চিরস্তন ও শাশ্বত মহাসত্য তুলে ধরে স্বীয় অসীম 
ক্ষমতা, কুদরত ও সৃষ্টি-কৌশলের অবিসংবাদিত্ের কথা তুলে ধরা হয়েছে। বলা হয়েছে- এ ভূ-প্রকৃতি ও ভূ-পৃষ্ঠকে আমি নরম 
ও চলনোপযোগী করে সৃষ্টি করেছি। আকাশকে শূন্যলোকে ঝুলন্ত রেখেছি। বাযুমণ্ডলকে বিহঙ্গকূলের উড্ডয়নের উপযোগী করে 
সৃষ্টি করেছি। সুতরাং তোমাদেরকে যদি আল্লাহ তা'আলা ভূমির তলদেশে ধ্বসিয়ে দেন, কংকর বর্ষণ করেন, তবে তোমাদের 
রক্ষা করার কে আছে? অতএব তোমরা সে মহাশক্তিধরের সম্মুখে অবনত হও, তার অস্তিত্বের স্বীকৃতি দাও, তার নিরংকুশ ক্ষমতা 
ও অধিকারকে মেনে নাও। ইতঃপূর্বে যারা তাকে স্বীকার করেনি, তার অধিকার ও ক্ষমতাকে মেনে নেয়নি, তাদের আমি [আল্লাহ 
কঠোর শাস্তি দিয়েছি । আর আল্লাহ তা'আলা ব্যতীত তোমাদের এমন কোনো সেনাবাহিনীও নেই, যারা আল্লাহর মোকাবিলায় 
তোমাদেরকে সাহায্য করতে পারে ৷ তিনি যদি তোমাদের জীবিকা ও জীবনোপকরণ বন্ধ করে দেন, তবে তোমাদের জীবিকা দান 
করার কেউ আছে কি? এ বাস্তব সত্যগুলোর প্রতি গতীর অভিনিবেশ সহকারে চিন্তা করে তোমাদের ঈমান আনা উচিত। বস্তুত 
আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি তোমাদেরকে শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি ও অন্তঃকরণ দিয়েছেন । তার প্রতি তোমাদের 
কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, কিন্তু অল্প সংখ্যক লোকই কৃতজ্ঞতা প্রকাশ করে থাকে । এসব কথার উদ্দেশ্য হলো নির্ভেজালরূপে 
আল্লাহর একতৃবাদ এবং তীর নিরংকুশ সার্বভৌম ক্ষমতা ও অধিকারকে স্বীকৃতি দেওয়া, তার প্রতি ঈমান আনা ও আস্থাশীল হওয়া 
২৪ থেকে ২৭নং আয়াত পর্যন্ত বলা হয়েছে যে, শেষ পর্যন্ত তোমরা সকলেই আল্লাহ্‌র কাছে প্রভ্যাবর্তন করবে; কিন্তু সে সময়টা 
কখন তা বলা নবীর দায়িত্‌ নয়; বরং ধ সময়টি আগমনের সংবাদটি দেওয়াই হলো নবীর কাজ । সে সময়টির আগমন মুহূর্তাট 
জানিয়ে দেওয়ার ঘে দাবি তোমরা উত্থাপন করেছে, তা সম্পর্কে লবী হলঃ অবগত নন। সে নির্ঘাত মুহ্র্তটি সম্পর্কে একমাত্র 
আল্লাহই অবগত রয়েছেন। তা যখন তোমরা অবলোকন করবে, তখন তোমরা ভীতবিহবল, কম্পমান ও বিংকর্তবাবিমূঢ হয়ে পড়বে। 
র ২৮-৩০নং আয়াত পর্যন্ত আল্লাহ তা*আলা মক্কার মুশরিকদের সেসব অবাঞ্থিত কথার জবাব দিয়েছেন, যা তারা নবী 
2৫23 -এর সঙ্গী-সাথীদের বিরুদ্ধে বলত ! তারা নবী করীম -এর প্রতি নানারূপ কটুক্তি ও গালাগাল করত এবং 
ঈমানদারদের ধ্বংস কামনা করভ। এর জওয়াবে তাদেরকে সত্য ও ন্যায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে। আর বলা হয়েছে- 
নবী করীমএ:হ১তার সঙ্গী-সাথীসহ ধ্বংস হোন বা তার প্রতি আল্লাহর করুণার আশিসধারা বর্ধিত হোক, ভাতে তোমাদের ভাগ্যের 
কোনোই পরিবর্তন হবে না৷ তোমাদের ব্যাপারটি তোমাদেরই চিন্তা করতে হবে । তোমাদের প্রতি আল্লাহর শাস্তি অবতীর্ণ হলে 
তোমাদের কেউই রক্ষা পাবে না। তোমরা ঈমানদারদেরকে ভ্রান্ত তাবছ, কিন্তু আসলে কারা ভ্রান্ত, তা একদিন অবশ্যই উপাটিত 


হবেই। 

টি সাল মারি রা রা হানি 
পকরণ হলো পানি, সে পানি যদি নিঃশেষ হয়ে যায়, তবে বল তো তোমাদের জনয কে সে সঞ্জীবনী সুরা এনে দিতে পারে? 

সূরা তাহরীমের সাথে সূরা মুলকের যোগসূত্র : পূর্ববর্তী সূরাতে রিসালাতের বিষয় আলোচনা করা হয়েছে । এ সূরাতে 

তাওহীদের কথা দলিল সহকারে পেশ করা হয়েছে এবং তাওহীদের দায়িত্বের ব্যাপারে ক্রটি করলে তার পরিণতির কথাও পেশ 

করা হয়েছে। 

পূর্ববর্তী পূরাতে নেককার ও বদকার নারীদের প্রসঙ্গ আলোচিত হয়েছে । এ সূরাতে এ আলোচনাকে সাধারণ ও ব্যাপক করে তুলে 

ধরা হয়েছে। 

বলা হয়েছে, এ সূরাটির সম্পর্ক রয়েছে সূরা আত্‌-তালাকের সাথে সৃরা আত্-তালাকে সপ্ত আকাশ ও জমিনের কথা আলোচিত 

হয়েছে! এ সূরাতে তার উপর আল্লাহ তাআলার সার্বভৌমত্ব ভু এরর লিরিক! অরিরাপপররানযহরারে লারা 

হয়েছে। এ মতে সূরা তাহরীম সূরা আতৃ-ভালাকের অংশ বিশেষের মতো অথবা সূরা আভ্‌-তালাকের সম্পূরক । নাহল মা 


///.92111./58101.00]া 














তাফসীরে জালালাইন : আবরবি-বাংলা, সপ্তম খণ্ড [ ২৯ পারা] 





















555৮০ ৭55:৮5 ডি সু 
2222 ৬০01$5৮2 : সূরা আল-মুলক মক্কায় অবতীর্ণ রি 
ভীত ০ 


2152১ : ৩০ আয়াতবিশিষ্ট 











তি] ৮৮০]0 ৮ 
পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি 
লারা অনুবাদ 


তপ% এ ৩০ পরত প্রি পণ 


টা ০5 27 বর রর 
৩৭| ০৩০1 ৪৮৮৮ ০৮৪ ৮৮৮০ ৬৮১৮ ০১১, তিনি মহিমান্বিত সৃষ্ট ব্তুসমূহের গুণাবলি হতে পবিত্র 


2.৮ ্ 
প্র রে কে যার হস্তে করায়ন্তে সর্বময় করতৃতু রাজত্ব ও ক্ষমতা আর 


উবে 
-২:০৮১৮৫৮৪ ১৫ ০১০ ৯৯১ ১১১1 তিনি সর্ব বিষয়োপরি শক্তিমান। 


22050 ০ ৩৮094 ৪5৭ ৫ ২ িনি সৃষ্টি করেছেন মৃত পার্থিব জীবনে ও জীবন 
4043 5580০55207০2 ই জল আনা না 
৫450098 এ৫৫2% ৬৫ ৩৮০: শব্দটি দ্বিতীয় মতের প্রেক্ষিতে ১455 অর্থে পরিগণ্য। 





৮৫৫2০ 


5১2৫৮ (ডিন ০১৫০০ 2]. মধ্যে আমলের দিক হতে উত্তম? আল্লাহ তা'আলার 

5 এ এ ৩১2৮৩ 1 /পাণি প্রতি অধিক আনুগত্যশীল। তিনি পরাক্রমশালী তীর 

2৮৮০০১৮৮৮1৯ 5৯৮শ সাথে অবাধ্যাচরণকারী হতে প্রতিশোধ গ্রহণে 
45000 ১৭,790 8০৯৪ ক্ষমাশীল তাঁর প্রতি ্রত্যাবর্তনকারীদের জন্য 


০০০০০১0০৮১০ ৮6০ ৩২ রি ৫ 2৮484, 
2৮০5 44৮15545 12095 45755 এ 2১ : অর্থাৎ নিখিল সৃষ্টির একাধিপত্য 


এ আবির স্্াজ্য বার, যিনি সব কিছু করতে পারেন, তীর ক্ষমতা অসীম এবং অপার মহিমার অধিকারী তিনি, এতে কোনো 
সন্দেহ নেই। 

হাকীমুল উন্মত হযরত মাওলানা আশরাফ আলী খানবী রে.) বলেন- আয়াতের অনুবাদ হলো, সে আল্লাহর সত্তা বড়ই 
বরকতসম্পনন ও পবিত্র, বীর কুদরতি কবজায় সারা বিশ্বের বততৃত রয়েছে, বর হকুমত ও বাদশাহী দুনিয়ার অপরকৃত বাদশা 
হাকিমগণের রাজত্রে ন্যায় ধ্বংসশীল নয় এবং অসমপর্ণও নয়; বরং তিনিই সকল বাদশা ও স্্াদের সম্রাট । যিনি সকল বন্ধুর 
উপর সর্বদা পূর্ণঅধিকার বিস্তার করে আছেন। %... র্‌ 
405৮0551155: 453 শনি হতে 342 হযেছে, শঙ্ গঠনের বিশেষ ধরনের কারে চি 
আও টামি করেছে অর্থাৎ উচ্চতরতা, বিরাটতু, বিপূলতু, প্রা, হিতি এবং কল্যাণের ব্যাপকতা ও অশেষ ধারা এর ৫ 
অন্তর্ভূক্ত রয়েছে। এর শাব্দিক অর্থ মা*আরেফ গরস্থকারের মতে, বৃদ্ধি হওয়া ও অতিরিক্ত হওয়া । 


////.2811.59101.00 











রা 


অথবা, এর অর্থ আল্লাহ্‌ তা'আলা অসাধারণ, মহান ও বিরাট, স্বীয় সত্তার গুণাবলিতে ও কার্যাবলিতে 
সকলের চাইতে অতুলনীযভাবে উচ্চতর সীমাহীন কল্যাণের বণ তীর সা হতে সদ বহমান নধর 
ও শাশ্বত ৷ 
এ: শব্দের হাকিকত : ৫4: ৮৮ শদ্ের অর্থ হলো-_ রাজন তার হস্তে। ৫127 শব্দটি পবিত্র কালামের বিভিন স্থানে 
আরা জর 
আল্লাহ ভা' র ও শারীরিক অঙ্গ-প্রত্যঙ্গ হতে । সুতরাং এরূপ ৫৮৫2৯ 50 
ইতরাংলাযাডে মুজশানেহাতের উদর বগা হাসার কেবল ছে সি | 
আল্লাহর হস্ত ও চেহারা ইত্যাদির রূপরেখা ও হাকিকত সম্বন্ধে কারো কোনো কিছুই জানা নেই । আর সে বিষয়ে অবগত হওয়ার 
জন্য উঠে পড়ে লাগা শরিয়তের বিধান মতেও জায়েজ নয়। অতএব এ1শিব্দটিকে সীমাবদ্ধ অর্থে ব্যবহার করা উচিত নয়। 
45211 -এর এক অর্থ আসমান-জমিন ও দুনিয়া-আখেরাতের হুকুমত বা সমগ্র সৃষ্টিলোকের ও বিশ্ব নিখিলের উপর রাজকীয় 
সার্বভৌমত্ব এবং নিরঙ্কুশ কর্তৃত্ব তার কুদরতী হস্তে নিবদ্ধ। -[মা'আরিফ] 
জীবন ও মৃত্যুর সৃষ্টিতত্ব : মানবকুলের জীবন ও মৃত্যুর অব্যাহত ধারাটি আল্লাহরই সৃষ্টিকৃত একটি প্রাকৃতিক ॥ 
মানবকূলের জনয এ ব্যস্থা প্রবর্তনের পিছনে আল্লাহর বিশেষ একটি উদেশ্যাই ক্রিয়াশীল । মানব সৃষ্টির পিছনে যেমন আল্লার 
একটি উদ্দেশ্য নিহিত রয়েছে, তেমনি রয়েছে জীবন ও মৃত্যু সৃষ্টির পিছনে একটি মহান উদ্দেশ্য । আর তাহলো কারা এ পার্থিব 
জগতে কর্মে সৎ ও সুন্দর হয় এবং কারা কর্মে দুষ্ট ও অসুন্দর প্রমাণিত হয়, তা পরীক্ষা করা। মানুষের জড় দেহটি হচ্ছে এ 
জাগতিক জীবনে আত্মার বিচরণ ও অবস্থানের একটি বাহন মাত্র! এ বাহন সৃষ্টির পূর্বে আত্মার ক্রিয়াশীলতার কোনো অস্তিত্ব ছিল 
না, সুতরাং দেহটিকে আত্মার ক্রিয়াশীলতার বাহন সৃষ্টি করে তাকেই হায়াত বা জীবন নামকরণ করা হয়েছে। আর আত্মা যখন এ 
বাহন ছেড়ে চলে যায়, তখনকার অবস্থাটিকে নাম দেওয়া হয়েছে মৃত্যু । কারণ আত্মার ক্রিয়াশীলতার কোনো বাহন বা অস্তিত্ব 
নেই । সুতরাং তা-ই মৃত্যুবৎ অবস্থা। 
আয়াতে মাউত শব্দটি হায়াত শব্দের পূর্বে উল্লেখ করে আত্মার প্রথমত বাহনহীন ও অস্তিত্হীনতার দিকেই ইঙ্গিত করা হয়েছে। 
সাথে সাথে এ সংক্ষিপ্ত বাক্যে এ ইঙ্গিতও রয়েছে যে, জীবনদানকারী ও মৃত্যুদানকারী একমাত্র আল্লাহই | তিনি ব্যতীত আর কেউ 
এ অবস্থা ঘটাতে পারে না। আর প্রত্যেক মানুষের মধ্যেই যে তালো কাজ করার এবং খারাপ কাজ করার উপাদান বর্তমান তাও 
ইঙ্গিতে বুঝা যায়! সূরা আশ-শামসের ৮নং আয়াতে বলা হয়েছে- “আমি তাদের মধ্যে ভালো ও খারাপের উপাদান রেখে 
দিয়েছি” সুতরাং এ সৎ স্বভাব ও অসৎ স্বতাবের সময়ে গঠিত মানুষের মধ্যে কারা তালো ও উত্তম কাজ করে, তাও পরীক্ষা 
করা জীবন ও মৃত্যুদানের উদ্দেশ্য । এ ছাড়া তালো ও মন্দের মাপকাঠি নির্ধারণকর্তা যে পরীক্ষার্থী নিজে নয়, বরং আল্লাহ, এখানে 
তাও বুঝা যায়। অতএব কোনটি তালো ও কোনটি থারাপ কাজ তা পরীক্ষার্থীগণের পূর্বাহ্ন জেনে নেওয়া আবশ্যক | উক্ত আয়াতে 
সর্বশেষে যে তত্তুটি নিহিত রয়েছে, তা হলো পরীক্ষায় কৃতকার্য হওয়া-নাহওয়া অনুপাতেই প্রতিফল নির্ধারণ হবে! তালো কাজ 
করে পরীক্ষায় উত্তীর্ণ হলে শুত প্রতিফল এবং খারাপ কাজ করে পরীক্ষায় অকৃতকার্য হলে খারাপ প্রতিফল তোগ করবে, এটাই 
পরীক্ষার দাবি । কেননা প্রতিদান না দেওয়া হলে পরীক্ষা-ই অর্থহীন হয়ে পড়ে! 
হায়াত ও মউতের অবস্থান বিভিন্নতর : তাফসীরে মাযহারী গ্রন্থে বলা হয়েছে যে, মহান আল্লাহ তীর মহাকুদরত ও হিকমতের 
দ্বারা সৃষ্টিজগতের মধ্যে বিতিন্ন প্রকার সৃষ্টি করেছেন এবং প্রত্যেক প্রকার সৃষ্টির হায়াতও বিতিন্নতাবে প্রদান করেছেন এর মধ্যে 
সবচাইতে পরিপূর্ণ জীবন মানবজাতিকেই প্রদান করেছেন। আর মানবজাতির হায়াতের মধ্যে এমন ক্ষমতাও প্রদান.করেছেন যে" 
তারা আল্লাহর সত্তা ও গুণাবলি সম্পর্কে বিশেষ অভিজ্ঞতা লাভ করতে সক্ষম হয়। আর এ অভিজ্ঞতাই €/)4 44৫- হওয়ার 
কারণ হয়েছে এবং এটাই আল্লাহ তা'আলার আমানতপ্রাপ্ত হওয়ার জন্য বিশেষ কারণ হয়েছে। যেমন, মহান আল্লাহ বলেন- ৮ 
₹01১৮১৭/512501552 26৩ ৬০:৫ - আর এ আল্লাহ প্রদত্ত শক্তির কারণেই তাদের মধ্যে পরিপূর্ণ হায়াত এসেছে, সে 
হায়াতের বিপরীত হলো এমন মৃত্যু যে সম্পর্কে আল্লাহ বলেন- (৫0 %-::203 (5 6৮৫ ৮০ _ উ্ত আয়াতে 
কাফেরকে মৃত এবং মু'মিনকে জীবিত বল্য হয়েছে! আয়াতের অর্থ হলো, কাফের কি মৃতব্যক্তির সমান ছিল না? অতঃপর আমি 
তাকে জীবন দান করেছি, অর্থাৎ ঈমান নসিবের মাধ্যমে জীবিত করেছি। কাফের ব্যক্তি নিজ পরিচয় গ্রহণ করার অনুভূতিশক্তি 
হারিয়ে ফেলেছে, যা মানুষের বিশেষ হায়াত হিসেবে পরিগণিত ছিল ৷ এটা হলো প্রথম প্রকারের হায়াত ! 
২. কিছু সংখ্যক মাখলুকাতের মধ্যে এরূপ হায়াত বিদ্যমান নেই। কিন্তু (4৫:৮/-৯) অনুভূতি রয়েছে। এ প্রকার হায়াতের 
বিপরীতমুখী মৃত্যু সম্পর্কে আল্লাহ তা'আলা খলেন- ঢ112৫:2৮6.06182755 2 পশপ্ড ৬৮4৫2 7 উজ 
আয়াতে হায়াত অর্থ £৫:27 ৮০৯ আর মৃত্যু বলে সে ৮৫০৮ ০০৯ বন্ধ হয়ে যাওয়া ৷ এটা দ্বিতীয় প্রকারের হায়াত । 


///.6911./69101.00া 





৩ জার কিছু সংঘ সৃষ্টি তে উভ (36227 অপি রা ডগ 5 
যেমন- সাধারণ উদ্ভিদজগৎ ও গাছপালা ইত্যাদির জীবন, এ জীবনের বিপরীত যে মৃত্যু রয়েছে সে সম্পর্কে জান্লাহ বলেন- 
০৪ ০৩ ওঠ তুপ ৮০ পাহত তিক্ত * & 
3১৯৮৯ ৪৯৪৬ ৪৮ এ ০৪১ ভি _ হায়াত -এর এটি তৃতীয় প্রকার। এ তিন প্রকারের হায়াত কেবল মানুষ, 
জানোয়ার ও উত্ঠিদজগতের মধ্যে সীমিত রয়েছে। অন্যান্য সষ্টিজগতের মধ্যে একূপ হায়াত দেওয়া হয়নি। তাই আল্লাহ 

৯7 /৯০ ঠা তত 
তা'আলা পাথর দ্বারা তৈরিকৃত মূর্তিসমূহ সম্পর্কে বলেছেন ১ /-$ 15 এতৎসত্বেও পাথরসমূহের মধ্যে এক প্রকার 
হায়াত রয়েছে যা,বন্তুজগতের সাথে সম্প্কযুক্ত। এ জাতীয় হায়াতের “| রয়েছে সে সম্পর্কে আল্লাহ বলেন- 4:56 553 
পচা ০৮৫৪ 3০55 1১০০ 2 অর্থাৎ এমন কোনো বন্তু নেই যা আল্লাহর তাসবীহ পাঠ করে না। কিনতু 
তোমরা তাদের তাসবীহ সম্বন্ধে অবগত নও | -মা'আরিফ, মাযহারী] পু 

হায়াত মৃত্যুর অথে, তথাপিও হায়াত -এর পূর্বে মৃত্যুকে উল্লেখ করার কারণ : এর কয়েকটি কারণ হতে পারে : 

১. মূলগত দিক থেকে বিবেচনা করলে মৃত্যুই (££: এবং হায়াত +৫%4 হবে। কেননা যে সকল জীবজন্তু বা বস্তু ইত্যাদির যখন 
অস্তিত্ব হয়েছে, তখন এর পূর্বে তা মৃত্যুর কবলে নিমজ্জিত ছিল। অতঃপর তাতে হায়াত এসেছে; তাই মৃত্যুকে প্রথমে 
উল্লেখ করা হয়েছে এবং হায়াতকে পরে উল্লেখ করা হয়েছে। 


২. অথবা, মৃত্যু ও হায়াতের সৃষ্টির কারণ মানুষকে পরীক্ষা করা। যেমন আল্লাহ্‌ বলেন, ৮ 2১01 906 534 % 
১০৮৮৮৯০6৮৮5, এ পরীক্ষা হায়াতের তুলনায় মৃত্যুর মধ্যে অধিক পরিমাণে রয়েছে। কেননা যে ব্যক্তি স্বীয় 
মৃত্যুকে উপস্থিত মনে করবে, সে ব্যক্তি সর্বাধিক পরিমাণে নেক আমল করতে আগ্রহী হবে । যদিও এ পরীক্ষা তারা অধিক 
পরিমাণে বাচার আশায়ও করা সম্ভব। তথাপিও মৃত্যুর চিন্তায় মূলত নিজ নেক আমলসমূহের মধ্যে খুবই উন্নতি লাভ হয় এবং 
সে আমল খুবই +4% হয়ে থাকে। 

হযরত আমের ইবনে ইয়াসির (রা.) বলেন- ০: ১:9০ ৮১৫১৮169৮1৩ ৮৮৫ অর্থাৎ 'উপদেশ গ্রহণের জন্য 
মৃত্যই যথেষ্ট আর তুষ্ট হওয়ার জন্য একিনই যথেষ্ট!” সৃতরাং নিজের আপনজন ও প্রিয়তমদের মৃত্যুর মোশাহাদাহ সর্ববৃহৎ ও 
সর্বো-কৃষ্ট শিক্ষা। যে ব্যক্তি তাতে ০5৫4 হয় না সে ব্যক্তি অন্যের মাধ্যমে +622 হওয়া বড়োই মুশকিল । আর যাকে আল্লাহ 
ঈমান ও একিনের ন্যায় দৌলত দান করেছেন, তার সমকক্ষ কোনো বৃহৎ ধনী ব্যক্তি হতে পারে না। 
হযরত আনাস ইবনে রবী' (রা.) বলেন, মৃত্যু মানুষকে দুনিয়া হতে বিমুখ এবং আখেরাতের প্রতি উৎসাহ প্রদানে খুবই কার্যকর । 
এ জন্য মৃত্যুকে হায়াতের পূর্বে উল্লেখ করা হয়েছে। 
অথবা মানুষকে যেহেতু 4$%% হতে সৃষ্টি করা হয় এবং 441 মৃতবৎ আর “£%4 সন্তানের জন্মের উপায়, এ কারণে ০১ -কে 
:৫£2ও হায়াতকে +৫/4 করা হয়েছে। 
4:25 ৮৫ :452বাক্যে 4-:2 0: -এর অর্থ :-:5 ৮৯ বা উত্তম আমল কে করেছে, তা আল্লাহ 
তা'আলা পরীক্ষা করে দেখবেন । উত্তম আমলের ব্যাখ্যা সম্পর্কে কয়েকটি অভিমত রয়েছে। কেউ কেউ বলেন, এর অর্থ খালেস 
এবং সঠিক আমল। কেননা কোনো আমল আল্লাহর জন্য খালেস এবং রাসূলের সুন্নতের গদ্থায় সঠিকভাবে সম্পদিত না হলে 
আল্লাহর দরবারে তা গৃহীত হবে না। কেউ কেউ বলেন, %.:2 ৫. -এর অর্থ হচ্ছে- আকলের সাথে আমল করা। কেননা 
যার জ্ঞান সঠিক থাকে সে ব্যক্তিই ভালোভাবে আমল করতে পারে। কেউ কেউ বলেন, এর অর্থ হলো “তোমাদের মাঝে দুনিয়া 
থেকে কে বেশি বিমুখ ।” কেননা দুনিয়াকে ত্যাগ না করলে উত্তম কাজ করা অনেক ক্ষেত্রেই সন্তব হয় না। -কাবীর] রিং 
মৃত্যু হওয়া সমব্ধে ওলামায়ে কেরামের মতামত : হযরত ইবনে আব্বাস রো.), কালবী এবং মুকাভিলের মতে, নথ 

দেহ বা শরীর বিশিষ্ট অতএব মৃত্যুর অস্তিত্ব রয়েছে। এমনিভাবে 8: তথা জীবনেরও অস্তিত্ব রয়েছে। একটির উপস্থিতিতে 

অন্যটি অনুপস্থিত থাকে। রা 

কারো মতে ০৫ মৃত্যু ;.:[জীবন] না থাকাকে বলা হয়। হায়াতবিহীন রূহশূন্য অবস্থাকে ০০ বা মৃত্যু বলা হয়ে থাকে। এর 

'দেহবিশিষ্ট' হওয়ার প্রশ্বই উঠে না। 

আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে, ০১০ একটি গুণ, যার অস্তিত্ব আছে, কিন্তু ৩৫ ০৯ -এর আওতায় আনা যায় না। 

যেমন, গরম ও ঠাণ্ডা। -4পার্শ্টীকা জালালাইন] 


////.98111.59101.00 








তাফসীরে লাইন : আরবি-আংলা, সপ্তম হু | ২তিম পারা 
অনুবাদ : 
তু ৬৮ ক ৮ চ কি 


৮০০৯৪৮০৪০প্ ও, "৩. মিনি টি করেছেন সপতাকাশকে শুর রে একটি 
22-৮০-০৪০৪ উপর অপরটিকে, +যা-পর্পর মিলিত সর দুম দার 


25:53 ৮ 015০১ ৫৮ লী 

এ চর মধ্যে কোনোরূপ ব্যতিক্রম বৈ 
0৬525502৩৬5 পরীত্য ও 
১ টিতে এ ৫ রী অসঙ্গতি পুনরায় তাকিয়ে দেখ পুন্ার আকাশের রি 
(০5 -)01৮-5-০ 
তুমি কি দেখতে পাও? তাতে কোনো রূপ ক্রি ফাটল 









পপ ভি 








51৩৫ ০//০171 2 
৮: ৩ ও ভাঙ্গন। 


নি - অতঃপর তুমি বারংবার দৃষ্টি ফেরাও পুনঃ পুনঃ ফিরে 
আসবে প্রত্যাবর্তন করবে তোমার প্রতি সে দৃষ্টি বার্থ 


৮ তা ৮৩ পভ এপ কচ তে 


তি 25955552021 


পলাশ ্ 225 


3755 0৮৬ 2০। এল 8০ 2 








গা রা হয়ে বিফল হয়ে, কোনো ক্রটি-বিচ্যুতি না পেয়ে করাত 


8৮2পসসতিএ পি 


অবস্থায় ক্রটি-বিচ্যুতি না দেখার কারণে অবসাদন্ত 
হয়ে! 

-০ ৫. আমি অবশ্যই সুশোভিত করেছি দুনিয়ার আকাশকে 
জমিন হতে নিকটবর্তী । প্রদীপমালা দ্বারা তারকাপুক্জ 


রি এ রি দ্বারা। এবং আমি তাদেরকে করেছি নিক্ষেপের 
] ০] [212 প ক টি 
৮ ৯৩ 212 ৮ উপকরণ নিক্ষেপ করার উপকরণ শয়তানের জন্য যখন 


চা 


৮৪৫৫৪৫৮5854 সে চুপিসারে শুনার অপচেষ্টা করে । তখন নক্ষত্র হতে 
3০০) ৮5 ৫০. ৬ ডি তল ]| অগ্নিক্ষুলিঙ্গের ন্যায় একখণ্ড ছুটে শয়তানকে তন্ব করে 


2৫08৮444551 দেয়, কিংবা তাকে অনুভূতিহীন করে দেয়। এটা নয় 
এ ৬৪] 92৪ 
পার্ট ৫ *ঠব 4১৮০ যে, নক্ষত্ররাজি স্বীয় অবস্থান হতে বিচ্ছিন্ন হয়ে পড়ে। 


৮4০০৩১4০৯৬৩ ১৫. আর আমি তত করে রেখেছি তাদের জনয জুল 


5৮০) ১১৫01 ০৮] আর শা পরুলিত অগি। 


১ শিন্দের অর্থ এবং তারকীবে তার অবস্থান : এখানে ১:৫৫ শব্দটি /:০2-. -এর স্থলে অবস্থিত । সুতরাং ৮১০ 
হরেছে। কারণ তার অর্থ হলো বারবার, একের পর এক দৃষ্টি ফেরাও। _কুরতুবী] 


বারবার দৃষ্টি ফেরাতে বলার কারণ হলো, একবার দেখলে কোনো বস্তুর দোষগুণ বিচার করা যায় না, আর বারবার দেখলে তার 
দোষগুণ দৃষ্টিগোচর হয় 


টু উরে রী নে জমহুর ,/০ শব্দটি .  & -এর পরে আলিফ দিয়ে পড়েছেন! ইবনে মাসউদ. হামযা 
এবং কসায়ী এ শব্দটিকে 55: তথা 2 বর্ণে 42555 দিয়ে পড়েছেন দুই? :155 -এর একই অর্থ । 


///.92111./58101.00]া 




















: আরবি-বাংলা, সপ্তম খ [২৯০এ পারা] 


[শ্রাস্িক আভলাচন্না ] 


০৮৮9520৩545 অাৎ আল্লহ তিনিই, বনি সাতটি আলমানকে পরস্পর উপর-নিচ করে তৈরি 
করেছেন এবং একট অপরটি হতে বহুদূরে রেখেছেন। যথা হাদীস শরীফে রাসূলে করীম 22 বলেছেন, একটি আসমানের পর 
অপরটি আসমান পর্বত বু দূর-দূরনতের দূরত্ব বিরাজমান রয়েছে। অতঃপর আরেকটি আসমান এভাবে ৭টি আসমান বিদ্যমান 
জু সাপারেক একার বলেন ৬০ অর্থ ১৫ ৩০৬০10১০1১৬ ৩ 2585 8524 
০০৯ 2৮৮ ৮৩ 45৮ ১৮৮ ৮৩ ৯৮৮ - দু'টি আসামানের মাঝে শূনাস্থান বিদ্যমনি থাকা সম্পর্কে নবী করীম 
-এর মি'রাজ গমনের ঘটনাটিও প্রমাণশ্বরূপ পেশ করার যোগ্য, অর্থাৎ তিনি একটি আসমান হতে অপর আসমানের দিকে 
পরিভ্রমণ করেছেন। 
অপরাপর হাদীসসমূহ দ্বারা এও জানা যায় যে, দু'টি আসমানের মধ্যকার শূন্যস্থানট্ুকু ৫০০ (পাচশত) বছরের রাস্তা। কোনো 
কোনো তাফসীরকারকের মতে, দু'টি আসমানের মধ্যকার প্রভেদ নেই; বরং সকল আসমানই সংলগ্ন অবস্থায় রয়েছে। হঘরত 
ইবনে আববাস (রা.) বলেন, $:% অর্থ একটি স্তরের পর আরেকটি স্তরবিশিষ্ট ৭টি আসমান। 
25434024452 ৫2484922253 55160204593 
25520 8৮৮84 ০৮৮ ৩2৪0৮556৩৩০ 2015 3৫4৫4 
2০০62517505 ০ 2 ও ০৮০৫০ সুঞাও ৩০৯০৪৮০০5৫5 ০018845 005 4624 
পাপ পাক, তপু ঠহিরিততত তত তত ঃ পরি ত্পু তর্ক ট কত তাকতা পিপি নেন তাও 2০৪ 
১ ডিক 4৮ 25 ১55-5৮5 ৮ 1১১; ৮5 2 এ সক এ ৮০555359৩40 
(2) 526965 2296 022905 0৮01০ ৮৮ 
কি বস্তু ঘারা সাত আসমান তৈরি হয়েছে : আল্লামা বাগাবী (র.) কা'বে আহবার (র.)-এর কথার উক্তির বরাতে বলেছেন যে, 
পৃথিবীর নিকটবর্তী আসমান মেঘমালার ঢেউয়ের জমাট আন্তরণে নির্ষিত। দ্বিতীয় আসমান হলো সাদা জমরদ পাথরের, তৃতীয় 
আসমান হলো লৌহনির্মিত, চতুর্থ আসমান পিতলের নির্মিত, পঞ্চম আসমান রৌপ্যনির্মিতি, ষষ্ঠ আসমান স্বর্ণনির্মিত, আর সপ্তম 
আসমান লালবর্ণের ইয়াকৃত পাথরে নির্মিত! -[নূরুল কোরআন] 
সৃষ্টিলোকের সামঞ্জস্যশীলতা : এ বিশ্বলোক ও মহাবিশ্ব ব্যবস্থা একটি মহাপরিকল্পনা মাফিক বিরতি এবং একটি নির্দিষ্ট 
নিয়ম-কানুন ও বিধি-বিধানের অধীনে পরিচালিত । বিশ্বলোকের সব কিছু সঠিক ও সমাপ্তস্যশীল করে সৃষ্টি করা হয়েছে। কোথাও 
কোনো অমিল ও অসামঞ্জস্য নেই। এটার প্রতিটি গ্রন্থি ও বাধন যেন যথাযথ সামঞ্রস্যপূর্ণ। এ বিশ্বলোক ও মহাবিশ্ব ব্যবস্থাটিকে 
আমরা একটি স্বয়ংক্রিয় উৎপাদনশীল মেশিনের সাথে তুলনা করতে পারি মেশিনটি যেমন নির্দিষ্ট একটি পরিকল্পনা অনুযায়ী তার 
সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গগুলো সঠিক ও সুসামঞ্জস্যভাবে তৈরি করা হয়৷ কোথাও কিঞ্চিৎ অসঙ্গতি, অমিল বা সামঞ্জস্যহীনতা থাকলে বা 
ফাটল থাকলে মেশিনটি অচল হয়ে পড়ে । অনুরূপভাবেই সৃষ্টিলোকের কোথাও অমিল-অসঙ্গতি থাকলে, সৃষ্টিলোক সঠিকভাবে 
বাধাধরা নিয়মে আবহমানকাল ধরে চলতে পারত না। অবশাই কোনো এক সময় বিকল ও অচল হয়ে পড়ত। দিবা-রাত্রির 
আবর্তন, সূর্ধের উদয় ও অন্তমিত হওয়া, চন্দ্র ও লক্ষত্রকুলের আলোক দান, যথাযথ নিয়মে বায়ুর প্রবাহ ও গভিশীলতা, স্থান ও 
অঞ্চল উপযোগী তাপমাত্রা উর্ধ্ব-নিঙ্ন হওয়া, বৃক্ষ-তরুলতা ও উদ্ভিদজগতের আগমন, ৪১ পে কুক পা 
বিষয়সমূহের প্রতি গভীর দৃষ্টিতে তাকালে সত্যই প্রতীয়মান হয় যে, এ সৃষ্টিলোকের কোথাও কোনো ক্রটি, খুঁত ও 
সর্বত্রই সুসামঞ্জস্য ও সঙ্গতি বিরাজমান । উপরিউক্ত ৩নং আয়াতে “তোমরা মহাদয়াবানের সৃষ্টিলোকে কোনো অসঙ্গতি দেখতে 
পাবে না।” কথা দ্বারা বিশ্বলোকের মহাশক্তিমানের নিখুত সৃষ্টি-নৈপুণ্যের কথাই বলা হয়েছে । ৯%:5 শব্দটির অর্থ 
হলো-অসঙ্গতি, অসামঞ্জস্য, একটি অন্যটির সাথে মিল না হওয়া, খাপ না খাওয়া । সুতরাং মূলকথা হলো, সৃষ্টিলোককে তোমরা 
অবিন্যন্ত, অমিল, বেমানান ও বেখাপ্লা দেখতে পাবে না সবকিছু একটি ধারাবাহিক নিয়মে সুবিন্যস্তভাবে সাজিয়ে সৃষ্টি করা 
হয়েছে। এটা দ্বারা মহাশক্তিধর আল্লাহর সীমাহীন কুদরত, ক্ষমতা ও সৃষ্টি-নৈপুণ্যভার স্বীকৃতি কামনা করে আল্লাহর একতৃতা ও 
নিরঙ্কুশ, সার্বভৌম ক্ষমতার স্দুখে মস্তক অবনত করার আহ্বান জানানো হয়েছে। লি: 
দর ৪৮০৮ 15. 1025 5025 : তা'আলা বলেন, পুনরায় লক্ষ্য করে দেখ, 
5৮০৪ ০৪ ৪০৪ ০৮৬ ৮৮] | ৮৯১৮৪ ৮০5 4455 "আল্লাহ 
টির মধ্যে “কোথাও কোনো ছিদ্র ও ফটিন রয়েছে কি? নিখিল সৃষ্টির প্রত্যেক কিছুই একই আইন, একই নিয়ম-শকমলা ও একই 
নিয়ন্ত্রসূত্রে গ্রথিত রয়েছে। প্রত্যেকটি সৃষ্টি যেমনই চাই তেমনি হয়েছে। ও 
৫৮ পু শে সকল 
আল্লামা কাষী বায়যাবী (র.) বলেন- ₹41,:251 ৯৫ আয়াত অংশ পড়তে গিয়ে আমি তৎক্ষণাৎ বারবার আল্লাহর 
আমাকে দিনা কষা টি এবার প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে সে বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করেছি। 
সৃষ্টিকুলের সকল জীবজন্তু ও বস্তুজগতের মধ্যে আল্লাহর সৃষ্টি কার্ধের যথেষ্ট সামঞ্রস্য বিরাজ করছে। 


///.92111./58101.00]া 


2৫ 





৬৩৩৫ 022 কর্তি 2৩৭ ৩৮৫০ 2৫ তত 


১৬ াফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম খওড [২৯তম পারা] 

তাফসীর লিখেছেন ৩ তত ৮ পা পপ 
মাদার হাহ এ হানার ভান হবে ৬ এ লু ০১০4 এজ 
22 এপি লা 3৮-5আভ অর্থাৎ তুমি তোমার দৃষ্টিকে আসমানের দিকে নিক্ষেপ করো, তবে দেখতেন্লাবে 


যে আল্লাহর এ কথাটি বাস্তবে সম্পূর্ণ সত্য 'এবং তোমার কোনো সন্দেহ থাকবে না যে, আল্লাহর সৃষ্টিতে কোনোরূপ তারতম্য 
নেই। পরবর্তী আয়াতে আল্লাহ তা'আলা এ কথা আরও তাৎপর্যপূর্ণভাবে বর্ণনা করেছেন। 


22৮2 ক হও 02৫ এ ই 65৮10755455 : অর্থাৎ উপরের দিকে আবারও বারংবার দৃষ্টি 
নিক্ষেপ করো, কোথাও কোনো খত পারলক্ষিত হয কিনাঃ কারণ এক-আধবার দেখায় ভুলের সঙ্ভাবনা থাকতে পারে, সুতরাং তর 
তন্ন করে দেখ, তখন তোমার (দর্শকের) চোখ ব্রান্ত ও পরিশ্রান্ত হয়ে ফিরে আসবে। শেষ পর্যন্তও তার তে কোনো বিশৃড্ধলা 
দেখতে পাবে না। তুমি দেখতে পাবে আল্লাহর সৃষ্টিতে কোনো বিস্ু ঘটেনি। যেমন ইচ্ছা তেমন তৈরি করতে তিনি সক্ষম । 
অথচ কোটি কোটি বতসরকাল অতিবাহিত হয়েছে তবুও সৃষ্টি নিখুঁত রয়েছে। আল্লাহ তা'আলা এ প্রসঙ্গে অন্য আয়াতে বলেছেন 
0:০০ ৩6 ৩৫ ৩৫ 56 ০5674552৫01 50:45 00 অর্থাৎ তারা কি লক্ষা করেনি আকাশের প্রতি 
'ঘৈ, আমি তাদের মাথার উপর এটা কেমন কুদরত খাটিয়ে বানিয়েছি! কেমন সৌন্দর্যময় করেছি, অথচ তার কোথাও কোনো 
একটি সুড়ঙ্গও নেই । -মা'আরেফ, তাহেরী] 

১:৫৪ সারা উদ্দেশ্য : প্রকাশ থাকে যে, উক্ত আয়াতে 4: শব্দের মূল অর্থ (দ্িবচন শব্দ হিসেবে) দু'বার; কিনতু এখানে 
দু'বারের অর্থ উদ্দেশ্য করা, হয়নি; বরং এটা ছারা ৮:১০ [বহুবার] উদ্দেশ্য করা হয়েছে। 52754345505 4256 
৩1৫০45501৩4 514%; এটা 4255 4০৫ এর অনুরূপ শব্দ। তবে এ অর্থে মূল আয়াতের তারভম্যও হবে না; বরং 


25 ০৫৫,261৫ 


সঠিক হবে। কেননা কায়দা রয়েছে- 4:41 4594 £:52201 অর্থাৎ দ্িচন শব্দ কখনও আধিকোর অর্থ প্রদান করে থাকে! 








হযরত ইবনে আতিয়্যাহ (র.) বলেন, ৮:5% /--:4 ০:2৫ অর্থাৎ ১: শব্দটি ১:74 অর্থে ব্যবহৃত । আর 4:4৫ শব্দটি 


20 হিসেবে ৮০44০ হয়েছে। যদি দু'বার তাকানোর অর্থ হয় তবে কারো কারো মতে, প্রথম দৃষ্টি আসমানের সৌন্দর্য ও 
মসৃণতা দেখার জন্য, আর দ্বিতীয় দৃষ্টি তারকারাজি ইত্যাদির গতিপথ লক্ষ্য করার জন্য। জামাল] 


৫2৮5 448 ৮৮9৮5 4455: - শব্দটি 35208 অর্থে এবং 25 শব্দটি ১%5-2/ ০০ ৫৮--৩ অর্থ 

ব্যবহৃত হয়েছে। -জালালাইন গ্রন্থকার] রর 

24 বারবার উল্লেখ করার কারণ : আলোচ্য আয়াতে 52 শব্দটি তিনবার উল্লিখিত হয়েছে। এর কারণ নিঙ্নরূপ- 

১. প্রথমবার লক্ষ্য করার থে আদেশ রয়েছে, তা হলো সাধারণ মানুষের উদ্দেশ্যে, কেননা তারা কোনো সৃষ্টির প্রকাশ্য রূপ 
দেখেই তার ক্রষ্টার গুণের উপর আস্থা স্থাপন করে। 

২. দ্বিতীয়বার ইরশাদ হয়েছে- ,:::| ০)1%% এবারের আদেশ হলো সেসব লোকদের জন্য, যারা সৃষ্টির বৈশিষ্ট্য, সৌন্দর্য লক্ষ্য 
করে এ সত্য উপলব্ধি করে যে, এর“চেয়ে উত্তম কিছু সম্ভব নয়। 

৩. আর তৃতীয়বার ইরশাদ হয়েছে- /:2:)1 4] ০46: একথা বলা হয়েছে তাদের উদ্দেশ্যে, যারা আল্লাহ তা'আলার মহান 
দরবারে বিশেষ নৈকট্যধন্য ৷ যারা আল্লাহ্‌ তা'আলার বিস্ময়কর সৃষ্টি দেখে শুধু যে তার পরাক্রমশালী হওয়ার কথা বিশ্বাস করে 
অ-ই নয়; বরং নিজেদের ক্ষমতা এবং অজ্ঞানতা স্বীকার করে দরবারে এলাহীতে বিনয় প্রকাশ করেন। নুরুল কোরআন! 

১৫৫] ৫ এ ৮84॥ (৫ 05 4 ঠি ওপরও 475৪: আলাহ তা'আলা বলেন, অবশ্যই আমি 
দুনিয়ার নিকটতম আসমানকে প্রদীপরাশি দ্বারা সুসজ্জিত করে দিয়েছি । আর সে তারকারাজিকে শয়তানের জন্য বিভাড়নী হিসেবে 
বানিয়েছি । অর্থাৎ তাদের মারণাস্ত্র হিসেবে কিছুসংখ্যক তারকা সাজিয়ে রেখেছি। ফেরেশতারা তা ছারা শয়তানদেরকে তখনই 
আঘাত করেন, যখন শয়তানের দল আকাশের পথে অগ্রসর হতে চায় এবং আল্লাহর বিশেষ গোপনীয় বিষয়াদির সম্পর্কে জানতে 
চায়। এ দ্রুতগমনশীল উন্ধাপিণ্ডের ন্যায় ব্যবস্থা দ্বারাই কেবল শয়তানকে ক্ষতবিক্ষত করাই যথেষ্ট শাস্তি নয়, বরং রোজ 
কিয়াঘতেও তাদের জন্য কঠোর শাস্তির সুবাবস্থা করে রাখা হয়েছে। 

উক্ত আয়াতে বর্ণিত ৫:৮2 দ্বারা তারকারাজি উদ্দেশা । ৮০: -এর মূল অর্থ ছিল চেরাগসমূহ ৷ সুতরাং মাদারেক গ্রহথফার 

বলেন, এটার অর্থ- চেরাগসমূহ। ভূ-পৃষ্ঠের নিকটতম আকাশকে তারকা ছারা সৃসজ্জিত করার জন্য এটা আবশ্যক নয় যে, 

তারকা আসমানের সাথে সম্মিলিত হবে; বরং তারকাগুলো আসমানের বহু নিচে খোলা জায়গায় হওয়াই যথেষ্ট! “মাদারিকা 

১৮০৫৫ 40245 -.০:5$ ৪1০5 44১ : শয়তানকে বিতাড়নের জন্য তারকারাজি অঙ্গার হিসেবে 

তৈরি করার অর্থ এই হতে পারে যে, তারকারাজি হতে অগ্রনিমূলের কোনো কিছু শয়তানদের প্রতি নিক্ষেপ করা হয় এবং তারকা 

তখন নিজ স্থানেই থেকে যায় । সাধারণ দৃষ্টিতে শয়তানকে নিক্ষিপ্ত উন্ধাপিও স্বীয় স্থান হতে সরে পড়ে, তাই আরবিতে এ অবস্থাকে 


৬৮৮৫৭ ০০০০০] বলা হয় । কুরতুবী] 
////.9811.5101.00 





জাফসীরেজালালাইন : আরবি-বাংলা, সপ্তম যণ [২৯তপর পাবা) 


এটাতে আরও একটি কথা স্পষ্ট হয়ে যায় যে, শয়তানের দল যখন আকাশের সংবাদ চুরি করার জণ) 2: 

করতে থাকে, তখন তাদেরকে তারকারাজি থেকে বহু দূরে থাকতেই বিতাড়িত করে দেওয়া! হয় । -কুরতিবা। 

মাদারেক ্স্থকার বলেন- 1৫ শব্দটি (:$ শব্দের বহুবচন, এটা 72 অর্থাৎ 42:১4 14 যা দারা 5 কর হয়। 

শয়তানকে বিতাড়নের র জন্য এটা, এক প্রকার উন্কাপিও বা বিধ্বংসী মন্ত্রবিশেষ। এ উক্কাপিও দ্বারা তাদেরকে হত্যা করে ফেলা হয় । 

রা .. 

আ মতের অনুসারীগণ বলেন, বর্তমানযুগে এ উক্কাপিগ সম্পর্কে বহু তথ্য অনুসন্ধান করা হয়েছে । তবে নে নত 

সিদ্ধান্তে আজও এ বিষয়ে কেউ পৌছতে পারেনি। তথাপিও প্রত্যক্ষ পর্যবেক্ষণকারীগণ যে তথ্যে উপনীত হায়ছেল হাত 

সব উত্ধা কোনো এহে বিস্ফোরণ সৃষ্টি হওয়ার কারণে বিচ্ছিনু হয়ে মহাশূন্যে আবর্তিত হতে থাকে! পরে কোনো এক সময় 
পৃথিবীর মধ্যাকর্ষণ পরিমণ্ডলের মধ্যে এসে পড়ার ফলে তা পৃথিবীর উপর নিপতিত হয়৷ এটাই সর্বাধিক জনপ্রিয় মত হিনেবে বিবেচিত। 
তারকাগুলোকে ০:৮5 -এর সাথে তাশবীহ দান ও তারকারাজি দ্বারা আসমানকে সুশোভিত করার হেকমত : 

১. বিশ্ববাসীকে উ্দেশ্য করেই আল্লাহ তা'আলা এ কুরআন নাজিল করেছেন। সুতরাং যেরূপ উদাহরণৈর বস 'জগতবানী 

তার বিষ বুঝতে সহজ হয়, সেরূপ উদাহরণ দ্বারা কুরআন অবতীর্ণ করাই আল্লাহ উত্তম মনে করেছেন । এ কারণেই 

এখানে বুঝার সুবিধার্থে তারকাগুলোকে বাতির সাথে তাশবীহ দেওয়া হয়েছে। 

আসমানকেও তারাকা দ্বারা সৌন্দর্যময় করেছেন। সেভাবেই আসমান দুনিয়ার ছাদ স্বরূপ, যেভাবে ঘরের চাল তার ছাদস্বরূপ। 

৩. তারকাগুলো যদিও মূলে বাতি নয়, কিন্তু আমাদের নজরে সচরাচর সেগুলো বাতির অনুরূপ দেখা যায়। এজন্য আল্লাহ 
তা'আলা তারকাগুলোকে বাতির সাথে সাদৃশ্য দান করেছেন । 

ক. মহান রাব্বুল আলামীন যতকিছু সৃষ্টি করেছেন, সেগুলো সবই অপরূপ গুণ ও সৌন্দর্যের প্রতীক । এত বিরাট আসমান যদি 
খালি রেখে দেওয়া হতো তবে এটা তেমন সুন্দর দেখাত না। আল্লাহর সৃষ্টির মধ্যে তার খচিত সৌন্দর্য যে কত সীমাহীন ও 
মানব রচিত সৌন্দর্যসমূহ হতে যে তার খচিত সৌন্দর্য অতুলনীয় রূপরেখার অধিকারী, তা বুঝানোর জন্য এ মহা আসমানকে 
সৌন্দর্যময় করেছেন এবং প্রমাণ করে দিয়েছেন যে, আল্লাহ তা'আলা এমন সৌন্দর্য সৃষ্টি করতে পারেন, যা মানুষের কল্পনার 
বাইরে, আর কিভাবে কি জিনিস ছ্বারা এত সুন্দর নকশা করেছেন কিয়ামত পর্যন্তও মানুষ এটা যেন বুঝে কুল করতে সক্ষম 
না হয়। আর এ কুদরতের ফেরেশতার প্রতি লক্ষ্য করে মানুষ যেন আল্লাহর একত্বাদকে স্বীকার করতে বাধ্য হয়। 

খ. অপর দিকে যদি আকাশে রাতের বেলায় এ তারকাগুলোর মাধ্যমে আকাশকে এমনিভাবে উজ্জ্বল ও সুশোভিত করা না হতো 
তবে মানুষের পক্ষে রাতের বেলা চলাফেরা করা কখনও সম্ভবপর হতো না, ঘন অন্ধকারে সারা জগৎ নিমজ্জিত হয়ে থাকত ৷ 
জগৎ্বাসী অন্ধকার রাতে হাবুডুব খেতে থাকত। 

গ. দিক-দর্শনের জন্যও তারকাগুলো বিশেষ কার্য করে থাকে | বহুকাল অতীত থেকেই সাগরে পরিভ্রমণকারীগণ এ 
তারকাগুলোর মাধ্যমে দিক নির্ণয় করে থাকে । যদি তারকা না থাকত মানুষ তখন সাগরে ডুবে মরত। 

ঘ. শয়তানকে দগ্ধ করার জন্য যে তারকারাজি সৃষ্টি করা হয়েছে এ বিষয়টি তো আল্লাহ তা'আলা নিজেই স্পষ্ট করে বর্ণনা 
দিয়েছেন । সুতরাং সে বিষয়ের বর্ণনা দেওয়া নিশ্য়োজন। 

ফায়দা : কথিত আছে যে, হযরত রাসূলে কারীম এ যখন মসজিদে এশার.নামাজ আদায় করতে যেতেন, তখন মসজিদে 

শুকনো খেজুর পাতায় নির্মিত একপ্রকার বাতি জ্বালাতেন। যখন হযরত তামীমুদ্দারী (রা.) মদীনায় উপস্তিন্ হলেন, তখন ক্যাণ্ডেল 

[মোমবাতি ও যয়তুনের তেল ব্যবহার করতে শুরু করলেন, অর্থাৎ মূসজিদের চতুর্দিকে তা জবলাতে তৈ শুরু করলেন। এটা দেখে 

রর প্ তার জন্য দোয়া করলেন এবং বললেন, 47:15 £421 146 ৯০ 2০০৮ অর্থাৎ তুমি যেহেতু 

নুরবিভাকরেছ: আললাহস্তা-আলা তোমাকেও দৃরাৰিত করুএ আর ঘি জমার এটি মরে থাকত তবে তাকে তোমার নিকট 





[শের দিলে 


রে 





বিবাহ দান করতাম 
হযরত ওমর (রো) হযরত উবাই ইবনে কা'ব (রা)-এর তারাবীহের নামাজ পড়া অবস্থায় জনসংখ্যা বৃদ্ধি দেখে অধিক পরিমাণে 


বাতির ব্যবস্থা করেন। এটা দেখে হযরত আলী রো.) হযরত ওমর (ো)-কে দোয়া করেন এবং বলেন ॥ ৮,০৮০ ০ ০ 
(00) -2৬৯ পো এডি ০91০৮ তত ০০৮ 
এটা হতে প্রমাণিত হয় যে, মসজিদের সৌন্দর্য বৃদ্ধি করা সম্ভাব্য পরিমাণে জায়েজ ও উত্তম । ভিরেছি, 


আর এ আয়াতে খুব সৃক্স্রভাবে এ ইঙ্গিত পাওয়া যায় যে, আল্লাহ্‌ বলেছেন, যেভাবে আকাশকে তারকাপুঞ্জ ঘারা 
তোমরাও সেভাবে মসজিদকে সুশোভিত করো । . 

6০0 (:8% আয়াতে আল্লাহ তাআলা পবিত্র কুরআনের একটি বিশেষ শিক্ষা পতি বর্ণনা দিয়েছেন তা 
সম্ত সৃষ্টিজগতের সৃষ্টির মূল উদ্দেশ্য ও আদর্শকে আল্লাহ তা'আলা বর্ণনা করে শের বে সির কারা 
বাড়িয়ে জানান না, আর যদি কোনো আয়াতে এ সম্পর্কে কোনো বর্ণনা দেওয়া হয়, তবে তাও খুব গোলমালভাবেই বণ 

হয় । আর তা ₹4ও ৮ ৮৩এর জন্য বর্ণনা করে দেওয়া গারো গারা তোকে তান 
অবগত হওয়া নিপ্্রয়োজন । তাই 534 গণের উদ্দেশ্যেই অত্র আয়াতে ৮ -৩) ৩৫৮৮৮ ০৯ সন্ধে সং ভাত 
কিছু বর্ণনা দেওয়া হয়েছে। 


//৬/.6211./59101.00া 


১৮ 


তাফসীরে জালালাইন 








এপ পাতা 


৬ (48 ৩৫০ ০ 15 ০৮০০৮ 





মাএ 6 ৭:509226 15. 


245৮2 


9 ৬৮০১৫ 


৩) ০৩ সিক্ত লি ৩০০ ৩০৮ 


৬৩৪ তর ঠক তত 


ঠা ৮222 






1455765৮ 


1. তলা 


42205 


212 


পাবা তা ৬7,০৯2 


০৪0০০ 40] ০০০৪ শি5552 





3৫2 ৮৯০৪ ৮০৫ 


4৫550845465 এ 


৪১০০৫ এঠপাঞ্িপ পা 9 


2 | 34) ৮০৯০ 
945421 


০ পু পা পাপা ৮ ৬৩ 


সানা 


৮৩. ৪৪ 
17১6০ ৩৮৫ 
ও ১৮০, 


৩৫০61030২. 


পা পাকা তা তে 


ভে (৫০০৫ 625াএুন্ঃ 


৬৫০ 


019 


















রত 


পাতাঠতা 


৮4 


০৮:৫0 5 চিনি 





পাত 


কি সা 


₹০০ ৮৫০ 
2১1522774 





ডি 
///.9911./58101.00]া 


গি.+ ৭. 


:আরবি-বাংলা, সপ্তম. ২3. ২৯তম পারা] 


অনুবাদ : 
-* ৬. আর যারা অবাধ্যাচরণ করে তাদের প্রতিপালকের সঙ্গে 
তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি । কতই না মন্দ 
্রত্যাবর্তনস্থল তা। 
যখন তারা তনুধ্যে নিক্ষিপ্ত হবে, তখন তারা তার শব্দ 
শুনতে পাবে গাধার স্বরের ন্যায় শ্রুতিকটু স্কর। আর তা 
উদ্বেলিত হতে থাকবে উপচাতে থাকবে । 
. ফেটে পড়ার উপক্রম হবে অপর এক কেরাতে শব্দটির 
মূলরূপ %*: পঠিত হয়েছে। অর্থাৎ খণ্ু-বিখণ্ড হয়ে 
যাবে। স্বক্রোধে কাফেরদের উপর. রোষভরে ৷ যখনই 
তাতে কোনো দলকে নিক্ষেপ করা হবে তাদের মধ্য 
হতে একদল । তাদেরকে রক্ষীগণ জিজ্ঞাসা করবে 
ধমকিমূলক জিজ্ঞাসা তোমাদের নিকট কি কোনো 
আল্লাহর শান্তি হতে ভয় প্রদর্শন করবেন। 
. তারা বলবে, অবশ্যই আমাদের নিকট সকর্তকারী 
এসেছিল । আমরা তীদেরকে মিথ্যাবাদী গণ্য 
করেছিলাম এবং বলেছিলাম, “আল্লাহ কিছুই অবতীর্ণ 
বাক্যটি কাফেরদের উদ্দেশ্যে কথিত ফেরেশতাগণের 
বক্তব্য হতে পারে, যখন তারা তাদের মিখ্যারোপ 
সম্পর্কে সংবাদ প্রদান করেছে। কিংবা তা 
কাফেরদেরই বক্তব্য হতে পারে, যা তারা সতর্ক- 
কারীগণকে উদ্দেশ্য করে বলেছিল! 
১০. আর তারা আরও বলবে, “আমরা যদি শুনতাম” অর্থাং 
শ্রহণ করার উদ্দেশ্যে শুনা। অথবা বিবেক-বুদধি প্রয়োগ 
করতাম অর্থাৎ চিন্তা-ভাবনা করার মতো বিবেক, 


তাহলে আমরা জাহান্নামবাসী হতাম না। 

১১. বস্তুত তারা স্বীকার করবে করবে কিনতু, তখন সে স্বীকারোক্তি 
তাদের কোনো উপকারে আসবে না! তাদের অপরাধ 
আর তা হলো সতর্ককারীগণের প্রতি অসত্যারোপ 
করা ।সুতরাং ধিক্কার (৫০৫শব্দটি “বর্ণে সকুন ও 
পেশযোগে উভয় কেরাতে পঠিত হয়েছে। 


জাহান্মবাসীদের জন্য। সুতরাং তারা আল্লাহর করুণা 


ও অনুগ্রহ হতে দূর হোক । 
































আরবি-বাংলা, সপ্তম খণ্ড [ ২৯৬৮ পাবা? 


(544) 175 ১415 চারি 1০:৫৮:15 জার ও মাজরর মিলে মুতা'আর্িক ৫০৫ -এর সাথে ৫0 তার 

জার ও মাজরর মিলে ১১4 /-»: ০ খবরে মুকাদ্াম। পরবর্তী 4৫42: -এর মহল্পে ই'রাব সুবতাদা মুয়াখুখার হিসাবে 

রফা'র স্থানে অবস্থিত । 

শি কি জমহুর-এর নিকট এ শব্দটির কেরাত হলো %৮% একটি 'তা' দ্বারা দ্বারা। তালহা শব্দটিকে দু'টি "তা" দিয়া 2%4৫% 

পড়েছেন। যাহহাক শব্দটিকে 4১৫৫ পড়েছেন! পিস ইরারা হলো বাজরা 

41৫5" 44158 : জমহুর ৩1৫2 শব্দটিকে রফা" দিয়ে পড়েছেন। রফা' দিয়ে পড়লে এর মহত্লে ই'রাব রফা, মুবতাদা হিসেবে 
5৮ ০০ 


এবং খবর 17৫ 05৫5 ৷ হাসান, যাহহাক এবং আ'রাজ 5 শব্দটিকে নসব দিয়ে পড়েছেন। নসব দিয়ে পড়লে মহল হবে 
নসব, ০০১০ -এর জনি নান্যাজরার হা 


৮৪০ 


এ 9852৮1782৮6" 41 ্ ৬৫: 3৫2$5 শব্দটি 2 র্ -এর মাফউল হিসেবে মানসূব হয়েছে। 
ফল সে গে বি: কাট -এর যমীর হতে হাল হয়েছে। 

542 এটা মাফউল বিহী হিসেবে মানসূব হয়েছে অর্থাৎ (-4.21)।444:1 অথবা এটা মাফউলে মুভলাক হিসেবে মানসূব 
হয়েছে। উহ্য বাক্টি হলো- (৫4, £1/144£- -জুমাল] 


পূর্ববর্তী আয়াতের সাথে এর সম্পর্ক : পূর্বে আকাশকে তারকা ছারা সুসজ্জিত করার কথা বলা হয়েছে এবং তারকা দ্বারা 
শয়তানকে বিতাড়নের কথা ও শয়তানের শাস্তি বিধানের কথা বর্ণনা করা হয়েছে। অতঃপর এ আয়াতগুলোতে শয়তানের অনুসারী 
শরির নাতি জানার াযিলাল] 

৮৮6৫০ তর ৫ 

৩৯৪১ ভে পা 18785 ০১44 1525 2455 : উক্ত আয়াত হতে কাফেরদের শাস্তি গরসঙ্গে বর্ণনা দেওয়া 
ই রর তাদের 
রয়েছে। আর অনলকুণ্ড কতইনা নিকৃষ্টতম স্থান, জিন-ইনসান উভয় জাতির মধ্যে যারাই কুফরি করবে, তারাই এ শাস্তির সম্মুখীন 


হবে । আর তাদেরকে যখনই দোজখে নিক্ষেপ করা হবে, তখনই তারা জাহান্নামের ভয়ংকর গর্জন শুনতে পাবে । 


১4৫ শব্দটির অর্থ হলো নিকৃষ্টতম আওয়াজ, যা গর্দভের আওয়াজের ন্যায়। অর্থাৎ জাহান্নাম হতে এ নিকৃষ্টতম শব্দ শুনতে 
পাবে। অথবা জাহান্নামের ধ্বনিই এরূপ হবে। অর্থাৎ এ সকল কাফেরদের পূর্বে যে সকল লোক জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছে 
টার টিারা ভাজি নাট জরারা হা ভান সাহা 
হুদ-এর ১০৬ আয়াতে আল্লাহ বলেন 2) 42 ১ ৬৮০ 4202 (৫]11৮85 তা ৩৫ - সূরা 
ফোরকানে আল্লাহ বলেছেন, (24 140 70656 0019455 42551901 0)৮1০ ৯৮৫ যখন সে কাফেরদেরকে 
দোজখে নিক্ষেপ করতে নেওয়া হবে, তখন তারা ক্রোধ ও আক্রোশের শব্দসমূহ শুনতে পাবে। এতে প্রতীয়মান হলো যে 
জাহান্রামীদের নিজেদের যেমন চিৎকার হবে তেমন জাহান্নামের আগুনের শব্দও হতে থাকবে । তাই আল্লাহর দরনারে আমরা এ 
ভাটি, £ পপ । পা পুত। ৩5%17 

৮5033 142 রি চি ৫৫. তে 25 এ আসন 4৪১৩০ ০৮০০ 


1 সপ পঃ 


182 (56 ৮/-2$ 2158 : উজ আয়াতে আল্লাহ তা'আলা সর্বপ্রকার কাফিরদের কথাই উল্লেখ করেছেন এবং 


সকল শ্রেণির তথা জিন-ইনসান কাফিরদের শাস্তি হবে জাহান্নাম । 
///.6911./69101.00া 





২০ তাফসীরে জালালাইল 





সন্তম হও [২৯তম পারা! 

+ ঢেকে রাধা, এ থেকেই অস্বীকার করার অর্থ গ্রহণ করা 
হয়েছে। সুতরাং ইসলামের পরিভাষায় যারা সত্যকে গোপন রাখে, তারাই কাফের । আর এভাবে ঈমানের বিপরীত অর্থে ব্যাবহার 
শুরু হয়েছে৷ অর্থাৎ যারা আল্লাহতে ঈমান আনে না, তারাই আল্লাহর সাথে কুফরি করে । ঈমানের অর্থ হলো- মেনে নেয়া 
স্বীকার কহা। আর কৃফরির অর্থ হলো- অমান্য করা, অস্বীকার করা । কুরআন কারীমের দৃষ্টিতে কুফরির আচরণ নানারূপে 
হতে পারে। 

এক : আল্লাহ তা'আলাকে আদৌ স্বীকার না করা। তীর সার্বভৌম ক্ষমতাকে অস্বীকার করা । অথবা, আল্লাহকে নিজের ও বিশ্বের 
মালিক বলে মানতে অস্বীকার করা, কিংবা আল্লাহকে এক ও অদ্বিতীয় মা'বূদ বলে মানতে অস্বীকার করা । 

দুই : আল্লাহকে মেনে তার অস্তিত্বকে স্বীকার করে তার নির্দেশকে জ্ঞান ও আইনের উৎসরূপে না মানা। 

তিন : আল্লাহ্‌র বিধান মেনে টলা উচিত, নীতিগততাবে এটা মেনেও বিধান ও আইন প্রণয়ণের ক্ষেত্রে নবী রাসূলগণকে 
অস্বীকার করা। 


চার : নবীদের মধ্যে পার্থক্য করা । নিজেদের অঞ্ধ বিশ্বাসের কারণে কোনো নবীকে সত্য বলে স্বীকার করা এবং কোনো নবীকে 
মিথ্যা বলে অমান্য করা । 

পাচ : নবীগণ আল্লাহর নিকট হতে আকীদা-বিশ্বাস, আইন-কানুন, নৈতিক চরিত্র, শিক্ষা ও আচার-আচরণের নিয়মকানুন ঘা কিছু 
পেয়েছেন, তা সম্পূর্ণরূপে বা আংশিকতাবে অস্বীকার করা । 

ছয় : সব কিছুকেই নীতিগততাবে স্বীকার করার সঙ্গে সঙ্গে আল্লাহ্‌র বিধানকে কার্ধততাবে অশ্বীকার করা এবং তার বিরোধিতা 
করা, তাকে জীবনের তিত্তিরূপে আদৌ গ্রহগ না করা। 

কুরআন মাজীদ এ ধরনের চিন্তা ও কর্মপদ্ধতিকে আল্লাহদ্রোহিতা নামে আখ্যায়িত করেছে। আর এটার প্রতিটি প্রকরণ ও 
পদ্ধতিকেই কুফর নামে অতিহিত করেছে। এ ছাড়া কুফর শব্দটি কুরআন মাজীদের অনেক স্থানেই অকৃতজ্ঞতার অর্থে ব্যবহৃত 
হয়েছে। শোকর ও কৃতজ্ঞতার বিপরীত শব্ন্দপেই কুফরের ব্যবহার দেখা যায়। শোকরের অর্থ হলো- কোনো 
নিয়ামতদানকারীর অনুধহের স্বীকৃতি দেওয়া, তার বদান্যতা দ্বারা উপকৃত হয়ে তার প্রশংসা করা । আর না-শোকরী বা 
অকৃতজ্ঞতার অর্থ হলো, নিয়ামত দানকারীর অনুগ্রহের স্বীকৃতি না দেওয়া, তার অনুখহকে দান্তিকতার সাথে অস্বীকার করা, একে 
নিজের প্রচেষ্টার ফল বলে গর্ব-অহংকার করা । এটাকেই আমাদের পরিভাষায় নিমকহারামী, গাদ্দারী, না-শোকরী ইত্যাদি নামে 
অতিহিত করা হয়। রঃ 

উপরিউক্ত আয়াতগুলোতে আল্লাহর সাথে মানুষের কুফরির তয়াবহ পরিণাম ও জাহান্নামের শান্তির কথা বর্ণিত হয়েছে৷ 
কাফেরদের প্রতি জাহান্নামের রোষানলের অবস্থাটি কিরূপ হবে, কাফেরগণ জাহান্নামের নিপতিত হওয়ার পর জাহান্নাম রক্ষীগণ 
তাদের নিকট কি জিজ্ঞাসা করবে এবং জবাবে তারা কি বলবে, আর সর্বশেষে তাদের অপরাধের স্বীকারোক্তি এবং জাহান্নামের 
যোগ্য হওয়ার কথা তাদের তাষায়ই আল্লাহ তা'আলা মানুষের সম্মুখে এমন হৃদয়গ্রাহী করে তুলে ধরেছেন, যেন তারা জাহান্নাম ও 
এসব কথোপকথন চোখের সম্মুখেই সবকিছু অবলোকন করছে। 

আজাবের কয়েকটি বিশেষণ ও বৈশিষ্ট্যের বর্ণনা : 

এক : ৫২46 শব্দটির অর্থ হলো- জাহান্নাম হতে উদ্ভূত বিকট শব্দ মূলত এ শব্দটি গর্দতের শব্দ বুঝানোর জন্য ব্যবহৃত হয় 
এ বাক্যাংশের অর্থ দু'তাবে হতে পারে । জাহান্না্স হতে আওয়াজ উথিত হবে অথবা এটাই হবে জাহান্নামের ধ্বনি অথবা তাদের 
নিক্ষিপ্ত হওয়ার পূর্বে যারা জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছে তারা চিৎকার করতে থাকবে। সূরা হুদের ১০৬ নং আয়াতে উ্লেখা যে, 
জাহান্নামীগণ জাহান্নামে হাপাইতে ও রোষধধ্রনি করতে থাকবে। সুতরাং এটা যে জাহার্লামীদের ধ্বনি হবে, তা সূরা হুদের এ বর্ণনা 
ছারা বুঝা যায়। আর সূরা আল-ফুরকানের ১২নং আয়াতের বর্ণনা দ্বারা দ্বিতীয় অর্থের সমর্থন পাওয়া যায় যে, জাহান্নামে 
গমনকারীগণ দূর হতে তার আক্রোশ ও রোঘানলের শব্দ শুনতে পারবে । এটা দ্বারা বুঝা যায় যে, এ বিকট শব্দ হবে জাহান্নামের 
প্রজুলিত অগ্নির বনতুত উল্লিখিত দু' সূরার বর্ণনা প্রেক্ষিতে বলা যায় যে, এ আওয়াজ জাহান্নামের আক্রোশ ও প্রজুলিত অগ্নির শব্দ 
ও জাহান্ামীদের চিৎকার ও হাহাকার উভয় মিলে একটি বিকট আওয়াজ এবং হস্টগোল। 

দুই : /+%% শব্দটির অর্থ হলো- উ্াল-পাথাল করতে থাকা । মুজাহিদ (র.) বলেন, হাড়িতে বা পাতিলে গরম পানিতে যেমন 
কোনো দানা ফুটালে টগবগ ও উ্থাল-পাথাল করতে থাকে, ঠিক তেমনই জাহান্নামের আগুন উথ্থাল-পাথাল এবং টগবগ করতে 
থাকবে । এটাতে যা কিছুই দেওয়া হবে, যাকেই নিক্ষেপ করা হবে তাকেই ভাত ফুটাবার মতো করে টগবগ করে ফুটাবে। এর 
আজাব এত ভয়াবহ মে. সে সবসময় উ্াল-পাথাল করতে থাকবে । 


///.92111./58101.00]া 








আরবি-বাংলা, সপ্তম খও [২৯তম পারা | 


৩ ঠক 2৫৫ 


তিন : "40 25:57:৫7 ক্রোধ আক্রোশের য় ম হলে । যেঘন, কোনো 
মানুষ খুব বেশি ক্রোধারিত হলে তার চোখেমুখে সব রক্ত জমা হয় এবং মনে হয় যেন তা এখনই ফেটে পড়বে। ঠিক জাহান্নাম 
তার আক্রোশে ফুলতে থাকবে এবং ক্রোধের কারণে দীর্ণ-বিদীর্ণ হয়ে যাওয়ার উপক্রম হবে । মূলত এ কথার দ্বারা 
ভয়াবহতা ও কাঠিন্য বুঝানো হয়েছে। -[কাবীর্] 






১ 





জাহ। 


367580৫8068 3৫645 3-25 5৬425 4458 : আল্লাহ তা'আলা বলেন, দোজখ তখন উথাল-পাথাল 
করতে থাকবে । ক্রোধ-আক্রোশের অতিশয় তীব্রতায় তা দীর্ণ-বিদীর্ণ হয়ে যাওয়ার উপক্রম হবে। প্রতিবারে যখনই তাতে কোনো 
জনসমষ্টিকে নিক্ষেপ করা হবে, তখন তার কর্মচারীগণ জিজ্ঞাসা করবে ৷ তোমাদের নিকট কি কোনো সাবধানকারী আসেনি? 
উক্ত আয়াতে 43:44:06 - বাকাটি বাহ্যত দেখা যায ্রশ্নবোধক। তবে এটা জানার ইচ্ছায় প্রশ্ন নয়; বরং একে 0: 
₹5০/[ধমকিমূলক প্রশ্ন বলা হয়। এ প্রশ্নটি দোজখের দারওয়ানের মাধ্যমে সকল দোজখীদের দলকেই করা হবে। কেননা 
সকল দোজখী একই প্রকার হবে না। তাদের মধ্যেও বিভিন্ন স্তর হবে ৷ সুতরাং স্তরভেদে সকল দল পৃথক পৃথ্থকতাবে জাহান্নামের 
দিকে থাকবে, আর এ প্রশ্রের সম্ুবীন হবে । 
জাহান্নামীদের সাথে কোনোরূপ দুরাচরণ করা হচ্ছে কিনা বা ব্যভিচার হচ্ছে কি সুবিচার হচ্ছে সে বিষয়ে তাদের থেকে 
স্বীকারোক্তি নেওয়া হবে । দুনিয়াতে আল্লাহর নবী-রাসূলগণ তাদের নিকট সত্যই আগমন করেছিলেন। সত্য ও অসত্য পথ 
সম্পর্কে তারা অবগত হয়েছিল, সত্য পথের বিরোধিতার কারণে তারা সেদিন জাহান্নামী হয়ে যাচ্ছে, আল্লাহর সকল বাণী সত্য 
ছিল, তারা মিথ্যার উপর ছিল, এ কথাগুলো বুঝিয়ে স্বীকারোক্তি নেওয়ার জন্যই এ প্রশ্ন করা হবে । [মা“আরিফ, জালালাইন] সে 
স্বীকারোক্তি সম্পর্কে আয়াতে বর্ণনা রয়েছে। 
8175 04০0 এ ৮1515403৬1525 4455 : বলা হয়েছে কাফের সম্প্রদায় স্বীকারোক্তি স্বরূপ বলবে যে, 
প্রকৃতপক্ষে আমাদের নিকট ভয় প্রদর্শনকারী পয়গাস্থর আগমন করেছিলেন, আমাদের দুর্ভাগ্যের কারণে আমরাই তাদেরকে 
অবিশ্বাস করেছিলাম এবং বলেছিলাম যে, আল্লাহ তা'আলা আপনাদের উপর কোনো আসমানি গ্রন্থ ও কোনো আহকাম নাজিল 
করেননি । আর আপনারা বড়োই ভুল-্রান্তির পথে নিমজ্জিত রয়েছেন । 
2:52 3160 -এর প্রবক্তা : এর বক্তা প্রসঙ্গে বিভিন্ন মতামত পরিলক্ষিত- 
১. জালালাইন খরন্থকার (র.) বলেন- এটা ফেরেশতাগণের পক্ষ থেকে কাফেরদেরকে উপলক্ষ করে বলা হয়েছে। অর্থাৎ 
ফেরেশতাগণ তখনই কাফেরদেরকে বলবেন যে, তোমরা নিশ্চয়ই মহাতুষ্টতায় লিপ্ত, যখনই কাফেরদের দল 
ফেরেশতাগণকে অসত্যে থাকার কথা বলে ছিল। 


২. অথবা কাফেরগণ (52522) নবী-রাস্ূলগণকে একথা বলেছিল। 





১:৮৫ ০১০ ৮4525 2158 : এ বাক্যাংশটির অর্থ বা মর্ম সন্ধে কারো কারো অভিমত এই যে, 

১. যারা দুনিয়াতে বিভ্রান্তির বেড়াজালে আবর্তিত হতো ভা ব্যাপক ছিল, তারা দুনিয়াতে চরম গোমরাহী ও পথভষ্টতার মধ্যে লি ছিল। 

২. আবার কারো কারো মতে, এর মর্ম হলো চরম ধ্রংস, তাদের প্রত্যেকটি কাজকর্মই ছিল চরম ধ্রংসকারী এবং তারা নিজেরা 
ধ্বংসের কাজে লিপ্ত ছিল। -কাবীর] 

ফায়দা : উক্ত আয়াত ছারা এ কথা প্রমাণিত হয়ে গেল যে, আল্লাহ তা'আলা তার ১45 সমূহ পরিপূর্ণভাবে প্রকাশ করার পর্ব 

পর্যন্ত কাউকেও দোজখে নিক্ষেপ করবেন না। 

সুতরাং যাদের নিকট সত্যের বাণীসমূহ পৌছেনি, [যথা- পাগল, বেইশ, নির্বোধ, অবুঝ সম্তানসম্ততি ইত্যাদি] তাদেরকে দোজবে 

নিক্ষেপ করবেন না। রঃ 

সলফে সালেহীনের প্রকৃত মতামত এটাই 1 নতুবা আল্লাহ তা'আলার উপর ভুনুমের লিলি গি৮৭ 

তা'আলা বলেন_ ০:৮5-231 ৮৫6 4501০057182 02 84218 ০ ক 

বান্দাগণের উপর অহ্যাচার করি দা নিশ্চয়ই আল্লাহ তাঁ'আলা তীর বান্দাগণের উপর অণু পরিমাণও অত্যাচার করেন না। আল্লাহ 

তা'আলা কি সকল হাকিম ও বিচারক থেকে সর্ব বৃহৎ বিচারক নন? 7আশরাফী] 


///.92111./58101.00]া 


তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম ও [২৯তম পারা] 
৮/৫5 25 7৫55 ০44 2015408$ ৮৮2৫ 455 : আল্লাহ তা'আলা বলেন- চরম লজ্জাকর অবস্থায় 
আফসোস করতে করতে তারা বলবে হায়! আমরা দুনিয়াতে থাকা অবস্থায় যদি নবী ও রাসূলগণের কথা শ্রবণ করতাম ও 
ডালোরূপে বিবেক-বিবেচনা খাটিয়ে তা অনুধাবন করতাম তাহলে আজ আমরা কখনও দাউ দাউকারী অগ্নিকুণ্ডের অধিবাসীদের 
অন্তর্তক্ত হতাম না, বরং বেহেশতে খুব আনন্দ ও উৎফুল্পে বসবাস করতে থাকতাম । 
অতঃপর তারা নিজেরাই নিজেদের অপরাধসমূহ স্বীকার করতে বাধ্য-হবে ৷ তাদেরকে যে বিনা দোষে দণ্ডাদেশ দেওয়া হচ্ছে না 
এটা তারা নিজেরাই বুঝতে পারবে । কিন্তু তখন তাদের এ অনুতাপের দ্বারা কোনো লাভ হবে না; বরং তাদেরকে স্পষ্ট বলা হবে 


যে, তোমাদের জন্য অনুগ্রহের জগতে কোনো ঠাই নেই। দূর হও, নিপাত যাও জাহান্নামই তোমাদের আসল ঠাই । 

কাফেরদের এ জবাব ও তার প্রতি উত্তরের দ্বারা বুঝা যায় যে, যারা আকল ও বিবেক-বিবেচনা খরচ করবে না এবং সত্যের 

অনুসন্ধানী হবে না তারা চতুষ্পদ জন্ত্ুর সমতুল্য । কেননা আকল আল্লাহর এক বিশেষ নিয়ামত । এই নিয়ামতের যারা শুকরিয়া 

জ্ঞাপন করবে না তারাই নাশোকর এবং তারাই জানোয়ার । 

উক্ত আয়াতটি এ সকল লোকদের জন্য ১2২: স্বরূপ যারা ইসলামের বিধানের যৌক্তিকতা অস্বীকার করে। তারা জানোয়ার 

ব্যতীত আর কিছুই নয়। -মাওলানা আশরাফ আলী থানবী (র.)! 

2563519/5550 -এর মধ্যে (৫7 শব্দটিকে একবচন ব্যবহার করার কারণ : আলোচ্য আয়াতে ৫৮৫ শব্দটিকে 

একবচন করার কারণ হচ্ছে, নবী ও রাসূলগণকে অমান্য করা ও তাদের বাণীসমূহকে অস্বীকার করা এবং এতদসম্পকীয় সকল 

গুনাহের মূল হলো একটি গুনাহ তা হলো 'ঈমান' আনয়ন না করা। এ কারণে ৬4$ শব্দটি ১১1/ ব্যবহার করা হয়েছে। 

এও তপুতর ৩ ৩৩) ৫ ₹৫০ ৫০ নিট 6 ৩০ ২:০০, 

(3৮ ০০০ ০৫5856150588 এর মধ্যে ০৫কে 2৫2 ও 95 -কে 5344 করার কারণ : 

ক. সাধারণত কোনো কথা বললে সর্বপ্রথম শ্রবণশক্তিই কাজ করে থাকে, অতঃপর বিবেচনাশক্তি কাজ করে থাকে, এ কারণে 
৮: -কে ০২৪ -এর উপর প্রাধান্য দান করা হয়েছে। 

খ. তাফসীরে কাবীর গ্রন্থকার বলেন, এর কারণ হলো যখন কাফিরা রাসূলের সাথে সাক্ষাৎ করবে তখন সর্বপ্রথম তার কথা 
শুনবে। রাসূলগণ মানুষকে দীনের দাওয়াত দিয়ে থাকেন এবং প্রথমে মানুষগণ রাসূলদের কথা শুনে থাকেন। এর পর সেই 
দাওয়াত গ্রহণ বা বর্জন করার কথা সিদ্ধান্ত করে থাকেন। এ কারণেই প্রথমে শ্রবণের ও পরে বিবেচনার কথা বর্ণনা করা 
হয়েছে। -কাবীর] 











///.99111./58101.00]া 





তক ঠাপা তঠিকলা তত 





পি ২ ১২. নিশ্চয় যারা তাদের প্রতিপালককে ভয় করে তাকে ভয় 


পাশ ৩৬ 


2219৬5৮৮০৯৮ 
নিভে রত 125 24 


5৩ ৫৮ ভরি, ৩৫ ৮5৫ 


ভা জে সদ 








ক ঠ৬ 4 14০ 


ঘা |/4কা 5 হি ০৫৫] ৫ টিন 


পাপ ৫ 


১১ 5/06:12 ৬৮০4 
11০40 2186 054 ০ 
০ ০ 5043১ 


খর ৬৫৬০ রঃ 4৫ [24 








করে দৃষ্টির অগোচরে তারা মানুষের দৃষ্টির অগোচরে 
থাকাবস্থায় এবং গোপনভাবে তারা আল্লাহর আনুগত্য 
করে ৷ সুতরাং প্রকাশ্য আনুগত্য তো উত্তম রূপেই 
করবে । তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহান প্রতিদান 
অর্থাৎ বেহেশত । 





২1 ১৩. আর তোমরা চাই গোপন কর হে লোক সকল! 





তোমাদের কথা, কিংবা তা প্রকাশ্যে বল নিশ্চয়ই তিনি 
আল্লাহ তা'আলা অন্তরে লুক্কায়িত বিষয়ে সুপরিজ্ঞাত 
অন্তরের মধ্যে যা কিছু আছে সুতরাং কিরূপে তিনি- 
তোমরা যা ব্যক্ত করেছ তা সম্পর্কে অনবহিত থাকতে 
পারেন এ আয়াতটির শানে নুযুল এই যে, মুশরিকগণ 
একে অন্যকে বলত, তোন্রা তোমাদের কথাবার্তা 
গোপনে বলো, যাতে মুহাম্মদ এর -এর উপাস্য তা 
শুনতে না পায়। তৎসম্পর্কে আয়াতটি অবতীর্ণ হয়। 








3.1 ১৪. যিনি সৃষ্টি করেছেন, তিনি কি জানেন না যা তোমরা 


গোপন কর। অর্থাৎ তার সৃষ্টি সম্পর্কে কি তিনি 
অনবহিত? অথচ তিনি সৃক্ষ্দর্শী তার অবহিতি ক্ষেত্রে 
সম্যক অবগত তৎসম্পর্কে। না, তিনি স্বীয় সৃষ্টি 
সম্পর্কে অনবহিত নন। 








চি ৪০7৮৬ 08৩ নি ০৫২7 
₹ জানাতেন। পরবর্তীতে নবী করীম এ: ও মুসলমানদের নিকট হতে তাদের এ সব কথাবার্তা ও আলোচনার বিষয় শুনতে 
য়ে বিস্মিত হতেন। সুতরাং কাফেরগণ এক পরামর্শ বৈঠকে পরস্পর বলল, তোমরা মুহাম্মদ এ:33ও তার সঙ্গীদের আলোচনা 
' নীরবে ও গোপনে করবে । কেননা মুহাম্মদের প্রভু এটা শুনতে পেলে তাকে জানিয়ে দিবেন। কাফেরদের এ উক্তির জবাবেই 
লোচ্য আয়াত অবতীর্ণ হয় । পরিশেষে প্রশ্ন রাখা হয়েছে যে, তোমাদের সৃষ্টিকর্তা কি তোমাদের বিষয় কোনো সংবাদ রাখেন 
' তিনি তো সৃক্্দরশী ও সর্ববিষয়ে পূর্ণ অবগত। শুধু মানুষের বেলায়ই সংবাদ রাখেন না; বরং সৃষ্টিলোকের সব তত্ব সম্পর্কেই 
নি অবহিত। -খাযেন, কামালাইন, জালালাইন] 

41220 655 মিল 528 8,458 : মহান আল্লাহকে না দেখে বিশ্বাস স্থাপনকারীদের জন্য আলোচ আয়াতে 
কালে বিশেষ পুরস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে, পক্ষান্তরে যারা আল্লাহকে না দেখেও তাকে মেনে 
য়েছে তারা প্রতাপ এবং দাপটের ভয়ে কম্পিত হয়েছে, তার অসন্তোষ এবং আজাবের ভয়ে ভীত-সম্তস্ত, লোকচক্ষের অন্তরালে 
চতে-নীরবে আল্লাহকে স্মরণ করে কাদে, অশ্রুজলে ভাসে, পরিণামে তারা আনন্দের হাসি হাসবে । আল্লাহর দরবারে বিরাট 
দান পাবে এবং নিজেদের ভ্রটি-বিচযুতির মার্জনা পাবে এবং বেহেশতে প্রবেশ করার সুযোগ লাভ করবে। -তাহেরী] 


///.9811.5101.00 








জালালাইন : আরবি-বাংলা, সন্তম খও [২৯তম পারা ] 





আল্লাহকে না দেখেও ভয় করার দু অনিবার্য ফল রয়েছে বলে উক্ত আয়াত প্রমাণ দিচ্ছে। একটি হলো- মানবীয় দুর্বলতার দন 
মানুষ কর্তৃক যে অপরাধই সংঘটিত হয়ে থাকবে তা মাফ করে দেওয়া হবে। তবে অবশ্যই তার গভীরমূলে আল্লাহ্‌র ডু 
লুক্কাযিত থাকতেই হবে এবং তাকে অবজ্ঞা ও উপেক্ষার কোনো ভাব থাকতে পারবে না । 

অপরটি হলো, আল্লাহকে তয় করে মানুষ যে নেক আমলই করবে, সেজন্য সে অতি বড় সুফল লাভ করবে। 

আয়াতের মূলকথা : আল্লাহ সকল নাফরমানদেরকে প্রকাশ্যভাবে এবং সকল মানুষকে অপ্রকাশ্যভাবে বলেন- হে মানুধ তোময় 
আল্লাহকে দেখতে পাচ্ছ না বটে, কিন্তু তিনি তোমাদের সকলকেই দেখতে পাচ্ছেন । তোমাদের সকল গোপন ও প্রকাশ 


আচার-আচরণ সবই লক্ষ্য করছেন, তোমাদের গোপন কথা কিংবা প্রকাশ্য কথা, এমনকি মনের কথা পর্যন্ত তিনি জানেন। 
কেননা তিনি সকলের পক্ষেই অন্তর্যামী | 


2:51 05১১2) (-505 4458৫ : আল্লাহ তা'আলা সকল বস্তুর 5:4০. ও সুতরাং তিনি মানুষের সকল কার্য 
এবং কথারও সৃষ্টিকর্তা । কোনো জিনিসের সম্বন্ধে অবগতি লাত করতে না পারলে সে জিনিস সৃষ্টি করাও সম্ভব নয়, তাই আন্না 
সকল বস্তু সম্পর্কে অভিজ্ঞ । -[মা'আরিফ] 

উক্ত আয়াতে কেবল 0-:4)13/-কে নির্দিষ্ট করার কারণ : উক্ত আয়াতে যদিও 310 -কে নির্দিষ্ট করে বলা হয়েছে তথাপি 
01৮1-এর সাথে ০৩০ ও সংশ্লিষ্ট রয়েছে৷ তবে মা*আরিফ গরন্থকারের মতে, 1123কে বিশেষভাবে উল্লেখ করার কারণ সম্ভবত 


এই যে, 459(সমূহ অধিকভাবে সংঘটিত হয়ে থাকে, 3.4 সমূহ তদপেক্ষা কম সংখ্যক সংঘটিত হয়ে থাকে। -মা'আরিফ] 
422 ৩ ল্ঠিত তর 21৩৩ 
১৬১৮৯ 99 শিপ শাক 


এটা একটি উপদেশ ও সতর্ক বাণী স্বরূপ : এ কথাটি সকল মানুষকে সম্বোধন করে বলা হয়েছে। এটাতে মু'মিনদের জন্য 
এই শিক্ষা নিহিত রয়েছে যে, দুনিয়াবী জীবন যাপনকালে তাকে এই তীব্র অনুভূতি হৃদয়মনে সদা জাত রাখতে হবে যে, শুধু 
তার প্রকাশ্য সকল বিষয় নয়, বরং তার মনের গভীরে নিহিত নিয়ত ও ভাবধারা চিন্তাধারা পর্যন্ত আল্লাহর নিকট স্পষ্ট 1 

আর কাফেরদের জন্য এতে একটি বিশেষ সতর্কবাণী হলো এই, সে আল্লাহকে ভয় না করে নিজ স্বভাবে যাই করুক না কেন 
তার কোনো একটি বিষয়েও আল্লাহর পাকড়াও হতে বাচতে পারবে লা? 





প্রা ৩৩2 


4237 ৮-॥ 84565 ৮545542৬145 5 বলা হয়েছে যে, যন সৃষ্টি করেছেন, তিনি কি 
জানেন না? অথচ মানুষের নাড়িভুঁড়ি সবই তার নখদর্পণে, তিনি সর্বজ্ঞানী ও অন্তর্ধামী । 

উত্ত আয়াতটি পূর্ববর্তী আয়াতের সার-সংক্ষেপ স্বরূপ । অর্থাৎ যখন আল্লাহই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহবা ও ত্বক সব কিছুই সৃজন 
করেছেন, তখন তিনি মানুষের বিভিন্ন প্রকার অবস্থা সম্পর্কে অজ্ঞাত থাকার কি হেতু হবে । আর যখন সকল সৃষ্টির হাকিকত 
সম্পর্কে অবগত রয়েছেন তখন পৃথিবীর অবস্থা সম্পর্কে কি করে তার জ্ঞান না থাকতে পারে। তাকে কোনো সংবাদ দেওয়া 
নিষ্রুয়োজন। [থানবী (র.)] ূ 
১৮৯71 ৫ 5 ৮4525 ৫2৯ ৮১445: উজ আয়াতটি এ কথার প্রমাণ যে, আল্লাহ তা'আলা তার 
বান্দাগণের সকল কার্মকলাপের সৃষ্টিকর্তা ও সকল কথাবার্তা তারই শক্তিতে মানুষ বলতে সক্ষম । সুতরাং তিনি যেমনি 2৬ 
১৩ধা তেমনি 154 3৩ -যাদারিক! টারির্রার্দার 
51105 4054০005 14090 25495009285 ১৯৮ ৫৫ 4৪ হিল 2০ ০০০৪ 
ৰ (575) -০৯ ৬ 
উত্ত আয়াতটির অনুবাদ সম্পর্কে আরও বিভিন্ন মতান্তর রয়েছে। যথা- কারো কারো মতে, এটার অনুবাদ হলো, তিনি কি তাঁর 
দৃষ্টিকে জানেন না? মূল ভাষা হলো 34 5 এটা অথ মিনি সৃষ্টি রেছেন। অথবা কে সৃষ্টি করেছেন অথবা ভিন যাস 
করেছেন। রষটা তীর সৃষ্টি সন্ধে জানবেন না এটা কিভাবে হতে পারে৷ হ্যা, তবে সৃষ্টি নিজকে নিজে জানতে পারেনা, এটা হতে 
৫4:৮0 2158 : এর একটি অর্থ হলো অদৃশ্য অনানুভূত পন্থায় কর্ম সম্পাদনকারী । অপর অর্থ হলো- সৃষ্্ ও গোপনত, 
সত্যসঘূহ জানেন এমন সন্তা। 


///.99111./568101.00]া 






০৫৫০৫ 7 


£ ৩৩৫৩ 


[5 ৬৮ 13008 ০৮৬১৪ 


০4 ৮৫0৩৩) পতিতা 


৮৫ 40547 এ৮5 ৬০ ০2 


পা 2০৮55529 বি ৯৯৯৮ ০৯৮০০৯ 


৩] 2 ০)এ৪ ১9 টি 5৮:০1 ৬ 
টির মা রি সিন 


1৮ ০০৭ ৫৮৩০ 9৪এ 


পাপা ০০৮ ৩৫ পাপা চি ঠেতা তা 


25552862225 2585 





৮৮০1 পাত ৯৬৬৫7 


একা 


(০১৬ ৮৮০০৫ তে 


০.৫৭০৬০ ৯০৪ ০ 


৫০৮ ৩৮১6৯2$5 ৮০০০৬ ৮৭০ 





পাপা ৫ 


৩) ১2 তি 220 


৫ ৫৫ 


৩৮ এ] ০1৫০৪ 





ডি ্ 
০ ৩১৮৮৮ ও 
এত তর ৩৫০ 


১৩ 4415১ 5 ৩৬205 





দিয়েছেন তার উপর চলাচল সহজ করে দিয়েছেন 
অনন্তর তোমরা তার দিক-দিগন্তে বিচরণ করো) তার 





পথে-প্রাস্তরে । আর তার প্রদত্ত জীবিকা হতে ভক্ষণ 
করো তোমাদের উদ্দেশ্যে সৃজিত! আর তারই প্রতি 
পুনরথান কবরসমূহ হতে প্রতিফল গ্রহণের জন্য । 








২৭ ১৬. তোমরা কি নিশ্চিত হয়েছ? শব্দটি উভয় হামযাকে 


বহাল রেখে, দ্বিতীয়টিকে সহজ করে, উভয়ের 
মধ্যখানে আলিফ যোগ করে, আলিফকে বর্জন করে, 
হামযাকে আলিফ দ্বারা পরিবর্তন করে পঞ্চবিধ 
কেরাতে পঠিত হয়েছে! যে, যিনি আকাশে অধিষ্ঠিত 
আছেন তীর রাজত্ব ও ক্ষমতা তিনি ধসিয়ে দেবেন এটা 
পূর্বোক্ত ১4 হতে এ: রূপে ব্যবহৃত। তোমাদেরসহ 
জমিনকে, আর তা আকস্মিকভাবে থরথর করে 
কাপতে থাকবে তোমাদের নিয়ে প্রকম্পিত হবে এবং 
তোমাদের উপরে উথ্িত হবে । 








$$ ১৭. অথবা তোমরা কি নিশ্চিন্ত হয়েছ যে, যিনি আকাশে 





অধিষ্ঠিত আছেন, তিনি প্রেরণ করবেন এটা 5 হতে 
৭, রূপে ব্যবহৃত তোমাদের উপর কল্করবর্ষী ঝঞ্া 
সেই প্রবল বাতাস যা তোমাদের প্রতি কঙ্কর নিক্ষেপ 
করবে । অচিরেই তোমরা জানতে পারবে শাস্তি প্রত্যক্ষ 
করাকালে কিরূপ ছিল আমার সতর্কবাণী আমার 
সম্পর্কে আমার সতর্কবাণী অর্থাৎ তা যথার্থ ছিল 





$/ ১৮. আর মিথ্যা আরোপ করেছিল এদের পূর্ববতীগিণ 





উচ্মতগণ। ফলে কিরূপ হয়েছিল শাস্তি মিথ্যা 
আরোপের প্রতিফলক্বরূপ প্রদত্ত আমার শাস্তি, যখন 
তাদেরকে ধ্বংস করা হয়েছে। অর্থাৎ তা যথার্থ 


প্রমাণিত হয়েছে৷ 





///.99111./58101.00]া 





তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম খও [ ২৯তম পারা ] 







২৭ ১৯. তারা কি তাকায় না দেখে না বিহঙ্গকুলের প্রতি, 


১9 ৮ কত পিণা 





০4৮721০৮ ত? তাদের উরে শূন্যলোকে যারা বিস্তারকারী তাদের পক্ষ 
৮0428 ৬৮ বিস্তার করার পর অর্থাৎ এবং সঙ্কোচনকারী তাদেরকে 
56505582875 ০৮৩৪৩ স্থির রাখেন বিস্তার ও সঙ্কোচনকালে পতিত হওয়া 


মিড রর 2154 11৮৮ হতে । একমাত্র দয়াময় আল্লাহ্‌ তার কুদরত 
রি ঠি টন নিশ্চয় তিনি সর্ব বিষয়ে সম্যক দ্রষ্টা ৷ এটার মর্মার্থ এই 


সাাঠি ৪ রী রর 
লিজ চীনে ৫,441, 
টির দি যে, কাফিরগণ শৃন্যলোকে উড়ন্ত বিহঙ্গকুলকে 





14.1)/৮* ১ গু ০22 ০4৫ ৫৮ 
০৮০০1৮৫ এ০ 1৮৮ (৮১০ দেখেও আমার কুদরত উপলব্ধি করতে পারে না যে, 
পক বু পার্র পা পাও পাপা ৩ ৫. ৩৯2 
চি ৮755 0553 আমি পূর্বোল্লেখিত পন্থায় এবং অন্যবিধ উপায়ে শাস্তি 


১০501 25 দানে সক্ষম. 


৩ পাতা ৮৩৫ 


14153 : এতে পাচটি কেরাত রয়েছে- 

১. উভয় হামযাহকে বহাল রেখে । যথা- 74: 

২. দ্বিতীয় হামযাহকে সহজ করে । যথা- -£:1 

৩, উভয় হামযার মাঝে এ প্রবেশ করিয়ে যথা ৫1 
৪. দ্বিতীয় হামযাহকে বাদ দিয়ে যথা- 2৫5 

৫. দ্বিতীয় হামযাহকে এ ছারা পরিবর্তন করে। যথা- 22121 

৬5454 44৯8 : একে জমহর বাবে 305] হতে পড়েছেন, তখন ৮০টা ১০৫ যুক্ত হবে । আর ইমাম যুহ্রী (র.) 


লি ডপাঠ 


তকে /-০২৩ ৮৫ হতে অর্থাৎ ০ -কে ৫ সহ ?4£% করে পড়েছেন। 


4৮ ০৯-এর তা বণনা: কুরআন মাজীদের বিড স্থান ভতলকেশথয,আশয়হ, অহী ইত্যাদি বিশেষণে ভূষিত করা 
ইল দোলনা যেভাবে নষ্চিত নত ়,ুষও এ বশালকয় পৃথিবীতে নিশি য় বিচরণ করে, ানারপ 
রা এ সী কোনোই ভীতি ও অনিশ্চয়তা অনুভব করে না। এ যিশালকায়হুমগুসটিশূন্যলোকে 
টি য় কক্ষপথে ঘণ্টায় হাজার মাইল বেগে ঘূর্ণায়মান এবং মেরুদণ্ডটির গতিবেগ ঘন্টায় ছয় লক্ষ 
1 আবার এর গর্ভে রয়েছে প্রজ্বলিত অগ্নিকুণ্ডের লেলিহান শিখা । মাঝে মাঝে রয়েছে আগ্নেয়গিরি, যার 





//৬/.6211./59101.00া 


কারার রাবার তাহাপীরে জযলালহন.. আরবি-বাংলা, সপ্তম হও ২৯তম নালা ২৭ 


মিটিয়ে চলেছে। যেখানে হাত দেয়, পায় তারা রাশি রাশি নিয়ামত। মাটির বুক চিরে ফলায় অফুরন্ত ফসল। তার বুকে উদ্ভিদ 
বীজ ছড়িয়ে গড়ে তোলে নিবিড় বন ও বাগ-বাগিচা। সাগরের অথৈ জলের মধ্য হতে লাভ করে নিজেদের জীবিকা । ড-গর্ভ হতে 
উত্তোলন করে রাশি রাশি নিয়ামত ও খনিজ সম্পদ! অথচ এই বিশালকায় ভূমি, অথৈ জলরাশির সাগর তাদেরকে কোনোই বাধা 
দেয় না, কিছুই বলে না। মানুষ নির্বিঘ্নে সাধারণতভাবে প্রয়োজনের তাকীদে সবকিছু করে যাচ্ছে। সুতরাং একথা মানতে হবে 
যে, ভূ-মগ্ডল ও ভূমিকে মানুষের জন্য সুগম ও তাদের অধীন করে দেওয়ার পিছনে এক মহান শক্তিধর সত্তারই বিচক্ষণ ও নিপুণ 
নির্মাণ-কৌশলই ক্রিয়াশীল । অতএব মানুষের উচিত সেই মহান সত্তা ও শক্তিধরের সমীপে নিজেদের অস্তিত্ব লুটিয়ে দেওয়া, 
নিজেদেরকে তারই অনুগত দাসে পরিণত করা! 

'533১-.- 1220" ৬৮55 44৬৪ : উপরিউক্ত আয়াতে জমিনের বক্ষের উপর চলাফেরা করার হুকুম দেওয়া 
হয়েছে। ৮০, শব্দের তাফসীরে বেশ কয়েকটি ব্যাখ্যা পাওয়া যায় । কেউ এর অর্থ করেছেন “বক্ষ, কেউ অর্থ করেছেন 
পাহাড়-পর্বত ! অন্য এক অর্থে রাস্তা-ঘাট বলা হয়েছে। অর্থাৎ পৃথিবীর বুকে তার পাহাড়ের চূড়ায় যেখানেই তোমার প্রয়োজন হয় 
চলে যাও। কেউ তোমাকে বাধা দেওয়ার নেই৷ দুনিয়াকে পদানত করার ক্ষেত্রে তোমাকে দেওয়া হয়েছে সুবর্ণ সুযোগ । এ 
ুনিয়ায় সর্বত্র বিচরণ করে তুমি আল্লাহর অফুরন্ত নিয়ামত সংগ্হ করো । তার সৃষ্টি-রহস্য অবলোকন করে তারই নিকট মাথা নত 
করো। তীর দেওয়া রিজিক ভক্ষণ করো ! রিজিক এর অর্থ এখানে ব্যাপক । দুনিয়াতে যত উপাদান ও উপকরণ আছে সবই 
আল্লাহর দেওয়া রিজিক ৷ যে অক্সিজেন আমরা শ্বাস-প্রশ্বাসে গ্রহণ করি তাও আমাদের জন্য রিজিক ৷ এখানে রিজিক ভক্ষণ করার 
কথা বলা হলেও আমরা সব রিজিকই ভক্ষণ করি না, কিছু ব্যবহার করি, কিছু উপকরণ হিসেবে গ্রহণ করি! যেহেতু কিছু ভক্ষণ 
করাটাই তা থেকে উপকৃত হওয়ার উত্তম পন্থা বা চূড়ান্তরূপ বলে আমরা গণ্য করি সেহেতু এখানে তক্ষণ করার কথা উল্লেখ 
করা হয়েছে। 


উক্ত আয়াতে রিজিক শব্দের অর্থ : রিজিক বলতে সাধারণত মানুষ তাকেই বৃঝে থাকে, যা খেয়ে মানুষ জীবন ধারণ করে 


৩ তলা পা) ঠা 4১০ 
প্রকৃত অর্থে রিজিক শব্দটি ব্যাপক অর্থের অধিকারী 235৫2 ₹৯৮ রিজিক -এর সংজ্ঞা দিতে গিয়ে বলেন- ৮27,216 


2৫5 


এ 5862 1৫১১41904৫1 ££:44 - অর্থাৎ রিজিক এ সকল কিছুর নাম, যা আল্লাহ মানুষের জন্য নির্ধারণ করে 
0৮ শা তা শা 

দেন। অথবা যা খাদ্য হিসেবে ব্যবহার করে। যাই হোক রিজিক বলতে খাদাদ্রবয সন্তানসন্ততি বা আল্লাহর সৃষ্টি হতে যত কিছু 
মানুষের প্রয়োজনে ব্যবহৃত হয়ে থাকে সবই রিজিক -এর অন্তর্ভুক্ত কেবল ভক্ষণ করার উপযোগী বস্তুকৈ রিজিক -এর অর্থে 


০০ 554.) পচাত 2০7 
ব্যবহৃত করাই যথার্থ নয়। আহলে সুন্নত ওয়াল জামাতের মতানুসারে রিজিক -এর 2 হলো- ৫2৮৮৫ 4225 


1৫:৫2:26 4602 36 40179451101 অথবা ৫7544 35 তল 2৬৫ রঃ 
রিজিক তার নাম, যা আল্লাহ তাকে (ব্যক্তিকে) দান করে থাকেন। আর তা কখনও হালাল বন্তু বা কখনও হারাম বস্তু হতে পারে । 
অথবা যা ছারা কোনো 414) জীবন ধারণ করে থাকে। (১15-442130 5/৮)০০ 2584 

মু'তাষিলাগণের মতে (4৮:52 ৫335 80001443558 8) অর্থাৎ রিজিক তাকে বলে যা ব্যক্তি নিজ মালিকানা 
স্বতৃ বিশেষে ভক্ষণ করে থাকে । 

এঃবিলার পর 48 বলার কারণ : এ পৃথিবীতে চলাফেরা করে এবং আল্লাহ তা+আলার দেওয়া রিজিক ভোগ-ব্যবহার 
কালে আমাদের মাঝে স্বভাবতই পরকালের কথা স্মরণ নাও আসতে পারে । আমরা হিসাব-নিকাশের দিনের কথা ভুলে যেতে 
পারি । আল্লাহর নিকট আমাদের ফিরে যেতে হবে-এ কথা খেয়াল না-ও থাকতে পারে । এ কারণেই আয়াতের শেষে -০-/1 
বা আল্লাহর দিকে প্রত্যাবর্তনের কথা উল্লেখ করা হয়েছে। তিনি আমাদের পরীক্ষা করছেন৷ এ কথা যেন খেয়াল থাকে 
সেদিকেই ইঙ্গিত করেছেন । 


////.9811.5101.00 





অনিবার্য ফলশ্রুতি। এ দিকেই লক্ষ্য রেখে বলা হয়েছে যে, "আকাশে যিনি রয়েছেন' ! অন্যথায় আল্লাহ সর্বত্রই বিরাজমান। 
কুরআন মাজীদে সূরা বাকারায় বলা হয়েছে- 41 4; 44515442220 "তোমরা যেদিকেই মুখ ফিরাও, সেদিকেই আল্লাহ 
মুখ রয়েছে ।' উপরিউক্ত আয়াতের মর্মটি সেই হাদীসের ন্যায়, যা হযরত খাওলা বিনতে ছা"লাবা (রা.) সম্পর্কে হযরত ওমর 
(রা.) বলেছেন- “তিনি সেই মহিলা, যার অভিযোগ সপ্ত আকাশে শ্রুত ও গৃহীত হয়েছে।” এ হাদীসেও 'সপ্ত আকাশে শ্রুত ও 
গৃহীত হওয়া" দ্বারা তথায় আল্লাহর অবস্থানকে বুঝানো হয়নি; বরং আল্লাহ আকাশের ন্যায় সীমাহীন মহান সত্তা- সেকথা বুঝানো 
হয়েছে। অর্থাৎ মহামহিম আল্লাহর নিকট তার নালিশ শ্রুত ও গৃহীত হয়েছে। মানৃষের ধারণার সাথে সঙ্গতিপূর্ণ দৃষ্টিকোণেই এরূপ 
বলা হয়! যেমন বলা হয়- উপর ওয়ালা যেন বিচার করেন। এটার অর্থ এই নয় যে, আল্লাহ উ্ধ্বলোকে অবস্থান করেন, ভঁ-তনে 
করেন না; বরং এর দ্বারা সীমাহীন মহান সত্তার কথাই বুঝানো হয় । 

&॥ 4040 ৬ ৮৫ 829 4458: উক্ত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা কাফেরদেরকে দুনিয়াতে শা 
প্রদান করার সম্পর্কে সতর্ক করে বলেন । তোমরা কি নির্ভীক হয়ে গেছে যে, কারূনের ন্যায় তোমাদেরকে আসমানের অধিপতি 
(আল্লাহ) জমিনের নিচের দিকে দাবিয়ে নেবেন না? এবং জমিন তোমাদেরকে গিলে ফেলতে পারবে না? যদিও আল্লাহ তা'আলা 
জমিনকে সাধারণ অবস্থায় চলাফেলার উপযোগী করে তৈরি করেছেন। জমিনকে মানুষ খনন করা ব্যতীত জমিনের দিকে কোনে 
কিছু গাড়াইতে সক্ষম নয় । তবে আল্লাহ সে বিষয়ে বিনা খননেও সক্ষমতা রাখেন । তিনি ইচ্ছা করলে সাধারণভাবে ভূমিকম্প সৃি 
করে সব কিছুকেই জমিনের গর্ভে ঢুকিয়ে ধ্বংস করে দিতে পারেন। সুতরাং কাফের যেন সেই কথা জেনে রাখে যে, 
যেমনিভাবে না চাইলেও তার অশেষ ও অফুরন্ত নিয়ামত পাওয়া যায়, তেমনি তার রোষ ও আক্রোশ সর্বাধিক 1 তিনি নারাজ হনে 
আর কারো রক্ষা নেই৷ -যা+আরিফ, আশরাফী, তাহের! 


০৫ শব্দের অর্থ: জমিনের নিচের দিকে দেবে যাওয়া । হযরত মূসা (আ.)-এর যুগের প্রসিদ্ধ সম্পদশালী কারনকে 
শানতস্বরূপ আল্লাহ জমিনের নিচের দিকে দাবিয়ে দিয়েছিলেন । এ প্রসঙ্গে আল্লাহ তা*আলা বলেন- ০%১134.5/ 4 ৮7 
(এটি 2৮2০ 5 ৩৫ 75103554822: ৮ ১4494 0 অর্থাৎ আমি কারূনকে তার ঘরবাড়ি 
জগিনের দিকে দাবিয়ে দিয়েছি, তখন আল্লাহ ব্যতীত ভার কোনো দলবল কেউই সাহায্যকারী ছিল না এবং সর্বশেষ তার 
সাহায্যকারী কেউ ছিল না। হযরত মুহাম্মদ হও এ বিষয়ে বলেছেন-€-204-:5341540, 

256-6:60445045 বাক্যে ০0 "বর মধ 530 4:6 35153 বাক্যে ০৫৫০৫ মর্ম কি ভা সম্পর্ক দি 
অভিমত রয়েছে । কেউ কেউ এর মর্মার্থ বলেন যে, ০5৫ -এর অর্থ 5১: অর্থাৎ মুহাম্মদ কে-ই বুঝানো হয়েছে। তাহলে 
এর অর্থ দীড়ায়, তোমরা হযরত মুহাম্মদ 2322 সম্পর্কে এবং তার সত্যবাদিতা সম্পর্কে জানতে পারবে ৷ তখন তা তোমাদের 
কোনো কাজে তাসবে লা তার সম্পর্কে এখনই সঠিক সিদ্ধান্ত গ্রহণ করো, ভাকে অনুসণ করো। কেউ কেউ বলেন, এর অথ 
এখানে 1: অর্থাৎ সতকীকরণ করার অর্থে ব্যবহত হয়েছে। ভাহলে এর অর্থ দাড়ায়, তোমরা আমার সতর্ককীকরণের পরিণাম 
জানতে পারবে । জামি তোমাদেরকে আমার রাসূল ও কিভাব-এর মাধ্যমে পরকাল সম্পর্কে সতর্ক করেছিলাম, কিনতু তোমরা € 


শোননি । এর পরিণতি যখন টের পাবে তখন বিন্তু তোমাদের করার কিছুই থাকবে না। 


///.6211./59101.00া 





ভাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম খণ্ড [২৯তম পারা] ২৯ 





759 6-5 ৬৪ 53৯১ 
তাত লোকদের ঘটনাবলির প্রতি ইঙ্গিত করেছেন এবং বলেছেন [এরা তো কি] ইতংপূর্বে এদের অপেক্ষা্ড শত সহসরগুণে 
বেশি শক্তিশালী ধনবল, জনবল এবং বাহুবলে বলীয়ান কত জাতি তার অবাধ্যতার কারণে তার গজব ও আক্রোশের ফলে নিপাত 
গেছে। তোমাদের শিক্ষা ও সতর্কতার পক্ষে তাদের শোচনীয় দৃষ্টান্তই যথেষ্ট ! 


টা দ্বারা প্রমাণিত হয়েছে যে, , আল্লাহর রোষের কারণ, কোনো বিশেষ স্বার্থের খাতিরে যদিও আল্লাহর শাস্তি নাজিল না হয়ে 
ধাকে তবে তা পরকালে অবশ্যই নাজিল হবে। এতদুভয় আয়াতে আল্লাহ তাআলা যে, পর 
১:56 বলেছেন এতে ৫4: ৫ হয়েছে। 

র্থাৎ আল্লাহর শাস্তি তাদের ক্ষেত্রে যে কত ভয়াবহ ও কঠিনভাবে অবতীর্ণ হবে তা ভাষায় ব্যক্ত করা যাবে লা। সুতরাং এতে 
ভা গাভি হত্যা গাওরারানা রত রারজভিলািতা বারে নুরে) ৭ -মা'জআরিফ, তাহেরী, জালালাইন] 
১08 2:2855 £৮:০।51552705 ৮4555 4557 উক্ত আয়াত হতে আল্লাহ জাল্লাশানুহ তার ০: 
442 -কে বিভিন্ন প্রকারভেদ বর্ণনা করেছেন এবং প্রথমে খোলা আকাশে উভভীয়মান পক্ষীসমূহের দৃষ্টান্ত দিয়ে বলেন- 
দের মাথার উপর আকাশমণ্ডলে অর্থাৎ হাওয়ার উপর যে পাধিসমূহ তাদের পাখা প্রসার করে উড়ে বেড়াচ্ছে, আবার কখনও বা 
গখাগুলো গুটিয়ে উড়ছে। নিজেদের দেহভার সত্তেও মাটিতে পড়ে যাচ্ছে না, শূন্যলোকেই স্বাচ্ছন্দ্যে অবাধে মনের সুখে বিরাজ 
গ্রছে। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি তাদেরকে টানতে পারছে না , একমাত্র আল্লাহর অশেষ কুদরতের মাধ্যমেই যে এটা সম্ভব 
চ্ছে, এটাতে তিনি প্রমাণ করে দিচ্ছেন যে, তিনি সকল ব্যাপারেই শক্তিশালী, সবকিছুই দেখতে পান । এ অবস্থা কি তারা 
দখতে পায়নি এবং এ দৃশ্যের উপর লক্ষ্য করে কি তারা ঈমান আনয়ন করতে পারে না। 

টা আল্লাহর পক্ষ হতে নজিরবিহীন কুদরতের প্রমাণ । এর প্রতি একটুও যদি চিন্তা-ভাবনা করা হয় তবে তীর প্রতি ঈমান আনয়ন 
চরা ব্যতীত গতি থাকে না। -মা'আরিফ, জালালাইন] 

3 থেকে আরও স্পষ্টভর কুদরতের উদাহরণ হলো আকাশে উডডীয়মান উড়োজাহাজসমূহ তা এত শত শত মন ওজন হওয়া 
[কেও ভূমিতে পড়ে খায় না। লক্ষ লক্ষ মাইল পরিভ্রমণ করে বেড়ায় জগতের এক প্রান্ত হতে অপর প্রান্ত পর্যস্ত যাতায়াত করে 
[াকে। এগুলোতে যদি আল্লাহ কুদরত না ঘটাতেন তবে এটা কখনও এভাবে উড়ে বেড়ানো সম্ভব হতো না। মানুষের মেধা 
[ক্তিতে এই কুদরত কার্যকরী করে রেখেছেন। 


////.9811.59101.00 











ডি পশু ৫৮৫18 | ০০৯০ সাত 
1৯০০১ ০৭ 52০1 ৮ 2৯ চত ৩1 








চা 


৯04 





রক সাপ এ 
৮৮5 1৬ ৮৮০1 92১০$ সিএ ৮2. 


৮ 


৯:৪৫ পি তত ৫৮ তল ৯৪5৮ 

9175 পগ ব 245৫5 

৮ ক পুটাতঠাঠ 

তি ৮৮৪৮৮ প 31০৮৪ 0০ 
82441৫11574 2 


০০5 ০7৫ 3০2০৮] ১০৮৮5) 





৮5111 ৬) ৩ ৪ ৫5 ক 
তলা এপ 54315 4০0118৯৮% 
পচ । পাপা ঠা পালার জি 


৩ ০9 এ পু 
৮৩ ৮৯৯৪৮০৪৮৮25) 








০৫) ০ ত 


৫৮০০৫ 


1১০ ০01576730০4 





শে পে ৫ তঠঠাত ৮৫ পঠিত ৯১ 
ওত সলিল 255 ভি ই তা 








ডা ৬০৭ 
25 
2 





০৫1. ০০০৮ ৯ 
25৮71 9 পি টি স৮ ৮1৮2 
446 2৫452 ৮% তরপ বণ ৫০৪০৫ 
০০) -৬| 1 ১) পপ ৮৮৮০ ৮৪১০০৪ 
৮ |7৮৮৮ পা 2 সত *০. প্র 
১5৫4 এ (5 ও 5৬৫5 ৮০৫০ 
টা 5 


৬৯০ 








পর পাতা পা ৯, তালা পা কচি তত তপা 


নে 





ঠাতত ০0৩ এহাডিটাাতোজাশাা হত ৩৯৫2৭ 

১১৮৮ (05৮৫5৮৮১৮৮১ ৮৮৮] 
রে ৮ 

ডেল তেল বি তত পাত 2৮৮৭ 

ঃ 


2১১57175754 2092 এ 





কাত 


৮.:6529 


-০/-৮-৪ ৩০ শপশি 2১15 সঃ 
///.92111./568101.00]া 


শ্তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম খও [২৯তম পানা] 


অনুবাদ 
৫. ২০-কিংবা কে আছে 2 অব্যয়টি 124 এমন 1৫, 


-$1 ২১. কিংবা এমন কে আছে, যে তোমাদেরকে জীবিকা দান 


$1.++ ২২. তবে কি যে ব্যক্তি ঝুঁকে চলে পতিত হয়ে তার মুখের 








৯৫ 


পূর্বোক্ত 52 -এর 











করবে এটা ১:+ সৈন্যবাহিনী -এর সিফাত [দয়া 
আল্লাহ ভিন্ন] অর্থাৎ তিনি ব্যতীত অপর কেউ, থে 
তোমাদের হতে তার শাস্তি প্রতিরোধ করবে। অর্থাং 
বাস্তবে তোমাদের কোনোই সাহায্যকারী নেই। 
কাফেরগণ তো 0অব্যয়টি (4 অর্থে ব্যবহৃত হয়েছে। 
যে, তাদের প্রতি শান্তি অবতীর্ণ হবে না । 








তখন কে তোমাদেরকে জীবিকা দান করবে? সারকথা, 
তিনি ব্যতীত অপর কেউ তোমাদের জীবিকা দানকারী 
নেই বরঞ্চ তারা অবিচল রয়েছে মাত্রাতিরিক্ত করেছে 
অবাধ্যতা! অহঙ্কার ও সত্য বিমুখতায় সত্য হতে দূরে রয়েছে। 





উপর সে-ই পথপ্রাপ্ত নাকি যে স্থিরভাবে চলে 
সরলভাবে সঠিক পথের উপর দ্বিতীয়টির খবর উহ্য ! 
তপ্ত প্রথমটির খবর নির্দেশ করেছে। অর্থাৎ 54০ 
পরথপ্রাপ্ত আর এ উদাহরণ মু'মিন ও কাফেরের মধ্যে 
অর্থাৎ তাদের মধ্য হতে কে হেদায়েতের উপর 
প্রতিষ্ঠিত আছে? 





৮ ২৩. বলুন, তিনিই তোমাদেরকে অ্তিতু দান করেছেন সৃষ্টি 





করেছেন এবং তোমাদেরকে দিয়েছেন শ্রবণশতি 
দৃষ্টিশক্তি ও অন্তঃকরণ অন্তর তোমরা সামান্যই 
কৃতজ্ঞতা প্রকাশ কর। ৫ অব্যয়টি অতিরিক্ত, আর 
বাক্যটি মুস্তানিফা বাক্য । যা এ সকল নিয়ামতের 
উপর তাদের স্বল্প কৃতজ্ঞতা সম্পর্কে সংবাদদানকারী। 





৫ ২৪. বলুন, তিনিই, তোমাদেরকে বিস্তৃত করেছেন সৃষ্টি 





করেছেন পৃথিবীতে এবং তারই নিকট তোমাদেরকে 
সমবিষ্ট করা হবে হিসেবে-নিকাশের জন্য । 





শাফদীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম খণ [২৯তম পারা] ৩১ 


.]| 23/114% ০4 আয়াতছয়ের শানে নুঘূল : উক্ত দু'টি আয়াতের শানে নুমুল সম্পর্কে বলা হয়েছে যে. কাফের সম্প্রদায় দু'টি 
কথার উপর ভিত্তি করে রাসূলুল্লাহ এর উপর ঈমান আনয়ন করত না এবং তার সাথে সর্বদা শক্রতা পোষণ করত । সেই 
কথা দু'টি হলো। ১. তারা নিজেদেরকে ধন ও জনবলের অধিক শক্তিশালী মনে করত ২. তাদের ধারণা ছিল, তাদের মূর্তিসমূহ 
তাদেরকে মহান আল্লাহর নিকটে পৌছিয়ে দেবে এবং নিজেদের জন্য সকল উন্নতি সাধন করবে এবং সকল ক্ষতিকারক বিষয় 
হতে বিরত রাখবে । এ ধারণাগুলোকে আল্লাহ তাআলা খণ্ডন করে আয়াত দু'টি নাজিল করলেন । |এরূপই তাফসীরে কাবীর 
স্বকার বলেছেন | আর আল্লাহ্‌ তাআলা বলেন, ওহে কাফিরগণ! তোমরা একটু চিন্তা করে দেখ, আল্লাহ তা'আলা রাহমানুর 
রাহীমের নির্ধারিত ফেরেশতাগণ ব্যতীত দুনিয়াতে তোমাদের আর কোনো সাহায্যকারী দল রয়েছে? যারা সর্বক্ষণ তোমাদের 
রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত থাকবে । যারা তোমাদেরকে আগুনে জ্লতে, পানিতে ডুবতে দেবে না৷ হে মুহাম্মদ গুহ! 
আপনি জেনে রাখুন, এরা শয়তানের ধোকাবাজিতে হাবুডুবু খাচ্ছে, আর এমন দয়াময় আল্লাহকে তুলে শয়তানের সমীপে মাথানত 
করছে। আল্লাহ আরও বলেন, হে মূর্তিপূজকগণ! আসমান হতে বৃষ্টিবর্ষণ ও জমিন থেকে উদ্ভিদের মাধ্যমে যদি আল্লাহ তোমাদের 
রজিকের বন্দোবস্ত না করতেন তবে তোমরা কোথা হতে রিজিক পেতে, কে তা ব্যবস্থা করে দিত? আল্লাহ ব্যতীত কারোও 
পক্ষে এটা কম্মিনকালেও সম্ভব নয়৷ এ কথা জেনে রেখো! কার দেওয়া রিজিক খেয়ে কার ইবাদতে মশগুল হয়েছ। মূলত তারা 
সর্বদা রাসূলের বিপক্ষে কাজ করে থাকে । সত্য হতে ঘাড় ফিরিয়ে নেয়। 
এর অর্থ ও তা ঘারা উদ্দেশ্য :4টি এখানে “25 হিসেবে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ তোমরা কি আল্লাহর শাস্তি হতে যুক্তি 
লাত করেছ? আর তোমরা কি জান না যে, আল্লাহ তা'আলা তোমাদের রক্ষক নাকি তোমাদের সহচরগণ । 
আব্‌ হাইয়ান বলেন, এটা ৫:47 আর এটা অর্থে ব্যবহৃত, 2422 ৮-:2 অর্থে ব্যবহৃত নয় । যদি 147-211 
কেশ 2২০72 ৮ 
অর্থে ব্যবহৃত হয়, তবে দু'টি :5-5-5/ একত্র হয়ে যাবে, যা 4111 -এর সৌন্দর্য বিনষ্টকারী । 
ঈমান থেকে কাফেরদের বিরত থাকার কারণ এবং তা খণুনের পদ্ধতি : কাফেররা ঈমান কবুল করত না এবং রাসূলুল্লাহ 
2 -এর দাওয়াতের দিকে মোটেও ভ্রক্ষেপ করত না। এর কারণ ছিল মূলত দু'টি । এক. তাদের শক্তি-সামর্থ্য থাকার কারণে । 
তাদের ধন-সম্পদ ও শক্তি সামর্থ্যের উপর তাদের বিশেষ আস্থা ও তরসা ছিল । দুই. তারা বলত, আমাদের এই মূর্তিগুলো যাদের 
আমরা পূজা করি এরাই সমস্ত কল্যাণের আধার, এরাই আমাদেরকে সব ধরনের কল্যাণ দেয় এবং আমাদের বিপদ-আপদ দূর 
করে থাকে। আল্লাহ তা'আলা তাদের এ ধরনের দাবি ও বিশ্বাসকে খণ্ডন করেন এবং এদের এ কথাকে এখানে ভ্রান্ত বলে প্রমাণ 
করেন। তাদের প্রথম কথার ব্যাপারে আল্লাহ বলেন “তোমাদের এমন কোনো সৈন্যবাহিনী রয়েছে যা আমার গজব থেকে 
তোমাদেরকে রক্ষা করতে পারে? তোমাদের এ ধরনের ধারণা সম্পূর্ণ ভ্রান্ত । এর পূর্বেও তা অনেকবার প্রমাণিত হয়েছে৷ আল্লাহর 
ব্রণ করে কত বড়বড় বাদশাহ দুনিয়াতে ফস হয়ে গেছে তাদেরকে কেউ আল্লাহর পাকড়াও থেকে রক্ষা বা সাহায্য 
তি রর । 
আদের দ্বিতীয় ধারণার ব্যাপারে পরবর্তী আয়াতে আল্লাহ তা'আলা বলেন যে, ভালো-মন্দের চাবিকাঠি তো একমাত্র আমার হাতে। 
আমি যদি তোমাদের রিজিক বন্ধ করে দেই, তোমাদের জীবন ধারণের উপায়-উপকরণ বন্ধ করে দেই-যেমন বৃষ্টি বা গাছপালা 
শস্য উৎপাদন তাহলে কে তোমাদেরকে রিজিক দেবে? তোমাদেরকে কেউ রিজিক দেওয়ার নেই! তোমাদের সাহায্যকারী কেউ 
নেই আল্লাহ ছাড়া । এরপরও তোমরা তোমাদের ভ্রান্তির মাঝে রয়েছ। সতা প্রকাশ হওয়ার পরও তোমরা বাতিলের উপর আকড়ে 
রয়েছ এটা তোমাদের ত্রান্ত ধারণা এবং ভ্রান্ত দৃ্টিতঙ্গির কারণে হচ্ছে। তোমরা আসলে সুস্থ চিন্তাধারার অধিকারী নও। 4কাবীর] 
তাদের অবাধ্যতা ও সত্যবিমুখতার কারণ : কাফেররা সত্য প্রকাশিত হওয়ার পরও তা গ্রহণ করেনি। তারা সত্য হতে দূরে 
সরে থাকে । অহংকার ও দান্তিকতার ভাব দেখায়। তাদের অবাধ্যতার কারণ হচ্ছে দুনিয়ার প্রতি অত্যধিক মোহ । এটা তাদের 
কর্মশক্ির লক্ষণ। তারা নিজেদের কর্মশক্তিকে সঠিক খাতে পরিচালিত করছে না । তাদের সত্যবিমুখতার কারণ হলো 


তদের অজ্ঞতা । এটা তাদের দৃষ্টিভ্ি ও চিন্তা-চেতনার বিকৃতির প্রতি ইঙ্গিত করে। তারা তাদের দৃষ্টিভঙ্গি এবং কর্মপন্থা সঠিক 
তে পরবাহিভূ না করলে সত্য পথের দিপ্ারী হতে পারবে না। -কাবীর] 
3 15 ০০ ৫৫ 2 1. ৫০১ ০০৮৪ পপর বাতটিভে তাআলা টি 

ডি ৬ টীশিহ ০৮ ভোট শিিতী ও পেস ৩2 ০ আল্লাহ দু 

উর পেশ করেছেন এক, ুমিদের, দুই কাফেরদের খুনের উদাহরন ব্যক্তির মতো, যে মাথা উচু করে 
সমতল সড়কের উপর দিয়ে চলে যায়। অর্থাৎ তার গস্তব্যস্থল জানা রয়েছে? তার পথ মাত্র একটিই । সে শুধু 

উম পরেই, আল্লাহর পথেই চলবে। আর ঘিতীয় উদদাহরণটি কাফেরদের জন্য দওয়া হযেছে তাদের উদাহরণ এ বার 

সাতার পে মুখ করে চলছে। তার পথে কোথায় কোনো অক্জরগর বা ভয়ংকর জীবজন্তু বসে রয়েছে যা সে দেখতে পায় 

পারে নিলো ডা বিপদ-আপদ রয়েছে সেদিকেও তার কোনো দৃষ্টি নেই। এ ব্যক্তি কি কোনো দিন গব্যহলে 

নাতে ও পথপ্রাপ্ড হতে পারে 

হতে পারে লা! -কাহীর বিলাক £ তার পক্ষে নাজাত কখনও কি পাওয়া সম্ভবপর? না এটা কনও সম্ভবপর 


























///.6211./59101.00া 





লাইন... আরবি-বাংলা,, সপ্তম যও | ২৯তম পারা ] 


টো বি রা পা দে রি তে 
জাহলকে এর দ্বারা উদ্দেশ্য করা হয়েছে আর ঈমানের প্রতীক ও আহ্বায়ক হযরত রাসূলে কারীম -কে এর দ্বারা উদ্দেশ্য 
করা হয়েছে। 


* হযরত আতা হযরত ইবনে আব্বাস (রা.) -এর কথার দিয়ে বলেছেন যে, এর দ্বার ৰং 
আব্দুল মোত্তালিব (রা.)-কে উদ্দেশ্য করা হয়েছে। ক বিটিড হিরা 
* হযরত ইকরিমা রে.) বলেছেন, অত্র আয়াতে যে কাফেরের কথা বলা হয়েছে সে হলো আবূ জাহল আর যে মু'মিনের কথা 
বলা হয়েছে তিনি হলেন হযরত আম্মার ইবনে ইয়াসির (রা.)। শকাবীর] 
হেদায়েতপ্রাপ্ত ও গোমরাহকে আল্লাহ ভালো করে জানেন, তথাপিও আবার কেন প্রশ্নের সুরে আয়াত অবতীণ 
করেছেন? : এর উত্তর হচ্ছে- সবকিছুই আল্লাহ জানেন, মানুষও তা জানে । তথাপিও প্রশ্ন করে সত্যকে সত্যরূপে স্পষ্ট করে 


বর্ণনা করিয়ে দেওয়া এবং তার সৃষ্টি জগতের মানুষকে সজাগ ও সচেতন করে দেওয়ার উদ্দেশ্যে এভাবে প্রশ্নসহ তার বক্তব্য 
পেশ করে থাকেন! 
০০/৫৯ ৫ 5 সত 2০5 52৮52*৫ রর 
৩৬১৯১ ৮215 ৮2508595940 ডি ০৪ 4185 : আয়াত দু'টিতে হযরত মুহাম্মদ হু -কে লক্ষ্য করে 
আল্লাহ তা'আলা তার বান্দাদের উপর দেওয়া নিয়ামতসমূহের কথা তুলে ধরেছেন। আল্লাহ্‌ তা'আলা বলেন, হে মুহাম্মদ গ্রহ 
আপনি বলে দিন, মহান রাব্বুল আলামীন এমন অগণিত ও অমূল্য নিয়ামতও দেওয়ার শক্তি রাখেন যা অস্বাভাবিক | তিনি 
বহিরাগত বহুবিধ নিয়ামত তো দিয়েই দিয়েছেন। অতঃপর প্রত্যেকটি আদম সন্তানকে তার দেহে খচিত করে এমন কতগুলো 
নিয়ামত দিয়েছেন সেগুলোর শুকরিয়া জ্ঞাপন করা তাদের পক্ষে সন্তব নয়। তন্মুধ্যে কতগুলো হলো ৮:১৯ 415, অনুভূতিশক্তির 
মাধ্যমে আর কতগুলো হলো ₹-:৯ ০: 0% অনুভ্তিশক্তির মাধ্যমে নয় । খথা- কর্ণ ও নাসিকা প্রকাশ্য অনুভূতি শক্তির 
মাধ্যম হিসেবে খুবই স্পষ্ট ও গুরুতুপূর্ণ মাধ্যম । 
আর অন্তর বা কলব ৮১ 4 জ্ঞানের অনুভূতির অদৃশ্য এবং গুরুত্বপূর্ণ মাধ্যম । অর্থাৎ তিনি তোমাদেরকে সৃজন করেছেন 
এবং তোমাদের জন্য কর্ণ, চক্ষু ও অন্তর সৃষ্টি করেছেন তবে তোমাদের মধ্যে খুব স্বল্প সংখ্যক লোকই এগুলোর শোকর করে 
থাকে । আরও বলেন-/4)1 ৫ আপনি শুনিয়ে দিন, তিনি তোমাদেরকে সৃষ্টি করে সারা বিশ্বে বিস্তৃত করে রেখেছেন, যাতে 
তোমরা কুদরতের দৃশ্যসমূহ অবলোকন করতে পাও এবং তা হতে উপদেশাবলি অর্জন করতে পার এবং আল্লাহর ইবাদতে 
মশগুল থাক নিঃসন্দেহে মৃত্যুর পর একদিন তার দরবারে তোমাদের সবারই হাজিরা দিতে হবে । ূ 
£:4)1%/2701% ৩521 -কে বিশেষভাবে উল্লেখ করার কারণ : অন্যান্য অঙ্গগুলো হতে ৮:4৮. -৯$ -বে 
ভা নির্দিষ্ট করে বর্ণনা করার কারণ উক্ত আয়াতে মানুষের অঙ্গগুলো হতে কেবল মাত্র তিনটি অঙ্গের কথা বলা হয়েছে 
এর কারণ হচ্ছে- উক্ত অঙ্গগুলোর মধ্য মানুষের নিত্য প্রয়োজনীয় বিশেষ কার্যগুলো নির্ভরশীল রয়েছে অর্থাৎ ৬১- 4- 
১১৫৫ লাশনিঝগন 4108 "এর জনা পীচটি মাধ বর্ণনা করেছেন। সেই গীচটিমাধামকে ০০০০ ৩ হা 
থাকে। অর্থাৎ ১, 424: শ্রবণশক্তি; ২. ৮50৮ দৃষ্টিশজিং ৩- ৪৮৪ চ্ব ঘ্াণশ্তি; ৪. 2998 স্বাদ গ্রহণশক্তি; ৫ 
45৫ স্পর্শশক্তি। ঘ্রাণ নেওয়ার জন্য নাক, স্বাদ গ্রহণের জন্য জিহ্বা, স্পর্শ করার জন্য সকল শরীরে শক্তিও শ্রবণ করা 
জন্য কর্ণ এবং দৃষ্টিপাত করার জন্য চক্ষু তৈরি করে দিয়েছেন। এখানে মাত্র এ পাঁচটি হতে দু'টির [কান ও চক্র] কথা উরে 
করেন। রর 
এর কারণ হচ্ছে- খ্াণ নিয়ে স্বাদ গ্রহণ ও স্পর্শ করে মানুষ খুব কম সংখ্যক জিনিসের সম্পর্কে ₹5অর্জন করতে পারে। সে 
বয়ে অভিজ্ঞতা লাত কর শ্রবণ ও দেখার উপর নির্ভরশীল হয়ে থাকে । তারি টু বা বপশাকির খানেক সক 
হয়েছে। কারণ মানুষ তার সারা জীবনে যত অভিজ্ঞতা অর্জন করে তন্য্যে শ্রবণকৃত বিষয় অন্যন্য বিষয় হতে অধিক। এ সক 
কারণেই এ: 21: হতে কেবল দু'টিকে উল্লৌখ করেছেন। কারণ, অধিকাংশ অভিজ্ঞতা এ দুই শির মাধামে হয়ে থাকে! 
তৃতীয় পর্বে _4 সম্পর্কে বলা হয়েছে। তা মানুষের মূল এবং জ্ঞান বা অভিজ্ঞতা লাভ করার মূল মাধ্যম! কর্ণ ছার শ্রবণবৃত 


চ শনকৃ র লাত করা অন্তরের উপরই নির্ভরশীল। 
2৬০৮৭৮17৮ এ অর্থাৎ _?* অর্জনের সেন্টার । যেমন আল্লাহ্‌ বলেন 
পবিত্র কালামের বহু আয়াতেই ৮4 -কে 7১5 ১৪৮ বলা হয়েছে। ৮7755 
১40528৩4425 200 889 ৫ ৮5৫7 21167215707 8৫ 

শ্বৃতিশক্িকে জ্ঞানের ভাণ্ডার বলে থাকেন। “ুমাআরিফুল কুরআন. মাদারিকৃত তানযীল] যি 


পণ তত 


+6 ১৩৫১ কপ ক. তত 84 
জ্বী তি 2০] 2] । 1 ০০ এটিও ৩৯ ৩ 
3583404৭51৮ ০ ৮:00 শশশও ঢা সনি 


///.92111./568101.00]া 














১ 


ভাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম খণ্ড ! ২৯তম পারা] 





2১ তা টিতে 


2) 0১1৮245 . ০ ২৫. আর তারা বলে মুমিনদের উদ্দেশ্যে কখন_ এই 
৪৮8০০ প্রতিশর্ণতি বাস্তবায়িত হবে? সমাবেশিত হওয়ার 
৫9৮৯৭ ্রতষ্রুতি যদি তোমরা সত্যবাদী হও এ দাবিতে। 
তি ০ 21201029108 .% ২৬ বলুন, এর ইলম-তো এটার আগমন সম্পর্কে আল্লাহর 
নিকট । আর আমি তো একজন স্পষ্ট সতর্ককারী মাত্র 
চাহি শর জি প্রকাশ্য সতকীকরণ । 














০০ লি ঠিকত 


৮২৮) ৪ এস 5) ৮৫3,৬২৭. অনন্তর যখন তারা তা প্রত্যক্ষ করবে অর্থাৎ 
ভি ৪ হা 
, অতিশয় নিকটবর্তী মলিন হয়ে যাবে কালো হয়ে যাবে 

ও ঠপপরৃ 
এডি 220 5702 1924 নিট নিজিজিনজা রাকাত 












পাক্ঠাত 24১৩৮ ক 


৩১০ 32514 ও ০৫ তাদের উদ্দেশ্যে বলবে এটাই শান্তি তো যাকে তোমরা 
১৮4৫৩ 20523 8: মী সতব্বীকরণ কালে দাবি করতে যে, তোমরা পুনরুখথিত 


2৭ 2444 ০ হবে না। আর এটা ভবিষ্যতে আগমনকারী অবস্থার 
তল ১৮55৪ বর্ণনা; কিন্তু তা বাস্তবায়িত হওয়া অবধারিত হিসেবে 


১৫৮ প্র তত 


45:45 ০০ অতীতকালীন শব্দযোগে ব্যবহার করা হয়েছে। 











টিরারা 7 এ 
টির াজিতাটী 5. ডি 1 ₹/ ২৮, বলুন, তোমরা কি ভেবে দেখেছ? যদি আল্লাহ আমাকে 
5515 ৪52৭ ধ্বংস করেন এবং যারা আমার সঙ্গে রয়েছে মুমিনগণ 
১০০ 53:০5 525: | ০.৪ ৬. 

ডি, তি রর মধ্য হতে তার শাস্তির মাধ্যমে, যেমন তোমরা ইচ্ছা 
শি পি পাতা ৬ 
2৮৮3 শেঠ ১১ ০৪৭ পোষণ কর ৷ অথবা আমাদের প্রতি দয়া প্রদর্শন করেন 


তিতা সুতরাং আমাদের শাস্তি দান না করেন। তবে 

লস রিল সত কাফেরদেরকে কে পীড়াদায়ক শাস্তি হতে রক্ষা করবে? 
. 21 অর্থাৎ তা হতে কেউ তাদেরকে রক্ষাকারী নেই। 

কন 53 টি হারাতে ৭ ২৯- বলুন, তিনিই দয়াময় আল্লাহ! আমরা তার প্রতি ঈমান 

এনেছি এবং তার উপর ভরসা করেছি। অচিরেই 

তোমরা জানতে পারবে শব্দটি *(4ও *( যোগে উভয় 














১২০ ৩৫32 562056755 ৮০5 কেরাতে পঠিত হয়েছে, শাস্তি প্রত্যক্ষ করার প্রাক্কালে । 
০৮৫০৫ ০ কে স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে প্রকাশ্য, আমরা না 


1 লিপ] ্ ৫ 
শি? চা তিহস তোমরা, না তারা? 


///.6911./69101.00া 







৩ ০ততাপাকা ৩5 


নং ৩০. বলুন, তোমরা ভেবে দেখেছ কি? যদি তোমাদের 








229 
রঃ পানি ভুগর্ভে অদৃশ্য হয়ে যায় ভূমিতে অদৃশ্য তবে কে' 
তোমাদের জন্য প্রবহমান পানি আনয়ন করবে; 
ভর্ণা ১, পাতা রে পাত তত 22৩৩ রা রঃ 
ভা 00 ৬৮ 200 5 প্রবাহিত। যাকে হস্ত ও বালতিসমূহ নাগালের কাছে 


ক পাতে ও ১ +ত৫১৪ 


চু 
৩6১০55০৮৮০৭ 35 0৭ 


৮:৫7 তি ঠ তত 08 
0৮] ০৯৪ 91 29 ৫ 
রর 


পাবে। যেমন তোমাদের পানিসমূহ এরূপ নাগালের 
মধ্যে রয়েছে। অর্থাৎ আল্লাহ ব্যতীত আর কেউ অ 
আনয়ন করতে পারবে না। সুতরাং তোমরা কিরূপে 


2০০৯1172251 55০০ তোমাদের পুনরুথানকে অস্বীকার কর । পাঠকের জন 
(5 ০৮ ত | 2৮ ভশীছি মোস্তাহাব এই যে, ১: শব্দটি পাঠের পর বলবে 
2215১ ৩৪50 ৬৮] লে 5 (2৮1০0 50440 আল্লাহ সৃষ্টিজগতের প্রতিপালক । 

*611637ত তত, ০ যেমন হাদীস শরীফে এবূপ উদ্ধৃত হয়েছে। এই 
2০৩ আরে আয়াতটি কোনো এক অহংকারীর নিকট পঠিত হলে 
22 নিত এ) সে বলল, কুড়াল ও কোদাল তা আনয়ন করবে । তখন 
পপ 2 দিতি রোগা তার চোখের পানি শুকিয়ে যায় এবং সে জন্ধ হয়ে 
শট ৩৮ 20৩ সি পিপি যায়। আল্লাহ তা'আলা ও তীর নিদর্শনাবলি সম্পর্কে 

-951405441 দুঃসাহস হতে আল্লাহর আশ্রয় কামনা করছি। 


[হক জল 


2445 ও (১22525 শব্দঘর়ে বর্ণিত কেরাত : 4466 শব্দটিকে ১:%:4 তাশদীদ দিয়ে 5246 পড়েছেন। কাতাদা, ইবনে 
আবী ইসহাক, ইয়াকৃব এবং যাহহাক এ শব্দটাকে দাল সাকিন সহকারে ১০15 পড়েছেন । 


৮৫52৫ শব্দ জমহুর কর্তৃক “তা' দ্বারা (১4622: পড়া হয়েছে! কিসায়ী এটাকে ৩5. -৫:০:৫ -এর সীগাহ ধরে 'ইয়া' 
দ্বারা ৮64: । 


১1444575455 আয়াতের শানে নুযুল : মকার কাফেরগণ নবী করীম 3223 এবং সাহাবীদের জন্য বদদোয়া করঙ 
এবং তাদেরকে নানাভাবে উত্যক্ত করত ! তখন আল্লাহ তাআলা উপরিউক্ত আয়াতসমূহ অবতীর্ণ করেন [নূরুল কুল্ব |] অথব 
ইমাম যাহেদ রে.) বলেছেন, কাফিরগণ রাসূলুল্লাহ এ -এর মৃত্যু কামনা করত এবং তার সাহাবীদের ধ্বংস চাইত। তখন 
আল্লাহ তা'আলা তীর হাবীবকে ই সমস্ত নরাধমদের উত্তর দানের জন্য উপরিউক্ত আয়াত অবতীর্ণ করেন। হোসাইনী) 
০০৯৮৮ 765৫ 3৮45$%145 ৮০০ 551৮8 ৮1555 855 : উক্ত আয়াতে কাফেরগণ নবী করীম এ 
ঈমার্নদারদেরকে লক্ষ্য. করে যা বলেছিল ভা-ই বর্ণনা করা হয়েছে? আসলে কাফেররা কিয়ামতের সন্তাব্যতাকে অলীক ও 
বিবেক-বুদ্ধি বহির্ভূত মনে করত । আর তাকে অস্বীকার ও অবিশ্বাসের একটা ছুঁতা হিসেবেই তার দিন-তারিখের কথা জিজ্ঞাস 
করেছিল এবং তাদের এ কথাটির তাৎপর্য হলো, হে নবী ও মু'মিনণণ! তোমরা আমাদের হাশর-নাশরের যে আশ্চর্ঘজনক খবরাদি 
শুনাচ্ছ, তা কবে কার্যত বাস্তবায়িত হবে? কখন পাঠাবার জন্য তাকে তুলে রাখা হয়েছে? তা আমাদের চোখের সামনে এদে 
হাজির করে দাওনা কেন? দেখিয়ে দিলেই তো আমরা মেনে নিতে পারি। মূলত এ ধরনের কথায় বিদ্পের সুর অনুরণিত 
কেননা আমাদের মনে রাখা দরকার যে, বিবেক বুদ্ধি সম্মত যুক্তি-পরমাণের অকাট্যুতা দেখিয়ে লোকেরা কিয়ামতে বিশ্বাসী হতে পারে 


///.92111./58101.00]া 













্ র অবতারণা করা হয়েছে । তবুও এর সময়ও 
হারিখের প্রশ্ন করা হলে বলতে হবে এরপ প্রশ্ন কেবল মূর্খ লোকেরাই তুলতে পারে । কেননা এ তারিখ যদি বলেও দেওয়া হয় 
তবুণ তারা বলতে পারে ঠিক আছে সেই ঘোষণা অনুসারে সেই তারিখ যখন আসবে, তখন আমরা দেখে নেবো. মেনে নেবো। 
তা যে নিঃসন্দেহ তা এখন আমরা কিতাবে মেনে নেবো । রি 

20456 002448 40 4551155০443 বঠত: এটা কাফিরদের প্রশ্নের জবাবস্বরূপ । এর বিশদ 
নানা হচ্ছে' আল্লাহ তা'্জালা হযরত মুহাম্মদ এ -কে বলেন, হে নবী! আপনি কাফেরদেকে জানিয়ে দিন, কিয়ামত কখন 
আসবে তা আল্লাহই তালো জানেন, ভা ঠিক কোন দিন আসবে এ সংবাদদাতা আমি নই। তিনি ছাড়া তা জানা কারো পক্ষে 
সম্ভবপর নয়। আর সেদিন কখন সংঘটিত হবে তা জানা জরুরিও নয়। অন্য আয়াতে এ সম্পর্কে আল্লাহ তা'আলা বলেন- ৫ 
৯) 250116৫4440 2954 আর আমি একজন প্রকাশ্যতাবে কিয়ামতের দিনের তয় ্দরশনকারী। 
6৮545 নল 242 ৩575 2515 2506 ৮৫6$ 2৮০45 88 : আল্লাহ তাআলা আরও বলেন- হে 
রাসূলুল্লাহ এ: সেদিন যখন তারা দেখবে যে কিয়ামত একেবারেই নিকটবর্তী হয়ে আসছে তখন সে সময়ে তয়ে কাফেরদের 
মুখসমূহ বিকৃত হয়ে যাবে এবং তাদের ইশ-জ্ঞান সব বিলুপ্ত হয়ে যাবে৷ তখন তাদেরকে বলা হবে যে, তোমরা খুবই বেপরোয়া 
হয়ে যে দিনটি আগমনের জন্য খুবই আকাঙ্ক্ষা জাহির করেছ তা এখন হয়েছে। সুতরাং. এখন এত বেইশ কেন হলে? অর্থাৎ 
ফাসিদণ্ডে দণ্তিতব্য অপরাধীকে ফাসির মঞ্চের দিকে নিয়ে যাওয়ার সময় তার যেমন অবস্থা হয়, ঠিক সেদিন এ লোকদের তা 
অপেক্ষা আরও তয়ানক অবস্থা হবে। 


ঠা পাকি, ক ৮০ ০৩ হত পুল্যা 


19৮5 (2৮7 202% ৩৪০৬ 41 : অত্র আয়াতে ইরশাদ হয়েছে, এ কাফেররা যখন আল্লাহ তা*আলার আজাব 

দেখতে পাবে অথবা কিয়ামত নিকটবর্তী হবে তখন তারা এত ভীত-সন্ত্রস্ত হবে যে, ভয়-ভীতির কারণে তাদের চেহারা বিবর্ণ এবং 

বিকৃত হয়ে যাবে তখন তাদের হৃদপিণ্ড দুরুদুরু কাপতে থাকবে ৷ তখন তাদেরকে বলা হবে, এ আজাবই তো তোমরা কামনা 
1 

ইমাম রাহী (র.) লিখেছেন, চেহারা বিবর্ণ হওয়ার অবস্থা হলো এমন, যখন কোনো ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য নিয়ে যাওয়া 

হয় তুদ্বীপ এ কাফিরদের অবস্থাও তেমন হবে, যখন তারা আসমানি আজাব দেখবে অথবা কিয়ামত আসন্্র হবে নুরুল কোরআন] 


পাকঠকত 


2757 34612 ৫5বাক্যটির বক্তা কে? এবং $১৫4%-এর অর্থ কি? : 65446 472:45011$5 053 বাক্যটির 
33 সম্পর্কে দু'টি অভিমত রয়েছে। এক. এটা জাহান্নামের প্রহরীদের উক্তি। তারা কাফেরদৈরকে এ কথা বলবেন! দুই. কেউ 
কেউ বলেন, এই উক্তিটি হচ্ছে কাফেরদের । তারা আজাব প্রত্যক্ষ করার পর একে অপরকে লক্ষ্য করে একথা বলবে 12445 
-এর অর্থ সম্পর্কেও কয়েকটি অভিমত লক্ষ্য করা যায়। ফাররা এর মতে এ শব্দটি ,.2% শব্দ হতে উৎপত্তি লাভ করেছে। এর 
অর্থ হচ্ছে তোমরা প্রার্থনা ও কামনা করছিলে এবং খুব তাড়াতাড়ি আজাব চাইছিলে তা আজ তোমাদের সামনে উপস্থিত। কেউ 
কেউ বলেন, ১৫4 শব্দটি মূলত 2৫ শব্দ হতে নিত । এর অর্থ হচ্ছে তোমরা দাবি করছিলে যে, তোমরা পুনরুখিত হবে 
না এবং কোনো আজাব আসবে না, দেখ আজ তা মিথ্যা প্রমাণিত হয়েছে এবং তোমাদের নিকট সেই আজাব এসে উপস্থিত 
হয়েছে। কেউ কেউ বলেন যে, এটা 4,৬৫3 -75-:-এর অর্থে ব্যবহৃত হয়েছে অর্থাৎ তোমরা কি এটা দাবি করছিলে? না 


বরং তোমরা এটা সংঘটিত হবে না, তই বি করছিলে কিন্তু আজ তা তোমাদের সম্মুখে উপস্থিত। 4কাবীর) 
পাঠ ত ঠা তাত তত ত্র জি তীতপ্ণাল 4. পা তরু 
(5280... ৬০০ চে ০৫ কি 05" ৮% পি 2158 : আল্লাহ তা'আলা কাফেরদেরকে লক্ষ্য করে 


বলেন, তোমরা কি কখনো চিন্তা-ভাবনা করেছ যে, তোমাদের কৃপের পানি যদি তলিয়ে যায়, ঝরনাধারার যে প্রবাহ বিদ্যমান সেই 


মদ বি িলেন হর এবং নাগালের বাইরে চলে যায়, তবে এমন কোনো শক্তিধর আছে যে, পানি প্রবাহ ফিরিয়ে 








পার 


পবিষয় তোমাদের গভীরভাবে চিন্তা-ভাবনা করা উচিত এবং তোমাদের মনের কাছেই জিজ্ঞাসা করা উচিত যে, ইবাদত 
যোগ দেবদেবীগণ, না এক লা-রিক আল্লাহ । আল্লাহ ছাড়া কেউ এই পানি ফিরিয়ে আনার শক্তি রাখে না সুতরাং যারা 

কালাহকে একক সমতা ও শরিকহীন মনে করে তারা রন্, না যারা তীর সাথে শরিক করে তারা ভাত এ ্রশ্ন তোমাদের মনের 
জিজ্জ্াসা করা উচিত। 


///.92111./58101.00]া 


৩২ 


তত ঠিঙ্ঠ 

৮51 ৯৮ : সূরা আল-কালাম 
নামকরণের কারণ : এ সূরাটির নামি নূন অথবা আল-ব্মালাম, কেননা এ শব্দ দুটি অন্র প্রথমে উদ্লিষিত 
এটি শর অনুসরণেই সার নামকরল করা হয়েছে এত কৃ, ৫২টি আয়াত, ৩০০টি বা ৩ 

সৃরাটি নাজিলের কারণ ও সময়কাল : এ সূরাটিও মক্কা শরীফে নবী করীম 3 এর নবুয়তী জীবনের ্রথম 
সরাসমূহের অন্যতম মা শরীফে নতুন দীন প্রচার দুরু হলো এবং রথ হযরত খাদীজাতু বুনে পথম দিকে 
রো.), হযরত আলী (রা.), হযরত যায়েদ রো.) এবং হযরত উম্মে আয়মান (রা.) ইসলাম গ্রহণ করলেন ! এদিকে 
টেকে ওর সাধযমে সরু ও সামাজের জিন দেওয়া হবো? নবী কির 8 এবং নব মুসলমানগণের এ নতুন 
অবলোকন করে কাফেরগণ হলো । মক্কার প্রতিটি ঘরে ঘরে, অলিগলিতে তাদের এ নবতর কাজ ও ইবাদতি 
এবং কুরআনের অলৌকিক বিস্বয়কর বাণীর কথা আলোচিত হতে লাগল। কাফের সরদারগণ তাদের শিরকি মতবাদের উদ 

একে একটি আঘাত মনে করল। কেননা কুরআনের প্রবল আকর্ষণে মানুষ বিমোহিত হয়ে শিরকি মতবাদ ছেড়ে এ নবতর 
আশ্রয় গ্রহণ করতে লাগল । ফলে কাফের সরদারগণ এর বিরোধিতায় অন্ধ হয়ে উঠল । নবী করীম ওু-কে নানাভাবে উপহ, 
তিরস্কার ও জ্বালা-যন্ত্রণা দিতে লাগল এমনকি তাকে উন্মাদ-পাগল নামে আখ্যায়িত করতেও ছাড়ল না। সুতরাং এতে ন' 
করীম ৬৪ -এর মনে আঘাত পাওয়া এবং মনঃক্ষগন হওয়াটা ছিল স্বাভাবিক । তাই আল্লাহ তা'আলা তাঁর প্রতি এই সূরা 









বিষয়বস্তু ও : উক্ত সরাতে আল্লাহ্‌ তা'আলা মোট তিনটি বিষয় সম্বন্ধে বিশেষভাবে আলোচনা করেছেন। অ' 
ইসলাম বিরো। বিতিন্নপ্রশ্রু ও ওজর-আপত্তির জবাব, তাদেরকে সতকীকরণ ও সদুপদেশ প্রদান এবং রাসূলুল্লাহ শর - 
ধৈর্য, দৃঢ়তা এবং অবিচলতার জন্য উপদেশ দান 
অত্র সূরার প্রথম পর্যায়ে রাসূলে কারীম শু -কে প্রদান করে বলা হয়েছে যে, কাফেরদের প্রতি আপনার ইসলাফে 
দাওয়াত পেশ করার প্রেক্ষিতে তারা আপনাকে যে গালি তাতে আপনার কিছু আসে যায় না। আপনি নৈতিকভার উচ্চমাঢ 
অধিষ্ঠিত, আপনি প্রভুর মহাসত্য প্রচারে রত ৷ আপনি পাগল নন, বরং কে পাগল আর কে ভালো তা তো সকলেই অবগত রয়েছে। 
আপনার বিরধিতার যে প্রচণ্ড ঝড় বইছে, এটার কোনো চাপই আপনি মেনে নিবেন না, কোনো না কোনো এক পর্যায়ে আপ 
কেবল তাদের কথায় বাধ্য হয়ে যান, এটাই তাদের কামনা ; এরা সভ্য হতে মানুষকে পথস্রষ্টকারী ৷ সীমালজ্ঘনকারী বটে এ 
চুগলখোর | দ্বিতীয় পর্যায়ে ইসলামের বিরুদ্ধবাদীদের মধ্যকার একজন খ্যাতনামা ব্যক্তির চরিত্র তুলে ধরা হুয়েছে। সক 
মক্কাবাসীদের নিকট সে সুপরিচিত [তখনও তালের সকলের নিকট নবী করীম এ: -এর সুমহান চরিত্র উদ্ভাসিত ও উজ্ 
হয়েছিল । তথাপিও মৃহাম্মদ এ৫5 তাদের উক্ত সুপরিচিত ব্যক্তির নিকট আল্লাহর বাণী প্রচার করলে বলত, এটা প্রথম যুগের 
পূর্বযুগের মানুষদের কিস্সা-কাহিনী মাত্র । তবে আল্লাহ তা'আলা সে ব্যক্তির কথার জবাব খুব শক্তভাবেই দিয়েছেন। ১৭-৩ 
আয়াত পর্যস্ত একটি বাগানের মালিকদের পেশ করা হয়েছে এ বাগানের অধিকারী মালিকগণ আল্লাহর অফুরন্ত নিয়াম 
পেয়েও তার শুকরিয়া জ্ঞাপন হতে বঞ্চিত ছিল। তাই আল্লাহ তা*আলা তাদের বাগানকে সম্পূর্ণ নিধন করে দিয়েছিলেন ফু 
তারা তার নিয়ামত হতে বঞ্িত রয়ে গেল । এ বিষয়টি উল্লেখ করার মাধ্যমে মক্কাবাসী তথা সমগ্র বিশ্বের কাফেরদেরকে সত 
করা হয়েছে এবং তাদেরকে বুঝাতে চাওয়া হয়েছে যে, রাসূলে করীম এ2২ঃ-এর আদর্শ ও চরিত্রে চরিত্রবান না হলে যে কোদ 
যুগে যে কোনো জাতিই একূপ আল্লাহর রহমত হতে বঞ্জিত হয়ে তার গজবের সম্মুখীন হবে । ৩৪-৪৭ আয়াতসমূহে কাফির 
মুসলমানদের মধ্যে তুলনামূলক আলোচনা করে কাফেরদেরকে ক্রমান্বয়ে নসিহত করা হয়েছে। এ কোথা 
কাফেরদেরকে আবার কোথাও নবী করীম হএঃ3-কে লক্ষ্য করে কথা বলা হয়েছে! সেসব সম্বোধন ও আলোচনার নির্যাস এ 
যে, যারা আল্লাহকে মান্য করবে আর যারা অমান্য করবে, এ উভয় পক্ষের পরকালীন পরিণতি এক হবে না, অথচ কাফেরদের 


চালিয়ে যাবেন। 

আয়াত র কারীম এই -কে বিশেষভাবে হেদায়েত দেওয়া হয়েছে এবং বলা হয়েছেযে আন্ত 
১৮৯৮ পা দীন রত কঠোরতা ও দক সী হতে হয় টা বহি 
সহনশীলতার আতক্রম ইউনুস (আ.)-এর মতো যেন ধৈর্যহারা রণ এ ধৈর্যহারা হওয় 
পিন ভিন বির তের রে যান হেত ই (আরবে রহমত তাকে রক্ষা করেছিল। অতএব কাফের 
সকল লাঙ্ক্নার মোকাবিলায় তিনি যেন হতাশ না হন? সা 
পূর্ববর্তী সাথে সম্পর্ক : পূর্ববর্তী সূরা আল বেশির ভাগ আলোচনা ছিল একত্ৃবাদ এবং তার অবিশ্বাসীদের 
তি সুরার আহার বালোটেনা রেসুলাতের আবিদথাসীদের সম্পরকে করা হয়েছে। আর নবুয়তকে আবি করা কষ 
সুতরাং কৃরির প্রতিফল সম্পর্কে আলোচনা করা হয়েছে। -7বায়ানুল কুরআন, মা'আরিফ] 


///.9811.59101.00 


তাফপীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম খণ্ড [২৯তম পারা] 








৩০৬৮০ 


44৮20 (৮ : সূরা আল-কালাম মক্কায় অবতীর্ণ 


ফু) ৮৩/+2০ 


451৩৯ ৯৩ টা ৫ 


২ আয়াভবিশিষ্ট 








॥*৫০ 


য় দরালু আল্লাহর নামে শুরু করছি 





(1210 


রে 


অনুবাদ : 


55// পর্ব 


১০/৭ ৮:৮5 ১১ 9 ডা 


তু তা 


৬০০ ওঠ পতিতা তি পপি 


১) 1-৯। ১৮:27 ৯৮১০ এ৮৮০ এ০ 


রা 


০ 


কে 


পিকে পর্ধ 


2556 756 


৩০৩৩ ৩ 2%পা ৩৩৩৪৩ পর্ণ 


এ] 5 দা ১. 


টি 


নুন আরবি বর্ণমালার একটি বর্ণ । আল্লাহই এর উদ্দিষ্ট 
অর্থ সম্পর্কে সর্বজ্ঞ। আর শপথ কলমের যার মাধ্যমে 
লাওহে মাহফৃযে সমগ্র সৃষ্টিকে লিপিবদ্ধ করা হয়েছে। 
এবং যা তারা লিপিবদ্ধ করে অর্থাৎ ফেরেশতাগণ | 
কল্যাণ ও পুণ্যের মধ্য হতে । 

আপনি নন হে মুহাম্মদ! আপনার প্রতিপালকের অনুগ্হে 
উন্নাদ অর্থাৎ নবুয়ত ইত্যাদির মাধ্যমে আপনার প্রতি 
আপনার প্রতিপালকের অনুগ্হ প্রকাশিত হওয়ার 
কল্যাণে আপনার মধ্যে উন্মাদতা নেই। আর এটা 
কাফেরদের বক্তব্য £2:2৮20 4৫, “সে তো একজন 
উন্মাদ” -এর প্রত্যুত্তর 





৮৮৮৮০ 9৮ পিচ 24401. 1 ৩. আপনার জন্য অবশ্যই রয়েছে নিরবচ্ছিন্ন পুরস্কার অবিচ্ছিনন। 


12141: 


2 € ৪. 


* ৩০১৮৪2৪ শার্লি ও 9 ৫. 


নি 4০272৮40185 রন 


6৩ ১ 


৬০/০৩৩া 45৫০5 পাঠিত 
২১ ০০ ১৮০] ৯১ 4০০০৩, ৬ 


পাও টি ঠা তা 


11758505452+2952 025 


নী 





নিশ্চয় আপনি সুমহান চরিত্রে দীনে প্রতিষ্ঠিত আছেন। 





অচিরেই আপনি দেখবেন ও তারা দেখবে ৷ 


তোমাদের মধ্য হতে কে বিকার (১44/শিন্টি 
)১৪-০ -এর ন্যায় মাসদার অর্থাৎ ১: অর্থে ব্যবহৃত 

টি -এর অর্থে ব্যবহৃত হয়েছে অর্থাৎ আপনার 

সাথে, না তাদের সাথে। 

৭. নিশ্চয় তোমার প্রতিপালক অধিক পরিজ্ঞাত, কে তার 

টে 


রি 


সম্পর্কে সম্যক অবহিত তার প্রতি। 7451 শব্দটি 
এখানে ৫.2 অর্থে ব্যবহৃত হয়েছে। 











///.99111./568101.00া 





৪ ৮ রা চা রি 
০০4৮5210546 : এ বাক্যে 1 কসমের জন্য (4 মাওসূলা, :/%74 সেলাহ, বাক্যটি 3 -এর উপর আতফ 


৩১০৮ ০০ 2৮0১ ০৯১5 4 ০4৮ 
হয়েছে। £417--:5% 30 বাক্যটি জওয়াবে কসম। 51 43 $/ বাক্যটি পূর্ববততী বাক্যের উপর আতফ হয়েছে। ৬১০) ৬০১ 


০৪ বাক্যটি তার পূর্ব বাক্যের উপর আতফ হয়েছে। এ ভিনটি বাকাই জওয়াবে কসম। 74৩0খবর মুকাদাম, 9১০ 
মুবতাদা মুআখখার ! মুুবতাদা এবং 


খবর মিলে ++. 1:4 এই জুমলাটি নসবের স্থলে আছে পূর্বের জুমলার সাথে 
১4: হওয়ার কারণে । 
উক্ত আয়াতে 344 শব্দকে একবচন এবং ৮2৮ শব্দকে তার ৬4-% নেওয়ার কারণ : এর কারণ এই যে, রাসূলুল্লাহ 3 
যে সকল চারিত্রিক গুণাবলির উপর প্রতিষ্ঠিত'রয়েছেন সেগুলো মূলত বহুবিধ চারিত্রিক গুণাবলির সমষ্টি । এ কারণে ০4 শব্দটি 
1$1 যদিও একক হয়ে থাকে তবে (৫:০০ তা বহুবচনের উদ্দেশ্যে নেওয়া হয়েছে এবং :৯-৫ -কে তার ০০ নেওয়া 
হয়েছে। আর 31১৫০ -এর জন্য আবশ্যকীয় গুণাবলি সবগুলোই রাসূলুল্লাহ এ32-এর মধ্যে বিদামান ছিল । 


2১245 45455 এ 6 এবং ৯৫4 ০1 44,আয়াতঘয়ের শানে নুযুল : ইবনে জুরাইজ (রা.) বলেন, 
সরকার কঁফেররা যখন নবী করীম এ্রঃ২-কে পাগল বা উন্মাদ, অতঃপর শয়তান নামে আখ্যায়িত করেছিল, তখন আল্লাহ তা'আলা 
তাদের এ উক্তির প্রতিবাদে উপরিউক্ত ২নং আয়াত অর্থাৎ “আপনি আপনার প্রতিপালকের অনুগ্রহে পাগল নন” অবতীর্ণ করেন। 
হযরত আয়েশা (রা.) বলেন, নবী করীম গ্রহ -এর চেয়ে কেউই সুন্দর চরিত্রের ছিল না । এরূপ উত্তম চরিত্রের যেমন তার 
সাহাবীগণ ছিলেন না, তেমনি তার পরিবারের কোনো লোকই ছিলেন না। যখনই তার কোনো সাহাবী বা পরিবারের কোনো লোক 
তাকে ডাকতেন, তখনই তিনি বলতেন, আমি উপস্থিত! এ জন্যই আল্লাহ তা'আলা তাকে উপরিউক্ত ৪নং আয়াত অবতীর্ণ করে 
সুমহান চরিত্র ও সুউচ্চ নৈতিকতার আসনে সমাসীন বলে আখ্যায়িত করেছেন। 

ক ৯০ ৩ত পাত জা ই. রকি 
৯41 6১৮৮০৮৯5150 ৬. হ$ 44155 : আল্লাহ তা'আলা কলম ও লেখকগণের লেখার শপথ করে 
রাসূলুল্লাহ এ22:-কে সম্বোধন করে বলেন, হে মুহাম্মদ এপ! আপনি আপনার প্রভুর নিয়ামতপ্রাপ্ত হয়েছেন, আপনি পাগলামি 
করছেন না, যদিও ধর্মবিরোধীদের নিকৃষ্ট মুখে আপনাকে পাগল বলা হয়েছে, এতে আপনি কর্ণপাত করবেন না । আপনার রবের 
পক্ষ হতে আপনার এই সালামের মহৎ কাজের প্রতিফল পরবর্তী চিরস্থায়ী জীবন পেতেই থাকবেন । আর আপনি তো মহাউত্তম 
চরিত্রে অধিষ্ঠিত রয়েছেন! কাফেররাই কেবল নিকৃষ্টতম চরিত্রে নিমজ্জিত রয়েছে! সুতরাং আপনি অবিচলতাবে আপনার মহতী 
কার্ধেঅবিচলভাবে দায়িত্ব পালন করে যান। 
লা রা লারঠ০৫ ৮৫2 ৯৫ 
2:০৮ এর মধ্যে ও -এর তাৎপর্য : 0:4৮ একে ৫4৮: ০১৮ বলা হয়, পবিত্র কালামুল্লাহ- এর বহু সূরার প্রথমে এরূপ বহু 
1৫455 হত ৫০ ০০ ঃ 
০০২০৮ ১১৮ ব্যবহার করা হয়েছে! যেমন- ৫০1 */৮ -এর প্রথমে ৫ সূরা ইয়াসীনের প্রথমে ৮ ইত্যাদি। এটাকে 

৫৫55. 22. 

তফসীরকারগণ +-.:-7:%ও বলেছেন। এর সঠিক অর্থ ও তথ্যের পেছনে উঠে পড়ে লাগা বান্দাদের জন্য নিশ্রয়োজন, তাই 
তাফসীরকারগণ এর তাফসীর প্রসঙ্গে বলেছেন- 45413255451 141 আল্লাহ এটা দ্বারা কি অর্থ নিয়েছেন তা তিনিই 
রে জানেন_ 434445৩70০9 ০৬৩ ৯৮৫ এমাআরিফ] 
2846 0৫. রগ মের বিভিঃ 9:45 করেছেন, হযরত ইবনে সনির, ইরনে ভূরাইজ ও জহি (র) বলেন, 
৩০২০০ ৫১৭ ৩০ »৯ ১৯ - নুন এ মাছটির নাম যার উপর সারা ভূ-পৃষ্ঠ দণ্ডায়মান রয়েছে। আল্লামা তাবারানী (র.) 
হযরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণনা করেন যে, নৃন অর্থ মাছ। 
আবুর রায্যাক, ইবনুল মুনষির এবং ত::০. ১৪/৭) 2) তত ৫8১৮০ ৮2৫ 
চা কাতাদাহ হাসান (রা.) হতে বর্ণনা করেন, ৩৫ ১১:৯0 421 90188 25401 25201 









///.6211./59101.00া 


জফসীরে জালালাইন : আববি-বাংলা, সপ্তম খও [২৯তম পারা] 


জালালাইন গ্রন্থকার বলেন, এটা একটি ০4০৯. [হরফে হিজাযী] একটি আরবি বর্ণমালা মাত্র তিনি এ তাফসীর করার মূল 
কারণ হলো, যারা বলে যে আল্লাহর নামসমূহের অংশ বিশেষ তাদের কথাকে বাতিল বলে সাব্যস্ত করা ৷ 

তাদের দাবি ছিল টি আল্লাহর নাম ৮০৫ বা ৫৮৫ অথবা /9৩ শব্দের একটি অংশ । কারো কারো মতে এটা 
(250 কারো কারো মতে এটা 91১40 22 ইত্যাদি (জামাল 

হযরত ইবনে আব্বাস (রা.) হতে প্রাচীনতম তাফসীকারগণ এ অভিমত পেশ করেছেন যে, এ ১ অক্ষরের দ্বারা আল্লাহ 
তা'আলার পক্ষ হতে মু'মিনদের প্রতি একটি সাহায্যের ইঙ্গিত দেওয়া হয়েছে। 

কারো কারো মতে লাওহে মাহফুষে যে দোয়াতের কালি দ্বারা মানুষের তাকদীর লিপিবদ্ধ করা হয় এখানে সে অক্ষরের উল্লেখ 
করে দোয়াতের প্রতি ইঙ্গিত করা হয়েছে। -[খাযেন, ম'আলিম, হোসাইনী। 

কারো কারো মতে, এটি সেই মাছ যেটি হযরত ইউনুস (আ.)-কে তার উদরে ধারণ করে রেখেছিল। [নূরুল কোরআন] 
প্রথম আয়াতের £9 দ্বারা উদ্দেশ্য : উপরিউক্ত ১নং আয়াতে কলমের শপথ দ্বারা সেই কলমের কথা বুঝানো হয়েছে, যা 
আল্লাহ তা'আলা সর্বপ্রথম সৃষ্টি করে কিয়ামত পর্যন্ত সৃষ্টি হওয়ার সম্ভাবনাময় সকল বস্তু ও বিষয় লাওহে মাহফুষে লিপিবদ্ধ করার 
জন্য নির্দেশ দিয়েছিলেন, এ অনেক তাফসীরকারকের অভিমত । তাফসীরশান্ত্রের ইমাম মুজাহিদ (র.)-এর মতে এখানে কলম 
দ্বারা সেই কলমকে বুঝানো হয়েছে যা দ্বারা জিকির অর্থাৎ কুরআন মাজীদ লেখা হতো । 

আল্লামা বাগাবী (র.) লিখেছেন, তাকদীর লিপিবদ্ধকারী কলমটি ছিল, নূরের যার দৈর্ঘ্য ছিল আসমান ও জমিনের মধ্যকার দূরত্বের 
সমান অথবা এখানে “কলম' উল্লেখ করে যারা কলম ব্যবহার করেন তাদেরকে উদ্দেশ্য করা হয়েছে, এমতাবস্থায় মানুষের 
আমলনামা লিপিবদ্ধকারী ফেরেশতাগণ উদ্দেশ্য হতে পারে। 

অথবা যে ওলামায়ে কেরাম কলম দ্বারা ইলমে দীন লিপিবদ্ধ করেন তাদেরকে এর দ্বারা উদ্দেশ্য করা হয়েছে। +নূরুল কোরআন] 
7:50 -এর মর্মার্থ : (054 0৫ -এর মর্ম সম্পর্কে কয়েকটি অভিমত রয়েছে। কেউ কেউ বলেন, এর মর্ম হচ্ছে 
দিিত হি তির তে উমা িধানো হয়ে কে তিল হারে না হা কিছু লেখা হলেই 
সবের কসম ।' কেউ কেউ বলেন, এর মর্মার্থ হচ্ছে, যা কিছু কিরামান কাতেবীন মানুষের আমলনামায় লেখে তার শপথ । কেউ 
কেউ বলেন, এটার মর্ম হলো, লাওহে মাহফুযে যা লিপিবদ্ধ করা হয়েছে। 214: বলে বহুবচন বুঝানো হয়নি; বরং এটা দ্বারা 
৪777 77858187818587577178775785778888 
কলম ও 6;/:5 ৬৫-এর নামে শপথ করার কারণ : উক্ত আয়াতে 24 দ্বারা যদি 7557 -$ উদ্দেশ্য করা হয় যা সর্বপ্রথম 
সৃষ্টি, তবে তা প্রথম সৃষ্টি হিসেবে অন্যান্য সৃষ্টির উপর তার বিশেষত প্রকাশ পায়। সুতরাং তা দ্বারা শপথ করা (০) 
উপযোগী হয়েছে। 

আর যদি দ্বারা সাধারণ কলম উদ্দেশ্য করা হয় যা দ্বারা ৮১:19 এবং ফেরেশতা ও ইনসানের সকল কলম তার অন্তর্ভুক্ত 
হয়ে থাকে, তখন বলতে হবে যে, কলমের শপথ এ কারণে করা হয়েছে যে, জগতের বিশাল বিশাল রাজ্যসমূহ বিজয় করার 
জন্য তলোয়ারের অপেক্ষাও অধিক কাজ করে থাকে “কলম” অর্থাৎ কলমের গুরুত্ব তলোয়ার অপেক্ষা অধিক, যা কারোও 
বোধগম্য হতে আর বাকি থাকবে না। এ প্রসঙ্গে আবূ হাতেম বুসতী দু'টি শ্লোক (৮৯) বলেছেন 








পন ঠ০০ ৯১৮ ০৫১ ০৪ 
27640 4 ৫52 6৮5 ৩ 5 নি 
প্ত৩০ 9৮ ঠপাণা 


22522340975 4 * 25501855৩41 পভ 
অর্থাৎ যখন কোনো বাহাদুর কোনো দিন স্বীয় তলোয়ারের শপথ করে থাকে, তখন সে তার তলোয়ারকে এমন বন্তুসমূহের 
অন্তর্ভুক্ত করে তোলে যেগুলো মানুষকে মর্যাদাশীল ও সম্মানী করতে পারে । 
সে মর্মে বলতে হয় যে, লেখকদের জন্য কলম সর্বদা তার সম্মান বৃদ্ধির জন্য যথেষ্ট হয়ে যায়। কেননা আল্লাহ তাআলা শপথ 
করেছেন কলমের দ্বারা । -মা'আরিফ] 
//৬/.6211./59101.০0া 


৪ ... তাফসীরে জালালাইন, : আরবি-বাংলা, স 





পালা] 









৬৩৫ 4 


মুলকথা হলো, উক্ত আয়াতে ৮:৮1 বা 55505 উদ্দেশ্য নেওয়া যেতে পারে। অর্থই বিশুদ্ধ হবে। অতঃপর 
3:55 বলে যা ৮:১251-15$ অথবা (4155 ছারা লিপিবন্ধ করা হয় তার শপথ করে আল্লাহ তা'আলা কাফেরদের সেই, 
সকল অপবাদকে খণ্ডন করে দিয়েছেন যেগুলো ছারা নবী করীম 333 -কে তারা লাঞ্ছনা দিয়েছিল । যেমন তারা বলেছিল- 





০৫৫2৮ ক 
প্রিয়নবী হযরত মুহাম্মদ শু মক্কাবাসীদের নিকট একজন সৎ ও ন্যায়পরায়ণ এবং আল-আমীন বা বিশ্বাসী লোক ছিলেন সত্যের 
বাণী নিয়ে যখন আত্মপ্রকাশ করলেন তখনই তাদের চোখে তিনি একজন পাগল, উন্মাদ ও প্রবঞ্চনাকারী হয়ে গেলেন, তখনই 
তারা তার সত্যতা, বিচার-বুদ্ধি ও দৃরদর্শিতার কথা ভুলে গেল এবং নানা প্রকার কটুক্তির ছারা তাকে অপমানিত করতে শুর 
করল । মিথ্যা অভিযোগ তার বিরুদ্ধে আনতে লাগল, তাদের এ সকল কটুক্তি ও মিথ্যার প্রতিবাদেই আল্লাহ্‌ তা'আলা কলমের ও 
তার লেখার শপথ করলেন এবং কখনও কখনও কুরআনের শপথ এবং অন্যান্য সৃষ্টির শপথ করে তাদের কটুক্তির খণ্ডন করসে 
এবং মুহাম্মদ 2 -কে জানিয়ে দিলেন যে, তাদের উক্তি মতে আপনি পাগল বা মিথ্যুক ও জাদুকর নন। তার মনে যে 
সংকোচবোধ হচ্ছিল, করুণাময় তা দূর করে দিয়ে তাকে সান্তনা প্রদান করেছেন এবং তাদের কটুক্তির কঠোর প্রতিবাদ বা নিশ্দ 
করেছেন। 


একজন সৎ ন্যায়পরায়ণ ও উত্তম চরিত্রের লোকর্ূপে পরিগণিত ছিলেন। তার সততা, বিচারবুদ্ধি ও দূরদর্শিতার উপর সকলেই 
ছিল সংশয়হীন-আস্থাবান; কিন্তু তিনি যখন তাদের কাছে কুরআনুল কারীম পেশ করলেন, তখন তারা তাকে উন্মাদ বা পাগল 
ইত্যাদি বিশেষণে বিশেষিত করতে লাগল । তাদের এ সব কটুক্তির জবাবে আল্লাহ তা'আলা কুরআন লেখার কলমের শপথ করে 
তার প্রতিবাদ জানাচ্ছেন। যে কুরআনের কারণেই তার উপর মিথ্যা অভিযোগ দিত; সেই কুরআনের শপথ করেই প্রতিবাদ; 
জানানো হয়েছে যে, আপনি তাদের উক্তি মতে উন্মাদ বা পাগল নন যদিও এ কথাটি রাসূলে কারীমএহ2:-কে সম্বোধন করে বন' 
হয়েছে; কিন্তু এর লক্ষ্য হলো মক্কার লোকদের এ মিথ্যা অভিযোগের প্রতিবাদ জানানো । এন্দপ নয় যে, নবী করীম এ নিজকে 
নিজে উন্মাদ হওয়ার আশঙ্কাবোধ করছিলেন এবং তাদের মুখেও উন্মাদ হওয়ার কথা শুনেছিলেন, তাই “আপনি আপনার 
প্রতিপালকের করুণায় উন্মাদ নন” বলে তার মনের সংশয় ও ছ্িধা দূর করে তাকে সান্তনা দিয়েছেন নবী করীম 
এরপ দ্বিধা-সংশয় উদ্দেক হওয়ার কোনোই কারণ থাকতে পারে না ৷ তার নিকট যে আল্লাহর প্রত্যাদেশ আসে এবং তিনি তার 
মনোনীত রাসূল এতে তিনি নিঃসন্দেহ ছিলেন: সুতরাং উপরিউক্ত প্রথম ও দ্বিতীয় আয়াতের মুখ্য উদ্দেশ্য হলো কাফেরদের 
মিথ্যা অভিযোগ খণ্ডন করা। 

রাসূলুল্লাহ “এর ৫৯: ৫ সম্পর্কে আলোচনা : রঈসুলমুফাসসিরীন হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (র.) বনে 
6:-6 94৫ -এর অর্থ ০555 9১ বা দীন ইসলাম, অর্থাৎ আল্লাহর সমীপে এ দীন ইসলাম অপেক্ষা আর কোনো ধর্ম এ 
বেশি প্রিয় নয়। হযরত আয়েশা (রা.) বলেন, ৫41 $1£)| 44 তার চরিব্রটাই হলো কুরআনুল কারীম । অর্থাৎ কুরআনে 
কারীম ঘে সকল উত্তম কাজ ও চরিত্রের শিক্ষা প্রদান করেছে সেসব বিষয়ে বাস্তব প্রয়োগ স্বয়ং রাসূলুল্লাহ এ3-এর কারার 
এবং কথাবার্তা ও আচার-আচরণের মাধ্যমেই ফুটে উঠে। 

হযরত আলী রো.) বলেন, (+$-৫ 314 দারা উদ্দেশ্য হলো (51,4০1) আদাবে কুরআন । অর্থাৎ এ সকল অভ্যাস যা বুরআ” 
শিক্ষা দিয়ে থাকে । অর্থাৎ আল্লাহ তা'আলা রাসূলুল্লাহ 225: 

তাই রসূল রঃ নিজেই বলেছেন 9৫544094154 অর্থাৎ আমি স্চচরিরতা প্ণকণে শিক্ষা দেওয়ার জগ 
প্রেরিত হয়েছি। 

হযরত আনাস (রা.) বলেন, আমি দশ বছর পর্যন্ত একাধারে রাসূলুল্লাহ ঃ-এর খেদমত করেছি, তথাপিও কোনো কাজে জি 
আমাকে কখনও $% করেননি! 


//৬/.6211./59101.00া 














তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম. যও [ ২৯তম পারা] ৪১ 


3 কখন্ে কাউকে তার নিজ হাতে প্রহার করেননি [তবে ইসলানের পু সিহাদ 
[তে যেখানে যখন গেছেন তখন সেখানে কাফের ও মুশরিকদেরকে হত্যা না করে ছাড়েননি । অন্যথা কখনো তার কোনো 
[লাম বা চাকরানি অথবা স্থীয় স্ত্রীদেরকেও প্রহার করেননি । তবে শরয়ী কানুন মোতাবেক তাকে সাজা দেওয়াতেন। কারো 
[থাও ভুলত্রান্তি হয়ে থাকলেও তার কোনো প্রতিশোধ গ্রহণ করতেন না। -[মুসলিম] 








জাতি রাজাকার রাসূলুল্লাহ জতভত 
পারত 2) পলা 


ধের মাধ্যমেও দেননি । যদিও 61255555520 কে জায়েজ রাখা হয়েছে। হযরত আবুদ দারদা রো.) বলেন, 


৪০০ 


মতের দিন ১: 3৫৫ -এর ন্যায় আমলের পাল্লায় এত বেশি ওজনী আর কোনো কিছুই হবে না। 


চি 


রত আয়েশা (রা.) বলেছেন যে, রাসূলুল্লাহ 3৫2 ইরশাদ করেছেন, মুসলমানগণ, তাদের :১/% ৬-:: -এর বদৌলতেই এ 
ক্তর মর্যাদায় মর্যাদশীল হবে, যে ব্যক্তি রাতে ইবাদত এবং দিনে রোজা পালন করে। [আবু দাউদ] 


৪55৯2৩৫2০০৮ %/৫4 55৩৫২ 


১০০ 6501৮202425 " 10৫5 045$ : “অতঃপর অচিরেই আপনি প্রত্যক্ষ করবেন এবং তারাও প্রত্যক্ষ 
[বে যে, আপনাদের মাঝে কে উন্মাদ” এখানে হযরত মুহাম্মদ এএ::-এর উপর কাফেরদের অপবাদের প্রতিবাদ করা হয়েছে 
1ং তাদের কথাকে খণ্ডন করা হয়েছে! প্রথম অংশে “আপনি অচিরেই প্রত্যক্ষ করবেন এবং তারা প্রত্যক্ষ করবে” এ কথাটির 
ট অর্থ হতে পারে । 

£. দুনিয়াতে কার পরিণতি কি হবে । আপনি দুনিয়াবাসীদের সকলের অন্তরে দুনিয়াবাসীর বিরাট মর্যাদা লাভ করবেন, আর তারা 
ফ্কৃত-অপমানিত হবে । আপনি তাদের উপর প্রাধান্য বিস্তার করবেন, তাদেরকে হত্যা করতে পারবেন। 

. পরকালে দেখা যাবে কার কি অবস্থা হয়। সেখানে আপনি হবেন কামিয়াব আর কাফেররা হবে ব্যর্থ, ক্ষতিগ্রস্ত । আর 
৬ -এর কয়েকটি অর্থ হতে পারে- বিপদপরস্ত হওয়া, উন্মাদ হওয়া, ধন-সম্পদহারা বা জ্ঞানহারা হওয়া, পাগল বা বিকারগ্স্ত 
57 মাধ 717 


টুিাানহাদাদাল গার 






অনুবাদ : 
২৮৮৫০ ০55১3 .& ৮. সুতরাং আপনি মিথ্যাচারীদের অনুসরণ করবেন না। ।. 


»:5 ০12 চাহি বণ ০৩৫ হর ৫ 4৫ হিঠত শব 
৮) ৩৯১০ ০৪ 2010 ০ পু 
॥৫ এুক্বি তত তঠত বক ৫৩৪০ ০ এহাঠাতিও থু ০ 

ডিশচি 251 2052 হন,তবে তারা নমনীয় হবে আপনার প্রতি বিন হবে 

28--১2/2284:28৮-৮ ১০৩ শব্দটি ৯3৩ -এর প্রতি ০ হয়েছে, 

2৮৫০1 গা) কিছ ০৪৯ ১ ০৯৮ আর যদি তাকে ৮৫-:$ ৮15 বূপে গণ্য করা হয় যা 


০৮০ 








1১১ হতে উ হয়; তবে $1৯-4 -এর 
০55482525৮5 1১১ ; ০১৯৭ -এর পৃ 
- (৯৮১০ 2 এ 558155% 5-এর পরে একটি ? উহ্য গণ্য করা হবে। অর্থ 












শপথকারী অপ্রয়োজনে অধিক শপথকারী, যে লাঞ্ছিত 
তুচ্ছ ও নগণ্য । 


১১ ১১. যে পরচর্াকারী নিন্দাকারী অর্থাৎ পশ্চাতে নিন্দাকারী। 
যে একের কথা অন্যের নিকট লাগিয়ে বেড়ায় মানুষের 
মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে কথা লাগিয়ে বেড়ায়। 





১২. যে কল্যাণে বাধাদনকারী হক আদায়ে সম্পদে 
কার্পণ্যকারী যে সীমালজ্বনকারী অত্যাচারী, পাপি 
পাপাচারী ৷ 


১] 





টিটি 2 ২1 ১৩. বু স্বভাব কঠোর ও সঙ্গি-সাখীকে কষ্টদানকারী 
০৮৪১ স্, রি ২ 
৮৪০৮৭ ০+ 


১০ ৫০৮০ ০৮ ০১ তদুপরি কুখ্যাত কুরাইশদের মধ্যে যে এ নায়ে 
টি ৩ সপ ০১৩ কিস লো আখ্যায়িত হয়েছে! আর সে হলো অলীদ ইবনে 


পাপ পাতা ঠক্চিণাতি তা পি 
মুগীরা, যার পিতা আঠার বছর পর তাকে সন্তানরূগে 


১ 


৩1255 তা ভিত 


পাতা ৪) 


$2:5০1552101 05064 শ্কার করেছে হযরত ইবনে আববাস রো) বলে 
56150527182 আমার জানা নেই যে, আল্লাহ তা'আলা তার থে 
৪ 5৬ ৫৮৮৮৮ ৭৪৭ পরিমাণ নিন্দাবাদ করেছেন, তদ্রুপ আর কার€ 
৩৮০৩ ৮৮১০৫ শত ০৪ সপ করেছেন কিনা? সুতরাং এ দুর্নাম তার চিরসাথী 
7555 90-25010 43942 4 24 হয়েছে। আর 43১24 যরফ্‌ যা 256 এর সাথে 
টি রিনি 





পা এরা ত৩৫১ ৬০ ক্র এই (সি পাত ১৪. 
১৭ ও ০৮৮৮৮৮০৮৮1১ ৩৮ ৩/-১৪ এ ্ 
১৯১১১৩০৮৮৯০ রি টা [0 শব্দটি ৭ অর্থে ব্যবহৃত, তার 
০ 5০5৪ সমৃদ্ধশালী ্ 
-০৮৮০১ ৩ পুশ সম্পর্ক পরবর্তী বাক্যে নির্দেশনার সাথে। 


////.9811.5101.00 









পা রক 50558) পভ পাতি 
৮৯০০ ০1৮৪] ৩1 4৮৮৪ 
471৮ 


৫ পেত ওত জরা 


৮:5:45567155 4558 ৮০42 


1/৮৮১৫০ ৮/০ পাও পাপা 
৮৩০৮-০০ রাহা ৮ 


রি 


. তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম খণ্ড [ ২৯তম পারা ] 


০5: 
১ 1১1,-১০ ১৫. যখন তার নিকট আমার আয়াত পঠিত হয় কুরআন, 





সে বলে এটা পূর্ববতীগণের রূপকথা অর্থাৎ সে 


তৎপ্রতি মিথ্যা আরোপ করে । তার উপর আমার 
উল্লিখিত অনুগহরাজির কারণে । আর | শব্দটি 0. 
দু'টি হামযায়ে মাফতৃহাহ-এর মাধ্যমে এক কেরাতে 
পড়া হয়েছে। 


*১৯ ১৬. অচিরেই আমি তার শুড় নাক) দাগিয়ে দিবো তার 





নাসিকায় এমন চিহ্ত করে দিবো, যাতে চিরদিন সে 





টি 2 ৮৫ রা 49৯০ 4 
৮ চে ৮০৮৭ 4 লজ্জিত থাকবে । বদর যুদ্ধের দিন তরবারি দ্বারা তার 
. 34445 ৮4152 নাসিকায় দাগ দেওয়া হয়েছিল! 


ব্রাক ঠ ৬৮৫ 


2৩ /:৮2৮ 422 ৩ ৪ ্ৈ 
০৯১৫৫ ১৯55 20195 ক: 5৮:১৭ দার ররর রা বরা: 
ঈওয়াব উহ্য ৷ অনুরূপভাবে 1%/ -এর মাফউলও উহ্য। অর্থাৎ 65494 ৫৯ ৮৫ 42178 এটাও হতে পারে যে, 
উদার -এর জওয়াব হবে। শর্ত এবং জাযা [%%-এর মাফউল হয়েছে। 


3 ১১৯4 56 ৮05৫ : বাক্যটি মুতা'আল্লিক হয়েছে (৮ এ ফে'ল -এর সঙ্গে। কোনো কোনো কেরাতে 3 


ক পড় হয়েছে। চি 45৫ হ় তবে এটা খবর হচ্ছে উহা মূলে ছিল (5+:-4:৫4৯ ৮2-0166631 
পা 


পি ৬144 


৮2450 ৫৩230 ০15 বাক্যটি 54944 যা ৫ -এর কারণ হিসেবে ব্যবহৃত হয়েছে। 


পূর্বের সাথে এ আয়াতগুলোর সম্পর্ক : আল্লাহ তা'আলা পূর্বে কাফেরদের আচরণ, রাসূলুল্লাহ প্রঃ; সম্পর্কে তারা যে উন্মাদনার 
অভিযোগ আনয়ন করেছে এবং তীর চরিত্র সম্পর্কে যে কথাবার্তা বলেছে অথচ আল্লাহ তা'আলা তীর উপর নিয়ামত বর্ষণ 
করেছেন। তীর দীন ও নবীর চরিত্রকে সুমধুর করেছেন- তা উল্লেখ করেছেন৷ এখানে আল্লাহ তা'আলা তার রাসূলকে 
কাফেরদের সাথে কঠোরতা অবলম্বন করার নির্দেশ দিচ্ছেন। তাদের ব্যাপারে নমনীয়তা গ্রহণ না করার জন্য নবীকে জানিয়ে 
দিচ্ছেন, ২১০৮৭৪88585 


_ঁকাবীরা 
১) (:4 151, -এর শানে নুযূল : আবূ হাতেম আল্লামা সুদ্দীর উদ্ধৃতি দিয়ে উল্লেখ করেছেন, উপরিউক্ত ৯নং আয়াত হতে 
শেষ পর্যন্ত মন্কার প্রখ্যাত দুষ্ট আখনাস ইবনে শোরায়েককে উপলক্ষ করে অবতীর্ণ হয়। বিশিষ্ট তাফসীরকারক কালবী থেকেও 
ইবনে মুনযির অনুরূপ একটি বর্ণনা উল্লেখ করেছেন! মুজাহিদ (র.)-এর মতে উপরিউক্ত আয়াত আসওয়াদ ইবনে আবদে 
ইয়াগুসের পরিচয়দানে অবতীর্ণ হয়। 
অথবা, হযরত ইবনে আব্বাস (রা.) বলেন, নবী করীম এ৫২-এর কাছে যখন উপরিউক্ত ১০-১১নং আয়াত অবতীর্ণ হয়, তখনও 
আমরা বঞ্চিত লোকটিকে চিনতে পারিনি। পরিশেষে যখন তাকে জারজ নামে আখ্যায়িত করা হয় তখনই আমরা তাকে 
সঠিকভাবে চিনতে পারলাম ৷ তখন বুঝতে পারলাম যে, সে ব্যতিচারপ্রসূত জারজ সন্তান। -[লোবাৰ] 
অথবা, হযরত সুকাতিল রে.) বলেন. এ আয়াতগুলো ওয়ালীদ ইবনে মুগীরা প্রসঙ্গে অবতীর্ণ হয়েছে । আঠার বছর পর তার পিতা 
মুশীরা তাকে নিজের সন্তান বলে স্বীকার করে। _বায়যাবী, মা'আলিম] 

///.6911./69101.00া 


৮ ১৮৫/ সি 
৮৯:25 এটাই 
দর কষাকধি। যেমন সাধারণ মানুষ লেনদেন ও ব্যবসায়ে করে থাকে: কিন্তু আকীদা ও ব্যবসার মাঝে বিরাট ব্যবধান: আকীদপ্র 
ধারক তার আকীদার ব্যাপারে সামান্য ছাড় দিতে কখনও প্রস্তুত নয়। তার আদর্শ তার নিকটে সবচেয়ে বড়? এ ব্যাপারে সে সর 
কিছুকে ত্যাগ করতে প্রস্তুত; কিন্তু তার আকীদা-আদর্শকে সে কখনও ত্যাগ করতে প্রস্তুত নয়। কাফেররা নবীর নিকট অনেক 
প্রস্তাব ও প্রলোভন নিয়ে এসেছিল । সুন্দরী নারী, অর্থসম্পদ, দেশের বাদশাহী, আরো কত লোভনীয় প্রস্তাব; কিন্তু রাসূলুল্লাহ ২ 
এসব কিছুকে আদর্শের কারণে প্রত্যাখ্যান করেছেন। তিনি তার আদর্শের ক্ষেত্রে কোনো ছাড় দিতে প্রত্তুত নন। তিনি বলেন, যা 
আমার এক হাতে চত্ত্র ও অন্য হাতে সূর্য এনে দাও তবুও আমি আমার আদর্শ প্রচার থেকে বিরত হবো না । আমার আদর্শের 
ব্যাপারে কোনোই আপোষ নেই। নবীর নিকট থেকে তারা আদর্শের ব্যাপারে যে নমনীয়তা আশা করে তা কখনো সম্ভবপর নয়। 
দুনিয়াবী কাজে তিনি অত্যন্ত নরম; কিন্তু দীনের ব্যাপারে তিনি পাহাড়ের চেয়েও অনড়, ইস্পাতের চেয়েও কঠিন। 
১5 ৮4৮5৫ 4455 : 35 এটা 205 55312-এর শব্দ অর্থাৎ বেশি বেশি কসমকারী। মিথ্যাবাদীরাই অধিক 
শপথ করে থাকে । কথায় বলা হয়, অতিভক্তি চোরের লক্ষণ। ভারা অধিকাংশ মিথ্যা কথা বলে থাকে । তাই তারা মিথ্যাকে 
আড়াল করার জন্য অধিক কসম করে। মানুষকে তার প্রতি আস্থাবান করতে সে চেষ্টা করে। নবুয়তের যুগে এহেন প্রকৃতির 
লোক বহু সংখ্যক ছিল। সৃতরাং বর্তমানেও এ ধরনের লোকদের হতে দূরে সরে থাকা একান্ত আবশ্যক। 


(2৫7 8555 455 ও £ ৩ 0: ৮৫4০ -এর মধ্যে ৮0 কি ৫2০৮ -এর জন্য? : উক্ত আয়াতে হে 
কাফেরদের অনুসরণ করতে দু'বার নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা সম্পর্কে যেহেতু কোনো প্রকার 21 পাওয়া যায় না, 
সুতরাং তা "১৮৮5 হারামের জন্যই সাবা্ত হবে ৷ তবে এরা যেহেতু মিথ্যাচারী ও সত্য হতে মানুষকে স্পষ্ট বিরতকারী। সুতরাং 
যেহেতু আল্লাহ্‌র হুকুম অমান্য করার জন্য নিষেধ করা হচ্ছে এটা অমান্য করা অর্থাৎ তাদের অনুসরণ করা হারাম হবে 12 
১০১18245585 যা'আরিফ গ্রহকারও এটাকে হারামের প্রতি ইঙ্গিত দিয়েছেন। 

:৮7%-55 ৫2 ৮০৫৫ 445 : সে লোক গালাগালি করে, চুগলি করে বেড়াতে বেশি অভ্যত অর্থাৎ মানুষকে 
কথায় করায় দোষী সাব্যস্ত করতে চায়, সামনে মানুষকে খুবই ভালো বলে, পিছনে খুবই মন্দ বলে । এটাই 72 -এর অর্থ 


টির 


এটাকে গিবত বলা হয়? আর চুখলি করার অর্থ হলো- 21: ১.১ 5274442৫052 44-05 80৪ মানুষের মাঝে 





এমন কিছু কথাবার্তা পরস্পর বলাবলি করতে “থাকে যাতে মানুষে মানুষে খুবই বিবাদ ঘটে । এক্ঁপ লোককে ?4 বলা হয়। 
হাদীস শরীফে বলা হয়েছে- ?৮4$ 227] $444 চগলখোর বেহেশতে প্রবেশ করতে পারবে না। আর গিবত সম্পর্কে 
হাদীসের লক্ষ্যে উভয় কার্যই নিন্দনীয় ও হারাম । অন্য হাদীসে বলা হয়েছে- 57] ০ 4৩1 2৮৯৮ আরও হুযূর এ বলেছেন, 
যে ব্যক্তি কারো, গিবত করল সে যেন তার মায়ের সাথে জেনা করল। 


৬ পাক ও ঠা কল রত ঙ পাতার ঠা ৫ 
0১৮5 ১৫7 8৮৮5 ৬4755 এ: উক্ত আয়াতের দু'টি তাৎপর্য হতে পারে এবং এই অর্থদ্য় ৮: 
শরন্দের অর্থের বিভিন্রতার কারণেই হতে পারে। 


১. যদি ০:2 শব্দের অর্থ ধন-মাল নেওয়া হয়, তখন আয়াতের অর্থ হবে সে লোকটি ভয়ানক কৃপণ ও বখিল। কাউকে একটা 
কুটাকড়ি পর্যন্ত দিতে প্রস্তুত নয়! 

২. আর যদি ভালো ও কল্যাণ অর্থ নেওয়া হয়, তখন আয়াতের অর্থ হবে সে লোকটি সকল প্রকার ভালো, কল্যাণময় এবং সক 
প্রকার নেককাজের প্রতিবন্ধক । ইসলামের ন্যায় এক ব্যাপক কল্যাণময় জীবনাদর্শ হতে সে লোকদেরকে বিরত রাখছে। 
অর্থাৎ তা গ্রহণ করতে বাধা দান করছে। এই বাধা দানে সে খুবই তৎপর । _খাযেন, মাদারিক] 

১২০৬ -এর মর্মার্থ : 9০ অর্থ- সীমা অতিক্রমকারী, সীমালজ্বনকারী । হক এবং ্যায়-নীতির সীমা অতিক্রমকারী। সে নবী 
করীম এ -এর উপর সীমালজ্বনকারী, মুসলমানদের এবং ইসলামের ধারক-বাহকদের ব্যাপারে সীমা অতিক্রমকারী। সে 
লোকদের দীনের পথে, হেদায়েতের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে । সীমালঙ্ঞন করা কুরআন ও হাদীসের দৃষ্টিতে জঘন্যতম 
অভ্যাস। ইসলাম সব ধরনের সীমালজ্ঞনকে নিষেধ করে । খালাপিনাভেও ইসলামের নীমারেখা মেনে চলা আল্লাহর নির্দেশ। 
আল্লাহ বলেন, “তোমরা হালাল রিজিক খাও এবং এতে বাড়াবাড়ি করো না" কেননা ইনসাফ এবং ভারসাম্য রক্ষা করাটাই 
ইসলামের প্রকৃতি, ইসলামের মূল শিক্ষা । -[ঘিলাল] 

৫44 -এর অর্থ : 44 শব্দটি এমন এক ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়, যে খুব দুর্ধর্ষ ও বেশি পানাহারকারী, আর এটার সাথে 

সাথে ঝগড়াটে, চরিত্রহীন ও পাষাণ হৃদয়ের অধিকারী হয়ে থাকে । কতকের মতে অশ্লীল গালিগালাজকারী ব্যক্তির বেলায় এ শু 

ব্যবহৃত হয় : আবার কতেক বলেছেন. কুফরিতে দৃঢ় প্রত্যয়কারী লোককে বুঝাবার জন্য এ শব্দের ব্যবহার হয়৷ -খাষেন] 


///.9211./58101.00া 






তাফসীরে জালালাইন : আরবি-বাংলা,. সপ্তম খণ্ড [২৯তম পারা] ৪৫ 


"9 শব্দের মর্মার্থ : ৮2 শব্দটি আরবি ভাষায় ব্যভিচারপ্রসূত জারজ সন্তানকে বুঝাবার জন্য ব্যবহৃত হয়। যে কোনো 

পরিবারের লোক না হওয়া সব্বেও সে তারই অন্তর্ভুক্ত থাকে । হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) হতে বর্ণিত আছে যে. 

এখানে “যানীম' অর্থ জারজ সন্তান । -(রূহুল মা'আনী) সাঈদ ইবনে জুবায়ের (র.) বলেন, স্বীয় দুকৃতির কারণে সর্বজন পরিচিত 

ও প্রখ্যাত লোককে বুঝাবার জন্যও এ শব্দের ব্যবহার হয়৷ এখানে যে কয়টি বৈশিষ্ট্যের কথা উন্লেখ করা হয়েছে তাতে মনে হয় 

লোকটি মন্কার খুব প্রসিদ্ধ ও সুপরিচিত লোক ছিল । যদিও আল-কুরআন তার নাম উল্লেখ করেনি । ফলে তাফসীরকারকদের 

মধ্যে নাম নিয়ে নানা মতের সৃষ্টি হয়েছে। শানে নুযুলে সন্তাব্য নামগ্ুলোর আলোচনা রয়েছে। হযরত ইকরিমা (র.)/ -এর 

০ ৫2 ঠঠতি ৫৮৮5 2৫ ঠা রি 
ব্যাখ্যায় নিম্নলিখিত কবিতা বর্ণনা করেছেন 1 উপ 5১081 027 * ৮409 ০০০ 3053 [জারজ এ ব্যক্তি যার পিতা 
অজ্ঞাত, মা ব্যভিচারিণী, এমন ব্যক্তি নিকৃষ্ট বংশের |] 

আলোচ্য আয়াতে উল্লিখিত নিকৃষ্ট অভ্যাসসমূহ : আলোচ্য আয়াতে ওয়ালীদ ইবনে মুগীরার ১০টি নিকৃষ্ট অভ্যাসে আলোচনা. 

করা হয়েছে, যা নিশ্নরূপ- & 

চে (৩) পু দে চর্চা (0) ৯ চে 2৮58 0) চ৮5-৮ 94 0 2:80 ৯০ 0) 

- ৮281 ৮৮৮৮1 (7) 

অর্থাৎ ১. মিথ্যাভাবে অধিক শপথ করা, ২. নির্লজ্জ হওয়া, ৩. অন্যের দোষ খুঁজে বের করা, ৪. চুগলখোরি করা, ৫. সৎকার্যসমূহ 
হতে আল্লাহর বান্দাদেরকে প্রতিবন্ধকতায় আবদ্ধ করা, ৬. আল্লাহর নিয়মের অবাধ্য চলা, ৭. গুনাহের কার্য করা, ৮. নিকৃষ্ট 
অভ্যাসের অনুকরণকারী হওয়া, ৯. জেনার সন্তান হওয়া, ১০. আল্লাহর পক্ষ হতে অবতীর্ণ আয়াতসমূহকে পুরাতন যুগের 
কেসসা-কাহিনী বলে গালি দেওয়া । দশম প্রকারের বিষয়টি সম্পর্কে পরবর্তী আয়াতে আলোচনা করা হয়েছে। 
মাদারেক গ্রন্থকার বলেন-হযরত ইয়াধীদ, ইয়াকুব ও সাহল রে.) বলেছেন, যেহেতু ওয়ালীদ ইবনে মুগীরাহ নবী করীম এ্হ-কে 
একটি মিথ্যা অপবাদ দিল অর্থাৎ ১৯৮ বলে গালি দিল, এটার প্রতিফলে আল্লাহ্‌ তাকে দশটি গালি দিলেন, অর্থাৎ দশটি 
অপবাদ দিলেন ৷ এটার কারণ এই যে, নবী করীম ওু্রশ্পং-এর উপর যদি একবার দরূদ পাঠ করা হয়, তবে দরূদ পাঠকারীর উপর 
আল্লাহর পক্ষ হতে দশটি রহমত প্রেরণ করা হয় এবং দশটি পাপ ক্ষমা করে দেওয়া হয়৷ কাজেই মহান আল্লাহর জন্য যথাযথ 
হয়েছে যে, তার একটির প্রতিউত্তরে ১০টি বদ স্বভাবের উল্লেখ করেছেন। 
+$6০২0 ৮65০6805215 ৬ ঠি 1005 215৯ : আল্লাহ তা'আলা ওয়ালীদ ইবনে মুপীরাহ 
সম্বন্ধে বলেন- যখন আমার নাজিলকৃত আয়াতসমূহ তার নিকট পড়ে শুনানো হয়, তখন হঠকারিতার ছলে সে বলে, এটাতো 
কেবল পুরানা যুগের কেসসা-কাহিনী মাত্র। এ ধরনের নিকৃষ্টতম মন্তব্য করার কারণে আল্লাহ্‌ তা“আলা নবী করীম এ: -কে 
তাদের হতে সতর্ক করে দিয়েছেন! 
প্রথমোক্ত আয়াতটির সম্পর্ক যদি পূর্ব হতে চলে আসা কথার সাথে ধরা হয় তখন আয়াতের অর্থ এরূপ হতে পারে যে, এ ব্যক্তির 
দাপট ও প্রভাব এ জন্য যে, সে বিপুল ধন-জনের অধিকারী, আদৌ এমন লোককে মেনে নেবেন না । [তাহলে ধর্মের কলঙ্ক হতে পারে |] 
অথবা, পরবর্তী বাকোর (-%:401 424 4৮44) সাথে ও সম্পর্কে করা যাতে পারে। তখন আয়াতের তাৎপর্য হবে এই যে, 
বহু ধন-জনের মালিক হর্তয়ার দরুন লোকটি খুব অহংকারী হয়ে পড়েছে । এ কারণে কুরআনের আয়াত তাকে শুনানো হলে সে 
অহংকারে অন্ধ হয়ে বলে উঠে, এটাতো আগেকার যুগের লোকদের কথাবার্তা। ূ 
আর সে লোকটি যেহেতু নিজেকে খুব উঁচু দরের লোক বলে মনে করত এ কারণে তার নাকটিকে শুড় বলা হয়েছে। নতুবা শুড় 
যে কেবল হাতির থাকে তা কারো অজানা নয় । আর আল্লাহ বলেছেন, তাকে নাকের উপর দাগ লাগিয়ে দিবো । অর্থাৎ তাকে 
অপমানিত ও লাস্িত করে দেবো । অর্থাৎ তাকে ইহকাল ও পরকাল এমনভাবে লাঞ্তিত ও অপমানিত করবো যা হতে সে কখনো 
নিষ্কৃতি পাবে না। _মা*আরিফ] 

154৮1 414 12554 কখন কার জন্য বলা হয়েছে এ বিষয়ে বিভিন্ন মতামত রয়েছে। 

$. কিয়ামতের দিন তার নাকের উপর কুফরির কারণে অপদস্থমূলক এমন নিশান লাগিয়ে দেওয়া হবে, যাতে সে খুব 
অসম্মানিত হবে। 

২. অথবা, :৫| (১%4 খন বলা হয়েছে এ ব্যক্তি ছিল ওয়ালীদ ইবনে মুগীরাহ। সে কুরাইশ বংশের নেতৃবর্গের একজন 
লোক ছিল। এটার ০৭ দুনিয়াতেও হতে পারে অথবা আখেরাতে । যদি দুনিয়াতে হয় তবে বদরের যুদ্ধেই হয়েছে। কারণ 
সেদিন তার নাকের মধ্যে খুবই জখম হয়েছিল এবং আল্লাহ্‌র ১১৫ সত্যায়িত হয়েছিল । আখেরাতের বিষয়ে কোনো কথা বলা 
হয়নি এবং বদরের দিনের সে জখমটি তার শেষ নিশ্বীস পর্যন্ত বহাল রইল। -সাবী] ূ 

১৫ অর্থ : এটার অর্থ- শুঁড়, হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে তার নাসিকাকে শুঁড় বলা হয়েছে। নতুবা, কোনো মানুষের শুড় 

হতে পারে না। যেমন সাধারণ পরিভাষায় কোনো ব্যক্তির চেহারাকে ১৮৫০ (ব্যাঙ্গার্থে মুখ) বলা হয় । অথচ কুকুরের ক্ষেত্রে 

৪১৯৫০ শব্দ ব্যবহার করা হয় । আল্লামা আশরাফ আলী থানবী (র.) অনুরূপ অভিমত ব্যক্ত করেছেন । -ৃখাযেন, বায়হাকী] 


///.92111./58101.00]া 
















পুত পপ শি ত০ 
রি 2 লিড8)৮ পাশা 
225 545 
রি 
পাতি চা করাত পট নিকট ও 


এ 


প।8 ০9৮2 তত তীর ৩০১ ৫০১৩ 4৫ 


রাজা ৬1 4৪০ ০৯০১৬ 


রে 





তত পিতিব ৫ তত তাত 


৩৯০ ৯১ ১০৯ ৮০০ 








চা ০47৩ 


25:০5-০5০53 





পাপা পা পা 


রিনরিরিতে পার টিজিতি 


পা ভাতা জা 
লি 


প 


৬৩ এ ৩৩ 


জালালাইন_ : আরবি-বাংলা, সপ্তম. খও.[ ২৯তম পারা]. 
অনুবাদ : 












টিক নব জপ করছি কেনে 
পরীক্ষা করেছিলাম উদ্যান অধিপতিগণকে বাগানে | 
অধিপতিদেরকে। যন তারা শপথ করেছিল যে, তা: 
আহরণ করবে বাগানের ফল কর্তন করবে প্রত 
প্রভাতকালে, যাতে দরিদ্রগণ তা টের লা পায়। সৃতরং 
ভাত তাডিরার দিতে হাত না রাজাদের লি] 
দরিদ্রদেরকে তা হতে দিত ৷ 





১৮. আর তারা ইচ্ছা প্রার্থনা করেনি তাদের শপথে 





ইনশাআল্লাহ যোগ করেনি । আর বাক্যটি মুসতানিফ 
বাক্য ৷ অর্থাৎ আর তাদের অবস্থা এপ ! 


১৯. অতঃপর তোমার প্রতিপালকের নিকট হতে এক 





বিপর্যয় হানা দিল সেই উদ্যানে অর্থাৎ রাত্রে সেই 
বাগানে অগ্নিকাণ্ড ঘটে গেল ! যখন তারা নিদ্দিত ছিল। 


. ২০. ফলে তা তিমির রজনীতুল্য হয়ে পড়ল প্রগাঢ় অন্ধকার 





রাত্রির ন্যায় হলো, অর্থাৎ জলে কৃষ্ণ্বর্ণ ধারণ করল। 


২১. প্রত্যুষে তারা একে অন্যকে ডেকে বলল ! 





২২. তোমরা তাড়াতাড়ি তোমাদের বাগানে চলে 





তোমাদের শস্যক্ষেত্রে, এটা 15545 -এর ব্যাখ্যা অথব 
4 অব্যয়টি 22/-5 অর্থাৎ ১0 যদি তোমরা ফব 
আহরণকারী হও ফল কর্তনের ইচ্ছা কর। শর্তে 
জবাবের প্রতি পূর্ববর্তী বক্তব্য নির্দেশ করছে। 





পপ পি হত 


৫০০ হতে। 5৫275 : 3? জুমলায়ে মুস্তানাফা, 
বাট হতে নসবে আছে ৩ হওয়ার কারণে । 


৬৯৮৬০ ডি উক্ত 3৮০৩: বাক্যে ৫4:55 জওয়াবে কসম, (৯ হাল হয়েছে 


তত 


1১555 শব্দটি 15 4-এর উপর আতফ হয়েছে, 2525555 


ডং 
13510 24৯5. -এর মধ্যস্থ ৩) মাসদারিয়া, কেউ কেউ কলেল, মুফাসসিরা ৮:১০: ৬ শর্ত" ভার জ 


৮2, 
15253 হি 


///.92111./568101.00]া 


তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম খণ্ড ! ২৯তম পারা ) 


পূর্বাপর সম্পর্ক : মক্কার যেসব কাফের দৃষ্ট-দুরাচার লোক নিজেদের ধন-সম্পদের কারণে খুব অহংকারী ও দান্তিক হয়ে মহানবী 
শর -এর দীনের দাওয়াতের বিরোধিতা করত এবং পদে পদে দীনের দাওয়াতি কাজে বাধা-বিষন সৃষ্টি করত; আর কুরআনকে 
সেকালের রূপকথা এবং মহানবী এ22 -কে উন্মূদ বলে আখ্যায়িত করার অপপ্রয়াস চালিয়েছিল, পূর্বের আয়াতগুলোতে সেসব 
আলোচনার পর এখানে আল্লাহ তা'আলা তাদের সম্মুখে ইয়েমেন এলাকার ধ্বংসকৃত বাগানটির দৃষ্টান্ত পেশ করে বলছেন- 
বাগানের মালিকগণকে বাগানের শস্য সম্পদ দ্বারা আমি যেভাবে পরীক্ষা করেছি, অনুরূপভাবেই আমি তোমাদেরকেও ধন-সম্পদ, 
বিষয়-সম্পত্তি, সন্তান-সন্ততি ও প্রাচুর্য দান করে পরীক্ষা করছি। তোমরা যদি এ প্রাচূর্ষের দর্পে গর্বিত হয়ে আমার দীনকে অবহেলা 
কর, নবীর দাওয়াতি কাজে বাধা দাও এবং তার নামে এ কটুক্তি কর, তবে বাগানের মালিকদের ন্যায় তোমাদের ধন-সম্পদকেও 
সমূলে ধ্বংস করে ছাড়ব। অতএব সাবধান! এ বাগানের ঘটনাটি হতে তোমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। হাদীসে এসেছে- 
মন্কাবাসীদের উপর রাসূলুল্লাহ এঃ -এর দোয়ার কারণে এরপ দুর্ভিক্ষ এসেছিল, যেরূপ বাগানের মালিকদের উপর দুর্ভিক্ষ 
এসেছিল। 


বাগানের ঘটনা : বিভিন্ন তাফসীরে উল্লেখ রয়েছে যে, ইয়েমেন প্রদেশের কোনো একটি বাগানের মালিক ছিল একজন 
আল্লাহভীরু লোক । সে বাগানের ফসলের নির্দিষ্ট একটি অংশ গরিব-মিসকিনগণকে দান করত; কিন্তু তার মৃত্যুর পর তার তিন 
পুত্র তার মালিক হলো । তারা ভাবল যে, আমাদের লোকসংখ্যা অনেক । আমাদের পরিবার-পরিজনের তৃলনায় বাগানের ফসল 
সম্পদ খুবই অপ্রতুল । সুতরাং গরিব-মিসকিনগণকে ফসলের নির্দিষ্ট একটি অংশ দান করা আমাদের পক্ষে সম্ভবপর নয়; কিন্তু 
কোনো এক ছেলে এই চিন্তাধারার বিপরীত ছিল। সে গরিব-মিসকিনের প্রতি ছিল সহানুভূতিশীল ৷ তবে তার কথায় অন্যান্যরা 
কান দিল না। তারা প্রতিজ্ঞা করল যে, আগামী দিন সকালবেলা আমরা ভিক্ষুক দল আসবার পূর্বেই গিয়ে ফসল কেটে আনবো; 
কিন্তু এ শপথ ও প্রতিজ্ঞায় আল্লাহর ইচ্ছাকে শামিল করল না। অর্থাৎ তারা এ কথা বলল না যে, আল্লাহ চাইলে [ইনশাআল্লাহ 
আমরা আগামীকল্য সকাল সকাল গিয়ে ফসল কেটে আনবো । এ ইনশাআল্লাহ না বলা এবং গরিব-মিসকিনগণকে না দেওয়ার 
ইচ্ছা প্রকাশের অপরাধে তাদের ঘুমে থাকা অবস্থায় আল্লাহ তা'আলা তাদের বাগানের উপর গজব নাজিল করলেন । ফলে প্রচণ্ড 
মরুঝগ্রা বায়ু বাগানের উপর দিয়ে প্রবাহিত হয়ে বাগানের ফসলকে মথিত করে সম্পূর্ণরূপে বিনাশ ও ধ্বংস করে ফেলল। 
বাগানটি দেখলে মনে হতো যে, মথিত হয়ে চর্বিত ফসলের ন্যায় হয়ে গেছে। অতঃপর অতি প্রত্যুষে তারা পরস্পর বলাবলি 
করতে লাগল যে, তোমরা ফসল কাটতে চাইলে সকাল সকাল বাগানে চলো । ভিক্ষুকের দল ভিড় জমাবার পূর্বেই ফসল তুলে 
আনতে হবে৷ অতঃপর তারা বাগানে যেয়ে অবস্থা মনে করল যে তারা ভুল করেছে, এটা তাদের বাগান নয়৷ কারণ তাদের 
বাগানতো এই রকম ছিল না। এটাতো ধ্বংস মাত্র। 


মাধ্যমে পূর্বযুগের একটি স্মরণীয় ঘটনার কথা উল্লেখ করে মক্কাবাসীদেরকে একটু হুশিয়ার করে দিচ্ছেন এবং তাদেরকে আল্লাহর 
আজাব হতে ভয় প্রদর্শন করছেন । সুতরাং আল্লাহ বলেন, আমি মক্কাবাসীদেরকে পরীক্ষায় ফেলেছি, যেভাবে বাগানওয়ালাদেরকে 
পরীক্ষায় ফেলেছি, যখন তারা পরস্পর হলফ করে এ অঙ্গীকারাবদ্ধ হলো যে, এবারের সুযোগে তারা খুবই ভোরবেলায় যেয়ে 
ক্ষেতের ফসল কেটে নেবে। যাতে ফকির-মিসকিনগণ সংবাদ না পায়। আর তাদের এ অঙ্গীকারে তারা কৃতকামী হবে বলে 
তাদের এত দৃঢ় বিশ্বাস ছিল যে, তারা ইনশাআল্লাহ বলতেও ভুলে গেল। অর্থাৎ বলার তৌফিক হয়নি। 

এ এপ ডি ৩৫0 আয়াতে মক্কাবাসীদের পরীক্ষা করার অর্থ : মন্কাবাসীদেরকে পরীক্ষা করার অর্থ এও 
হতে পারে যে, আয়াতে বর্ণিত বাগানওয়ালা সম্প্রদায়কে যেরূপ নিয়ামত ছারা সুশোভিত করেছি । এর শুকরিয়া আদায় না করার 
কারণে তাদের উপর আল্লাহ্‌র শাস্তি এসেছে এবং তাদের উপর হতে নিয়ামত হরণ করে নেওয়া হয়েছে। তেমনিভাবে 
মক্কাবাসীদের উপর আল্লাহর মহান নিয়ামত “হযরত রাসূলে কারীম এ্ঃ-কে তাদের মধ্য হতে সৃষ্টি করা হয়েছে” এটার তুল্য 
নিয়ামত আর প্রয়োজন নেই। তদুপরি তাদেরকে ব্যবসা-বাণিজ্যে অত্যন্ত বরকত দান করা হয়েছে এবং তাদেরকে শাস্তির জীবন 
যাপন করার সুযোগ দেওয়া হয়েছে। এ সকল হতে আল্লাহর পরীক্ষা হলো, তারা এগুলো তীর নিয়ামত বলে স্বীকার করে কিনা 
এবং রাসূলের উপর ঈমান আনয়ন করে কিনা, অথবা কুফরির উপর অটল থাকে । 

অথবা, তাদের বাগানওয়ালাদের ঘটনা হতে উপদেশ গ্রহণ করা উচিত ছিলু যদি এটা ছ্বারা নসিহত কবুল না করে তবে তাদের 
উপরও তেমিনভাবে আল্লাহর গজব নাজিল হতে পারে । (১ ০৮//1৬ ৮০) চিনি 
0106৮৫28006 -এর উক্ত ব্যাখ্যা ধ সময় সঠিক প্রতীয়মান হবে যখন এ আয়াতগুলোকে মান্ধী আয়াত বলে সাব্যস্ত 
উল্লাহর এও বু তক সী যা এ আয়াভগলোকে মাদানী আয়াত বলেছেন। তখন “পরীক্ষা ারা ্ার দুর্তক্ষের শন 
উদ্দেশ্য করেছেন । যা রাসূলুল্লাহ এই -এর বদদোয়ার কারণে তাদের উপর পতিত হয়েছিল । সে দুর্ভিক্ষের দিনে তারা ক্ষুধার 


জ্বালায় মরতে লাগল । মৃত জীবজদ্তু ও বৃক্ষের ঢালসমূহ পর্যন্ত খেতে বাধ্য হয়েছে, আর এ অবস্থা যা ঘটনাটি হিজরতের পরেই হয়েছে 
///.6911./69101.00া 


৪৮ তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম যগ [২৯তম পারা] পু 





245 ৫৯ সম্পর্কে দুটি জরুরি কথা : উক্ত আয়াতে 5211৮210351 ৩৫ বলে যে বাগানটির প্রতি ইশারা 
হয়েছে। সে বাগানটি হযরত ইবনে আব্বাস (রা.) ও আরও কিছু সংখ্যক তাফসীরকারের মতে ইয়েমেনেই ছিল । হযরত সা 
ইবনে জোবায়ের (রা.)-এর এক রেওয়ায়েত মতে, উক্ত বাগানটি . ০৮ নামক ইয়েমেনের প্রসিদ্ধ শহর বা রাজধানী হতে 


মাইল দূরে অবস্থিত ছিল । কারো কারো মতে, উক্ত বাগানটি হাবশায় অবস্থিত ছিল ৷ _[ইবনে কাছীর) বাগানের মালিগণ 
কিতাব সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল । আর এ ঘটনাটি হযরত ঈসা (আ.)-কে আকাশে উঠিয়ে গার রি দন পা 


কুরতুবী, মা'আরিঙ 

আর আয়াতের বর্ণনা মতে এ কথাই ইঙ্গিত পাওয়া যায় যে, তারা বাগানওয়ালা হিসেবেই প্রসিদ্ধ ৷ তবে আয়াতের বিষয়বস্তু ই 
বুঝা যায় যে, তাদের নিকট কেবল বাগানই ছিল না; বরং বাগানের সাথে ক্ষেতি-জিরাত করার জায়গাও ছিল এ; 
ক্ষেতি-জিরাতও করত । সুতরাং তখন বলতে হবে যে, হতে পারে বাগানের সাথে সাথে ক্ষেতও ছিল তবে ক্ষেতের কথা 
প্রকাশ লাভ করেনি। বাগানের কথাই প্রসিদ্ধ হওয়াতে তাদের নাম 721 ৫, হিসেবেই প্রসিদ্ধ হয়েছে। 
হযরত ইবনে আব্বাস (রা.) হতে মুহাম্মদ ইবনে মারওয়ানের রেওয়ায়েতে উক্ত বাগানকে ৩1,2 বলা হতো । আর মৃতব্যক্তিটি 
ওয়ারিশ হিসেবে তিন ছেলে ছিল । অন্যান্য রেওয়ায়েত মতে ৫ ছেলে ছিল । আর বাগানের উৎপন্ন ফসলাদি দ্বারা তাদের বছরে 
খরচ মেটাতে খুবই কষ্ট হতো, তাই তারা ফকিরদেরকে দান করতে অসম্মত হলো! হযরত থানবী (র.)-এর রেওয়ায়েতে: 
কথাটি উল্লেখ করা হয়নি। _মা'আরিফ] 
$5455535 2458: (485454-এর অর্থ হলো, তারা * ৫৮: করল না, অর্থাৎ ইনশাল্লাহ বলল না। কেউ কে: 
বলেন, “35. না করার অর্থ, তারা সম্পূর্ণরূপে ফসল নিয়ে নিত, ফকিরদের হিস্সা তাদের পিতার ন্যায় পৃথক করত ব 

মাহা 
(22:44 4) প্রকাশ্যত ৮:5 -এর স্থলে রয়েছে তথাপিও তাকে * ৫4৮: কেন বলা হয়েছে? : এটার উত্তর এই ৫ 
যদিও +4+4, 4 প্রকাশাত শর্ত এবং তাকে . 25] বলা হয়েছে, তবুও বাস্তবে এটা * ১৯] এবং শর্ত যাই বলা; 
উভয় অর্থে একই হবে। আর এটা41)1 20 )1৫555র্ব এবং 4101 20 ধু (514 -এর অনুরূপ অর্থাৎ সুরতে দু 

১০১৯০ 
বাক্য হলেও উভয় বাক্যের অর্থ মূলত একই দীড়াবে। -[মাদারিক] 
5১:৫৫ ০7১৫১ ০৫6 ৩০৪৪ বডি এর ব্যাখ্যা: অতঃপর তার উপর আপনার প্রভুর পক্ষ হতে এ 
আগমনকারী (49) আগমন করল, সে সময় তা ঘুমন্ত অবস্থায় ছিল। অতঃপর সকালবেলায় বাগানটি শস্য কাটা ক্ষ 
মতো পড়ে রইল। 
পি 

9৬ দ্বারা উদ্দেশ্য : উক্ত আয়াতে তি ৫. বলতে যে কোনো এক প্রকার শাস্তি উদ্দেশ্য করা হয়েছে। -বায়যাবী| 
আর কেউ কেউ.বলেন, 47 দ্বারা উক্ত আয়াতে অগ্নি (60) -কে বুঝানো হয়েছে! অর্থাৎ আল্লাহর পক্ষ হতে শ্তিস্বরপ এ 
প্রকার আগুন এসে জ্বালিয়ে তছনছ করে দিয়েছে! ০ 
কাৰীর গ্রন্থকার বলেন, ৩; বলতে রাত্রিকালে আগমনকারী শাস্তিকেই বুঝানো হয়েছে আর 451 -এর অপর একটিও 
হলো প্রদক্ষিণকারী, রা্রিবেলায় উক্ত অগ্নিটি তাদের বাগানের চতুর্দিকে বেষ্টন করে প্রদক্ষিণকারীর মতো প্রদক্ষিণ করে সনদ 
বাগানকে ছাই করে দিয়েছিল । এ অনুসারে এটাকে (4৫৫ -কে 49 বলা হয়েছে -মাদারিক, কাবীরা 
ফল, ফসল বা এমন ধরনের কোনো কিছু কর্তন করা। আর অ+ 
ছেড়েছে, যেভাবে ফসল কাটার পর জমিন ধ 









₹:১৮0৫ (05 :7:৫ শব্দের অর্থ হলো- 
4বা ১554 আয়াতের ২৫25 এই যে, আগুন সেই বাগান এমন করে 
পড়ে থাকে । 

১.০ -এর এক অর্থ- রাত্র, তখন অর্থ হবে রাত যেভাবে কালো অন্ধকার হয়ে যায়, তদ্র্ 
গেছে। _[মা'আরিফ] 

2০ -এর আরেক অর্থ হলো ঢ:27মাদারেক] অর্থাৎ জমিন বৃকষহীন হওয়ার পর সাদা হে পি! হিরা 
2১:০২ ০22805+5)-86 £$ চঅবানোাহাজাআালা তানের যে নিক 


পা 


এবং তা তারা বাস্তবায়ন কিভাবে করতে যাচ্ছিল সেই চিত্র তুলে ধরেছেন 


///.92111./58101.00]া 


উক্ত ক্ষেতও পুড়ে কালো ₹ 


..জফসীরেজালালাইন... আববি-বাংলা: সন্তুম ধ্ঁ [২৯তম পারা] 


পণ পা লী তে হিহািরি ১. 
টকা উর স্নো এ 
৩৩ ১944 চপ 






25 ো রি ৩| 1. 
শি ০০ 


19০-55 


ডি 


তকঠ 2 রা 
১১৯৮৮৪-৪৪ টির 


৮7৩ 


৮৮৩৪৫ 


রে রি ৮১ 

] নিও 1 

০ 91 (০৪ ০৮৮০৭ 
(5:21 ৮ 


পপর পাঠ 2৩০ পা তি গা টিলা 


০ ০১৮০০ ০৯ ০৪ 


॥ ৯ 


পা 


৮:৮৫ 


০১ ১৩ 


এ প্র পাতা ৮1৮০5 


27০ রি 


পাপা ঠ এ 


১6551520055 


রি ক 205 তণা পারার 


০22 


রা” 


১ 


১০ 


মি 


মি 


-/ 


১৭ 


৩৬১১০ নি 
টি ররনিযতী ৫10015103-৮ 
৩:৬৮ ৮৪ 


পাপ ৬৩০ বা পর 24 


৮১৮০1 ৮১৪ 91 কচির ৬৩ 


00 3215 ০৮:১১৮৪)$ 


পারত পু ঠতাত | পাপা তে তু পাঠ পাতা ঠ 


স্টীুি ১০১ ৮০ ০:৮7৩১৮৪7 


পিঠে ৩ ৫০ ৬ পি) 2 তা 
৮ 45071 2 ০৫ তি 


- লগ শেপ 


তা 


অনুবাদ : 
২৩. অতঃপর তারা চলল, নিঙ্সস্বরে কথা বলতে বলতে 
আস্তে আস্তে কথা বলতে বলতে । ূ 
যেন আজ তাতে তোমাদের নিকট কোনো অভাবগ্রস্ত 
ব্যক্তি প্রবেশ করতে না পারে এটা পূর্ববর্তী বক্তব্যের 
্যখ্যা। অথবা ৩ অব্যয়টি 5৫42 অর্থাৎ 0 যেন 
অতঃপর তারা প্রভাতে যাত্রা করল, নিবৃত্ত করতে 
দরিদ্রদেরকে বাধাদান করতে সক্ষম হওয়ার ধারণা 
নিয়ে তাদের ধারণায় তারা এতে সক্ষম এ অবস্থায় । 
অনন্তর যখন তারা তাকে দেখল পুড়ে কৃষ্ণবর্ণ ধারণ 
করেছে এমতাবস্থায় । তারা বলল, আমরা তো দিশা 
হারিয়ে ফেলেছি তা হতে । অর্থাৎ এটা সেই বাগান 
নয়। অতঃপর যখন তারা নিঃসন্দেহ হলো, তখন বলল। 





২৪. 








২৫. 








২৬. 











বরং আমরা তো বঞ্চিত তার ফল হতে, তা হতে 
দরিদ্রদেরকে আমাদের নিবৃত্ত করার কারণে । 


তাদের মধ্য হতে মধ্যম ব্যক্তি বলল তাদের মধ্যে 
উত্তম ব্যক্তি, আমি কি তোমাদেরকে বলিনি? তোমরা 
কেন এ শব্দটি বু$ অর্থে ব্যবহৃত হয়েছে । এখনও 
পবিত্রতা ও মহিমা ঘোষণা করছ না আল্লাহ্‌ তা'আলার, 
ততপ্রতি প্রত্যাবর্তনপূর্বক। 

তখন তারা বলল, আমরা আমাদের প্রতিপালকের পবিভ্রতা 
মহিম ঘোষণা করছি। আমরা অবশ্যই সীমালজ্ঘনকারী 
ছিলাম দরিদ্রদেরকে তাদের হক হতে বঞ্চিত করার দরুন 

, তখন তারা একে অপরের প্রতি দোষারোপ করতে 
আরন্ত করল । 

তারা বলল, হায় ৫ হরফে নেদা «25 -এর জন্য । 
আমাদের দুর্ভোগ ধ্বংস আমরা অবশ্যই অবাধ্যচারী 
সীমালজ্যনকারী ছিলাম! 

সম্ভবত অচিরেই আমাদের প্রতিপালক আমাদেরকে 
এটার পরিবর্তে দান করবেন 4554 শব্দটি তাশদীদ 
ও তাখফীফ উভয় কেরাতে পঠিত হয়েছে। এটা 
অপেক্ষা উত্তম উদ্যান। নিশ্চয় আমরা আমাদের 
প্রতিপালকের প্রতি মনোযোগী হলাম । যাতে তিনি 
আমাদের তওবা কবুল করেন এবং আমাদের উদ্যান 
অপেক্ষা উত্তম বাগান আমাদেরকে প্রত্যর্পণ করবেন। 
বর্ণিত আছে যে, তাদেরকে অপেক্ষাকৃত উত্তম উদ্যান 
তৎপরিবর্তে প্রদত্ত হয়েছে। 


২৭. 


২৮. ত 








২৯, 











৩১. ত 


৩২, 














////.9811.59101.00 






: আরবি-বাংলা, সন্তম যও ! ২৯তম পারা 







৩1542 ভান ভি 
টি রি পণ বৃরত ত০ আমার আদেশের বিক্রুদ্ধাচর। 
০4৮85511025 + করে কাটি 


কাফেরগণের মধ্য হতে আর আখেরাতের শাস্তিই ব$ 
আর আখেরাতের শাস্তিই বই 





যদি তারা জানতে পারত আখেরাতের শাস্তি সম্পবে 
পৃপকর্ত ) তিতির তা পপর 2 টি | 
»৩৮০1৯০৮ ৩ তি তত তবে তারা আমার আদেশের বিরুদ্ধাচরণ করত না। 


৫: 
পাগতীরু পাতার ৩5৩৫ তা ৮৫৮ 4.৮ পু চপ 
০৬৪০০৫৯34৬৪ বাক্যটি 1৫050 -এর ফায়েল হতে হাল হয়েছে। (2) মানসূব হয়েছে 1 হওয়া 
কারণে । (523 শব্দ 1১:৫৫ -এর ফায়েল থেকে ১৩ হয়েছে । 


00 ৩৪৩ 4435 ৫৫ খবর মুকাদ্দাম, 21623 ুবতাদা মুয়াখখার | খবরকে মুকাদ্দাম করা হয়েছে _2 -ও 
ফায়েদা দেওয়ার জন্য । মুবতাদা খবর মিলে জুমলায়ে ইসমিয়্যাহ হয়েছে। 


টি ৫:৮৫ ০2৫০2 তপু হত ১ তততব পণ কপ) প প০ 
০১৮১৮$১৮৯...- 25138754503 ৬1৫৫৩ £5% : উক্ত আয়াতে (3:50: -এর অর্থ হলো 20৩4 
বা 64%4-5 বিনা শব্দে বা চুপে কথা বলে, আলোচনা করে অর্থাৎ তারা এমনভাবে চলমান অবস্থায় কথা বলতে বল৷ 
যাচ্ছিল যাতে ফকির-মিসকিনগণ তাদের সম্বন্ধে টের না পায়! যে কথা গোপনে বলাবলি করছিল তা হলো তাদের ফসল ক্ষে7 


বা বাগানে যেন আজ কোনো মিসকিন ঢুকতে না পারে । এ বিষয়ে খুবই চৌকান্না থাকতে হবে। 


৯৫০০০ ঠপাকুণ 


আর 7: শব্দের অর্থ হলো 2: এবং *-৫:/ ০: দেখানো । সুতরাং (526 ১৮ ০4614 -এর অর্থ হচ্ছে 
লোকগুলো নিজ নিজ খেয়াল উ্নুসারে এই বুঝে যাচ্ছিল যে, কোনো ফকির-মিসকিনকে কোনো অংশ না দেওয়া আমা 
ক্ষমতার অধীনের কাজ । আর কেউ যদি এসে যায় তবে তাকে তাড়িয়ে দিতে হবে৷ -(মা'আরিফ) মাদারেক গ্রন্থকার বনে 


২৭ অর্থ ১৫:01 5 42 অথবা ৮:3%2547 42) অর্থাৎ ৮৮৮৫0 05 055 7645 2চছি ০০০3৩ 
(৮৫আর মিসকিনদেরকে বাগানে প্রবেশ করা হতে যে নিষেধাজ্ঞা জারি হয়েছে তাকে ঠ:--:// ৫: বলা 
25501 551548558৪1 

বিভ্রান্তির দশা অপসারিত : তারা পূর্ব সিদ্ধান্তমাফিক খুব দাস্তিকতা ও অহংকারী মনে সকালবেলা ফসল কাটার জন্য রও 
হলো । আর পরস্পর চুপে চুপে বলাবলি করতে লাগল-সাবধান! আজ যেন কোনো প্রকারে তোমাদের কাছে ভিক্ষুকের দল ? 
জমাতে না পারে । তারা আসার পূর্বেই ফসল তোলার কাজ শেষ করতে হবে। ভিক্ষুক ও গরিবদেরকে তাড়িয়ে দেওয়ার মনো 
নিয়ে তারা বাগানে পৌছল। বাগানের বিনাশ ও ধ্বংসযজ্ঞ অবলোকন করে বলল- আমরা পথ ভুলে হয়তো অন্য কোনো বাগ 
এসেছি । আমাদের বাগানতো এটা নয় । আমাদের বাগান কত সুন্দর, সুজলা-সুফলা শস্যভরা, আমরা পথ হারিয়ে ফেলেছি, 
বাগানের চতুর্দিকের সীমানা ও আলামত দেখে তারা চেতনা ফিরে পেল। তাদের নিজেদের গর্ব-অহংকার ও আল্লাহর স 
নাফরমানি করার কথা মনে হলো । আর বলল, আমাদের উপর আল্লাহর লানত এসেছে, আমাদেরকে ফসল হতে বঞ্চিত ₹ 
হয়েছে? তখন তাদের মধ্যে যে লোকটি স্বভাব-চরিতরে উত্তম ছিল এবং ভিক্ষুকদের প্রতি সংবেদনশীল ছিল, সে বলল, আমি 
পূর্বে তোমাদেরকে আল্লাহর লাথে নাফরমানি না করার জন্য বলেছিলাম না? এটা আল্লাহর সাথে নাফরমানিকরণ, ভিক্ষুকগণ 
বন্জিত করার ইচ্ছা এবং গর্ব.-অহংকারের পরিণতি ছাড়া কিছুই নয়। এখনও সময় রয়েছে, গুনাহ হতে তওবা করো । আল্লা 
মহিমা ঘোষণা এবনও কেন করছ না? সর্বহারা হওয়ার পরই তাদের বিভ্রান্তির দশা কাটল। তারা মনে মনে তওবা করে আল্লা 
নিকট ক্ষমা প্রার্থনা করে বলল, হে আমাদের প্রতিপালক! আমরা আপনার মহিমা প্রকাশ করছি । আপনিই মহাশক্তিধর। আ 


আমাদেরকে ক্ষমা করুন । আমরা সীঘালজ্মন করে ফেলেছি ক্ষমা না করলে আমাদের আর কোনো উপায় নেই । 


///.9811.5101.00 





তাফসীরে জালালাইন : আরবি- বাংলা, সপ্তম খগ ২৯তম, পারা 
টিটি /০ ০ 


22১১০ (০৮ ০ রিড বেরি আল্লাহ তা'আলা তাদের ধবংসকৃত বাগান দেখার পর যে অবস্থার সৃষ্টি 
য়ছিল এবং তারা যে কথোপকথন করেছিল তার কিছুটা চিত্র এখানে তুলে ধরেছেন। “তারা যখন বাগান দেখল তখন তারা 
নল, আমরা পথ ভুল করেছি; না বরং আমরা বঞ্চিত 1” এটার দু'টি অর্থ হতে পারে । এক. ত তারা যখন ভস্মীভূত বাগান দেখল 
খন তারা মনে করল, আমরা পথ ভুলে অন্যত্র এসে পড়েছি। এটা আমাদের বাগান নয় | পরে যখন তারা ভালোভাবে লক্ষ্য 
রে দেখল এবং বুঝতে পারল যে, এটাই তাদের বাগান । তখন তারা বলল, আমরাই বঞ্চিত, আমাদের খারাপ নিয়তের কারণে 
পণতার কারণে আমরা নিজেরাই বঞ্চিত হলাম । দুই. তারা বাগান দেখার পর বলল, আমরা পথত্রষ্ট ! আমরা গরিব-দুঃবীদের 
কত করার চিন্তায় বিভোর ছিলাম অথচ আমরা তাদের উপকার করতে সক্ষম ছিলাম । আজ অবস্থা সম্পূর্ণ উল্টে গেছে। 
জকে আমরাই বঞ্তিত। 


ত/৩:৩৫/ এশিতি 


১৪! ৮৫৮০৮ ৫2 ৬1০25 4155 : আল্লাহ্‌ তা'আলা এখানে বাগানের মালিকদের কথা বলতে 
যে তাদের মাঝে যে উতত ্যকিটি ছিল তার কথা উল্লেখ করেছেন। সে লোকটি তার সাহীদেরকে যে নসিহত করেছেন তা 
লে ধরেছেন । :4::-/ -এর কয়েকটি অর্থ হতে পারে ।?%-:/ বলতে তাদের মধ্যে উত্তম ব্যক্তি, তাদের মধ্যে জ্ঞানী ব্যক্ত 
তাদের মধ্যে বয়সের দিক দিয়ে মধ্যবয়সী ৷ -[রূহল মা'আনী] 
উত্তম ব্যক্তিটি তার সাথীদের বললেন, আমি কি তোমাদের তাসবীহ করার কথা, আল্লাহর প্রশংসা করার কথা, তোমাদেরকে 
[ নিয়ামত দান করেছেন তার কথা স্মরণ করে আল্লাহর প্রশংসা করার কথা বলিনি? তোমরা আমার কথা শুননি। এখন দেখ 
বস্থাটা কি হলো? এ কথার দ্বারা এটাই বুঝা যায় যে, এ লোকটির ইচ্ছা অন্য রকম ছিল; কিন্তু শেষ পর্যন্ত সে অন্যদের মতেরই 
নুসরণ করে! সে ছিল একাই এ মতের এবং হকের উপর, সে অনড় থাকতে পারেনি ফলে সেও তাদের সাথে একইভাবে 
ঞ্কত হলো । _যিলাল] 
ওবার প্রতিদান : অতঃপর তারা পরস্পর দোষারোপ করতে লাগল । পরিশেষে নিজেদের ভাগ্য বিড়ম্বনার জন্য নিজেদেরকেই 
দাষী সাব্যস্ত করল এবং বলল, এটা আল্লাহর সাথে বিদ্রোহমূলক আচরণের জন্যই হয়েছে। তারা আল্লাহর নিকট খাঁটি অন্তরে 
ওবা করে আশা করল যে, আল্লাহ মহান ক্ষমাশীল ও অতিশয় দয়ালু । সুতরাং আমরা আশা করতে পারি যে, তিনি নিজগুণে 
মাদের ক্ষমা করে এ বাগানের পরিবর্তে উত্তম বাগান আমাদেরকে দান করতে পারেন । আমরা আমাদের যাবতীয় সমস্যা তার 
কেট অর্পণ করলাম এবং তার দিকেই মনোনিবেশ করলাম । তাফসীরকারগণ লিখেছেন- তাদের এই তওবার ফলে এবং 
জেদের যাবতীয় সমস্যা আল্লাহর নিকট সোপর্দকরণ এবং সত্যদীনের ধারক হওয়ার কারণে আল্লাহ্‌ তাআলা এটার তুলনায় 
[নেক অনেক গুণ উত্তম ও সুজলা-সুফলা শস্যতরা উদ্যান দান করে অপূর্ব সম্পদশালী করেছিলেন । 
ক্ষা গ্রহণের আহ্বান : আল্লাহ তাআলা ঘটনাটি বর্ণনার শেষে উপসংহারে বলছেন, এ পার্থিব জগতে আল্লাহ এবং তার 
[সূলের বিরুদ্ধাচরণকারী লোকদের জীবনে এমনিতর শাস্তিই নেমে আসে । আর পরকালেও থাকবে তাদের জন্য বিরাট শাস্তি; 
চস্তু মানুষ সে শাস্তি সম্পর্কে কোনো কিছু অবগত নেই বলে তারা তাতে বিশ্বাসী হয় না। তাদের এই পার্থিব শাস্তি অবলোকন 
রে শিক্ষা গ্রহণ করা উচিত। অতীতের ইতিহাসই জ্ঞানীলোকদের জন্য পথের সন্ধান দেয় । বস্তুত হে মক্কার পাপিষ্ট দুষ্ট-দূরাচার 
গফেরকুল! তোমরা সময় থাকতে সতর্ক হও ৷ ধনসম্পদ ও নেতৃত্-কর্তৃত্বের অহংকারে আল্লাহর দীনের বিরোধিতায় অবতীর্ণ 
য়ো না, তোমাদের জীবনেও এমনিভাবে অপমান, লাঙ্কনা ও শাস্তির অমানিশা নেমে আসতে পারে এবং পরকালেও হবে 
গঠিনতর শান্তি । অতএব, তোমরা এ ঘটনা হতে শিক্ষা গ্রহণ করে আল্লাহর দীনের ছায়াতলে আশ্রয় নাও; রাসূলের নেতৃত্বে 
মবেত হও। আল্লাহ তোমাদের জন্য তার প্রাচ্যের ভাণ্ডার খুলে দেবেন। নতুবা তোমাদের জন্য ইহকাল ও পরকালে শাস্তি 
্বধারিত ৷ উপসংহারের ৩৩নং আয়াতের ভাষণের মর্ম এটাই । 
ধ্যম ব্যক্তি কি করে উত্তম হতে.পারে? £ এটার উত্তর একেবারেই সহজভাবে দেওয়া যায়৷ কারণ রাসূলুল্লাহ 2333 বেহেশত 
ম্পর্কে এ কথাটি বলেছিলেন-(41:/7। 4:20 (এ পর্ ৫99 5020 এডি পেত 9১৯ এ 
ননাতুল ফিরদাউস উত্তম বেহেশত আর উত্তম বেহেশত মাঝারী ধরনের বেহেশৃত (4 0:৫7 [আর সকল কার্ধে মাঝারী 
শস্থা অবলম্বন করাই উত্তম 1] 
চাই বুঝা গেল যে, মাঝারী বন্তুই উত্তম বস্তু, আর বিভিন্ন তাফসীরকারের বর্ণনায়ও প্রমাণিত হয় যে, তাদের মেঝো ব্যক্তি 
বার্মিকতার দিক দিয়ে উত্তম ছিল, তাই সকলের পূর্বেই সে তাদেরকে নসিহত বাণী শুনিয়ে দিল ॥ সর্বোপরি কথা হলো আল্লাহ 
চা'আলা যেহেতু তার নাম উল্লেখ করেছেন, সুতরাং 441 -কে উত্তম বলতে হবে । অতএব, 4 -কে.৮০ও /2োবিলা 
নঠিক হয়েছে। 

522 পি জাস্পো এটার অর্থ হলো (4:57 34 কেন তোমরা আল্লাহর তাসবীহ ও প্রশংসা কর 
বা। কেননা, , ০-৮.অর্থ তাসবীহ, আর তাস্বীহ ও * (৫৫ উভয় শব্দই এর অর্থকে শামিল করে থাকে । 


///.92111./568101.00]া 





















সি এত কা 






৯ ৮৯5 চো এ ৪৮১4৪ 4 6 ৫28:000420 ০2৮55 202 টি অথবা 8322228 
-এর অর্থ হবে 210 34৫ +৮/ তোমরা আল্লাহকে কেন স্বরণ কর না? অথবা /£+ ১444 4: তার নিকট হন তত 
ফেলার বি তোমাদের লিয়তের মধ্য 6 নিপা খেয়াল সংযোগ অর্থাৎ তদের মধ্যে মেকো বি বা উত্ বাড 
তাদের এ নিকৃষ্টপনা ও ঘৃণিত খেয়াল দেখে [আমরা বকে কেন ফলদান করবো, আমাদের পিতার বোকামির কারণেই 


তিনি দিয়েছিলেন, বা আমাদের যথেষ্ট প্রয়োজন থাকা অবস্থায় আমরা কেন ফকিরদেকে ফল দান করবো) বলেছিল- ব। 


* পু ০ *া তত এত ৩৮৪৫১০০৮)। ০০ রত 

5 ১ ৩৪ ৮55৮৮5 4৮855554401 30845 তথাপিও তারা আল্লাহর স্মরণ থেকে গাফিল ছিল, আল্লাহ 
ন্ নর ছিল, 

তাসবীহ করেনি, নিকৃষ্টতম খেয়াল পোষণ করা হতে বিরত ছিল না, তাই আল্লাহ তাদের এই সাজা দিয়েছিলেন। অতঃপর 

তারা সাজাপ্রাপ্ত হয়ে বলেছিল, ০:4৮ (৫4 ৫015 9.2 -মাদারিকৃত তানযীল! 





রকঠপর্ণ ক ১৩৩ ৫ চনে র্ ২ ০:০প পাপ ত 
০১৩১-০৫-১২ ৮৪৮০০ (01555 2 005 44558: উ্ত আয়াত দু'টির তাৎপর্য এই যে, 
প্রথম আয় তাদের নিজেদের দোষের স্বীকারোক্তি স্বরূপ, অর্থাৎ তাদের উত্তম ভাইয়ের প্রথম সময়ের উপদেশকে কেউই 


গ্রাহ্য করেনি, সব কিছু হারিয়ে শেষকালে তার কথায় আসতে বাধ্য হয়েছে এবং স্বীকারোক্তি প্রকাশ করেছে এবং বলেছে যে 
আল্লাহ তা'আলা পবিত্র রয়েছেন সকল প্রকার দোষক্রটি হতে । আমরাই জালিম সাব্যস্ত হয়েছি! আমরা ফকিরদের হিসসাও খে 
ফেলতে চেয়েছিলাম, ফকিরদেরকে না দেওয়ার আশা করা আমাদের জঘন্য অপরাধ বলে বিবেচিত হয়েছে। (মা'আরিফ) 
মাদারেক খরন্থকার এ আয়াতের তাফসীর এরূপ লিখেছেন যে- 


৮৮০০৫ ০৩০ এ ৮র0০৮৮৫৫ এ ৮৫ পা ৬০৮৮৮ 4৮. ত ৮শ 
৯১০955৩25৩৮ ৫ 56 9 নি পর 0 5528৫ এ 
ও ১ 655585৩৮315 
অতঃপর ৮1247: 0:63 আয়াতটি দ্বারা প্রত্যেকেই নিজেদের স্বচ্ছতা জাহির করছিল! অর্থাৎ একে অন্যের উপর দো 
চাপাতে শুরু করল যে, তুমিই প্রথমে ভুল ধারণা দিয়েছিলে, (অপরজনও অপরজনকে এরূপ বলছিল) ফলে এ আজাব এসেছে। 
অথচ তাদের কারো এটা একা দোষ ছিল না; বরং অধিকাংশ অথবা সকল ভাই এই মতামতে বহাল রইল ও শরিক ছিল, 
[মাদারেক, মা'আরিফা] ন্থকার বলেন, এটার অর্থ হলো- (৫4274157552 ৩151545142৫ 
করা ভার যা হর রে বেলার রনিতি হারার রিনি 
করল। 
৩৬৫৪৬৮০৮৫৯৮ ০৫ ০৫/০512521305 ৬4০০5 2455 : আল্লাহ তা'আলা বলেন, তারা বলল, হায় 
আফসোস! আমরা সবাই সীমালঙ্বনকারী, সবাই গুনাহগার তাদের এই স্বীকারোক্তি তওবার স্বরূপ হয়েছে। এই অনুসারে 
আল্লাহর নিকট তাদের এ আশা হয়েছে যে/অচিরেই আল্লাহ তা'আলা আমাদেরকে এ বাগান হতে উন্নততর বাগান দান করবেন। 
তাদের সীমালজ্ঘন হলো কেবল ফকিরদের হক বিনষ্টের চেষ্টা ও তাদের কথায় , ১:৯4 বা ইনশাআল্লাহ্‌ শব্দ না বলা। 
হযরত মুজাহিদ (র.) হতে এ আয়াতের তাফসীরে বর্ণনা করা হয়েছে যে, তারা সত্যই এ বিদ্রোহ ও সীমালঙ্ঘনের পর তওব 
করেছে । অতঃপর তাদেরকে উক্ত বাগান অপেক্ষা উন্নত বাগান দান করা হয়েছে। 
হযরত ইবনে মাসউদ (রা.) বলেন, আমার নিকট সংবাদ পৌছেছে যে, উক্ত বাগানের অধিকারী সম্প্রদায় খ্যলেস তওবা করেছে 
এবং আল্লাহ্‌ তাদের সতাতা যাচাই করে পেয়েছেন। অতঃপর এ বাগানের পরিবর্তে তাদেরকে 31%2স্প/াঁ নামক বাগান দার 
করেছেন। তথায় আঙ্গুর ফল এতবেশি হতো যে খচ্চরের পিঠে বোঝাই করে তা নেওয়া আবশ্যক হতো এবং একটি ছড়াতেই 
এক বোঝা হতো । ইমাম বাগাবী (র.)ও এনপ বর্ণনা করেছেন৷ আল্লামা যমখশারী (র.)ও এবপ বর্ণনা করেছেন। 
-মাদারিক, কাবীর ও মা'আরিফা 


উক্ত ঘটনাটি বর্ণনা করার উদ্দেশ্য : এটার উদ্দেশ্য হলো- , নে 
ক. জগত্বাসীদেরকে এ শিক্ষা দেওয়া যে, ফকির, এতিম, মিসকিন বা গরিব-দুঃখীদের হক বিনষ্ট করার উদ্দেশ্য করা হলে 
ক্ষেত্রে নিজেরাই বঞ্চিত হতে হয় । আল্লাহ্র হক নষ্ট করলে তার প্রতিফল নিজেরাই ভোগ করতে হবে। এ কিস্সাটি তার 


উপর জুলত্ত প্রমাণস্বরূপ। সুতরাং দুনিয়াবাসী যেন এটা হতে এ শিক্ষা গ্রহণ করে নেয়। 

খ. এটা একটি বিশেষ ঈমানী পরীক্ষা । এ পরীক্ষা দ্বারা ঈমানদারদের ঈমান পাকা হয়েছে এবং পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে। 
টে 2 ৫0254 ৭ পলু 

আল্লাহ তা'আলা বলেছেন ০1:14... ৯:৮০) 24১৮৫478057 এটা 5০3 -এর মাধ্যমে পরীক্ষা ছিল ্ 

গ. আল্লাহর নির্দেশ যথাযথ পালন না হলে তথায় গজব নাজিল হবে৷ আল্লাহ্‌ নাফরমানদেরকে কখনোও ছাড়বেন 

মন্কাবানীদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা আল্লাহর নাফরমানি করলে তাদেরকে এডাবে নিধন করে দেওয়া হবে। 

শি 063৫ ৩1৮25 22৪ : মককাবাসীদের শাতি ও দুর্তক্ষের বর্ণনার পর বাগাতেে 

অধিকারীদের বাগানের পরিণতির বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। উক্ত আয়াতে আল্লাহর সাধারণ নীতি সম্পর্কে এর মা 

যে, যখন আল্লাহর পক্ষ হতে শান্তি এসে থাকে তখন তা এমনিভাবেই এসে থাকে । আর দুনিয়াতে শাস্তি দেওয়ার এ 


আখেরাতের শাস্তির কাফফারা হয়ে যায় না: বরং আখেরাতের শাস্তি দুনিয়ার শান্তি অপেক্ষা অধিকতর মারাত্মক হবে ; 


///.9911./568101.00]া 


.... তাফসীরে, জালালাইন..: আরবি-বাংলা, সপ্তম, খু, [২৯তম পারা) রর 


অনুবাদ : 
[200৮৮ 35015 34৮5. ৩৪. পরবর্তী আয়াত মন্কাবাসীদের এ উক্তির জবাবে 
অবতীর্ণ হয় যে, তারা বলেছিল, আমরা যদি 
পুনরুহখিত হই, তবে তোমরা- মুসলমানদের তুলনায় 
উত্তম অবস্থার অধিকারী হবো । নিশ্চয় মুত্তাকীগণের 
জন্য তাদের প্রতিপালকের নিকট ভোগ-বিলাসপূর্ণ 











রাত তে লাপ্রাত পরয়েছে। 
11 1০ ৩৫. আমি কি আত্মসমর্পণকারী মুসলিমদেরকে অপরাধীদের 
টিনার ০৬০০৪ 525 অনল সী ই 
বুজি ৫ (-+.1% ৩৬. তোমাদের কি হয়েছে? তোমরা কিরূপ সিদ্ধান্ত করছ? 
এ নর এরপ সিদ্ধান্ত বাতিলরূপে গণ্য । 


ডি আছে অবতারিত যাতে তোমরা অধ্যয়ন কর পাঠ কর। 
০১০০০ 





৫25 তত তা 


১850 ৫2 225 ৫. $1.1/, ৩৮. যে, তোমাদের জন্য তথায় রয়েছে, যা তোমরা পছন্দ 


টি রাকারারা রা রিয়ার কর তোমরা বেছে নাও। 
পাপা ডি ঠ 2 ঠ পাত তি 


রা -*ি ৩৯. নাকি তোমাদের সাথে অঙ্গীকার প্রতিশ্রণতি আছে 




















চি রা আমার পক্ষ হতে, যা বলবৎ থাকবে কার্যকর থাকবে 
৮০ ১৯10৮, ৮1/9 কিয়ামত পর্যন্ত অর্থ বিবেচনায় 77555015৮ 
রি নিপা হাতা তি বাক্যাংশটি 22 -এর সাথে 30424 -এ বাক্যের 
চি ররর রিারত মধ্যে শপথের অর্থ বিদ্যমান আছে । অর্থাৎ “আমি কি 
4৫122 4 এ ৮2) তোমাদের সাথে শপথ করেছি', আর শপথের জবাব 
্ টি 2 হলো যে, তোমরা নিজের জন্য যা পছন্দ করবে 
-৮৮০4৩১০০ ০ তা-ই তোমরা প্রাপ্ত হবে তোমাদের বেলায় যেই 

হিয়া তু লিরাররনে। 
5১-1৯-৮৮11 47৫42 ৫৫5 £" ৪০. তাদেরকে জিজ্ঞাসা করুন, তাদের মধ্য হতে কে 
এ ভর্ট ৩ ৯০ ৮০:54 এটার সাথে ভাদের নিজের বেলায় তারা যে সিদ্ধান্ত 
টা ডি গ্রহণ করে, তার সাথে- এই মর্মে যে, তাদেরকে 
ভিন ৮৯ ০১ 07? আখেরাতে মুমিনদের অপেক্ষা উত্তম মর্যাদা দান করা 

টিসি হি হবে। দায়িতুশীল তাদের জন্য জিস্মাদার । 


৪74 ০,2 ঠিত পাত 
০ সি ০০৪ ১৮৮১০ 
/////.9911.//9901/.০01 








নিঃ হী এরা ০৬০৩ ১ 
[এ (55242 
কপ ৮2০০১ 2৩ 


5০-52-১251 12» ৮5 


৮৫ 





৩০৮০৪ সহ, পু চি 
তাহা কপ পি ০ পাপা ৬ 
০৮০০০০৮০056 5 ৫5150 


রর ১ 
পাত পাত 


ঞ্য ১৯০৮ ০59 পা এ 





2 (3 6০০১৪ 


পাকি পর্ব ০৪১১৭ 


১৫215 ০০৮০৯ পল রিপন 





রি রতি এপগ্ুণা তের 


টিসি 2১ 





€) ৪১ নাকি তাদের জন্য অংশীগণ রয়েছে। অর্থাৎ তাদের 


নিকট এমন কোনো অংশী আছে, যে তাদের সাথে এ 


দাবিতে একমত এবং এ ব্যাপারে তাদের জন] 
জিম্থাদার হবে। যদি এমন হয় তবে তাদেঃ 


অংশীদেরকে উপস্থিত করুক যারা এ ব্যাপারে তাদের 
জন্য জিম্মাদার হবে। যদি তারা সত্যবাদী হয়। 


-£াঁ ৪২. স্মরণ করুন যে দিন চরম স্কট দেখা দেবে এটা ছার 


উদ্দেশ্য, যেমন যুদ্ধ ঘোরতরভাবে শুরু, হলে বলা হয় 
এজি 
উন্নতি 
একটি কাষ্ঠ হয়ে যাবে। 


.£৮ ৪৩. অবনত অবস্থায় এটা 5:24 -এর ৮৮০ হতে 3৫ 


অর্থাৎ লাস্িত অবস্থায় তাদের দৃষ্টিসমূহ ভারা তাকে 
উর্ধ্বমুখি করতে পারবে না। তাদেরকে আচ্ছন্ন করবে 
ঢেকে রাখবে হীনতা আর তারা আহুত হয়েছিল পার্থিব 
জীবনে সিজদা দানের প্রতি এবং তারা তখন সুস্থ ছিল 
তথাপি তারা তা আদায় করেনি। তথা তারা নামাজ 
আদায় করত না। 








৮ ৬৬, ৫১ 


০৩ ক৪ £ত 
৯:৫০ 95 4৬5: ইসমে (আর 23:40 খবরে 1- 45 যরফ হতে পারে, অথবা ১ হতে হালও 


হে 


তত তরর্ত ৫০ ৫ 


৮১5৪ 4458: -এর হামযাটি /(৫%1 বা অস্বীকৃতির জন্য এসেছে। উহা বাক্যের উপর টি আত হয়েছে, বাকাটি 


+ ৫, 


5৮৭. 


এরূপ ছিল- (৮405440404৫ ৮৫0 ৩ 


তন পে 


বাশ2৮) 


68555 485 4155: বাক্যে এ: জার এবং মাজরূর মিলে মুতা'আল্লিক হয়েছে 522 এর, ওম এ 


জুমলাটি « এ -এর সিফাত হয়েছে। 


22771: বাক্যটি 04. -এর দ্বিতীয় মাফউল হয়েছে এবং এ জুমলাটি মহন্পে নসবে আছে? 
৮:১2 282- এর মধসথ (4 শব্দটি 15744 অথবা 3 উহ ফোলের মাফউল হিসেবে মানসূব হয়েছে 4 


৫০৫৩) তপ্ত 


শবদর্তি এ সির পর রাডিক ডে! ৩৮ শি 


যমীর হতে হাল হয়েছে । :24-225 
হয়েছে! 


শব্দটি ৫৫475 -এর জবাব । 2255 শব্দটি ০৮৮4 
পাত পত্নী পক এজ 
₹25০ -এর ফায়েল হিসেবে মারফূ' হয়েছে (:).2246 বাকাটি 3৮5৫ হতে হা? 


////.9811.5101.00 


তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সন্তম খণ্র [২৯তম পারা ] 


শানে নুযূল : তাফসীরে জালালাইনে উল্লেখ রয়েছে যে, মক্কার কাফের সরদারগণ বলত, এ পার্থিব জগতে আমরা যেসব 
ধন-সম্পদ ও নিয়ামতের অধিকারী হয়েছি, তাতে এটাই প্রমাণ হয় যে, আমরা আল্লাহর নিকট খুবই প্রিয়পাত্র এবং পরকালেও 
আমরা অনুরূপভাবে সুখ-সম্পদের অধিকারী হয়ে সানন্দে জান্নাতে কালাতিপাত করবো৷। পক্ষান্তরে তোমরা যে চরম দুঃখ-দুর্দশা 
ও দৈন্যতার মধ্যে নিপতিত রয়েছ, তাতে বুঝা যায় যে, তোমরা আল্লাহর প্রিয়ভাজন নও । পরকালেও তোমরা এমনিভাবে চরম 
দুঃখ-দুর্দশা, শাস্তি-অপমান ও লাঙ্কনায় নিপতিত হবে । তাদের এহেন ধৃষ্টতাপূর্ণ কথার জবাবেই আল্লাহ তা'আলা উপরিউক্ত 
আয়াতসমূহ অবতীর্ণ করেন; কিন্তু তাফসীরে খাষেন, হোসাইনী, কামালাইন প্রভৃতি গ্রন্থে উল্লেখ পাওয়া যায় যে, আল্লাহ তা'আলা 
যখন উপরিউক্জ ৩৪নং আয়াত অবতীর্ণ করলেন, তখন কাফিরগণের মুখেই উপরিউক্ত কথাগুলো ধ্বনিত হয়েছিল৷ তখন আল্লাহ 
তা'আলা] তাদের কথার প্রতিবাদে ৩৫-৩৯নং আয়াতসমূহ অবভীর্ঘ করেন। 


টি 


৬৩৯৮১ ৮৪$ ০ $63 455 6577 01555 455: আল্লাহ তা“আলা বলেন, হ্যা নিশ্চয়ই মুত্তাকী 
ও পরহেজগারদের জন্য তাদের পরওয়ারদেগারের নিব বিভিন্ন রকমের নিয়ামতসম্পনন বেহেশৃতসমূহ তৈরি রয়েছে। মুশরিকগণ 
তার আরামদায়ক হাওয়া পর্যন্ত পাবে না। কারণ তাদের মধ্যে তাকওয়া নেই। 

আর মক্কার কাফের ও মুশরিকরা কি করে এ কথা বলতে সাহস পেল যে, আমি তাদেরকে মুসলমানদের সমান করবো । এটাতো 
কখনও হতে পারে না। এটা সম্পূর্ণ বে-ইনসাফী। এমন বে-ইনসাফী আমার থেকে প্রকাশ পাওয়া কখনো সম্ভবপর নয়। 
কেয়াসের ব্যতিক্রম এমন হুকুম তারা কিভাবে দিতে পারে । তবে সম্ভবত এটা তাদের আত্মপ্রসন্নতা বা আত্মগরিমার কারণেই 


ভি য় 


বলেছেন_ 9406 6:94) 0517 504। ০9 ০০১৮৫০৫ ৮৯৪। 452/15 050 1447 

অর্থাৎ এমন সময় হবে, যে সময় গুনাহগারদের জন্য কোনো ব্যবস্থা থাকবে না। 3.) ও,25.2:/এর সকল সত্য ফয়সালা 
করা হবে। সেদিন কাফেরদের এই সকল আকাপকুসুম চিন্তা কোনো কাজে আসবে না। অথচ বলা হয়েছে- 7৮: 4 400৫ 
0455 

ত্যেকটি জানাতেই তো নিয়ামত থাকবে তথাপিও (44 :-কে কেন ০ করা হলো? : এই প্রশ্নের 4১ 
উত্তর এভাবে দেওয়া যেতে পারে যে, ১. যদিও সকল বেহেশত আল্লাহর নিয়ামতসম্পনন তথাপিও ৮৮-4। ৮- ০42 সম্ভবত উত্তম 
নিয়ামতসম্পন্ন, তাই এটার কথা বলা হয়েছে। ২. অথবা, /-৫ ৯২৪ বলে ০০-৮৯০ উদ্দেশ্য নয়; বরং বর্থনা ১৫6 ৫৫ 
উদ্শয নতুবা প্রত্যেক বেহেশতেই নিয়ামত অবর্নীয় হিসেবে থাকবে। আর 4ছারা যদি /০:21/441 ৮ 2 2৫ 
955১055৫41/ ০406 উদ্দেশ্য হয় তখন হয়তো উত্তম এ মারার রা 
সঠিক সম্বন্ধ সর্বাধিক জ্ঞাত | 


&॥ ৮:--)। (553 -এর মধ্যে কোন প্রকারের প্রশ্ন করা হয়েছে? : মাযারিক প্রকার মলেন, এ অংশে 14 
প্র পাঠপাণাা পালাল 


১১44 নেওয়া হয়েছে, কারণ (455৫0 এ উক্তিটি তার এ কথার প্রেক্ষিতে বলা হয়েছ যে ৮. টি ডি 


পা তত 7০2০১ পর ভিত শর প্র 


০ ০৫25০9০2৮৮৩ ০৫515970831 ০5 ৮৮০০ উপ ৬৬ অতঃপর বলা হয়েছে যে, ০৯০ 
৫৮0,545. ০523৫০51450 অর্থাৎ আমি কি কখনো বক্র হুকুম দান করবো যা পড়া না পড়া একই সমান হবে 
এটা কখনও নয়। 


৫255 ৮০ ত ৫০৫৫ 


৩৬১৫৫5০০028 220 845445528৫০ 2 এ -এর ব্যাখ্যা : কাফেরদেরকে লক্ষ্য করে 
উক্ত আয়াতে আল্লাহ তা'আলা ইরশাদ করেন, হে কাফেরদের দল! তোমাদের নিকট আসমান হতে এমন কোনো কিতাব 
: খাসভাবে এসেছে কি? যাতে তোমরা ধ সব কথা পেয়েছ যা বলছ, আর সে আসমানি কিতাবে তোমাদের ইচ্ছামতো ভালো দিক 
' বলে ঘাবে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা । 








//৬/.6211.//59101.00া 





॥ 
ভাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম খও [২৯তম পারা] | 


মাদারিক গ্রন্থকার এ আয়াত দু'টির তাফসীর এন্ধপ লিখেছেন 6:১4 2৮৫4 (৮:/5 অর্থাৎ তোমাদের যা যেরুপ পু 
হয় তোমরা সেরূপ বা সে পছননীয় অংশই তেলাওয়াত করে থাক। যা তোমাদের পছন্দ হয় না তা তোমরা তেলাওয়াত কর 

প্াপপীঠিত্তা তঠল ৩৮০৩ ? 
আর (5: -কে ৮:54 অর্থাৎ ,5582 অর্থে ব্যবহার করা হয়েছে। অথবা 45445 -কে ২:72) 7৫ হিসেবে 
তাফসীর করা যেতে পারে । যেমন- আল্লাহ বলেন, ঁ 


নু রর 
হর পাপ *প রপ্ত 21৮৯ ? 


তত] ১০০১৫ বত তবু 2 তবলা ক পপ 
ঠা ২১০৬৯] এ তে এস পভ ৪ 42051036আর 2 
ঠা ০০ 2৯9 221 এুমাদারিকা 





জবা পরা ৫ ৫পতঠ তত পাপা হল ৬০ চর রা ৭ ৮ 

১৯০1৯ হল এ৪৮১৪০৫৩55 ৫445৬ 
০৬০৬ একী টি ৮০ ০40৮ 4158 : আল্লাহ তা'আলা এখানে কাফেরদের কঠোর সমালোচনা করেছেন। 
তারা রাসূলুল্লাহ শ্ ও তার সাহাবীদের ব্যাপারে যেসব মন্তব্য করত সে ব্যাপারে তাদের কথাকে ধিক্কার দিচ্ছেন। ডি 
তাদেরকে প্রশ্ন করছেন যে, তোমরা কিসের ভিত্তিতে এ সব মন্তব্য করছ? কিসের ভিত্তিতে তোমরা ফয়াসালা করছ, কিভাঃ 
তোমরা আদর্শের বিচার ও যাচাই-বাছাই করছ যে, তোমাদের দৃষ্টিতে একজন আল্লাহর অনুগত বান্দা আর একজন অপরাধী এ, 
রকম হতে পারে? এটা কখনও হতে পারে না । আয়াতে উল্লিখিত ইসভিফহামটি 44447.) -ঘিলাল] 

25590175 ৮][বাক্যটির মুতা “আশ্রিক এবং তার অর্থ : 25017: কার সাথে মুতা'আল্লিক হয়েছে, সে সম্পাঃ 
দু'টি অভিমত রয়েছে। কেউ কেউ বলেন, এটা 5£-এর সাথে মুতা'আল্লিক হয়েছে। এটার অর্থ হলো তোমাদের কি এ 
কসম রয়েছে যার শক্তি এবং কামালিয়াত কিয়ামত পর্যস্ত গিয়ে পৌছবে। অন্য অভিমতটি হলো 3-4.:301 744 মৃতা আর 
হয়েছে উহ্য 2: -এর সাথে । এটার অর্থ হলো তোমাদের নিকট এমন কসম কি রয়েছে যা তাকীদের সাথে কিয়ামত পর্ধ 
গিয়ে পৌছবে যাঁ খুবই সঠিক এবং উত্তম, এ রকম তোমাদের কোনো অঙ্গীকার কি রয়েছে? -[কাবীর] 

1:40 24 : এর অর্থ : উল্লিবিত ৩৪নং আয়াতে "জান্লাতুন নাঈম” বারা আল্লাহর অথৈ নিয়ামতে ভরপুর একটি বিশ্বে 
জান্নাতের কথা বলা হয়েছে, যা পরকালে মুস্তাকীগণ লাভ করবে! আল্লাহ তা'আলা মুমিন লোকদের পরকালে সুখী করার জম 
আটটি জান্নাত সৃষ্টি করে রেখেছেন, যার নাম হলো- ১. জান্নাতুল ফিরদাউস, ২. জান্নাতুল আদল, ৩. জান্নাতুল মাওয়া, ॥ 
জান্নাতুল খুলদ, ৫. দারুস সালাম, ৬. দারুল মাকাম, ৭. ইল্লিয়ীন এবং ৮. জান্নাতুন নাঈম ! এ জান্নাতগুলোতে আল্লাহ পরকাদে 
শ্রেণিভেদে মু'মিন বান্দাগণকে স্থান দেবেন। | 
(১5১51540600 4৬১ 464 2414 43 : আল্লাহ তা'আলা বলেন, হে মুহাম্মদ শু! আপনি ছে] 
ফফেরদেরকে প্রশ্ন করুন যে, তাদের যে দাবি তারা প্রকাশ করছে যে, পরকালের সুখ-শান্তি মুসলমানদের অপেক্ষা তাদের জ 
অধিকতর হবে। সে সুখ-শান্তি সেদিন তোমাদেরকে দান করার দায়িত্ব কে নিয়েছে? আর যদি তাদের এ দাবিকে সত্যায়িতবাঠ! 
কোনো দেবতা থাকে তবে তারা তাদেরকে যেন উপস্থিত করে ! এতে যেন কাল বিলম্ব না হয়। 
বাস্তবিকপক্ষে তাদের এ সকল দাবি-দাওয়া সম্পর্কে কোনো অসমানি গ্রন্থে কোনো কিছুই উল্লেখ করা হয়ন। অন্যথা কোনো ও 
মাধ্যমেও তাদের এ কথা জানিয়ে দেওয়া হয়নি ৰা বর্ণনা করাও হয়নি। সুতরাং এমতাবস্থায় তাদের এ বিষয়ে কেউ দায়িতৃ নি৫ 
পারবে না । সুতরাং এগুলো মিথ্যা দাবি | এমা'আরিফ] া 
৮25 এর অর্থ :-6 শব্দের অর্থ হলো- আরবি ভাষায় যে কোনো পকষীয দায়িত্বশীল ব্যক্ত বা মুখপাত্র! সুতরাং এটার 
হবে তোমাদের মধ্যে এমন ব্যক্তিকে যে তোমাদের জন্য আল্লাহর সম্মুখে অথসর হয়ে দাবি করতে প্রস্তুত হবে যে, সে আল্লা! 
নিকট হতে কোনো চুক্তি বা ওয়াদা প্রতিশ্রুতি গ্রহণ করেছে? ঃ 
উপরিউক্ত আয়াতসমূহ আল্লাহর পক্ষ থেকে নাফরমানদের মোকাবিলায় চ্যালেঞ্স্বরূপ। আল্লাহর চ্যালেঞ্জের মোকাবিলায় বাতি 
পক্ষ কখনো টিকতে পারবে না৷ রোযার 
৪০০ ৬4555 2158 : জালালাইন ও মদারিক সকার বলেন, ০:০৫ বলে4-4 04 বা 
কে বুঝানো হয়েছে! অর্থাৎ কিয়ামতের দিনের হিসাব-কিতাবের ব্যাপার খুবই কঠিন হবে! আর আরব দেশে যদি কোনো বট 
কঠোরতা অবলঙ্কন করা হয় তখন বলা হয় 34০ ৮ -:-০৫ অর্থাৎ খুবই তয়বহ যুদ্ধ আর হয়েছে। সু 


///.6211]./59101.০0া 


আফসীরে _জালালাইন আরবি- বাংলা, .সন্তম খও, [২৯তম পারা] দে 


তি 


কট প্রবাদ বাক্য হবরপ। অনুরূপভাবে আরো বলা হয় 55:41 তার হাত বন হয়ে গেছে। যেমন ইছদি সদায় বলেছিল 
1৮5 401 4এ আল্লাহর, হাত বন্ধ হয়ে গেছে! অথচ আল্লাহর কোনো হাত নেই । 4০1৯, 3:7৮ ৬/-:4৮54 
[চলনা ০০১০০ 29 

রত ইকরামা (রা.) ও হযরত ইবনে আব্বাস (র.) প্রমুখের মতে 4.7 ৮5৫ -এর অর্থ হলো কিয়ামতের কঠিন দিনে 
বহাবিপদের মুখোমুখি হওয়া ৷ 

হযরত ইবনে জারীর (র.) বলেছেন 3. 454 হলো কিয়ামতের সেই কঠিন বিপদ যা প্রত্যেকের উপর আপতিত হবে। 
মধিকাংশের মতে এর দ্বারা কিয়ামতের ময়দানে আল্লাহ তা'আলার বিশেষ নূরের তাজান্লী প্রকাশকে উদ্দেশ্য করা হয়েছে। 2. 
গব্ের অর্থ হলো পায়ের গোড়ালির উপরিভাগ । আল্লাহ তা“আলা কিয়ামতের দিন “সাক' বা তার কদম মোবারকের গোছা প্রকাশ 
₹রবেন তথা বিশেষ নূরের তাজান্লী বিচ্ছুরিত হবে। -নৃরুল কোরআন] 

বাসার নাগা পাধ্র হুভনারারিরা -এর মুসনাদে এবং হাকেম যে 


কি গনি 
নকল! তোমরা কি সন্তুষ্ট নও যে, তোমাদের প্রভু যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের সুন্দর অবয়ব দান করেছেন এবং 
তোমাদেরকে রিজিক দিয়েছেন, তিনি চান যে, তোমরা দুনিয়াতে যে যার ইবাদত করতে এখন সে সবেরই ইবাদত আবার 
করতে শুরু করবে । এটা কি তোমাদের জন্য ইনসাফ নয়? তারা বলবে হ্যা, এটা ইনসাফ ৷ অতঃপর প্রত্যেকেই যে যার ইবাদত 
করত তা তার সামনে আসবে । যারা হযরত ঈসা (আ.)-এর ইবাদত করত তাদের সামনে ঈসা'র শয়তান আসবে । এ ধরনের 
ঘারা পাথর, বৃক্ষ, কাঠ প্রভৃতি যারই ইবাদত করত তাদের সামনে তা এসে হাজির হবে এবং তারা তা নিয়ে চলবে! আর 
ইসলামের অনুসারীরা দাড়িয়ে থাকবে, তখন আল্লাহ তা'আলা তাদের বলবেন, তোমাদের কি হয়েছেঃ কেন তোমরা যাচ্ছ না? 
যেমন অন্য মানুষেরা চলে গেছে? তখন তারা বলবে, আমাদের একজন প্রভু আছেন। তাকে আমরা এখনও দেখিনি । তিনি 
বলবেন যে, তোমরা তাকে দেখলে চিনতে পারবে? তারা বলবে হ্যা, আমরা তাকে দেখলে চিনতে পারবো । অতঃপর আল্লাহ 
তা'আলা তার পায়ের নিন্নদেশ খুলে দেবেন। তখন মুসলমানেরা সিজদায় লুটিয়ে পড়বে, আর কাফের ও মুনাফিকরা সিজদা 
করতে সক্ষম হবে না । তাদের পিঠ কাষ্ঠখণ্ডের ন্যায় কঠিন ও শক্ত হয়ে যাবে৷ তারা পিঠ বাকা করে সিজদা করতে পারবে না। 
বহুল মা'আনী] 
৩৫440 বাক্যে 234 -এর মর্ম এবং ৩০ -এর অর্থ কি? : 3৮ ০০ ১৫৫%৫ বাক্যে উল্লিখিত 122-এর 
মর্ম নিয়ে মতপার্থক্য রয়েছে। এ সম্পর্কে দু'টি অভিমত পাওয়া যায়। জমহরের নিকট এটার মর্ম হলো ?+£ বা দিন বলতে 
কিয়ামতের দিন বুঝানো। হয়েছে। সেদিন লোকদেরকে লিজদার জন্য লা হবে এবং এ হকুম হবে তাদেরকে লামাজি ও 
বে-নামাজি চিহিত করার লক্ষ্যে। এটার মাধ্যমেই প্রমাণ করা হবে, কে দুনিয়ায় নামাজ পড়ত আর কে পড়ত না। দ্বিতীয় 
অভিমতটি হলো, এটার মর্ম হচ্ছে, দুনিয়ার দিন। কেননা পরকালে কোনো ০2:4০ নেই। দুনিয়াতেই নামাজ-রোজা ও অন্যান্য 
ইবাদতের জন্য আদেশ দেওয়া হয়েছে। হাদীসের আলোকে দেখলে জমহরের অভিমতটিই সহীহ বলে প্রতীয়মান হয়। 
30 -এর অর্থ সম্পর্কেও কয়েকটি অভিমত পাওয়া যায়। কেউ কেউ বলেন, এটার অর্থ ভয়াবহতা । কেউ কেউ বলেন, এটার 
অর্থ প্রকৃত অবস্থা, যেদিন প্রকৃত অবস্থা প্রকাশ করা হবে। কেউ কেউ বলেন, এটার অর্থ জাহান্নামের 'সাক' বা আরশের 'সাক' 
ৰা পায়ের নিঙ্নদেশ খোলা হবে। -[কাবীর] 
///.9211./58101.00া 


৫৮ তাফদীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম খণ্ড [২৯তম পারা] 





অনুবাদ : 
নিিরিতেরোটি কো 2০5 ৮১5 .££ ৪8. সুতরাং আমাকে ছেড়ে দাও আমাকে অবকাশ দাও 
টু আর যারা এ বাণীকে মিথ্যা প্রতিপন্ন করে কুরআনকে, 








তাদেরকে ধীরে ধীরে পাকড়াও করবো, এমনভাবে 
যে, তারা জানতে পারবে না। 

১৫০৪৫. আর আমি তাদেরকে সময় দিয়ে থাকি তাদেরকে 
অবকাশ দান করি। নিশ্চয় আমার কৌশল অত্যন্ত 
বলিষ্ঠ সুকঠিন, যা সহ্যের অতীত । 


[.$৭ ৪৬. নাকি "1 শব্দটি 34 অর্থে, আপনি তাদের নিকট 




















০০৫ শত ২৬ জাহাজ চাচ্ছেন রিসালাত প্রচারের বিনিময়ে পারিশ্রমিক, ফলে 
নিস চিন নু ০ তারা সেই দণ্ডকে যা তারা আপনাকে প্রদান করবে 
দিত প লি দুর্বহ বোঝা মনে করে যে জন্য তারা ঈমান আয়নন 

রর করে না। 
-£% ৪৭. নাকি তাদের নিকট অদৃশ্যের জ্ঞান আছে অর্থাৎ 
2: ০১৮৮০ ১০ পু 015:5540 লাওহে মাহফ্য, যাতে অদৃশ্য বিষয়ের জ্ঞান রয়েছে। 


৪৮৯৬ যে, তারা তা লিখে রাখে তন্মধ্যে হতে, যা তারা বলে 
০১১০ ৩ বেড়াচ্ছে। 


৮৫৫ মাফউলে মাআহু হয়েছে 5১ এর ।3৮2০534459574554 বাক্যটি 25522 হয়েছে। তাদের জন্য 


০ প্রত এত 


যে শাস্তি হবে | 24৫24, 47: আয়াত হতে তার 2744 বর্ণনা করার জন্য। 


[ক সদন 


৮55 তত ৪ 5 ৩০৮ ৩ ২৪৯০৫ 


০2৮৮5 ১2২৪ 014০ লস ০5৩ ৬১০৬৪ 41: উক্ত আয়াতদ্বয়ে আল্লাহ তা'আলা নবী করীম শর -কে সান্তনা 
দিয়েছেন এবং বলেছেন, ইয়া রাসূলাল্লাহ এল: ! কিয়ামত সম্পকীয়ি বিষয়ে আপনার সাথে কটু আচরণকারীদের আচরণে আপনি 
দুর্খিত হবেন না; বরং তাদের ব্যাপার আমার হস্তে অর্পণ করে দিন৷ আমি তাদেরকে দেখে নিবো তাদের শাস্তিদানে যদিও 
কালবিলঙ্ক হয় তবেও তারা রেহাই পাবে না। আমি কলা-কৌশলের মধ্য দিয়ে তাদেরকে এমন সৃন্দরভাবে কবজা করে নেবো, 
তারা একটুও টের পাবে না। শেষ পর্যন্ত তাদের সর্বনাশ করে ছাড়বো । 

আর তাদের রশি ছেড়ে দিচ্ছি, কুকর্মের সঙ্গে সঙ্গেই তার প্রতিফল ভোগাবো না, এতে তাদের পরীক্ষা করা হচ্ছে । আমার 
তদবির খুবই শক্ত । 

আল্লাহর বাণী ৮: দ্বারা উদ্দেশ্য : আল্লাহ তা'আলার এ বাক্যটি একটি প্রচলিত বাক্য হিসেবে তিনি ব্যবহার করেছেন, এটা 
দারা উদ্দেশ্য হলো আল্লাহর উপর ভরসা করে থাকুন। কথাটির মূল অর্থ হলো এই যে, কাফেরগণ বারবার হযরত মুহাম্মদ হর 
-এর দরবারে এ কথাটি তুলে ধরত যে, যদি সত্যই আমরা প্রভুর দরবারে দোষী হয়ে থাকি এবং তিনি আমাদেরকে শাস্তি প্রদানে 
ক্ষমতাশীল, তবে তিনি কেন বিল্ব করেন? এ সমস্ত কথাবার্তায় রসূলুল্লাহ 3-এর অন্তঃকরণেও এ ভাব সৃষ্টি হয় যে, যদি তার 
কথা কখনো সত্য প্রতিফলিত হয়ে যেত তবে অবশিষ্ট লোকগণ সংশোধন হয়ে যেত। এ মর্মে কষনও হযরত ইউনুস 
(আ.)-এর ন্যায় তিনি দোয়াও করেছিলেন। তবে তার সে দোয়া সাথে সাথেই কার্যকর হয়নি । 


///.92111./58101.00]া 









তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম খণ্ড [২৯তম পারা ] ৩৯ 


আর তাদেরকে তৎশাৎ পাকড়াও না করা আল্লাহর বিশেষ কোনো মের খাতিরে হতে পারে সুভ সে অল লে 
হযরত মুহাম্মদ ৪17 55555 
-এর উম্মতকে সরাসরি এভাবে ধ্বংস করে বিধর্মীদের চোখের পর্দা নষ্ট করবে না। তাই নবী করীম হু 
বলা হয়েছে। 

৫৮] -এর মুলতত্ : কাবীর ও মাদারিক গ্রন্থকার এর তাফসীর করেছেন- 


তি ৩৮০০ তত প্রত প্রত রপ্ত তপতি তা শত 9 পাপাত তত 


4 01545715১০১ 4৮৮ ০১ 25 22521-15786201-228 4 2 ০১৩৮০০4৮545 
৩০৬৯ ১৩ 2৬- চিঠির রিতা 205 2৪20 রি ০0155 ০৪০০ 

- ০ 
অর্থাৎ অচিরেই আমি তাদেরকে আস্তে আস্তে আজাবের নিকটে নিয়ে যাবো । যেমন বলা হয় 14 ,11:3"1 যখন তাকে 
কিঞ্চিৎ অবতরণ করা হয় এবং সর্বশেষ একেবারেই ঘনিয়ে আনা হয়। আর আল্লাহ তার গুনাহগার বান্দাগণকে (1/+-:| করার 
অর্থ হলো, তাদের তার নিয়ামতের ভেতর ডুবিয়ে রাখবেন এবং সুস্থতার উচ্চশিখরে পৌছিয়ে দেবেন । সর্বশেষ তাদের উপর 
দেয় নিয়ামতসমূহকে গুনাহের কারণ বানিয়ে দেন। 


আল্লামা যমখশারী (র.)ও এমনি মতামত পেশ করেন জালালাইন গ্রন্থকার বলেন- এর অর্থ হলো, ০:৯০) ০35 
৮5 পু, ৫ ০14. ০2০৮4 


45405 51515 17৯4 যখন আল্লাহর গুনাহগার বান্দা গুনাহকে নতুন নতুনভাবে আরঞ্ত করে। আল্লাহ তাদেরকে নিয়ামত 
নতুনভাবে প্রদান করতে থাকেন এবং সে দেয় নিয়ামতের শুকয়ী জ্ঞাপন করাকে সে ভুলে যায়। 





::-কে একটু ধৈর্য ধরতে 





এ মর্মে রাসূলুল্লাহ এট বলেন_ 
৪0 2151 4105 3 চ৮] 05 6256 295 2৮4০ ২0155010 শ ৫৮৫)03 


(212৮ 
অর্থাৎ রাসূলুল্লাহ এ বলেন, যখন তোমরা দেখবে যে, আল্লাহ তা'আলা তার বান্দাগণের উপর নিয়ামত দান করছেন, অথচ 
সেই বান্দা গুনাহের উপর বহাল রয়েছে, তখন জানবে যে, এটাই 2) 05357 এটার দ্বারাই বান্দাকে পাকড়াও করা হবে। 

-কাবীর] 


ধ্বংসের অজ্ঞাত পথ : আল্লাহ তা'আলা পূর্বভাষণের পাশাপাশি উপরিউক্ত ভাষণসমূহ যদিও নবী করীম হু্ঃ -কে লক্ষ্য করে 
বলেছেন, কিন্তু এটার মূল লক্ষ্য মব্কার ভ্রান্ত কাফের দল এবং দুনিয়ার ইসলাম বিরোধী ভ্রান্ত মানুষসমূহ। এখানে আল্লাহ তা'আলা 
বলছেন, হে নবী! তাদের সাথে বুঝাপড়া করার দায়িত্ব আপনার নয় । আমার কাছে তাদেরকে ছেড়ে দিন, আমিই তাদের সাথে 
বুঝাপড়া করবো । তাদেরকে ক্রমে ক্রমে ধ্বংসের পথে এমনভাবে নিয়ে যাবো যে, তারা বুঝতেও পারবে না, তারা কোথায় 
যাচ্ছে, কোথায় তাদের শেষ মঞ্জিল । অজ্ঞাতসারে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার পথ হলো- সত্যের দুশমন ও জালিম 
লোকদেরকে দুনিয়ায় বহুবিধ নিয়ামত ধন-এশ্বর্য এবং বিত্ত-সম্পত্তি ও সন্তানসন্ততি দান করা হয়। বৈষয়কি জীবনে সাফল্য দান 
করে তাদের মনে এ ধারণা সৃষ্টি করা হয় যে, তারা যা কিছু করছে ভালোই করছে। তাদের সব কাজ-কর্মই সঠিক ও নির্ভুল এ 
ধারণার বশবর্তী হয়ে তাদের পাপাচারী ভূমিকা এবং সত্যের বিরোধিতার গতিবেগ বহুগুণে বেড়ে যায়৷ এ দুনিয়ায় যা কিছু 
নিয়ামত দান করা হয় তা সবই তাদের ধ্বংস ও বিনাশের কার্যকারণে পরিণত হয়। উপরিউক্ত 8৪নং আয়াতে আল্লাহ তা'আলা এ 
তত্বের দিকেই ইঙ্গিত দিয়েছেন, আর পরবর্তী আয়াতে বলেছেন, আমি তাদেরকে নিয়ামত ও প্রাচূর্যের মধ্যে রেখে অবকাশ দিয়ে 
চলেছি। এ নিয়ামত ও অবকাশদান তাদেরকে ধ্বংস করার আমার একটি সুদৃঢ় ও সুচতুর কৌশল বিশেষ । বস্তুত আমার কৌশল 
এতই সৃন্থ্ যে, মানুষ তা উপলব্ধি করতে পারে না। 

০৫ শব্দের তাৎপর্য : এ শব্দটির আভিধানিক অর্থ হলো ষড়যন্ত্র করা! নির্দোষ ও শত্রুতার জন্য গোপনে কারো বিরুদ্ধে 
কোনোরূপ ষড়যন্ত্র করা মহাপাপ; কিন্তু কোনো লোকের কর্মদোষে যদি এমন পরিস্থিতির সৃষ্টি হয় যে, তার বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র 
ক” ব্যতীত কোনো গত্যন্তর থাকে না, তখন ষড়যন্ত্র করা দোষ নয়। উল্লিখিত আয়াতে কাফেরদের নিজ কর্মদোষে সৃষ্ট 
পরস্থিতির দিকে ইঙ্গিত করেই তাদের বিরুদ্ধে আল্লাহর গোপন ষড়যন্ত্র ও কৌশল অবলম্বনের কথা বলা হয়েছে। 

///.6911./69101.00া 





আরবি-বাংলা, সপ্তম খও [২৯তম পারা) ৃ 





কারীম এর বিরোধিতা করার ব্যাপারে সীমা ছাড়িয়ে গেছে। এ লোকদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে, আমাদের রাসূল 
তোমাদের নিকট কোনো কিছু চাচ্ছেন? তিনি যে প্রকৃতই একজন নিঃস্বার্থ ব্যক্তি । তিনি তোমাদের সম্মুখে দীনের দাওয়াত গে 
করছেন কেবলমাত্র এ কারণে যে, এতেই তোমাদের সঠিক কলাণ নিহিত বলে তিনি বিশ্বাস করেন। এ ছাড়া এর পিছনে 
কোনো কারণ নেই, তা তোমরা জান। এটার পরও তোমরা যদি তা মেনে নিতে প্রস্তুত না হও তবে মেনে নিও না। 
তোমাদের এতটা রাগান্বিত হয়ে উঠার কারণ থাকতে পারে? তোমরা তার সাথে এ কোন্‌ ধরনের আচরণ করছ? 
আল্লাহর আনুগত্যের উপর বিনিময় চাওয়া জায়েজ হবে কি? : এ প্রসঙ্গটি খুবই দীর্ঘালোচনার বিষয় বটে । তবে এখ 
খুবই দীর্ঘালোচনার স্থান নয় বিধায় খুবই সংক্ষিপ্তভাবে বলা আবশ্যক মনে হয়। 
মূলত 6)1., 52255 তথা আল্লাহর অনুগত্যের উপর বিনিময় গ্রহণ করা হযরাতে আহ্িয়ায়ে কেরাম আলাইহিমুস সামা? 
হতে 7:,4£:সুতাকাদ্দেমীন]-এর সময় পর্যস্ত জায়েজ ছিল না। এ মর্মে রাসূলুল্লাহ 5:3৩ বহু হাদীস বর্ণনা করেছেন- 
টের ০০ 354 05 959 জ ৪ 
তোমরা এমন একজন মুয়াজ্জিন নিযুক্ত করো যে তার আজানের কোনো বিনিময় গ্রহণ করবে না । এ হাদীসটিকে দলিলরাপে গ্রহ 


৩৫৮ 


32 ধর্মীয় কার্ধাবলির উপর কোনো প্রকার বিনিময় গ্রহণ করাকে হারাম বলেছেন। 

মুতাআখখিরীনগণ এ মাসআলার উপর খুবই তীক্ষু নজর পেশ করে এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে, যদি এমনিভাবে কের 
৩১৭5 -কে ছেড়ে রাখা হয় তবে ছাত্র-শিক্ষক কাউকে এটার উপর প্রতিষ্ঠিত দেখা যাবে না ! ফলে দীনে এলাহী অচিরে 
দুনিয়া হতে বিদায় গ্রহণ করবে। তাই দীন রক্ষা্থও ছাত্র-শিক্ষক গণের ধর্ষের প্রতি আহ জন্মানো ও ধর্মকে টিকিয়ে রাখার জ 
যেখানে ধর্ম বিলীন হওয়ার ভয় থাকবে সেখানে আল্লাহর অনুগত্যের উপর বিনিময় গ্রহণ করা জায়েজ হবে। যথা- কুরআন শিক্ক 
দেওয়া, ইমামতি করা, দীনি ইলম শিক্ষ দেওয়া ইত্যাদি । আর যেখানে ধর্ম বিলীন হওয়ার সম্ভাবনা থাকবে না সেখানে ত 
আল্লাহর অনুগত্যের উপর বিনিময় গ্রহণ করা জায়েজ হবে না। 

(এগ) 25145 559155516 5033 2055: উ্লিবিত আয়াতটির দু'টি অর্থ হতে পারে। প্রথমত তাদের দি 
কি লাওহে মাহফুয আছে! সুতরাং ভারা তার মধ্যে নিজেদের কুফরি এবং শিরকের জনা নিজেদের খাতায় নেকী লিখে নি 
আর এ কারণেই তারা শিরক ও কুফরির উপর অটল এবং অনড় রয়েছে। দ্বিতীয় অর্থটি হলো যে, গায়েবী জিনিসসমূহ তাদে 
মন-মগজে এসে উপস্থিত হয়েছে, এটার ফলে তারা আল্লাহর উপর কলম ধরছে- লিখছে। অর্থাৎ আল্লাহর হুকুমের উপরং 
ইচ্ছা হুকুম এবং ফরমান চালাচ্ছে! আয়াতে উল্লিখিত জিজ্ঞাসাবোধক অব্যয়টি তথা ০টি ১৩ -এর অর্থে বব 
হয়েছে। -কাবীর] 












///.6911./69101.00া 


তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম খণ্ড [২৯তম পারা] 





ভিত 2775250 


1১৫-272) চলা ১5 3 1১20 
নি গু 4৫5৮1৮০০ 


১০স্না ০৪ 55 ৩৬০ 


০ 515 5১5 ও 


৬০০ পা পাতা 


৮ 552 5 ও .0501 25 





পি পাঞঠে তব 


(০2 4১৯১৮ [3৫০51 রাও ১১. 


3১৮62 ৮৯১০০ হরেন] 


৯০1০1 পাতা 


42৮০৫ টা 9৬510৮51757 এ 


৯৮.২৯০০৮ 


চি ৮1426-245727 


পরশ টি 9 পিপাপা 


15 ১৯7৮১ 0৮0 250) 


ক ৮০ 


টিতে 





িতানেরিরানো এন 
কে ৬০ পর্পা 


তি 


৯ 





অনুবাদ : 


০ £/, ৪৮. সুতরাং আপনি ধৈর্যধারণ করুন, আপনার 





প্রতিপালকের নির্দেশের অপেক্ষায় তাদের ব্যাপারে, যা 
তিনি ইচ্ছা করেন। আর আপনি মৎস্য সহচরের ন্যায় 
অধৈর্য হবেন না অধৈর্য ও তড়িঘড়ি করায় ৷ আর তিনি 
হলেন হযরত ইউনুস (আ.)। যখন তিনি প্রার্থনা 
করেছিলেন তার প্রতিপালকের নিকট দোয়া 
করেছিলেন এমতাবস্থায় যে, তিনি তখন বিষাদ আচ্ছন্ন 
অবস্থায় কাতর ছিলেন মংস্য উদরে চিন্তায় অস্থির । 








৭£ ৪৯. যদি না তার নিকট পৌছত তাকে সহায়তা করত 


০ ৫১. 





অনুথঘহ রহমত তার প্রতিপালকের পক্ষ হতে, তকে 
তিনি নিক্ষিপ্ত হতেন মৎস্য উদর হতে উনুুক্ত প্রান্তরে 
খোলা জায়গায় লাঞ্করিত হয়ে কিন্তু তার প্রতি অনুগহ 
করা হয়েছে। তাই লাঞ্ুনাহীনভাবে নিক্ষিপ্ত হয়েছেন । 





. অতঃপর তার প্রতিপালক তীকে নির্বাচিত করলেন 





নবুয়ত মাধ্যমে এবং তাকে সতকর্মপরায়ণগণের 
অন্তর্ভুক্ত করলেন নবীগণের । 

আর কাফেরগণ যেন আপনাকে আছড়ে ফেলে দিবে 
2522) শব্দটি 5 -এর মধ্যে পেশ ও যবর যোগে 
উভয় কেরাতে পঠিত হয়েছে। তাদের তীক্ষু দৃষ্টি দ্বারা 
অর্থাৎ তারা আপনার প্রতি তীক্ষ দৃষ্টিতে তাকায়, যেন 
তারা আপনাকে আছড়ে ফেলবে এবং আপনাকে স্বীয় 
মর্যাদা হতে ছুঁড়ে ফেলবে । যখন তারা উপদেশ শ্রবণ 
করে কুরআন । এবং তারা বলে বিদ্বেষবশে। এতো 
পাগল এ কুরআনের কারণে, যা তিনি আনয়ন 
করেছেন। 





কয মানব ও জিনের জন্য । তার কারণে উনাদনা 


সৃষ্টি হয় না। 





তআহকীক ও তাককীবব 
৯৬০০১ ১৯৪ 455. বাকাটি মহল্পে নসবে আছে হাল হওয়ার কারণে বাক্যটি ১5 -এর ফায়েল হতে ০. হয়েছে। 


ঠা এ 


পা পাটপার৪ 


৬ ঠাপ 
(523) 42505 2552259508৯1 48: ৬75 ফেল, 225 মাউসূফ, 1০) ৩৮৫, 
শব্দটি 4/-এর জওয়াব । 


75 -এর ক্ষায়েল, £ যমীর মাফউল । 740 


পাত 


সিফাত । সম্পূর্ণ বাক্যটি 


245 বাকাটি £2:2:4, অথবা মহল্পে নসবে আছে ০1৮4 -এর ফায়েল হতে হাল 


হওয়ার কারণে । 


///.9211./58101.00]া 





০144১৫৪৮৪০৬ এর শানে নুযুল : উক্ত আয়াতের শানে নুষল প্রসঙ্গে সাবী 
2১৮৮2৮2 গ্রন্থকার বলেন, উহছদের : 
রাসূল ই১-এর সাহাবীগণের মধ্যে কিছু সংখ্যক লোক মুনাফিকদের উত্তেজিত ভাব দেখে পলায়ন কেন আজ 
কারো কারো মতে, মন্কাবাসীদের অত্যাচার-ব্যভিচারে যখন রাসূলুল্লাহ 23 -এর অন্তরে 

০০ খুব ব্যথা জেগেছিল এবং 
কাফেররা নিকৃষ্ট শ্রেণির লোকদেরকে রাসূলের বিরুদ্ধ লেলিয়ে দিয়েছিল। কারো কারো মতে, এ অত্যাচারী লোকগণ ছি 
ছাকীফ গোতীয় লোক। অত্যচারীগণ রাসূল 3333-কে পাথর নিক্ষেপ করে তার পা মুবারক রাক্ করে দিয়েছিল এমতাবস্ 
তিনি তাদের উপর অসন্তুষ্ট হয়ে বদদোয়া করতে চেয়েছিলেন তখন আল্লাহ তা*আলা এ আয়াত অবতীর্ণ করলেন- রর 









৯৮৯2০৩55985 এর 
শ 0৮ ৩ ১৬ 9 আয়াতের শানে নুঘূল : কাফেররা হযরত মুহাম্মদ হক -এর প্রতি তাদের তীব্র শক্রতার কারে 


তাকে খেয়ে ফেলবে । তাদের মন-মগজ ও সর্ব শরীরের শক্রুতা চকু দ্বারা প্রকাশ করত। তখন কাফেরদের উক্ত অবস্থা র্ণনঃ 
2২185 ০ ১৬১ অবতীর্ণ হয়। 

অথবা, তাফসীরকারগণ কর্তৃক বর্ণিত হয়েছে- বনী আসাদ গোত্রে কয়েকজন কুদৃষ্টি নিক্ষেপক লোক ছিল। তাদের ধারণা ছি 
যে, তার উপর বৃদৃষ্টি নিক্ষেপ করলে তিনি ধ্বংস হয়ে যাবেন। তখন ০.1)... (23৫1 ১৫5 01 পর্যন্ত আয়াত অবতীর্ণ হয়। 
উপরিউক্ত আয়াতদয় দ্বারা রাসূলুল্লাহ 323-কে এ বিষয় অবগত করা এবং কৃদৃষ্টির কোনো প্রভাব তার উপর পড়বে না বন 
জানিয়ে দেওয়া এবং তাকে সান্তনা প্রদান করা উদ্দেশ্য । শেষ পর্যন্ত আল্লাহ্‌ তা'আলা রাসূলুল্লাহ এ -কে কুদৃষ্টরসর্বপরক। 


দূর করার জন্য এ আয়াতদয় পাঠ করে কনক দিলে বদ-নজরের প্রভাব দূরীভূত হয়। -[রহুল মা'আনী, খাযেন 
সাহেবে হুতের ঘটনা : আল্লাহ তা+আলা পূর্ব ভাষণের জের টেনে মহানবী 22২3 -কে কাফেরদের তিরঙ্কার-জ্বালাতন, দীনের 
বিরোধিতাকরণ এবং তাকে উন্মাদ ও পাগল আখ্যাদান ইত্যাদি ব্যাপারে অতিষ্ঠ ও অধৈর্য না হওয়ার জন্য উপদেশ দিয়েছেন। জর 
বহু বছর পূর্বেকার একটি এতিহাসিক কাহিনীর দিকে ইঙ্গিত দিয়ে বলেছেন, আপনি সেই মাছওয়ালার ন্যায় ধৈর্যহারা হবেন না; হে 
আল্লাহর হুকুমের অপেক্ষা না করেই দেশ ছেড়ে পলায়ন করেছিল । এ মাছওয়ালা হলেন আল্লাহর একজন মনোনীত নবী ! তীর 
জীবন চরিত্র অতি সংক্ষেপে প্রথম তিনটি আয়াতে তুলে ধরা হয়েছে! এ মহামতি নবী হলেন হযরত ইউনুস (আ.)। তাঁকে 
মাছওয়ালা' কেন সম্বোধন করা হয়েছে তার কারণ উদ্যাটনের জন্য এবানে আমরা তার সংক্ষিপ্ত জীবন কাহিনী উল্লেখ করছি। 
হযরত ইউনুস (আ.) কখন কোথায় জনুগ্রহণ করেন, তার সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। তবে তীর পিতার নাম ছিল মানব, 
তা অনেক এতিহাসিকদের বর্ণনায় উল্লেখ পাওয়া যায় । যখন তীর বয়স ২৮ বছর হয়, তখন তিনি নবুয়ত লাভ করেন। ইতিহাচ 
খরন্থ দ্বারা জানা যায় যে, তিনি হযরত মৃসা ও ঈসা (আ.)-এর মধ্যবর্তী সময়ের নবী ছিলেন! তাঁকে অসুরীয় সম্প্রদায়ে 
হেদায়েতের জন্য পাঠানো হয়েছিল! অসুরীয়দের বিরাট এক গোত্রভিত্তিক সাম্রাজ্য ছিল, যার কেন্্রীয় শহর ছিল প্রাচীন নিনাগ 
শহর। এ শহরটি বর্তমান ইরাকে অবস্থিত । এ নগরীর ব্যাপক ধ্বংসাবশেষ বর্তমানেও দাজলা নদীর পূর্বতীরে বর্তমান মুসেব 
শহরের বিপরীত দিকে বিদ্যমান রয়েছে। এ অঞ্চলে 'ইউনুস নবী" নামে একটি স্থান এখনও রয়েছে৷ এ জাতির লোকের 
সেকালে যে কত উন্নত ছিল, তা রাজধানী নিনাওয়া প্রায় ৬০ মাইল ব্যাপী এলাকা জুড়ে থাকার ছারা অনুমান করা 
নিনাওয়া শহরেই অসুরীয়দের হেদায়েতের জন্য আল্লাহ তা'আলা হযরত ইউনুস (আ.)-কে নবী করে পাঠান ! কুরআনের রি 
ছারা জানা যায়- এ সময় এ শহরের লোকসংখ্যা এক লক্ষ হতেও বেশি ছিল। তিনি আল্লাহর নির্দেশ অনুসারে তাবে 
ইসলামের দিকে দাওয়াত দিতে থাকেন; কিন্তু তার দাওয়াতে কেউ কর্ণপাত করল না ৷ তখন তিনি তাদের প্রতি চরিশ 

মধ্যে আল্লাহর গজব নাজিল হওয়ার ভীতি প্রদর্শন করে শহর ছেড়ে দূরে গিয়ে অবস্থান করতে লাগলেন। চারা 
এদিকে চল্লিশ দিন অতিবাহিত হওয়ার পূর্বে নগরীর লোকজন আল্লাহর গজব নাজিল হওয়ার পূর্বাভাস পেয়ে হর 

(আ.)-এর সঙ্ধানে বের হলো; তারা তাবল হযরত ইউনুস (আ.) সত্যই আল্লাহর নবী। তার কথা অবশ্যই প্রতিফলিত হে 
তারা হযরত ইউনুস আ.)-কে না পেয়ে নগরীর রাজাসহ সকল লোক নিজেদের পতুপালসহ ময়দানে গিয়ে জমায়েত 


///.9811.5101.00 





অফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম খু [২৯তম পারা 


৬৩ 
'ওবা করল এবং হযরত ইউনুস (আ.)-এর প্রতি ঈমান এনে তার দীনকে কবুল করে নিল । ফলে র হতে 
[জাবের ফয়সালা প্রত্যাখ্যান করলেন । তারা নিরাপদে রয়ে গেল; কিন্তু এ সব হযরত ইউনুস (আ.) কিছুই জানলেন না। তিনি 
ল্লিশ দিন অপেক্ষা করার পর আজাব না আসতে দেখে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়লেন । শহরবাসীদের নিকট তিনি মিথ্যাবাদী 
মাণিত হয়েছেন। তিনি লজ্জায় কিভাবে মুখ দেখাবেন । তাই তিনি আল্লাহর নির্দেশের অপেক্ষা না করে এ অঞ্চল ছেড়ে পশ্চিম 
কে রওয়ানা হলেন, পথে ফোরাত নদী পার হওয়ার জন্য খেয়াতরীতে অনেক লোকসহ উঠলেন । খেয়া নদীর মাঝখানে যাওয়ার 
'র নদীতে তুফান সৃষ্টি হলো । খেয়া ডুবে যাওয়ার উপক্রম হলো । এ সময় লোকেরা বলাবলি করতে লাগল ষে, নিশ্চয় হয়তো 
[ামাদের মধ্যে মনিব হতে ভেগে আসা কোনো গোলাম থাকবে; তার কারণেই খেয়াতরীর এ অবস্থা । হযরত ইউনুস (আ.) 
বলেন আমিই তো আমার প্রভুর আদেশের অপেক্ষা না করে চলে আসছি। পরিশেষে তিনি নিজে পলায়নকারী গোলাম বলে 
'রিচয় দিলেন। তখন এরূপ লোক কে? তা অবগত হওয়ার জন্য তিনবার লটারী করা হলো । তিনবারই হযরত ইউনুস 
মা.)-এর নাম উঠল। অতঃপর তার এবং লোকদের ইচ্ছায় তাঁকে নদীতে নিক্ষেপ করা হলো, নদীর তুফান থেমে গেল। 
তরী নিরাপদ হলো । এদিকে আল্লাহর নির্দেশে বিরাট এক মধ্য হযরত ইউনুস (আ.)-কে গিলে ফেলল মৎসযের পেটে 
জ্বকারের মধ্যে থেকে তিনি আল্লাহর নিকট এ প্রার্থনা জানালেন ৮২৮১৪) 5: :14552 ও্িিএা্ - আল্লাহ 
টার প্রার্থনা কবুল করলেন। আল্লাহর নির্দেশে মৎস্য তাকে নদীর তীরে উনুুকত প্রান্তরে বর্মি করে ফেলে দিল । তখন তীর অবস্থা 
ইল অতিশয় দুর্বল ও নাজুক । সাথে সাথে আল্লাহ তা*আলা উক্ত স্থানে একটি ছায়াবৃক্ষ জাগিয়ে দিলেন। হযরত ইউনুস (আ.) এ 
ক্ষতলে থেকে প্রখর রৌদ্রতাপ হতে নিরাপদ রইলেন! কিছুটা সুস্থতা বোধ করার পর তথায় একটি ঝুড়ি নির্মাণ করে বৃক্ষ 
ঃরুলতার ফল আহার করে জীবন ধারণ করতে লাগলেন। অতঃপর আবার আল্লাহ তা'আলা তীকে পূর্ব মর্যাদায় ফিরিয়ে নিয়ে 
বনাওয়াবাসীদের হেদায়েতের দায়িত্‌ দিয়ে তথায় পাঠালেন । বাকি জীবন নিনাওয়া অধিবাসীদের হেদায়েত ও নসিহতে কাটিয়ে 
ঈয়ে এ নিনাওয়া শহরেই ইন্তেকাল করেন এবং সেখানেই তিনি সমাধিস্থ হন। -ুকাসাসুল কোরআন, নাদওয়া] 
হযরত ইউনুস (আ.) গুনাহ করেছেন কিনা? : বাহ্যিক দৃষ্টিতে বুঝা যায় যে, হযরত ইউনুস (আ.) হেদায়েতের দায়িত্ব লাভ 
চরে আল্লাহর নির্দেশের অপেক্ষা না করে সে দায়িত্ব ছেড়ে চলে যাওয়ার ছারা দায়িতৃহীনতার পরিচয় দিয়েছেন এবং এ জন্য তিনি 
ঃনাহগারও হয়েছেন; কিন্তু জমহুর ওলামায়ে কেরাম ও আহলে সুন্নতৈর অভিমত অনুযায়ী নবীগণ নবুয়তি দায়িত্ব লাভ করার পর 
তে সম্পূর্ণ নিষ্পাপ থাকেন। আল্লাহ তাদেরকে গুনাহ হতে নিরাপদ রাখেন। তার দায়িতৃ ছেড়ে চলে আসার ঘটনাকে এভাবে 
ব্যাখ্যা দেন যে, মূলত তিনি দায়িতৃহীনতার পরিচয় দেননি; বরং মুখ-লজ্জার ভয়ে দূরে সরে পড়েছিলেন। এ জন্য আল্লাহর 
নর্দেশের অপেক্ষা করতে হবে তা তিনি উপলব্ধি করতে সক্ষম হননি। সুতরাং কোনো কাজ অনিচ্ছায় হয়ে পড়লে তাকে অপরাধ 
বা গুনাহ বলা যায় না। তাফসীরে খাযেন এবং কাবীর-এর লেখক এ প্রশ্রের উত্তরে তিনটি সমাধান পেশ করেছেন। এক. 
টপরোল্লেখিত ৪৯নং আয়াতের 4১ শব্দই প্রমাণ করে যে, তীর দ্বারা এমন কোনো দূষণীয় কাজ হয়নি, যা গুনাহকে অপরিহার্য 
করে। দুই. হয়তো এটা দ্বারা আফযাল ও মুস্তাহাব পর্যায়ের কর্তব্যে অবহেলা প্রদর্শন করা হয়েছে- ফরজ ওয়াজিব শ্রেণির কোনো 
কর্তব্য নয়। তিন. এ ঘটনাটি ঘটেছিল তীর নবুয়ত লাভ করার পূর্বে! কেননা পরবর্তী ৫০নং আয়াত প্রমাণ দেয় যে, এ ঘটনার 
পরই তাঁকে নবীরপে নির্বাচিত করে তাঁর নিকট ওহী পাঠানো হয়েছিল। বৈয়াকরণিক বিশ্লেষণ অনুযায়ী 4--/ শব্দের ১ 
সক্ষরটি পূর্ববর্তী অবস্থার জের বুঝাবার জন্যই ব্যবহার হয়। 
2৯5 ০ 4৫5 হর লিলি 2555 45955 3 554 45৩ : অর্থাৎ যদি আল্লাহ তা'আলার ইহসান তার 
পতি না হতো তিনি যে ময়দানে নিক্ষিপ্ত হয়েছিলেন মাছের গর্ভ হতে, তখন তথায় তিনি খুবই সংকটময় অবস্থায় এবং লাস্থিত 
অবস্থায় নিক্ষিপ্ত হতেন %-:3 45155 ছারা এখানে তওবা কবুলকে বুঝানো হয়েছে। এটার তাফসীরে জালালাইন খ্রস্থকার 
লিখেছেন ?-2.;24921তাকে রহমত পেয়েছে! 
সূরা ৩১০ -এর বর্ণনায় বলা হয়েছে 2১:25: ০1505 55 এ6০:৯55501 5894 এ ২5 যদি তিনি তওবা 
ও ইস্তিগফার না করতেন, তবে অবশ্যই মাছের পেটে কিয়ামত পর্যন্ত বহাল থাকতেন । আর যদি তিনি তওবা করতেন এবং 
আল্লাহ তার তওবা ও ইস্তিগফার কবুল ও মঞ্জুর না করতেন, তবে দুনিয়াতে এটার বরকত অবশ্যই হতো এবং মাছের গর্ভ 
থেকেও নাজাত পেতেন, আর যেভাবে তওবা কবুল -এর পর ময়দানে নিক্ষিপ্ত হয়েছিলেন, সেভাবেই নিক্ষিপ্ত হতেন, তবে তখন 
তার অবস্থা (৯১ খুবই নিকৃষ্ট হতো, অর্থাৎ তার উপর ১০০ বা ভত্সনা আসত, তওবা কবুল -এর কারণে ৯৮১ ০০ 
হয়নি। কেননা তওবা কবুল -এর পর 55£2 ও 5590 আসে না, এটা আল্লাহর নীতিমালা। 
অতঃপর তীর প্রভু তাকে আরও অধিক পছন্দশীল বানিয়ে নিয়েছেন নবুয়ত ইত্যাদির মাধ্যমে এবং তাকে নেককারদের মধ্যে 
অধিক মর্যাদাশীল করে দিলেন । 

















///.6211./59101.00া 






১১1৩০: এ শব্দটির তাফসীর বিভিন্ন ভাফসীরকার বিভ্বিরূপ করেছেন: জালালাইন গ্রন্থকার বলেন: | 
2খ। অর্থাৎ নবীগণের অন্তর্ভুক্ত করে নেন। এটা হতে বুঝা যায় উক্ত ঘটনা তার ৩) 
র লবুয়তপ্রাপ্ত হওয়ার পূর্বে ঘটেছিল । কারে! 
কারে মতে, তিনি ঘটনাটি সংঘটিত হওয়ার পূর্বেও নবী ছিলেন। তখন] অর্থ হবে 2 30552940554 
2555 অথ ঘটনার সময় ওই আগমন হয়েছে, আবার এই আগমন ঘটেছে জপ ১: 
১৯৯ ৭১৮৮ 922 013.৮/০৮5 ৩ : সূরার শেষভাগে আল্লাহ তা'আলা কাফেরদের চিত 
তারা কিতাবে রাহ -এর দও়তকে রাগ ও ক্ষোভের সাথে দেখত ভারা কিভাবে রাসূলের দিক বিষে দত 
তার দিকে তীক্ষু দৃষ্টিতে দেখত। কুরআন তাদের চিত্রটি নিখুঁতভাবে তুলে ধরেছে। তারা এমনভাবে চাইত যে, তারা যেন 
আপনাকে আছড়ে ফেলবে, আপনাকে সমূলে উৎপাটন করবে তাদের দৃষ্টির বানে। যখন তারা কুরআন শুনত, আর তারা বলত 
“সে নিশ্চয় পাগল" তাদের এই দৃষ্টি যেন রাসূলের চলার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। তাদের চাহনীর মাধ্যমে যেন তারা 
রাসূলকে গিলে খেতে চায়। এটার মাধ্যমেই জানা যায়, তারা রাসূলের দাওয়াতের ব্যাপারে কতটা উনাত্ত ছিল, কতটা ক্ষিণ্ড ও 
ক্রোধাবিত ছিল৷ তারা রাসূলকে বিষচক্ষে দেখত । রাসূলুল্লাহ তাদের চোখের বিষে পরিণত হয়েছিলেন । তারা চাইত যে, দৃষ্টি 
বানে তাকে তস্ম করে ফেলতে । আর তারা রাসূলকে কুরআনের বাণী শুনাতে দেখে পাগল বলত। রাসূলুল্লাহ হই -এর ব্যাপারে 
চরম জুদ্ধ হয়ে তাকে পাগল বলে গালি দিত । -যিলাল] 
আয্মাতের ব্যাখ্যা : বলা হয়েছে যে, হে মুহাম্মদ এরই! আপনি উপরে ইঙ্গিতকৃত ঘটনার প্রতি লক্ষ্য করুন এবং প্রত্যেক ক্ষেত্র 
আমার হেদায়েতের পাবন্দ হোন। আর কাফেরদের থেকে সদা হুশিয়ার থাকা চাই, কেননা তারা আপনার প্রাণের শত্রু । যখন 
কুরআন শ্রবণ করে তখন মনে হয় যেন তারা তাদের বুদৃষ্টি রা আপনাকে আপনার স্থান হতে দূরে নিক্ষেপ করে ফেলবে । আর 
তারা এমন বদকার যে, কুরআন শুনে আপনাকে পাগল ও উন্মাদ বলে বেড়ায় । আর বলে এ কুরআন নামক বিষয়টি সাধারণ 
কেস্সা-কাহিনীসমূহের একটি গ্রন্থ মাত্র। অথচ এ কালাম সারা বিশ্ববাসীদের জন্য কেবল জিকির ও নসিহত বৈ আর কিছুই নয় 
আর এটা তাদের (5) (90 করার মুল ব্যবস্থাপনা । এমন বাণীর বাহককে কি করে ৯: ও ০.১ বলা যেতে পারে 
আফসোস শত আফসোস 
ইমাম বাগাবী রে.) ও অন্যন্য তাফসীরকারগণ উপরিউক্ত আয়াতসমূহের সম্পর্কে বলেন, মানুষের বদনজর বা ুদৃষ্টি মানুষ ও ) 
অন্যান্য সব কিছুর উপর কার্যকর কর যেভাবে সকলেরই নিকট জানাহনার বিষয় সেতাবে এটার সপর্কে হাদীস শরীফে বগা 
রয়েছে হুযুর ও বলেন, ৯ /:4015:2) 35500 2301 9-201 ১৪০০৭ ৩০৭00 অর্থাৎ দৃষ্টি উটকে হালাক করে 
দেয় এবং মানুষকে ধ্বংস করে এমনকি কবর পর্যন্ত পৌছিয়ে দেয়। আর বুদৃষ্টি সত্য । 
আরব দেশেও এ বিষয়টি সকলেরই জানাগুনা ছিল । মক্কা নগরে এক ব্যক্তি বদ-নজর দেওয়ার ক্ষেত্রে খুবই প্রসিদ্ধ ছিল [উট 
অথবা মানুষ বা অন্যান্য জানোয়ার ইত্যাদির মধ্যে যদি তার বদ-নজর লাগত ভবে তা তৎক্ষণাৎ মরে যেত। যথা বাত এম 
2401আজ আমি এটার তুল্য কোনো কিছু দেখিনি | মকাবাসী কাফি রাহ কে নিস ছে বে 
“ঠা হী চট প্রচেষ্টা চালিয়ে বাথ হলো। একদা সে নকার বনী আসাদ গোত্রের লোকটির মাধামেবদ-নজর লাগিয়ে কানে 
নৌকার উদ্দেশে সে বযক্িকে ডেকে আনল এবং শত চেষ্ট-চালি়েও কিছু করতে পারনি (মা'আরিফাদারক) 


কোনো তাফসীরকার বলেন, এমতাবস্থায় রাসূলুল্লাহ 








১৮০০ পতিত 
শট 








৯ বারের দোয়াটি 2১-3।৮-5)33৮5৯ ২1 
পড়ে নিলেন ৷ ফলে তার স্বীয় মনোক্ষামনায় ব্যর্থ মনোরথ হয়ে গেল অর 
দ্র হযরত হাসান বসরী রে.) হতে রি রয়েছে। তিন বলেন, হি কোনো বযতির উপর বদ-জর লেখ 
শে আয়াত দুটি তেলাওয়াত করে উবার প্রতি দিলে বদ-বজরের দো কিট হয নে ছে থে রি 
রিনি নিপা (555155415৬8 ও 
পাগল নন। তিনি যে কুরআন পাঠ করে শুনান ত। য় 





বিশ্ববাসীর জনা উপদেশ । মক্কায় যখন রাসূনু্লাহ ২ 
কুরআন বিশ্ববাসীর জন্য উপদেশ, কুরআন বিশ্ববাসীর কাছে পৌঁছবে 
ও .বিশ্াসীর কাছে কুরআন উপস্থিত হবে । এতে বুঝা যাবাসীর 


////.9811.59101.00 






সপ্তম খু [২৯তম পারা] ৬ণ্ত 


3০০) ৮৮: : সূরা আল-হাক্কাহ্‌ 

এ সূরাটি মক্কা নগরীতে অবতীর্ণ হয়েছে। এতে দু'টি রুকু এবং ৫২ টি আয়াত রয়েছে। এ সূরায় ২৫৬ টি বাক্য ও ১৪৮০ 
অক্ষর রয়েছে। 

সূরাটির নামকরণের কারণ : অত্র সূরাটির নাম 2/.০( রাখা হয়েছে সূরাটির প্রথম শব্দের দিকে লক্ষ্য করে। আল্লামা ইবনে 
কান্থীর (র.) লিখেছেন 2১০1 কিয়ামতের একটি নাম যার অর্থ অবশ্যন্তাবী বা আবশ্যকীয় ঘটনা । আর এ নামকরণের কারণ 
হলো, কিয়ামতের দিনই সকল প্রতিশ্রুতি এবং সতর্কবাণীর সঠিক বাস্তবায়ন হবে । কিয়ামত ধু সত্য এতে বিন্দুমাত্রও সন্দেহের 
অবকাশ নেই ! অথবা, এ নামকরণের কারণ এও হতে পারে যে, কিয়ামতের দিনই সকল বিষয়ের সঠিক তাৎপর্য জানা যাবে। 
সেদিনই সকল আমলের প্রতিদান দেওয়া হবে । এ সূরাটি পবিত্র মন্ধা নগরীতে অবতীর্ণ হয়েছে। এতে ২টি রুকৃ" এবং ৫২টি 
আয়াত, ২৫৬টি বাক্য ও ১৪৮০টি অক্ষর রয়েছে -নুরুল কোরআন] 


নাজিল হওয়ার সময়কাল : আল-কুরআনের এ সূরাটি ওহী অবতীর্ণের প্রাথমিক পর্বে নাজিলকৃত সূরাসমূহের মধ্যে পরিগণিত | 
তবে কখন অবতীর্ণ হয়, তা সঠিক করে কিছু বলা যায় না; কিন্তু হযরত ওমর (রা.)-এর একটি বর্ণনা হতে জানা যায় যে, তার 
ইসলাম গ্রহণের অনেক পূর্বেই এ সূরাটি অবতীর্ণ হয়। বর্ণটি হলো এই- হযরত ওমর (রো.) বলেন, আমি ইসলাম গ্রহণের পূর্বে 
রাসূলুল্লাহকে জ্বালা-যন্ত্রণা দেওয়ার উদ্দেশ্যে ঘর হতে বের হলাম । আমি গিয়ে দেখতে পেলাম যে, তিনি হেরেমের মধ্যে প্রবেশ 
করেছেন এবং নামাজে দীড়িয়ে গেছেন। আমি গিয়ে শুনতে পেলাম যে, তিনি সূরা আল-হাক্কাহ্‌ পাঠ করছেন । আমি কুরআনের 
বাচন-ভঙ্গি ও বাক্য-বিন্যাসের মধুরতা ছন্দের ঝংকার শ্রুত হয়ে অভিভূত হলাম এবং মনে মনে বললাম- ইনি নিশ্চয় একজন 
উন্নত শ্রেণির কবি হবেন, নতুবা এমনি মোহনীয় ছন্দের বাক্য আর কে-ই বা রচনা করতে পারে । কুরাইশগণ তো এটাই বলে 
থাকেন। তখনই মহানবীর কণ্ঠে শুনতে পেলাম “এটা এক মহাসম্মানিত বার্তাবাহকের বাণী, কোনো কবির বাক্য নয়।' আমি 
মনে মনে বললাম, কবি না হবেন তো গণকঠাকুরের কথা অবশ্যই হবে । আর তখনই তার মুখে উচ্চারিত হলো “এটা কোনো 
গণকঠাকুরের কথা নয় ।' তোমরা চিন্তা-ভাবনা খুব কমই কর । এটা বিশ্ব-জগতের প্রতিপালকের নিকট হতে অবতীর্ণ । এটা 
শুনার ফলে তো ইসলাম আমার মনে গভীরভাবে রেখাপাত করল । -মুসনাদে আহমদ] 
হযরত ওমর (রা.)-এর এ হাদীস দ্বারা বুঝা যায় যে, এ সূরাটি তার ইসলাম গ্রহণের পূর্বেই অবতারিত। কেননা এ ঘটনার পরও 
বহুদিন পর্যন্ত তিনি ইসলাম এহণ করেননি । 
বিষয়বস্তু ও সারকথা : এ সূরার প্রথম রুকৃ'তে কিয়ামত ও পরকাল সম্পকী় আলোচনা এবং দ্বিতীয় রুকৃ'তে কুরআন আল্লাহর 
অবিসংবাদিত মহাসত্য কালাম এবং এই আল্লাহর রাসূল হওয়ার বিষয় আলোচিত হয়েছে । 
সূরার ১-১২নং আয়াত পর্যন্ত কিয়ামত অবশ্যনতাবী ঘটিতব্য বিষয় বলে উল্লেখ করা হয়েছে এবং কিয়ামতের অস্বীকারকারী প্রাচীন 
আদ, ছামূদ ও ফেরাউনের সম্প্রদায়সমূহকে এ অবিশ্বাসের কারণে ধ্বংস করার সংক্ষিপ্ত চিত্র তুলে ধরা হয়েছে। 
১৩-১৭নং আয়াত পর্যন্ত কিয়ামত কিভাবে সংঘটিত হবে, তার বাস্তব চিত্র অস্কন করা হয়েছে। অতঃপর ১৮-৩৭নং আয়াত পর্যন্ত 
মূল বিষয়টি বলে দেওয়া হয়েছে। তা হলো, পার্থিব জীবনের পর পরকালীন অনন্ত জীবন । এ বিষয়ে বলা হয়েছে যে, কিয়ামত 
সংঘটিত হওয়ার পর সকল মানুষ হিসাব-নিকাশ দেওয়ার জন্য আল্লাহ তা*আলার দরবারে সমবেত হবে। এই পার্থিব জগতে যারা 
আল্লাহর প্রতি ঈমান আনেনি; কিয়ামত, হাশর-নশর ও পরকালে বিশ্বাসী হয়ে সৎকর্মশীল জীবন যাপন করেনি, তাদেরকে 
জাহান্নামে নিক্ষেপ করা হবে এবং তথায় জ্বালাময়ী শাস্তি ও অসম্মানজনক খাদ্য আহার প্রদান করা হবে । তখন কারো কোনো 
। আমল গোপন করা হবে না। সকলের গোপন কথাই তুলে ধরা হবে এবং মু'মিনগণকে ডান হস্তে ও কাফেরগণকে বাম হস্তে 
আমলনামা দেওয়া হবে। মু'মিনগণ চিরন্তন-শাশ্বত, সুখ-সমৃদ্ধি ও আনন্দমুখর জীবন যাপন করবে। পক্ষান্তরে যারা আল্লাহর হক 
ও বান্দার হক আদায় করেনি, তাদেরকে আল্লাহর আজাব হতে কেউ রেহাই দিতে পারবে না। শেষ পর্যস্ চিরস্তর জাহান্নামই হবে 
হাদের স্থান। 


///৬/.6211./59101.00া 





রব সুরার সাখে সম্পর্ক: পূর্ব সূরায় নবী করীম 533-এর রেসালাতের সত্যতার প্রমাণ কর্ন করা হয়েছে অহ 
এবং নাফরমানির শোচনীয় পরিণতির কথাও বলা হয়েছে আর এ সূরায় কিয়ামতের ভয়াবহ অবস্থা বিবরণ স্থান পেয়েছ 
ইতংপূর্বে যেসব জাতি আল্লাহ তা*আলার নবী-রাসূলগণকে 


অস্বীকার করেছে তাদেরকে কিভাবে ধ্বংস করা হয়েছে তাও বনি 
হয়েছে আলোচ্য সূরায় । শনূরূল কোরআন] 


সূরাটির ফজিলত : অত্র সূরার বিভিন্ন ফজিলত তাফসীরকারগণ উল্লেখ করেছেন- 


৯. যদি কারো কেবল গর্ভ বিনষ্ট হয় যায় কোনো প্রকারেই রোধ করা যায় না। তখন কোনো বক ব্যক্তির মধামে অর সম 
লিবে গর্ভধারণকারিণীর সাথে তাবিজ বানিয়ে ব্যবহার করলে ইনশাল্লাহ তার গর্ভ নষ্ট হবেনা, সুসথ-নিরাপদ থাকবে 
-1আ'মালে কুর 
২. মায়ের গর্ভ থেকে কোনো সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যদি অত্র সূরা তেলাওয়াত করে ফুঁক দেওয়া পানি শিশুকে খাইয়ে দে 
যায়, অথবা এক ফৌটা কেবল মুখে দেওয়া যায়, তখন এ বাচ্চার স্রণশক্তি বৃদ্ধি পাবে |আ-মলে কুরআনী। এবং সকল প্রকা 
বিপদাপদ ও অসুস্থতা হতে রেহাই পাবে । এটার সংখ্যা ৮১৭০৯! 


///.6911./69101.00া 





ভাকরীরে জালাল. আরকি আলা, সত ২৪তম পারা! 











শ৯শ। ৩০] এ৪। শা 
পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি 





2শপভিত 


চিগি এ 775 
৮0) ০--০১)১ ৬০০5৭ 


পা ১৬১ 


পাটি রা 


২১4০-3৫-৯৯ ০115 


পাও) পাপা পুত টি ৬.5 


০০ পে পে 14 








৩: 50) (০০1 এ এ চি 


৫ এ। ৮ +7-১৮-৮শ০ 


০১৮৬৪ ২503) টি ১ ১০১ ৮৪ 


২৬১১৫ ০০৫) 1৮৮5701৮5০5 


পপ পিত্ত ০৩৫০ 


০015575 225 ১৯০ ৬ 


পাত ০ কলা পালিত! 


- ৩০১৪ ০9-01855 


অনুবাদ : 
১1. ১. সেই অবশ্যন্তাবী ঘটনা কিয়ামত, যাতে সে সমুদয় 


বিষয়ই বাস্তবে প্রমাণিত হবে, যেগুলো অস্বীকার করা 
হয়েছিল ।. অর্থাৎ পুনরুথান, হিসাব-নিকাশ ও প্রতিফলন 
দান কিংবা কিয়ামত এ সকল বিষয়কে প্রকাশ করে 
দেবে। 

কি সেই অবশ্যন্তাবী ঘটনা? এটা দ্বারা ভিডি 
বিশালতু বর্ণনা করা উদ্দেশ্য । (০ অব্যয়টি 1524 

দ্বিতীয় 5.০) তার +:£ আর এ বাক্যটি প্রথম হা 
-এর৮। 


, আর আপনাকে কিসে জানাবে অর্থাৎ অবহিত করবে 





যে, সেই অবশ্যন্তাবী ঘটনা কি? তার বিশালত্ব বর্ণনায় 
অতিরিক্ত সুতরাং গ্রথমোকত (এ অব্যয়টি 112. ও 
তৎপরবরতীবব্য তথা এ ০0 তার ৮:$ আর দ্বিতীয় 
০ অব্যয়টিও তার +£ মিলে বাক্য হয়ে 5১১ ক্রিয়ার 


2984:255 এরাহলে অবসিত। 








4.৫ .£ ৪ ছামুদ ও “আদ সম্প্রদায় অস্বীকার করেছিল মহাপ্রলয়কে 





কিয়ামত, এটাকে £5)0 এ জন্য বলা হয়েছে, যেহেতু 
তার বিভৎসতা মনুষ্য অন্তরে করাঘাত করবে। 





। ০7০2 


২১০০০ 2155 : মুবতাদা405। এ খবর । 60 ৩৩০ 0 বাক্যে 99 হরফে আত্ফ, - সুকতাদা, ৬১১ এটার 


| খবর এ যমীর প্রথম মাফউল,+20511 0 দ্বিতীয় মাফউল ৬৫ ক্রিয়ার । 2.2/0-:4- এ ১. জুমলায়ে মুস্তানিফা তাদের 


| খংসের হর বর্ণনা করার জন্য । 
1 


///.6911./69101.00া 









2 রি কিনি হাতি তি) পা তিশা ১৮৬০০ শে উলপতিও পা 

তে 4545-45-85 অথ: আল্লামা যমধশরী রে) বলেন ৫০ ্ 
/-% ঘা ০০২০ ৩৯৬৮ ৩অর্াৎ 2503 কেমন মহারতূরণ ও কতইনা ভয়াবহ ব্যাস অধি ৪১৮ 

১৬ অবস্থাকে ০৮৮ অক্ষর সংযুক্ত করে, গুরুত্বারোপ করা হয়েছে। ্ 

অন্যান তাফসীরকারগণের মতে 3০৩1 পদটি ছায়া কিয়ামত উদেশয করা হয়েছে কারণ | 


আর,২০০০1-এর শাব্দিক অর্থ সম্পর্কে বিভিন্ন মতভেদ রয়েছে- | 
১. ৬৯৯ অর্থ হলো 24521 ও 22৫ অর্থাৎ এ ০১৫ ০৩1 বুঝানো হয়েছে 

4 3 ০০৭১ ০2৩। এর লক্ষ্যে ০৯) বলতে এ সময়কে | 

সংঘটিত হওয়া ও আগমন করা সম্পর্কে নিশ্চিত কোনো ননদেহ নেই ন্‌ 


২. অর্থাৎ ০১ এমন বিষ যাতে স্ল বিষয় উপস্থিত হবে অথ সব কিছুর হাকিকত স্গর্ক জান হাব আর কি 


পা সথ 
আর 290 শব্দটি বাবে 252 হতে ব্যবহৃত ৮0-00-7220 2৯৮), 0:44 তধন £ অর্থ 2২০ 
হিসেবে 511,120. গে কিয়ামতকে উর লা 
দরবারে হিসাব নিয়ে হাজির হতে হবে' এ কথা অমানা করেছিল তা মিথ্যা বরং কিয়ামত অনুষ্ঠিত হওয়া চিরন্তন সতা কথা 
আর তা কত যে ভয়াবহ ও মহাবিপদের দিন হবে তা বলার অবকাশ রাখে না। “আদ ও ছামূদ সম্প্রদায় ঘদিও তাকে অবিশবা: 
করেছিল তথাপিও তা বাস্তব সত্য হিসেবে প্রকাশ পাবে। 
. 25 র্থ : এটা ৮০ হতে উৎপত্তি হয়েছে অর্থাৎ ফারসি ভাষায় অর্থ (0৮০) ৩৭৮৫ 5আর করাঘাতকারী বিষয়বে 
2595 বলা হয় কিয়ামতের দিবস বুঝাবার জন্য । এ শব্দ এ জন্য ব্যবহার করা হয়েছে যে, তা সকল মানুষকে অধৈর্য ও অব 
করে তুলবে এবং আসমান-জমিনকে ভেঙ্গে চিরে খণ্ডবিখণ্ড করে ফেলবে। ] 
আর £4১.6 অর্থ মহাবিপদ ও বিধ্বংসকারী দুর্যোগ, অথবা মহাপ্রলয় অর্থাৎ তার ভয়-তীতি মানুষের অন্তরে ঘণ্টার মতো ভীতির 
শব্দ বেজে উঠে এবং অন্তরকে কিয়ামতের ভয়ে প্রকম্পিত করে তোলে । 
আর যদি 22, অর্থ "শস্তি” নেওয়া হয় তখন অর্থ হবে, যারা তাদের নবীগণের মুখে শাস্তির কথা শুনে তা অমান্য করেছে 
যেমন- ১০2১8 ও 2১558 সর্বশৈষ যখন তাদের উপর মহাশাস্তি নাজিল হয়েছে তখন তাদের হৃদয় থরথর করে বেণে 
উঠেছে। ঃ 
আল-হাক্কাহ্‌ সম্পর্কে দু'টি জিজ্ঞাসার উদ্দেশ্য : আল-হাক্কাহ্‌ সম্পর্কে পরপর দু'টি জিজ্ঞাসা রাখা হয়েছে। ০০] 
এবং শ্রোতামগ্ডলীকে বিস্মিত করে দেওয়াই এন্সপ প্রশ্ন করার উদ্দেশ্য, যেন তারা কথার গুরুত্ব গভীরভাবে অনুধাবন করে এক 
পূর্ণ মনোনিবেশ সহকারে পরবর্তী কথা শুনতে আগ্রহী ও উৎকর্ণ হয়ে উঠে। | 
অন্যান্য মিথ্যারোপকারীদের কথা উল্লেখ না করে ছাসূদ ও “আদ সস্প্রদায়ের কথা উল্লেখ করার কারণ : এর কারণ এই 
যে, যুগে যুগে বিভিন্ন আঘ্বিয়ায়ে কেরামগণের উশ্মতগণ যেভাবে তাদের নবীগণের কথা অমান্য করেছে সেভাবে তারা তার সাজা 
রপ্ত হয়েছে। তবে 2:১০ ও 5272) তাদের নবীগণকে জঘন্যতমভাবে অবমাননা করে জমন্যতম সাজাও প্রাপ্ত হয়েছে 
এরা জঘন্যতম জাতিদের মধ্যে উল্লেখযোগ্য । 
সুতরাং উল্লেখযোগ্য বাকিদের কথা উল্লেখ করে মন্ধারকাফেরদেরকে তয় দর্শন করানো এবং তাদেরকে নীতির সাজার 
স্মরণ করিয়ে দেওয়া আল্লাহ উদ্দেশ্য করেছেন। সাধারণ দুর্নীতিবাজদের কথা স্বরণ করিয়ে মক্কার কাফেরগণকে 
দেওয়া সম্ভব হতো ন্য। অবস্থা বিশেষ ব্যবস্থা না কবলে হয় না। তাই 'আদ ও ছামূদ জাতির কথা উল্লেখ করা হয়েছে। 


///.6911.//66101.00া 








এ:2-৮701৮8-0 ৮৮ (0.2 ৫. আর ছামূদ সম্প্রদায়, ত তাদেরকে ধ্বংস করা হয়েছিল 
রি হু এক বিকট চিৎকার দ্বারা এমন্‌ এক চিৎকার যা সীমাহীন 

"8০১ ৮23১ ই৩ বিকটছিল। 

৮১7০৮ চেঠি 14১0 পু টি ৬. আর 'আদ সম্পৃদায় তাদেরকে ধ্বংস করা হয়েছিল প্রচণ্ড 

15 ০15 চ755 25 275 ৩১] ঝঞ্রা-বায়ু ছারা প্রচণ্ড শব্দবিশিষ্ট £25৮০ শব্দের অর্থ 

যারা সুকঠিন। 'আদ সম্প্রদায় শক্তিশালী ও কঠোর হওয়া 

সর্তেও তাদের উপর উক্ত ঝঞ্চা-বায়ু সুকঠিন ছিল। 


৭. যা তিনি প্রবাহিত করেছিলেন অভিশাপরূপে তাদের 

















০৬. ৮৪ পা নি নিকট প্রেরণ করেছেন। তাদের উপর সাত রাত ও আট 





[41275 

1৮৬৮৮০০০৩৪৭ 4 দিন যার প্রথম দিন ছিল বুধবার সকালবেলা, শাওয়াল 
4০4৮5৬555৬9. ০০খা মাসের আট দিন অবশিষ্ট থাকতে অর্থাৎ চবিবশ 
56152 2722 ০) ১০০8 তারিখে, শীত মওসুমের শেষাংশে ৷ বিরামহীনভাবে 
ভা ধারাবাহিকভাবে, য্দ্ূপ দাগদানকারী একের পর এক 
29474:05252-55342 দাগ বসাতে থাকে, যাবৎ তা দাগবিশিষ্ট না হয়। তদ্ধপ 
ভি 01৮51 তাদের উপর অবিরাম শাস্তি চলতে থাকে । তখন তুমি 
মি লিল রা সেই সম্প্রদায়কে তথায় লুটিয়ে পড়ে আছে দেখবে 
িপত ৮৮৪ ধ্বংস হয়ে পড়ে থাকাবস্থায় যেন তারা কাওসমূহ 


পাজি ৩০৮০০ 


| ১:৪৬ ০:৯৮, সুলসমূহ সারশনয বিক্ষিপ্ত খেজুরের ভূমিতে পতিত শূন্য 


শট 





? 2 পাশ ৮. অতঃপর তুমি কি তাদের মধ্যে হতে কাউকে অবশিষ্ট 
০574) ৮5৭45289650 দেখতে পাও? 34 শব্দটি উহ্য ৬:--এর সিফাত 


০ পাত 


9520: 2507 চিরিক ০১৮০৪ এবং তনুধ্যস্থিত “5 বর্ণটি 2500 -এর জন্য। অর্থাৎ 
্ 3 অবশিষ্ট । না, কেউ অবশিষ্ট নেই। 








তা 
পা 





| পনি 

ৃ 

১৮-০০০৫75645: এটা তৎপূর্ববর্তী মুবতাদা -এর খবর হয়ে ০3, ০ হয়েছে। 

৩2৮0৮ 152,054: এটা 30 থেকে ৮: হিসেবে 22 হয়ে £5১5 3৮5 হয়েছে। আর ৮০১টি 

13-এর প্রথম এএ-০ হয়েছে এবং ই2505টি দ্বিতীয় ৮.০ হয়েছে। 

(14558225285 উভয়ই ১৮ 527 ০০5 হয়ে 0০3৮ 45 4৮০০ হয়েছে। 

1১০ বড টি 2857 2০৫22 হতে ০০০ বা ০4০ হয়েছে। অথবা, 0757 এর 4৮2 ০০৫০ 
রোপা নিরাশ 

[হতে ১০ হিসেবে ১25 825 হয়েছে অর্থাৎ 26505521 ত9 প 2550581 551 (৮৮00 

স্পা মিলার 435, অর্থাৎ ০:৮৫ -কে এখানে অনবরত বয়ে যাওয়া ঝঞ্জা-বায়ুর জন্য ১.1 নেওয়া 

হয়েছে। যেভাবে পগদানকারী পরোগাত্নত ব্যক্তির উপর রোগের ক্রিয়া দূরীভূত হওয়া পর্যন্ত দাগ দিতে থাকে, সেভাবে 

?* -বায়ুকে আল্লাহর দুশমনগণ দুনিয়া হতে মূলোৎপাটন হওয়া পর্যন্ত প্রবাহিত হয়েছিল। 


//৬.98111.//69101১/.00| 



















সন্তম খও (২৯তম পারা] 


১২০ হয়েছে। ++ -এর ৪ 
পপি হয়েছে । আর ৯৩টি উহ্য ৮ এর 






তি 4755 এটা 8:০০ এর বহুবচন ০ হতে 
ইশারা হলো ১৮১5 এবং টি 2455 আর 25৩ ১3০ 


০০৮৪ হয়ে ০১০৯০ 9 হয়েছে। 


প্‌ তে 

এ ১৮১১০০০০০ , [আলা লা 

2 1521১০4১১৬8 ৮০ ৬৪: ১৮১ সম্প্রদায়ের পরিচিতি সংক্ষিপ্ত আকারে এই- (9৮) 72) 
44574 ৬৮ 


তা? ই অথবা (41৫ ৫০ ৬২ £45 মো'আলিম, বায়যাবী) এরা মদীনা ও শাম এর মধাবরতী 


চিৎকারের শব্দ! মাদারিক, মা'আরিফ] 
কেউ কেউ বলেন, 2৮৬৮ শব্দ 524, হতে 322 অর্থাৎ সীমালক্ঘনকারী । অর্থাৎ দুনিয়ার সকল বিফট আওয়ানেন | 
সীমালজনকারী, যা মানুষের শ্রবণশক্তির শীমাতীত। অর্থাৎ ছামুদ সম্প্রদায়ের উপর আল্লাহর আজাব এমন কঠিন আওয়া 
সহকারে এসেছে যাতে দুনিয়ার সকল বন শব্দ একত্রে আওয়াজ করলে যে শব্দ হতো তা হতেও বিকট শব্দ হয়েছে। এতে | 
তাদের কলিজা ফেটে গেছে এবং তারা অরে গ্রেছে। |] 
25১3৮ +-৪,তাফসীরকারগণ ২72. শব্দের বিভিন্ন তাপর্য করেছেন । কাহীরগ্সথকারের মতে এটার অর্থ 4 35 
না! ৮৩৩ 21 এ ৩০ তি, ৬৪৮ ১৯ তার অর্থ হলো সীমালঙ্ঞন করা । সুতরাং যখন কোনো কিছু 
স্বীয় স্থান ত্যাগ করত বে-হিসাব অবস্থায় বের হয়ে যাওয়া শুরু করে তখন তাকে 25. বলা হয়। । 
জালাইন গ্রন্থকার এটার তাফসীর করেছেন 3: /-?522?$৮ আদ সম্প্রদায়ের উপর তা খুবই মারাত্মক শক্তিশালী আকার ! 
ধারণ করেছিল । কেউ কেউ বলেন- 357 44 /৮৫3 ৬: 
২৩ অর্থ হলো ৮) বা 444 পরিমাপ বাডীত তা সীমালজ্বন করেছে। এর অর্থ রাসূলুল্লাহ $33-এর বাণী হতে গ্রহণ কর৷ 
হয়েছে। রাসূলুল্লাহ বলেন, আল্লাহ তা'আলা কখনো বায়ুকে পরিমাপ ব্যতীত ছেড়ে দেন না। আর পানির ফোটাকেও 
পরিমাপ ব্যতীত ছেড়ে দেন লা! 
তবে আদ' ও নূহ সম্প্রদায়ের দিন পরিমাপ ব্যতীত ছেড়ে দিয়েছেন। হযরত নৃহ (আ.)-এর বংশকে ধ্বংস করার দিন পরিমাপ 
সীমা খুবই লঙ্ঘন করে গেছে। যাতে নৃহজাতির বাচবার কোনো পথ বাকি ছিল লা। আর আদজাতির ধ্বংসের দিন বায়ু তার 
পরিমাপ সীমা এমনভাবে ত্যাগ করেছে যাতে তাদের বাচবার কোনো উপায় ছিল লা। সুতরাং 2:15 অর্থ- ওজন ও পরিমাপ 
ছাড়া লীমালঙ্ঘন করা এ অর্থও বিশেষতাবে প্রযোজ্য ৷ -সাবী] ূ 
হ5।৯.7 প8205 ৮৯১৯ দি বডি : অর্থাৎ আল্লাহ তাআলা 'আদ' সম্প্রদায়ের উপর এক তীব্র ঝঞ্াবতের 
আঘাতকে একাধারে সাত রাত ও আট দিন যাবৎ স্থায়ী করে দিলেন। আপনি যদি তথায় থাকতেন তবে দেখতে পেতেন যে. 
'আদজাতি ইতন্ত বিক্ষিপ্ত হয়ে পড়ে রয়েছে। যেমন, পুরাতন খেজুর গাছসমূহ গোড়াসহ পড়ে রয়েছে। 
82205695122 আয়াতে বলা হয়েছে সাত রাত ও আট দিন তাদের উপর তীব্র ঝখা অনবরত স্থায়ী ছিল তার সময় 
সম্পর্কে মতপার্থক্য রয়েছে। জালালাইন ও মা'আরিফ গ্রন্থকার বলেন, শাওয়ালের ২২ তারিখ বুধবার সকালবেলায় শীতকানের 
শেষের দিকে | , নিযে যারা 
ড3৫ 02 ০৮ ১১৮ তন ৬১৩ 425৯ তাদের 
করেছিল । 4কাবীর] ৬০৭০ 
কাৰীর গ্রস্থের বরাত দিয়ে (ওহাব) বলেন, আরব দেশে শীতের মৌদুমের শেষাংশকে +৯৯-৯ "৮ বলা হতো। 

কারণ : এটার কারণ এই যে, খেজুর বৃক্ষ পুরাতন ও বড় 
আদজাতি-কে খেজুর বৃক্ষের কাশুসমূহের সাথে উপমা দেওয়ার এ ০সদার 
হলে তার কা বা জড়ও খুবই বিরাটকায় দেখায় অর্থাৎ ুবই বড় কাযা বিশিষ্ট দেখায় বাধিত ছে ৩ ত লাশকেও 
যুগে খুবই লকথাচৌডা অর্থাৎ আকৃতি-পরকৃতিতে খুবই বড় ছিল। উজাড় খেজুরের বৃক্ষ লো নে উদশ। 
তেমনি দেখিয়ে ছিল ! এ জন্য তাদেরকে খেজুর বৃক্ষের ঝাড়ের সাথে তুলনা করা হয়েছে অ আকৃতির বিরাট 


///.6911./69101.00া 











উপর শান্তি আরন্ত হওয়ার তারিখ ছিল শুক্রবার সকালবেলা । 
করেছিল। অতঃপর সে ঝঞ্জাই তাদেরকে সাগরে নিক্ষেপ 










৮৪ ০১০৫৮ ৩৮ত রর রি ৮ ্ 
৮1755১৪৩514 ৮৮০ ৩৯৪৮৫ ৮৯৪ ৭ ৯. আর লিপ্ত হয়েছে ফেরাউন ও তার সল্লীগণ তার 
চা 


2 জেতা ০৮৯ ১৮৮৩ ৩০০) ৮ অনুসারীগণ, অপর এক কেরাতে শব্দটি ৫ বর্ণে 


০ 












41487515৮5৮ যবর ও £ বর্ণে সাকিন যোগে পঠিত হয়েছে । অর্থাৎ 
0 িদসতিহ 2 ছিতি ৮ বেত জর কারার 

০১৮৮) 77০০০৮৬১৮৯৪ ৬ মুহ। এবং উপড়ে ফেলানো 
উই ইহ টি চি? বস্তিসমূহ অর্থাৎ তার অধিবাসীগণ ৷ আর তা হলো লৃত 


» ১০৯০] ১ সম্প্রদায়ের ব্তি। পাপাচারিতায় এমন কাজ যা পাপযুক্ত। 


|৮-এ_ «3.১. ১০. তারা তাদের প্রতিপালকের রাসূলকে অমান্য করে 
হুতিভনহাপু অর্থাৎ ল্‌ত (আ.) ও অন্যান্য নবী (আ.) গণ । ফলে 
তিনি তাদেরকে শাস্তি দান করলেন, সুকঠিন শাস্তি 

অন্যদের তুলনায় অধিকতর কঠোর । 
৩১৬৪৬ ৩৮১ .১$ ১১ নিশ্চয় আমি যখন জলোচ্ছাস হয়েছিল তুফানের সময় 
74712955501 551555) 04৯0 পানি পাহাড় ইত্যাদির উপরে উথিত হয়েছিল 
তুরিন তোমাদেরকে আরোহণ করিয়েছি অর্থাৎ তোমাদের পূর্ব 
22522 2 22 পুরুষগণকে, যখন তোমরা তাদের পৃষ্ঠে অবস্থান 
রোডের রত করছিলে! নৌযানে যা হযরত নূহ (আ.) তৈরি 


- রাতে 
০১১৯ ৩০৩ ৮৮5 শি 5৮৩1 ০৯৮ করেছিলেন এবং তিনি ও তীর সঙ্গীগণ মুক্তি লাভ 
পাকি পাতি পাপাপা পা পা রা পাপা 


১৪০75 2 225554 করেছিলেন । আর অন্যরা ডুবে ধ্বংস হয়েছিল । 


2085] ৮৮১০৪ ৮12৮2) ১৫১২, আমি এটাকে করার জন্য এ কাজকে, অর্থাৎ 

পাঠ ৮৩০ কতা এ ৪ পা পাজি ০০৭ 'মিনগণকে মুক্তিদান ও কাফেরদেরকে ধ্বংসকরণ 
ছি টিআর মু 

৮ ১:৯০ ১১৪৫৮ তোমাদের জন্য শিক্ষা উপদেশ আর এটা সংরক্ষণ করে 


টির পর 








তত পা পি পাপা পাপা পটল 














টিতে ঠা 2০০ নে ণকারী কর্ণ হেফাজতকারী 
“৮95০১1৮৮৮5০ ৮৮ সংরক্ষণ করার জন্য সংরক্ষণকারী কর্ণ 8 


125 025505  শ্ত বন্ুকে। 


ছি? 


১ রপজলজপপ হপাজি তা পাশা লা টু লি ততপা পাকি, 
উ-/44১5 ১০৩ ৫৯০১৪ 2৮2 ৫ : বাক্যে 25 হলো মাওসূলা, 1 তার সিলাহ, উভয় মিলিত হয়ে ০2 -এর উপর 
আতফ কতক ৮ লতি পা পাত তা পলাশ লা পাশা 

১ হ হয়েছে। 2৯2: শব্দটি 4৫-এর ফায়েল। 51532-31 আত্ফ হয়েছে “ত -এর উপর | 2৮৮১৩ মাফউল-*০ -এর। 


++ ১৮-4১ : বাকাটি 1১2. -এর মাফউল,81:1 মাফউল মুতলাক-মাওসুফ, 311 সিফাত 
২ 01৮57 ০০ ৬ কপ পপ কত এ ৬ 2) +228৩ দিলারা 
১1-৮১৯৮৮০। ৬৫051 0814158 : বাক্যে 01-এর ৫ ইসমে $1---৮ বাক্যটি খবর, 5০৮41 এ হাল 


আছে মাফউল ?/হতে 140,447 5 যরফ 0422 -এর। 


ূরবর্তী আয়াতের সাথে সম্পর্ক: পূর্ববর্তী আয়াতসমূহে ১:72 ও 35:55 -এর ধ্বংসের চিত্র কথা অংকন করা হয়েছে। উক্ত আয়াত 
হত ১৯:০৩ তার সমসাময়িক কাফেরদের ধ্বংসপ্রাপ্ত হার বিষয় আলোচনা করা হয়েছে। 

সুতরাং ।০5/৫-5৫47 পূর্ববর্তী কাফের সম্প্রদায় যেমন হযরত 
₹ গং বলা হয়েছে তদানীত্তন .'541445, ৩1 বলে বড় খোদার দাবিদার ফেরাউন ও তার বড় বড় 

কআ.)-এর বংশগণ জঘনা হতে জঘন্যতম অপরাধ করেছিল। কিন্তু তাদের কাউকেও আল্লাহ ছাড়ে বরই মুব-কতোর সালা দা 
ছেন। আর তাদের পূর্বপুরুষদের মধ্যে (যথা) হযরত নূহ (আ.)-এর বংশধরকে তাদের নাফরমানির কারণে এক অবিস্বরণীয় শাস্তি 


///.6911./69101.00া 








নং তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম খও [২৯তম পারা 


দেওয়া হয়েছে অর্থাৎ হযরত নূহ জ.) সহ ভীর অনুসারীদেরকে বকা যাকে তাহ 
চির নস্যাৎ করা হয়েছে। এ ঘটনাটি পরবর্তী আগমনকারী সকল উদ্মতদের জন্য একটি মহাম্ররণীয় ঘটনা হিসেবে কুরআনের পাতায় খচিত 
হয়ে থাকে । 





20 8 820 ০ বি 255 ৫5202নুড ব$ : পূর্ববর্তী বহু জাতিকে তাদের কৃতকর্মের ফল 

শোচনীয়ভাবে ভোগানোর কথা শুনানো হয়েছে এতদসব্বেও মানুষ শিক্ষা গ্রহণ করে না। যে একটুখানি এ্বর্য ও সম্পদশালী হয়ে উঠে সে, 
তখনই মাথানাড়া দিয়ে উঠে । ফেরাউন এবং তৎপূর্ববর্তী কাফের জাতিগণ বহ্‌ নাফরমানি করেছিল। দৃ্টা্তস্বরূপ কামে মৃত (আ.)-কে | 
পেশ করা যেতে পারে তারা পুরুষেরা পুরুষদের সাথে সমকামিতা (5151) করত । এটা জেলা অপেক্ষা আরও শ্রথন্যতর অপরাধ। এ | 
অপরাধে তাদেরকে আল্লাহ তা'আলা জমিনসহ উল্টিয়ে ধ্বংস করেছিলেন ৷ আর ফেরাউনকে তার জাতিসহ হযরত মূসা (আ.)-এর , 
বিরোধিতার কারণে নীল দরিয়ায় ডুবিয়ে মেরেছিলেন। সৃতরাং এভাবে যারাই যে যুগে যত অপরাধ করেছিল তাদেরকে ক্রমান্বয়ে কঠিন হতে 
কিন শান্তি দিয়ে ইহকাল হতে উৎখাত করে দেওয়া হয়েছে । অর্থাৎ অপরাধ যত বড় করেছে শান্তিও তত মারঙ্কভাবে দেওয়া হয়েছে | 
অন্য আয়াতে এ কথাটা এই ভাষায় বলা হয়েছে যে- 94451:21 25300 ৮০0] 3৮2) ৮7 


5025 বলে কাদেরকে উদ্দেশ্য করা হয়েছে? এ ৩ 
্ চটি 


বুঝানো হয়েছে- 1:44 ৮0৮45 তা খা 5৫০5:9৩9০0557 





৬ কুরে রি রিনা খন ০৪৪) 


ঘাতক অহ সন হয়া ই আদর 353 উল ছিল যে থকে +কাবীর/ 
7৮০০ -এর অর্থ করা হয়েছে 5৯০০0 93 অর্থাৎ ৮.৯]1 1 তাফসীর খতীব গ্রন্থকার এ ০৯০০ -এর তাফসীরে বলেন এ) 


৫29 খেনাহের প্রতি ধাবিতকারী কার্য বা গুনাহসমপর কার্য) যাতে গুলাহের প্রতি পদার্পণ করতে বাধ্য বরে । যথা- লেওয়াতাত * ৮৮১ 
৩৩ শিরক ইত্যাদি যাবতীয় ফিস্ক-ফুযুরীর কার্যা। 

শ্থকারের মতে 24১৬ শব্দটি একটি 3১১-2৮-১ -এর ৩ হয়েছে! তা হতে পারে ৮০: অথবা, ৮৬ ০। 
22, ১2022 ৮৮26 4252 হযরত নৃহ আ.)-এর জাতির অবস্থার কথ স্বরণ করিয়ে মহান আল্লাহ্‌ বলেন, 
যন হযরত নৃহা(আ.)-এর ঘুণে ভর জাতি তার হেদায়েত অমানা করল, তখন হযরত নৃহ (আ.)-এর প্রতি মুষ্টিমেয় ঈমানদারদেরকে 
বাতীত অন্যান্য সকল নাফরমানদেরকে তৃফানের পানি দিয়ে যতম করে দিয়েছি! আর হযরত নূহ (আ.) ও তার সহচরদেরকে নৌকায় 
উঠিয়ে রক্ষা করেছি। যাতে এটা পরবর্তী জাতির জন্য স্মরণীয় ঘটনা হয়ে থাকে । 

উক্ত আয়াতে সঙ্থোধন সচরাচ্রভাবে হযরত নূহ (আ.)-এর যূল বংশধরগণকে করা হয়নি: বরং সন্বোধিতদের পূর্বপুরুষগণকে করা হয়েছে? 
তাফসীরকার সেই কথাটা ৫9৩12242৫77 বলে স্পষ্ট করে দিয়েছেন । তখন অর্থ হতো হে নূহ (আ.)-এর উপর বিশ্বাসীণণ, 
তোমাদের পূর্বপুরুবদের উরশে যখন তোমরা ছিলে তখন তাদেরকে হযরত নূহ (আ.)-এর নৌকার মাধ্যমে তরশজাত ও সন্তানরাণে 
তোমাদের রক্ষা করেছি। £-4/04($:25. বলে সকল উত্মতকে হশিয়ারি করা হয়েছে। অর্থাৎ এ ঘটনাকে স্মরণ রেখে যেন তবিধাতের 
জন্য প্রত্যেক জাতি নিজেদেরকে এহেন দৃষণীয় কার্ধ হতে রক্ষা করতে থাকে । ত জাতিই কিয়ামতকে অস্বীকার করবে তত জাতিই 
এতাবে তার ফল ভূগতে হবে। 

5৩০ 20৮০ হারা উদ্দেশ্য : হযরত নৃহ (আ.)-এর সময়কালের নাফরমানদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তা'আলা যে তুফান 
চালিয়েছিলেন তখন তুফানের সাথে পানি উপচে সারা জগৎ প্রলয় হয়ে গিয়েছিল, সেই প্রাবনের প্রতি 0: দ্বারা ইঙ্গিত করা হয়েছে। ৬৭ 
7)-[ বলে হযরত নূহ (আ.)-এর তৈরিকৃত নৌকার কথা বলা হয়েছে। রঃ 
দুল: : এটার অর্থ মাদারিক গরস্থকারের মতে ৫: (2/ 285০2 হযরত কাদাতাহ রে.) বলেন, এটার অর্থ 572 
০০০১০ 0৪ 35850 55 ৪ যা কর্ণের মাধামে শ্রবণ করে তা বুঝে এবং তা আল্লাহর পক্ষ থেকে বলে তার প্রতি আমল করে থাকে। 
-(মাদারিক) প্রকৃতগতভাবে এখানে রক্ষণাবেক্ষণকারী কান বলে (প্রকাশ্য অর্থে) কান বুঝায়নি; বরং সে সকল লোকদের কথা বলা হয়েছে, 
যারা শুনে স্মরণ রাখতে পারে ও স্মরণে রাখে এবং তা হতে শিক্ষা উপদেশাবলি গ্রহণ করে । আর পরকালে অস্বীকৃতি ও আল্লাহর হুকুম 
অমান্যতার ভয়াবহ পরিণতির কথা তারা কুলে যায় না।, 

250000৫00৫3 91৮55 4 : আল্লাহ তা'আলা 'আদ, ছাদ, ফেরাউন, লৃত, ৃহ প্রভৃতি সম্পদায়ের কথা 
আলোচনা করেছেন। তাদের অবাধ্যতার পরিণামের কথা উল্লেখ করেছেন। তিনি এসব সমপরদায়সমূহকে নসিহত ও শিক্ষা গ্রহণের উপরকণ 
ও বাস্তব নজির বানিয়েছেন, যাতে মানুষ তাদের-কিয়ামত, পরকাল ও নবীদেরকে অবিশ্বাস করার পরিণতির কথা ভেবে তাতে বিশ্বাসী হয় 











বলেছেন (০ যহীরের ৫৯: হলো 34 এ মতটিকে তাফসীরে কাবীরে ০০২ বলা হয়েছে 


///.6211./59101.00া 


তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম ২৪ [২৯তম 















নি ১” ১৩. যখন শিঙ্গা় ফুৎকার দেওয়া হবে, একটি মাত্র ফুৎকার 
সৃষ্টি জগতের মধ্যে ফয়সালা করার উদ্দেশ্যে । এটা 
রি ছারা দ্বিতীয় ফুৎকার উদ্দেশ্য । 


200 ৮019 মাও রা ,$৫ ১৪. এবং বহন করা হবে উৎক্ষিপ্ত হবে পৃথিবী 
১০৮৪ 2০ ১ সঃ পর্বতমালাসহ, আর উভয় ধ্বংসপ্রাপ্ত হবে চূর্-বিচ্ণ 


০1 (১ হবে একই ধায় । 








পা ত০ 


2 22901225 ৮ .১০ ১৫. সেদিন সংঘটিত হবে মহাপ্রলয় কিয়ামত সংঘটিত হবে। 


22৮2৮ ৮০৮০৪ 2051 ও ৫০1) ৭ ১৬. আর আকাশ বিদীর্ণ হয়ে বিশরিষ্ট হয়ে পড়বে দুর্বল। 


21 .১৬ ১৭. আর ফেরেশতা অর্থাৎ ফেরেশতাগণ তার প্রান্ত দেশে 
থাকবে আকাশের প্রাস্তদেশে আর _ তোমার 





রর ও তা 








4১০ ০ চিনে | 02৭ প্রতিপালকের আরশ বহন করবে তাদের উপর অর্থাৎ 
3254 ডি ৫০১ 15598 উল্লিখিত ফেরেশতাগণের উপরে সেদিন আটজন 
০০১ ক ০ দানা ফেরেশতা আটজন ফেরেশতা কিংবা ফেরশেতাগণের 


2 আটটি সারি। 





৬৯ খু ০০০13 25 .৭/* ১৮. সেদিন উপস্থাপন করা হবে হিসেবের জন্য তোমাদের 
কোনো গোপনীয়তাই গোপন থাকবে না গোপন 
৪০174882711 105 রহস্যাদি হতে । 














1 টার 2 ১৯. তখন যাকে দেওয়া হবে তার কর্মলিপি তার দক্ষিণ 

৫ -৭% :. হস্তে, সে বলবে তার সঙ্গী-সাথীদের খুশির খবর শুনিয়ে 

১০০2 টনি রাত ্ 

বাতি | (11) নাও; নাও গ্রহণ করো আমার কর্মলিপি পাঠ করো ৩ 
রা ক 2 শব্দটি 29০ ও 1১৮1 এই ১১৭ দু'টি আমল করার 
222 শর্ন, [কি জন্য ?55 করেছে। 





2 ৮০৫ তল ঠাততাও ২০. আমি ধারণা করেছি বিশ্বাস করেছি যে, আমি আমার 
০৮০৯ 39৩ ১ হিসাবের সম্মুখীন হবো। 





০ ২১. সুতরাং সে যাপন করবে সন্তোষজনক জীবন উত্তম। 





২২. সুমহান বেহেশতে । 


রাভিনা যি 1 ২৩. যার ফল-ফলাদি তার ফল অবনমিত হবে নিকটবর্তী হবে, ফলে 
) ০53 দণ্ডায়মান ব্যক্তি, বসা ব্যক্তি ও শায়িত ব্যক্তির নাগালের 


- ০০১০০) 35000 201 ও মধ্যে থাকবে। 
৩০ ১1028 2005. +৫ ২৪. তখন তাদের উদ্দেশ্যে বলা হবে খাও এবং পান করো 


খা হিতে ০৩ তত্তির সাথে এটা 3০ রূপে ব্যবহৃত অর্থাৎ তৃপ্তি 
৮৮৯০ ৮০ লাভকারী অবস্থায় তারই বিনিময় স্বরূপ যা তোমরা 


. 00 ০5220022001 অতীত দিনে সম্পাদন করেছ অতীতকালে পৃথিবীতে ৷ 
///.92111./5101.00]া 




















তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সন্তম খও [২৯তম পাবা) 





নবাব 


54485 455: নায়েবে ফায়েল হয়েছে €%: -এর । £১৯1; তাকিদের জন্য 1 ₹1 ০০১1 4০. আত্ফ হয়েছে 
055 -এর উপর 





হত ৪5 5 ৯৮০৪৪ বডি বাক্যে ১৮ 
উপর! জ্বি শু 
2০৩৫০৮০ বাক্টি মানসূব হয়েছে ০৮৫৮: -এর মীর হতে হাল হওয়ার কারণে 1 

2৮552 8০১4১: এখানে 52454 টি হয়তো-90» -এর 4৮:১০ হবে । এটা কৃফীদের মতে । আর 


বসরীদের মতে [/. 1 -এর রানীর -এর প্রাধান্য দিয়ে থাকেন । আর কৃফীগণ প্রথমটিকে প্রাধান্য 
















০৯০2, এটা 22$ -এর 2৮ হিসেবে ০৮:০৫, $০ হয়েছে। 
720255৩৯০৪৪ এটা তৎ্পূ্বব্তী 15 -এর ১ হিসেবে €৮/১ 4.০ হয়েছে 

৬41 7-৩১4455: এরা 2291 ৮35 এর বয়ান অথবা 5 হতে পারে । 

(১:৮৯ 015 : এটা উহ মাসদার অর্থাৎ 55) 3: -এর ৩--৪ হতে পারে। অথবা (24211: -এর ০:৯৮ হতে 


০ হয়ে ০৮:55. হতে পারে । 
উ- ১:50 ৪৯ ৮5 সি 24০55 253 : মক্কার কাফেরদেরকে লক্ষ করে বলা হচ্ছে যে, হে কাফের গোষ্ঠী! 
এমন বড় বড় শক্তিশালী অতীত জাতিসমূহ তাদের রাসূলদের নাফরমানি করে কি অবস্থায় পৌছেছে তা তোমাদের জানার আর 
বাকি নেই৷ সেই তুলনায় তোমরা কোনো দিক হতেই কিছুই নও; বরং জ্ঞানীর পরিচয় হবে এখন এই, স্বপরের অচেতনতা হতে 
জাথত হয়ে উঠ । আর এ সময়কে শ্বরণ করো, যখন শিঙ্গায় ফুৎকার দেওয়া হবে তখন তোমাদের কি অবস্থা হবে । আর জমিন ও 
পাহাড়সমূহ নিজ নিজ স্থান হতে উঠিয়ে দেওয়া হবে । তখন কি করতে পারবে? কিয়ামত তো তখনই শুরু হয়ে যাবে। 
2৯21 ৫5 অর্থ কি? /-2)( 6২৫ কার বরা হবে? আর আয়াতে বর্ণিত. £৯ অর্থ কি নেওয়া হয়েছে? : £% 
১১2) অর্থ- শিক্ায় ফুক দান করা । ইমাম তিরমিযী (র.) হযরত আুল্লাহ ইবনে ওমর (রা.) হতে একটি এ: (৯১০ বর্ণনা 
করেছেন যে, ১৯৮ বলতে সিংয়ের আকৃতিবিশিষ্ট একটি বনু, যাতে কিয়ামতের দিন ফুঁক দেওয়া হবে । হাদীসটি হলো এই- 
(509 পির 352520190) 455 082555 রি 9৩ ৩০ ৮৮০4০ 5 
শিক্ষায় ফুকদানকারী কে হবেন? : শিক্গায় ফুৎকারী হবেন হযরত ইসরাফীল (আ.) 1 আর কেউ কেউ বলেন, তার সাথে হযরত 
জিবরাঈল (আ.)ও থাকবেন। কেননা হযরত আবু সাঈদ খুদরী রো.) হতে এ মর্মে একটি হাদীস বর্ণনা রয়েছে শিঙ্গায় আকৃতিকে 
শিংয়ের ন্যায় হওয়া এবং ফুঁকদানকারীদের কথা স্পষ্টভাবে বর্ণনা দেওয়া হয়েছে। ইমাম ইবনে মাজাহ (র.) তার সুনান গ্রন্থে 
রা 


টা সব তবে ইসরাহীল, আযরাঈল, লব নীল জব থক 


হয়েছে। যেমন এ সম্পর্কে আল্লাহ বলেন- 2701. ০৭০০৪ ০১০৯৮/০১৮৬৮০ ১৭৩ ৪৪ 
পরে হযরত লেভার ভিতর? এখানে 21315 ১05০০ খটবলে? 214 21585-কে 2 করা হয়েছে।4-৯ 22৯8 
5 হস: 218 অর্থাৎ পহীদগণ প্রথম শিক্ষার কুকার সাথে বিন হবেন না 1 কেননা তারা তাদের প্রত্ুর 
দরবারে রিজিক ভক্ষণ করতে থাকবেন । 


//৬/.6211./59101.00া 











_তাফপীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম খণ্ড [২৯তম পারা] নে 
লাইন ্স্থকার 401 বিড়ি? -এর তাফসীরে সূরা জুমু'আর অংশে বলেন_ 
১৬1৮10৬৯১১৮) 0 19 পতিতা 
কয়বার শিঙ্গায় ফুৎকার দেওয়া হবে? : জালালাইন গ্রন্থকারের মতে এটা হবে দ্বিতীয় ফুৎকার। এখানে উল্লেখ্য যে, 
কিয়ামতের সময় মোট কতটি ফুৎকার দেওয়া হবে তা নিয়ে মতপার্থক্য রয়েছে । কারো মতে তিনটি কুৎ্কার হাবে ৷ কেউ কেউ 
বলেন যে, 17777755792 
যথা- ১. 20 4২. ৩০] ২5০ ৩. ৬| 2920 । কেউ কেউ 6১০1 245 এবং ১০0৭5 )-কে একটি 
মাত্র 254 হিসেবে ধরেছেন । তাদের মতে এটা একটি মাত্র ফুৎকার যার প্রথম দিকটি £৯০| 2৯ বা ভীতসন্ত্স্তকারী আর 
শেষ দিক $.2011340 বা সব কিছুকে মৃত্দানকারী বা ধংসকারী। আর শেছটি 55713; বা সবাইকে হাপর মাঠে 
2 12725 
মতপার্থক্য থাকে না; আর বিষয়টিও স্পষ্ট হয়ে উঠে। হযরত ইবনে আব্বাস (রা.) €৮। 2৯০ এবং ৬--০/০৯০ 


একটি মাত্র 2১42 ধরেছেন । আর জালালাইন গ্রন্থকার 65] 2455 ও ৩1170 ; -কে আলাদা আলাদা 22 গণ্য 
করেছেন। “মা'আরিফুল কোরআন] 
চি 10৮25 5883 ০4০5 এ; আল্লাহ বলেন, আসমান ফেটে যাবে এবং সেদিন তা 


একেবারেই জীর্ণশীর্ণ হয়ে যাবে। আর যে সকল ফেরেশতা আসমানে বিক্ষিপ্ত হয়ে রয়েছে তারা আকাশ ফেটে যাওয়ার মুহূর্তে 
আসমানের পার্খ্দেশে চলে যাবে । এতে বুঝা যায় আকাশ মধ্যখান থেকে ফেটে যাওয়া আরম্ত হবে! তাই ফেরেশতাগণও 
কিনারার দিকে ফিরে আসবে। অতঃপর ₹০1 ৩/৮২: ১ ১ -৮- দ্বারা বুঝা যায় ফেরেশতাগণও তখন মরে যাবে 
(অনুরূপ কাৰবীর গ্রন্থে রয়েছে।) আর এ সকল ঘটনা 1; £স»-4; -এর পর হতে থাকবে এবং মহান আল্লাহর আরশকে সেদিন 
আটজন ফেরেশতা উঠিয়ে নিয়ে যাবে। হাদীস শরীফে বলা হয়েছে, আরশকে চারজন ফেরেশতা উঠিয়ে নিয়ে আছে । মোটকথা, 
কিয়ামতের দিন আটজন ফেরেশতা আরশকে উঠিয়ে নিয়ে যাবে এবং তখন হিসাব শুরু হবে। 

ফেরেশতাগণ আকাশের কিনারায় যাওয়ার কারণ : ফেরেশতাগণ আকাশের প্রান্তদেশে যাওয়ার কারণ হলো, তারা সর্বদা 
আল্লাহর নির্দেশ পালনে ব্যতিব্যস্ত থাকে। তাই আল্লাহ্‌র হুকুম তখন কি হয় এবং তাদের উপর কি নির্দেশ এসে থাকে তা 
পালনের জন্য আকাশের প্রান্তে আসবে এবং নির্দেশকৃত হুকুম পালন করার জন্য প্রয়োজন হলে জমিনেও অবতরণ করবে, যাতে 
বিলম্ব নাহয়। -সাবী] 

ফেরেশতা সকল প্রথম ফুৎকারের সাথে মৃত্যুবরণ করবে ০৯০) ৪১০০7 43৯2. সুতরাং ফেরেশতাগণ আকাশের প্রান্তে 
যাবে এ কথা কিভাবে বলা শুদ্ধ হবে? এটার উত্তর এভাবে দেওয়া যাবে, যে সকল ফেরেশতা আকাশের প্রান্তে অবস্থান করবে 
তারা মৃত্যুবরণ করবে না ০1 ৩1৮:)| ৮১ ১ ৩৮: -এর আয়াতে এদেরকেও -১--:4 -এর অন্তর্ভূক্ত রাখা হবে । 
আকাশের পার্খদেশে অবস্থানকারী ফেরেশতাদের আকৃতির বর্ণনা : হাকেম হযরত ইবনে আববাস (রা.) হতে মারফূ ভাবে 
বর্ণনা করেছেন 

1১০৫০ ০ ০54050 ০০০০ 25785455005 9৪9 5৮০০ 4 0৯ 
১৪৪2০ ৮9 95563 5-05 ম৮ 455৩৮1০৮195 এপ ০ ০ ৪০৩১ 
255511572০5 9285 55 25956 ও মন 95487501765 555 4845 $ ১০ ০০১৩ ০০০০) 


(০ -2295 কএ।5 বু (227 
পা আল্লাহর আরশকে আট ফেরেশতা উঠাবে । এ কথাটিকে জালালাইন গ্রন্থকার দুই দিকে ইঙ্গিত দিয়ে লিখেছেন 
মাত্র আটজন ফেরেশতা অথবা আট সারি ফেরেশতা । এ বিষয়ে হযরত ইবনে আব্বাস (রা.) বলেন, ৮০৯৮৮০ ৮৯৪ 
০০৩০ ন01 41255551755 4 69150। ফেরেশতার আটটি সারি, যাদের সংখ্যা একমাত্র আল্লাহ্‌ ব্যতীতি আর কেউ জানে 
না। হযরত ইবনে যায়েদ (রা.) বলেন, মাত্র আটজন ফেরেশতা । হযরত হাসান (রা.) বলেন, ত তারা কি আটজন মাত্র, অথবা, 
আটটি সারি, অথবা আট হাজার হবে, তা আল্লাহই ভালো জানেন। . ১৪0৫৪257025 ০৮৮) ০৩৩0 পট ৩৯ 
(৬২৮৮৮) অর্থাৎ কাৰীর গ্রন্থে তাদের সংখ্যা আট বলা হয়েছে। কেউ কেউ বলেন, আরশ বহনকারী ফেরেশতা মোট আট 
ধরকারের হবে। -মাদারিক] 


///.6211]./59101.00া 


ন্ভ তাফসীরে জালালাইন : আরুবি-বাংলা, সপ্তম খণ্ড [২৯তম পানা? 1 


হাদীসের কোনো কোনো রেওয়ায়েত মতে দেখা যায়, কিয়ামতের পূর্বে আরশ বহনকারী ফেরেশতা চারজন নির্ধারিত রয়েছে । 
আর কিয়ামতের দিন তাদের সঙ্গে আরও চারজল সহচর দেওয়া হবে এবং মোট আটজন হবে । -মা'আরিফ) 


০০৬ ৩১০ 


৬ ১৯৪৩৮ 5 ৯৪৪] ওত ডি? আল্লাহ তা'আলা কিয়ামতের দিন হিসাব-নিকাশের জন্য সকলকে 
উপস্থাপন করবেন । সেদিন কোনো কিছু গোপন থাকবে না। সবকিছু প্রকাশিত হয়ে পড়বে । আলোচ্য আয়াতে সে কথাই উল্লেখ 
করা হয়েছে। সেদিন সবই হবে খোলা, প্রকাশিত । সেদিন মানুষের দেহ খোলা, অন্তর খোলা, আমল সকলের সামনে প্রকাশিত, 
তাদের অবস্থানও ধোলা। সেদিন কোনো পর্দাই থাকবে না। মানুষ তার সব ধরনের চেষ্টা-তদবির থেকে নিরুপায় । সমস্ত 
সৃষ্টিলোকের সামনে তার আমল উপস্থিত। একান্ত গোপনীয় জিনিসও সবার সামনে খোলা ও প্রকাশিত । সেদিন সকলের সামনে 
তার সব কিছু প্রকাশ হয়ে পড়ায় সে হবে অপদস্থ, অপমানিত । আল্লাহর কাছে সেতো সব সময়ই আড়ালহীন। কিয়ামতের দিন 
৮০০০০০০০০০০০০০০৪০০০০৪০০০০/৮ ৬১ 

-িলাল| 
(5230) 48455135877 ওঠ 05055 ৪০০০5 258 : পূর্ববর্তী আয়াতসমূহে কিয়ামত সংঘটিত হওয়ার 
ভয়াবহ চিত্র তুলে ধরার পর এখানে লোকদের বিচারের অবস্থার কথা বলা হয়েছে । আলোচ্য আয়াতে নেককার লোকদের অবস্থা 
আলোচিত হয়েছে । নেককার লোকদের ডান হাতে আমলনাম৷ দেওয়া হবে। মে তখন সকলকে বলবে আসো, আসো আমার 
কিতাব পড়ো । ডান হাতে আমলনামা দেওয়াটা স্বতই স্পষ্ট করে প্রকাশ করবে যে, তার হিসাব সম্পন্ন হয়েছে, তার কোনো কিছু 
বাকি নেই। আল্লাহর দরবারে সে অপরাধীরূপে নয়, একজন নেককার, চরিত্রবান, সদাচারী ব্যক্তি হিসেবেই উপস্থিত হয়েছে । 
নেককারগণ আমলনামা দক্ষিণ হস্তে লাভ করে খুব আনন্দিত ও পুলকিত হয়ে অন্যকে অর্থাৎ নিজেদের আত্মীয়-স্বজন ও 
পরিবার-পরিজনকে বলবে- এই যে, আমি ডান হাতে আমলনামা পেয়েছি, আমার আমলনামা পড়ে দেখ । দুনিয়ায় মানুষ পরীক্ষায় 
পাশ করে সনদ অথবা প্রাইজ লাত করে পুলকিত মনে যেমন তা আত্মীয়-স্বজন ও অপরকে দেখায়, পরকালেও নেককারগণ 
অনুরূপতাবে খুশিতে মত্ত হয়ে নিজেদের আমলমানা অন্যদের পাঠ করতে দেবে । ইবনে আবী হাতেম আবী ওসমান থেকে 
একটি বর্ণনা উদ্ৃত করেছেন যে, মু'মিন বান্দাকে আল্লাহ তা'আলা গোপনে ডান হাতে তার আলমানাম দেবেন । তখন সে তার 
গুনাহসমূহ পাঠ করতে থাকবে । যখন সে তার পাপসমূহ পাঠ করতে থাকবে তখন চেহারা বিবর্ণ হয়ে যাবে। অতঃপর যখন সে 
তার নেক আমলসমূহ পাঠ করবে তখন তার মুখমগ্ুলের চেহারা আবার পূর্বের ন্যায় ফিরে আসবে। অতৎপর সে তার পুরা 
আমলনামার দিকে দৃষ্টি দেবে তখন দেখতে পাবে যে, তার গুনাহগুলোকে নেকী দ্বারা পরিবর্তন করা হয়েছে। এূপ অবস্থায় সে 
খুশি হয়ে সকলের নিকট বলবে- আসো তোমরা আমার আমলনামা পড়ে দেখ । -[যিলাল] 


আয়াতে £%.5 দ্বারা কোন কিতাবের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে? : 55 দ্বারা এখানে কি কিতাবের প্রতি ইঙ্গিত 
দেওয়া হয়েছে তার ইঙ্গিত অবশ্য ?% অংশে দেওয়া হয়েছে। তবে তা হলো দুনিয়াবী জীবনের কৃতকার্ষ, যা কিরামান 
কাতিবীন ফেরেশতাগণ সারা জীবন লিখেছিলেন, এটাই প্রত্যেকের নেকী ও বদীর সকল চূড়ান্ত হিসাব । তার উপরই নির্তর করবে 
বাজির বেহেশত অথবা দোজখ। এক বথায় বুঝতে হবে, তা হলো দুনিয়ার জীবনের কৃতকর্মের ফলাফল বহি। 


255 41558 এটা ০5 (4 -1585 অর্থে ব্যবহৃত হয়েছে। তাকে দু' অবস্থায় ব্যবহার করা যেতে পারে। কারণ তা কখনও 
০:০০ ০০৪ হিসেবেও ব্যবহার হয়ে থাকে, আরার জখমো 15/1-1হিযের যে উল অর জে নার ব্য 
জা রগ 1১31 হিসেবে বাহার হার তখন দৃই অবস্থায় পড়া যাবে_ ১. %:)1২. 2:15] যেমন- (2752 £5)-05 
5৩০৯১ এবারো জোর 008 ত). 22৩ ৬৪০১৩- হে যায়েদ এই দেরহাম নাও | 








ররর ই 20:08:06 0০ ইত্যাদি। 

আর যখন এরা ৮:৮০ ০ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে এবং ৮০ 0১৫ ৮:৮৪ -এর সাথে মিলিত হয়ে খাকে, তখন 
তিনটি অবস্থায় পড়া হয়ে থাকে । 

১. তা ৮০০৫:৮৮ -এর অনুরূপ পড়া হবে- 


পতউতত ০ ০৩, ০৯৬ 


১435000৩02৩ 3৮0৩০05458 ০৮0 505৩, ০০১৩ ৩৩ 105-৩ ৩০ 


///৬/.5911./69101.00া 


_অফসীরে জালালাইন :  আরবি- বাংলা, সপ্তম খও ২৯তম পারা] ৭৭ 


£ জারী: ০০ এর অনুরূপ পড়া হবে- ৮৯০. ৮৯ 3. ০০ যেমন- ০১৯৩ ৯, ০৯, ভি কি 

৩. অথবা, 4০ -এর অনুরূপ পড়া হবে । আর এ. টি 3৮ -এর ০ হবে । তখন বলা হবে- 90.1৩.1,১. 5.৮ 
অনুরূপভাবে ৮৫০ -1৮$৬- 3.০ তার ৯২ সম্পর্কে কিছু মতভেদ রয়েছে। প্রসিদ্ধ মতে এটা 1১9 অর্থে ব্যবহৃত । 
কারো কারো মতে 1১7০. অর্থে ব্যবহৃত । তখন 4)| দ্বারা 5524 হবে । কেউ কেউ বলেন, এটার অর্থ ?-5)( ইচ্ছা করা। 
25481 এটা ৩75 অর্থে ব্যবহৃত অর্থাৎ ৩৮টি ০০ £, অর্থে ব্যবহৃত ৷ আর পবিত্র কালামে এ শব্দ এরূপ 
ব্যবহার হয়ে থাকে । ৮০. 41)1 2:54 3০5 3 এ কথা (৩০৯ ৮২) দ্বারা এই বুঝানো হয়েছে যে, সে ব্যক্তি 
৯-৯/52এর য়ে সর্বদা আল্লাহর দরবারে নত থাকত এবং এ ভয়ভীতির কারণেই সেই ব্যক্তি নাজাত পেয়েছে এবং সর্বদা 
পরকালীন আমলের প্রতি সচেতন থাকত । তাই আল্লাহ তা*আলা তার ভয়ভীতির প্রতিফলে তাকে ক্ষমা করে তার বাণীর সত্যতা 
প্রকাশ করে দিয়েছেন। -[সাবী] 

42৮০৯ 355 ৮9155 ৮ ৬4055 «5৯ : এ আয়াতটির দু'টি ব্যাখ্যা করা হয়েছে। 

এক. নেককার ব্যক্তি ডান হাতে আমলনামা পেয়ে সকলকে উল্লসিত মনে পড়তে বলবে এবং সে যে দুনিয়ায় পরকালের ব্যাপার 
সম্পর্কে কিছুমাত্র গাফিল হয়ে থাকেনি; বরং একদিন তাকে আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে ও নিজের হিসাব-নিকাশ দিতে 
হবে এ কথা মনে মনে দৃঢ়ভাবে বিশ্বাস করেই সে জীবন-যাপন করছিল তাও সকলকে অবহিত করবে। 

দুই. সে বলবে, আমি ধারণা করেছিলাম আমার বিচার করা হবে এবং আল্লাহ আমার গুনাহের জন্য আমাকে পাকড়াও করবেন, 
কিন্তু আল্লাহ আমার উপর অনুগহ করেছেন এবং আমার গুনাহ-খাতার দিকে মোটেই দৃষ্টি দেননি, তিনি আমাকে উত্তম প্রতিফল 
দান করেছেন। আসো তোমরা আমার আমলনামা পড়ো । _[কাবীর, যিলাল] 

৩৪ ০ এর মধ্যে ০ -এর স্থানে 05 -কে ব্যবহারের কারণ : উক্ত আয়াতে 4. শব্দ বলা উত্তম বলে মনে হয়, 
অথচ 2.4 ব্যবহার করা হয়েছে। এটার কারণে মাদারিক গ্রন্থকার বলেন, সাধারণত আরবি ভাষায় ০.৫ /৮ -এর অবস্থাকে 
বলা চলে অর্থাৎ ০৩০ টি 2 হাটি রর -এর ক্ষেত্রে এমন ব্যবহারবিধি রয়েছে। 
আর এ কারণও হতে পারে যে, ০৮:/| 21 ৮৮০ ঠ ০৯) ৮১907 ৮1 72082 ৮85 পও এ ৩ 5 
৭155 9৮05 359 109 চিন্তা-গবেষণার মাধ্যমে যা অনুভব করা হয়। 

এ ৪০... 9৮215 ০৮১৮467০0০5 শু আল্লাহ তা'আলা বলেন, যার আমলনামা তার ডান হস্তে 
দেওয়া হবে সে ব্যক্তি এমন খুশিতে জীবন যাপন করবে, যা দেখে তার আশেপাশের ব্যক্তিগণ অথবা, সাথীগণ খুবই খুশি হবে। 
অর্থ তার আশপাশের কেউ তার এ অবস্থার জীবনের উপর রাগ করবে না বা হাসাদও করবে না। কেননা হাদীস শরীফে বলা 





০০০০ পদ ৩৬৮৩৯ প ৩৩ 


হয়েছে- 141 লট লি ক্স 3০22 চি 822 8) ০461৩৯৮] ০5১ 
অর্থাৎ তারা চিরজীবী হবে, কখনো মরবে না, সর্বদা সুস্থ থাকবে, কখনো অসুস্থ হবে না। সর্বদা নিয়ামতে ডুবে থাকবে, কখনো 
বিপদ আসবে না। -[মাদারিক, সাবী] আর সেই নিয়ামতের স্থান হবে বেহেশৃত, যা সুউচ্চ মর্যাদা অথবা সুউচ্চ ইমারতের ন্যায় 
হবে। যেমন দুনিয়াতে বড় লোকগণ নির্মাণ করে থাকে । আর বেহেশৃতের বাগানসমূহের ফল-ফলাদি প্রত্যেক বেহেশতীর 
হাতের নাগালের মধ্যে থাকবে । শায়িত ব্যক্তি শোয়া হতে, বসা ব্যক্তি বসা হতে, দীড়ানো ব্যক্তি দীড়ানো হতে ফলের জন্য 
নড়তে হবে না। তখন তাদেরকে বলা হবে, তোমরা অতীত জীবনে এগুলো বেহেশতের জন্য প্রেরণ করেছ, তাই এখন এটা 
পানাহার করতে থাকো । 
হ্যরত ইবনে আব্বাস (রা.) বলেন, 241501254০১ 0201০ শব্দগুলো ৩০০ রোজাদারের জন্য বলা হবে, যেহেতু 
তারা রোজা রেখেছে। কারো কারো মতে 22707 -এর অর্থ হলো 2৮-)-2)1 5০ ০৮447 অতীতে যেই নেককাজ 
করেছিলে তার বিনিময়ে এই নিয়ামত । -কাবীর, মাদারিক] 

///.92111./58101.00]া 






| 





তখন বলবে হায়! শ হরফে নেদাটি «০ -এর 
জন্য। যদি আমাকে দেওয়া না হতো আমার কর্মলিপি। 


. আর আমি যদি না জানতাম আমার হিসাব-নিকাশ । 
হায়! তাই যদি হতো অর্থাৎ দুনিয়ায় মৃত্যুবরণ আমার 











সর্ভ এ ঠপ্ড এত, ৬ ২৭. 





১৫৬০৮০৪০৮৮৪ টি] চ্ডান্ত পরিণাম আমার জীবনকালকে বিচ্ছিন্বকারী 
2 খু হতো এবং আমি পুনকুহিত না হতাম। 





২৩ ও ০০৪ ৩২, ১ ২৮, আমার কোনোই কাজে আসল না আমার সম্পদ। 
2 2 


১ নি 25 ৯ ০1৭ ২৯ আমার নিকট হতে ধংস হয়েছে, আমার ক্ষমতা 











82725 4০ আমার ক্ষমতা ও দলিল-প্রমাণ 1 -£2/--৩12 
2054, নী ৫, 2005 এ শ্গুলোর মধ্যকার 0 বর্ণটি 
৮০০৫7 6075 2 (1৮৭ 2585 সাকতাহ'-এর জন্য, যা বিরাম ও অবিরাম 
১০০৪ 5 ০৪১ ৩ ৮8112761 উর নাগ রে লা 
05545000485254)৩ এরূপই উদ্ধৃত হয়েছে। আর কোনো কোনো কারী 

25438 সাহেবের মতে »-০) তথা অবিরাম পড়ে যাওয়ার 
টি এ সময় তা বিলুপ্ত হবে। 


ঠজর ১৫5 ০৩০৬ লাঠি রক্ষী 

্ রে 227 (2.৮. ৩০. তাকে ধরো দোজখের ফেবেশতাগণের প্রতি 
রঃ এনা ১৯৬ নু ূ সম্বোধন। অতঃপর তার গলদেশে বন্ধনী পরিধান 
৩৯ ০১৭55 ০125 5 21৯ করিয়ে দাও হাতগুলোকে গলায় বেধে দাও । 


(20080৫৮2528, 1 ৩১, অতঃপর জাহান্নামে প্রত্বলিত অগ্নিকুণ্ডে তাকে নিক্ষেপ 
৮৮০৬৫ 


মি করো তাকে প্রবিষ্ট করো । 


টে ৩২. পুনরায় এমনি এক শৃঙ্খলে তাকে শৃজ্খলিত করো, 
চর 3755 রা 
চি ১৮ 


যার দৈর্ঘ্য সত্তর গজ ফেরেশতাগণের গজে। তৎপর 
৮০১৬ এডা 254০0 42-0858 


তাকে প্রবিষ্ট করো অর্থাৎ তাকে তাতে প্রবিষ্ট করো 
৩৪০ 2০215755005 28 র্ দোজখে প্রবিষ্ট করার পর । “3 অবযয়টি 4.4 
৫0555355193 -এর মধ্যে ১৪ -এর আমল করার অন্তরায় নয়। 


এ কিডা 


৮0৫৮ ৮৬51০ ৩৩, সে মহান আল্লাহ তা'আলার উপর বিশ্বাসী ছিল নয। 



























০88]25 51585 ২1 .₹৫ ৩৪. আর সে অভাবপ্রস্তদেরকে অনুদানে উৎসাহিত 
///.6911./69101.00া 





নি 





৪৫৫2 ডঃ 
(58৫৮৮ 045 পাল) ৮০ ৩৫. অতএব এ দিন যেথায় তার তার কোনো সুহদ থাকবে না 


চা 


চরিল রি ভাল্ 





/০ত৮৩5817-595 +₹৭ ৩৬. আর না কোনো খাদ্য ক্ষতনিঃসৃত- স্রাব ব্যতীত 


25০15 দোজখীগণের স্রাব অথবা তনুধ্যকার একটি বৃক্ষ। 








পা ৩ 


নিবি এ 218053৮% ৩৭. যা অপরাধী ব্যতীত অপর কেউ খাবে না কাফেরগণ | 


6৫৩৫৫৫2৮৮০৩ সিটি 


সাদী বাক্যটি 225-: পূর্বের 7452 বর্ণনা করার জন্য বাক্যটি উল্লিখিত 


৮০৫ 


হয়েছে ৩ বু 2৫ বাক্যটি ৩২৪ -এর সিফাত হয়েছে। 


24580 ৬9৮৫5 49১৫43৬4005 445: এ আয়াতে কাফেরদের কিয়ামতে কি অবস্থা হবে 
তার বর্ণনা রয়েছে। হাশরের মাঠে তাদের কিভাবে আমলনামা দেওয়া হবে এবং তা পেয়ে তাদের মানসিক অবস্থা কি হবে তা 
আলোচনা করা হয়েছে। এখানে বলা হয়েছে “যার আমলনামা বাম হাতে দেওয়া হবে ।” সূরা ইনশিকাকে বলা হয়েছে- “আর 
যার আমলনামা পেছন দিকে হতে দেওয়া হবে।” সম্ভবত তার বাস্তব অবস্থাটা এরূপ দীড়াবে যে অপরাধী ব্যক্তি আগে হতেই 
নিজে অপরাধী হওয়া সম্পর্কে সচেতন থাকবে এবং তার আমলনামায় কি কি জিনিস লিপিবদ্ধ রয়েছে তা তার ভালোভাবেই জানা 
থাকবে বিধায় সে অত্যন্ত মনমরা ভাব ও উৎসাহহীনতা সহকারে নিজের বাম হাতখানি বাড়িয়ে দিয়ে তা গ্রহণ করবে এবং সঙ্গে 
সঙ্গেই তাকে পিছনের দিকে নিয়ে লুকিয়ে ফেলবে । যেন কেউ দেখতে না পায়। অতঃপর বলবে 'হায় আমার আমলনামা, 
আমাকে যদি না-ই দেওয়া হতো । আর আমার হিসাব কি তা যদি আমি না-ই জানতাম ।' অর্থাৎ এ আমলনামা দ্বারা হাশরের 
ময়দানে প্রকাশ্যভাবে সকলের সামনে আমাকে যদি লাঞ্ছিত, অপমানিত করা না হতো এবং শাস্তি যা দেওয়ার তা যদি গোপনে 
গোপনে দিয়ে দেওয়া হতো তাহলেই ভালো হতো । সে আরও আফসোস করে বলবে “হায় আমার মৃত্যুই যদি চূড়ান্ত হতো ।” 
অর্থাৎ দুনিয়ায় মরার পর আমি যদি নিশ্চিহ্ন হয়ে যেতাম দ্বিতীয় কোনো জীবন-ই যদি না হতো! এখানে একটি বিষয় 
পরিষ্কারভাবে বুঝা যায় যে, মানসিক শাস্তি শারীরিক শাস্তি হতেও পীডাদায়ক। 
43758265202 ৬৮৩ এঠি: উল্লিখিত আয়াতে 2:74 শব্দের অর্থ দু'টি । এক অর্থ হলো- 
দলিল, প্রমাণ ও যুক্তি। এ অর্থ গ্রহণ করা হলে আয়াতের মর্ম হবে, আমি পার্থিব জীবনে অবস্থানকালে পুনরদ্থান, কিয়ামত, 
হাশর-নশর, বিচার ও আমলনামা লাভকরণের অবিশ্বাসের অনুকূলে যেসব দলিল ও যুক্তি-প্রমাণ উপস্থাপিত করতাম আমা হতে তা 
সবই অপসূত হলো । সেই যুক্তি-প্রমাণ এখন অসার প্রমাণিত হচ্ছে। আর দ্বিতীয় অর্থ হলো, ক্ষমতা, আধিপত্য ও প্রতিপত্তি। এই 
অর্থ হণ করা হলে আয়াতের মর্ম হবে, পার্থিব জীবনে অবস্থানকালে আমার যে ক্ষমতা-আধিপত্য ও প্রুত্ব বজায় ছিল, তা সবই 
আমা হতে অপসারিত হয়েছে । আমি এখন অসহায় ও নিরুপায় হয়েছি । আমার কোনো ক্ষমতা ও আধিপত্য নেই। 
মাদারিক গ্রন্থকার এটার তাফসীরে লিখেছেন- রিনা 
চিত লন ০৪০ 2৮০ শি এ 
অর্থাৎ মানুষের উপর আমার প্রতুতু ও কর্তৃত্ব অকেজো হয়ে গেছে। কেবল এখন আমিই লান্ছিত ও অপদস্থ অবস্থায় পড়ে 
রইলাম । 








///.9811.5101.00 










মা'সারিফ গ্রন্থকার বলেন, ৩০৮ শব্দের শাব্দিক অর্থ হলো_ ৮:7১ «4. প্রাধান্য লাভ করা এবং লেলিয়ে পড়া । ভাই 


৮০৫ একে এ. বলা হয় এবং -কে 3047: বলা হয় । আয়াভের ভাৎপর্থ তখন এই বলেন- দুনিয়াতে অন্যান্য 
মানুষের উপর যে বড়তু ও প্রধানত ছিল, সকলেই আমাকে বড় জেনে ছিল, তা আজ কোনো কাজে আসেনি । আর 22 অর্থে 
বাবহ্ৃত হলে তার মতে আয়াতের তাফসীর হবে- হায় আফসোস! আজ আমার হাতে এমন কোনো সনদ নেই, যা দ্বারা আমি র্‌ 
আল্লাহর আজাব হতে রক্ষা পেতে পারি -[মা'আরিফ] ৯ 
24512525205 220 ৬4555 2458: শব্দসমূহে বর্ণিত :০ -এর তাৎপর্য : উক্ত শব্দগুলোর মধো |, 
যে :৩ শেষাংশে রয়েছে এটাকে":-:( বলা হয়! ওয়াকফের সময় বাক্য বা শাব্দের শেষাংশে একধপ উপযুক্ত হয়ে ৮. রর 
হয়ে থাকে। পর 


আল-মুফাস্সাল গ্র্থে বলা হয়েছে- 5 550৩5504505 (25 28521852550 8-5 (৫ যথা 23 এবং | 
ওয়াকফ ও ওয়াছল উভয় অবস্থায় তা বহাল থাকে। অধিকাংশ কারীগণের অভিমত এটাই । তবে? 01৩ এিবা এজি 
১5০০ এর অনুসরণে সেই £৬ -এর ০৫» -কে ৬ করাই বিধেয়। 

০4০০০ কে ৩৭ ৩০৯৪ নামে অভিহিত করার কারণ : উক্ত 7০ ---০০* -কে ০41 --:.% নামে ভূষিত করার ;? 
কারণ হলো, ভা ৯:20 আর সকলেই তাকে শান দিয়ে থাকেন আর 5০০১০ -ই ৮:৮৫: হিসেবে 
055 হয়েছে। কেবল তাকে অধিক অনুসরণ করার দরুনই ৮৮৮..£৮--. বলা হয় না। এরূপই আল্লামা যমখশরী (র.) 
অভিমত ব্যক্ত করেছেন৷ 

আবার কারো কারো মতে ০, মিলিয়ে পড়ার সময় উত্ত * ৮-কে $5 বা বিলুপ্ত করে পড়া জায়েজ? 


তবে যাই হোক উক্ত £ -কে ১ বা 4 রাখা উভয়ই দুরন্ত রয়েছে৷ কারণ সকল কেরাতই নবী করীম প্রঃ হতে বর্ণিভ 

হয়েছে। -কাৰীরা 

৯:৮০) 41 7718 82228 যাদের আমলনামা বাম হস্তে আসবে সেই দুর্ভাগাদের সেদিনের অনুতাপ 

চালে কাজে নলা লা লা জানার ভালা নিন নে নিবেন এরা বেন তান কাফনের শীরা 

করে ৭০ গজ লঙ্কা শিকল পরিয়ে জাহান্নামে নিক্ষেপ করো । পৃথিবীতে তার অহংকারের অন্ত ছিল না! এমনকি মহান আল্লাহকে 
বিশ্বাস করত না। 

শুনাহগারদেরকে শিকল দ্বারা বাধার কারণ : গুনাহগারদের জন্য আল্লাহর শাস্তির নির্দেশই যথেষ্ট তথাপিও তাদেরকে শিকল 

দ্বারা আটকানোর প্রয়োজন কি? 

এটার উত্তরে বলা যায়, যদিও শিকল ছারা আটকানোর প্রয়োজন করে না তবুও গুনাহ যেহেতু জঘন্যতম, তাই তার শাস্তিও 

জঘন্যতম হওয়া আবশ্যক । সুতরাং শান্তির কঠিনতা বৃদ্ধি করার জন্য শিকল ছ্বারা বেধে শাস্তি দেওয়া হবে। যাতে এদিকওদিক 

নড়াচড়া করার সুযোগ না হয়, আর বুব ভালোভাবে শাস্তি অনুভব করতে পারে৷ অথবা, এটার কারণ এই হতে পারে যে, আল্লাহ্‌ 

তা'আলা বলেছেন- 1:24 59535 20524256528, 

90১৩৬৫১০০4০ 255: উক্ত আয়াতে (55 বলতে আরবি-ফারসি ভাষায় একগজ _ ১ হাতকে বুঝায়, তবে 

এটা কার গজ, এটা নিয়ে মতপার্থক্য রয়েছে। 

১. হযরত ইবনে আববাস (রা.)-এর মতে এটা ছারা (৬16১১) ফেরেশতাদের গজ বা পরিমাণকে উদ্দেশ করা হয়েছে। 
২. হাসান বসরী (র.) বলেন, এটা দ্বারা কোনো নির্দিষ্ট গজ বা পরিমাপ বুঝানো উদ্দেশ্য নয়; বরং €5১ ছারা কি উদ্দেশা এটা 
আল্লাহই তালো জানেন। 

ত. ইবনে মুনযির নায়েফ বাকালী হতে বর্ণনা করে বলেন- 

-5০৫0৩ ৮52০5 8৫/522215 ৮6০০ 565১2 01 

৪. ইমাম আহমদ (র.)-এর একটি বর্ণনায় বলা হয়েছে যে, সত্তর গজ বলে সে পরিমাণ লঙ্থা আকারের শিকল বুঝানো হয়েছে। 
এতে আসমান-জমিনের দৃরত্বের পরিমাণ লঙ্থা বুঝানো হয়েছে। অর্থাৎ শিকলটি আকাশ থেকে জমিন পর্যন্ত দূরতূ সম্পন্ন 
দীর্ঘ । -কাবীর] 


রি 





///.6911./69101.00া 


.. তাফসীরে জালালাইন: আরবি-বাংলা, সপ্তম বণ ২৯তম পারা ) ৮৯ 
রি মা'আরিফ গ্রন্থকার বলেন, এটার প্রকৃত অর্থ হলো- তাকে জিঞ্সিরে আটক করো অর্থাৎ জিন্তির 
কে তার শরীরের এক দিক দিয়ে প্রবেশ করিয়ে অপর দিক দিয়ে বের করে দাও । যেমনিভাবে তাসবীহ ও মনিমুক্তার হার গাথা 
য়ে থাকে। -মাযহাবী] 

0০:৪1 15640582542 দোজখীগণ আল্লাহর আজাব ও গজবের সম্ুখীন হওয়ার একটি বিশেষ 

রণ পূর্ববর্তী আয়াতে বর্ণিত হয়েছে। এখানে দ্বিতীয় কারণ ও তাদের শাস্তির বর্ণনা দেওয়া হয়েছে। 

তিরাং বলা হয়েছে, সে নাফরমান ব্যক্তি তো নিজে কোনো অনাথকে অনুদান করা দূরের কথা, অন্যকেও অন্নদানে উৎসাহিত 

গর না। এটাতে বুঝা যায় সে ব্যক্তি পুনরুথানকেও বিশ্বাস করত না। কেননা মানুষ মিসকিনদের সাহায্য দ্বারা একমাত্র আল্লাহর 

তুষ্টিই কামনা 'করে এবং পরকালের, ছওয়াব পাওয়ার আশা করে থাকে । যখন পরকালের ছওয়াবের আশা করে না বা তাকে 

বশ্থাস করে না তখন এতিম-মিসকিনদের অন্নদান করার কোনো অর্থই হয় না। 

৷ আয়াত দ্বারা এ কথার ১১---০ করা যায় যে, মিসকিনদেরকে অন্নদান না করা মারাত্মক অপরাধ 

নয়া | ০০৩ 4) টি এ কথা প্রমাণ করে যে, মিসকিনদের অন্নদান না করা অপেক্ষা অন্নদানের জন্য উৎসাহিত করা উত্তম, 

[তরাং এটার ব্যাখ্যা কি? 

প্রশ্নের উত্তর হচ্ছে- যারা অনাথদেরকে অন্নদানে উৎসাহ দান করে না তাদের অপরাধ যদি এত মারাত্মক হয় তবে অন্নদান না 

₹রাতো আরো মহাঅপরাধ সাব্যস্ত হবে ৷ এ কথাটি বুঝানোর উদ্দেশ্যে আয়াতে এরূপ বর্ণনা দেওয়া হয়েছে৷ 

হযরত আবুদ দারদা (রা.) হতে একটি বর্ণনা এরূপ উদ্ধৃত হয়েছে যে, তিনি তার স্ত্রীকে সর্বদা [খাওয়ার জন্য পাকানো তরকারিতো 

মধিক শুরুয়া দেওয়ার জন্য উৎসাহিত করতেন, যাতে মিসকিনদেরকে তা দ্বারা বিদায় করতে সহজ হয় । আর তিনি বলতেন- 
(৬42)-15% ৮৮55 50805 95359080907 7025 ৩০০ 

মার আয়াতটি এ কথাও প্রমাণ করে যে, কাফেরগণ মানুষকে দয়া বর্ষণ করে না, আর মুমিনগণ দয়া বর্ষণ করে থাকে । কারণ 

তিনি মানুষকে দু" শ্রেণিতে বিভক্ত করেছেন ১. ঈমানদার, ২. কাফের, অর্থাৎ ০২ ০1 ও ১.- ১১৮ প্রথম পক্ষের বেলায় 

বলেছেন, 4৮ 3.০ :৮.---৮৮0,আর দ্বিতীয় পক্ষের বেলায় বলা হয়েছে- -৮-)| 47545 4 ৩৩৫4 

+মাদারিক] 

৮৮৮৪ -এর মর্মার্থ : ০৮: শব্দটি ১42 শব্দ হতে উদ্তৃত। এটার অর্থ হলো- ব্যবহৃত পানি। বিধৌত পানি সর্বদাই 

ময়লাযুক্ত হয়। আল-কুরআনে এ শব্দটি ক্ষত-নিঃসৃত পানি বা পচা রক্ত বা পুঁজ বুঝাবার জন্য ব্যবহৃত হয়েছে। কতক 

ঠাক না 


হতাতবে এ পৃথিবী টটিজ্জ যেত। শাহ সামী 
///.9811.5101.00 


৮২ তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম খণ্ড [২৯তম পারা] 
০532/275 ওলি রর 1”/২ ৩৮. অনন্তর 3 অব্যয়টি অতিরিক্ত আমি শপথ করছি তার |: 
যা তোমরা দেখছ সৃষ্টির মধ্য হতে । 








৮৫০০৩ 


৯৮৯৩৩ ১ ৪53 তা ৩৯, আর যা তোমরা দেখতে পাও না তা হতে অর্থাৎ 
সমথ সৃষ্টির । 

"৪০. নিশ্চয় এটা অর্থাৎ কুরআন সম্মানিত রাসূলের বাহিত 
বার্তা অর্থাৎ আল্লাহ তাঅণলার পক্ষ হতে ফেরেশতা . 














এটাকে বহন করে এনেছেন । 1 
88৭ ৪১. এটা কোনো কবির কবিতা নয়, তোমরা সামান্য | 
বিশ্বাসকর। | 


১৮৯ 
পু ৪২. আর না কোনো গণকের কথা, তোমরা সামান্যই 
অনুধাবন কর শব্দটি “ও “৫ যোগে উভয় কেরাতে 
পঠিত হয়েছে, উভয় ক্রিয়ার মধ্যে । আর (০ অব্যয়টি 








502 তিটিঠি ০51 ০০০৪ 


৩ ঠাপ ও, 











তরী [4228 অতিরিক্ত ও গুরুত্বারোপের জন্য অর্থাৎ এ সকল 
2 22১ লোক এ সমস্ত কথাতো স্বীকার করে এবং স্মরণ রাখে 
০৮12০ 22 অভি যা অভিশয় নগণ্য, রাসূলুলাহ এ -এর আনীত 
৮0০০৮095125 ১5 ঞ শিক্ষার মোকাবিলায় ৷ অর্থাৎ কল্যাণ, প্রতিদান ও 
টা পুণ্যাত্মতা | সুতরাং কিছুই তাদের কোনো কাজে 

নি টি - আসবে না। 
-০15/১5৮ ১৯১৭, €1 ৪৩. বরং এটা জগৎসমূহের প্রতিপালকের পক্ষ হতে 

রর অবতারিত এনু। 


*££8৪. যদি সে স্বয়ং রচনা করত অর্থাৎ নবী করীম হু 
আমার নামে কোনো কল্পকথা যেমন, আমার পক্ষে 
এমন কথা বলত, যা আমি বলিনি। 


তাহন্কীক ও তাক্ন্ীব 


৮০৮ ৮৮ 


০১৮৮০১১:৫৪9 ডি বাক্যে এ অতিরিক্ত বা নাফিয়া ১১৮-522 খ ০.১ 9১75 ২৩ কসম, 
64657 1562 জবাবে কসম । 49-54১4:55 25 বাক্যটি তাকিদের জনা, ১৩4৮৫ আতফ হয়েছে ৮4; 
/৪-১৮পবাকোর উপর । ১2: খবর £ উহ্য মুবতাদার। 


আাসক্গিক আললোচ্লা 


1৫595 -এক শানে নুযূল : মক্কার কাফের সরদারেরা রাসূলের বিরুদ্ধাচরণ করত । তারা রাসূলের দাওয়াত বাইরের 
যা কে বিভিন্ন অপবাদ দিতে চেষ্টা করত ৷ মুকাতিল বলেন যে, ওয়ালীদ 
রাসূলুল্লাহ 222 -কে যাদুকর বলেছিল এবং আবূ জাহল বলেছিল, মুহাণ্মদ 5৫: একজন কবি; আর উতবা বলেছিল, মুহাম্মব 


///.6911./69101.00া 








৪৬ 
: আলুহ তাআলা তাদের 


ভাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম খও [২৯তম পারা] 


একজন গণকঠাকুর। তোমরা কেউ তার কথাবার্তা শুনো না, তার কথাবার্তায় আকৃষ্ট হয়ো না। তথ 
কথা খণ্ডন করে এ আয়াতগুলো নাজিল করেন। -রূহুল মা'আনী, কুরতুবী] 


অতিরিক্ত । আর কেউ কেউ বলেন, এটা 71] ০ হিসেবে উল্লিখিত হয়েছে । 541 ২ হলে আয়াতের অর্থ দাড়ায়- তোমরা 
যাকিছু দেখছ এবং যা কিছু তোমাদের দৃষ্টির অগোচরে সব কিছুরই কসম করছি। আর ₹-:£/ ৮ 3 হলে আয়াতের অর্থ 
দাড়ায় তোমরা যা কিছু দেখছ এবং যা কিছু তোমাদের জন্য অদৃশ্য সব কিছুরই কসম করার কোনো প্রয়োজন নেই । কেননা 
তোমরা যা দেখছ ও দেখছ না, ঘেমন- সত্য কথা তেমনি রাসূলের কথাগুলোও সত্য এবং হক। সেজন্য কসম করার কোনো 
প্রয়োজন হয় না। কুরতুবী] 

“তোমরা যা দেখছ এবং যা দেখছ না” বলে কি বুঝানো হয়েছে এ ব্যাপারে মতপার্থক্য দেখা যায় । কেউ কেউ বলেন, এটার অর্থ 
ব্যাপক । কেউ বলেন, যা দেখতে পাওয়া যায় না তা হলো পরকাল, জিন, ফেরেশতা । আর যা দেখতে পাওয়া যাচ্ছে তা এ 
দুনিয়ার সৃষ্টিকুল। অপর কেউ বলেন, তারা দেখতে পাচ্ছিল যে, যে ব্যক্তি কুরআন পেশ করছেন তিনি অতিশয় ভদ্র এবং 
আমানতদার ৷ এতে তার কোনো স্বার্থ নেই। 


কসম নেওয়ার কারণ : মা'আরিফ গ্রন্থকার বলেন, এখানে শপথ বাক্য ব্যবহার করার কারণ হলো কোনো কোনো সৃষ্টি স্বীয় 
3521 ৩১৪) স্বীয় দৃষ্টিতে দেখার ক্ষমতা রাখে, আবার কোনো সৃষ্টি দেখার ক্ষমতা রাখে না, অর্থাৎ কুরআন মাজীদ 
অবতরণকারীকে দেখা যায় না, আর যাদের উপর অবতীর্ণ করা হয় তাদেরকে দেখা যায়, এ কথা বুঝানো উদ্দেশ্য । -মাআরিফ] 


০৩৩৯০ 


আর 14টি কারো কারো মতে+5) নেওয়া হয়েছে। তখন মূল ইবারত হবে- 2:75 4 ০১3১2 ০49 
আবার কেউ কেউ তাকে ৮:51) ০০: ও বলেন, তখন হাসেলে ইবারত হবে। অর্থাৎ 

১৩৫৪ 5905 5906 505 ত গত 
8755 ১৯:০০ ৫৯ 4155 : ৮:৮৫ 555 দ্বারা কাকে উদ্দেশ্য করা হয়েছে। এটাতেও মতবিরোধ রয়েছে মাদারিক 
্থকার বলেন, ৮:৫১: দ্বারা হযরত মুহাম্মদ 23 অথবা হযরত জিবরীল (আ.) উদ্দেশ্য । 44014525452: 
055 20355 2045045655০ অর্থাৎ এটা আল্লাহর পক্ষ থেকে রিসালাত হিসেবে এটা সম্বন্ধে তাবলীগ করছেন বা 
বলাবলি করছেন। 4: 
এটা একটি উত্প্রশ্নের জবাবস্বরূপ হয়েছে। তা হলো 147,451 56) 055 2245 ০)05 21555 40155 ০80 0, 
রণ অর্থাৎ কুরআন মাজীদ আল্লাহর বাণী, সুতরাং এটাকে ৫ ৮৫৮১-১০৪ কি করে বলা শুদ্ধ হয়েছে? এটার উত্তর দেওয়া 
হয়েছে (5-+),7)7 440103344৫0 ২ 82080 9257 9052155549 ০5 অর্থাৎ তিনি 
আল্লাহর কালামকে তাবলীগ-স্বরূপ বর্ণনা করছেন। (এটা স্বীয় বাক্য নয়) এ বাণীর উচ্চারণ তার কোনো ৮3 নয়। যেমন 
আল্লাহ বলেছেন তার এ নির্দেশ । 
54) 1১5) বারা উদ্দেশ্য : উল্লিখিত ৪০নং আয়াতে আল্লাহ তা'আলা বলেছেন, “এ কুরআন' এক মহাসম্মানিত 
বার্তাবাহকের কথা । এটা দ্বারা রাসূলে কারীম গ্রঃঃ -কে বুঝানো হয়েছে। আর সূরা তাকবীরে ১৯নং আয়াতে এপ একই কথা 
ছারা বুঝানো হয়েছে হযরত জিবরাঈল (আ.)-কে। কুরআন রাসূলের বা জিবরাঈলের নিজস্ব কথা নয় বরং আল্লাহ তা'আলারই 
কথা, এটার প্রমাণ স্বয়ং রাসূল শব্দটি । কেননা রাসূল তো বার্তাবাহক ও প্রতিনিধিকে বলা হয়। এটা ছাড়া ৪৩নং আয়াতে 
পরিষ্কার ঘোষণা দেওয়া হয়েছে, “এটা বিশ্বের প্রতিপালকের নিকট হতে অবতীর্ণ ।” তবে “সম্মানিত বার্তাবাহকের কথা" এদিক 
দিয়ে বলা হয়েছে যে, হযরত জিবরাঈল (আ.) আল্লাহর নিকট হতে, রাসূল জিবরাঈলের মুখ হতে এবং শ্রোতামগুলী রাসূলের 
দুখের ধ্বনি হতে শুনত । এই কারণেই বলা হয়েছে যে, এটা মহাসম্মানিত বার্তাবাহকের মুখে উচ্চারিত আল্লাহর কথা। আল্লাহ 
জালা দৃশ্য-অদৃশ্য সমন্ত বন্ধু ও বিষয়ের শপথ করে বলছেন যে, এ কুরআন সম্মানিত বার্তাবাহকের শিজন্ব কোনো কথা নয়। 
তার রচিত কোনো কবিতার চরণ নয় । কোনো গণকঠাকুরদের উক্তি নয় । রাসূল নিজ পক্ষ হতে কিছু রচনা করে বললে আমি 


//৬/.6211./59101.00া 











তাকে কঠোর হস্তে দমন করতাম । এমনভাবে শাস্তি দিতাম যে, তোমাদের মধ্যে 
কথাগুলো! বলার কারণ হলো ঘে, আল-কুরআনের অবিসংবাদিত ও অপ্রতিদ্্ী াক্য-বিন্যাস ও ছন্দের ঝংকার অবলোকন করে 
মক্কার অনেক লোকই মহানবী 23$-কে কাবাকার নামে অভিহিত করেছিল । আল-কুরআনের পরকালীন গায়েবী সংবাদ ও তর 
শ্রবণ করে লোকেরা ভাবত যে, হযরত মৃহাম্থদ 2228 একজন উন্নত মানের গণক। জ্যোতিষ জ্ঞানের সহায়তায় এ সব অলৌকিক 
ও মহাশুন্য সম্পকীয় তত্ব প্রকাশ করছে । তাই আল্লাহ তাআলা তাদের এ সব ধারণা ও কথার প্রতিবাদেই বলেছেন যে 
আল-কুরআন কোনো কবির কাব্যচরণ বা কোনো গণকের অদৃশ্য সংবাদ কাহিনী নয়। সূরা ইয়াসীনেও বলা হযেছে যে, -আমি | 
তোমাকে কবিতা শিক্ষা দেই নি এবং এটা শিক্ষা করাও তোমার পক্ষে সমীচীন নয়” বন্ৃত আল্লাহ তা'আলা আল-কুরআনের 
অবিসংবাদিত এবং তা আল্লাহর কালাম হওয়ার প্রমাণের জন্যই উপরিউক্ত কথাগুলো বলেছেন। 


৬৮৮ ৪৩ 05৮ %-285 ৮5৮৯ 9১৪ 510 4455 : কুরাইশদের মেধাশক্তি সাধারণত কবিতা বা 
কবিত্বের দ্বারা পরিপূর্ণ ছিল, ৬১০ ৩০০ 2 ১29১.) 545- এর ক্ষেত্রে তারা খুবই প্রসিদ্ধ ছিল, তাদের এমনও ধারণা 
ছিল যে, কবিগণ অসাধারণ শক্তির অধিকারী তাই কুরআনের মধ্যে বালাগতের পরিপূর্ণতা দেখে মুহাম্মদ ₹2২3-কে তারা কবি 
বলে বেড়াত । তাই আল্লাহ বলেন, এটা কোনো কবির কবিতা নয় । অর্থাৎ আমার রাসূল কোনো কবি নন। তবে এটা তোমাদের 
খুব কমই বিশ্বাস আসবে । কেননা তোমরা কবিত্রে পথে মাতাল রয়েছ। তোমাদের সৃষ্টিতে কবিত্রে জ্ঞান ঢুকিয়ে দেওয়া 
হয়েছে। 

আর মক্কাবাসীগণ কুরআনের বালাগাত ও ফাসাহাত দেখে ঘেমনি তাকে কৰি বলত, তেমনি যেহেতু কুরআনুল কারীমে অতীত 
যুগের অবিস্ররণীয় ঘটনাবলি প্রকাশ করত এবং ভবিষাৎ জীবনের জনা বহু ভবিষ্যদ্বাণীর ইঙ্গিত করে দেখতে পেল এবং তা সত্য 
প্রমাণিত হতে লাগল । তাই তারা তাকে ১১৬ বা গণক বলে আখ্যায়িত করতে শুরু করল। 

আল্লাহ বলেন, এটা কোনো ১৯. -এর বক্তব্য নয়। আর তোমরা তো একটু ভেবে দেখ না যে, গণকের কথা ও কুরআনের 
বক্তাব্যে কি অসাধারণ পার্থক্য রয়েছে । গণকরা অপবিত্র এবং গণকদের কথা শতকরা ৯৯% মিথ্যা এবং কুরআনের বাণী পবিস্র 
এবং তার ১০০% সত্য হচ্ছে! তথাপিও কুরআনকে কিভাবে ৬৯ 4, বলছে! তাই বুঝে নাও যে, এটা ০৯1৯০ এর 
পক্ষ থেকে রচিত সত্য বাণী বৈ অন্য কিছুই লয় এ ক্ষেত্রে তোমরা যে সকল দাবি করছ তা সম্পূর্ণই মিথ্যা। 

গণক বা কাহিন কাকে বলে? : কাহিন ব্যক্তিকে বলা হয়, যে ব্যক্তি 5 অথবা শয়তান জাতি সংশ্রবে এবং তারকারাজির 
দৃষ্টি আকর্ষণের মাধমে আন্দাজ করে কিছু কিছু তবিষ্যদ্ণী রচনা করে থাকে। এটাতে অধিকাংশ কথাই মিথ্যা হয়ে থাকে। 
২952502053০ ৮4755 €385: "তোমরা খুব কমই ঈমান গ্রহণ কর" কথাটির দুটি অর্থ হতে পারে প্রথম 
হলো, -তোমরা ঈমান আন না”। দবিীয অর্থ হলো, কুরআনের বক্তব্য শুনে তোমাদের হৃদয় স্বৃতই এ কথা বলে উঠে যে" এটা 
মানুষের কালাম হতে পারে না: কিনতু তোমরা তো নিজেদের জিদের উপর অবিচল হয়ে থাকছো এবং ভার প্রতি ঈমান আনয়ন 


করছনা। 


///.99111./568101.00]া 


তাফসীরে জালালাইন : আরবি- বাংলা, সপ্তম খও [২৯তম পারা] 








রিয়ার .. চে 
পান বি ডল পাণা হ 

শাল ৮৮৫০ শি ৮০১ ৩০৮১ -০৪৫, ভবে আমি_ তাকে ধৃত করতাম শাস্টিদান উদ্দেশে 

পাকড়াও করতাম দক্ষিণ হাস্তর হাধ্াম শক্তি ও 


-৪০-৮৪13 ৮৮৪০০ 
01725 ৮০৪০০ ৮ ৪৬. অতঃপর কর্তন করে দিতাম তার জীবন-ধমনী আত্মার 


৮৮ ঠি4,৩-57398৮8৮9 শিরা, তা হলো তার সাথে সংশ্লিষ্ট শিরা, যা বিচি 
122 হওয়ার কারণে ব্যক্তি মৃত্যুমুখে পতিত হয়। 





57021228258 ৪৭. অতঃপর তোমাদের মধো কেউ লেই, ১০ ইসমে 
গিরি রিমার মা" আর ০৫ অব্যয়টি অতিরিক্ত, যা ৮-এর 5 
১৮০৮৮ শ্ল ৮৮০) ৯৮৯,৮৮১ স্বরূপ ব্যবহৃত হয়েছে। আর -৫-০ শব্দটি ?21হতে 
(52315522227 02৮ 25 জা ১০ ব্ধপে ব্যবহৃত হয়েছে। তা হতে রক্ষাকারী 
৪: ক. ৩.১ ৮৮2৮ প্রতিরোধকারী । এটা ৮৫ -এর +% আর এটাকে এ 
৫৯8৮৮ ৬ ক জন্য বহুবচন নেওয়া হয়েছে, যেহেতু ১০1 শব্দটি ০5; 
201৮৮051045 2৮৪০৮ -এর সিয়াকে অবস্থিত হিসেবে বহুবচন অর্থে ব্যবহৃত 
তাতে ই জার রা 

বি সম্পৃক্ত । অর্থাৎ আজাব হতে মুক্তির কোনো উপায় 





তা 


ই হতোনা। 
০:82:102535 01501 :512815 58 ৪৮. নিশ্চয় এটা অর্থাৎ কুরআন মুস্তাকীগণের জন্য উপদেশ । 
1715 ৪৯. আর আমি অবশ্যই জানি যে, তোমাদের মধ্যে রয়েছে 
হে মানুষ! মিথ্যারোপকারী কুরআনের প্রতি এবং 
সত্যারোপকারী । 
৪ ১৯. পাপা ডিপ তিতা ত৮৩৮৮৫৩ এরাডি তত 
০৮850 052০0 0180 ডান, ৫০. আর. নিশ্চয় এটা কুরআন কাফেরদের জন্য 
০০০৪ ৩-৮ ভ০0 012519010 অনুশোচনার কারণ যখন তারা সত্যারোপকারীদের 
ডি ছওয়াব এবং মিথ্যারোপকারীদের শাস্তি প্রত্যক্ষ করবে। 
| £ পিজি টি তি? ৫১. আর নিশ্চয় এটা কুরআন নিশ্চিত সত্য অর্থাৎ বিশ্বাস 


+1) করার জন্য যথার্থ বিশ্বাসযোগ্য ৷ 
1০৯ ই ৫২. অতএব পবিভ্রতা ঘোষণা করো মহিমা কীর্তন করো 















৯৭] 7৮0০৬ ০৮ -০1 নামের_ সাথে এটা অতিরিক্ত তোমার সুমহান 


প্রতিপালকের । 
বিপনন ডাচ... 2 ৩ 


শ্রাসঙ্ষিক আন্পোজনা 
র্ববর্তী আয়াতের সাথে সম্পর্ক : পূর্ববর্তী আয়াতে বলা হয়েছিল যে. যদি মুহাম্মদ 2523 পবিত্র কুরআনের সাথে নিজের পক্ষ 
হতে ২৪টি কথা ফিলায়ে দেয় অর্থাৎ এটা যদি হয়ে থাকেও (তবে তার পরিণাম কি হবে তা বলেননি) । অত্র আয়াতে তার 
পরিণাম বর্ণনা করা হয়েছে । " 
///.6211./59101.00া 





1; এ বা সপে উর সা 

158 2227 4 তত, তক 

করতাম যাতে তার সি মেইন ০228৯ আত অবপাই তাকে তার ভন দিক হে পাকড়াও 
অথবা, ০২-১৫ -কে ১০৬ করার কারণ হচ্ছে- যখন হত্যাকারী: 

বাতির) বাহ ধরে ফেলে, আর হখন ভার গায় হা করসে হতে হত করত চা তখন তার ( 
হত্যাকৃত ব্যক্তি তলোয়ার দেখতে পায় এবং হত্যাকাণ্ডে অধিক কষ্ট অনুভব করে থাকে । -[মাদারিকা 
কেউ কেউ বলেন- এটার অর্থ হলো তাকে শক্তির সাথে ধরা হবে। -[জালালাইন 
কারো মতে, এটার অর্থ হলো খুবই কড়াক্রান্তি হিসাব করে তার হিসাব নেওয়া হবে 
কেউ বলেন, এটার মর্ম হলো আমি তাকে ধৈর্ঘের সাথে হত্যা করবো । যেভাবে রাজা-বাদশাহগণকে কেউ মিথ্যাবাদী বললে 
তখন খুবই রাগাৰিত হয়ে হঠাৎ তাকে আক্রান্ত করে বসে। এভাবে হত্যা করাকে ,: 2): বলা হয়ে থাকে। অর্থাৎ কাঠোর 
হস্তে দমন করার জন্য ১৫ -এর দৃষ্টান্ত দেওয়া হয়েছে। -[মাদারিক] 

অন্যথার আল্লাহ তা'আলা ডান বাম ইত্যাদির মুখাপেক্ষী নন। বান্দাগণের সহজ বোধের জন্য এরূপ দৃষ্টান্ত দিয়েছেন 
৩-০৯( ০455৭ : ১20 সম্পর্কে জালালাইন গ্রন্থকার ও মাদারিকগরথকার বলেন_ 501 -5:50 
৮০08559129৩ 0৮65 855 অর্থাৎ ০:5০] অন্তঃকরণের রগকে বঙগা হয়, যার সম্পর্কে অন্তর হতে বিনষ্ট 
হয়ে গেলে প্রাণী মৃত্যুবরণ করে ! হযরত ইবনে আববাস (রা.) এরূপই বর্ণনা করেছেন, আর মুজাহিদ (র.) বলেন: 2 
218 3880একাবীরা, 
৬১৪17 855514%5 44৯8 হযরত মৃহান্মদ এ-এর “মথা' হতে 'পা' পর্যন্ত সকল অঙ্গ-প্রতা্গ কেবল সত্য 
বাণীর নিশানস্বরূপ। যে পয়গাম আমার পক্ষ থেকে তীর নিকট প্রেরণ করা হয় তা বিন্দু-বিসর্গসহ তিনি তোমাদের নিকট পেশ 
করে থাকেন৷ তাই এ কালামের প্রত্যেকটি অক্ষর সম্পূর্ণূপে সত্য ৷ আল্লাহতীরুদের জন্য এটাতে সম্পূর্ণ নসিহত ও উপদেশ 
বাণী দ্বারা পরিপূর্ণ রয়েছে। 

১৮42 -দের জনা কুরআনকে 5:45 বলে নির্দিষ্ট করার কারণ : এটার কারণ এই যে, যারা এটা হতে উপকৃত হতে চেষ্টা 
করবে, তারাই উপকৃত হতে সক্ষম হবে! মস্তাকীনগণ যেহেতু তাকে উপদেশ বা নসিহত হিসেবে কবুল করে থাকে বা তাদের 
মধো নে? রয়েছে তারাই তা থেকে উপকৃত হতে সক্ষম হবে । আর কাফেরদের মধ্যে যেহেতু উপদেশ খ্রহণের ১.2 নেই, 
তারা গ্রহণ করতে পারবে না। তাই ৩3৫41 %,557 বলা হয়েছে। অন্য আয়াতে এ কথাটি আরও স্পষ্টভাবে বর্ণনা করে 
বলেন, ০:৯11 ৮৪১ এ3$ যারা উপদেশ গ্রহণ করবে তাদের জন্যই এটা উপদেশ দান করবে । অর্থাৎ অত্যাবশ্যকীয়ভাবে 
নসিহত বারণ সম্থলিত হওয়াই তার ?/.24 ২:14 ৩৩ হওয়ার কারণ হয়েছে। 
৬১১৫০৫৭6৫55] ৮43 ৮৭০55 158 : এ আয়াতে কুরআন অমান্যকারীদেরকে শাস্তির ধমক দেওয়া 
হয়েছে। নিজেরা নিজেদেরকে সত্যবাদী বললেই চলবে না; বরং সবই আল্লাহর,জানা রয়েছে কে সত্যের. পথে রয়েছে আর 
কে মিথ্যার পথে রয়েছে। কেননা-+:21 4401 01534501212 62540181-৮211 4০। 
৬১8459৩৯৮29 ৬৪ 2: যারা আল্লাহকে ভয় করে পবিত্র কুরআন ইহকাল ও পরকালে 
তাদের জন্য আল্লাহর রহমত হিসেবে কাজ করবে। পক্ষান্তরে যারা আল্লাহকে অমান্য করে তারাই এর ছারা উপকৃত হয় না। 
এমন একদিন আসবে যেদিন এই মূর্তিমান রহমত তাদের বিপক্ষে আক্ষেপ-অনুতাপের কারণে পরিণত হবে তারা আক্ষেপ 
করে বলতে থাকবে হায়! যদি দুনিয়াতে এ কুরআনকে মেনে নিতাম- এর বাণীর উপর আমল করতাম, ভবে এমনভাবে 
চরম সর্বনাশের সম্মুবীন ইতে হতো না । আর এ কথা তখনই বলতে থাকবে যখন কুরআনের অনুসরণকারীগণকে ছওয় 


অন্যায়কারীদেরকে শান্তি দেওয়া শুরু হবে! 
//৬/.6211./59101.00া 











........ভাফসীরে জালালাইন.... আরবি-বাংলা, সপ্তম খ্ড (২৯তম পাবা] চন 
১১:01 3৯43 ৮৮৯ 41৩৪ :আর প্রকৃতপক্ষে এটাই বিশ্বাসযোগ্য । অর্থাৎ যদি বিশ্বাস করতে হয় তবে এ 
কুরআনকেই বিশ্বাস করতে হবে! কারণ কুরআনের প্রত্যেকটি বিষয়ই দ্বিধা-সন্দেহের উতর । এটাতেই অবিচল বিশ্বাস যোগাতে হবে। 
১. ০:০৪ যে কোনো বস্তুর একিনের স্তর তিনটি । হাকিকত সম্বন্ধ বর্ণনা দ্বারা অবহিত হওয়া যথা 0০31 মধু 
মিষ্টি। এটা শুনে তাকে বিশ্বাস করা এবং সাধারণভাবে মিষ্টির সম্বন্ধে অবগতি লাভ করা যায়। . 
২. ১৪৮ ৩৮ কোনো একটি বস্তুর হাকিকত সস্বন্ধে শুনে চাক্ষুষ প্রমাণ গ্রহণ করা। যথা- 55; )_.0| ১ আমি 
৩. ১:25]10-5 যথা_ ৮০0 ০-০ ৮০৭। ৮৮৩৫ ০৪০ আমি মানুষকে তৃপ্তিসহকারে মধু পান করতে দেখেছি। . 
অর্থাৎ শ্রুতিগত জ্ঞানের পরিধির মাধ্যমে বিশ্বাস করাকে ১--3--) ০-০ আর স্বচক্ষে দৃষ্টির মাধ্যমে অনুভব করলে ৩ 
১ এবং বাস্তবে উপলব্ধি করে নিলেই ১৮] ৩০ হবে। এটাই তাসাউফ পন্থিদের অভিমত ৷ 
১2৮03৯১4913" ৮1455 415 : এ বাক্যাংশটির অর্থ হলো, কুরআন আল্লাহর সুনিশ্চিত বাস্তব সত্য কালাম। 
যাতে সন্দেহের কোনো অবকাশ নেই । বাতিলের কোনো ক্ষত চিহ্ন নেই। আদ্যোপান্ত জলন্ত সত্যের প্রতীক । ইয়াকীনের 
সাধারণ অর্থ হলো দৃঢু বিশ্বীস। তাসাউফের পরিভাষায় একিনকে তিনটি পর্যায়ে বিভক্ত করা হয়েছে। পুতিগত বিদ্যা বা শ্রুত 
জ্ঞানের মাধ্যমে যে বিশ্বাস লাভ হয়, তাকে 'ইলমুল ইয়াকীন' বলা হয়। এ ধরনের বিশ্বাস বিলুপ্ত হওয়ার সম্ভাবনা থাকে । আর 
চাক্ষুষ দর্শনের জ্ঞানের মাধ্যমে যে বিশ্বাস সৃষ্টি হয়, তাকে বলা হয় 'আইনুল ইয়াকীন' ৷ এরূপ বিশ্বাস লাভ হলে তা বিলুপ্ত হওয়ার 
কোনো সম্ভাবনা থাকে না। আর বাস্তব ব্যবহারিক উপলন্ধি জ্ঞানের ছারা যে বিশ্বাস লাভ হয় তাকে বলা হয় 'হারুল ইয়াকীন।" এ 
বিশ্বাস 'আইনৃল ইয়াকীনের তুলনায় অনেক সুদৃঢ় ও মজবুত হয় | বিশ্বাসের এ তিনটি পর্যায়কে আমরা একটি উদাহরণের মাধ্যমে 
বুঝতে পারি। যেমন- ভুগোলশান্ত্রের জ্ঞানের মাধ্যমে বা কারো নিকট শুনে অবগত হলাম যে, বাংলার দক্ষিণ প্রান্তে বঙ্গোপসাগর 
অবস্থিত। ফলে বঙ্গোপসাগর সম্পর্কে আমাদের মনে একটি প্রবল বিশ্বাস জন্মিল, কিন্তু অন্য কোনো লোক যদি বলে যে, 
বঙ্গোপসাগর বলতে কিছুই নেই বা কোনো ভূগোল দ্বারা যদি পাল্টা প্রমাণ করা যায় যে, বঙ্গোপসাগর বলতে কিছুই নেই । তবে 
আমাদের মনের অর্জিত বিশ্বাসটি হয় দোদুল্যমান বা সম্পূর্ণরূপে বিলুপ্তির পথে । একে 'ইলমুল ইয়াকীন' বলা যেতে পারে । আর 
যদি বাংলার দক্ষিণপ্রান্তে গিয়ে নিজেই বঙ্গোপসাগরকে অবলোকন করে আসে, তবে বঙ্গোপসাগর সম্পর্কে কোনো যুক্তি জ্ঞানই 
আমার চাক্ষুষ জ্ঞানলন্ধ বিশ্বাসে আঘাত হানতে পারবে না! আর যদি আমি বঙ্গোপসাগরের অথৈ পানিতে নেমে গোসল করি, 
সন্তরণ করি, সেখান হতে পাথরকুচি ও সাগরের পানি নিয়ে আসি, তবে এ ব্যবহারিক জ্ঞানলন্ধ বিশ্বাস পূর্বটির তুলনায় আরো দৃঢ় 
ও মজবুত হয়। আমি বিরুদ্ধবাদীগণকে পাথরকুচি ও পানি পান করিয়ে নিজের মতে মতাবলম্বী করতে পারবো । এটাকেই বলা 
হয় 'হান্ধুল ইয়াকীন'। আল্লাহ তা*আলা আল-কুরআনকে এ ধরনের বিশ্বাসজনিত গ্ন্থরূপে অভিহিত করেছেন । অর্থাৎ কুরআন 
যারা শ্রবণ করেন কুরআনের বিষয়বস্তু নিয়ে যারা গবেষণা করে ও কুরআনের বিধানসমূহ যারা নিজেদের জীবনে প্রতিফলিত করে 
তাদের অন্তরের মণিকোঠায় এ ধরনেরই অবিসংবাদিত বিশ্বাস লাভ করে। 
তারা বাস্তবর্ূপে উপলব্ধি করতে পারে যে, এ কুরআন মহাসত্য ও আল্লাহর বাণী । এতে বিন্দুমাত্রও সন্দেহ নেই । কুরআনের 
বাণীর ন্যায় একটি বাক্য রচনা করার ক্ষমতা আজ পর্যন্ত কোনো মানুষের হয়নি । অথচ অতিবাহিত চৌদ্দশত বছরের মধ্যে কত 
জ্ানীগুণী ও যুগত্ষ্টা, সাহিত্যিক ও কাব্যকারের উদ্ভব হলো, কেউ তো কুরআনের সাথে প্রতিদ্বন্দিতা করতে সমর্থ হলো না। 
তাই আল্লাহ বলেছেন, হে অবিশ্বাসীগণ! তোমরা গ্রাহ্য কর আর নাই কর, আল-কুরআন একটি মহাসত্য, দৃঢ় প্রত্যয়শীল বাস্তব 
সত্য, আল্লাহর কালাম । যারা একে স্বীকার করে না, তারাই হতভাগ্য, তারাই আল্লাহর নিয়ামত হতে বঞ্চিত। 
১০ 53 ৮৫১ 5 8৩3 : কুরআন মাজীদ আল্লাহ তা'আলার কালাম 1 এটা আল্লাহতীরুদের জন্য 
উপদেশাবলিতে ভরপুর । কুরআন বিরোধীদের ব্যাপারে আল্লাহ তা'আলা সম্যক জ্ঞাত। তাই উল্লিখিত আয়াতে আল্লাহ তাআল 
তার রাসূলকে ০২7 পাঠ করার জন্য বলছেন। কেননা এটা আল্লাহ তা'আলার খাস রহমত যে, তিনি রাসূলল্াহ এ33-কেই 
ওহী নাজিলের জন্য মনোনীত করেছেন। হাদীসে বর্ণিত হয়েছে যে, যখন এ আয়াতটি নাজিল হলো, তখন রাসূলুল্লাহ 53২ 
বললেন, "এটা রুকুতে রাখ" এ জন্য রুকুতে ৮:৮2; 9০5: পড়া এবং তা তিন বার পড়া উদ্মতের সম্মিলিত মতে 
সুন্নত । কেউ কেউ ওয়াজিবও বলেছেন। -ুমা'আরিফুল কোরআন] 
কোনো কোনো মুফাসসির বলেন, এখানে শ-%-5টি নামাজের অর্থ ব্যবহৃত হয়েছে, তথা হে রাসূল! আপনি আল্লাহকে স্মরণ 
কন, নামাজ আদায় করতে থাকুন । 
হরত ইবনে আববাস (রা.) বলেন, এর অর্থ হলো হে রাসূল: আপনার প্রতিপালকের আদেশ মোতাবেক নামাজ আদায় করুন । 
সনৃরুল কোরআন] 











///.6911./69101.00া 


৮৮ তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম খও [ ২৯তম পারা) 


বাতি পি ট 


০১০12: : সূরা আল-মা“আরিজ 1 
সূরাটির নামকরণের কারণ : অত্র সূরার তৃতীয় আয়াতে উল্লিখিত ৫১:01 /$ হতে সূরাটির নামকরণ করা হয়েছে: একে |? 
০1৮19 বলা হয় । এতে ২টি রুকৃ', 8৪টি আয়াত, ২১৬টি বাকা এবং ৮৬১টি অক্ষর রয়েছে। “নুরুল কোরআন। / 
নাজিলের সময়কাল : এ স্রাটিও মক্ায় অবস্থানকালে অবতারিত প্রাথমিক সৃরাসমূহের মধো পরিগণিত: কিনতু সূরাটি কখন ; 
নাজিল হয়; ভা সঠিকরূপে ধলা যায় না। সূরার আলোচা বিষয়াদি হতে প্রমাণ হয় থে, পূর্ববর্তী সূরা £$০:)1 যে অবস্থায় অবতীর্ণ 
হয়েছিল, এ সূরাটিও প্রায় অনুরূপ অবস্থার প্রেক্ষিতেই অবতীর্ণ হয়েছে। হযরত ইবনে আববাস (রো.) বলেন, এ সূরাটি 2.0 
-এর পর মন্ধাতেই অবতীর্ণ হয়। -[নূরুল কোরআন] . 
মূল বক্তব্য ও বিষয়বস্তু : মন্ধার কাফেরগণ কিয়ামত, হাশর-নাশর, জান্নাত-জাহান্নাম ইত্যাদি বিষয়ের ব্যাপারে মহানবী ২ 
এবং তার অনুসারীগণকে খুব ঠীট্্রা-ব্দ্রেপ, হাসি-তামাসা ও ত্রীড়া-কৌতুক করত । আর বলত- হে মোহাম্মন! তোমার কথা যদি ; 
সতা হয় এবং তুমি যদি সত্যই নবী হয়ে থাক, তবে সে কিয়ামত সংঘটিত করিয়ে দেখাও দেখি । তুমি আমাদেরকে যার ভয় 
দেখাচ্ছ আমরা তা স্বচক্ষে না দেখলে বিশ্বাস করবো না! আল্লাহ তা'আলা গোটা সূরাটিই কাফেরদের এই চ্যালেঞ্জের জবাবে ৷ 
অবতীর্ণ করেছেন৷ | 
প্রথম থেকে ১৪ নং আয়াত পর্যন্ত কিয়ামতের অনিবার্ষতার কথা উল্লেখ করে বলা হয়েছে যে, জনৈক লোক কিয়ামতের শাস্তি 
চাচ্ছে। এ শাস্তি কাফেরদের জন্য বিলম্ব হলেও অবশ্যই হবে। কেননা আল্লাহ স্থীয় প্রতিশ্রুতির বিপরীত কিছু করেন না। সুতরাং 
আপনি তাদের অসদাচরণে ধৈর্যহারা হবেন না। তারা তাকে খুব দূরের বিষয় ভাবে; কিন্তু আমি অতি সন্নিকটে দেখছি। যেদিন 
মহাপ্রলয় ঘটবে সেদিন আকাশমণ্ডলী বিগলিত ধাতুর ন্যায় হবে। পাহাড়গুলো রঙ্গিন পশমের ন্যায় উড়বে ! সেদিন পরস্পরের 
মধ্যে দেখা-সাক্ষাৎ হলেও কেউ কারো নিকট তার অবস্থা জিজ্ঞাসা করবে না! বন্ধু-বান্ধব সংবাদ নিবে না। লোকেরা শাস্তি হতে 
রক্ষা পাওয়ার জন্য সন্তান, স্ত্রী, ভাই-বোন, জাতি-গোষ্ঠীকে মুক্তিপণ রাখতে চাইবে; কিন্তু কিছুতেই তারা শাস্তি হতে মুক্তি পাবে না। 
১৫ থেকে ১৮ নং আয়াত পর্যন্ত লেলিহান অগ্নিশিখার শান্তির কথা বলা হয়েছে। সে আগুন ছারা দেহের চর্ম জলে খসে পড়বে। 
এ পৃথিবীতে যারা ঈমান আনেনি এবং দীন হতে দৃরে সরে রয়েছে তাদেরকে জাহান্নাম নাম ধরে ধরে ডাকতে থাকবে । 

১৯ থেকে ৩৬ নং আয়াত পর্যন্ত কাফেরদের চরিত্রের বর্ণনা দিয়ে- জাহান্নাম হতে কোন ধরনের লোক মুক্তি পাবে তাদের চরিত্র 
তুলে ধরা হয়েছে। ধলা হয়েছে- যারা নিয়মিত নামাজ আদায় করে, ভিক্ষুক ও অভাবীদের জন্য নিজেদের সম্পদের একটি নির্দিষ্ট 
অংশ দান করে, অপাত্র হতে নিজেদের যৌনাঙ্গকে হেফাজত করে চলে এবং যারা প্রতিশ্রুতি ও আমানত রক্ষা করে, আর সঠিক 
সাক্ষ্য দানে দৃঢ়ভাবে অবিচল থাকে, তারাই লাত করবে অথৈ নিয়ামতের ভাণ্ডার জানাত । সেখানে তারা সম্মানজনক জীবন যাপন বরবে। 
৩৬ থেকে ৪৪ নং আয়াত পর্যন্ত কাফেরদের আচরণের প্রতিবাদ জালিয়ে বলা হয়েছে যে, কাফেরদের হলো কি? তারা আপনার 
কাছে দলে দলে এসে ভিড় জমায় কেন? তারা কি অথৈ নিয়ামতে পরিপূর্ণ জান্নাতের আশা করে নাকি? কখনো তারা জান্নাত লাত 
করতে পারবে লা। জান্নাত লাভের একটি গুণগত মান রয়েছে৷ সে মানে তাদের পৌছতে হবে- অন্যথা নয়। তারা যদি ঈমান না 
আনে তাবে আমি তাদের পরিবর্তে নতুন জাতি সৃষ্টিতে পূর্ণমাত্রায় সক্ষম । এ কথা আযি বহু উদয়াচল ও অস্তাচলের একক 
প্রতিপালকের শপথ করে বলছি । আমি তাতে পূর্ণ মাত্রায় ক্ষমতাবান । 

পরিশেষে বলেছেন যে. হে নবী: আপনি তাদেরকে আমোদ-ফুর্তি ও কৌতুকের মধ্যে থাকতে দিন তাদের প্রতি আপনি জক্ষেপ 
করধেন না । কিয়ামতের দিন তারা কবর হতে উথিত হয়ে নির্দিষ্ট একটি লক্ষ্যবস্তুর দিকে দ্রুতবেগে দৌড়াতে থাকবে । সেদিন 
লজ্জা, অপমান ও লাঞ্কনা তাদেরকে বেষ্টন করে ফেলবে । তাদের নয়নযুগল থাকবে সর্বদা অবনমিত । নিজেরাই নিজেদের 
কাজের জন্য অনুতাপ করতে থাকবে, কপালে হাত মেরে বলবে- হায়! কি করলাম: কিনতু তখন সে অনুশোচনায় কোনোই কাজ 
হাবেলা। 

সূরা আল-হাক্কাহ-এর সাথে সূরা আল-মা“আরিজ-এর যোগসূত্র : সূরা আল-হাক্কাহ্‌তে কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে 
আলোচনা করা হয়েছে. কিয়ামতের অবিশ্বাসীর পরিণাম আলোচা করা হয়েছে। সেখানকার আলোচনাকে সূরা আল-মা+আরিজ -এ 
পূর্ণতা দান করা হয়েছে । এ সূরটি সূরা আল-হাক্কাহ্‌ -এর বক্তব্যের পূর্ণতা দানকারী হিসাবে উল্লিখিত হয়েছে। -রুহল মা'আনী। 


///.6911./69101.00া 





তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম খণ্ড [২৯তম পারা ) ৯ 












১০২ টি সূরা আল-মা“আরিজ মক্কায় অবতীর্ণ 


তিেস্টু 


£/ ৩৯০4০১৭১2৪৪ আহি 





৮:৯০ 01 
পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি 








টি পপ 5 ৩০ পাপা, অনুবাদ : 
52 252. [১ ১০০০ ৩০৮. ৯ এক প্রশ্নুকারী প্রশ্ন করল আবেদনকারী আবেদন করল 





০ অবধারিত শান্তি সংঘটিত হতে । 
০1250548932 ০5৮০৮3, + ২. ক্াঞ্চেরদের জন্য এর প্রতিরোধকারী কেউই নেই 
210১0-6১6+409৮5 ০2৯ অর্থাৎ নযর ইবনে হারিছ, সে এ দোয়া করেছিল যে, 


হা ৫০01 (০৮৮৩৩৮৮৮০৯০ ০৪ 
?) ১৮ টি | রি নিতে 1 ৩, আল্লাহ্‌র পক্ষ হতে হর পক্ষ হতে এটা পূর্বোক্ত 5919 -এর সাথে 
রি 0৩8৬%৮৮- রা রর সম্পৃক্ত! যিনি সোপানসমূহের অধিকারী ফেরেশতাগণের 
-০/৮৭। ০৯ ১০১৮৭ ১৪৮ আরোহণের বাহন, আর তা হলো আকাশমণ্ডলী। 


2 2 রা 
(০০43 ০54558515 ৪. উর্্ারোহণ করে শব্দটি ২ ও “৩: যোগে উভয় 

| তি কেরাতে পঠিত হয়েছে। ফেরেশতাকুল ও আত্মা 
১1155129515 এন] ৩৮৯ হযরত জিব্রাঈল (আ.) তীর প্রতি আকাশের যে অংশে 











20759225252 তার আদেশ অবতারিত হয়। এমন একদিনে তার 

তাত রর জিদ টিকার জরা তো 

০০৮ 1০২৫৪ ও 2 প৫ ্ শা? ০ 
সে 22201 ৮৮5৩৪ যার পরিমাণ পঞ্চাশ হাজার বছরের 


০৫৫ ০৪৯৩৫ 02 2 2০41 সমান এ পরিমাণ কাফেরদের নিকট অনুভূত হবে, 





রি যেহেতু তারা কঠোরতম শান্তিতে লিপ্ত থাকবে । অবশ্য 
টিন 8৯-27। ০৫ ০০ তি মুমিনের নিকট তা দুনিয়ায় এক ওয়াক্ত ফরজ নামাজ 
71 সত এল আদায় করার তুল্য সময় অনুমিত হবে। যেমন হাদীস 


মািতিতোা (17611 শরীফে অনুরূপ উদ্ধৃত হয়েছে। 


পাপা 


৮51152600 নি .6 ৫. সুতরাং ধৈর্যধারণ করুন এটা যুদ্ধসংক্রান্ত আদেশ 
অবতীর্ণ হওয়ার পূর্বেকার বিধান। পরম ধৈর্য যাতে 

টপ পি, কোনোরূপ অস্থিরতা থাকবে না। 
১ 122 এ] তে এ শ ৬. তারা এটাকে মনে করে অর্থাৎ শাস্তিকে সুদূর অবাস্তব । 








বি 1 
ভাটি 






আরবি-বাংলা, সপ্তম খণ্ড [২৯তম 


রী 

৮০ ০০5০5 2৭55 :40 শব্দের দু'টি কেরাত বর্ণিভ 

লাফে এবং ইবলে আমের এ শব্দটিকে ১ হামযা ব্যভিরেকেই পড়েছেন।-1. হামযা 

পারে” ১. ১ মূলে ১ ছিল। তাখফীফের কারণে আলিফ পরিবর্তিত হয়েছে। ২ এ 

হযরত ইবনে আব্বাস (রা.)-এর কেরাত এর প্রমাণ; তিনি পড়েছেন): 1 ূ 
শরির রা নক . 

585 22১ 4৮৭0৭ 45 ) বাক 0 ফোল 25. ফায়েল, “5, মাফউল, প্রথম মাফউল 

583 2১25 ০ এ ০53 ৯ 

উহ, অর্থাৎ :10| অথবা নবী করীম হি এ 

০3:৯3 47৯5 : জার মাজনূর মিলিত হযে মুতা'আন্লিক হয়েছে 510এর সাথে, উহ্য শিবহে ফে'ল এ. এর সাথেও 

সুতা আলিক হতে পারে তখন ০-৫5441শব্দ ০0 -এর দ্বিতীয় সিফাত হবে। প্রথম সিফাত হলো 2301 ্ 

৮১ 44০৮2 4455: বাক্য ৮০০ “এর দিতীয় সিফাত । অথবা ২১/ হতে হাল হয়েছে, অথবা জ্মলয়েযৃ্তানাফা। 

20155 মুতা'আল্লিক হয়েছে 25/-4র সাথে । অর্থাৎ ৮১০০০০০৫৪05 ?9/ অথবা মুতাআরিক হয়েছে (05-এর 

সাথে । অর্থাৎ ৮1০০ 4৮ ১৩০০০ 4৮ ছু 

টির রা রা ৪ ৪5৪ 

ডে ০১৮5 ০১৯ 44৬৯ : জুমলায়ে ত্তানাফা, (০: ০ মুতা'আ্লিক হয়েছে ৫:55 -এর সাথে, অথবা (51) -এর 


সাথে অথবা 0০ -এর সাথে। 


শানে নুযূল : ইবনে আবূ হাতেম ও নাসায়ী হতে বর্ণিত, ইমাম ইবনে আব্বাস (রা.) বলেন, একদিন নযর ইবনে হারিছ ইবনে 

কালাদাহ কাফের কা'বা ঘরের দরজায় দণ্ডায়মান হয়ে আল্লাহ তা'আলার নিকট প্রার্থনা! করল, হে আল্লাহ! মুহাম্মদ তার কথায় ও 

কাজে সত্য হয়ে থাকলে আপনি আমাদের উপর পাথর বর্ষণ করুন, অথবা আমাদের উপর কঠিন জ্বালাময়ী শাস্তি আপতিত 

করুন। তার এ কথার জবাবেই আল্লাহ্‌ তা'আলা উপরিউক্ত আয়াত অবতীর্ণ করেন। হযরত ইবনে আব্বাস (রা.) বলেন, নযর 

বদর যুদ্ধে নিহত হয়। 

ইবনে মুনযির হতে বর্ণিত, হযরত হাসান (রা.) বলেন, যখন 631/৯43-,703-- ).- আয়াত অবতীর্ণ হয়, তখন মুসলিম 

অমুসলিম সকলের মধ্যে একটি আতন্কের সৃষ্টি হয় এবং তারা জিজ্ঞাসা করল এ শ্যন্তি কাদের জন্য হবে। তখন আল্লাহ তা-আলা 

৮1১50 ০51 525554) আয়াত অবতীর্ণ করেন -লোবাৰ, খাষিনা] 

অথবা, নাসায়ী ইবনে আবী হাতেম হযরত ইবনে আব্বাস (রা.) হতে বর্ণনা করেছেন যে, এ শাস্তি পরার্থনাকারী ছিল নযর ইবনে 

হারিছ ইবনে কালাদাহ কাফের । এ পাষণ্ড সূরা আল-হাক্কাহ্‌ শুনে ঠাট্টা করতে আরঞ্ত করল- যদি তা সতাই হয়ে থাকে অবশাই 

আমাদের উপর শাস্তি আপতিত হবে । অনুরূপভাবে অন্যান্য কাফেররাও বিদ্রুপ করতে লাগল । তারা বলতে লাগল, সে শাস্তি কেন 

আসে না? তাদের ধারণা মতে কিয়ামতের আগমন একটি অসম্ভব ব্যাপার ছিল। এ জন্য অস্ীকৃতির সুরে প্রশ্ন করত। এ ব্যাপারে 

আল্লাহ তাআলা এ পবিত্র সুরা অবতীর্ণ করেন। -হান্ধানী] 

শান্তি প্রার্থনাকারী : শাস্তি প্রার্থনাকারীর ব্যাপারে ছয়টি মত উল্লেখ হয়েছে। 

১. শাস্তি প্রার্থনাকারী ছিল নযর ইবনে হারিছ। সে বলেছিল, হে আল্লাহ: মুহাম্মদ তার কথায় ও কাজে সত্য হয়ে থাকলে 
আপনি আমাদের উপর পাথর বর্ষণ করুন, অথবা আমাদের উপর কঠিন জ্বালাময়ী শান্তি আপতিত করুন৷ 

২. আবু জাহল; সে নবীকে অস্বীকার করেছিল এবং বিদ্রুপ করে শাস্তি প্রার্থনা করেছিল 

ত. প্রশ্নকারী ছিল হারিছ ইবনে নু'মান আল-ফাহরী । র 

৪. আজাব প্রার্থনারী ছিল মক্কার কাফেরদের একটি দল। তারা ঠাষ্টা-বিদ্বুপ করে এসব কথ্য বলেছিল এবং নবী করীম 3: -কে 
আজাব নিয়ে আসার জন্য আবেদন করেছিল ৷ 

৫. আজাব প্রার্থনারী ছিলেন হযরত নূহ (আ.)। 

৬. রাসূলুল্লাহ কাফেরদের উপর আল্লাহর আজাব কামনা করেছিলেন । 


চর 


এ ঘতগুলোর মধো প্রথন মতটিই গ্রহসীয় বলে তাফসীরকারগণ মন্তবা করেছেন। -কুরতুবী, ফাতহুল কাদীর| 


///.6911./69101.00া 














.... অফগীরে জালালাইন.... আরবি-বাংলা,, সপ্তম খণ্ড [২৯তম প্রা] ৯১ 

6০১ 350750৮7৮ ৪৮৯০ 44৬৪: কোনো কোনো তাফসীরকার 27 -কে 315 বা জিজঞালা কর অর্থে 
্র্ণ করেছেন। তাদের মতে এর অর্থ হলো, জিজ্ঞাসাকারী জিজ্ঞাসা করেছে যে, আমাদেরকে যে আজাবের সংলাদ দেওয়া 
হয়েছে তা কার উপর বা কখন সংঘটিত হবে । অধিকাংশ তাফসীরকার বলেন, 4: প্রার্থনা করা অর্থে বাবহৃত হয়েছে । নাসায়ী 
শরীফে হযরত ইবনে আব্বাস (রা.) হতে একটি বর্ণনা উদ্ধৃত হয়েছে বর্ণনাটি এই- নযর ইবনে হারিছ ইবনে কালাদাহ বলেছে, 
হে আল্লাহ! এটা যদি বাস্তবিকই তোমার পক্ষ হতে সত্য ও যথার্থ হয়ে থাকে, তাহলে তুমি আকাশ হতে আমাদের উপর প্রস্তর 
বর্ষণ করো অথবা আমাদের প্রতি কঠিন পীড়াদায়ক আজাব নাজিল করো । -[কাবীর, কুরতুবী] 
১:৮৫1-৪$৮/-০5 4155 : অর্থাৎ যে আজাব প্রার্থনা করেছিল তা অবশ্যই সংঘটিত হবে, দুনিয়াতে হোক। চাই 
আখেরাতে হোক । যদি দুনিয়াতে হয় তবে বদরের যুদ্ধে হয়েছে। আর যদি আখেরাতে হয়, তবে তা হবে (71,010 
আর তা কাফেরদের জন্যই নির্ধারিত হবে । কারণ, তারা তা নিজেদের উপর ডেকে এনেছে। আর তা তাদের মূর্খতা ও বোকামির 
প্রতিফল মাত্র, আর তারা যে রাসূলের সাথে ঠাট্টা করেছিল সে কারণেই এ শাস্তির উপযুক্ত হয়েছে। 
০)৮০ ১ 4:40 ৮5 €95 44০74 ৮1555 425৯ : অর্থাৎ আল্লাহর পক্ষ হতে কাফেরদের উপর যে আজাব 
আগমন করবে তা প্রতিহত করা কারো পক্ষে সম্ভব হবে না! আর তিনি হলেন ৫১৮.) 3 সিড়িওয়ালা 41 4০৮০, 
৮৬1- ৫১৬০ শব্দটি 01৮, -এর বহুবচন- ৫%৫ শব্দ হতে উৎপত্তি ঘটেছে- 01৮১) (৮. এমন সিঁড়িকে বলা হয় 
যাতে নিচ হতে উপরে চড়ার জন্য অনেকগুলো ধাপ থাকে । 
অতএব, (১.2) এ বলে আল্লাহ তা"আলার এ --£ বুঝানো হয়েছে যে, তিনি 2.2 ১৩:০১ -এর অধিকারী (এরূপই 
হযরত সাঈদ ইবনে জুবায়ের (র.) মত ব্যক্ত করেছেন।) আর এ 2.2 ৩০)১ দ্বারা সাত আসমান ও আসমানের স্তরসমূহকে 
বুঝানো হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, এর অর্থ হলো, ০1 এ, ৮৮ ০1৮১] 53 
জালালাইন গরস্থকার বলেন, এরূপ- 1৮:11 ০৯১ 2৫401 25০, 
সাবীখরসথকার বলেন ৮০) ১ অর্থ 2৮41 ০৪ ০১৫20 অর্থাৎ মু'মিনগণকে সিঁড়ির মাধ্যমে বেহেশতে চড়াবেন 
যিনি! আরও স্পষ্টভাবে বুঝতে হলে তাৎপর্য হবে, তিনি অতীব উচ্চ, উন্নত, মহান ও অসীম মর্যাদার অধিকারী সত্তা! তার সমীপে 


আলা 








মানুষকে এমন ক্ষমতা দেওয়া হয়নি । 


5520 ৫225 ৬৮৩ এ: অর্থাৎ একের পর একটি সিড়ি যেভাবে স্থাপিত হয় আকাশমণ্ডলও তেমনিভাবে 

সরে স্তরে রয়েছে। ফেরেশতা ও রুহুল আমিন সেই আসমানগুলোতে চড়তে থাকবে৷ 

দারা উদ্দেশ্য এবং (/-কে পৃথকভাবে উল্লেখ করার কারণ :3 দ্বারা উদ্দেশ্য হলো, হযরত জিব্রাঈল আমীন (আ.)। 
হযরত জিব্রাঈল (আ.)-কে আল্লাহ তা*আলা অন্যান্য আয়াতেও ০:৭1 বলে সম্বোধন করেছেন। হযরত জিব্রাঈল আমীন, 
(জা.) একজন বিশেষ স্বগাঁয় দূত এবং আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা । তার কিছু বিশেষত্ব থাকার কারণে তার নাম ৬--+10 
বলে উল্লেখ করেছেন। 

হযরত জিব্রাঈল (আ.) -এর বিশেষত্ব এই যে, তিনি ছিলেন একজন ্বগাঁয় দূত, অর্থাৎ এঁশী বাণীসমূহকে আল্লাহ্‌র পক্ষ হতে 
নবীগণের নিকট আদান প্রদান করতেন সে বাণীর মধ্যে ৮% 2:৮৮) এবং ০ ৮৮৯) অর্থাৎ কুরআন ও হাদীস শরীফ 
অন্তর্তুকত রয়েছে। ্ঃ 

অথবা, তাকে এ সকল ফেরেশতাগণের প্রতি রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে যারা বিশেষ বিশেষ কাজে দায়িত্বশীল 
য়ছে। -মাদারিক] 

শান্তির দিনের পরিমাণ : উল্লিখিত ৪ নং আয়াতে ফেরেশতা ও হযরত জিব্রাঈল (আ.) আল্লাহর নিকট পৌছতে যে পথ 
অতিক্রম করতে হয় তা মানুষের অতিক্রম করতে পঞ্চাশ হাজার বছর সময় লাগে: কিন্তু ফেরেশতাগণ তা নিমিষের মধ্যে 
অতিক্রম করে থাকেন তাই আয়াতের মর্ম । কতেক তাফসীরকারক লিখেন, উপরিউক্ত আয়াতে পঞ্চাশ হাজার বছর দ্বারা 
কিয়ামতের দিন কাফেরদের পক্ষে শাস্তির দিনগুলে!কে পার্থিব দিনগুলোর পরিমাণ অনুযায়ী বুঝানো হয়েছে। কিয়ামতের পর হবে 
শুন্ত জীবন । তার কোনো শেষ নেই; কিনতু মুমিনদের পক্ষে এ সময়টি হবে খুবই ক্ষীণ নবী করীম 333২ বলেছেন, যার হাতে 
আমার প্রাণ, তার নামে শপথ করে বলছি- মুমিনগণ এক ওয়াক্ত ফরজ নামাজ আদায় করতে যে সময় বায় করেন, কিয়ামতের 
এক একটি দিন তাদের পক্ষে এর চেয়েও খুব হালকা হবে 


///.6911./69101.00া 





৯, আফসীরে জালালাইন : আরবি-বাংলা, সন্তম খণ্ড (২৯তম পারা । ] 


মোদ্দাকথা, এ আয়াতটি মুভাশাবিহ আয়াতের অন্তর্ভূক্ত; এর সঠিক তত্ব জানা আমাদের পক্ষে সম্ভবপর লয় শান্তির সনয় বা 
দিনের যে পরিমাণ বলা হয়েছে, তা মানুষকে বুঝানোর জন্য একটি রূপক কথা মাত্র । কেননা সূরা আল-হজের ৪৭ নং আয়াতে 
এবং সূরা আস-সাজদার ৫ নং আয়াতে পরিমাণ বলা হয়েছে, পার্থিব জগতের এক হাজার বৎসরের সমতুল্য । মোটকথা সৃষ্টির 
সৃচন! ও আদি সম্পর্কে আমাদের যখন কোনো জ্ঞান নেই এবং আল্লাহর পরিকল্পনা সম্পর্কে আমরা কিছুই যখন জানি না, তখন এ 
বিষয়ে মতামত প্রকাশ করা ঠিক নয় ৷ যারা আল্লাহর পরিকল্পনাকে শেষ করে তার পরিণতি কাল তাদের সম্মুখে উপস্থিত করার 
দাবি করে এবং তা না করলে পরিণতির ব্যাপারটা উদ্ভট হওয়ার প্রমাণ পেশ করে; তারা নিজেদের নির্বোধ হওয়ারই পরিচয় দেয় 

_খাযেন 
"এক হাজার বছর" এবং “পঞ্চাশ হাজার বছর'-এর সামঞ্স্য বিধান : সূরা আস্-সাজদায় কিয়ামতের দিনের পরিমাণ এক 
হাজার বছর বলা হয়েছে এবং সূরা মা'আরিজে তা পথ্যাশ হাজার বছর বলা হয়েছে। এ দুয়ের মাঝে সামঞ্জসা বিধান করতে 
গিয়ে তাফসীরকারগণ বলেছেন যে, কিয়ামতের দিন পঞ্চাশটি অধ্যায় বা 2৮ হবে। প্রত্যেকটি অধ্যায় এক হাজার ধছরেন 
পরিমাণ হবে। সূরা আসৃ-সাজদায় একটি অধ্যায়ের কথা বলা হয়েছে এবং সূরা মা'আরিজে পঞ্চাশটি অধ্যায়ের কথা বলা হয়েছে। 
আর এত অধিক সময়ও একজন মু'মিনের নিকট এক ওয়াক্ত ফরজ নামাজ পড়ার চেয়েও কম বলে মনে হবে । মুসনাদে 
আহমদে হযরত আবূ সাঈদ খুদরী (রা.) হতে একটি বর্ণনা উল্লিখিত হয়েছে । হযরত রাসূলুল্লাহ 222২ ইরশাদ করছেন যে, যে 
সম্ভার হাতে আমার জীবন তার কসম! সেদিনটি একজন মু'মিনের নিকট এত কম সময় বলে মনে হবে যে, এক ওয়াক্ত ফরজ 
নামাজ পড়তে যে সময় লাগে তার চেয়েও কম বলে মনে হবে। -সাফওয়া] 


42512520450 4০155 44558 : এটা রাসূলুরাহ এ -এর প্রতি সান্তনা প্রদানকারী বাণী স্বরূপ । হযরত 
ইবনে আব্বাস (রা.) বলেন, যখন আবূ জাহল এবং নযর ইবনে হারিছ আর কুরাইশগণ দলবদ্ধভাবে আল্লাহর নিকট আজাব প্রার্থনা 
করল এবং তারা সত্য ও মুহাম্মদ £223 এবং তার বাণী মিথ্যা প্রমাণ করতে চেষ্টা করেছে এবং তারা আল্লাহর আজাবকে খুবই 
দূরে বুঝে রয়েছে এহেন অশ্লীল তাষা রাসূলের সম্মুখে বর্ণনা করেছে। তাতে রাসূলে কারীম -এর অন্তর ব্যথিত হওয়া 











স্বাভাবিক কথা ! সুতরাং আল্লাহ তা'আলা তীকে ধৈর্যধারণের প্রতি আহ্বান করেছেন এবং তাদের হঠকারিতা হতে দুঃখিত না ] 


হওয়ার জন্য সান্তনা দান করেছেন। 

১১১০০ এর অর্থ : এর ভাফসীরে আলামা জালানুদদীন সুযূতী র.) বলেছেন 4; €১+ 33 +:20 অর্থাৎ এমন ধৈর্য 
যাতে কোনো প্রকার বিশৃড্ধলতা প্রকাশ পায় না। ধীর ও স্থিরতা রক্ষা করে বিপদকে নীরবে সহ্য করা । সহ্যহীন অবস্থাকেও সহা 
করে নেওয়া ৷ বিপদে ভেঙ্গে না পড়া, বিপদের ঘুহুর্তেও নিজের কার্যে অবিচল থাকা ৷ 

৮ -কে ০৮৪ -এর সাথে সংযুক্ত করার কারণ : এর কারণ হচ্ছে- আয়াতের মধ্যে সঙ্থোধিত হলেন হুযূর 
প্রত্যেক কােই ০৯১ ৬--» থাকা/একাত্ত আবশ্যক । তা না হলে ০ ১. -এর বিপরীত কাজ হবে। যেমন, হযরত 


ইয়াকৃব (আ.) )-এর প্রসঙ্গেও বলা হয়েছে- ?+. ₹ 2: 2 এভাবে আহ্বিয়ায়ে কেরামের সকল কার্ধেই ৭0) ৮৮ ছারা 
পরিপূর্ণ রয়েছে। তাই বলা হয়েছে- ১.৮! 








০০ 

৮৫3১৪ /553142৮2 55372 7861 ৮7৮8৫ 4058 : আল্লাহ তা'আলা বলেন, তারা কিয়ামত এবং কিয়ামতের 
আজাবকে বহু দূরে মনে করে অর্থাৎ তা সংঘটিত হওয়াকে অসন্ভব মনে করে, তবে তাকে যত দূরেই মনে করুক না কেন তা 
ততদূরে নয়, বরং এটা তাদের নিরুদ্ধিতার পরিচয়। আর আমি তো কিয়ামতকে অতি নিকটে দেখতে পাচ্ছি। এখানে ২০ 
৮৫৮১ ছারা ৮:০০: এবং 55421 ৮০$ -কে বুঝানো হয়েছে! সময় অথবা দূরত্বের অনুসারে ৬২ ও 4: বুঝানো 
হয়নি । অর্থাৎ যতই তা সংঘটিত হওয়াকে অসম্ভব মনে করে তা ততই অবশান্তাবী ৷ -মা'আরিফ, মাদারিক| 

কিয়ামতের নিদর্শনসমূহ এখনও প্রকাশ পায়নি, তথাপিও কিভাবে আল্লাহ বলেছেন যে, আমি তাকে খুবই নিকটে দেখতে পাই। 


এর উত্তরে বলা হবে যদিও কিয়ামতের নিদরশনসমূহ ব্যাপকভাবে প্রকাশ লাভ করেনি, তবে আংশিকভাবে তা প্রকাশ পেয়েছে। 
কেননা রাসূলুল্লাহ 323 বলেছেন, কিয়ামতের নিদর্শনসমূহ হলো- ইলম লোপ পাবে, মূর্খতা বৃদ্ধি পাবে, জেনা ও শরাব পান বৃদ্ধি 


পাবে, সুতরাং এগুলো তো বৃদ্ধি পেয়েছে! অপর দিকে হুযূর বলেন, 2:৮৮ ৩5 ১ ৩৩ ১৮ যে ব্যক্তি মৃত্যুবরণ 


করে তার কিয়ামত তখনই শুরু হয়। প্রত্যেক মানুষই কালক্রমে মৃত্যুবরণ করবে বা করছে তাই ব্যক্তিদের লক্ষ্যেই 'কিয়ামত 
নিকট" এ কথা যথার্থ হয়েছে। 








আল্লাঘা আলৃসী (র.) বলেন, কাফেররা কিয়ামতের আাজাবকে দূরে দেখে" এর তাৎপর্য হলো তারা কিয়ামত অসন্তব মনে করে 
তারা যনে করে এমন ঘটনা তখনো ঘটবে না। তাদের ধারণা আসমান-জমিন চন্দ্র-সূর্য সব ঠিকই থাকবে ।-[নৃরুল কোরআন] 


///.92111./58101.00]া 








- জালালাইন : আরবি-বাংলা, সপ্তম খও [২৯তম পারা] 
অনুবাদ : 
: ৮. সেদিন আকাশ হবে তার সম্পর্ক উহ ক্রিয়া অর্থা 





৯৮৪৮ 


৪ (০১:০০ 27 ্ ০1৩১৯ ১৯ 
নৈশ জি 


9. ৮০০০ পাতা 


০ 


-০20৩৩ ০1৮2201528৯] 
এত লিপ 3, 
তি রে? 


৬০৪ ০৩০৬ পা * 2৩৩ তে ৫০ 
পি ভি জি 


০০22 ৩ ৩ পাপ তীণা তা পাপা 


মিটি পনি জারির এলে 


৮০০০৬ এ তিউ, প্রি তল ভরি পতি ও চপ গজ 2প 


ভিপি ১ 285৩ 201 


পশপাঙণ 


285৮৪৫ ৬১৪ ০1 ০০৪০ 


৯ পা পাতা 


এত 








৬৬০ 


২. 


নত 








-এর সাথে । গলিত ধাতুর মতো বিগলিত রৌপোর ন্যায়, 


৯. আর পর্বতসমূহ হবে রঙ্গীন পশমের ন্যায় পাতলা ও 
হাওয়ায় উড়ে যাওয়ার বিবেচনায় । 
১০. এবং সুহৃদ সুহ্ৃদের সংবাদ জিজ্ঞাসা করবে না আত্মীয় 





আত্মীয়ের অবস্থা জিজ্ঞাসা করবে না। সকলেই নিজের 
ব্যাপারে উদ্বিগ্ন ও ব্যস্ত থাকার কারণে । 


$$ ১১. তাদেরকে পরস্পরে দৃষ্টি গোচর করানো হবে সুহদগণ 





পরস্পর একে অপরকে দেখতে পাবে, চিনতে 
পারবে; কিন্তু কথাবার্তা বলবে না, বাক্যটি মুসতানাফা 
বাক্য । অপরাধী কামনা করবে কাফেরগণ আশা 
পোষণ করবে পণ দিতে * অব্যয়টি ১ অর্থে ব্যবহৃত 
হয়েছে শাস্তি হতে সেদিন 9৮ শব্দটি ৮ বর্ণে 
যের ও যবর যোগে উভয় কেরাতে পঠিত হয়েছে। 
তার সন্তানসন্ততি দ্বারা। 





525 5 ১2০০ $$ ১২. আর তার সঙ্গিনী দ্বারা স্ত্রী এবং তার ভাইয়ের ছারা । 





, এবং তার জ্ঞাতি-গোষ্ঠির দ্বারা তার বংশধরদের, 

বংশধরদেরকে ১০) এ জন্য বলা হয়, যেহেতু 

পি প্রিতামাতার বিচ্ছিন্ন অংশ বিশেষ তারা 
তাকে আশ্রয় দিত তার জিম্মাদার হতো । 








১৮৫5 ৮০ চি খা লেঃ ৯ -£ ১৪. এবং পৃথিবীর সকলের দ্বারা। অতঃপর _তা তাকে 


ক লজল ৩ 2৩ জেতা ++ পা: 
2 


মুক্তি দান করে সে মুক্তিপণ, এটা পূর্বোক্ত ১--০ 
-এর উপর আতফ। 





রা 1. রি 365১৬৫, ৭০ ১৫. না, কখনো নয় তার কামনার প্রতি শাসানো উদ্দেশ্য। 


+ পি 


5 বিল? 
3060 25 


১,১00 00 হি০৮৫-*০৮৮৮৮০ 
কল ০০ 8. 


০৩০] ৮০৬ ১৯ /৮৫০০ ৮১ 2০7. চা 


১৩৬৮০ ০৮১ পে ০ 1৮2১০. ২৬ ১৭. 


ক টেপা 


৫০] ১ 


পাতা তাক 


তা তো অগ্নি লেলিহান অগ্নি জাহান্নামের নাম। কেননা 
তা কাফেরদের প্রতি লেলিহান হবে । 


১৬. যা মন্তক হতে চামড়া খসিয়ে দিবে ৬৮ শব্দটি 21১ 





-এর বহুবচন, আর তা হলো মস্তকের চামড়া । 
সে ব্যক্তিকে ডাকবে, থে সতোর প্রতি পৃষ্ঠ 
করেছিল এবং মুখ ফিরিয়ে নিয়েছিল ঈমান 
হতে? এরূপ বলতে থাকবে যে, আমার মধ্যে আস, 
আমার মধ্যে আস। 








3৩১ নি ৮৪53৮ ৯। +/, ১৮. আর সে পুণ্তীভূত করেছিল সম্পদ এবং সংরক্ষিত 


পা লণঠ৩ 


24055 40 5৮155 





করে রেখেছিল ভার ভাতের মধ্যে হেফাজত করেছিল 
এবং তা হতে আল্লাহর হক আদায় করেনি । 


///.6911./69101.00া 


৯৪ তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম খণ্ড [২৯তম পারা ] 





252 লি: এ শব্দটি পূর্বোল্েধিত ৮৪ হতে মাফউল, অথবা এটা পূর্ববর্তী ৮ ১ হতে বদলও হতে পারে 
5৮5০ বাক্যটি সুতা নাফাহ অথবা ০৯ -এর সিফাত! 

3 হরফে রদা" (4৮ -এর ০ যমীর ৩ -এর দিকে ধাবিত, অথবা এটা যমীরে মুবহাম, যার তাফসীর করা হয়েছে। ৮৮ 
খবর, অথবা বদল, অথবা কিসসা, 24164 এটা $| -এর দ্বিতীয় খবর, অথবা উহ্য মুবতাদার খবর, অথবা.) যমীরে মানসূষ 
হতে বদল হয়েছে 221; খবরে $|, 27 


+৯/-০১৪: এটা 4,452 আর ০০টি 

১0258: এটাও 2552 এবং ৭ 222টি 22৫ 

12212, এটা 2154 045 হবে এবং 22543 205 হতে পারে । 

উ/ 515585554৬1 45 এটা বাক্য হয়ে পূর্ববর্তী ৮৮421 ছু হতে 1,252 হিসেবে ৮25০ 4১24 হবে। 
৮4818. এটা 422 ১-এর উপর 4০০ হয়েছে। 

40 শব্দে কেরাতসমূহ এবং বিভির কেরাতের অর্থসমূহ : 410: শব্দে দু'টি কেরাত। জমহুর এটাকে 43 দিয়ে 0. 
পড়েছেন । এর অর্থ কোনো বন্ধু বা আপনজন নিজ আপনজনের কথা জিজ্ঞাসা করবে না । ইবনে কাছীর তাকে 242 দিয়ে 3 
মাজহুলের সীগাহ পড়েছেন । এর অর্থ দীড়ায়, কোনো আপনজনকে কোনো আপনজনের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে । তার বন্ধুর 
বা আপনজনের অবস্থা জানার জন্য ৷ যেমন কোনো লোকের খবর তাদের আত্মীয় বা বন্ধু-বান্ধব থেকে নেওয়া হয়ে থাকে যে, মে 


কোথায় কেমন আছে ইত্যাদি। -[কাবীর, ফাতহুল কাদীর] 


মল ৬/-5 4185 : 52 -এর আভিধানিক অর্থ- গলিত খনিজ পদার্থ, ঘেমন- 
বর্ণ, রৌপা, তায ইত্যাদি। তৈলের গাদ, কফ অর্থেও ব্যবহৃত হয়। উল্লিখিভ আয়াতে বিগলিত ধাতুর অর্থে ব্যবহৃত হয়েছে। 
হযরত হাসান (রা.) বিগলিত রৌপ্যের'ন্যায় বলে অভিমত প্রকাশ করেছেন। 
1 শব্দটি মানসূব হওয়ার চারটি কারণ হতে পারে- ১, মানসূব হয়েছে ৮ -এর দ্বারা অর্থাৎ ৫৮: শব্দটি (১০১ -এর 
মাফউল হয়েছে। ২. 1১ শব্দটি পূর্বে উল্লিখিত ল/ এর ৮৯১০ অথবা ৫ হয়েছে। ৩. ৫৯৭ শব্দটি একটি উহ্য বাকোর 
সাথে সংশ্লিষ্ট । বাক্যটি ছিল এভাবে 13491540540 007৮8, 755 শব্দটি পূর্বের 7১5 হতে ০১4 হয়েছে। 
াকাহীর| 
পাহাড়কে পশমের সাথে তুলনা করার কারণ : পাহাড়কে পশমের সাথে তুলনা করার কারণ হচ্ছে- পাহাড়সমূহ লাল, কালো, 
সাদা অর্থাৎ রংবেরঙের আকার হয়ে থাকে, আর পশম বা উলও তন্দ্রুপ বিভিন্ন রঙের হয়ে থাকে । বিভিন্ন রঙের উল যখন উড়িয়ে 
দিলে রংবেরঙের আকার ধারণ করবে, পাহাড়সমূহও সেদিন পশমের মতো উড়তে থাকবে। রঙের সাদৃশ্যে উভয়ই সমান রূপের 
দেখা যাবে। এ কারণে পাহাড়সমূহকে রুইয়ের সাথে তুলনা করা হয়েছে। -কাবীরা 
হা 


রা মা ১৮৯৩ ০৪ ১০৫ 





পা ১1751 টু জে কেই কর বি অব ঘটছে ত দেখ 
পাবে এবং চোখের উপর ভাসতে থাকবে, তবে কেউ কাউকে কিছুই জিজ্ঞাসা করবে না, কেবল প্রত্যেকই এ ৬০০: 
করতে থাকবে ? কেউ কারো ভালোমন্দের কথা চিন্তাও করবে না। 

আর কেউ কারো সহানুভূঁতিও করবে না। কারো কি হচ্ছে তা দেখেও জানতে চাইবে না। নিজের চরম সংকট নিয়েই ব্যন্ 
থাকবে । 


////.9811.59101.00 


... তাফসীরে জালালাইন.. আরবি-বাংলা, সপ্তম খও | ২৯তন পারা । নু 


সূরা আস-সাফ্ফাতের আয়াতে বলা হয়েছে একে অপরকে মুখামুখি প্রশ্ন করবে. আর অত্র সূরার আয়াতে বলা হবে ঘে কোনো 
বন্ধ অপর বন্ধুকে জিজ্ঞাসাবাদও করবে না, তাই প্রকাশ্য আয়াতসমূহের ছন্দু দেখা যাচ্ছে। এদের মধ্যে কিভাহব দ্বন্দ নিরসন 
করা যাবে। | 

তার উত্তরে মা'আরিফ গ্রন্থকার বলেন, সূরা আসা-সাফ্ফাতের আয়াতে যে পরস্পর প্রশ্ন করার কথা উল্লেখ করা হয়েছে তা 
পরস্পর বিবাদ স্বরূপ এবং ঝগড়া-ফ্যাসাদ স্বরূপ প্রশ্নবাণ করার কথা বলা হয়েছে । কোনো কিছু জানার উদ্দেশ্যে জিজ্ঞাসা করার 
কথা নয়। এ সুরতে যে প্রশ্ন করবে না বলা হয়েছে এতে জানার অথবা সহানুভূতি করার লক্ষ্যে বন্ধুত্রে পরিচয় দিয়ে জিজ্ঞাসাবাদ 
না করার কথা বলা হয়েছে । সুতরাং আয়াতের মধ্যে পরস্পর অর্থের ছন্দ থাকল না; বরং উভয়ের উদ্দেশ্য সঠিক প্রমাণিত হয়েছে! 
1৮৮4 -এর অর্থ এবং আয়াতে তার মর্মার্থ : ৮72 শব্দটি ৮৮ শব্দ হতে নির্গত। তার অর্থ হলো- অপরাধী, পাপী, 
অন্যায়কারী । আয়াতে "১৯. বলতে কাফির বা যে কোনো পাপী বুঝানো হয়েছে, যে কিয়ামতের দিন অপরাধী সাব্যস্ত হবে এবং 
জাহান্নামের উপযোগী হবে সে কাফের । যার জন্য জাহান্নাম অবধারিত সে আকাজ্া করবে যে, তার যা কিছু আছে দুনিয়ার সব 
কিছু দিয়ে হলেও যদি জাহান্নাম হতে মুক্তি পাওয়া যেত তাহলেও ভালো ছিল। সে যেকোনো মূল্যে হোক আজাব হতে বাচতে 
চাইবে; কিন্তু হায়! কিভাবে সে পরিত্রাণ পাবে। -কাবীর, যিলাল] 

জাহান্নামের ডাক : উল্লিখিত আয়াতসমূহে আল্লাহ তা'আলা কিয়ামতের দিন কাফিরদের অবস্থার বর্ণনা দিয়েছেন । বলেছেন, 
তারা যদি পৃথিবীর যাবতীয় ধন-সম্পদ ও যুক্তিপণরূপে দিতে চায়, তবুও তাতে কোনো কাজ হবে না। তাদের শাস্তির জন্য হবে 
জাহান্নামের অগ্নিশিখা । এ শাস্তির দু'টি কারণ আল্লাহ তা'আলা এখানে উল্লেখ করেছেন। প্রথমটি হলো ঈমান না আনা । 42 
শব্দ দ্বারা এটাই বুঝাচ্ছেন। আর দ্বিতীয়টি হলো দুনিয়াদার হওয়া । 475, দ্বারা এটাই বুঝানো হয়েছে। মানুষ দুনিয়াদার ও 
বৈষয়িকতাবাদ গ্রহণ করলে স্বভাবতই কৃপণ হয়, সম্পদ পু্জীভূত করে । তাই আল্লাহ বলেছেন, তারা সম্পদ পুঞ্তীভূত করে রাখত; 
তার জাকাত আদায় করত না । অতঃপর তাদের শাস্তি হলো জাহান্নাম । জাহান্নাম তাদেরকে এভাবে ডাকবে, হে মুশরিক! হে 
মুনাফিক! এদিকে আসো । হযরত ইবনে আব্বাস রো.) বলেছেন, জাহান্নাম কাফের ও মুশরিকগণের নাম ধরে ধরে ডাকতে 
থাকবে! জবাব না পেয়ে প্রকাণ্ড একটি চিৎকার দিবে । অতঃপর পাখি দানা গলাধঃকরণের ন্যায় তাদেরকে জাহান্নাম গলাধঃকরণ 
করবে। এখাষেন, ইবনে কাছীর] 

জাহান্নামের ডাকার পদ্ধতি : জাহান্নামের ডাকার পদ্ধতির ব্যাপারে কয়েকটি অভিমত রয়েছে। এক. জাহান্নাম কাফেরদেরকে 
লেসানে হাল তথা অবস্থার ভাষা দ্বারা ডাকবে। দুই. আল্লাহ্‌ তা'আলা সেদিন জাহান্নামের মাঝে বাক ক্ষমতা সৃষ্টি করবেন এবং সে 
ডাকবে, “হে কাফের, হে মুনাফিক' এবং তাদেরকে পাখি যেমন দানা গিলে খায় সেরূপ গিলে খাবে । তিন. জাহান্নামের রক্ষীরা 
সেদিন কাফেরদেরকে ডাকবে । এখানে 42: -কে লুগত করে জাহান্নামের সাথে ডাকাকে যুক্ত করা হয়েছে। চার. ডাকা-এর 
অর্থ হলো ধ্বংস করা অর্থাৎ যারা ঈমান থেকে বিমুখ এবং ধন-সম্পদ কুক্ষিগত করে রাখবে তাদেরকে জাহান্নাম ধ্বংস করবে। 
আরবি ভাষায় (4: শব্দটি 41 অর্থেও ব্যবহৃত হয়ে থাকে । যেমন- আরবদের কথা 411 023 অর্থাৎ ৬4 -কাবীর! 


1 ৩ তা 188 


৮৬০৮5৩৮1553 722 ৮৮5 বি: এ শব্দ্য়ের বিভিন্ন অর্থ হতে পারে । যথা আল্লাহ ও আল্লাহর 
রাসূলের আনুগত্য হতে মুখ ফিরিয়ে নিবে, বেরোখ হয়ে যাবে। লোভ-লালসার বশীভূত হয়ে অন্যের হক নষ্ট করে সম্পদ যোগাড় 
করবে। সম্পদ অর্জন করে অতঃপর তাকে পু্জীভূত করে রাখবে । অর্থাৎ আল্লাহ ও রাসূলের হক বিনষ্ট করবে। 
অথবা, আকীদা ও চরিত্র ধ্বংস করার অর্থের প্রতি 4: 5: দ্বারা ইশারা করা হয়েছে। মূলকথা হলো এমন গুণাবলি সে 
শাফরমানগণের মধ্যে পাওয়া যাবে যার কারণে তারা দোজখে প্রবেশ করা আবশ্যক হয়ে পড়বে। 
অর ০50 (5 বলে কাফেরদের %+:৫).5 444 হওয়া বুঝানো হয়নি এবং 6:0০ 44. হওয়াও আবশ্যক হয় না। 
করণ কাফেরদের ঈমান বহাল নেই। সৃতরাং তাদের উপর কেবল কুফরির আজাব পতিত হবে এবং গুনাহগার ঈমানদারদের 
উপর গুনাহের শাস্তি পতিত করা হবে। [আল্লাহই ভালো জানেন |] 

///.6911./69101.00া 

















ভাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম হণ [২৯তম লারা] 


572৩৮. ০৮০৩ পঠিত পভ 
দি ১৩ ৮৮০১ ৬৮৪ 9৮81৭ ১৯, নিচ মানুষকে সৃষ্টি কা হয়েছে হতোদাম ক ৫ 














রানির ৮০৬০ যার ব্যাখ্যা হলো [পরবর্তী আয়াতে 
রা হয়েছে]। র্‌ 
এ] ০০০5 ১৩ ৮৪] ৮22131 01০ ২০, যখন বিপদ তাকে স্পর্শ করে, তখন সে তা. 


টি করতে থাকে বিপদ স্পর্শ করার সময় । ঃ 


তত পুরণ প্র তঠ৩ ভাত লিভ 


০ ৪ ৮টি পাল] শিট 1ঠু$ ০) ২১ আর যখন তাকে কল্যাণ স্পর্শ করে, তখন সে হট 
অত্যন্ত কৃপণ কল্যাণ স্পর্শ করার সময়, অর্থাৎ সম্পদ 





ররর রানার হেয়ার 
4৩10৮ এ0। ৩০ ১৮০] ও স্পা অর্জিতি হওয়ার পর তা হতে আল্লাহর হক আদা 
টানে 2 নে কার্পণ্য করে। 
» ০১৮১৯) এ ১০৮৮) ১1 - ২২, তবে সালাত আদায়কারীগণ ব্যতীত অর্থাৎ নু'নিলগণ 
ঢা. ২৩. যারা তাদের সালাত আদায়ে সর্বদা ্টাবান সদ 










পালনকারী ৷ 
২৪. আর যাদের সম্পদে রয়েছে নির্ধারিত হক ত' হলে হাত 


০০০ চতাটত 


০55 





২৫. প্রার্থী ও বঞ্চিতগণের জন্য যে প্রার্থী না হওয়ার কারণে 
বঞ্চিত থাকে। 


২৬. আর যারা সত্যারোপ করে কর্মফল দিবাদের প্রতি 
কর্মফল লাভের দিন অর্থাৎ কিয়ামত । 












৮৮৬ ৪০ ৩5 05 25505 % ২৭. আর যারা তাদের প্রতিপালকের শাস্তি সম্পর্কে ভঃ 


2০৫৮ [পোষণকারী] ভীতস্ত্রস্ত ! 


৭১০৩৮ 2০০7 22] ₹) ২৮. নিশ্চয় তাদের প্রতিপালকের শাস্তি হতে নিঃুশ্ত থাক 
-+72৮ ১৮৩ পট ৩6 756 51 তানি যায় না। তা অবতীর্ণ হওয়ার ব্যাপারে । 


5১:৯4:৯5: হাল মুকাদারা 3 হতে! অনুরূপভাবে ১2. ও (৮৮ উভয়ই হাল প্রথম 181টি (০১৮ -এর হর, 
আর দ্বিতীয়টি (৮১:-এর ঘরফ। ৫৮ 3 মুসতাছনা- 9 মুসতাছনা মিনহ। টা 
৩০০০৫ ৪০১ ৩৯ ১7৩ বি বাক 42১1 মুবতাদা, ৯১৯ ৬ খবর, এটা ১৮:০৫: -এর সাছে 
মুতা'আল্লিক হতে পারে । ০৮০৪ দ্বিতীয় খবর 452)-এর। 


পূর্ববর্তী আয়াতের সাথে যোগসূত্র : পূর্ববর্তী আয়াতে দোজধের আলোচনা করা হয়েছে। অত্র আয়াতসমূহে ঈমানদারদের কিছু 
নন্ননা পেশ করা হয়েছে, ১. 59, 

৮০৯1১ 3420৮5০5310. 4538: ০৮৯ শব্দের অর্থ হলো সংকীর্ণমনা, ছোট অন্তর, অতিশয় কৃপণ, অস্থি 
প্রকৃতির, অত্যধিক লোভী । হযরত ইবনে আব্বাস (রা.)-এর মতে (০১-১ শব্দটির ব্যাখ্যা পরবর্তী আয়াত দু'টিতে দেও. 
হয়েছে । অর্থাৎ ০০ -এর অর্থ হলো বিপদ-আপদে হা-হতাশ করা, অধৈর্য হওয়া এবং এশ্বর্শশালী হলে কৃপণতা কর, 
ধন-দমপদকে কুক্ষিগত করে রাখার প্রবণতা । উল্লিখিত আয়াতে ১0:21 বলতে কি বুঝানো হয়েছে, এ সম্পর্কটি অভি 
পাওয়া যায়। প্রথমত 3:71 বারা এখানে কাফিরদেরকে বুঝানো হয়েছে । কেননা এসব কু-স্বভাক হতে মু মিনদেরকে রে 
বল' হয়েছে । দ্বিতীয়ত ১.4 ছারা নাধারণভাবে সকল মানুষকেই বুঝানো হয়েছে: কিন্তু মু'মিনদেরকে পরে বাদ দেওয়া হতে 


রাহুল মা'আনী, খাযেন 
//৬/.6211./59101.00া 














রিয়ার ৪ জারানিছিন : আরবি বানা খণ্ড [২৯তম সাবা । 


ুষের প্রকৃতিগত স্বভাব এবং আয়াতে মুসন্লিদেরকে ব্যতিক্রম করার কারণ : মানুষকে আল্লাহ তাআলা ভালো মন্দ ভিলা 
পণতা, অস্থিরতা ও ক্রোধ ইত্যাদি গুণাবলি ও স্বভাবগত দুর্বলতার সমৰয়ে সৃষ্টি করেছেন। তবে তাদের এ স্বভাব্সমহ ব্যবহারিক 
ব্রতেদে ভালো ও মন্দ পরিচয় লাভ করে থাকে ৷ যেমন অপচয় না করলে তখন বলা হয় মিতব্যয়িতা । কিন্তু সম্পদ নায় হওয়ার আশঙ্কায় 
ল্লাহর হুকুমের বিপরীত যাকাত ও দান-সাদকা হতে বিরত থাকলে তখন এ স্বভাবটিকে বলা হয় কৃপণতা । বন্তুত মানুষের স্থতাবগত 
তাকে নিয়ন্ত্রিত ও ভারসাম্য রক্ষা করে তারাই চলতে পারে. যারা ঈমানদার ও আল্লাহভীরু হয় এ স্বভাবসমৃহকে নিল করা অসম্ভব 
পার, কিন্তু তাকে নিয়ন্ত্রিত করে সঠিক পাত্রে বাবহার করাই হলো মৃলকথা। ঈমানদার ও আল্লাহ্ভীরু লোকগণ এরূপ পারে বলেই 
[দেরকে উপরিউক্ত আয়াতসমূহে ব্যতিক্রম বলা হয়েছে! ঈমানদার না হলে এ স্বভাবগুলো মানুষের মধ্যে এমনভাবে বদ্ধমূল হয়ে যায় যে 
কে নিয়ন্ত্রণ করে সঠিকপাত্রে ব্যবহারের ক্ষমতাই তাদের থাকে না: নিয়ন্ত্রণ ক্ষমতা ও সঠিক পাত্রে ব্যবহারের শক্তিটি মানুষের মধ্যে 
ঘানই জন দেয় । কবীর]. 
5:০৫ ০৮০5 21১৪ : এস্থানে ৮০৮ বলতে অস্থির, অধৈর্য, উৎকণ্ঠিত, দুঃখিত ও ঘাবড়ানো ইত্যাদি । এখানে (5১: বলে এ 
কল লোকদেরকে উদ্দেশ্য হয়েছে, যারা শরিয়তে ইসলামের নীতিমালার বাহিরে কার্ষকলাপ করতে সংকোচ করেন না। 
রর ৫১: বা কৃপণ বলতে এ সকল লোকদেরকে বুঝানো হয়েছে, যারা সচরাচর ৮1; ;%-: আদায় করতে সংকোচ করে! 
পজিপাপপত তি ১৩ 5 পাপা রশিত্হা . পু চামাআরিফ। 
-1,৮ ০৮০] 3৪1৮5 ড:৮ 44৬৯৪ : উক্ত আয়াতসমূহে আল্লাহ তা*আলা তিন প্রকৃতির মানুষকে /-:2 4 করেছেন। 
. প্রথম পর্যায়ে সেই সকল লোকদের কথা বলা হয়েছে, যারা আল্লাহর হকসমূহ আদায় করে থাকে, অর্থাৎ 2৯ ০:09 -কে 
রীতিমতো আদায় করে থাকে । আর আল্লাহর জন্য সকল ইবাদত অনবরতভাবে আদায় করে। - 
945 ছারা 5459: করে এ কথার প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে যে, ঈমানদারদের ঈমানের প্রথম ও প্রধান চিহ্ন! ঈমানদার বলার 
যোগ্য তারাই যারা নামাজ সমাপন করে । আর 2১1১ 4১. বলে সে সকল নামাজিদেরকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, যারা 
নামাজের মধ্যে এদিক-সেদিক তাকায় না। ॥ 
ইমাম বাগাবী (র.) স্বীয় সনদে “আব্দুল খায়ের” হতে রেওয়ায়েত করে বলেন, আমরায হযরত উকবাহ ইবনে আমির (রা.) হতে ৮০ 
০১১০৮2৯-৮ -এর অর্থ জিজ্ঞাসা করলে তিনি উত্তর দিলেন- £/42| 49০. "নামাজের উপর অনবরত প্রতিষ্ঠিত" সে ব্যক্তি 
নয় যে সর্বদা নামাজ পড়ে; বরং সে বক্তিই নামাজের উপর 70 যে নামাজের প্রথম হতে শেষ পর্যন্ত নামাজের প্রতি খেয়াল রাখে, 
এদিক-সেদিক লক্ষ্য না করে। যেমন এ অর্থে সূরা মু'মিনূন-এ বলা হয়েছে 


-3৮৮০। 05 মুল নিত 298 সদ পাটি প্ -০৮৮০৩০৮১০০০৫১ 22 
» দ্বিতীয় পর্যায়ে সে সকল লোকদের কথা বলা হয়েছে, যারা আল্লাহর বান্দাগণের হকসমূহ আদায় করে থাকে । তাদের সম্পদে 
এতিম-মিসকিনদের যে অংশ রয়েছে তাদের প্রাপ্য অংশ প্রার্থী ও অপ্রার্থীদেরকে দিয়ে থাকেন। এদের মধ্যে তারাও শাখিল থাকবে যারা 
£ ওয়াদা ভঙ্গ হতে বিরত থাকে, আমানতের খেয়ানত করে না, সত্য সাক্ষীদান করে, এতে কারো পূক্ষগাতিতব করবে না। 
1৬৮০ ৬৯ ডন ভ৯ ১2৮15 ৪4555 এ: আয়াতে উল্লিখিত? ৩৮ বা নির্ধারিত হক বলতে কি বুঝায়, সে 
মম্পর্কে দু'টি অভিমত পাওয়া যায় । প্রথমটি হলো তা দ্বারা ইসলাম নির্ধারিত জাকাতের অংশ বুঝানো হয়েছে। কেননা সাধারণ দান-খয়রতের 
কোনো নির্ধারিত পরিমাণ নেই । এ মতটিই হযরত ইবনে আব্বাস, হাসান এবং ইবনে সিরীন (র.)-এর । দ্বিতীয় মতটি হলো, তা দ্বারা 
কাত নয়; বরং নফল দান-খয়রাত বুঝায় । কেননা এ আয়াতটি মাক্কী সূরার, আর জাকাত ফরজ হয়েছে মদীনাতে। প্রথম মতের অনুসারীরা 
বলেন যে, তা দ্বারা জাকাত বুঝায় কেননা প্রাথমিকভাবে মক্কায় জাকাতের কথা বলা হয়েছে এবং মদীনায় তা বিস্তারিতভাবে বলা হয়েছে। তা 
ছড়১2 %% কথাটি নামাজের সাথে উল্লেখ করায় জাকাত বলেই বুঝা যায় এবং এটা সেসব লোকদের গুণাবলিতে উল্লেখ করা হয়েছে 
যর?) নন। আর জাকাত আদায় না করলে পে ব্যক্তি 15 হবে। এ কারণে তা দ্বারা জাকাত বলাটাই যুক্িযুক্ত। +কাবীর, রুল মাআনী 
১3৩ এবং 1০১০ শব্দছয়ের অর্থ : 3.5 অর্থ- প্রার্থী, পরার্থনাকারী, ভিক্ষুক এবং ?১7০+ অর্থ বঞ্চিত, অধিকার থেকে বঞ্চিত। এখানে 
4 বা প্রার্থী বলতে পেশাদার ভিক্ষুক বুঝানো হয়নি, সাহায্য প্রার্থনাকারী অভাবী লোক বুঝিয়েছে। আর ?ঠ:৮.* বা বঞ্চিত বলতে বেকার, 
কজি-রোজগারহীন বা উপার্জনের চেষ্টা করেও প্রয়োজন পরিমাণ আর্জনে অক্ষম থাকা লোক, অথবা দুর্ঘটনার কবলে নিপতিত বা আকম্বিক 
বিপদ্ন্ত হওয়ার দরুন অভাবী হয়ে পড়া লোক, কিংবা উপার্জনে অক্ষম ব্যক্তি বুঝিয়েছে। এ ধরনের লোক সম্পর্কে যখন নিশ্চিতরূপে জানা 
ঘবে যে, সে বাস্তবিকই বঞ্চিত, অভাবগ্স্ত, তখন মু'মিন ব্যক্তি তার প্রার্থনা করার অপেক্ষা না করেই নিজেই অগ্রসর হয়ে আগে-ভাগেই তার 





সহায্য করবে, এটাই স্থাভাবিক। . 
দাতিবৃন তল তত শতত ৫৩ পতি কত ১ তপু রিতা ২ 
রর ৯০ --*- ০58০511১১০১ ০৯৪৬৫ 02৯13 ৮৬০ শাতী : উক্ত আয়াতে সে সকল লোকদের কথা বলা হয়েছে, 


ধরা আল্লাহর মহাশক্তির কথাবিশ্বাস করে কিয়ামতের দিনকে বিশ্বাস করে এবং তার শাস্তি হতে ভীতসন্ত্স্ত থাকে অর্থাৎ তাদেরকে বিশ্বাস 
স্‌ আকীদা সত্য এবং আমলসমূহও নেক, তারাই পরিপূর্ণ আকল সম্পন্ন লোক। আল্লাহর সাথে যেমন তাদের সম্পর্ক গভীর তেমনি তার 


হিঠিতে ০4555275255 লোক যারা কোনো বিপদ 
১৯ 22 ০ 6৬৮০1620215 ০৮ 6৯ ০2৯3 ০105 2555 আর তারা এমন 


হলে ভীত হয়ে যায় । আর আরাম পেয়েও খুব উত্তেজিত হয়ে যায় না। তারা সকল ভালো-মন্দ দুঃখ সব কিছুই নিরর্থক মনে করে। প্রভুর 
পক্চ হতে আগত আজাবকে খুবই কঠিন মনে করে থাকে । আর তাদের প্রতুর আজাব হতে রক্ষা পাওয়া বুবই মুশকিল 


//৬/.6211./59101.00া 














2550 ৮৬৯৩ ৮০ হাট 


তবে তারা হবে 
সম এ ১০০00957885 সীমালজ্মনকারী । হালালের সীমা 














অতিক্রম করে হারামের প্রতি সীমালজ্মনকারী। 
১৮১৪০৯1০৪৩ এ (582 তা 1 ৩২. আর মতা আমানতে পর ক 
০5 টি কেরাতে পু ৃ এ 


০৬:11 ৪ ই প্রতি দীন বা দুনিয়া সংক্রান্ত যে সকল বিষয় আমানত 


রাখা হয়েছে এবং তাদের অঙ্গীকার যা এ ব্যাপারে 
তাদের নিকট হতে গ্রহণ করা হয়েছে। রক্ষাকারী 
হেফাজতকারী ৷ 


/.1 ৩৩. আর যারা তাদের সাক্ষা দানে অপর এক কেরাতে 
শব্দটি বহুবচন রূপে পঠিত হয়েছে! অটল তার উপর 
অবিচল থাকে এবং তা গোপন করে না। 
১৪৯৮: ৫ ৩৪. এবং যারা তাদের সালাত সম্পর্কে হেফাজতকারী 
(5091 ৩ 5 তাকে সময় মতো আদায় করার ব্যাপারে । 











এাহিঠিলিও 


৯৩৬৭ 1০ ৩৫. তারাই জান্নাতে সম্মানিত হবে। 

1৭ ৩৬. কাফেরদের কি হয়েছে যে, আপনার প্রতি আপনার 
দিকে ছুটে আসছে তা 7৩ রূপে ব্যবহৃত অর্থাৎ 
একদৃষ্টিতে তাকিয়ে থাকে । 

৬ ৩৭. ডান দিক ও বা দিক হতে আপনার দলে দলে এটাও 
* ব্ধূপে ব্যবহৃত হয়েছে অর্থাৎ তারা দলে দলে 

একত্রিত হয়ে মুসলমানদের প্রতি বিদ্রপ করে বলে, 

১৮১০০০৮১০৩৫ 941০৮৮5 যদি এরা জান্নাতে প্রবেশ করে, তবে আমরাও তাতে 

(425 20 82, প্রবেশ করবো । আল্লাহ তা'আলা তদুত্তরে বলেন। 








নিও 5558 ্ রিনি 





1 ৩৮. তাদের প্রত্যেকেই কি এ প্রত্যাশা করে যে, তাকে 
রাচ্যময় জাতে প্রবিষ্ট করা হবে? 





0. 69]. $/99101.001 


তাফসীরে জালালাইন : ডি সপ্তম খও | ২৯তম পাবা।, ৯৯ 





পাও সিতার্তিতত 


রি 2 ৩৯. না, কখনো নয় এটা তাদের জান্নাত ল'ভের প্রত্যাশার 
20০১৯: ৫০৯৫, ৭ 15525158595 
ব্যাপারে শাসানো উদ্দেশ্য । আমি তাদেরকে সৃষ্টি 











ুযাযতাপ রর 
রি করেছি অন্যদের ন্যায় এমন বস্তু হতে যা তারা জ্ঞাত 
০১৩১০৫৮০৯৩৩ টিবি] আছে বীর্য হতে, আর তার কল্যাণে জান্নাতের প্রত্যাশা 
হি করা যায় না, হ্যা, কেবল তাকওয়ার মাধ্যমেই তা 


৮১5 450 প্রত্যাশা করা যায়। 


উ॥ ৮৯০ ১৯৪ এত: বাকাটি ৮: এবং ১১১২৯ 4050 জুমলা হয়ে -  হয়েছে। অতঃপর ১১%-., 
“2 এবং পরবর্তী বাক্যগুলো ৯ হয়েছে এবং এ বাক্যগুলোও ৮৫ এবং $527844 94:%₹ ০5 এ০০% বাক্যটি 
“চর ইলাভিফি হয়েছে 

৮১১০৭ ১৪ আয়াতে দু'টি কেরাত রয়েছে। অধিকাংশ কারীদের মতে, এটা ৮ ৮৯৩ হয়ে থাকে। অর্থাৎ, 
₹৮৩- -কে -4(সিহকারে পড়া হবে। আল্লামা ইবনে কাছীর (র.) ৮1 7৫: অর্থাৎ ০45০ -০৮৫-এর পরে ০০ 
ব্যতীত পড়েছেন। 

পর 2 এবং 4৮ ৪5 মুভা আলি হয়েছে ০০:৮৯ অথবা ০:৮৮ -এর সাথে। ০:৮০ হাল। 

উ॥ 6১১৫ 8453 : বাক্যটি ৮৮5 -এর মাফউল হয়েছে। 33:55 | জওয়াবে কসম। ৮:৮7 ৫5 নি 
কসমের দ্বিতীয় জবাব অথবা %09 হতে হাল। 

৪১:5৫ 4155 : এর মধ্যন্থ 9 শব্দটি পূর্ববর্তী ৮ হতে বদল হয়েছে। (০০ শব্দটি ৩১০৯5 -এর ফায়েল হতে 
'০৬। আনুরূপভাবে 5:2০ - ০৩ হয়েছে ১১৫284 -এর ফায়েল হতে। ₹-2- 2. হয়েছে ০9১: -এর যমীরে 
ফায়েল হতে ।1-%/--41 মারফ' হয়েছে 2৮১৩ -এর ফায়েল হিসাবে । ০1 242, জুমলায়ে মুস্তানাফা বা. হয়েছে 
35255 -এর ফায়েল হতে, অথবা 25 -এর ফায়েল হতে । 44 মুবতাদা ৮4। 75231 খবর । অথবা সম্পূর্ণ বাক্যটি 


মুবতাদা, খবর উহ্য । 
[শ্বাসা্িক আলাচলা ] 


০০০৩৯ -এর তাৎপর্য : প্রত্যেক বনী আদমকে আল্লাহ তা'আলা পুংলিঙ্গ অথবা স্ত্রীলিঙ্গ অবশ্যই দান করেছেন, এটাই হলো 
ভর যৌনাঙ্গ। আর এ যৌনাঙ্গের হেফাজতের একমাত্র ব্যবস্থাপনা হলো বৈবাহিক জীবন বা বিবাহ বন্ধন এবং স্বামী-্ীর মিলন 
কার্য এতে যৌনক্ষুধা মিটে যায় এবং জেনার কার্ধে ধাবিত হওয়া হতে বিরত থাকা যায়। তাই রাসূলুল্লাহ 2233 বলেন- 5৩41 
৮4365505204 বিবাহ চক্ষুকে নিচু করে দেওয়ার বিশেষ ব্যবস্থা এবং ল্ঞাস্থানের হেফাজতেরও বিশেষ বিহিত 





সুতরাং যারা বিয়ে বন্ধন ব্যতীত যৌন স্প্রীহা মিটাবে তারা যেন ৫, -কে ০. করল না, তারাই ):75 ৮১০4৮ 
আয়াতের ধমকির স্মুখীন হবে। উক্ত আয়াত হতে হযরত ফুকাহায়ে কেরাম এ মাসআলা নির্গত করেন যে, নিকাহে মুত'আ, 


মিকামিতা, চতুষ্পদজ্তুর সাথে সঙ্গম, হস্ত মৈথুন ইত্যাদির মাধ্যমে যৌন কামনা নিবারণ করা সম্পূর্ণ রূপে হারাম সাব্য্ত 


দিছি 
হয়েছে। কারণ এ সবগুলোই শরয়ী বিধান মতে সম্পূর্ণরূপে হারাম এবং এ সবগুলোই 41 ১১: -কে লঙ্ঘন করার অন্তরভু্ত। 
- বি -[মাদারিক, মা'আরিফ] 


///.6211]./59101.০0া 






্ আরবি-বাংলা, সম্ভম যু ২৯তম পানা! 


৯১ ৮০7০১ ০2১3 ৮0755 4158 আর যারা তাদের আমানতগুলো সঠিকভাবে 
করে । চাই দুনিয়ার আমানত হোক অথবা আখেরাতের আমানত হোক । 
আমানতের তাৎপর্য হলো তা আল্লাহ প্রদত্ত বিষয় । আমানত দুই শ্রেণির হতে পারে- 
১. ৫854 যদি হয় তবে আল্লাহর সৃষ্টিজগতের 3৮৮ বিষয়ক হতে পারে । যেমন কারো রক্ষিত সম্পদ টাকা পয়সা ই্যাদ 
কারো নিকট আমানত রাখলে তার সময়মতো সে বন্তুটিই ফিরিয়ে দেওয়া হলো আমানত । 
২. আর যদি ৫০১ হয় তবে ইসলামের বিধিবিধান অথবা নিয়মনীতি পু্ধানুপুঙ্খরূপে আদায় করতে হবে, তবে তো আমীন, 
রক্ষা করা হবে! 
হযরত জুনায়েদ (র.) বলেন, অঙ্গ-প্রত্যঙ্গের উপর রক্ষণাবেক্ষণই হলো আমানত । আল্লাহর একতুবাদের উপর আত্মার অঙ্ক 
বহাল রাখা আর সযত্নে ও সংশোধনের সাথে কোনো বস্তুর উপর স্থিরতা অবলম্বন করার নাম ৬2৮:) -আর স্বয়ং রাসূহুল্লাহ ২১ 
বলেন, আমানতকে খেয়ানত করা, কথা বলতে মিথ্যা কথা বলা, অঙ্গীকার ভঙ্গ করা, ঝগড়ায় ফিসক ও ফুজ্রী করা ইজ? 
মুনাফিকের চিহ্ন ৷ 4র্মহুল মা*আনী] 
আমানত সম্পর্কে রাসূলুল্লাহ 223২ বলেন- 2142 % ১5238 4 এ যো ক 255 9০4 যার আমানত নেই, তার ঈমৰ, 
নেই, যার অঙ্গীকার সঠিক থাকে না তার ধর্ম ঠিক থাকে না। সুতরাং আয়াতের লক্ষ্যে হাদীসের মাধ্যমে আমানত রক্ষা কর 
জন্য যথেষ্ট তাকিদ ও হুঁশিয়ার করা হয়েছে! 
উক্ত আয়াতে ১: অর্থ- 315 ১৮০১ - 2452) - ১৩531/ কে উদ্দেশ্য করা হয়েছে! অথবা কারো কারো মতে, 4: 
ক 2৮250 ০9 ৩ অর্থাৎ রাসূলুল্লাহ 3253 যা নিয়ে আমাদের নিকট আগমন করেছেন, তা পূর্ণাঙ্গরূপে প্রতিপালন করাঃ 
বলা হয়েছে। -মাদারিক] 
নামাজ সর্বদা কায়েম করা ও সংরক্ষণ করার তাৎপর্য : জাহান্নামের আগুন হতে পরিত্রাণ লাত ও জান্নাত লাভের প্রথম পূ্বন 
মানুষের নামাজি হওয়া । এখানে কথা শুরু করা হয়েছে [২২নং আয়াতে] নামাজ কায়েম করুন" দ্বারা এবং কথা শেষ কর 
হয়েছে 'নামাজ রীতিমতো সংরক্ষণ" ছারা । এতে নামাজের গুরুত্‌ যে কত অপরিসীম তাই প্রকাশ পায় ! আর ঈমানের পরই! 
নামাজ আদায়করণ মু'মিনের প্রাথমিক কর্তব্য এবানে তাই বুঝায়। নামাজ সংরক্ষণ দ্বারা দেহ ও পোশাকের পবিব্রতা, স্থাদ 
পৰিত্রতা, দেহ আবৃতকরণ এবং আরকানসমূহ যথারীতি আদায় করা, নামাজে ডানে বামে নজর না করা একনিষ্ঠভাবে একাগ্রচি 
আল্লাহর দিকে মনোনিবেশ করে থাকা, দুনিয়ার শত কাজ ও ঝামেলা ফেলে আজান পড়ার সাথে সাথে জামাতে শরিক হঞ্ডজ 
আরামকে হারাম করে শীত ও বর্ষায় জামাতে অংশগ্রহণ করা ইত্যাদি কার্যাবলিসহ লামাজ আদায় করার কথা বুঝানো হয়েছ 
সেরূপ নামাজ নয় যেমন মোরগ দানা ঠুকিয়ে ঠুকিয়ে'আহার করে । এরূপ নামাজ ছারা ব্যক্তির জীবনে যেমন কোনো পরিবঃ 
আসে না, তেমনি সমাজ জীবনেও কোনো প্রভাব রাখে না। উপরিউক্ত ৩৪ নং আয়াতে নামাজ সংরক্ষণের তাৎপর্য এটা 
+ কার 
5০700 75052 9801) আয়াতে ৯55 শন্দটিকে বহুবচনে উল্লেখের কারণ : উপরিউক্ত আয়াতে 2১442 শছ 
সনেটিতন উঃ নিছে হান হলো শাহনত রা সাঙানান নেয় পার হতে পারে, দিকে রি এবার 
প্রকার সাক্ষাদান করা যে অপরিহার্য কর্তব্য, সেদিকে দৃষ্টি আকর্ষণ করা । এতে ঈমান, তাওহীদ ও রিসালাতের সাক্ষ্যও শা? 
রয়েছে। রমজানের চাদ দেখা, শরিয়তের হদৃদ ও মানুষের মাঝে বিভিন্ন সাক্ষ্য অন্তর্ভূক্ত ৷ এসব সাক্ষ্য প্রকাশ করা যেমন করত 
তেমনি তা গোপন করা হারাম ৷ এসব সাক্ষ্য সঠিকভাবে প্রতিষ্ঠা করার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে এবং এটা যে মু 
জীবনের একটি মহান ও মহৎ গুণাবলির অন্তর্গত তা এ আয়াত হতে স্পষ্ট বুঝা যায় ৷ -[মা'আরিফুল কোরআন, কাবীর] 
সাক্ষ্যদান বা,3.% যদিও আমানতের মাঝে শামিল রয়েছে তবুও তাকে নির্দষ্টভাবে উল্লেখ করার ফলে *4-£ -এর বি 
গুরুত্ব এবং ফজিলত প্রকাশ পায়। কেননা সাক্ষ্যদানের মাধ্যমেই লোকদের অধিকার প্রতিষ্ঠিত হয় । হকদার তার প্রাপ্য 
ফিরিয়ে পায়। সমাজ থেকে অন্যায় ও জুলুম দূর হয়। -কাবীর] 
00113 92419. আয়াতের শানে নুহূল : মন্ধার কাফির লোকগণ গ্রুপ গ্রুপ হয়ে নবী করীম এর চতুর্দিকে এ 
বসত, আর দীন ইসলাম সম্পর্কে নানা কটুক্তি, ঠান্টা-বিদ্রুপ ও উপহাস করত । গরিব মুসলমান ও নবী করীম 3288-এর এ 
তুচ্ছ-তাচ্ছিল্র দৃষ্টিতে তাকিয়ে বলত, এসব ছোট লোকগণ বুঝি অথৈ নিয়ামতের তাণ্ডার জান্নাতের আশায় পাগলপারা। তাঃ 
যদি জান্নাতী হয়, তবে আমরা তাদের অনেক আগেই জান্নাতী হবো । আল্লাহ তা'আলা এসব কাফিরদের উক্তির জবা? 
উপরিউক্ত আয়াত (21) 1৮2495201১০ অবভীর্ণ করেন। -[বাষেন, মা'আলিম, রহল মা'আনী] 


///.92110./568101.00]া 











তাফসীরে জালালাইন : .আরবি-বাংলা, সপ্তম খণ্ড [২৯ 


6 15850557425 54125 258 কাফেরদের হাসিঠানটা সম্পর্কে উক্ত আয়াতে সমালোচক হা 
হয়েছে যে, ইয়া রাসূলাল্লাহ! কাফেরগণ কুরআনের পবিত্র বর্ণনা শুনে আপনার ডানে বামে ভীত ও আতঙ্কিত চিন্তে বাকা ঘাড়ে ছুটে 
আসছে কেন? আর ভিড় জমাচ্ছে কেন? তারা যেমনিভাবে মুসলমানদেরকে বিদ্রুপ করেছে ইসলামকে হেয় প্রতিপনু করেছে ভা 
কিভাবে হতে পারে । আবার তারা কেমন করে বেহেশতের আশাও করে থাকে । তবে তা তাদের জন্য মিথ্যা ও অবাস্তব স্বপ্ন 
মাতর। এ দুঃস্বপ্ন কখনো বাস্তবে রূপায়িত হবে না। আর আমি তাদেরকে কি নিকৃষ্ট বস্তু হতে সৃষ্টি করেছি তা তো তাদের অজানা নয়। 
কাফেরগণ রাসূলের দরবারে দৌড়ে আসার কারণ : তার কারণ হলো তাদের চরম ও পরম শত্রু হলেন স্বয়ং রাসূলুল্লাহ গু 
অতএব তারা তাদের চিরশক্র হযরত মুহাম্মদ 3৫23 ও দীন ইসলাম, আর মুসলমানগণকে চিরতরে দুনিয়া হতে উৎখাত করে 
দেওয়ার উদ্দেশ্যেই তার নিকটে দৌড়ে আসত | যে কোনোভাবেই তাকে লজ্জিত ও অপদস্থ করে অথবা যে কোনোভাবেই তাকে 
নিধন করার মানসে তার কাছে আসত। 

৯4:85 08186 ৫1৮55 2055: 35275505462 03৫ বাটি যদি তপ্ববতী আয়াতের 
৮ (১৮ সারমর্ম মনে করা হয়, তখন আয়াতের তাৎপর্য হবে, 6:৯2 95353172585 5৫ 2 প্রত্যেক ব্যক্ত 
এ বেহেশতে প্রবেশ করবে । অর্থাৎ তাদের ধারণা মতে যদি এই হয় যে, বন্তুগত মূল যে উপাদান হতে মানুষ সৃষ্টি হয়েছে তা-ই 
বেহেশতে যাবে । তবে সকল মানুষ মাত্রই বেহেশতে যাওয়া আবশ্যক হবে । তাতে আলিম, ফাজিল, জাহিল, জালিম, মু'মিন, 
মুশরিক কেউই বাদ পড়বে না। তবে সাধারণ উপাদানভিত্তিক মানুষ বেহেশতে যাবে না; বরং তাদের গুণগত যোগ্যতার ভিত্তিতেই 
মানুষ বেহেশতে যাবে । 

নতুবা (12:15 ৩৫ বাক্যটি তৎপরবর্তী বাক্যগুলো £২1-:ট%$ -এর ভূমিকাও হতে পারে । তখন 4:31: 01১ 
0 আয়াতের তাৎপর্য হবে, এ লোকেরা নিজেদেরকে আমার আজাব হতে সুরক্ষিত বলে মনে করে, যে লোক তাদেরকে আমার 
শাস্তি সম্পর্কে ভয় প্রদর্শন করে, “তারা তার প্রতি ঠীন্টা-বিদ্বপ ও ঠান্টা-উপহাস করে ৷ অথচ আমার ইচ্ছামতো যে কোনো মুহুর্তে 
দুনিয়ার আজাবে নিক্ষেপ করতে পারি । আবার যখন ইচ্ছা পুনরুজ্জীবিত করতে পারবো । এ লোকেরা ভালোভাবেই জানে যে, 
এক ফোঁটা শুক্রকীট হতে তাদের সৃষ্টির সূচনা করে তাদেরকে পূর্ণাঙ্গ মানুষ বানিয়েছি। যদি তারা চিন্তা-বিবেচনা করত, তবে 
তারা কশ্িনকালেও নিজেদেরকে আমার কর্তৃত্বের আওতা হতে মুক্ত মনে করার মতো চরম একটা ভুল ধারণায় নিমজ্জিত হতে 
পারত না। 

মানব সৃষ্টির তাৎপর্য এবং জান্নাতে প্রবেশের মাপকাঠি : উল্লিখিত 32074 (2542805 ৩ খু৫ আয়াতের বাহ্যিক অর্থ 
হলো, তারা কখনো জান্নাতী হবে না। আমি তাদেরকে কি বস্তু দ্বারা সৃষ্টি করেছি তা তারা অবগত 1” এ আয়াতটির মর্ম কয়েকটি 
হতে পারে। প্রথমত তাকে যদি পূর্ব আয়াতের বক্তব্যের সাথে সতঘুক্ত ভাবা হয়, তবে মর্ম হবে- আমি সমস্ত মানুষকে একই 
জাগতিক উপাদান ছারা সৃষ্টি করেছি। এ দিক থেকে তারা এক ও অভিন্ন; কিন্তু জান্নাত লাভ হওয়া না হওয়ার মাপকাঠি এ 
জাগতিক উপাদান নয়; বরং জান্নাত লাভের জন্য একটি গুণগত মাপকাঠি রয়েছে । আর তা হলো ঈমান ও নেক আমল । সুতরাং 
তোমরা যতই ভাবনা কেন যে, আমরা একই বস্তুর উপাদানে সৃষ্টি এবং তারা জান্নাতী হলে আমরা তাদের পূর্বেই জান্নাতী হবো, 
তা তোমাদের অহমিকা ও বাতুলতা ছাড়া কিছু নয়। তোমরা ঈমানদার না হওয়া পর্যন্ত জান্নাতী হতে পারবে না। দ্বিতীয় মর্ম হলো, 
আমি তোমাদেরকে কি কারণে সৃষ্টি করেছি তা তোমরা অবগত । অর্থাৎ আমার আদেশ-নিষেধ পুরক্কার ও শাস্তি কার্যকর করার 
জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি। অতএব যারা আমার প্রদত্ত জীবন বিধান অনুযায়ী চলবে তারাই জান্নাতী হবে এবং যারা চলবে না 
তা হবে জাহান্নামী । তৃতীয় মর্ম হলো, আমি তোমাদেরকে কিরূপ সৃষ্টি করেছি তা তোমরা অবশ্যই জ্ঞাত। তোমাদেরকে পশুর 
য় সৃষ্টি করিনি। তোমাদেরকে জ্ঞান, বুদ্ধি-বিবেক ইত্যাদি দিয়ে সৃষ্টি করেছি। সুতরাং আমার বিধানের বিরুদ্ধাচরণ করে 
ভোমরা কিবূপে জান্নাতী হতে পার তা তোমরাই চিন্তা করে দেখ । _খাযিন] 

///.92111./58101.00]া 














: আরবি- 


ংলা, সন্তম ২3. ২৯তম, পারা) 





5: টিন 


এ 290 ০5 জট 





রত 
5৮০০০ পতাডোতাডাহ 
রন 
9 ০555০ [সিকি 


22১ ০১০০২ এই 47১2 1৮ 


- ৮১০০]] 
2১5] আয ০৮১০৮ হি 


চট 


লে 6৫০০০] এ 
1-০০৪৮০০)5 5৮175 ৪2 


প্িপত 2 7৩৩ 2১০১৩ 
নিলা ৮০ 


এ ০১ 





















22202 বিশ রি রি ৪২ ০৪০ 


পলক পাকলে 


৪-81 চি ১০০৩ 








রানা ওভার উরি রুল 
ক্ষত্রপুঞ্জ এতে শামিল । নিশ্চয়ই আমি সক্ষম। 


£ ৪১. যে, আমি স্থলবর্তী করবো তাদের পরিবর্তে সৃষ্টি 


করবো, তাদের অপেক্ষা উত্তম সৃষ্টি এবং আমি তাতে 
অপরাগ নই তা করতে অক্ষম নই । 








£ ৪২. অতএব তাদেরকে থাকতে দিন ত্যাগ করুন 


বাক-বিতপ্তয় তাদের বাতিল বিশ্বাসে এবং 
ত্রীডা-কৌতুকে মত্ত তাদের পার্থিব অবস্থায় যাবৎ তারা 
সম্ুখীন হয় মিলিত হয় সে দিবসের, যা সম্পর্কে 
তাদেরকে সতর্ক করা হয়েছিল। তাতে সংঘটিত 
শাস্তির বিষয়ে! 





. সেদিন তারা কবর হতে বের হবে সমাধি হতে ক্রুত 


বেগে হাশর মাঠের প্রতি যেন তারা কোনো লক্ষ্য বনু 
প্রতি অপর এক কেরাতে শব্দটি উভয় অক্ষরে পেশ 
যোগে পঠিত হয়েছে। অর্থাৎ সে ব্তু যা গেড়ে দেওয়া 
হয়েছে, যেমন পতাকা ও ঝাণ্া ইত্যাদি ধাবিত হয়েছে 
দ্রুত অগ্রসর হয়েছে। 


- অবনমিত ক্ষেত্রে দীন-হীনভাবে তাদেরকে আচ্ছ্র 


করবে ঢেকে রাখবে হীনতা, এটাই সেদিন, যার 


ব্যাপারে তাদেরকে সতর্ক করা হচ্ছিল। ৫: মুবতাদা 





ও তৎপরবর্তী বাক্যাংশ তার খবর । আর এর অর্থ 
হলো কিয়ামত দিবস। 


৩-১৪৬2৪, ০০৭ এ১ ছি ও ৮1555 এডি : আল্লাহ তা'আলা 4১১০) 3১৮7 -এর শপথ করে 
বলেছেন যে. তিনি তার পৃথিবীর নাফরমানদেরকে চির নস্যাৎ করে তদস্থলে উত্তম ও ভিন্ন জাতিকে বসিয়ে দিতে সম্পূর্ণরূপে 
ক্ষমতাশীল, তাতে তিনি কারো নিকট ঠেকবেন লা । অর্থাৎ কোনো শক্তিই তাকে কিছুই করার নেই । 


///.6911./69101.00া 


তাফসীরে জালালাইন: .আরবি-বাংলা, সন্তম, যও [২৯তম পারা? 


: 5, শব্দয়কে বহুবচন ব্যবহার করার কারণ : রিকি রাহমান, 
প্রকাশ থাকে যে. প্রত্যহ সূর্য একই স্থান দিয়ে উদয় ও অন্ত যায় না; বরং প্রতিদিন ভিন ভিন্ন স্থান দিয়ে উদয় হর এবং অস্ত যায় । 
ন্রপভাবে শীতকালীন ও খরীম্মকালীন উদয়স্থুল ও অস্তস্থল বিভিন্ন হয়ে থাকে । এ কারণেই আল্লাহ তা'আলা ২,.,) 4, 
-কে বহবচনের শব্দ ছারা ব্যবহার করেছেন। 

২. অথবা, এটাও বলা যায় যে, পৃথিবী স্থির এবং সূর্য নিজগতিতে চলমান । যেমন, আল্লাহ্‌ তাআলা বলেন- 22527 
6144১ 40 25:57 “সুতরাং সূর্য যেহেতু প্রতিদিন উদয় ও অস্ত হয়েছে, তাই রাত্রিকালে তা (সূর্য) আমাদের বিপরীত 
দিকে অবস্থান করে । তাতে পৃথিবীর এক অংশে যখন রাত তখন অপর অংশে দিন থাকে । এ হিসাবে সূর্যের উদয় ও ও অস্তস্থল 
1758 7877 

অত্র আয়াতে ২১১০১ ১১০২ শব্দ বহুবচনে এসেছে এবং অন্য আয়াতে ৩০৯১ ও ৩:৪৮ শব্দছ্বয় দ্বিবচনে 

এসেছে অপর এক আয়াতে ৮৮৯5 ১৮৬) ৬, শব্দছয় এবচনে এসেছে। সুতরাং এদের মধ্যে সামঞ্জস্য কিভাবে 

হবে? : এর উত্তরে বলা যায় যে, যে আয়াতে. 3,৮47 ও ০১. -কে বহুবচনে নেওয়া হয়েছে, সেখানে বছরের বিভিন্ন খতুর 

পরিবর্তনে উদয়াচল ও অস্তাচলের বিভিন্নতার প্রতি লক্ষ্য করে বহুবচন শব্দ ব্যবহার করা হয়েছে। আর যে স্থানে ৮০১২ 

25249 +কে দবিবচনে নেওয়া হয়েছে সে আয়াতে ৮০:27 ১241 $53: এবং ৮০24০ 55241 3285 -এর লক্ষ 

দ্বিবচন নেওয়া হয়েছে। আর যে আয়াতে +,,"-5 9: -কে একবচনের শব্দ ব্যবহার করা হয়েছে, সেখানে সাধারণভাবে উদয় 

ও অন্তের দিক হিসাবে অর্থাৎ পূর্ব ও পশ্চিমের অনুসারে একবচন ব্যবহার করা হয়েছে। 

(9457157750705 405 5৬ 2 ০ ৫০১৮৫058100) 

(:507বলে আল্লাহ তা'আলা কোন দিকের উত্তমতা বুঝিয়েছেন? : সাবী গ্রন্থকার এ প্রসঙ্গে বলেন, আল্লাহ তা'আলা 

তাতে বলতে চান যে, পরিবর্তিত জাতির অবস্থা পরিবর্তন করে দিবো সৃষ্টিগত দিক হতে । অতএব, তারা শারীরিক মানসিক ও 

অন্যান্য গুণাবলিতে অতি উন্নততর হবে । অর্থাৎ তারা খুবই ভয়াবহ আকৃতি বিশিষ্ট হবে, ধন-দৌলতেও খুব ভরপুর হবে দৈহিক 

শক্তিতেও শক্তিশালী, বড় শরীর বিশিষ্ট হবে, প্রভাব প্রতিপত্তির দিক দিয়ে খুবই প্রসারতা লাভ করবে এবং তারা আপনার বাক্য ও 

দাওয়াতের কথা শ্রবণে আপনাকে ইজ্জতদানে এবং আমার ও আপনার সক্তুষ্টিমূলক কার্যে খুব বেশি অগ্রসর হতে থাকবে। 
অতঃপর তাদের দৃষ্টা্তস্বরূপ আল্লাহ্‌ তা'আলা হযরত সাহাবায়ে কেরামগণকে সৃষ্টি করেছেন। তন্ধপ তাবেয়ীন ও 

তবে-তাবেয়ীনগণকেও সৃষ্টি করেছেন। আর তাদেরকে ৩:৫৯ আর ০944) দের ধনমাল ও রাজত্ব প্রদান করেছেন এবং 
পৃথিবীতে তারা যুগ যুগ ধরে রাজত্ব করতে থাকেন । -[সাবী] সর্বশেষ ইহকাল ও পরকালের রাজত্ব তাদেরই হস্তে থাকবে। 
কারো কারো মতে, সে জাতির মধ্যেই ০-.:৮ ১১: হয়েছে। আর কারো কারো মতে, তাদের পরবর্তী জাতিগণের মধ্যে 
অবস্থার পরিবর্তন হয়েছে । আর তারাও কুফরি ও নাফরমানির মধ্যে মৃত্যুবরণ করেছে। 

৯/1৬৮1291558 (5055 ৪৮ হও ববি £ সৃতরাং হে রাসূলুল্লাহ 

সাথে অধিক পরিমাণে কিছু বলবেন না, লে দল 18৮ 

গুতপ্রোতভাবে বিজড়িত হতে দিন। শেষ পর্যন্ত যেন কিয়ামতের দিন আগমন করে। অর্থাৎ সেদিন প্রত্যেকেই নিজ নিজ 


কবরসমূহ হতে জীবিত হয়ে তাড়াতাড়ি বের হতে থাকবে। যেভাবে তারা দুনিয়াতে খুবই উত্তেজনার সাথে মন্দিরের দিকে 
গিয়েছিল তখন জজ্জায় মাথা নিচু করে থাকবে এবং আল্লাহর শাস্তির ভয়ে তারা কম্পিত হতে থাকবে। এটাই সেদিন যেদিন 


সপর্কে অঙ্গীকার দেওয়া হয়েছিল এবং তয় প্রদর্শন করা হয়েছিল । . 
১ এবং 650 -এর অর্থ : 2১ শব্দের অর্থ- বানাওয়াট করা, কথা বানিয়ে বলা । আর এ-*1 অর্থ- খেলা করা, এখানে 
২ শ্টি তামাশাচ্ছল বা হাসিঠাটা অর্থ ব্যবহৃত হয়েছে। সুতরাং 27,525 অর্থ হবে, তারা নিজ নিজ খেয়াল-বুশিমতে 
নিজেদের জীবন যাপন করতে দেওয়া । শরিয়তের বিধিবিধান অথবা নবীর নির্দেশের কোনো তোয়াক্কা না করা । বাতিল পন্থায় 
নিজেদেরকে নিয়োজিত করার মাধ্যমে জীবন ধ্বংস করা। 

///.9911./58101.00]া 





১০৪ তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম ও [২৯তম পারা]... ........... 





আল্লাহ তা'আলা প্রত্যেকেই হেদায়েত দাস করবেন এবং হেদায়েতের জন্য একলক্ষ চকিবশ হাজার পয়গা্র দুনিয়াতে 
পাঠিয়েছেন এবং কুরআন মাজীদেও বলা হয়েছে, তা মুত্তাকীনদের হেদায়েতের জন্য । অর্থাৎ যারা হেদায়েত কবুল করে তাদের 
জন্য হেদায়েতের বাণী! আর বান্দাগণকে ইহকাল ও পরকালের ভালোমন্দ বিবেচনা করে ভালো পথে চলতে নির্দেশ দেওয়া 
হয়েছে। আর ইচ্ছা করলে মন্দপথেও চলতে পারবে, তবে মন্দ পথে চলাতে আল্লাহ সত্তুষ্ট নন। তবে বান্দাকে যেহেতু চলার 
ক্ষমতা দেওয়া হয়েছে, সে যে পথে চলতে চাইবে আল্লাহ সে পথেই চালাবেন । আবার মন্দ পথে চলার ক্ষতিগ্রস্ততা সম্বন্ধে ও 
জানিয়ে দিয়েছেন। অতএব, ইচ্ছাধীন চলার জন্য সুযোগ দেওয়ার কথা বলে মূলত তাদেরকে ধমক দিয়েছেন। অসৎ পথে চলার 
নির্দেশ দেওয়া হয়নি। পরবর্তীকালে তাদেরকে বলা হবে 4০4৫5 42/--655/1 50515558250 35 অর্থাৎ 
তোমরা দুনিয়ার জীবনে যে দোজখকে মিথ্যা সাব্যস্ত করেছ, সে মিথ্যার প্রতিফলে আজ দোজখের শাস্তি ভোগ করতে থাকো । 
আর উক্ত আয়াতে 2 শব্দটির দারা যে নির্দেশ দেওয়া হয়েছে, এ প্রকার ০.1 -কে ১৮৮০ বা ০:১০ -এর জন্য ব্যবহার 
করা যাবে। 


ত ১27 


৬২০ দ্বারা উদ্দেশ্য : ২ শব্দের উদ্দেশ হলো কোনো উদ্যান পতাকা যা অনুসরণ করে বত সুখে অথসর হয়ে 
থাকে, এপ আব্থা কের হয় থাকে আৰ আব্‌ আমর বলেন- 4-2)144. ০৯ অর্থাৎ 24 হলো শিকারির খোচা 
মারা বা আঘাত করা৷ 

৩ শন্দের মর্মার্থ এবং তাতে পঠিত কেরাতসমূহ : ৬২০ -এর অর্থ সম্পর্কে তাফসীরকারকগণ বিভিন্ন উক্তি করেছেন। 
কেউ কেউ বলেছেন, ভার অর্থ মূর্তি। সুতরাং তাদের মতে এ বাকাটির মর্ষ হলো, হাশরের দিন যর হতে উ্থিত হয়ে তারা 
নির্দিষ্ট একটি স্থানের দিকে এমনভাবে দৌড়াবে যেমন বর্তমানে তারা দেবদেবীর বেদীমূলের দিকে দৌড়ে থাকে। কতেক 
অফসীরকার বলেছেন, তার অর্থ হলো- দৌড়ের প্রতিযোগীদের জনা নির্ধারিত সে নিশানাটি যে পর্যন্ত সর্বাথে পৌঁছার উদ্দেশ্যে 
এ 





এ) শব্দটি তিনটি কেরাতে পড়া হয়েছে! এক, ৬ এবং ১ অক্ষরে পেশ দারা ভখন অর্থ হবে প্রতিমা ৰা দেবদেবীগণ 
যার পূজা করা হতো। দুই. "১" অক্ষরে পেশ এবং "৮০" বদ তিন. "১"-এ যবর এবং * 
জযম দ্বারা তখন অর্থ হবে দৌড় প্রতিযোগিতার জন্য চিহ্ত] 7 চা 
//0. 2ভা 28 ড/560.00]া। 


28 টিভি বাংলা, সপ্তম খণ্ড [২৯তম গাবা। ১০ 


ভ ০ তি লজ জি 

০+ ৮৯৮ : সূরা নৃহ 
সূরাটির নামকরণের কারণ : আলোচ্য সূরাটির নাম হলো 'নৃহ'। অত্র সূরার প্রথম হতে শেষ পর্যন্ত হযরত নূহ (আ.) ও তার 
সম্প্রদায়ের ঘটনাবলি আলোচিত হয়েছে বিধায় এ নামে নামকরণ করা হয়েছে । এতে ২টি রুকু", ২৮টি আয়াত, ২২৪টি বাক্য 
এবং ৯২৯টি অক্ষর রয়েছে। 
অবতীর্ণের সময়কাল : এ সূরাটি মন্কা শরীফে অবতারিত প্রাথমিক সূরাসমূহের মধ্যে পরিগণিত । অত্র সূরা অবতীর্পের সঠিক 
সময়কালটি কখন তা বলা যায় না; কিন্তু বিষয়বস্তু হতে অনুমান হয় যে, মন্কায় কাফেরদের ইসলাম ও মহানবীর প্রতি বিরোধিতা 
যখন তীব্র আকার ধারণ করেছিল, তখনই প্রাচীন ইতিহাস হতে তাদের শিক্ষা গ্রহণের উদ্দেশো আল্লাহ তা'আলা এ সূরা অবতীর্ণ 
করেন। 
বিষয়বস্তু ও সারমর্ম : এ সৃরাতে হযরত নৃহ (আ.)-এর কাহিনী উল্লেখ হয়েছে; কিন্তু তা সাধারণ কাহিনী রূপে নয় । মক্কার 
কুরাইশ কাফেরদরকে সতর্ককরণে যেটুকু বিষয়বস্তু আলোচনার প্রয়োজন ছিল, ঠিক ততটুকুই আলোচনা করা হয়েছে৷ এ 
কাহিনীতে বলা হয়েছে যে, হযরত নূহ (আ.)-এর সময় তখনকার জনগণ ও সমাজপতিগণ যে আচার-আচরণ ও ভূমিকা গ্রহণ 
করেছিল, তোমরাও ঠিক অনুরূপ ভূমিকা গ্রহণ করেছ। অতএব তাদের যে পরিণতি ঘটেছে, তোমাদেরও অনুরূপ নির্মম 
পরিণতির সম্মুখীন হওয়া বিচিত্র নয়। প্রথম থেকে ১৪ নং আয়াতে আল্লাহ তা'আলা হযরত নূহ (আ.)-কে তীর সম্প্রদায়ের উপর 
আজাব আপতিত না হওয়া পর্যন্ত দীনের দাওয়াত দেওয়ার নির্দেশ দিয়েছেন । হযরত নৃহ (আ.) আল্লাহর নির্দেশ মাফিক স্বীয় 
পরিচয় তুলে ধরে তাদের কাছে আল্লাহর দাসত্ব, নবীর আনুগত্য এবং আল্লাহ ভীরুতা অবলম্বন, এ তিন দফা দাওয়াত পেশ 
করলেন। আর তিনি বললেন, এ দাওয়াত গ্রহণ করলে আল্লাহ তা'আলা তোমাদের গুনাহ ক্ষমা করবেন এবং নির্দিষ্ট একটি 
সময়কাল পর্যন্ত অবকাশ দিবেন; কিন্তু তার নির্ধারিত সময়কালটির আগমন হলে তোমাদেরকে আর কোনো অবকাশ দেওয়া হবে 
না। হযরত নূহ (আ.) দিবারাত্রি গোপনে প্রকাশ্যে কৌশল অবলম্বন করে স্বীয় সম্প্রদায়কে দীনের পথে আনার চেষ্টা করেন; কিন্তু 
তাদের বোধোদয় হলো না। তারা হযরত নূহ (আ.) -এর কথা শুনলেই কানে আঙুল দিত এবং মুখমণ্ডল ঢেকে সরে পড়ত। 
তারা ওদ্ধত্য প্রদর্শন করতে লাগল । সমাজপতিগণ অহংকার ও দাশ্তিকতাসহ এ আন্দোলন ও দাওয়াতের বিরোধিতায় অবিচল 
রইল। হযরত নৃহ (আ.) বললেন, তোমরা এ তিন দফা দাওয়াত মনে-প্রাণে গ্রহণ করো এবং তোমাদের প্রতিপালকের নিকট 
ক্ষমা প্রার্থনা করো। তিনি মহাক্ষমাশীল এবং তোমাদের জন্য আসমান হতে বৃষ্টি বর্ষণ করে দেশকে সুজলা-সুফলা করে 
তুলবেন। তোমাদেরকে প্রচুর ধন-সম্পদ ও সন্তান-সন্ততি দান করবেন। 
১৫ থেকে ২০ নং আয়াতে আল্লাহ তা*আলা বিশ্বলোক সৃষ্টি, মানুষকে পর্যায়ক্রমে সৃষ্টি, আকাশকে সপ্তস্তরে বিন্যস্তকরণ, চন্্র-সূর্য 
সৃষ্টির উপকারিতা, উদ্ভিদের ন্যায় মানুষকে মাটি দ্বারা সৃষ্টি করে ক্রমোন্নতি দান, সে মাটিতেই বিলীন হওয়া এবং এ মাটি হতেই 
পুনরায় উথিত হওয়া । পৃথিবীকে সুবিস্তৃত করে মানুষের চলাচলের উপযোগী করা ইত্যাদি বিষয় আলোচনা করে আল্লাহ তা'আলা 
স্বীয় কুদরত, মহত্ব, সার্বভৌমত্ব এবং একচ্ছত্র আধিপত্যকে হযরত নৃহ (আ.)-এর মুখে তৎকালীন লোকদের কাছে তুলে 
ধরেছেন! 
২১ থেকে ১৫ নং আয়াতে বলা হয়েছে, হযরত নৃহ (আ.) স্বীয় সম্প্রদায়ের হেদায়েতের ব্যাপারে চরম নৈরাশ্যজনক অবস্থায় 
উপনীত হয়ে বললেন- 'হে আমার প্রতিপালক! আমার জনগণ আমার অবাধ্য | তারা সমাজপতি ও গোত্রীয় সরদারদের কথা 
মেনে চলছে । অথচ তাদের ধনসম্পদ ও সন্তানসন্ততি তাদের ক্ষতি ও ধ্বংসকারিতাই ডেকে আনছে। সমাজ পতিগণ আমার ও 
দীনি আন্দোলনের বিরোধিতায় সোচ্চারকণ্ঠ এবং কঠিন ষড়যন্ত্রে লিপ্ত । তারা জনগণকে উদ্দা, সুওয়া, ইয়াগুস, ইয়াউক ও নসর 
প্রতিমার পূজা পরিত্যাগ না করার জন্য কঠোরভাবে নিষেধ করে আসছে। তারা বহু মানুষকে এ পথে বিভ্রান্ত করেছে। সুতরাং 
আল্লাহ তা*আলা শিরক-এর অপরাধে তাদেরকে মহা প্লাবনের পানিতে নিমজ্জিত করে ধ্বংস করলেন । এটাই ছিল তাদের পার্থিব 
শাস্তি! আর পরকালে তাদেরকে নিক্ষেপ করবেন জ্বলন্ত অনলকুণ্ডে! 
২৬ থেকে ২৮ নং পর্যন্ত আয়াতে হযরত নূহ (আ.) চরম নৈরাশ্যজনক পরিস্থিতিতে তার সম্প্রদায়ের বেঈমানদেরকে ধ্বংস করার 
জন্য যে বদদোয়া করেছেন, তা তুলে ধরা হয়েছে। হযরত নৃহ (আ.) প্রার্থনা করলেন- হে আমার প্রতিপালক! আমার সম্প্রদায়ের 
বেঈমানগণকে গজবে নিপতিত করে সমূলে ধ্বংস করুন৷ একটিকেও অব্যহতি দিবেন না। কোনোটিকে অব্যহতি দিলে তারা 
আপনার ঈমানদার বান্দাগণকে বিভ্রান্ত করবে এবং দুক্কৃতকারী ও কাফের-বেঈমান জন্ম দিয়ে দুনিয়াকে শিরকী ও পাপাচারে ভরে 
ফেলবে । আপনি আমাকে এবং আমার পিতা-মাতাকে ও আমার সঙ্গী-সাথী ঈমানদারগণকে. আর সকল যুগের মুসলিম 
নর-নারীগণকে আপনার করুণায় ক্ষমা করে দিন, আপানি মহাক্ষমাশীল ও করুণাময় । 

///.6911./69101.00া 

















₹১০]]. ১০, ০ 
পি০৯০] ৩৯৯০] ৮01 তা 











জন্য স্পষ্ট ভয় প্রদর্শনকারী প্রকাশ্য ভয় প্রদর্শনকারী। 
যে, অর্থাৎ এ বিষয়ে যে, আমি তোমাদেরকে বলছি 
আল্লাহর ইবাদত করো, তাঁকে ভয় করো এবং 
আমাকে অনুসরণ করো! 










৮তা জাত 


তিতা রিও ছি 








2০৪৮ ৬৬ 
০১৪ ৮০৩ 222 £ ৪. তিনি তোমাদের পাপ মার্জনা করে দিবেন এখানে 
মিিিরারিাহা অব্যয়টি অতিরিক্ত । কারণ ইসলাম গ্রহণ করার দারা 


রে তৎপূর্ববর্তী গুনাহসমূহ ক্ষমা করা হয়। অথবা, ১: 
7০ অব্যয়টি 4: *কতিপয়' অর্থব্যঞ্রক, যাতে তা 
হতে বান্দার হকের পৃথকীকরণ হয়, যেহেতু তা ক্ষমা 
হয় না! আর তিনি তোমাদেরকে অবকাশ দান করবেন 
শাস্তি দান ব্যতিরেকে নির্ধারিত মেয়াদ পর্যন্ত মৃত্যুকাল 
পর্যন্ত । নিশ্চয় আল্লাহ কর্তৃক নির্ধারিত সময় তোমাদের 
শাস্তিদানে, যদি ভোমরা ঈমান আনয়ন না কর। যখন 
আসবে তখন বিলম্ব করা হবে না। যদি তোমরা 
উপলব্ধি করতে । তা, তবে তোমরা ঈমান আনয়ন করতে। 





তাপ ৩ পাশ 


32122085225 ৮1 59 5 ৫. সে বলেছিল, হে আমার প্রতিপালক? আমি আমার 
. ১৫৫৩: সসরদায়কে দিবা-রাতিভাকছি সর্বদা তর্াগত। 


//.92111./568101.00]া 








, সপ্তম খও [২৯তন পাবা) ১০৭ 





৮৩০০৫৫ 


১০৩০ 0০ 31৬০০১7০57৩, * ৬. কিতু আমার আহ্বান তাদের পলায়ন-প্রবণতাই বৃদ্ধি 














2 এ করেছে ঈমান আনয়ন হতে । 

রঃ ০৫42৮০১০6৩, -$ ৭. আর যখনই তাদেরকে আহ্বান করি, যাতে আপনি 
2০ বি রেতেহার তাদের ক্ষমা করেন, তখনই তারা কর্ণে অঙ্গুলি স্থাপন 
রড ১ ০. তাপস এ করে যাতে তারা আমার বক্তব্য না শুনে । আর তারা 
রি পাট, ১ নিজেদেরকে বস্তাৃত করে তা ছারা নিজেদের মন্তক 





০2০৮ ৭৮৮০০ আবৃত করে রাখে, যেন তারা আমাকে না দেখে । আর 
7৫ ুরিটিভানি উস এরি 17 তারা হঠকারিতা প্রদর্শন করে তাদের কুফরি আচরণে 


৮2৫০ ০৪০৩ তা০)০ 


958৭ ৩০০31 25 9৫ পরি ওদ্ধত্য প্রকাশ করে ঈমান আনয়ন প্রশ্নে জঘন্য রূপে । 


(সাক আল্োলা] 


৮728517 ০2155275772 
১৯৭ অর্থাৎ 'অবশ্যই আমি তোমাদের স্থুলে উত্তম জাতি আনয়নে সক্ষম ।' 

মির রিটন রাজি লাভা ররর ররর নী 
পৃথবীতে তাদের কোনো নিদর্শন অবশিষ্ট থাকেনি! এভাবে পূর্ববর্তী সূরার ঘোষণা বাস্তবায়িত হয়েছে। -নুরুল কোরআন] 
সংক্ষিপ্তভাবে হযরত নৃহ (আ.)-এর ঘটনা : হযরত নূহ (আ.) হলেন হযরত ইদরীস (আ.)-এর বংশধর নবী । তার প্রকৃত নাম 
ছিল আব্দুল গাফফার । তবে তিনি স্বীয় নেক আমলের স্বল্পতা এবং আল্লাহর ভয়ে ভীত হয়ে সর্বদা কান্নাকাটি করতে থাকতেন, 
তাই তার নাম হয়ে গেল (৯1 তার যুগের মানুষের মধ্যে কুফরি ও শিরক সীমাহীনভাবে বেড়ে গেল। আল্লাহ তা'আলা তখন 
হযরত নৃহ (আ.)-কে পয়গাম্থর বানিয়ে মানুষদের হেদায়েতের জন্য পাঠালেন । প্রথমে মানুষদেরকে আল্লাহর পথে আস্তে আস্তে 
বুঝিয়ে আনতে শুরু করলেন। এভাবে বৎসরের পর বৎসর যুগের পর যুগ চলে যেতে লাগল, কিন্তু মানুষ কিছুতেই তার কথার 
প্রতি লক্ষ্য করছিল না; বরং তাদের কুফরির পর্যায় বৃদ্ধি পেতে লাগল । সারা জীবনে তিনি মাত্র ৮০ জন মানুষকে হিদায়েত করতে 
সক্ষম হয়েছিলেন! একদা তিনি তীর সম্প্রদায়ের প্রতি অত্যন্ত অসন্তুষ্ট হয়ে তাদেরকে চিরতরে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহর 
দরবারে দোয়া করলেন, যখন তিনি আল্লাহর পক্ষ হতে ওহীর মাধ্যমে এবং তাদের অবস্থা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বুঝতে 
পারলেন যে, তারা হেদায়েত কবুল করবে না । আর তাদের বংশধরগণও ঈমান গ্রহণ করবে না। তখন আল্লাহর পক্ষ হতে বৃক্ষ 
রোপণের নির্দেশ মেতাবেক বৃক্ষ রোপণ করলেন । ৪০ বছর পর সে বৃক্ষের দ্বারা তাকে নৌকা বানানোর নির্দেশ প্রদান করা 
হলো। ৬০০ গজ লম্বা এবং ৩০০ গজ চওড়া নৌকা বানানো হলো এবং আল্লাহর সৃষ্টি জগতের সকল প্রকার জীব জন্তুর এক 
এক জোড়া নৌকায় উঠিয়ে নেওয়ার নির্দেশ প্রাপ্ত হলেন, যাতে 7 বিনষ্ট না হয়। যখন নৌকা তৈরি করছিলেন, তখনো 
কাফেরগণ তার সম্মুখে এসে নৌকা বানাতে দেখে বলত হে নৃহ! তুমি কি নবুয়ত হারিয়ে মিস্ত্রি হয়ে গেছ? কি পয়গান্রীর কাজ 
সমাপ্ত করেছ? আবার কখনো বলত, বড় মিয়া, নৌকা তো তৈরি করছ তবে পানি কোথা হতে আনয়ন করবেন? যা হোক হযরত 
বৃহ (আ.) আল্লাহর হুকুমে ঈমানদারদেরকে এবং সমস্ত সৃষ্টিকুলের এক এক জোড়া নিয়ে নৌকায় উঠে গেলেন। তাদের 
নাফরমানির কারণে অনবরত ৪০ দিন পর্যন্ত তূফান ও তুফান বৃষ্টি বর্ষণ হলো এবং সকল নদী-নালা ভরে পাহাড়-পর্বত পর্যন্ত ৪০ 
গজ পানির নিচে তলিয়ে গেল। 9 ০১১১০১1১০33 হযরত নুহ জো.) নৌকায় সওয়ার হওয়া পূর্ব ভার ছেলে কেনানকে 
নৌকায় আরোহণ করতে আহ্বান করলেন। তার ছেলে তখন উত্তর দিল-আমি পাহাড়ের আশ্রয়ে থাকবো, যাতে পানির প্লাবন 
হতে রক্ষা পেয়ে যাবো শেষ পর্যন্ত সেও ডুবে মরল। অপর দিকে আল্লাহ তা'আলা তার দোয়া ৮ ১৮ ৮-/ 3 -এর 

///.6911./69101.00া 














[২৯তম পারা ] 









-০১8001 55 হাত নূহ মো) কে এ হি রে 
যখন তীর নৌকা কা'বা শরীফের বরাবর উপস্থিত হলো এবং - যা ইমা চেয়ে 
পর অতিবাহিত হয়ে গেল এবং তুফান বন্ধ হযে গেল। পুন উর তলা এসে পৌছল, তখন ছযমাস সময় তুফান । 
পরবর্তী বংশধর তার তিন ছেলের উরস মাত্র। থেকেই পৃথিবীতে মানুষ সৃষ্টি হতে লাগল, তানের | 
৯ সাম (০) আরব ও পারস্য অধিবাসীদের পূর্বপুরুষ 
২. হাম 1.) সুদান, হিন্দ, সিন্ধু, কিবতী ইত্যাদির পূর্বপুরুষ 
৩. ইয়াফাস (০-3.) তুরকী, চীন, ইয়াজুজ মাজুজ ইত্যাদিদের পূর্বপুরু্ঘ। 
এ জনাই হযরত নূহ (আ.)-কে ১971 বলা হয়। অথবা, ,৬-৮।-42101 7 
রাকাত লামা আদায় করতেন, তীর বয়স ছিল হাজার চার বব সন যা ভিন ভিড 
ইন্তেকাল করেছেন। তার লাশ মুবারক 35:07 শরীফে দাফন করা হয়েছে। হিট হি নিজ 
শব্দটির অর্থ : 
হস 
ং মধোর অক্ষর সাকিন হওয়ার কারণে মুনসারেফ হয়েছে। কেউ কেউ বলেন 
অর্থ হচ্ছে- অতিশয় 
য় কাকুতিমিনতি করা, হন্দন করা। তিনি অতিশয় কাকুতিমিনতি ও ক্রন্দন করতেন বলে 
ডাকা হয়। -রূহুল মা'আনী| 
হযরত নূহ (আ.) কি রাসূল ছিলেন? “কামে নৃহ' কারা? : আল্লাহ তা'আলা 
টে হছে ৬ 
যায় যে, আল্লাহ তা'আলা বলেছেন- ০৮১ (2০:14 
টি ১১১১৮ 
হযরত নূহ (আ.)-এর কওম সম্পর্কে কয়েকটি অভিমত লক্ষা করা ঘায়। কেউ কেউ বলেন, হযরত নূহ (আ.) -এর কওম 
হচ্ছে, জাহীরাতুল আরবের অধিবাসীগণ | তদানীস্তন কালে যারা আরব উপদ্বীপে বাস করত তারাই ছিল হযরত নূহ (আ.)-এর 
স্রদায়। কেউ কেউ বলেন, হযরত নূহ (আ.) -এর কও হয়েছে যারা জাবীরাকুল আরব এবং তার পা্থবর্তী এলাকায় বসবাস 
করতেন তারা । কেউ কেউ বলেন, যারা কৃফা এবং কৃফার পার্থ্ববরতী এলাকাসমূহের অধিবাসী ছিলেন তারাই হযরত নৃহ 
(আ.)-এর কওম। -[রূছুল মা“আনী] 
220 555,555 0055 ১ 2 আয়াতে 223 3965 বারা উদ্দেশ্য : উপরিউক্ত আয়াতে 155 -এর অর্থ সম্পর্কে 
তিনটি অতিমত রয়েছে। এক. হযরত ইবনে আববাস (রা.)-এর মতে 2:21 10০ -এখানে পরকালের দোজখের আওন বুঝানো 
হয়েছে। দুই, কালবী (র.)-এর মতে (2) 51::2 ছারা হযরত নূহ (আ.)-এর কওমের প্রতি যে প্রলয় বা তুফান পাঠানো 
হয়েছিল, তা বুঝানো হয়েছে। তিন. তৃতীয় মতটি হলো, (14015 ছারা মূলত যন্ত্রণাদায়ক শাস্তির কথা বলা হয়েছে তাদের 
জন্য, যারা ঈমান আনবে না৷ এ অভিমত অনুযায়ী 22495 -এর অর্থ বা ব্যাপক। হযরত নূহ (আ.) তার কওমকে 
দাওয়াত দিতেন এবং পরকাল সম্পর্কে সতর্ক করতেন, কিন্তু তার কওম এ দাওয়াত গ্রহণ করত না; বরং তাকে অতাচার করে 
বেইশ করে দিত। তখন তিনি বললেন "হে আমার প্রত! তুমি আমার কওমকে ক্ষমা করো । তারা আমাকে প্রকৃতপক্ষে জানে না, 
চিনে না.” কুরতুবী! 
০2550 22895 401542510-65-55 2038: ইবাদত বলতে 
সর্বাবস্থায় মেনে চলা বুঝায় আল্লাহ্‌ তা'আলার ইবাদত করার অর্থ হলো তার সমস্ত ফরজ, ওয়াজিব ও মোস্াহার কাস“ 
অন্তরের কাজই হোক বা অঙ্রত্যঙগের কাজই হোক আদায় করা, মেনে চলা। "তাকওয়া" শব্দের আতিখানিক অর্থ হচ্ছে বেড 


///.6911./69101.00া 


নন" ০৮ বের 
তাকে নূহ নামে 


আল্লাহ্‌ তা'আলার আদেশ ও নিষেধ 





নির্দেশ দিয়ে সর্বপ্রকার বিধি-নিষেধ হতে বিরত থাকতে বলা হয়েছে ! তিনি যে আদর্শ নিয়ে এসেছেন তা মেনে নিতে এবং তাকে 


অনুসরণ করতে নির্দেশ দেওয়া হয়েছে? -কাবীর] 


হযরত নূহ (আ.)-এর আনুগত্যের কথা বিশেষভাবে উল্লেখ করার কারণ ; আল্লাহ তা'আলার ইবাদত করা এবং তার প্রতি 
তয়ভীতির নির্দেশের মাঝে যদিও হযরত নূহ (আ.)-এর আনুগত্য করার নির্দেশ শামিল আছে এবং আল্লাহর ইবাদত করতে 
গেলে, তার বিধি-নিষেধকে ভয়ভীতির সাথে পালন করতে গেলে তার নবীকেও মানতে হয়, তবুও বিশেষভাবে হযরত নূহ (আ.) 
.এর আনুগত্যের কথা উল্লেখ করে তার গুরুত্ব বুঝানো হয়েছে এবং এ ব্যাপারে বিশেষ তাকিদ প্রদান করা হয়েছে । আর তা যে 
বান্দাদের উপর বিশেষ কর্তব্য তা পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। -কাবীর] 


৮০০০৮৫৫০৯৬3" ৮4০৮০ 4৯5: আল্লাহ তা'আলা বলেছেন “এবং তিনি তোমাদের অবকাশ দান 
করবেন নির্ধারিত সময় পর্যন্ত ।” সুতরাং প্রশ্ন হলো কিভাবে তিনি অবকাশ দানের কথা বললেন অথচ তিনিই (ন্যব্র) জানিয়েছেন 
নির্ধারিত সময়ের পর কোনো অবকাশ দেওয়া হয় না- এটা কি পরস্পর বিরোধী কথা নয়? এ প্রশ্নের জবাবে বলা যায়- 


আল্লাহ্‌ তা'আলা সব কিছুর সময় নির্দিষ্ট করে রেখেছেন লাওহে মাহফুযে | তিনি সেখানে বান্দার আজল বা স্ময় দুই ধরনের 
নির্ধারণ করেছেন। ১৮০ এবং :4--41৮-৮1- যেমন, অমুক ব্যক্তি এক শত বছর বাচবে। 354 যেমন, অমুক ব্যক্তি 
পঞ্চাশ বছর বাচবে তবে আল্লাহর আনুগত্য বা অমুক কাজ করলে সত্তর বছর বাচবে। আল্লাহ তা“আলা জানেন, সে ব্যক্তি উক্ত 
কাজ করবে কিনা? এবং সে মোট কতদিন বাচবে, তা লাওহে মাহফুষে লিপিবদ্ধ আছে এবং তাই আযলে কাতয়ী ! ফেরেশতার 
নিকট আল্লাহ তা'আলা বান্দার যে সময়সীমা জানিয়ে দেন তা আযলে মু'আল্লাক উল্লেখ থাকে এবং তাতেই পরিবর্তন ও পরিবর্ধন 
ঘটানো হয়। এ কথাটাই কুরআন মাজীদে বলা হয়েছে- 45011: -:::৮:055 ৩ 4011542 অর্থাৎ 'আল্লাহ 
তা'আলা যা ইচ্ছা করেন তা মিটিয়ে দেন এবং যা চান ঠিক রাখেন এবং তার নিকটই মূল কিতাব রয়েছে ।' মূল কিতাব বলতে 
লাওহে মাহফ্য বুঝানো হয়েছে । তাতে কোনো পরিবর্তন ঘটে না। ফেরেশতার নিকট যে আযল লিপিবদ্ধ আছে তাতেই 
পরিবর্তন ও পরিবর্ধন ঘটে । তা হতেই বুঝা যা যে, এ দুয়ের মাঝে কোনো বিরোধ বা বৈপরীত্য নেই। রুহুল মা*আনী, 
মাআরিফুল কুরআন, কাবীর] 
55315255217 -এর অর্থ এবং কাপড়াবৃত করার কারণ পিজি 1১555415 -এর অর্থ- তারা যখন হযরত নৃহ 
(আ.)-এর দাওয়াত শুনত তখন নিজেদের মস্তক বা মুখমণ্ডল কাপড় দিয়ে ঢেকে দিত। তীর দাওয়াতকে গ্রহণ করত না। তার 
সাথে দেখা করতে চাইত না। তাদের নিজেদের মস্তক বা মুখমণ্ডল কাপড় দিয়ে ঢাকার কয়েকটি কারণ হতে পারে । এক. এ 
অন্য যে, তারা হযরত নূহ (আ.)-এর কথা শুনা তো দূরের কথা, তার মুখ দেখতেও প্রস্তুত ছিল না। দুই. তারা এরূপ করত এ 
জন্য যে, হযরত নূহ (আ.)-এর সম্মুখ দিয়ে মুখ ঢেকে এমনভাবে চলে যেত যেন তাদেরকে চিনতে পেরে হযরত নৃহ (আ.) 
তাদের সাথে কথা বলারও সুযোগ না পান। _কাবীর] . 
একটি প্রশ্ন ও তার উত্তর : উক্ত আয়াতের প্রথম অংশ ৫: )1.441555: ছারা বুঝা যায় যে, তাদেরকে নির্দিষ্ট সময় 
তত সয় দেওয়া যাবে এবং শেষাংশ+,£$44 46 ঠি। ছারা বুঝা যায় যে তাদেরকে সময় দেওয়া হবে না। সুতরাং আয়াতটির 
এক অংশ অপর অংশের জন্য প্রকাশ্য বিপরীত হয়ে দীড়ায়। 
এদের ৩৮5 এরূপে দেওয়া যায় যে, এখানে ৬৫ 417$255% ঘারা অর্থ হলো, ০4 প4৮945৯5 
2৮341925415: তাদেরকে মৃত্যুর মূল নির্ধারিত সময় পর্যন্ত ঈমান থাকা অবস্থায় শাস্তি দিবেন না। আর “০৯191 
(অর ফবে-955310-23০১5১/০০২। 421৯5 05 ঈমান না থাকা অবহথায় তাদেরকে শা দান করতে 
করবেন না। এরূপ অর্থে আয়াতের প্রথম ও শেষাংশের মধ্যে কোনো ৮১০০ থাকে না। তবে এ অনুসারে 
///.6911./69101.00া 








৬ 











চি রি ৭১12 অর্থাৎ রা 
সমর মোট দুটি একটি হলো 2201লিকউত সম যয পে বহি ত উল র্ 


অপরটি হলো 3০1 
4৮৮ যা দূরবর্তী সময় এবং তা কোনো শর্তের সাথে সম্পর্কিত নয় তাই ০2:07: ঘারা উদ্েশ্য। কাহীর] রি 
১৮০০ এর তাৎপর্য হলো, যদি তোমরা জানতে ঘে তোমাদের উপর কি আজাব অবতীর্ণ হবে তোমাদের হায়াত | 
শেষ হওয়ার মুহুর্তে তবে অবশাই তোমরা ঈমান আনতে । 

01৮4650258৭ লি ০৮১5 ডি 2৩৩ 4০৪ ৪4০05 4458 :বছরের পর বছর হেদায়েতের পর 
হযরত নূহ (আ.) তার জাতির ব্যবহারে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত আল্লাহর নিকট ফরিয়াদ করে বলেন, হে প্রতু। আমার জাতিকে 
আপনার পথে আহ্বান করতে বিন্দুমাত্র ক্রটি করিনি! তথাপিও কেউই আমার হেদায়েতের প্রতি একটুও দৃষ্টিপাত ফরেনি। তারা 
নসিহতকে পালন করা৷ তো দূরের কথা; বরং আমার আহ্বানকে উপেক্ষা করে তারা কেবল স্ব-স্থ সুযোগমতো অন্যপথে ভেগে 
যেতে লাগল। আমি যতবেশি তাদেরকে আপনার পথে ডাকতে চাই, তারাও ততবেশি করে দূরে সরে বায় । প্রকাশো ও গোপনে 


দিবা-রাত্রে সর্বোতভাবে তোমার পথে আনার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছি। কিছুতেই তারা আমার কথায় কর্ণপাত করেনি। 

প্রত্যেক কাজে আল্লাহই হলেন ৩৮ 12 তথাপিও নূহ (আ.)-এর সম্প্রদায় ইসলাম হতে পলায়ন করার কারণ 
তার দাওয়াতকে কেন বলা হয়েছে? : হযরত নৃহ আ.) তার দাওয়াতের কারণে দূরে সরে যাচ্ছে অর্থাৎ তাদের পলায়ন করার 
কারণ তীর দাওয়াতকে করা হয়েছে এ জন্য যে, প্রকাশাত যেহেতু তার আহ্বানেই তারা পলায়ন করেছে, যদিও মূলত তার 
আহ্বান তাদের পলায়ন করার কারণ নয়। অথচ প্রকৃতপক্ষে এটা তার কোনো দোষ নয় । অতএব, 12355 40৩5 নু 
95 4)3546১ আয়াতটি 0 ৮৯১74 ৩০০74৮$ ০ প 0 0547 আয়াতের মর্ম সাদৃশ্য হয়েছে। অর্থাৎ 
যতই তাদেরকে বেক্র অন্তর সম্পন লোকদের) কুরআনের হেদায়েতের প্রতি আকৃষ্ট করা হয়, ততই তারা বেশি করে বক্রতার 
2 ৬5 বরং বলতে হবে যে, যারা যে কাজ আদৌ পছন্দ 
অল ঘি বি হতে ভাবগভতাবে মনু দূর সরে খাতে চে বে অতএব, (১১08552 জঙ পাদ 
করার প্রকাশ্য কারণ । এ জন্যই 1: -এর কারণ তার দাওয়াতে করা হয়েছে। আর ৮৮ ০-বা ৬: ৯ ভাদের 


কুফরিকেই সাব্যস্ত করা হবে। 
///.6911./69101.00া 


৬৮2) ১১০০ এ ---। 2 


,| রি 


52৩ পাতা ত, 


১০ ৮৩7৮৮01-৮20 ০৮, 


টি ০ 








দঃ রি 2০০০০, 


রিল 


তিতা পাতা ৩ 


চা 


১১০14510354 38555 ৮4 . 


1৫ ১3 :০015 50 25, 


৯১ 2৮৮ ( 011 7৫ 
রি এ] 22021552257] 
৩০১ ৮১৮ না ০575050)1 
০, 


(এ. পু 


কটেতিত তা কতাণাত 


এরা 


৪ ৩৩৫৬০ কিতা ৪৮ 
১4০ 053০ 21৮5 


০ জি তি 


৩৮৪০: ৩১৩।০৫০১ ০2৩০০ 
০ 


০1০৫ 









১০ ফি ১5592 8151 


টি 2১৮ ০০ ৪ 








২ ১২, 


১১৮১৪. 








বা 


. তৎপর আমি সোচ্চার প্রচার করেছি আমার স্বর আর 
গোপন করেছি তাদের প্রতি বক্তব্যকে একান্ত 
গোপনভাবে। 
প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা কর অংশীবাদিতা 
হতে নিশ্চয় তিনি অত্যন্ত ক্ষমাশীল । 

তিনি আকাশকে বর্ষণশীল করবেন বৃষ্টিপাত করবেন, 
তাদেরকে বৃষ্টি হতে বঞ্চিত রাখা হয়েছিল। 
তোমাদের প্রতি প্রচুর পরিমাণে অধিক পরিমাণে । 
আর তিনি তোমাদেরকে সমৃদ্ধ করবেন সম্পদ ও 
সন্তান দ্বারা । আর তোমাদের জন্য উদ্যানসমূহ স্থাপন 
করবেন বাগানসমূৃহ আর তোমাদের জন্য প্রবাহিত 
করবেন ঝরনাধারা প্রবহমান । 

খাদে যেতে তের রর হন 


শ্রেষ্ঠতু প্রত্যাশা কর নাঃ অর্থাৎ তোমরা আল্লাহ্‌ 


তিভানা গবেষণা কর না এবং 
ঈমান আনয়ন কর না। 

অথচ তিনিই তোমাদেরকে পর্যায়ক্রমে সৃষ্টি করেছেন 
১০%| শব্দটি ১১% -এর বহুবচন । যার অর্থ অবস্থা। 
যেমন- এক অবস্থা ছিল 2545; বীর্য, অতঃপর 221০ 
গোশত পি হতে সৃষ্টির পূর্ণতা পর্যন্ত আরেক অবস্থা 
ছিল। আর সৃষ্টির অবস্থা সম্পর্কে চিন্তা করা স্রষ্টার 
প্রতি ঈমান আনয়নের সহায়ঞ্ক হয়ে থাকে। 
তোমরা কি লক্ষ্য করনি? দেখনি যে, কিভাবে আল্লাহ 
সৃষ্টি করেছেন সপ্তাকাশমণলীকে স্তরে স্তরে একটিকে 
অপরটির উপর । 

এবং তথায় স্থাপন করেছেন চন্ত্রকে অর্থাৎ সেগুলোর 
সমষ্টির মধ্যে, যার বহিঃপ্রকাশ দুনিয়ার আকাশে হয়ে 
থাকে । আর সৃষ্টি করেছেন সূর্যকে প্রদীপ রূপে 
প্রজ্বলিত আলোকবর্তিকা । আর তা চন্দ্রের জ্যোতি 
অপেক্ষা অধিক আলোকোজ্জ্বল । 

আর আল্লাহই তোমাদেরকে উদ্ভূত করেছেন সৃষ্টি 








১০, 





২. 








১, ১১, 

















1 ১৩, 








১০ ১৫. 





$শ। ১৬. 














শা ঠিপর ৬০ পাশপাশি এ ১৭, 
০০৭ ৯৪৭ তোমাদের আদি পিতা হযরত আদম (আ.)-কে তা 
টি নি ঠা হতেই সৃষ্টি করেছেন। 


///.92111.5101.00]া 







লা, সন্তম খও [২৯তম পারা! এ 
১২/৭ ১৮. অতঃপর তিনি তোমাদেরকে তথায় প্রত্যাবর্ত- 
করবেন। সমাধিস্থরূপে আর তোমাদেরকে বের 
করবেন পুনরু্থানকল্লে বের করার ন্যায় 














৪813 উনুক্ত। 





[কষ ও আনসকীন] 


1১46 4755 : মাসদার হিসাবে মানসূব হয়েছে। হালের মাসদারও হতে পারে। অথবা উহা মাসদারের সিফাত। অর্থাৎ 

24565 

13414: মাফউলে মুতলাক 2০ হতে /::4-$9::. 0-:4 শব্দগুলো মহল্লে যম হয়েছে আমরের জবাব হিসাবে। ণ 
9১১ 445 : শব্দ 2557 হিতে হাল হিসাবে মানসূব হয়েছে। অথবা উহা মাসদারের না'ত। অর্থাৎ 90+ য-/441 | 
-এর লামটি বয়ানের জন্য । এটা 95, -এর সিলাহও হতে পারে । 
18৮৮5 ০৪৩ 5155 : বাক্যটি 7৫ এর যমীর হতে 2 হয়েছে। 19:4 হাল হয়েছে। কেউ কেউ বলেন, 915 -এর 

দ্বিতীয় মাফউল। আবৃ লাইস বলেন, এটা একটি ১). -এরপর অপর আর একটি /। 

আল্লাহ তা'আলা (৩ ১2- বলেছেন 2.1) শব্দ বলেননি কেন? অথচ উভয় শন্দ একই অর্থবোধক : এর কারণ 

এই যে, (৯৫ শব্দটি +-২০ 2 এবং তা $০৫-এর এ হিসাবে ব্যবহৃত হয়েছে! আর যদি তা 2২1) 3 -এর অর্থে 

ব্যবস্ৃত হয়, তখন তা 3৩ -এর ১ ৫5 হবে বা )১ হবে 1? 1) 4: বললে উভয় শব্দ'43£2 ৫: হিসাবে 





রর ৩১০ তই 
ব্যবহৃত হয়ে যায় । অথচ নাহুবিদগণের নিয়মানুসারে ১.১: ছারা ৬১ ৮5 -এর ৬০ নেওয়া বিধেয়। 


445 4558 : এটা ০৮ ৪ হতে 3৩ হিসেবে ০:৮২: 34 হয়েছে। 

৯// ৫ 44৬৪ : বাক্যটি 15701 হতে 4:54 হিসাবে ৮১০: 9০০০ হবে ৫ আর £)1 2-4201:)-৯) ও ১০৯১ 
$01০5471বাক্য দু'টি 40443104455 হয়েছে 

৮21৮-551755 2158 : এরা পরস্পর 2:1৩ ০7) হতে )০ হিসেবে ৮১: হয়েছে। 

(5০5 চিত: শদটি 553 হতে 902 4525 হিসেবে ৮৮২০ ৯০০ হয়েছে, অতঃপর 2 টি এ শক 
(০০০০৫4455 : টি 95581 হতে ০ হিসেবে ০৮০০ 3০০ হয়েছে। 


2 ৮০৮ 


্রাসঙ্গিক আত্পাচলা 
19৮4 ক টি উদ এ 288 ৬5 এনঠিনত : এ আয়াতগ্ুলোতে বুঝানো হয়েছে যে, হযরত নূহ 
(আ.)-এর দাওয়াত তিনটি পর্যায়ে বিভক্ত ছিল। এক. প্রথমে তিনি গোপনে এবং চুপিসারে দাওয়াত দিয়েছেন! লোকদেরকে 
গোপনে দীনের কথা বুঝালোর চেষ্টা করেছেন। দুই. চুপিসারে দাওয়াতে কোনো ফল না পেয়ে তিনি প্রকাশ্য দাওয়াত শুরু 
করেন। লোকদের প্রতি প্রকাশ্যে দীনের দাওয়াত পেশ করেন । জনসম্মুখে ইসলামের কথাবার্তা আলোচনা করেন । তাদেরতে 


///.92111./568101.00]া 








তাফসারে জালালাহিন: আরবি- বাংলা, সনম যত ২৯তন পারা 








ইসলাম গ্রহণ করার জন্য আহ্বান জানাতে থাকেন। তিন. প্রকাশ্য দা ওয়াতেও আশানুরূপ ফল না পেয়ে তিনি গোপণ ও প্রকাশ্য 
দাওয়াতের সমন্বয় সাধন করেন। তাদেরকে যেমন গোপনে ব্যক্তিগতভ্যবে দাওয়াত দিতে থাকেন, তেমনি প্রকাশঃ জনসম্মুখে 





'দীনের দাওয়াত দিতে থাকেন । এ আয়াতগুলো হতে আরও বুঝা যায় যে, হযরত নূহ (আ.) দাওয়াত দানের ক্ষেত্রে সন্তাকা সকল 
প্রকারের পন্থাকেই ব্যবহার করার চেষ্টা করেছিলেন। £/ শব্দটি প্রয়োগের ফলে বুঝা যায় যে, হযরত নূহ (আ.) -এর দাওয়াতের 
প্যায়গুলোর মধ্যে ব্যবধান ও পার্থক্য বিদ্যমান ছিল। -|কাবীর, রূহুল মা'আনী] 

প্রকাশ্য ও অপ্রকাশ্যভাবে দাওয়াত পেশ করার হেকমত : এর হেকমত এই যে, প্রকাশ্যভাবে দিবালোকে ইসলামের 
দাওয়াত দেওয়া অপ্রকাশ্য অবস্থা হতে খুবই কঠিন কাজ, এ কারণে প্রথমে গুপ্তভাবে পরে প্রকাশ্যতাবে দাওয়াত দেন । আবার 
কখনো প্রকাশ্য আবার কখনো অপ্রকাশ্যভাবে দাওয়াতের অপেক্ষা একত্রে প্রকাশ্য ও অপ্রকাশ্যে দাওয়াত দান করা খুবই কষ্টকর 
ব্যাপার । এ কারণে সর্বশেষ কঠিনতম পদ্ধতি অবলম্বন করতে বাধ্য হলেন! 

১019 ১১৩3-এর মধ্যে পার্থক্য : তাফসীরকারগণ শব্দদ্ধয়ের মধ্যে নিম্নোক্ত পার্থক্য করেছেন- 

১২৯: অর্থ খোলা মজলিসে কাউকেও সম্বোধন করে কিছু বলা, যা সকলেই শুনতে পায়। 

১১ : এটা ০৩% অর্থে ব্যবহৃত হয়, এখানে ১১০| -কে )1৮1 -এর মোকাবিলায় ব্যবহার করা হয়েছে। অর্থাৎ ছোট ছোট 
শব্দ করে বলা, যা কোনোর্‌পে স্পষ্ট বুঝতে পারা যায়- উচ্চৈঃস্বরে নয় । আর ফুকাহায়ে কেরাম ১9০1 -কে ১০০1 -এর ১১1৮৮ 
হিসেবে ব্যবহার করেছেন, আর .%» -কে *৮%৮ -এর মোকাবিলায় ব্যবহার করেছেন। যেমন-+2$2 ৮১2 এবং ৪৮৮০ 
৮ বা ৮$0৮1০5 অর্থাৎ শব্দ করে কেরাত পড়া, আর 41417 অর্থাৎ চুপে চুপে কেরাত পড়া । 
10851504৯29 এ ০০৪৪1 ৪1০৯5 415 : আল্লাহ প্রদত্ত জীবন-বিধান ও তার আইন 
যে মানুষের পক্ষে শুধু পারলৌকিক কল্যাণ বয়ে আনে, জাগতিক জীবনে তার কোনো সুফল পাওয়া যায় না- এমন নয়; বরং 
আল্লাহর দেওয়া জীবন-বিধান ইহ-পারলৌকিক উভয় জগতের রক্ষাকবচ, উভয় জগতে শান্তির নিয়ামক, উভয় জগতেই মানবের 
জীবনে বয়ে আনে অনাবিল শান্তির শ্রোতন্বিনী | সুখ-সমৃদ্ধি দ্বারা লাভ করে তারা সমৃদ্ধশালী জীবন। পক্ষান্তরে আল্লাদ্রোহীতামূলক 
আচরণ, নৈতিকতা বিধ্বংসী কার্যকলাপ শুধু পরকালীন জীবনেরই অশান্তি ও অকল্যাণের কার্যকারণ নয়, এ পার্থিব জীবনেও তা 
দ্বারা অশান্তি-অকল্যাণ সৃষ্টি হয়। আল্লাহ তা'আলার এ পার্থিব জীবনে মানুষকে সুখের উপকরণ, বিলাস জীবনের সামধ্রী ধন-সম্পদ 
দানে দু'টি নীতি ক্রিয়াশীল থাকে । এক প্রকার ধন-সম্পদ দ্বারা মানুষ প্রতারিত হয়, খোদদ্রোহীতার আচরণে পড়ে যায়, নৈতিকতার 
বিপর্যয় ঘটে এবং বাহ্যিকরূপে সম্পদশালী পরিলক্ষিত হলেও ভিতরে জুলতে থাকে অশান্তির অনল শিখা, এ ধন-সম্পদই যেন 
তার জন্য বিরাট একটি আজাবে পরিণত হয় । জীবনে কোথাও এতটুকু শান্তির লেশ খুঁজে পায় না। দ্বিতীয় এক প্রকারের মানুষ 
ধন-সম্পদের দ্বারা হেদায়েতের উজ্জ্বল আলোর সন্ধান পায় ৷ তাদের জীবনে আল্লাহর আনুগত্যের প্রবৃদ্ধি ঘটে, নৈতিকতার উন্নয়ন 
হয়। জীবনে বয়ে আনে অনাবিল শান্তির অমিয় সুধা । এ ধন-সম্পদই যেন তার জন্য ইহকাল ও পরকালের সুখ ও সমৃদ্ধির 
উপকরণে ও কার্যকরণে পরিণত হয়, অথচ উভয় প্রকার ধন-সম্পদ আল্লাহই দিয়ে থাকেন। প্রথম প্রকারের সম্পদকে 
আল-কুরআন 2/৮.11605, [প্রতারণাময় সম্পদ] নামে অভিহিত করেছেন, আর দ্বিতীয় প্রকার সম্পদকে অভিহিত করা হয়েছে 

৮৫০ সুন্দর সম্পদ নামে। 
যুগে যুগে আল্লাহর মনোনীত নবী-রাসূলগণ দীনের দাওয়াত, আল্লাহ প্রদত্ত জীবন-বিধান অনুযায়ী জীবন গঠনের আহ্বানের 
পাশাপাশি তাদেরকে ইহকাল-পরকাল উভয় জগতের সুখ-শান্তি ও সমৃদ্ধির নিশ্চয়তা দিয়েছেন। আল্লাহর পয়গাম ও 
জীবন-বিধানের সাথে যে ব্যক্তি, জাতি ও সমাজের ভাগ্য জড়িত হয়েছে, সে ব্যক্তি, জাতি ও সমাজ জাগতিক জীবনে আল্লাহর 
অফুরন্ত নিয়ামত সুখ-স্বাচ্ছন্দ্যের উপকরণ ও শান্তিময় জীবনের সামগ্রী লাভ করে ধন্য হয়েছে। আন্াহ তাদের জন্য তার 
'গায়েবের ভাণ্তারের দুয়ার খুলে দিয়েছেন। আর পরকালেও রয়েছে তাদের জন্য এর তুলনায় শতগুণে বেশি সুখ-সমৃদ্ধির 
উপায়-উপকরণ ও জান্নাতী শান্তির অনাবিল ধারা । কুরআন মাজীদে সূরা ত্বা-হা ১২৪ নং আয়াত, সূরা মায়িদা ৫৬ নং আয়াত, সূরা 
। আ'রাফ ৯৩ নং আয়াত, সূরা হুদ ৪২ নং আয়াত সহ অনেক আয়াতই রয়েছে, যা হতে সুস্পষ্ট প্রমাণ হয় যে, আল্লাহর জীবন 

বিধান ইহকাল-পরকাল উভয় জীবনের কল্যাণ ও সুখ-সমৃদ্ধি ও শান্তির ধারক-বাহক ৷ আর তার পরিপন্থি জীবন উভয় জগতেই 
জপান্তি, অকল্যাণ, দুঃখ-কষ্ট ও দুর্বিসহ জ্বালা বয়ে আনার কার্যকারণ। 

১ থেকে ১৩ নং আয়াত পর্যন্ত আল্লাহ তা'আলা হযরত নৃহ (আ.)-এর মুখে উতয় জগৎ শান্তিময়, কল্যাপময় ও সুখ-স্াচ্ছনযময় 
 ইপমারই প্রতিশ্রুতি দিয়েছেন । তাদের জন্য আসমান হতে প্রচুর বৃষ্টিপাত করে তার মাধ্যমে তৃপৃষ্ঠকে সুজলা-সুফলা শসা-শ্যামলা 
' করার এতিস্রুতি দিয়েছেন. অধিক মাত্রায় ধন-সম্পদ ও সন্তানসন্ততি দান করার অভিপ্রায় প্রকাশ করেছেন । আর পরকালে সুখময় 

///.6911./69101.00া 


৯০৪ 







জান্নাত ও তার তলদেশ হতে ঝরনাধারা প্রবাহিত হওয়ার কথা বলে চিরসুখী করার সুখবর 
দাওয়াতী কার্যক্রম পর্যালোচনা করলেও দেখা যায় যে, তিনিও উভয় জগতে কল্যাণময়, মঙ্গলময় ও সুখ-সমৃদ্ধশালী হওয়ার ক 
প্রকাশ করেছেন। সূরা দের ৩ নং আয়াতে বলা হয়েছে 'তোমরা যদি তোমাদের প্রতিপালকের সমীপে ক্ষমা প্রার্থনা কর 
অতঃপর তার দিকেই ফিরে আস, তবে তিনি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে উত্তম জীবন-সামত্রী দান করবেন। আঃ 
অনুদান ও অনুগহ পাওয়ার ঘোগা প্রতিটি লোককে তিনি অনুগ্রহ (সুখ-সম্পদ) দান করবেন; কিন্তু তোমরা [এ জীবন-বিধান ও ; 
আল্লাহ হতে। যদি মুখ ফিরিয়ে থাক, তবে আমি তোমাদের জন্য এক ভীষণ দিনের শাস্তির আশঙ্কা করছি! আল্লাহর দিকেই . 
তোমাদের প্রত্যাবর্তন স্থল! তিনি প্রতিটি বস্তুর উপর পূর্ণমাত্রায় ক্ষমতাবান ।” । 
২৪ কুরাইশদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমরা যদি একটি বাণীতে বিশ্বাসী হও, তবে তোমরা আরব-অনারব গোটা 
বিশ্ব জগতের প্রশাসক, চালক ও নেতা হয়ে যাবে । একবার হযরত ওমর (রা.) দেশময় দুর্ভিক্ষের সময় বৃষ্টি প্রার্থনার জন্য বের 
হলেন এবং শুধু ক্ষমা প্রার্থনা করেই ক্ষান্ত হলেন, বৃষ্টির প্রার্থনা করেননি । লোকেরা বলল, আমীরুল মু*মিনীন বৃষ্টির জন্য তে: 
দোয়াই করলেন না? তিনি উত্তরে বললেন- আমি আকাশমণ্ডলের সেসব দুয়ারে ধান্ধা দিয়েছি যেখান হতে বৃষ্টি বর্ষিত হয়, ; 
অতঃপর তিনি সূরা নুহের উল্লিখিত আয়াত তিনটি পাঠ করলেন । সারকথা হলো, আল্লাহর বিধানের ছত্র-ছায়ায় জীবন যাপন ক্স 
এবং আল্লাহর নিকট সর্বদা ক্ষমা প্রার্থনা করে চলাই হচ্ছে ইহকাল-পরকালের অফুরন্ত নিয়ামত, সুখ-সমৃদ্ধি উত্তম জীবন সামী 
এবং অনাবিল শান্তি ও কল্যাণ লাতের নিশ্চয়তা এবং তার পরিপন্থি সমূদয় পথই অকল্যাণ-অশান্তি, দুঃখ ও অমঙ্গলের 
কার্যকারণ। । 
হযরত হাসান বসরী (ব.)-এর ঘটনা : বর্ণিত আছে যে, হযরত হাসান বসরী (র.)-এর নিকট এক বাক্তি এসে বলল, আমি বড় ; 
অভাবধ্রস্ত । তিনি তাকে বললেন, মহান আল্লাহর নিকট তওবা করো । আরেক ব্যক্তি এসে বদল, আমার কোনো পুর সন্তান | 
নেই । তিনি বললেন, তওবা করো ! অপর এক বাক্তি বলল, আমার শয্যক্ষেত্র শুকিয়ে গেছে। তিনি বললেন, তওবা ইন্তিগফার ' 
করো । আরেক ব্যক্তি বলল, আমার কৃপের পানি শুকিয়ে গেছে। তিনি বললেন, তওবা ইন্তিগফার করো । উপস্থিত লোকদের : 
সকলেই তার কথা শুনে বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন যে, প্রত্যেকেই আপনি কেন তওবা ইস্তিগফারের কথা বললেন। তখন 
হযরত হাসান বসরী রে.) বললেন, দেখ আমি নিজের থেকে কিছুই বলিনি। আল্লাহ কুরআনে হাকীমে যা ইরশাদ করেছেন তাই 
আমি বলেছি। তখন তিনি এ আয়াতসমূহ তেলওয়াত করলেন। -[তাফসীরে কাবীর] 
4955 4725 420 ৩5০৩ 3১5 :53 বলতে সম্মান-সর্ধদা বুঝায়! এর তাৎপর্ধ এই যে, দুনিয়ার ছোট ছোট 
রাজা-বাদশাহ, ধনী ও সরদার শ্রেণির লোকদের সম্পর্কে তোমরা তো মনে কর যে, তাদের মর্যাদার পক্ষে হানিকর কোনো কাজ 
করা বিপজ্জনক; কিন্তু মহান আল্লাহ সম্পর্কে তোমাদের ধারণা এই নয় যে, তিনিও কোনো মান-মার্যাদা সম্পন্ন সত্তা হতে পারেন। 
তোমরা তার বিরুদ্ধে বিদ্বোহ করো, তার প্রতৃতু, নিরক্কুশ কর্তৃত্ব ও আধিপত্য, তাঁর সার্বতৌমত্বে তোমরা অন্যদের অংশীদার 
মেনে নাও, তীর প্রদত্ত হকুম-আহকাম তোমরা অমান্য করো, কিন্তু তা সন্বেও তিনি তোমাদেরকে শাস্তি দিবেন এমন ভয় ও 
আশঙ্কাবোধও তোমাদের মনে জাগে না -[রূহুল মা'আনী] 
15; 5112555 3358 ? আলোচা আয়াতের 5525 শব্দটি :5 থেকে নিশপন্ন, হযরত ইবনে আব্বাস (রা.) ও মুজাহিদ 
(র.)-এর যতে এ ক্ষেত্রে 5 শব্দটির অর্থ হলো- বিশ্বাস করা। অর্থাৎ তোমরা আল্লাহ তা'আলার শোষ্টত্ের কথা কেন বশবান 
কর না। মুফাসসিরগণ বলেন, বিষয়টির উপর গুরুত্বারোপ করার জন্যই: শব্দটির এ অর্থ করা হয়েছে। অর্থাৎ তোমাদের 
আকীদা-বিশ্বাসের মধ্যে আল্লাহ তা'আলার শ্রেষ্ঠত্রে কথা নেই। 
হযরত কালবী রে.) বলেছেন, এ ক্ষেত্রে: শব্দটির ভয়ের অর্থে ব্যবহৃত হয়েছে। তথা তোমরা কি আল্লাহ তাআলা, 
শ্রেষ্ঠত্রে কারগে তাকে তয় কর না। ূ 
হযরত হাসান বনী রে.) বলেছেন, তোমরা কি আল্লাহ তা'আলার হক সম্পর্কে অবগত নও? ভোমরা তার অন্-অসীম নিয়ামত 
ভোগ করেও তার শোকর গুজার হও না। টি 
ইবনে কাইসান (র.) অন্র আয়াতের ব্যব্যায় বলেছেন, তোমরা তোমাদের ইবাদতের ব্যাপারে এ আশা করোনা নে 
আল্লাহ তা'আলার শ্রেষ্ঠ ও মাহাত্যের প্রতি বিশ্বাস স্থাপন করি, আর এ জন্য ভিনি আমাদেরকে ছওয়াব দান করেন 


অথবা, এর অর্থ হলো- তোমাদের ইবাদত-বন্দেপিতে কি তোমাদের এ আশা নেই যে, আন্রাহ তোমাদেরকে তোমাদের ইন: 
বন্দেগির শুভ পরিণতি দান করবেন ৷ নূরুল কোরআন] 


///.92111./58101.00]া 


তাফসীরে জালালাইন : আরবি- বাংলা, সপ্তম খণ্ড [২৯তম শরা) 


সাপ পা নি আন সলনি 
1৮৮৫21৮ ০০৮০০এ উল্লিখিত 1)1৯৮।৮5-০৭ 43 আয়াতে আল্লাহ তা+আলা মানুষকে পর্যায়ক্রমে সু করার 
ঘে কথা বলেছেন, তার মর্ম হলো এই- আল্লাহ তা'আলা মানুষের সৃষ্টি কর্মটি বিভিন্ন পর্যায়ে সুসম্প্ন করেছেন । প্রথমত মানুষ 
পিতা ও মাতার দেহাত্যন্তরে শুক্রকীটরূপে থাকে। স্বীয় কুদরতে মাতৃগর্ভে তার মিলন ঘটান। অতঃপর রক্তপিপু মাংসপিণ্ডে রূপ 
দিয়ে একটি মানবাকৃতি দান করেন এবং তাতে প্রাণের সঞ্চার করেন৷ সেখানে আলো, বাতাস, খাদ্য, অক্সিজেন পৌছিয়ে 
ক্রমারয়ে নয়-দশটি মাস পর্যন্ত প্রতিপালন করতে থাকেন অতঃপর কোনো একদিন মাতৃগর্ভ হতে ভূমিষ্ঠ করিয়ে প্রতিটি মৃহ্র্তে 
এক অবস্থা হতে অন্য অবস্থায় নিয়ে যাওয়া হয়। শিশু, কিশোর, যৌবন ইত্যাদি পর্যায়গুলো অতিক্রম করে বার্ধক্যের দ্বারপ্রান্তে 
অতিক্রম করানো হয়। এ পর্যায়সমূহের দিকেই ইঙ্গিত করে আল্লাহ বলেছেন- আমি তোমাদেরকে পর্যক্রমে সৃষ্টি করেছি, সে 
তোমাদের কোনো হাত ছিল না। আমি ইচ্ছা করলে তোমাদেরকে অন্ধ, বধির, পঙ্গু করে সৃষ্টি করতে পারতাম। 
তোমাদের স্থুলে অন্যকেও সৃষ্টি করতে পারতাম । এ সৃষ্টিকালে তোমরা আমার কত নিয়ামত ভোগ করেছ; কিন্তু আমার এ 
নিয়ামতের শোকর আদায়ের পরিবর্তে অকৃতজ্ঞতা-প্রকাশ, আমার দয়া ও মেহেরবানির বিনিময় বিদ্রোহমূলক আচরণ তোমাদের 
দ্বার কিরূপে শোভা পায়? এ বেয়াদবি ও বিদ্রোহের শাস্তি তোমাদের পেতে হবে না, এ কথা তোমরা কিরূপে মনে করলে? 
রুহুল মা'আনী। 
এ আয়াতটি আল্লাহ তা'আলার একত্বৃবাদের ব্যাপারে এক অকাট্য দলিল ! তিনি যে পর্যায়ক্রমে আমাদের সৃষ্টি করেছেন তা কি 
অন্য কারো পক্ষে সন্তবঃ-রূহুল মা'আনী, কুরতুবী]. , 
৩৮৩৮7:05401 39561550005 25 : এখানে আল্লাহ তা'আলা হযরত নূহ (আ.) -এর সে কথা বর্ণনা 
করেছেন, যা তিনি তার সম্প্রদায়কে লক্ষ্য করে বলেছেন । তোমরা কি লক্ষ্য করনি যে, আল্লাহ তা*আলা স্তর বিশিষ্ট করে সাত 
আসমান কিভাবে তৈরি করেছেন । 
মাআরিফ গরস্থকারের মতে, এখানে 155 শব্দটি "1৮ -এর অর্থে ব্যবহৃত হয়েছে। আর জালালাইন গ্রন্থকারের মতে, ৮ অর্থাৎ 
সচক্ষে দেখানো অর্থে নেওয়া হয়েছে, যাকে ৮ ২7, বলা হয়। টা 
আবার কখনো 'রায় দান অর্থে" ব্যবহৃত হয়ে থাকে । যেমন হাদীস শরীফে ব্যবহৃত হয়েছে, 550৬ আপনার অভিপ্রায় কি? (৫ 
৮ তোমার মতামত কি? * 
3০9১: ৩৯ :-এর অর্থ : ২2: বলতে সম্মিলিতভাবে একটির সাথে একটি, এ অর্থ নয়; বরং একটি অপরটির 
উপর বা নিচে। কারণ হাদীস শরীফের বর্ণনা মতে একটি আসমান অপর আসমান হতে ৫০০ বছরের পথ উপরে অবস্থিত, ইবনে 
আবী হাতিম হযরত ইবনে আব্বাস (রা.) হতে একটি বর্ণনায় এ উদ্ধৃতি দিয়েছেন! যেমন বড় বড় ইমারতসমূহের বহু কয়টি তলা 
থাকে এবং একটি অপরটি হতে ৩/৪ গজ দূরে অবস্থিত হয়। তবে আসমানসমূহকে সৃষ্টির কুদরত হলো, যদিও স্তর বিশিষ্ট হয় 
তথাপিও তাতে কোনো খুঁটি লাগানো হয়নি। 






চি . তত স5ভগ্ছি ০৮0 ৯০৫৩৭ ৮৮ 
৩1৮:০০-135551604 54572910555 ০০০ 4১১ : আর তিনি চাদকে আকাশসমূহে নূর এবং সূর্যকে জুলত্ত 
প্রদীপ করে রেখেছেন। তাফসীরকারগণ টাদ সম্পর্কে বলেছেন ১ ০201 0-.₹ অর্থাৎ চাদকে আকাশসমূহে স্থাপিত 
করেছেন, এতে বুঝা যায় সকল আকাশেই চাদ খচিত রয়েছে। মূলত আমরা দেখতে পাই একটি আকাশে চাদ উদিত হয়। 
সুতরাং বলতে হবে আকাশসমূহ হতে একটির মধ্যে টাদকে স্থাপন করেছেন। অর্থাৎ (2১. প্রথম আকাশে রয়েছে। কারণ 
আকাশসমূহের মধ্যে স্তর হিসাবে সামঞ্জস্য রয়েছে, তাই ৭৫ বলে ,5£ উদ্দেশ্য নেওয়া সঠিক হয়েছে। হযরত আবুল্লাহ ইবনে 
আব্বাস (রা.) হতে একটি বর্ণনায় বলা হয়েছে, আসমানসমূহের দিকে অর্থাৎ উপরের দিকে চন্দ্র এবং সূর্যের সম্মুখের দিক 
(৯১) আলো দান করছে। আর পিছনের দিক (4) পৃথিবীর দিকে আলো দান করছে এ কারণে ৮৮০ 7১: সকল 

আলো দান করছে। কারণ ,2%1 4: এমন স্বচ্ছ যা সাধারণত বাধাপ্রাপ্ত হয় না। অতএব, ১৭১ :-১] ৯ বলা 
শ্ধ হয়েছে। তুদরুপভাবে যদি কেউ বলে যে, 2411১ ৫:; এ কথা দ্বারা ১১ শহরের সর্বস্থানে হওয়া আবশ্যক হয় না; বরং 
যে কোনো একটি স্থানে থাকলেই বাক্য শুদ্ধ হবে । তাই চন্দ্র আকাশের যে কোনো স্থানেই থাকুক ০৫: /+1 ০. বলা শুদ্ধ 
ইয়েছে, এক্সপ বুঝতে হবে। -মাদারিক] 

বেলায়ও একই ব্যাখ্যা প্রযোজ্য হবে, কেননা £4-১ 7211 -এর উপর ৮:-5 -কে আতফ করা হয়েছে। 

বূর ও সিরাজ-এর মধ্যকার পার্থক্য : ;১ নূর বলা হয় জ্যোতিকে যা খুবই স্রিগ্ধ হয়, ঠাণ্ডা হয় এবং যা আলোকিত করতে 
পারে। আর তা লাবণ্যময় হয়ে থাকে । যথা বৈদ্যুতিক ডিমলাইটের আলো, চন্দ্রের আলো, ইবাদতকারীগণের চেহারায় ভাসমান 
জাল্াহ ধদত্ত আলো ইত্যাদি । আর )7%-এর মাধ্য দাহন শক্তি থালে ৮” 7 দিপু দম লা আর চান্দেন আলো: কোনো কিছুকে 
ছুয়ে দেয় না, এ কারণে তাকে ১১4 বলা হায়োছে' 


///.6911./69101.00া 


১৯৬ তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সন্তম হও [২৯তম পারা] 


(৮5 বলা হয় এমন আলোকে যা অন্থকারকে তো দুরীভত করেই: করং আতে উত্তাপ থাকে এবং দাহন বা! জালালো শক্তি থাকে. 
তা খুবই প্রধর হয়-ঠাণ্ডা হয় লা। নূর বা জ্যোতি অপেক্ষা তাতে আলো অত্যধিক হয়ে থাকে, সরিষা পর্যন্ত যাতে একটি একটি 
করে কুড়িয়ে নেওয়া যায় । তার আলো দ্বার! সিক্ত (ভিজা) বন্তু শুকিয়ে যায়। চন্দ্রের আলোতে কোনো! কিছু শুকায় ন্য। চেরাগের 
নায় সূর্যেরও জ্বালানো শক্তি আছে, তাই সূর্যকে 01৮ বলা হয়েছে । 

কোন আকাশে চন ও সূর্য অবস্থিত রয়েছে এবং এ বিষয়ে মতভেদ কি? : তাফসীরকারকগণের মতে মহাল আল্লাহর বাণী- 


৬ ০5-5৮-50১০ আয়াতের ষুল ইবারত এই যে- ৮9756 5৮5 ৮0 ১০৪ 
৩০943 ০২৭ অর্থাৎ ০ ১ -এর পরে ০₹: একটি শব্দ ১১১৮. রয়েছে । তাহলে আয়াতের তাৎপর্য হবে 5) 


টি ৮০০5013৩5০0 4৯ যেভাবে চন্ত্রকে আকাশে খচিত করা হয়েছে, সেভাবে সূর্যকে ও আকাশে 
খচিত করা হয়েছে। অতএব, এ বিষয়ে মতভেদ রয়েছে । 

মতভেদ : চত্ত্র যে প্রথম আকাশে খচিত রয়েছে এ বিষয়ে তাফসীরকারদের মতে কোনো মতভেদ নেই! সূর্য সম্পর্কে মতভেদ 
দেখা দিয়েছে । কারো কারো মতে সূর্য পঞ্চম আকাশে রয়েছে, কারো কারো মতে চতুর্থ আকাশে, কেউ বলেন শীতকালে চতুর্থ 
জার যারা বাতির নরক নরজ্র নন যে, চতুর্থ আকাশেই সূর্য অবস্থান 
করেছে। -সাবী] 





বর্তমান যৃগের বৈজ্ঞানিকদের মতে তে চত্্র প্রথম আকাশ হতে ও বহু নিচে অবস্থান করছে যা * ৮১০০ বা খালিস্তান নামে অতিহিত । এ 


রঙ্গে বিস্তারিত বর্ণনা সূরায়ে 30১ -এর 6311-8 ও 09৮4 2059 ০5 ৬০৩ ওএ] 5১০০ আয্লাতে ব্যাখ্যা রয়েছে; 
মানব সৃষ্টিকে উত্ভিদ সৃষ্টির সাথে তুলনা করার কারণ : উ্ভিদের সৃষ্টি এবং প্রবৃদ্ধীকে সাধারণত ২57 বলা হয়ে থাকে । 
আল্লাহ তা'আলা প্রথমে দুনিয়াকে সৃষ্টি করেন। অতঃপর তাতে উদ্ভিদ সৃষ্টি করেন । এ গাছপালা আবার মাটিতে মিশে যায় ! 
তেমনি আল্লাহ তা*আলা মানুষকে মাটি হতে সৃষ্টি করেছেন । তাকে আবার মাটির মাঝেই কবর দেওয়া হবে । আবার মাটির মধা 
হতে উঠানো হবে। যেমন গাছপালা সৃষ্টি করা হয়। এসবের দিকে লক্ষ্য করেই মানব সৃষ্টিকে গাছপালা সৃষ্টির সাথে তুলনা করা 
হয়েছে এবং গাছপালা প্রবৃদ্ধির জনা যে ০! শন্দ ব্যবহার করা হয় নে শব্দটিই মানবনৃষ্টির ব্যাপারে ব্যবহার করা 





হয়েছে ।-/ঘিলাল, কাবীর, কুরতুবী) 

৬০০১৫255144 ৮০৮০০ 45 £ মনবসৃষ্টি এবং তাদের এ পৃথিবীতে আবাদ করার পর তাদেরকে, 
ভমিনে প্রত্যাবর্তন করা এ দুয়ের মাঝে সময়ের ব্যবধান রয়েছে । এ কারণেই +১'(অতঃপর) দ্বারা আতফ করা হয়েছে । জমিন 
থেকে উঠানো এবং জমিনে প্রত্যাবর্তনের মাঝে যদিও সময়ের ব্যবধান রয়েছে কিন্তু জমিনের প্রত্যাবর্তন এবং তা হতে পুনরায় 
উঠানোর কাজকে এ পর্যায়ের অর্থাৎ সকলই পরকালীন কাজ হিসাকে ধরা হয়ে থাকে! এ জন্য --:৮৯ -এ 9 দ্বারা আতফ 


করা হয়েছে । অর্থাৎ মানুষকে সৃষ্টির পর,তারা এ পৃথিবীকে আবাদ করবে অতঃপর বেশ কিছুকাল পর তাদেরকে জমিনে পুনরায় 
প্রত্যাবর্তন করানো হবে এবং পুনরায় তাদেরকে জমিন হতে উঠানে হাবে । পুকুহুল মা'আনী] 


৮০ এর অর্থ : ৮. শব্দেক অর্থ- গালিচা. বিছানা, সম্প্রসারিত সমতলতমি ॥ আল্লাহ তা+আলা জঙ্গিনকে শয্যারূপে সৃষ্ট 
করেছেন৷ তাকে গালিচারূপে আব্যায়িত করেছেন। ফলে "পৃথিবী গোলাকার" এ কথার সাথে তার কোনো বৈপরীত্য নেই। 
কেননা এত বড় গোলাকৃতির মাঝে আমরা আমাদের চতুষ্পার্থে সমতলই লক্ষ্য করি। পৃথিবী যে গোলাকৃতির তা সত্যকথ!। 
তবে গোলাকৃতি হওয়াতে বা যদি তা নাও হয় শরিয়তের এতে কিছু মায় আসে না এবং তা জানা না জানার তেমন কোনে 
প্রয়োজন পড়ে না। রুহুল মা'আনী, সাফওয়াতৃত্‌ তাফাসীর! 

৮০২ ০০১২ এ৭ 0০৯ আয়াতের ইঙ্গিতে বুঝা যায় যে, জমিন গোলাকার নয়, তার উত্তর কি হবে? : এর উত্তরে বল 
হবে (৮._+ ০৮১3 দ্বারা যদিও জিন গোলাকার বুঝায় না তথাপিও গোলাকার নয় এ কথাও তো বুঝায় না । কারণ যদি কোনে 
একটি বিশেষ বড় গোলাকৃতি বন্তুর উপর একটি কদর প্রাণী বিচরণ করতে থাকে এবং গোলাকৃতি বন্তুটির পরিধি কয়েক মাইল 
পরিমাণ হয় তখন বস্তুটি গোলাকৃতি বলে অনুভব করা ক্ষুদ্র প্রাণীটির পদ্ছে সন্তব নয় 1 মনে হবে যে কেবল সমতলভূমি ৷ এর 
একমাত্র কারণ হলো গোলাকৃতি বন্তুটির প্রশস্ততা, অতএব পৃথিবীটীও প্রশস্ততার দিক দিয়ে এত বড় যার উপর পায়ে চলে বা গাড়ি 
ঘোড়ায় চড়েও তার গোলাকৃতি অনুভব করা সন্ভব নয় । তবে যুগ যুগ ধরে বিচরণ করার পর তা প্রমাণিত হবে । সর্বোচ্চ কথ 
হলো, পৃথিবী গোল হতে হাবে এ কথাও তো শরিয়তের বিধান হতে আবশ্যক নয় । এুকামালাইন! 


////.9811.59101.00 


এ হিফনালে জানালা, আনি বালা সুমা ২৪135 পারা] 
অনুরাদ : 


তত ৩৪2) ৮:5০ 


রা 75,০৮০ ৮475 ৯ 003. ২১. 


পপ 


১455৩2০2025 


2555 ৮ ০৭০০৫ 
04৮০১058018 
৮:৫৩ ৮০৮৩ 


টি ডা ৮00 





224 


চি 06) এ পর ৫ ২২. 


বাত শিরিন 2৫০7 
ডিপ ্ 95১1) ৬ 1৮4১5 1৯ 








75 25821871110 59-1 ২৩, 


৭) ৮42) 2৮027 1 রি 
(€ শীতাতপ লাল টি 
লিপি পিজা ০ ১, ৮০৮: 








০-০৮৮০৩7 


ধা 1০০১1) এ চি ৮৪55৮-৮ ১১০ 
5১581285285 
114০ ০১৩5৫ ৮ ও 951০৮ এ 


পতিত কিতা 


এ 





৩35:5214010257055 ইডি): 


-0০০02:5 55551 90৮25 





১৩০০৩ ৩৫০. 122 রি রি 235.16 ২৪. 


নৃহ বলেছিল, হে প্রতিপালক! ভার আমার 
অবাধ্যাচারণ করেছে, আর তার: তাদেরই অনুসরণ 
করেছে অর্থাৎ নিকৃষ্ট ও দরিদ্র শ্রেণির লোক যাদের 
সম্পদ ও ও সন্তান বৃদ্ধি করেনি নেতৃস্থানীয়গণ যাদের 

উপর আল্লাহ সম্পদ ও সন্তান দ্বারা অনুথহ করেছেন। 
-১ শব্দটি 415 পেশ ও ৮3 সাকিন যোগে এবং উভয় 
বর্ণে যবর যোগে উত্ত কেরাতে পঠিত হয়েছে। 
কারো মতে প্রথম কেরাত অনুযায়ী শব্দটি ১ -এর 
বহুবচন, যেমন ৬৯ -এর বহুবচন ২: হয়ে 
থাকে । আর কারো এমতে' শব্দটি অর্থগতভাবে 


5 পাপা 


বহুবচন । যেমন- না -এর অর্থগত বহুবচন ০ 
ক্ষতিগ্রস্ততা ব্যতীত কিছুই সীমালজ্ঘন ও কুফরি আচরণ। 
আর তারা ষড়্যন্ত্র করেছে অর্থাৎ নেতৃস্থানীয়গণ । 
ভয়ানক ষড়যন্ত্র জঘন্য রূপ ষড়যন্ত্র, এভাবৈ যে, তারা 
হযরত নূহ (আ.) -কে মিথ্যারোপ করেছে এবং 
তাকে ও তার অনুসারীদেরকে কষ্ট দিয়েছে । 

আর তারা বলেছে নিকৃষ্ট শ্রেণির লোকদেরকে উদ্দেশ্য 
করে তোমরা কখনো পরিত্যাগ করো না তোমাদের 
উপাস্য দেবদেবীগুলোকে এবং পরিত্যাগ করো না 
ওয়াদ শব্দটি ওয়াও বর্ণে যবর ও পেশযোগে উভয় 
কেরাতে পঠিত হয়েছে সুয়ায়া, ইয়াগুস, ইয়াউক ও 
নাসরকে এগুলো তাদের দেবমূর্তিদের নাম । 

আর তারা বিভ্রান্ত করেছে তা দ্বারা অর্নেককে 
মানুষদের মধ্য হতে, তারা তাদেরকে এগুলোর 
উপাসনা করতে আদেশ করেছে। সুতরাং_এ 
জালিমদেরকে বিভ্রান্ত ব্যতীত আর কিছুই বৃদ্ধি করে 
না। এটা 1১০38 -এর উপর ০2০ যখন হযরত 
নূহ (আ.) -এর নিকট এই মর্মে ওহী আসে যে, রা 


চে ৬ পা 
০০ 3 ১ $1৪৪$ ০৪৮৮৮ তোমার 
সম্প্রদায়ের মধ্য হতে যারা ঈমান আনয়ন করেছে, 
তারা ব্যতীত আর কেউই ঈমান আনয়ন করবে না", 
তখন তিনি তাদের জন্য এ বদদোয়া করেন। 


. তাদের এ সকল 1০ অব্যয়টি 42 -এর জন্য 
গুনাহের কারণে অপর এক কেরাতে শব্দটি হামযা 
যোগে 4০:77 পঠিত হয়েছে। তারা নিমজ্জিত 
হয়েছে তুফানে। অতঃপর তারা দোজখে প্রবিষ্ট 
হয়েছে পানির নীচে দোজখের আগুনে শাস্তি দেওয়া 
হয়েছে, নিমজ্জিত হওয়ার পর। তখন তারা পায়নি 
তাদের জন্য আল্লাহ ব্যতীত তার অপর কোনো 
সাহায্যকারী যে তাদের হতে শাস্তিকে বিরত রাখবে । 





























ড//৬/-99111-/59101/.0017 





* সন্তম যও [২৯তম পাস্বা 


৩৯৬-ট%৭4$8 2 জুমলায়ে 22) হয়ে ৫৩৫ -এর মাফউল । মাওসুলটি 2.1 -এর মাফউল, যশ্ীর 
2 এ রা 12917 
ফাযেল। *০১ ১১ ফায়েল, ১3৫ -এর * যমীর মাফউল, 1, ইস্তিছনায়ে ুফাররাগ : রত ? ডি 
১53৮50১১533 4358 £ বাক্যটি 22৮-221%1 ৩ -এর উপর আতফ হয়েছে আবু হাববান বলেন: 
আছ পল পি 2০০০৫ ৯ না ্ 
৩:১18 বাক্র্টি (2135 -এর উপর আতইরেছে ্ " 


01০0458০৬০০ 02: অবশেষে হযরত নূহ (আ.) কাওমকে হিদায়েত করতে করতে শেখ পর্ন 

আহ নিকট রিয়াদ করে বলেন, হে আলা! রা তো আমার কথা মোটেই গুনে না, বরং এরা সমর এমন সব হয়ে 

থাবার্তা মেনে চলছে যারা অত্যন্ত ও লজ্জাহীন আর কিছু সংখাক হলো ল্যেকদের 

এ লোকদেরকে সর্বাধিক ক্ষতিথন্ত করে তুলছে! নি নাফ নয় ধক জের গাজা ও গভির 
হযরত নূহ (আ-) -এর সম্প্রদায়ের নাফরমানি কি ছিল? : হযরত নূহ (আ.)-এর জাতির সাফরমানি সম্পর্কে ইতঃপর্বেও 
আলাচনা করা হয়েছে, তা হলো, তার নির্দেশ মোতাবেক আল্লাহর আনুগত্য করাকে অস্বীকার করা, লাফরমানির কার্যে আল্লাহকে 
ভয় করা, হযরত নূহ (আ.)-এর অনুসরণ করা, এ তিনটি হুকুম পালন করলেই সকল সমস্যার সমাধান হয়ে যেত। কিন্তু তারা 
এগুলো অত্যন্ত বেয়াদবির সাথে অমান্য করেছিল হযরত নূহ (আ.) -এর নির্দেশ মোতাবেক যদি ভারা চলত তখন বেহেশতে 
স্থানলাভ করত, আর সম্প্রদায়ের সর্দারদের আনুগত্য করে তারা শেষ পর্যন্ত জাহান্নামের অধিবাসী হয়েছে। সর্বশেষ তিনি 
তাদেরকে তওবার ডাক দিয়েছেন, তাও তারা অমান্য করে বসেছে এবং তওবার ফলে তাদেরকে যে সকল নিয়ামতের প্রতিশ্রুতি 
দিয়েছেন, তাও তার গ্রহণ করেনি । 

বি... 55৮৮৫9৩৮৩45 : উল্লিখিত আয়াতে হযরত নূহ (আ.)-এর সম্প্রদায়ের আল্লাদ্রোহীতা, হযরত 
নৃহ (আ.)-কে অমান্য করা, তৎকালীন সমাজ নেতা ও সরদারদের আনুগত্য করা এবং হযরত নৃহ (আ.)-এর দীনি দাওয়াত ও 
আন্দোলনের বিরদ্ধে সমাজ নেতাদের ফড়যন্ত্রের কথা উল্লেখ করা হয়েছে৷ সমাজের প্রভাবশালী নেতা ও সমাজপতিগণ সর্বদা 
জনগণকে হযরত নূহ (আ.)-এর আন্দোলন ও দীনি দাওয়াত এবং তার উপস্থাপিত আদর্শ ও শিক্ষা হতে দূরে সরিয়ে রাখার জনা 
জোর প্রয়াস চালাত । তারা বলত, নৃহ তো তোমাদের ন্যায়ই একজন মানুষ । তার প্রতি আল্লাহর ওহী নাজিল হয়েছে তা কিূপে 
মানা যায় [সূরা আ'রাফ ৬৩ আয়াত]। সমাজের গরিব, হীন ও নিঙ্ন শ্রেণির লোকগণই হযরত নৃূহের আন্দোলনে অংশগ্রহণ করেছে, 
তার শিক্ষা ও আদর্শ অনুসরণ করেছে। তার কথাগুলোর গুরুত্ব থাকলে সমাজের উচ্চ শ্রেণির লোকগণ অবশ্যই তার প্রতি ঈমান 
আনত । [সূরা হুদ-২৭ আয়াত] কাউকেও আল্লাহ তা'আলার পাঠানোর প্রয়োজন থাকলে ফেরেশতাকেই পাঠাতে পারতেন। [সূরা 
মুমিন- ২৪ আয়াত] এমনিভাবে নানা প্ররঞ্ধনা ও কথা ছারা সমাজের নেতাগণ সাধারণ লোকদেরকে হযরত নৃহ (আ.) হতে 
ফিরিয়ে রাখত । তারা নিজেদের উপাস্য দেবদেবীগণকে পরিত্যাগ না করার জন্য সাধারণ মানুষের প্রতি নির্দেশ দিত। নেতা ও 
সমাজপতিগণের এহেন ন্যন্তারজনক ঘড়যান্্রের কথা উল্লেখ করে আল্লাহ তা'আলা মন্ধার সমাজ-নেতা, গোত্র-নেতা ও সাধারণ 
মানুষকে এ কথাই বলতে চান যে, তারা নবীর শিক্ষা ও আদর্শের বিরুদ্ধাচরণ এবং তাকে নবীবপে স্বীকৃতি না দেওয়ার দরুন, 
মহাপ্রাবনের পানিতে ডুবে চিরতরে ধ্বংস হয়েছিল৷ তোমরা রাও সাবধান হও ! তোমরা মহানবীর শিক্ষা ও আদর্শকে গ্রহণ না করলে 
এবং সমাজের সাধারণ লোকদেরকে মহানবীর বিরোধিতায় প্ররোচিতকরণ হতে বিরত না থাকলে তোমাদের উপরও অনুরূপ শাস্তি 
আপতিত হওয়া বিচিত্র নয়! 

তাদের চত্রান্ত কি? : তাদের চক্রান্ত কি ছিল সে সম্পর্কে কয়েকটি অতিমত রয়েছে । কেউ কেউ বলেন, তাদের চক্রান্ত ছিল 
হযরত নূহ (আ.)-কে হত্যার উদ্দেশ্যে সমাজের গুপাদের লেলিয়ে দেওয়া কেউ কেউ বলেন, ভাদের ধনসম্পাদ ও সন্ানসন্ততির 
মাধামে অন্যদের প্রভাবিত করা। শেষ পর্স্ত সাধারণ লোকেরা বলেছিল যে, তারা যদি সঠিক পথে না থাকত তাহলে তে 

সম্পদ ও নিয়ামত দেওয়া হতো! না। কেউ কেউ বলেন, তাদের র চত্রান্ত ছিল, তারা সাধারণ লোকদেরকে তোমর। 
তোমাদের দেবতাদের পুজা ত্যাগ করো না। কুরতুবী! হয় হ্যরত নৃহ 
মানুষের মাঝে মূর্তিপূজার প্রচলন কিভাবে গুরু হয়? : দুনিয়ার বুকে স্বর শিরক ও মর্তুজার প্রচলন য় লোক 
(আ.)-এর সম্প্রদায়ের ছারা । হযরত আদম ও নুহ (আ.) -এর মধ্যবর্তী সময় অনেক মৃতত ণ করে চলত। মুগের 
জনগণের কাছে সুপরিচিত ছিল এবং তাদের প্রতি জনগণ অশেষ ভকত-্রদ্ধা রাখত ও তাদের অনুসন 


শ্রদ্ধার আতিশয্ ভাদের নামে মানতকরণ- তাদের নামে প 
আবর্তনের সাথে সাথে শয়তানের পরবঞ্চনার ফলে জন্গত ত্র দ আল্লাহর সমক্ষমতাসম্পন বান্দা ভাবতে লাগল : 


///.6911./69101.00া 





১০০০ 3১ 


এাহনারে-জানুইন , আনবি-রাংলা, সু ২৪ ০৩৯ 


এমনিভাবে ক্রমাৰয়ে মানুষের মনোজগতে তারা প্রভু ও মা'বুদরূপে স্থান পেল; মানুষ তাদের ইনাদতে মাশগুল হয়ে পড়ল । 
পরবর্তীকালে শয়তান মানুষের মনে এ বলে প্রবঞ্চনা দিল যে, যার ইবাদত করা হয়, তার একটি প্রতিমূর্তি বানিয়ে সম্মুখে রেখে 
ইবাদত করা হলে ইবাদতে প্রভুর স্বাদ উপলব্ধি হয় এবং ইবাদতেও মন গভীরভাবে বসে যায় । শয়তানের এ কুমনত্রণায় মানুষ এ 
সব নামকরা মুত্তাকী ও আল্লাহওয়ালা লোকদের প্রতিমূর্তি বানিয়ে তার পূজা ও ইবাদত শুরু করে দিল। সেসব প্রতিমূর্তিসমূহেরই 
নাম আল-কুরআনের উল্লিখিত আয়াতে উদ্দ, সুওয়া', ইয়াগুস, ইয়াউক ও নসর নামে উল্লেখ করা হয়েছে। এই হলো হযরত নূহ 
(আ.) সম্প্রদায়ের মূর্তিপূজার ইতিহাস। তাদের হতেই দুনিয়ার বুকে সর্বপ্রথম মূর্তিপূজা ও শিরকের প্রচলন শুরু হয়। হযরত নূহ 
(আ.)-এর সম্প্রদায় পানিতে ডুবে ধ্বংস হওয়ার কারণে প্রতিমূর্তিগুলো মাটির তলায় চাপা পড়ে যায় । পরবর্তীকাল শয়তান সে 
্রতিমর্তিসমূহ খুঁজে বের করে হযরত নূহ (আ.) -এর পৌত্র ও বংশধরগণকে পূজা করার জন্য এবং পূর্বপুরুষদের স্থৃতি ও 
মতাদর্শ অনুসরণের আহ্বান জানায় ৷ ফলে তারা আবার মূর্তিপূজায় লিপ্ত হয় এবং এ মূর্তিপূজার ধারাটিই পরম্পরা সূত্রে বিভিন্ন 
আরবি গোত্র এবং ভারতীয়, সুদানীয় ও মিসরীয় লোকদের মধ্যে ছড়িয়ে পড়ে । মহানবী এহং-এর নবুয়ত প্রাপ্তির পূর্বেও প্রথম 
দিক দিয়ে মক ও তার পার্শ্ববর্তী অঞ্চলের লোকগণের মধ্যে এসব মূর্তির এবং অন্যান্য নামের অনেক মূর্তিপূজার প্রচলন ছিল। 
উদ্দ, সুওয়া', ইয়াগুছ, ইয়াউক, ও নসর -এর তাফসীর : উপরোক্ত নামগুলো কাফেরদের মূর্তিসমূহের নাম : 

১): এটা ছিল কুজায়া গোত্রের শাখা, অর্থাৎ বনী কালব উপগোত্রের উপাস্য দেবতা ।:),:2-)1 42) নামক স্থানে তার একটি 
পদপীঠ নির্মাণ করে রেখেছিল । আরবের প্রাচীনকাঁলীন শিলালিপিতে তার নাম “আদম আবাস” (আদ্দ বাপু) লিখিত আছে। 
এতিহাসিক ৬৮৫ বলেন, এটা একটি পুরুষাকৃতি বিশিষ্ট বিরাটাবয়ব সম্পন্ন মূর্তি ছিল। কুরাইশগণ একে উপাসনা করত। 
তাদের নিকট তা উদ্দ' নামে পরিচিত ছিল। 

৮: এটা ছিল ):5:% গোত্রের দেবী । তা নারী আকৃতিসম্পন্ন মূর্তি ছিল। €৮:-: -এর নিকট রুহাত নামক স্থানে এটার 
মন্দির ছিল। 

৬ : এটা ছিল 05 গোত্রের 'আন উম' শাখা ও “মাযহেজ' গোত্রের কোনো কোনো শাখার লোকদের স্বীকৃত উপাস্য । 
মাযাহেজগণ ইয়েমেন ও হিজাজের মধ্যবর্তী 'জুরাস' নামক স্থানে তার বাঘাকৃতি সম্পন্ন মূর্তি প্রতিষ্ঠিত করেছিল । কুরইশ বংশের 
কারো কারো ৬/১/ 2 নাম ছিল বলে ইতিহাস সাক্ষ্য দেয়। 

3৯ : এটা ইয়েমেনের হামদান অঞ্চলের “হামদান' গোত্রের গাইয়ান শাখার উপাস্য ছিল। তার মূর্তি ছিল অশ্বাকৃতি বিশিষ্ট । 
১: এটা ০ অঞ্চলের অধিবাসী ০১৮ গোত্রের 'আলেযুল কুলা' নামক শাখার লোকদের উপাস্য ছিল 1 'বালখা" 
নামক স্থানে তার প্রতিমূর্তি শকুনের আকারে প্রতিষ্ঠিত ছিল। সাবার প্রাচীন শিলালিপিতে তার নাম লিখিত ছিল নসওয়ার, তার 
পৃজারীদেরকে বলা হয় নসওয়ার ওয়ালা। -মাদারিক] 

অপর একটি রেওয়ায়েতে বলা হয়েছে। উপরিউক্ত পাঁচটি নাম হযরত আদম (আ.) -এর পাঁচ পুত্রের নাম ছিল, তন্মধ্যে ১3 ছিল 
বড় জনের নাম | 

হযরত নূহ (আ.) জাতির হেদায়েতের জন্যই প্রেরিত হয়েছেন। তাই জাতির উপর বদদোয়া করা কিভাবে শোভা, 
গেল? : হযরত নৃহ ('আ.) যখন ওহীর মাধ্যমে স্বজাতির হেদায়েত করুল না করার উপর নিশ্চিত অবগতি লাভ করলেন যে, ৩ 
১৮৮০1০৩ ০ -:2 93 521 05 ০5 ধু. ০ ০৮5৫ আপনার সম্প্রদায় হতে যারা ঈমান গ্রহণ করেছে, এরা 
বাতীত আর কেউ ঈমান গ্রহণ করবে না, অতএব আপনি তাদের কৃতকার্ের উপর চিত্তিত হবেন না। এতে তিনি তাদের হতে 
নিরাশ হয়ে গেলেন এবং তারা নাফরমান বলে চিহ্নিত হয়ে গেল। আর নাফরমানদের এবং কাফেরদের জন্য বদদোয়া জায়েজ 
হয়েছে যেভাবে হযরত মুহাম্মদ এর; ও কাফেরদের জন্য বদদোয়া করেছেন, (4%..51 151) ৮4141 আবূ জাহল ও অন্যান্য 
কাফেরদের প্রসঙ্গে হাদীস শরীফে এরূপে বদদোয়া করা হয়েছে +:1 1] £.4 0:44 ইত্যাদি। 
13-5134:5415521 045০62৮5৮6৮ ৪4৮55 2:38 বলতে পানিতে ডুবিয়ে মারা বুঝায়। নৃহ 
সম্পদায়কে মহাপ্লাবন দিয়ে ডুবিয়ে মারার কথা এখানে বলা হয়েছে। আর তাদরেকে ডুবানো হয়েছিল তাদের অপরাধ তথা 
শাহের কারণে । তাদেরকে পানিতে ডুবিয়ে মারাই শেষ নয়। এরপর তাদেরকে আগুনে প্রবেশ করানো হয়েছে। অধিকাংশ 
অফসীরকারের মতে এর অর্থ হলো তাদেরকে কবরে আজাব দেওয়া, কেননা দোজখের আগুন আসবে কিয়ামতের পরে । তাই 
ভাদেরকে জাগুনে প্রবেশ করানো হয়েছে বলে কবরের আজাবের কথাই বুঝানো হয়েছে। -[কুরতুবী, কাবীরা 

তজ্ঞানীগণ লিখেছেন হযরত নূহ (আ.)-এর জাতিকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করা হয় এবং তাদেরকে মধ্যলোকে কবরের 
আঙ্জাবে গ্রেফতার করা হয়। “নূরুল কোরআন] 


///.9811.5101.00 





















০5০৪১ 5 রা 
৩০৪১১ ৮০৯ ₹% ২৬. আর নূহ বলেছিল, হে প্রতিপালক! পৃথিবীতে 
৮2১05 ৩10 


কাফেরদের মধ্য হতেকোনো গৃহবাসীকে অব্যাহতি 
দিওনা অর্থাৎ কোনো গৃহে অবতরণকারী, এর অর্থ )' 
হলো কাউকেও । 

[৮1৬ ২৭, যদি তুমি তাদেরকে অব্যাহতি দান কর তবে তারা 
তোমার বান্দাদেরকে বিভ্রান্ত করবে, আর তারা 














777223500515803 81507 





উরি পাপাচারী ও কুফরি আচরণকারী ব্যতীত কালো সন্তান 
১৫ ইল ০৪ আও এ ৮ জন দিবে না, যারা পাপাচারে লিপ্ত হবে এবং কুফরি 
*৬০105%া আচরণ করবে। এ বদদোয়াও তিনি পূর্বোক্ত ওহী 

্্ আসার পর করেছেন। 








০০৮১2 55712 ১) ,/২ ২৮, হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো এবং 
নর রি আমার পিতা-মাতাকে ক্ষমা করো তারা উভয়ে মু'মিন 


ছিল। আর ক্ষমা করো তাদেরকে যারা আমার গৃহে 


০৮৪ 


000৬0 ০০5 31552 প্রবেশ করেছে আমার আবাসগৃহ বা মসজিদে 


মু'মিনরূপে এবং মু'মিন পুরুষ ও মু'মিন স্ত্রীদেরকে 

ক্ষমা করো কিয়ামত পর্যন্ত। আর জালিমদেরকে 

ধ্বংস বাবতীভ করো না ধ্বংসপ্রাপ্ডি। 
সুতরাং তারা সকলেই ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। 


1902১ ১২:১৪৮7 ৩৮ ০৯১৪ ৬৮৪ 3853 3৩ (5455 455 : বাকাটি ৮০৮০৪1520৯৭ 
উপর আতফ হয়েছে! (5০: শব্দটি ১৮১ ১ হতে হাল হয়েছে! 


হযরত নৃহ জো.) -এর তীর সম্প্রদায়ের উপর বদোয়ার কারণ : উল্লিখিত আয়াতসমূহে বেঈমান কাফিরের জন্য হযরত নূহ 
(আ.)-এর বদদোয়া এবং ঈমানদার মুসলমানদের জন্য ক্ষমা প্রার্থনার কথা প্রকাশ পেয়েছে। হযরত নৃহ (আ.)-এর বদদোয়ার 
কারণ এটা নয় যে, তিনি খুবই ধৈর্যহীন হয়ে পড়েছেন: বরং তিনি সুদীর্ঘ নয়শত পঞ্চাশ বছর পর্যন্ত দীনের প্রচার চালিয়ে ভার হক 
আদায় করেছেন কিন্তু শেষ পর্যন্ত তিনি তর জাতির লোকজনের ঈমান গ্রহণের ব্যাপারে পুরোপুরি নিরাশ ও হতাশ হয় 
পড়েছেন । আর এ চরস নৈরাশ্োর মধ্যেই তার কণ্ঠে এ দোয়া স্বতই উচ্চারিত হয়ে যায়। এর মূলে অস্থিরতা বা ধৈরযহীনতার 
কোনো স্থান নেই । -[কাবীর] রিনা 
পু 215১ 18311521525 4275515152 22105 01 9৪125 দ : এ অংশে হযরত নৃহ 
10082 15৯৮$ 315545 ২৬ ৩০৮৮৪1৬৫78৯ 9 8 পা ভিজঠ ? রি 
(আ.)-এর সম্প্রদায়ের প্রতি দ্বিতীয় বদদোয়াটির কথা তুলে ধরা হয়েছে; তার দোয়ার ভাষা ছিল আল্লাহ যেন কোনো 
কাফেরকেও বাচিয়ে না রাখেন, কারণ তাদেরকে রাখলে তাদের ভবিষ্যৎ সন্তানগণও তাদের মতো কাফের হবে ! 


///.6211./59101.00া 








ংলা, সপ্তম খও (২৯তম পারা] ১২১ 


“রত নূহ আ.) কিভাবে বলেছিলেন যে, তাদের ভবিষ্যৎ বংশধরগণও কাফের ও ফাজির হবে অথচ আল্লাহই 
জানেন কে হেদায়েত প্রাপ্ত আর কে পথভ্রষ্ট হবে : হযরত নুহ (আ-)-এর বিষয়টি জানার বিভিন্ন কারণ রয়েছে " প্রথম কারণ 
হালা, আল্লাহ তা'আলা ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে, দির 85512858858 2৮270 
১095 এটাই অকাট্য দলিল এবং হযরত নূহ (আ.)-এর এ কথা বলার জন্য যথেষ্ট । আল্লাহ যেখানে ৩.১+ ৩] বলেছেন 
সেখানে আর কোনো সন্দেহ থাকে না। দ্বিতীয় কারণ হলো, পরীক্ষণ নিরীক্ষণ ও ও পর্যবেক্ষণ অর্থাৎ হযরত নূহ (আ.) যে হায়াত 
পেয়েছিলেন, তা মূলত অত্যন্ত বেশি হায়াত । হযরত নূহ (আ.)-কে আল্লাহ তা'আলা ৯৫০ (নয়শত পঞ্ঝাশ) বছর হায়াত দান 
করে তার জাতিকে হেদায়েতের কাজে নিয়োজিত করে রেখেছেন । সুদীর্ঘ সাড়ে নয়শত বছরের মধ্যে সর্বপ্রকার ব্যবস্থা তাদের 
হেদায়েতের জন্য চালিয়েছেন, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হয়নি । এ দীর্ঘকালের মধ্যে তাদের স্বভাব ও চরিত্র জানতে 
আর কিছু বাকি ছিল না। 
মি 511925 ৫০৮৪ 5৩ ৬4০৬০ 41৯ : এ আয়াতটির প্রথমাংশ হযরত নূহ (আ.)-এর 
মাতা-পিতা ও কিয়ামত পর্যন্ত আগমনকারী সকল মুসলমান নরনারীর জন্য দোয়া এবং শেষাংশ কাফেরদের প্রতি বদদোয়া স্বরূপ । 
হযরত নৃহ (আ.) বলেন, হে আল্লাহ! আমাকে ও আমার মাতাপিতাকে মাফ করে দিন, আর আমার সাথে যারা রয়েছে তাদের 
সকলকেই ক্ষমা প্রদর্শন করুন । আর জালিম কাফেরদেরকে নিঃশেষ করে দিন। 
(১১৬ ৮:০৮৪। 5০ 4:৩৪ : হযরত নৃহ (আ.) তার মাতা-পিতার জন্য দোয়া করার প্রসঙ্গে যদি প্রশ্ন করা হয় যে তারা 
মুসলমান ছিল কিনা? নতুবা কাফেরদের জন্য দোয়া করা কিভাবে শুদ্ধ হবে? এ প্রসঙ্গে বলা হবে যে, হযরত নূহ (আ.)-এর 
মাতাপিতা উভয়েই মুসলমান ছিলেন, জালালাইন গ্রন্থকার এ কথাটি স্পষ্ট করে বলেছেন ০--- ৮// তারা দু'জন 
মুসলমান ছিলেন, সুতরাং মুসলমান হিসাবে ০5) -এর জন্য দোয়া ওয়াজিব, তিনি ওয়াজিব আদায় করেছেন- 
নটি লাজ ৮ 
৩4222 355 ১525) আয়াতে ,55:4 শব্দের অর্থ : হযরত নৃহ (আ.) যে ক্ষমা প্রার্থনা করেন, তা ছিল নিজের জন্য, 
পিতামাতার জন্য এবং যারা তীর ঘরে প্রবেশ করেছিল তাদের জন্য । এখানে ,25:7 বলতে কি বুঝানো হয়েছে সে সম্পর্কে 
কয়েকটি অভিমত রয়েছে। ইমাম যাহহাক বলেন, .%% বা আমার ঘর বলতে 'আমার মসজিদ' বুঝানো হয়েছে! কেউ কেউ 
বলেন, ঘর বলতে এখানে হযরত নূহ (আ.)-এর কিস্তি বুঝানো হয়েছে। কেউ কেউ বলেন, ঘর বলতে এখানে দীন বুঝানো 
হয়েছে। অর্থাৎ তাদেরকেও ক্ষমা করো যারা আন্তরিকতার সাথে আমার দীনকে কবুল করেছে। -কাৰীর] 
///.6911./69101.00া 








শামকরণের কারণ : সূরার প্রথম আয়াতে উল্লিখিত 
সূরাটির :সৃর য় আল: 
সুরাতে জিনদের কুরআন শ্রবণ এবং ঈমান আনয়ন করে স্বজাতির 
কৃ" ২৮টি আয়াত, ২৮৫টি বাক্য এবং ৮৭০ টি অক্ষর রয়েছে। 
অবরতীণ হওয়ার সময়কাল : বুখারী, মুসলিম ও ভিরমিযীসহ রী 

হতে বর্ণনা রয়েছে যে রাসূল কারী ৫ তীর কেক বদ পরীর বত 
কুরআন পাঠের আওয়াজ শুনে তারা ং গভীর মনোনিবেশের 
আল-জিুটি অবতীর্ণ হয়েছিল সদ গেসে গেল এবং গভীর সাখে কুরআনের বাণী শ্রবণ করল। এ প্রেক্ষিতে সূরা 
অধিক সংখাক তাফসীরকার এ বর্ণনার ভিত্তিতে মনে করেছেন আসলে তায়েফ যাত্রাকালী 

হিজরতের তিন বছর বে রা বুযতের দশ বধ এ ঘটনা সংঘটিত হা তা টি 
কারণ তায়েফ সফরকালে জিনদের যে কুরআন শরবণের ঘটনা ঘটেছে ভা একটি ততটা টে ধারণাটি সঠিক নয় 
রয়েছে। আর জিনগণ কুরআন শুনে ঈমান আনয়নের পূর্ব থেকেই তারা হযরত মূসা (আ.) সিডি 5৭১৮৯ 
রাখত । অসার ২ থেকে ৭ পাতে সপ বা রয়েছ যে, এসময় কুরআন ফণা জিনা বং হি 
তারা মুশরিক ছিল। ইতিহাসের বর্ণনায় জানা যায় যে, রাসূলুল্লাহ 233 -এর তায়েফ সফরকালে হযরত যায়েদ 
ছাবিত (রা.) কেবল হুঘূরের সঙ্গী ছিলেন ্ বিরত বারের ইলে 
আর উকায নামক বাজারে সফরকালে রাসূলুল্লাহ হ2ঃ 'এর সঙ্গে অনেকজন সাহাবী সঙ্গী ছিলেন। অনেকগুলো হাদীসের 

বা যায যে, অত্র সফরে সঙ্গী জিনের রাসূলে কারীম 2 থেকে কুরআন শুনছিল। আর এ সি লো টের ইসিতে 
পর মনা হতে প্রত্যাবর্তনকালে অর্থাৎ উকাষ বাজারের দিকে যাওয়ার কালে নাখলা নামক স্থানে ফজরের নামাজ পড়ার সময় 
কুরআন তেলাওয়াত শ্রবণের ঘটনা । 

এসব কারণে এ কথাই স্পষ্ট হয়ে উঠে যে, সূরা আহকাফ ও সূরা আল-জিনরে একই ঘটনার উল্লেখ করা হয়নি; বরং দু'টি ভিন 
ভিন্ন ঘটনা ছিল। 

আর জিনগণকে রাসূলুল্লাহ 333 ইচ্ছাকৃত কুরআন শ্রবণ করাননি; বরং রালুলুল্লাহ 5: কিছু সংখ্যক সাহাবীকে সাথে করে 
উকাঘ বাজারের দিকে যাচ্ছিলেন। আর এ মুহূর্তে শয়তান যখন আকাশের ,+11 $ূ তে আল্লাহ কি আলোচনা করেছেন তা 
শ্রবণ করতে যেয়ে বাধাপ্রাপ্ত হয় অর্থাৎ 54 545 দ্বারা তাদেরকে আঘাত করা হয় তখনই তারা পরম্পর একত্রিত হয়ে যুক্ত 
করল যে, আকাশের সংবাদ নেওয়ার কার্জে আমরা যে বাধাপ্রাপ্ত হয়েছি দুনিয়াতে এমন কিছু ঘটেছে যা আমাদের আসমানি সংবাদ 
নেওয়ার কাজে বাধা দানকারী হয়েছে, সুতরাং 3৮১: থেকে 4০53 এবং )--১ থেকে ১১৮ পর্যন্ত গিয়ে খোজ নিতে হবে। 
অতএব, তাদের আলোচনা মোতাবেক হেজাজ -এর তেহামাহ নামক স্থানে যে দল পৌছল তারা 'নাখলা" নামক স্থানে পৌছার 
পর রাসূলুল্লাহ 2333 -কে ফজরের নামাজ পড়তে দেখল । সে স্থানে রাসূলুল্লাহ 22:3-এর ফজরের নামাজের কেরাত শ্রবণ করে 
তারা পরস্পর শপথ করে বলাবলি করতে লাগল যে, এটাই আমাদের আসমানি সংবাদ নেওয়ার কাজে বাধাদানকারী বিষয় তখন 
তারা তাদের অন্যান্যদের নিকট গিয়ে কুরআন শ্রবণের ঘটনা বর্ণনা করল । ভাষাটি ছিল 21 /44£ (৮ ৮1 ০২৮01 
৭ (5455 ৮১ (০ 0 বমাআরিফা 

বিষয়বস্তু ও মূলবক্ব্য : এ সূরায় জিনদের আসমানি সংবাদ সংগ্রহের পথ বন্ধ হওয়ার কারণ উদ্ঘাটন করতে গিয়ে মহানবীর 
কণ্ঠে কুরআন শ্রবণ করে বিমোহিত হওয়া এবং ঈমান আনা অতঃপর স্বজাতির মধ্যে প্রচার করার কথা বলা হয়েছে। 

প্রথম থেকে ১৫ পর্যন্ত আয়াতে উল্লেখ হয়েছে যে, কিছু সংখ্যক জিন কুরআনের বাণী শুনে ্থয় সম্প্রদায়ের নিকট প্রচার করেছে, 
যা নবী করীম এ.কে ওহীর মাধামে জানানো হয়েছে! জিনগণ স্বজাতির নিকট গিয়ে বলেছে, আমরা এমন এক বিস্ময়কর বাণী 
শুনেছি যা মানব ও জিন সম্প্রদায়ের জন্য সত্য পথের দিশা দেয়। আমরা তার প্রতি ঈমান এনেছি! কখনো আমরা আমাদের 
প্রতিপালকের সাথে কাউকেও শরিক করবো না । তিনি মহান, ভার ্ত্র-পু্র কিছুই নেই কিন্তু আমাদের মধ নির্বোধগণ আলাহর 


///.6911./69101.00া 

















তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম ও [২৯তম পালা ১২৩ 
শানে অবাস্তব উক্তি করে থাকে । আমরা জানতাম, মানুষ ও জিন আল্লাহ সম্পর্কে কখনো মিথ্যা উক্তি করতে পারে না । । কতিপয় 
মানুষ জিনদের কাছে আশ্রয় প্রার্থনা করে তাদের অহমিকা বাড়িয়ে দেয় । মানুষ এ মিথ্যা ধারণায় নিপতিত রয়েছে ! আমরা যখন 
আসমানের গোপন সংবাদ সংগ্রহ করতে যাই, তখনই আমরা বাধাপ্রাপ্ত হই এবং কঠোর প্রহরী ও উল্কাপিণ্ দ্বারা আসম্ানকে 
পরিপূর্ণ পাই ৷ আমরা আসমানে কোনো এক গোপন স্থানে আরশের ফয়সালাকৃত সংবাদসমূহ জানার জন্য এর পূর্বে ও পেতে 
ৰসে থাকতাম; কিন্তু এখন কেউ অনুরূপ বসলে সে জলন্ত শেলের তাড়া খেয়ে পালাতে বাধ্য হয় ৷ আমাদের এ সংবাদ সংখহের 
দ্বার বন্ধকরণ দ্বারা আল্লাহ পৃথিবীবাসীর অমঙ্গল চান, না পথের দিশা দিতে চান তা আমরা কিছুই বলতে পারি না । আমাদের মধ্যে 
অনেক নেককার ও পাপিষ্ঠ রয়েছে৷ আমরা আল্লাহকে কোনোক্রমেই পরাভূত করতে পারবো না। তার আবেষ্টনীর মধ্যেই 
আমাদের আহ্বান । আমরা সত্যের বাণী শুনে ঈমান এনেছি । যারা তাদের প্রতিপালকের প্রতি ঈমান আনে তাদের পুরস্কার লাঘব 
হওয়া এবং শাস্তি বৃদ্ধির কোনো আশঙ্কা নেই | আমাদের মধ্যে কিছু রয়েছে মুসলমান এবং কিছু অমুসলমান। যারা হেদায়েত 
গ্রহণ করে তারা চিন্তা-ভাবনা করার পরই তা গ্রহণ করে । আর যারা জালেম ও সীমালজ্ঘনকারী তারা কিছুই চিন্তা-ভাবনা করে 
না। তারা হবে জাহান্নামের ইন্ধন! 

১৬ থেকে ১৮ নং আয়াত পর্যন্ত দুনিয়ার মানুষকে শিরক পরিহার করার আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে, যারা শিরক বর্জন 
করবে তারা আল্লাহর নিয়ামত লাভ করতে পারবে । আর যারা তা করবে না তারা চরম ভয়াবহ পরিণতির সম্মুখীন হবে৷ 


১৯ থেকে ২৩ নং আয়াত পর্যন্ত মন্ধার কাফেরগণকে তিরস্কার করা হয়েছে এবং বলা হয়েছে, আল্লাহর নবী যখন ইবাদতে 
দণ্ডায়মান হয় তখন তোমরা তীর প্রতি ঝাঁপিয়ে পড়ো। অথচ তিনি একমাত্র আল্লাহরই ইবাদত করেন, তার সাথে কাউকেও 
অংশীদার সাব্যস্ত করেন না। নবী তোমাদের অনিষ্ট বা কল্যাণ কিছুই করতে পারেন না । ভালোমন্দ করার কোনো কিছু তার হাতে 
নেই। তা করার অধিপতি একমাত্র আল্লাহ । রাসূলের দায়িত্ব হলো মানুষের নিকট আল্লাহর পয়গাম পৌছে দেওয়া । যারা আল্লাহ 
ও তীর রাসূলকে স্বীকার করে না, তারা চিরন্তনভাবে জাহান্নামের শান্তি ভোগ করবে। 

২৪ থেকে ২৮ নং আয়াতে বলা হয়েছে যে, তোমরা আল্লাহর প্রতিশ্রুত শাস্তি আগমনের সময় জানতে চাচ্ছ। তা অতি নিকটে না 
দীর্ঘ দিন পর হবে, নবী তা কিছুই জানেন না। তোমরা নবী এবং তার দলবলকে ক্ষুদ্র ও দুর্বল ভাবছ। তোমরা স্মরণ রেখো! সে 
শাস্তি যখন প্রত্যক্ষ করবে, তখনই স্পষ্টভাবে উপলব্ধি করতে পারবে যে, কারা দুর্বল এবং কারা সংখ্যায় স্বল্প ৷ আল্লাহ গায়েবী 
বিষয় সম্পর্কে তার মনোনীত নবী ব্যতীত কাউকেও অবহিত করেন না । একমাত্র নবুয়তের দায়িত্‌ পালনের প্রয়োজনেই তাকে এ 
বিষয় অবিহত করা হয়। নবীর দায়িত্ব হলো আল্লাহর পয়গাম পৌছে দেওয়া । এ পয়গাম পৌছানোর ক্ষেত্রে আল্লাহ 
ফেরেশতাগণকে প্রহরী ও সংরক্ষকরূপে নিয়োজিত করেন। সব কিছুই তার আঝেষ্টনীর অন্তর্ভুক্ত । 

পূর্ববর্তী সূরার সাথে সম্পর্ক : সূরা নৃহে ইরশাদ হয়েছে যে, হযরত নৃহ (আ.)-এর জাতি তীকে মিথ্যাজ্ঞান করেছিল । আর এ 
সূরায় জিনদের ঈমান আনয়নের কথা রয়েছে যে, তারা কুরআনে হাকীম শ্রবণ করে তার প্রতি ঈমান এনেছে, আর মানুষ বিশেষত 
মন্ধার কাফেররা কুরআনে কারীমের প্রতি ঈমান আনয়ন করেনি । আল্লামা সুযুতি (র.) লিখেছেন, আমি অনেক দিন যাবৎ দু" 
সূরার সম্পর্কের বিষয়টি চিন্তা করেছি। অবশেষে আমার নিকট যা প্রকাশ পেয়েছে, তা হলো সূরা নৃহে রয়েছে- 


তত পপ 


2 জর, 7 রর 20442 1৮০ 
অর্থাৎ তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমাপ্রার্থী হও, নিশ্চয় তিনি অত্যন্ত ক্ষমাপ্রিয়। যদি তোমরা তীর দরবারে 
ক্ষমাপ্রার্থী হও, তবে তিনি আসমান থেকে প্রচুর বারি বর্ষণ করবেন । _আয়াত : ১১] 
আর সূরা আল-জিন্নে রয়েছে_ . 3০4 20০ দিন (2.5 ৮ অর্থাৎ যদি এ কাফেররা সত্য পথে 
প্রতিষ্ঠিত থাকত, তবে আমি প্রচুর বারি বর্ষণের মাধ্যমে তাদেরকে সমৃদ্ধ করতাম । -[আয়াত : ১৬] নূরুল কোরআন] 

///.99111./568101.00]া 











15 ১ 20৮ 
পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি 






-51511-15454258 2 রি ১ ১. বলুন হে মুহাম্মদ! মানুষকে উদ্দেশ্য করে আমার প্রতি 
চর্ম 5০ 

১42:2700500 85200 এই রণ কা হয়েছে আল্লহ পক্ষ তে তীর 

মাধ্যমে আমাকে সংবাদ দেওয়াও হয়েছে যে, এটা 


45355 ৯5 শ্রবণ করেছে করেছে আমার কেরাত জিনদের 
০৩১০ মধা হতে একদল নসীবাইন নামক স্থানের জিনগণ 


টি 5০ 


1৮705555285 উদ্দেশ্য । তা মন্ধা ও তায়েফের মধ্যবর্তী বাতনে নাখলা 








টা 


৩৯৩৯৮০০৮৪০৩ 















সদ ০৮৩ সুজ জােটিত রর রামের সন 
28055 5557 এ ডা 
রি 3৮১০ লিড ক) ৩৯০50 420,0355 38 এর মধোও 
028 1০27০! এ সকল জিনের প্রসঙ্গেই আলোচনা করা হয়েছে। 
61 ৫ ০55 অতঃপর তারা বলেছে নিজ সম্প্রদায়ের নিকট প্রত্যাবর্তন 
হিানরদা করার পর আমরা এক বিস্ময়কর কুরআন শ্রবণ করেছি 
চি তি রা 
+2০৮57৮8 ব্ট৩ শ লহ যার ভাষাগত লালিত্য, অলংকারিত ও অর্থের ব্যাপকতা 

ইত্যাদি মানুষকে বিস্মিত করে । 


. যা_সঠিক পথ নির্দেশ করে ঈমান ও ছওয়াবের প্রতি 
সুতরাং আমরা তার প্রতি ঈমান আনয়ন করেছি এবং 


আমরা অংশীদার স্থির করবো না আজকের দিনের পর 
হতে আমাদের প্রতিপালকের সাথে অন্য কাউকেও। 


পর ৯ শর্ত তা 
(একদিক: বাক্যটি ০০ -এর নায়েবে ফায়েল, 4 -এর যীর শাল বা মর্ধাদাজ্ঞাপক। (০ _ কুরআন -এর 
সিফাত, মাসদার মুবালাগার অর্থে ব্যবহৃত হয়েছে । ১: - বাক্যটি 14 -এর দ্বিতীয় সিফাত । অথবা তা হতে হাল, ($- 


মাসদার হিসাবে মানসূব হয়েছে অথবা মাউসূলের সিফাত। 


আ্রাহ তা'আলা রাসূলকে জিলদের ঘটনা সম্পর্কে যে ওহী করেন তা তাঁর সাহাবীদের নিকট প্রকাশ করার নির্দেশ 
প্রদান করার ফায়েদা : আল্লাহ তা'আলা! তার রাসূলকে নির্দেশ প্রদান করেন যেন তিনি তার সাহাবীদের নিকট জিনদের সম্পর্কে 


যে ওহী নাজিল করা হয়েছে তা প্রকাশ করে দেন। এ নির্দেশ প্রদানে যে ফায়েদা রয়েছে তা হলো : 


///.6211./59101.00া 











কত 


এ ভি 








... ভাফসীরে জালালাইন..:. আরবি-বাংলা, সপ্তম খও [২৯তম পারা] 


১ সাহাবীরা যেন জানতে পারেন যে, হযরত মুহাম্মদ 23২3 যেমন যানুষের নিকট প্রেরিত হয়েছেন: তেমনি নিলি 
নিকটও প্রেরিত হয়েছেন । 
২. মানুষ যেন জানতে পারে যে, তাদের মতো জিনেরাও সুকাল্লাফ, তারাও আল্লাহর হুকুম-আহকাম পালন করতে আদিষ্ট । 
৩. মানুষ যেন জানতে পারে যে, জিনেরা তাদের কথা শুনতে পায় এবং তাদের ভাষা বুঝতে পারে। 
৪. কুরইশদেরকে এ কথা জানিয়ে দেওয়া যে, জিনেরা কুরআন শুনে তার মু'জিযা বুঝতে পেরেছে এবং ঈমান হণ করেছে। 
আর তোমরা তা বুঝতে পেরেও এখন পিছুটান কেন? 
৫. এ কথা ও জানিয়ে দেওয়া যে, ঈমানদার জিনেরা তাদের সম্প্রদায়কে ঈমানের দিকে আহ্বান জানায় । _কাবীর] 
জিন-এর পরিচয় : আল্লাহ তা'আলার সৃষ্টির মাঝে জিনও একটি । জিন দেহবিশিষ্ট এক প্রকার জীব ৷ তাদের দেহের উপদানে 
অগ্নির প্রাধান্য বিদ্যমান, আর মানুষের দেহের উপাদানে বিদ্যমান মাটির প্রাধান্য । মানুষের মতো তাদেরও বিবেক, বুদ্ধি, অনুভূতি 
বিদামান। মানুষের মতো নারী ও পুরুষে তারা বিভক্ত এবং তাদের বংশ বৃদ্ধিও হয় । তারা বিভিন্ন রূপ ধারণ করতে পারে। 
মানুষের দৃষ্টিশক্তির অন্তরালে তাদের অবস্থান । জিন শব্দের অর্থ- লুকায়িত, গোপন থাকা । আর জিন আমাদের চোখের অন্তরালে 
থাকে বলে তাদের জিন বলা হয়। জিনদের মাঝে দুষ্ট প্রকৃতির যারা তাদের শয়তান নামে আখ্যায়িত করা হয় । কুরআন ও হাদীস 
দ্বারা জিনদের অস্তিত্ব প্রমাণিত ৷ তাদের অস্তিত্বকে অস্বীকার করা কুফরি । 


জিন সম্পর্কে মতভেদ : কারো কারো মতে জিনজাতি ইবলিসের সন্তানসন্ততি, যেভাবে মানুষ সকল হযরত আদম (আ.) -এর 
স্তান (4:24, 05005525520 (945 কারো মতে 3১5:2 21005 05000- $5107 8৯08 


940 4০ ৮01 _ তবে প্রথম অভিমতটি প্রাধান্য পাওয়ার যোগ্য । 

আর যে জিনটি ঈমান আনয়ন করবে তখন তার পিতা হতে তার সম্পর্ক ছিন্ন হয়ে হযরত আদম (আ.)-এর সাথে ঈমানী সম্পর্ক 
স্থাপন হয়ে যাবে, অনুরূপভাবে যে ব্যক্তি কুফরি করে থাকে তার সম্পর্ক হযরত আদম (আ.) হতে ছিন্ন হয়ে ইবলিসের সাথে 
কুফরির সম্পর্ক স্থাপিত হয়ে যায়। -সাবী] 

ভবে কেউ কেউ বলেন, ঈমানদার জিনগণ জান্নাতে প্রবেশ করবে না। তবে দোজখের আগুনেও নিক্ষিপ্ত হবে না; বরং বেহেশত 
ও দোজখের মাঝে থাকবে । তবে এ অভিমতটি 2 4১৯ বলে ধারণা হয় কারণ, আল্লাহ তা'আলা বলেছেন- 

০০২ 0৯102 ক 05 28) 
বছুসংখ্যক মানব ও দানবকে জাহান্নামের জন্য তৈরি করেছেন। সকলকে তো জাহান্নামী তৈরি করেছেন বলেননি । আর অন্যান্য 
আয়াতে যা বলা হয়েছে এবং হাদীস শরীফেও বর্ণনা দেওয়া হয়েছে যে, জিন ও ইনসান উভয় জাতির হিসাব-নিকাশ হবে। যদি 
বেহেশত ও দোজখের শান্তি ও শাস্তি দেওয়ার উদ্দেশ্য না থাকত তবে হিসাব-নিকাশেরও আবশ্যকতা কি ছিল, অতএব 
জিনজাতির ঈমানদারগণ বেহেশতে প্রবেশ করাটাই হবে ইনসাফ । 


্বাসূলুল্লাহ 












শগ্র 


বুঝা যায় যে, তিনি তাদের দেখেননি। আল্লাহ তা'আলা তাদের কথা ওহীর মাধ্যমে রাসূলুল্লাহ রঃ33-কে জানিয়ে দিয়েছেন। 
হযরত ইবনে মাসউদ (রা.) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ 333 তাদেরকে দেখেছেন । বিভিন্ন হাদীস দারা প্রমাণিত হয় যে, 
রাসূল্লাহ 222 তাদেরকে দেখেছেন এবং তাদের সাথে কথাবার্তা বলেছেন। বিভিন্ন হাদীস দ্বারা আরও প্রমাণিত হয় যে, রাসূলুল্লাহ 
২: -এর সাথে জিনদের একাধিকবার সাক্ষাৎ হয়েছে। হযরত ইবনে আব্বাস (রা.) -এর মতের ব্যাপারে এবং এ সূরার 
আয়াতের ব্যাপারে বলা যায় যে, রাসূলুল্লাহ 22 তাদের প্রথম আগমনের কথা জানতে পারেননি এবং তাদেরকে দেখতে 


পাননি। তাদের আগমনের কথা আল্লাহ তা'আলা ওহীর মাধ্যমে জানিয়েছেন। পরবর্তী সময়ে তারা রাসূলে কারীম 233১ -এর 
স'থে দেখা-সাক্ষাৎ করেছেন এবং দীনের কথা শুনেছেন, যা বিভিন্ন বর্ণনা ছারা প্রমাণিত হয়। -কাবীর, যিলাল] 
নদার জিনদের জান্নাতে প্রবেশ সম্পর্কে মতপার্থক্য : জিনদের মাঝে যারা আল্লাহর অবাধ্য তারা জাহান্নামে প্রবেশ করবে। 


তবে যারা ঈমানদার তারা জান্রাতে প্রবেশ করবে কিনা সে ব্যাপারে মতপার্থক্য রয়েছে। কেউ কেউ বলেন: তারা জান্নাতে প্রবেশ 
করবে লা। তবে তাদেরকে জাহান্নামের আগুন হতে রক্ষা করা হবে। দ্বিতীয় অভিমত হলো, তারা জান্নাতবাসী হবে । কেননা 


////.9811.59101.00 









১২৬ 


বেহেশতি সম্পর্কে আল্লাহ্‌ ধলেছেন যে, তাদেরকে কোনো মানুষ ও জিন স্পর্শ করেনি এর দারা যে জানাতে 
জিনরাও প্রবেশ করবে। তা ছাড়া পাপী জিনদের যখন জাহানামে দেওয়া হবে তখন ঈমানদার জিনদেরকে জান্নাত দেওয়া হবে 
এটাই আশা করা সঙ্গত একং ইনসাফের দৃষ্টিতে এন্দপ হওয়াই সমীচীল। 


এ ৩5225. বলে জিনদের কোন দলের প্রতি ইশারা করা হয়েছে? : তাফসীরে জালালাইন গ্রস্থকার 
-এর তাফসীর করেছেন ---০ ৫৯ অর্থাৎ তারা নসীবাইন -এর অধিবাসী ছিল, আর তা ইয়েমেনের একটি স্থানের নাম 
[মায়ারেফ গ্র্বকারের মতে তাদের মোট সংখ্যা ছিল ৯ জন] আর ইয়েমেনের সে জ্িনগণ মন্কা ও তায়েফের মাধামাঝি স্থানে 


অর্থাৎ নাখলা' লামক জায়গায় হযরত মুহাচ্থদ তর -এর ফজরের নামাজের সময় তেলাওয়াতকৃত কেরাত শ্রবণ করেছিল। 
কুরআন মাজীদের ২৬ নং পারার সূরায়ে আহকাফেও এদের কথা আলোচনা করা হয়েছে! যেমন, আল্লাহ তা'আলা বলেছেন 





জি 


০১05253 





5535155০1৮৮ ০৯551049153 25559575255 ০ 06400% 
(54 0 -এর মর্মার্থ: কালামে মাজীদে মূল শব্দটি হলো (5৫ (কুরআন অর্থ- পঠিতব্য বিষয় । আর (24. অর্থ- 
অতিশয় বিস্ময়কর | 2.০ শব্দটি আধিক্যবোধক শব্দ । অর্থাৎ এটা দারা গুণগত দিকটির আধিক্য, প্রাবল্য ও আতিশয্যতার দিকে 
ইঙ্গিত করা হয় | সুতরাং এর মর্ম হবে পঠিতব্য বিষয়টি অতিশয় মনোমুগ্ধকর ও বিন্বয়কর। তা ছ্বারা একথাও বুঝা যায় যে, ; 
জিনগণ তাকে তখন কুরআন তেবে কুরআন বলেনি । কেননা সেটাই ছিল এ মহাকালামের সাথে তাদের প্রথম পরিচয় । এর পূর্বে 
এ মহান কালামের সাথে তাদের আদৌ কোনো পরিচিতি ছিল না; তারা একে আডিধানিক অর্থেই বৃঝিয়েছে। আর এ বাক্যাংশ | 
দ্বারা এটাও বুঝা যায় যে, জিন জাতি মানবজাতির ভাষা বুঝে থাকে । কেননা তারা কুরআনের অবিসংবাদিত আরবি ভাষা, তার 
বৈয়াকরণিক অলংকার মাধূর্যতা, ছন্দের ঝংকার ও ভাবের দ্যোতনাকে উপলব্ধি করেই বুঝেছিল যে, তা কোনো 'মানব রচিত 
ফালাম নয়। এ কালাম অবতীর্ণ হওয়ার কারণেই তাদের জন্য আসমানি সংবাদ সরবরাহ করার পথ বন্ধ করা হয়েছে। 
100558৪5০45 ৬405 455 : পবিত্র কালাম সম্পর্কে জিনগণ বলেছিল, তা এমন কালাম, 
যা নেককাজের প্রতি পথ প্রদর্শন করে? অতএব, আমরা তার সত্যতা বুঝে তার উপর ঈমান আনয়ন করেছি। আর আমরা 
প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে, আজ হতে কখনো আল্লাহ তা'আলার একতুববাদের সাথে কাউকে শরিক করবো না। 
উক্ত আয়াতটি কতগুলো বিষয়ের প্রতি ইঙ্গিত করে থাকে । সেগুলো নিঙ্গরূপ- 
১. জিনজাতিদের মধ্যেও মুসলমান অমুসলমান রয়েছে। অন্যথায় তারা ঈমান আনয়ন করার কোনো অর্থই থাকতে পারে না। 
২, পবিত্র কুরআন মানুষকে সভ্যই সঠিক পন্থার প্রতি আহ্বান করে, জিনজাতির ইসলাম গ্রহণের এ ঘটনাটি তার জলত্ত প্রমাণ 
কারণ কারো প্ররোচনায় তারা ইসলাম গ্রহণ করেনি । কুরআনের প্রভাবে প্রভাবাৰিত হয়েই ইসলাম গ্রহণ করেছে। 
৩. মানব জাতির হেদায়েতের জন্য যে নবী প্রেরণ করা হয়ে থাকে তাদের ছারাই জিনজাতি হেদায়েতপরাপ্ত বে 
৪. জিনজাতি আল্লাহ তা'আলাকে সৃষ্টিকর্তা ও লালনপালনকারী বূপে বিশ্বাসী । ূ 
১4৫ ঘারা উদ্দেশ্য : জালালাইন খরস্থকারের মতে 454 ছারা এখানে 5৮01 $:% এবং ৩31 3: উদ্দেশ করা 
হয়েছে। মাদারেক গ্রন্থকার ১: -এর তাফসীর করেছেন- 94:23 ১:৯৫) 09 িতি2ি এ| 1৮54 অর্থাৎ কুরআনে 
এমন বাণী রয়েছে, যা সত্য পথের প্রতি মানুষকে আহ্বান করে, ঈমান ও আল্লাহর একত্বাদের দিকে মানুষকে সপ্টভাবে দেখিয়ে 
দেয়। শান্তির পথ সম্বন্ধে উপদেশ দান করে। . রি টানা 
সূরা /৮-এর আয়াতেও আল্লাহ্‌ তা'আলা বলেছেন_ তেরো ৩:50 251 এ এ এ ০০০।0১9 
6৮৫ 041855272455.- অপরাশর আয়াতেও বলা হয়েছে অনুরপতাবো ... , , 4৫০ 
০০৩০৪৫৪৭০৪০ সি এ এপি চিত প ৭ 


////.9811.5101.00 








০00 ৮০ 4৮০১ 


পাতলা 


748 


পপ ুপা ৩০2, পপি 


2 সি 





ডিজি তে 


১5০1256545 9৫ 
৮255 63৫ 510175 পা রে 


তার পিও 


৩৩4৪ এ 145 27 ভে 


১১১১: ৮ ৩৪ ০3০ রি 


৮ 334 


৫০০ গা 


153 এ, টিটি ঞ্$. তি 


2৩৪ ০৬৪) [65 2224 রি 1১) 


-০১1-৬৯ 3 ১৮০ ৮১১১5 ৫৮ 
৮১৯ ৯৭ 0251৮ 0 





পদ ৫262225৫5৯৭ 


12401 252 2 


পা পাতা ডিপ 


পার্টি ০ 4] 


৮৮ ৩, 


৪. 


১ ৬. 


5 


আৰ নিশ্চয় এখানে এবং তার পরবর্তী দু'স্থানে ৮৯৫ 
গুলো 2১৫ ৮:৮৬ আমাদের প্রতিপালকের মর্যাদা 





অসঙ্গত কথাবার্তা হতে পৃত-পবিত্র। তিনি গ্রহণ 
করেননি কোনো সঙ্গিনী স্ত্রী আর না কোনো সন্তান। 





আর আমাদের মধ্যকার নির্বোধগৃণ বলত মূর্খগণ আল্লাহ 





সম্পর্কে অবাস্তব কথাবার্তা তার প্রতি স্ত্রী-পুত্রের সম্পর্ক 
করে জঘন্য মিথ্যাচারে লিপ্ত হতো। 


. অথচ আমরা ধারণা করতাম যে, 21 অব্যয়টি 





৮22 


মুখাফফাফা, মূলত বক্তব্যটি ছিল “1 মানুষ ও 
জিনজাতি আল্লাহ সম্বন্ধে কখনো মিথ্যা বলবে না এ 
ধরনের মিথ্যার সাথে তাকে বিশেষিত করবে না, যার 
অসত্যতা আমাদের বর্ণনা করতে হয়েছে । 

আল্লাহ তা'আলা বলেন, আর মানুষের মধ্য হতে 
কতিপয় লোক শরণাপনু হতো আশ্রয়প্রার্থী হতো 
জিনদের মধ্য হতে কতিপয়ের যখন তারা তাদের 
সফরকালীন সময় কোনো ভীতিপ্রদ স্থানে অবতরণ 
করত, তখন তারা প্রত্যেকে বলে উঠত ৯:১৮ 
572 25 ৯৮ 9০৫০2011585 'আমি এ স্থানের 
দলপতির আশ্রয় প্রার্থনা করছি এখানকার নিকৃষ্টদের 
অনিষ্ট হতে তখন তারা তাদেরকে বৃদ্ধি করে দেয় 
তাদের মাধ্যমে আশ্রয় প্রার্থনা করে আত্মন্তরিতা 
অহমিকা, ফলে তারা সদর্পে বলে বেড়াত, আমরা 
মানুষ ও জিনজাতির উপর নেতৃত্ব করেছি। 

আর তারা জিনগণ ধারণা করেছে যেমন তোমরা ধারণা 
কর হে মানুষ সকল। যে, 3 অব্যয়টি মুখাফফাফা 
অর্থাৎ :4/আল্লাহ কখনো কােকও পুনরুণিত করবেন 
ন তার মৃত্যুর পর। 

















শা শপর্গা্পী পি শা লী শী -7ঁঁঁশুগী 


এ পাপ 


-এর মাফউল। 14:৮১» 47 বাক্যটি ০৯১ 


প৯৮:৫$ রি 
১৮১১ 44৬5 : শব্দটি 10417 


পভ তাপ 


-এর দ্বিতীয় মাফউল। 74১ সিফাত 


হছে ৩১০ -এর। ০০১ ৮৮হাল। ঢ155590 বাক্য জওয়াবে শর্ত ০4 -এর | 


///.9911.52101.00 





পূর্বসূরি হওয়া হতে পবিত্র 
সবার উপরে, তিনি কখনো জায়া- পু 
জায়া-পুত, সম্তান-সম্ভতি হওয়া থেকে তিনি উচ্চ মর্যাদাশীল 


উক্ত আয়াতে ৫ অর্থ হলো- তার মর্যাদা উচ্চতম, এখানে 


২০ -কে ভার স্থলে নিয়ে তার উচ্চ মর্যাদা বুঝানো হয়েছে। 
হতে উচ্চমর্ধাদার অধিকারী ৷ মা'আরেফ, তাহের! 


উক্ত আয়াত হতে দু'টি কথা স্পষ্ট হয়ে উঠে : 


৫ এর ০০০ টিকে আলা রত প্রাক্তন রা পার 
কেননা মিনি সৃষ্টি অগতের প্রতিপালক তিনি স্ব বিখযেই মাখলুকাত 





২. দ্বিতীয় কথা হলো এই যে, রাসূলে কারীম তখন নামাজে সম্ববত এমন একটা অংশ পাঠ করেছিলেন, যা শুনে তারা 
নিজেদের ধর্মমতকে ভুল বলে বুঝতে পেরেছিল, তখন তারা জানতে পারল যে, আল্লাহ উচ্চ ও মহান পবিত্র তা তার 
্্-পুতর আছে মনে করা মারাত্মক ধরনের মূর্খতা ও চরম বেয়াদবি। " 

৮ ঘারা উদ্দেশ এবং তার অর্থ ::2-১- অর্থ নির্বোধ ও বিবেক-স্িহীন বাত বঝায়। মূলশনদ হলো (4-54 এটা এ 

ব্যক্তির ক্ষেত্রেও বলা যেতে পারে, একটি দল বা গোষ্ঠী কিংবা একটি বাহিনীর ক্ষেত্রেও তা ব্যবহৃত হতে নারে । একজন 

অজ্-মূর্২-বোকা লোক বুঝানোর উদ্দেশ্যে এ শব্দটি ব্যবহৃত হয়ে থাকলে তখন তার অর্থ হবে ইবলীস শয্মভান। আর একটি 
দল-গোস্ঠী অর্থে ব্যবহৃত হয়ে থাকলে অর্থ হবে, একদল নির্বোধ জিন, যারা এ ধরনের বিবেকহীন কথাবার্তা বলত। 

৩০৫ শব্দটির নসবদানকারী অব্যয় : ২৫ শব্দটি মানসূব হওয়ার কারণ হলো- 

১. ৩5৪ শব্দটি একটি উহা মাসদারের সিফাত হওয়ার কারণে মানসূব হয়েছে। মূলে ছিল-. 

৪4400554505 

২. অথবা, (৫5৫ মানসূব হয়েছে যাফউলে মুতলাক হওয়ার কারণে । ্ 7 

একজন জিন সাহাবীর ঘটনা : আল্লামা ইবনে জাওমী 'সাফওয়াতুস সফওয়ান' কিতাবে উল্লেখ করেছেন, সাহল ইবনে আব্দুল্লাহ 

(রা.) বলেন, আমি কোনো এক সময় আদ সম্প্রদায়ের আবাসভৃমিতে ভ্রমণে বের হলাম । পথ চলতে চলতে একটি শহর দেখতে 

পেলাম ৷ এ শহরটিতে পাহাড় খোদাই করেই সুরম্য অট্টালিকা নির্মাণ করা হয়েছে। সে শহরটি জনশূন্য কোথাও মানুষের আবাদ 

পরিলক্ষিত হয়নি। জিনগণ তথায় নিজেদের আবাসস্থল বানিয়ে নিয়েছে। আমি সে সুরম্য দালান-কোঠার অভান্তরে প্রবেশ 
করলাম । হঠাৎ একটি কামরায় অতিশয় বৃদ্ধ একটি লোক দেখতে পেলাম। সে কা'বার দিকে ফিরে নামাজরত রয়েছে। তার 
দেহের পোশাকটি অতি চমতকার মনে হলো, যেন পোশাকটি নতুন, সবেমাত্র তৈরি করা হয়েছে! আমি তাকে সালাম করলাম 
সেও সালামের জবাব দিল। অতঃপর সে আমাকে বলল, হে সাহল! দেহ কখনো পোশাককে পুরাতন করে না; বরং পাপাচারের 

ু্ণন্ধ এবং হারাম খাদ্যের ফলেই পোশাক পূরাতন হয়! এ পোশাকটি সাতশত বছর যাবৎ আমার দেহে শোতা পাচ্ছে! এ 

পোশাক পরিধান করেই আমি হযরত সা (যা. ও মহানবী মুহাম্মদ 353 -এর সাথে সাক্ষাৎ করেছি। আমি তাদের উতর 


প্রতিই ঈমান এনে মুসলমান হয়েছি এ কথা শুনে আমি জিজ্ঞাসা করলাম, আপনি কে? তিনি উত্তর দিলেন, আমি সে জিন, 
যাদের সম্পর্কে আল-কুরআনের ... 2৯005 226৫পি্ে ত্ ৮১৯ ০ আয়া ত অবতীর্ণ হয়েছে। -[লোবাব, 


মা'আরেফুল কোরআন] 





///.99111./568101.00]া 


দন এএ৪উারিনার জালালাতা । মারবি্রালা, ভান ২91 ইউজ পারা] ১২৯ 
(১4535 বাক্যে 55; -এর অর্থ এবং 5; ফে*লের ফায়েল : 2. শব্দের অর্থ হলো গুনাহ, অহংক-র অহমিকা, 
দান্তিকতা, অবাধ্যতা । উক্ত আয়াতে তার মর্মার্থ হলো- তারা এসব করে তাদের গুনাহ-খাতা, পাপ ও অপরাধ আরও অধিক 
পরিমাণে বৃদ্ধি করেছে। কেউ কেউ বলেন, এসব করে তাদের অহমিকা, দান্তিকতা, অহংকার আরও অধিক পরিমাণে বৃদ্ধি 
1 করেছে। তারা যখন আমাদের নিকট এভাবে আশ্রয় চেয়েছে তখন আমার মতো আর কে আছে? 515 -এর ফায়েল সম্পর্কে দু'টি 
অভিমত রয়েছে। হযরত আতা (রা.) বলেন, 2) -এর ফায়েল হলো জিন। অন্য একটি অভিমত হলো, 7 -এর ফায়েল হলো- 

চিজ 
শানে নুযূল ও প্রাসঙ্গিক ঘটনা : ইবনে মুনযির, আবূ হাতেম ও আবৃ শায়খ প্রমুখ হতে বর্ণিত, ফরযম ইবনে আবূ সায়েব 
আল-আনসারী (রা.) বলেন, আমি আমার পিতার সাথে কোনো এক বিশেষ প্রয়োজনে মদীনায় গিয়েছিলাম । এ সময়টি ছিল 


তি 


০১০ 


কালো আধার যখন চতুর্দিক হতে নেমে আসল তখন একটি শৃগাল আক্রমণ করে একটি বকরি পাল হতে নিয়ে গেল। 
মেষপালক সাথে সাথে লাফিয়ে পড়ে বলল, হে উপত্যকার পরিচালক! আমি তোমার আশ্রয়াধীন প্রতিবেশী । আমার বকরি শৃগাল 
নিয়ে যাচ্ছে। তখন অদৃশ্য হতে কে যেন ডেকে বলতে লাগল, হে সরহান! সৈন্য পাঠিয়ে দাও। অতঃপর বকরিটি শৃগালের নিকট 
; হতে ছিনিয়ে আনা হলো। বকরিটি স্বীয় পালে প্রবেশ করল। তখন আল্লাহ তা'আলা তার রাসূলের নিকট মক্কায় উপরিউক্ত 41 
॥ .... ০০ 050529৩ আয়াত অবতীর্ণ করেন। -[লোবাব, খাষেন, কাছীর] 
: দ্বিতীয় ঘটনা : ইবনে সা'দ হতে বর্ণিত, বনী তামীম গোত্রের আবূ রেজায়া আল-আতুরদী (র.) বলেন, মহানবী এর যখন 
 নবুয়তের দায়িত্ব লাভ করেন, তখন আমি আমার পারিবারিক তত্বাবধানে ছিলাম এবং আমিই এ কাজের জন্য যথেষ্ট ছিলাম । 
; সৃতরাং মহানবী ব্রলঃ-এর তাওহীদী আন্দোলন শুরু হলে আমরা পালিয়ে 'ফলাত' নামক স্থানে এসে আশ্রয় নিলাম এবং তথায় 
€ রাতের জীধার নেমে আসলে আমাদের সঙ্গী বৃদ্ধজন বলল, আমরা এ উপত্যকার জিন সম্প্রদায়ের মহাপরিচালক ও সর্দারের নিকট 
আশ্রয় প্রার্থনা করছি। আমরা বললাম, বন, অরণ্য ও উপত্যকায় রাত যাপন করলে কি এরূ'পই বলতে হয়? আমাদের বলা হলো, 
তাহলে সে ব্যক্তির পথ, যে এ সাক্ষ্য দেয় যে, আল্লাহ তা'আলা ব্যতীত আর কোনো মা“বৃদ নেই, মুহাম্মদ গর তার প্রেরিত 
রসূল। যে লোক তা পাঠ করে তার প্রাণ ও ধনসম্পদ নিরাপদ হয়। সুতরাং নিজ দেশে প্রত্যাবর্তন করলাম এবং ইসলামে প্রবিষ্ট 
হলাম। হযরত আব রেজায়া বলেন, ... ০১31 ০4), 3৩৫4 আয়াত আমাদের ও আমাদের সঙ্গীর ব্যাপারে অবতীর্ণ য়েছে 
. কিনা তা আমরা জানি না। -লোবাব, খাযেন, ইবনে কাছীর] 
_ তৃতীয় ঘটনা : আল-খারায়েতী 'হাওয়াতিফুল জান' গ্রন্থে সাঈদ ইবনে জোবায়ের (রা.)-এ উদ্ধৃতিতে উল্লেখ করেছেন, তিনি 
বলেন, বনী তামীম গোত্রের রাফে' ইবনে ওমায়ের তার ইসলাম গ্রহণের বিষয়ে একথা বর্ণনা করেছেন। রাফে' বলেন, আমি 
4 কোনো এক রাতে আলেজ সম্প্রদায়ের বালুকাময় উপত্যকা দিয়ে পথ অতিক্রম করছিলাম । আমার চোখে নিদ্রা এসে পড়ল। 
রি রি গর নি রি গার ও নাজ 
1 উপত্যকার জিন অধিপতির নিকট আশ্রয় প্রার্থনা করছি। সুতরাং নিদ্রার মধ্যে স্বপ্রে দেখতে পেলাম যে, এক লোকের হাতে একটি 
| ধনুক; সে তা দ্বারা আমার উটকে জবাই করতে চায়। তা দেখে আমি ভীত-সন্তুস্ত অবস্থায় ন্দ্রা হতে জাগলাম। আমি ডানে বামে 
রর পক্ষ্য করে কিছুই দেখতে পেলাম না। মনে মনে বললাম এটা আমার বায়ু রোগ। অতঃপর আমি নিদ্রা গেলাম । এবারও 
রুপ সর দেখতে পেয়ে জাগলাম। দেখলাম আমার উটটি খুব বিব্রত ও অস্থির হয়ে পড়েছে। আর আমার মরে দেখা 
১ লোকটির ন্যায় এক যুবককে দেখতে পেলাম, যার হাতে রয়েছে তীর ধনুক । এক বৃদ্ধ তাকে হাত ছারা উটটিকে জবাই করা 
1 হতে বিরত রাখছে। ইতিমধ্যে তাদের মধ্যে ঝগড়া লেগে গেল। এ সময় তথায় তৃতীয় একটি বন্য গাভী দেখা গেল। তখন 
| বৃদ্ধ লোকটি যুবকটিকে বলল, মানুষের উঞ্ট্রের পরিবর্তে এটাকে মুক্তিপণরূপে নিয়ে যাও। যুবকটি বন্য গাভীটিকে নিয়ে কোথায় 
৫ যেন টলে গেল। অতঃপর আমি বৃদ্ধ লোকটির দিকে তাকালাম । তখন বৃদ্ধ লোকটি আমাকে বলল, ওহে! যখন তুমি কোনো 
“£ ইপত্যকায় অবতরণ কর এবং সেখানে নিজেকে নিরাপদ মনে না কর, তখন তুমি এ কথা বলবে, আমি মুহাম্মদের প্রতিপালকের 


///৬/.9811./6101.00 





-ক্ 


রি 





আববি-বাংলা, সন্তম খও [ ২৯তম পারা] 


হছে তখন আনি লা, তর লে ক অব রস 
তিনি সোমবার দিন লবীনমপে আবির্ভূত হয়েছেন ! আমি বললাম, তার বাড়ি কোথায়? সে বলল, তিনি ইয়াসরিবে বাস করেন 
আমি তৎক্ষণাৎ সারিতে আরোহণ করলাম ( তখন প্রভাত ঘনিয়ে আসছিল । আমি সওয়ারিকে খুব রত পরিচালন কারে মদীনার 
দ্বারপ্রান্তে গিয়ে উপনীত হলাম ৷ অতঃপর রাসূলে কারীম শ্রক-এর সাথে সাক্ষাৎ হলে তিনি আমার বলার পূর্বে পূর্বকার সংঘটিত 
ঘটনাটি আমার কাছে বলতে লাগলেন এবং আমাকে ইসলামের প্রতি আহ্বান জ্বানালেন। আমি ভার আহ্বানে সাড়া দিয়ে ইসলাম 
গ্রহণ করলাম । সা'দ ইবনে জোবায়ের (রা.) বলেন, আমরা মনে করি যে, আল্লাহ তা'আলা এ ঘটনার দিকে ইঙ্গিত করেই '.৫/ 

50০০ ০০ 35১৩350 আয়াত অবতীর্ণ করেছেন। +লোবাব] 
হযরত সাঈদ ইবনে জোবাইর রা.) এ ঘটনাটি ব্যক্ত করে বলেন, আমার মতে এ ঘটনা পরসঙ্গেই কুরআনের উক্ত আয়াত" 
0552555 (155১৩855 5535 952 $৬ নাজিল হয়েছে -মা'আরিফ! 

51400 44 ০4320506105 (দড়ি ০1045 2558. আর এটাও অস্বীকার, করার মতো 
নয় যে, হে জিনজাতি! তোমরা যেডাবে ধারণা করেছিলে সেভাবে মানবজাতিও ধারণা পোষণ করেছে যে, আল্লাহ তা'আলা! 
একবার মৃত্যু দান করার পর পুনরায় কাউকেও জীবিত করতে সক্ষম হবেন লা । এতে বুঝা ঘায় যে, জিনজাতিও ৬-: -কে 
অস্বীকার করত, অতঃপর ঈমান গ্রহণের পর তা বিশ্বাস করেছে। সুতরাং মানবজাতি কেন ঈমান গ্রহণ করে না এবং পুনরুখানের 
উপর বিশ্বাস করে না। 4আশরাফ আলী থানবী (র.)] 


2: ৫ ঘর মাদারিক হকারের মতে: /:/-কে ১.৫ করা হয়েছে আর [এর ০:৮1 টার 
জিনজাতিকে -১০০৮ করেছেন। 

কাৰীর গ্রন্থকার বলেন, এর দু'টি 4৮১5 বা ব্যাখ্যা হতে পারে- 

১,422 ্থারা (9০ হলো এ এবং 

২. আয়াতটি যদি পূর্ববর্তী ঠ৫-র সাথে সম্পর্কিত করা হয় তখন+441-এর পল এর ?৫% মানবজাতি হবে। আর 2:5৮ 
-এর 4১৯ জিনজাতিকে উদ্দেশ্য করা হবে । -/কাবীরা 

আবার কেউ কেউ উক্ত 1%21:1) $-5%-এর দু'টি তাফসীর করেন, তা হলো- 

১. আল্লাহ তা'আলা কাউকেও রাসূল বানিয়ে পাঠাবেন না ! 

২. আল্লাহ ভাআলা মৃত্যুর পর কাউকেও পুনরুখিত করবেন না এবং প্রথমোক্ত তাফসীরকে এ কারণেই প্রাধান্য দেওয়া হয়েছে 
যে, অনেক ঈমানদার জিনেরাও নিজেদের জাতির জনতাকে বলেছে যে, আল্লাহ তা'আলা কাউকেও নবীরপে পাঠাবেন না 
বলে তোমাদের যে ধারণা ছিল তা ভুল ও স্র্ণ ভিত্তিহীন প্রমাণিত হয়েছে বনুত আল্লাহ তা'আলা একজন রাসূল পাঠিয়েছেন 
বলেই উ্ধরজগতের দ্বারসমূহ আমাদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। 





///.6211]./59101.০0া 


02৮ 0০১৯৫০45৮০0] ইইউ চস৬বল০ি দি 


৮ 





সষ্কম খণ্ড [২৯তম পারা) ১৩১ 


-এুসপুল 2০:5০ অনুবাদ : 
1 দি ০5 ০০০ ০০ ./ ৮. জিনেরা বলে, আমরা আকাশের তথ্য সংগ্রহের মনস্থু 


22151515357 ৮:০1 9০51 করেছি আমরা তথায় গোপনে কান পেতে শুনার সঙ্কলপ 
টু শা করেছি। তখন আমরা ত পরিপূর্ণ ৫ ছি 
টা ফেরেশতাগণের মধ্য হতে কঠোর প্রহরী ও উদ্কাপিও 
পু ৮0৬ পা গুলি নি ৮ এঠি এর্গা জো তি কততাস অনা ও ৩৩ 
। ৬০৮ ০০ 2১ ১টি শী: দ্বারা তাদের ধ্বংস করার উদ্দেশ্যে তৈরি তারকাপুঞ্জ। 
বি ৬) আর এটা রাসূলুল্লাহ 233 আবির্ভূত হওয়ার পর । 
১98 পদ ত,৫০৩ রত টিটু হ ৯, আর আমরা রাসূলুল্লাহ এঃঃ -এর আবির্ভাবের পূর্বে 
০৭৭] এ সত এ ও ৩ ৮৪৭ আকাশের বিভিন্ন ঘাঁটিতে সংবাদ শুনার জন্য বসতাম 
অর্থাৎ আমরা গোপনে কান পেতে শুনতাম ৷ আর 
বর্তমানে যে কান পেতে শুনার ইচ্ছা করে, সে তার 
প্রতি নিক্ষেপের উদ্দেশ্যে তৈরি জুলন্ত অগ্নিপিণ্ডের 
সম্মুখীন হয় অর্থাৎ তার প্রতি নিক্ষেপ করার উদ্দেশ্যে 
প্রস্তুত করা হয়েছে। 
১০. আর আমরা জানি না যে, অমঙ্গলই কি ইচ্ছা করা 
হয়েছে গোপনে কান পেতে শুনার পর জগদ্বাসীর জন্য 
না, তাদের প্রতিপালক তাদের প্রতি মঙ্গলের ইচ্ছা 


করেছেন কল্যাণ। 
১১ ১১. আর আমাদের মধ্যে কতেক সত্কর্মপরায়ণ কুরআন 
এ. 96৩2৯ 5র গাও 1 ০১ রঃ 
4০ ৩৩435955059 9৮51: পরবাকরার পর এবং কতেক তার বিগরীত অর্থাৎ অসং 
রর 5 কর্মপরায়ণ আমরা ছিলাম বিভিন্ন পথের অনুসারী বিভিন্ন 
ত০প ৮1৮৮ পতিত সম্পরদায়ে বিভক্ত, কেউ মুসলমান আর কেউ কাফের ৷ 
৬, ০৮০ ০৮ 
. (12122221585 63 ১২. আর আমরা ধারণা করেছি যে, &| অব্যয়টি মুখাফ্ফাফা 
দি রা অর্থাৎ ,)| আমরা পৃথিবীতে আল্লাহকে পরাক্ুত করতে 
্ ৮৯ হদিশ ০23 ১ পারবো না এবং পলায়ন করেও তাঁকে ব্যর্থ করতে 
এদিন ২ ৩ হিডিগতি তি পারব না। অর্থাৎ আল্লাহ হতে অব্যহতি লাভ করে 
চিলি ১, ১৯ ্ দুনিয়াতে কিংবা পলায়ন করে আকাশে আমরা তাকে 
১০৮৯৮] ০)] ৩০ ০৮০৬ ব্যর্থ করতে পারবো না। 
তে ০5 “22 ০4৪৪৪ ক পা ১৩, আর রা যখন হেদায়েতের বাণী শ্রবণ করলাম 
৩৭০8 ৬১৮৫০| ৬০৬৯৮ ১50,-)"  কুরআন তার প্রতি বিশ্বাস স্থাপন করলাম । অনস্তর যে 
দিলা দিনভর কুরআনকে প্রতি ঈমান আনয়ন করেছে, তবে 



























































৮৮৮০০১৫৫৫১০ ০০০৪৭৪৭১৭৯৯৯৫৪৮০৪৩৪৯৪৯৪৭৫০০০৭৩১৭১০৪১১০১ 

















প্ ৬ তত ৩ তু লাত০ পার্টি ৩৫৫ 

১৯ ৯৯৮০৮ ১৬৯৭ ১০ 20 ০৮৯ ভি সে ভয় করবে না এখানে ৮* -এর পরে ৯৯ সর্বনাম 
০৫৫ ৮15 শত উহ্য রয়েছে কোনোরূপ ক্ষতি তার পুণ্যের স্বল্পতার 
৯ ৩৮ ৮০ তল 2৮2 আশঙ্কা এবং কোনো অন্যায়ের তা পাপ বৃদ্ধি করার 


১০ ০5 8000 ০6 004 মাধ্যমে অত্যাচারিত হওয়া । 
//৬/.6211]./59101.00া 


৯৩২ আফসীতে আলল্ীন : আবি-বহলে, সন্থুসে হত | ২৯ পর ) 
তাহকীীক ও তাকী 





পা ভিত ডিক ক) উজ ত 


উ৯ ৯০১৮৯৬৪4155: বাক্যতি 555৫ হতে ১ 0০ হিসাবে ৮৮০০০ হযেছে এটি বি পি 
সাল) যেমন কলা হয় সিল 
৩০ এিহরেছে 





ত০৩৩ জু ত৩ 


৮45 40558 2 বিটা ০০৮ এর উপর ৮255 হযেছে বুতরাং তা ০৮০৯০ 

1004৫ 2০:৯5 26582 এনে 02055 উভয়ই এ এবং ০১০০5 এ 2 3280 কন্দ নিলে 
(১৪245 45: এখানে টির ০585 হবে পূর্ববর্তী বন্য ৫ এ-ও উপর এবং প্রকার ৩. গুলো ভর 
উপর -22.5 হবে । 

44205 হিসাবে ৫1 -এর 25:5 তে 47 পা যাবে জর 21727555715 455 হলে 7555 ০ উশিত 
শুদ্ধ হবে। 
22০8০8০৮০৪৫ 4৮2 ০৫ 54 বি 

এ পি 45 2 এরা উই ৬০ ফোলের 4৮০৮ হিসাবে সপ ১ হবে আর ০০০০ বরে হুদা 
3 তার সুবতাদা়ে সুয্লাখ্খার । 


৩ পীর ২ রত ০০৫ 


25805৮54035 : সিকাত ও আওসুক নিলে এর 0৪ হবে, 





০০০৩ 127 টা 


উঞ 2৯৮5 ৩3408 : ককটি তু হতে 42 নিলে এ৮হিনাবে অপি সি হতে 


০ ৮ এল 2050৮555005 ভে 2755 4155: জিলভাতিরা আরও কলে_ আদর এেলারে 
আসমানের কাছাকাছি গিয়ে দেবি হে, সেখানে অনুতপূর্ব কফিন এবং দুর্তেদ্য প্রহ্রা বর্মন ! সাধ্য কি হে কোনো শরুতাি 
ডিঙ্গিয়ে পিয়ে গায়েবী খবর শুনতে পারে; ইভঃপূর্বে এন কত: প্রহরা ছিল না বলে কৰে কবলে তা স্ব হতো তি এখন 
যে কেই এক্সপ দুশ্চেষ্টা করতে যাবে তার রক্ষা নেই. জুলভ্ত ক্ষার তার অপেক্ষায় উহপেতে জে জুল জঙ্গার একা উদ্ধার 
এসব শ্রজ্ৃলিত উন্ধাপিও কি রাসূল 253 -এর নবুয়ত প্রাপ্তির পূর্বে বর্তঙ্গান ছিল ? : পেরুতে হে উন্ধপিও ভ্বার 
ন্বিভাড়িত করা হয় তা কি হযরত মুহাম্মন 2 -এর নবুয়ত প্রান্তির পূর্বে ছিল, হি ছিল লাই জে সস্পর্কে নুটি আভিআত কতেছে 
প্রথসত হযরত ইবনে আব্বাস (রা.)-এর মতে, এসব উন্ধাপিও নবুয়তের পূর্বে ছিল না কলেরা আ্বাকাশে উঠে ওই শুলার ডেই 
করত এবং কোনো একটি কথা শুনলে তাতে জারও নয়টি কথা যোগ করে নিত । একটি কথাই তার আধ লু রকি ল্মটিই 
দিথ্যা ও ভ্রান্ত ; অতঃপর ধবল বাসূলুল্সাহ 22-এর উপর ওহী নাক্সিল আর হয় এবং তকে পিসলাভের হিরু দেও হয় তখন 
জিনদেরতে আকাশে উঠে ফেরেশতাদের কথাবার্ত শুনার পথ বন্ধ করে দেওয়া হয় . প্বিভীক্ত এসব উন্ভাপিও নবুফতের পৃকে 
ছিল , তবে নবুরুতের পর অধিত পরিমাণে মোতায়েন করা হযেছে এবং পূর্ণভি নান করা হছ্েছে এ নতটির পক্ষে কুরানে 
আয়াত ইঙ্গিত করে । কেননা, কুরআনের শব্দ হচ্ছে 3505 ০১৩০ জাহরা পেয়েছি যে, তা পরিপূর্ণ হয়েছে এটা হাত বুঝ 
যায় বে. পূর্বেও দ্রিল: তবে এবন তা সংব্যায় বেশি কর" হরেছে এবং পুরা আকাশে পরিপূর্ণ করা হয়েছে বীর 
শয়তানপণ কোথান্ন কোন আকাশে বসত অথচ সকল আসমান র্ক্ষিবাহিনী হারা পরিপূর্ণ ছিল : অন্রিক গ্হ্কর 
বলেন, আকাশের কোনো কোলে স্থানে হুযুর হ-এর প্রেরণের পুর্বে রক্ষিবাহিনী (ফেরেশত)) দ্ধর রক্ষিত সিল লা এবং জঙ্গর 
হারার ব্যবস্থাও তথার ছিল না, সে স্থানেই গিয়ে শয়তান্গণ কান লাগিয়ে বসে বাকত 

অথবা, শরতানগণ নিদিষ্ট স্থান ব্যতীত জন্য স্থান নিয়ে গোপনৈ বনে থাকত, যাকে চোবাপাধ কলা হয়ে ঘাকে দে কেহ এ 


১০১৫ 


৪৪ পতি পপি বলে ইশারা করা হয়েছে । 


///.9211./568101.00]া 








তফপীরে জালালাইন : .আরবি-বাংলা,  সন্তম খও [২৯তম পারা। 


1 টা 


১৩৩, 
টির তত 20০58120258: জিনজাতি বলেছিল যে. আল্লাহ তা-আাল' 
জগত্বাসীদের সাথে কি ভালো উদ্দেশ্য করেছেন লা মন্দ উদ্দেশ্য করেছে, তা আমরা জানি না। এ কথা বলার একটি কারণ এও 
হতে পারে যে, তারা গায়েবী খবর গণকদের নিকট পৌছিয়ে যে দুক্কৃতি কাজ করত তাদের সে সুযোগ বন্ধ হয়ে গেছে। এতে 
তারা [বলা বাহুলা| সম্ভবত এ কথাও বুঝাতে চেয়েছে যে, তারা আসমান হতে গুপ্তভাবে খবর এনে মানুষদের উপকার করতে 
পারবে না। আসলে তারা যে কতটুকু উপকার করেছে তা কারো অজানা নয়৷ যারা নিজেই জাহান্নামী হয়েছে তারা অন্যের 
উপকার সাধনের চিন্তা করার কথা শুনলেও হাসি পাবে । মা'আরিফ গ্রন্থকার এর ব্যাখ্যা দিয়েছেন যে, রাসূলদের আগমন ঘটবে 
কিনা তা তো জানা নেই। কেননা রাসূলদের অনুসরণ দ্বারা হেদায়েত পাওয়া যায় । আর তাদের বিরোধিতার মাধ্যমে ইহকালীন ও 
পরকালীন ক্ষতি নসীব হয় । আর তাদের আগমন হওয়ার পর মানুষ কি তাদের অনুসরণ করবে- না বিরোধিতা করবে, এ 
সম্পর্কেও তো জানা নেই৷ এ কারণেই তারা বলেছিল যে, ভবিষ্যতে আল্লাহ মানবজাতিকে ধ্বংস করবেন, না হেদায়েত 
করবেন। 
আর এ তাফসীর এ জন্য করা হয়েছে যে, জিন্নাতগণের স্বীয় সম্প্রদায় সম্পর্কে অভিমত রয়েছে যে, ঈমানদারের সংখ্যা খুবই কম 
হবে, আর বাকিসকল শাস্তির সম্মুখীন হবে। 
আর "% 4 বুঝানোর দ্বারা আরেকটি বিষয় প্রসার হয়ে গেছে, ত তা হলো, জিনগণ ৮২৫5 সম্বন্ধে অভিজ্ঞ বলে কারো 
কারো ধারণা রয়েছে। এ আয়াতের তাৎপর্য হতে তা মিথ্যা প্রতিফলিত হয়েছে। যদি জিনগণ ৮০: সম্পর্কে অভিজ্ঞ হতো 
হলে ট ০১ ০2৩1 3১:5২ এটা বলত না। 
০4 -এর 35 কে? : কারো কারো মতে এ বাক্যটির 3:16 হলো ৮:১4 ৮৮: আর কেউ কেউ বলেন, জিন্নাতগণের 
মে কোনো একজন বলেছেন। আর এ বাট হর হু -এর ৩০১০০(০প্বণ করার বেকার সময়ে বলেছিল 
+২1১৮26-55: 155 দ্বারা এখানে ঈমান আনয়নের প্রতি এবং «দ্বারা কুফরি করার প্রতি উদ্দেশ্য করা হয়েছে 
আর জিনদেরকে 9. (4৩ মারার কারণ কারো কারো মতে একমাত্র সাজা দান করার উদ্দেশ্যেই হয়েছে। 
155 3275 হযে (85 ৫39" 11255 2085: : উল্লিখিত আয়াতে জিনদের কথা বলা হয়েছে। তারা বলে যে, তদের 
মাঝে কিছু সংখ্যক সদাচারী ও নেক লোক রয়েছে, আর কিছু লোক তাদের তুলনায় হীন বদকার রয়েছে এবং তারা বিভিন্ন পন্থায় 
বিভক্ত হয়ে আছে এ আয়াত এদিকেই ইঙ্গিত করে যে, তাদের মাঝে নেক ও বদকার লোক রয়েছে। সুদ্দী রে.) বলেন, তাদের 
মাঝে কাদরিয়া, মুরজিয়া, খাওয়ারেজও রয়েছে। আমাদের মতো তাদের মাঝেও বিভিন্ন দল ও উপদল রয়েছে । 
///.9811.59101.00 









এবং আমাদের মধ্যে কৃতেক লীমালজ্ঞনকারী- / 
তাদের কুফরির কারণে অত্যাচারী । অনস্তর যে 
আত্মসমর্পণ করে, সে সুচিস্তিতভাবে সত্য. পথ. বেছে ্ 
নেয়। হেদায়েতের সংকল্প কারে। 











/ 
৮০ ৪৯১1০ ০040015 1১ ইন্ধন। (1-7%%-4$এ সকল শব্দ 41551 
(41৮54119545 ৮৮৪৪ হতে 2১:44:23) ৩: 3 পর্যন্ত বরো স্থানে হামযার 


মধ্যে যের যোগে 72752 ন্ধপে এবং হামযার 


৮৫05 ও 9৮ 


মধ্যে যবর যোগে ব্যাখ্যা দানকারী দ্ূপে উভয় 
45 ০০৩29৮০ উল কেরাতে পঠিত হয়েছে। আল্লাহ তা'আলা মন্কাবাসী 
58৫ )6৫554500 4 কাফিরদের উদ্দেশ্য করে বলেন । 


টব 


৮৭128 টির বা ১৬. আর এটা যে. % অব্যয়টি ছাকীলা হতে 

টির রর মুখাফ্ফাফা। তার ইসম উহ্য অর্থাৎ 45) আর 
এটা পূর্বোক্ত ₹-2/45-এর প্রতি ০৮ যদি 
তারা সত্যপথে প্রতিষ্ঠিত থাকত অর্থাৎ ইসলামের 
পথে তবে আমি তাদেরকে প্রচুর বারিবর্ষণের 
মাধমে সমদ্ধ করতাম প্র বৃষ্টিপাত করত দীর্ঘ 
সাত বছর অনাবৃষ্টির পর । 

১৭. যাতে আমি তাদেরকে পরীক্ষা করতাম তাদেরকে 
যাচাই করতাম। তা দ্বারা খোলাখুলিভাবে জানতে 
পারতাম যে, ভাদের কৃতজ্ঞতা কিরূপ হয়ে থাকে। 
আর ঘে ব্যক্তি তার প্রতিপালকের স্মরণ কুরআন হতে 
বিমুখ হয়, আমি তাকে প্রবিষ্ট করবো শব্দটি 5 ও ৬ 

3০ যি ৩৫০৮:১০৪ রা রা রি উনি 

ং $1/.১৪ ১৮.আর মসজিদসমূহ সালাতের স্থানসমূহ আল্লাহরই জনা, 

"এ সুতরাং তোমরা আহবান করো না তাখায় আল্লাহর সাথে 


অন্য কাউকেও অংশী স্থির করত হে 





॥০::5৮০৩ ০৮৫ ১৪৪৫০০ 


৮০০৮৮১১৯১০০) 





28 
) ১০০০৮০০ 

















১১ 

















(6391১০40022) উর শেভ ইহদি-িানগণ নিজেদের মঠ ও দর্জাসমূহে রে 
ফেলা আর শিরক কত 


//৬/.6211./59101.00া 











রঃ ররর রছি এ ৫)? রি 5 যখন আল্লাহর বান্দা দণ্ডায়মান হয়েছে মুহাম্মদ 
১৮ প১সছিশি 8 টি »জ্পসতি 
ৃ ৰা যেনা প্রঃ তাকে আহ্বান করতে বাতনে নাখল্‌ নামক স্থানে 
কনে লা ঞশি 
০25715 ১১৫৩-৯- ইবাদত করতে দীড়িয়েছে তখন লোকেরা অর্থাৎ 
১০০40350287 জিনেরা তার কেরাত শ্রবণ করার জন্য তার নিকট 
852 করি ভিড় জমিয়েছে 1) শব্দটি ] -এর মধ্যে যের যোগে 
৮১৫7৮ ৬০৮ ক রঃ 
নয ০ ও পেশ যোগে উভয় কেরাতে পঠিত হয়েছে। এটা 
৬৮ ০০৪ ১১৮০৮ িছ £:) -এর বহুবচন, কুরআন শ্রবণ করার আগ্রহে একে 
১8065 অন্যের ঘাড়ে সওয়ার হতে থাকে । 


পপ পরা্িজর্প পপর শি 2 


1৮৮০৮ ৬100 405 : : বাক্যটি আতফ করা হয়েছে &। ৫ বাক্যের উপর 11 ছাকীলা হতে মুখাফফাফা। 
2. -এর ইসেম যমীরে শান উহ্য রয়েছে অর্থাৎ শির্ত ও জাযা মিলিত হয়ে খবরে ?| - 244: শর্তের জাওয়াব হিসাবে জযম 
বিশিষ্ট হয়েছে অর্থাৎ 44:44 ০৮৮৫ ১ - ৫2 শব্দটি € (105 -এর সিফাত, সিফাত ও মাওসৃফ মিলিত হয়ে 45 
-এর মাফউল। 


16775157252 বাক্যটি :2:1%4 বাক্যের উপর আতফ হয়েছে। 


[্বাসা্িক আত্পাচলা, 


৮৮৯৫1 এলি ০৮:৫৮:০৪ ০৮05 ৬5 2৬ 2 : এটাও জিনজাতির বক্তব্য, [আল্লাহ 
তা'আলা তা উল্লেখ করে বলেন] তারা বলে, আর আমাদের মধ্যে কিছু সংখ্যক লোক আল্লাহর ভয় এবং কুরআনের অনুধ্েরণায় 
ইসলাম গ্রহণ করেছে, আর কিছু সংখ্যক লোক পূর্বনীতি অনুযায়ী আল্লাহর নাফরমানি করে নিজেদের উপর অত্যাচারী হয়ে 
গেছে। সুতরাং যারা আল্লাহ তা'আলার উদ্দেশ্যে মস্তক অবনমিত করে দিয়েছে। তারাই নিজেদের পরকালের নাজাতের ফয়সালা 
করে নিয়েছে, আর কাফেরদের সেদিন দোজখের আগুনে প্রজুলিত করা হবে। 
উ। ৫4১০৫ 0৫5 ৮025 24558 হযরত ইবনে আব্বাস (রা.) -এর মতে ৫১৫-:52/ ্ারা উদ্দেশ্য হলো যারা 
হক থেকে দূরে সরে যায় । 
* হযরত মুজাহিদ (র.) বলেন, এর অর্থ হলো জালেম । 
* ইমাম কাতাদাহ (র.) বলেন, এর দ্বারা উদ্দেশ্য হলো অন্যায়কারীগণ । 
* ইমাম তাবারী (র.) বলেছেন, এর অর্থ হলো যারা ইসলাম গ্রহণ করা হতে বিরত রয়েছে। 
* ইমাম রাষী (র.) (4. শব্দের ব্যাখ্যায় বলেছেন এর অর্থ 5141 তথা যারা কাফের, যারা সত্য পথ হতে দূরে গেছে 
আর যারা জালেম । নূরুল কোরআন] 
////.6211./59101.00া 





টি লা, সন্তম খণ্ড [উলত্রিংংশতিতম পারা! 
হা লে মা তারা কিভাবে জাহারামর ই হবে? উিধিত3৫ নং আমা মর বা বই ক 
জওয়াব হলো, মানুষ মাটি ছারা তৈরি: কিন্তু যখন আগুনে ফেলে শান্ত দানের মখো কি অর্থ থাকতে পারে। এ জিজ্ঞাসার 
র ঃ মানুষের উপর একটি শক্ত মাটির িল ছোড়া হয়, তখনই লে আঘাত অনুভব 
করে! এর কারণ হলো যে, মানুষ মাটির উপাদান হারা রক্ত মাংস আসছি মজা ইত্যাদির সময় একটি দেহ-অবয়বে অস্তিত্ব লাভ 
করেছে। সুতরাং সে দেহের উপরই মাটি ঘারা আঘাত হানার ফলে সে বা ও কষ্ট অনুভব করেছে। বনু মানুষ যে বারা 
সৃষ্টি সে বস্তুর আঘাতেই যে কষ্ট পাওয়া একটি বৈজ্ঞানিক সত বিষয় অনুরূপ জিনজাতিও আগুন ছার সৃষ্টি হয়ে যন একটি দেহ 
অবয়ব লাভ করে একটি চেতনাসমপন্ন অস্তিয় প্রাণী হবে তখন সে আগুনই তার জনা কষ্টদায়ক ও উৎলীড়ক হওয়া সম্ভবপর । 
উপর সাধারণ আগুনের তুলনায় জাহান্নামের আগুনের তেজক্রিয়া হবে সন্তরগুণ বেশি। অতএব, তা দ্বারাও বুঝা যায় যে 
জিনদেরকে জাহান্নামে ফেলে ক প্রদান একটি অর্বহ শান্তি । -কাহীর] * 
1-55557 -এর সর্বনামের প্রত্যাবর্তন স্থল :1-405-1 -এর যমীরের প্রত্যাবর্তন স্থল সম্পর্কে দু'টি অভিমত রয়েছে। এক. 
জিনদের দিকে, যাদের সম্পর্কে পূর্বে আলোচনা করা হয়েছে অর্থাৎ এ সীমালজ্যনকারীরা যদি ঈমান গ্রহণ করত, তাহলে আমি 
তাদের জন্য অমুক অমুক কাজ করতাম | দুই. 1৮25: -এর যীর মানুষের দিকে প্রত্যাবর্তিত। এ মতের অনুসারীরা 
নিজেদের পক্ষে দু'টি দলিল পেশ করেন। 
ক. পানির প্রাচুর্য ও পানি পান করার ব্যাপারে উৎসাহিত করা চলে মানুষকে-জিনকে নয় । 
খ. মক্কার কাফেরদের নিকট বেশ কয়েকটি বছর পানি বর্ষণ বন্ধ থাকার পর এ আয়াত অবতীর্ণ করা হয় । এতটুকু বলা যেতে 
পারে যে, পূর্বে মানুষের উল্লেখ নেই; কিন্তু যেহেতু এ ব্যাপারটি সকলের জানা । তখন তা উল্লেখ করার তেমন প্রয়োজন নেই। 
(855 205 ০০135 ১03 ৪৭৮5 255 : উল্লিখিত আয়াতটি হতে মহানবী শু -এর মুখে আল্লাহ 
তা'আলার ভাষণ শুরু হয়েছে মুকাতিল (র.) হতে বর্ণিত রয়েছে যে, মহানবী 33 -এর বদদোয়ায় আল্লাহ তা'আলা সাত বছর 
যাবৎ মন্ধার কাফেরদের জন্য বৃষ্টির পানি বন্ধ করে যখন দেশময় দৃর্তিক্ষ সৃষ্টি করে রেখেছিলেন, তখন আল্লাহ তা'আলা এ আয়াত 
অবতীর্ণ করেন [লোবাব]! এ আয়াতে বলা হয়েছে যে, মক্কার জনগণ যদি আমার দীনের উপর দৃঢ়পদে প্রতিষ্ঠিত থাকত এবং তা 
হতে বিমুখ হয়ে বিরোধিতা না করত, তবে আমি তাদের সুখ-স্বাচ্ছন্দ্যের জন্য আকাশ হতে বৃষ্টির পানি বর্ষণ করতাম ৷ ফলে 
দেশময় সবুজের মহা সমারোহ দেখা দিত, ফুলে ফলে সুশোভিত হতো দেশের খামারগুলো এবং জীবকুল ও মানবকুলের জন্য 
শস্যতাণ্ডার গড়ে উঠত এবং তা দ্বারা তাদের যাবতীয় অভাব পূরণ হয়ে ঘেত । পানিই হচ্ছে জীবকুল ও মানবকুলের বেঁচে থাকার 
মূল উপাদান, পানির দ্বারাই জীবকুল ও মানবকুলের খাদ্য ভাগতার সৃষ্টি হয় এবং তার উপর নির্ভরশীল হয় কৃষি ও শিল্প ব্বস্থা। তার 
অভাবে সবকিছুই বিকল ও অচল হয়ে যায় । এ হিসাবেই আল্লাহ তা'আলা বলেছেন, আমি তাদেরকে স্বচ্ছলতা ও প্রাচ্যের পানি 
পান করাতাম এবং এটাই তার কথার আসল মর্য। 
এ: 48... 2৯009374৮০5 2458 : এর ব্যাথা ও তাৎপর্য সম্পর্কে তিনটি অডিমত পরিলক্ষিত হয় 
হযরত কাতাদা (রা.) বলেছেন, ইহনদি ও ্র্টানগণ তাদের ইবাদতখানায প্রবেশ করে আল্লাহ তা'আলার সাথে শরিক করত । তাই 
তাদেরকে এ কাজ হতে বিরত রাখার জন্য আল্লাহ তা'আলা হুকুম দিলেন যে, তোমরা আল্লাহকে সিজদা করার স্থানে প্রবেশ করে 
ভার সাথে কাউকেও শরিক করো না। দ্িতীয় অভিমত হলো, উক্ত আয়াতে 2৮. ছারা হাত, পা, কপাল, নাসিকা ও হাটু এ 
সাত অঙ্গকে বুঝানো হয়েছে। অর্থাৎ তোমরা আল্লাহ তা+আলাকে সাত অঙ্গ ছারা সিজদা করে থাক সুতরাং এ সাত অরে 
গায়রুল্লাহর সিজদা করার কাজে ব্যবহার করো না এবং আল্লাহর সাথে শরিক করে তাদেরকেও ডেকো না। তৃতীয় অভিমত 
হলো, মাসাজিদ বারা এখানে সমগ্র দুনিয়াকে বুঝানো হয়েছে ইমাম হাসান বসরীসহ অনেক ওলামায়ে কোরাম এ পা 
সুতরাং এ অভিমত অনুসারে আয়াতের মর্ হবে, গোটা দনয়াটাই আল্লহ তা'আলাকে সিজদা করার থা সুরা ক হয় তা 
করার স্থানে আল্লাহর সাথে অন্য কাউকেও শরিক করে ডেকো না। এ অভিমতের প্রমাণে যে হাদীসটি পেশ রা হয় 


///.6911./69101.00া 


। 








. জাফসীরে, জালালাইন.. আরবি-বাংলা,, সপ্তম খও [উনক্রিংশ্তিতম পাবা] 





আয়াত ও হাদীস দ্বারা এ কথাই প্রমাণ হয় যে, গোটা দুনিয়াটাই আল্লাহর মসজিদ স্বরূপ অতএব, হে দুনিয়ার মানুষ আল্লাহর এই 
িজিকে ভোমরা পিকের দি হতে পারি াা- এটইনআা়াতের লব 

£8)757501 95 ৮155 44৯ : অর্থাৎ আল্লাহর ওহীসমূহের মধ্য হতে একটি এই যে, ইয়া রাসূলাল্লাহ আপনি 
বলে দিন, মসজিদসমূহ আল্লাহর জন্যই নির্মিত হয়েছে, সুতরাং মানবজাতির অথবা জিনজাতির মধ্যে কেউ যেন তথায় আল্লাহকে 
ব্যতীত অন্য কাউকেও ম্মরণ না করে। যেমন ইহুদি ও নাসারাগণ করে থাকে । 

উক্ত আয়াতে 4. বলে কোন প্রকারের মসজিদের কথা বলা হয়েছে, এ নিয়ে মতভেদ রয়েছে। 


৮০) ৮০ /১০ 


১. মাদারিক গ্রন্থে বলা হয়েছে নামাজের জন্য (৮1241) £::-:॥ ৩:৮:)) তৈরিকৃত ঘরগুলোকে উদ্দেশ্য করা হয়েছে। 
অতএব, সানির রহিদ রানির নারাজ তারা দারিনা হা 

২. কারো কারো মতে 220 ৮০1৯ তথা নামাজের স্থান উদ্দেশ্য । 

৩. অথবা 1: বলে মকার হারাম শরীফ ও বাইতকলাহকে বুঝানো হয়েছে। 

৪. আর :4)| 4৯. বলে সমগ্র বিশ্বকেও উদ্দেশ্য করা যেতে পারে! 

উ%/ 510 2351603৮86৩ ৮০55 4155 : আর বলা হয়েছে যে, আল্লাহর ০2. বান্দা অর্থাৎ হযরত মুহাম্মদ 

এ: যখন আল্লাহর ইবাদত করার জন্য দণ্ডায়মান হয়ে যান; তখন এ কাফেরের দল এই বান্দার উপর ভিড় জমাতে শুরু করে। 

অর্থাৎ আশ্চর্যান্বিত ও শক্রতা পোষণ করে প্রত্যেক ব্যক্তিই তার দিকে তাকাতে থাকে, মনে হয় যেন তারা তাকে হামলা করবে। 
4045500 বলে হযরত মুহাম্মদ 3২3 -এর ১৯৫. নামক স্থানের ইবাদতকে বুঝানো হয়েছে এবং সে সময় হযরত আবুল্লাহ 

ইবনে মাসউদ (রা.)ও সঙ্গে ছিলেন । আর জিনের সংখ্যা সে সময় বারো হাজার ছিল, অন্য মতে ৭০ হাজার ছিল, এরা সকলেই 

হুযূর 228 -এর নিকট বায়'আত গ্রহণ করেন, ১201 352 -এর সময় তারা এ+ গ্রহণ থেকে অবসর হন। 


এতে বুঝা যায় যে, হুযুর ওঃ -এর নিকট জিনগণ একবার ০)? এবং আবার ০ স্থানে বায়'আত 5? নিয়েছিল । 


আর ১ -এর স্থানে ৭/৯ জন জিন বায়'আত হলো, আর ১০৪ -এর স্থানে ১২,০০০ অথবা ৭০,০০০ সত্তর হাজার জিন 
বায়'আত হয়েছে। 
///.9911./58101.00]া 


স্ব ব্রত পরিত্যাগ করুন। ঈ এক কেরাতে 
শব্দটি 29 পঠিত হয়েছে । আমি তো আমার 
প্রতিপালককেই আহ্বান করি উপাস্যরূপে এবং আমি 
তার সাথে কাউকেও শরিক করি না? 


5.৭ ২১. বলুন, আমি তোমাদের অনিষ্টের মালিক নই ক্ষতি 
আর না ইষ্টের কল্যাণের । 

2, ২২. বলুন, আমাকে রক্ষা করতে পারবে না আল্লাহ হতে 
তার শাস্তি হতে, যদি আমি তাঁর অবাধ্যাচরণ করি 
কেউই. আর আমি ভিনি ভিন্ন অর্থাৎ তার অপর 
কোনো আশ্রয়ও পাব না আশ্রয়স্থল! 
৩০০১৩ 20352 0০ ক ২৩, কেবলমাত্র পৌছানো এটা পূর্বোক্ত ৫44. ক্রিয়ার 






























্ ০ ১৮5 হতে 025৯1 অর্থাৎ আমি ভোমাদের জন্য 
হাজি রি বিজন ্া 
59০45 855৬4955525 পৌছানো আমার দায়িত্ব আল্লাহর নিকট হতে অর্থাৎ 


নার রা ৮ 8 তার পক্ষ হতে এবং তীর রিসালাতের দায়িতু পালন 
2০৮-০--545 আজ ডি 2 
25 ও 20450 -এর মধ্যবর্তী বাক্যটি 42 
522 যা সামর্থা অ্বীকারের প্রতি তাকিদ 
বিশেষ । আর যে আল্লাহ ও তার রাসুলের অবাধ্যাচরণ 






1.2 








০০০ 





৩৮০০৪ করে তাওহীদ প্রসঙ্গে অর্থাৎ ঈমান আনয়ন করে না। 

৯ আখ লি এ এ ১০ 2 সা 
টির এটা £-এর যমীর হতে ০. যার ₹৯,2 পূর্বোক্ত ০৫ 
নি প্‌ রত 2:৮7 ৬১০ ৩ 
(5591555০250 রর বিবেচনায় । আর তা %/৫ 20১০ অর্থাৎ 


১১৮৫1০৫5254 সেথায় স্থায়ীভাবে । 





1553 (4,158 : শব্দটি ৫40 মাফউল হতে ই্তিনা অর্থাৎ ৫4016544154 441 3 আর 54054 শব্দটি 129: 
-এর উপর আতফ হয়েছে ৷ মুসতাছনা এবং মুসতাছলা মিনু -এর মধ্যে সামর্থো অস্বীকৃতি জোরদার করার উদ্দেশ্যে ব্যবধান 
করা হয়েছে! 

66৯83825208 58: হাল হয়েছে: -এর যযীর হতে (/তাকিদ। 


///.6911./69101.00া 








2955৯ ৫৮4 43 251958০5155 ৬৮০০ নই 2 আন্লাহ তা'আলা হযরত মুহাম্মদ -কে 
বলেন, হে নবী! আপনি এই দুরাস্মাদের বলুন যে, আমি তোমাদের কি করেছি: আমি তো তোমাদের মন্দ কিছুই করিনি, অকল্যাণ 
করিনি, কোনো অন্যায় বা যুক্তি বিরুদ্ধ কথাও বলিনি। তবুও কেন তোমরা আমার বিরুদ্ধে ক্ষেপে আছ! আমি তো শুধু এ 
ঘোষণাই করছি যে, আমি একমাত্র আমার লা শরীক আল্লাহকেই ডাকি। এতে এমন শক্রতার কি রয়েছে; তবুও তোমরা সকলে 
একজোট হয়ে যদি আমার বিরোধিতা কর এবং শত্রুতা পোষণ কর তবে তোমরা আমার কোনো ক্ষতিই করতে পারবে না। আমি 
একমাত্র সর্বশক্তিমান আল্লাহ্‌র উপর ভরসা করে আছি। প্র 
14555771580 35155 82 ভাল ও ০ ৬৩ ৪4০০5 পি : অর্থাৎ আল্লাহর সাম্রাজ্যে আমার কোনো 
কর্তৃত্ব আছে, অথবা লোকদের ভাগ্য রচনায় আমার কোনো ক্ষমতা আছে বলে আমি কখনো দাবি করি না। আমি একজন রাসূল 
মাত্র, রাসূলদের এমন কিছু বলার বা করার ক্ষমতা নেই। এসব আল্লাহর ইচ্ছাীন। এ ক্ষমতা তারই হস্তে নিহিত, বরং জেনে 
নিবে ৮/-55 401 0১ % 29 4 আর আমার নিজের লাত-লোকসান সম্পর্কেও আমার কিছু করার নেই। অন্যের 
লাভ-লোকসান সম্পর্কে বলা তো বহুদূরের কথা, আমি নিজেও যদি তার নাফরমানি করি তবে তিনি আমাকেও ছাড়বেন না। 
আর তিনি ব্যতীত কারো দরবারে রক্ষা পাওয়ারও কোনো উপায় নেই। 
অথবা, এ আয়াতটি কাফেরদের উক্তি ০০751 ৮৮ এ.1£, $| -এর জবাব স্বরূপ হয়ে থাকে। কোনো কোনো 
তাফসীরকারক ।৮-৮ শব্দের অর্থ করেছেন (৫4 অর্থাৎ পৎত্রষ্টতা তখন এ: বলে (44. উদ্দেশ্য নেওয়া হবে। কেননা +:2 
বাক্ষতিন্ত হওয়ার কারণ হলো পৎন্রষ্টতা, তখন তা 22) 92 হবে। 
আর |, -কে 1৮: বলে তাফসীর করেছেন এবং তা দ্বারা ই:14ও উদ্দেশ্য নেওয়া যাবে। কারণ হেদায়েত »: -এর পথেই 
০৯ পু 2৮ 15৫ পু ৮০ 


রয়েছে। হুযূর রঃ বলেন, ৮:40) ৮১ 44-:14: 4001 ১০৫ ৬৫ আল্লাহ যার জন্য ভালো কামনা করেন তাকেই ধর্মীয় 
জ্ঞান দান করেন। আর ধমীয়ি জ্ঞান তখনই অর্জন সম্ভব হবে যখন£1$» প্রাপ্ত হবে। 


লুপ 


৬ ৮7৮৮৮ ৫ নি 20502121711 217 1১112 5 
১০০০5 20 না শি ও ক 0191০54১০38 





1412১...... 4400 02059 4, ৮4০০ 44858 : আর আপনি বলুন; বরং আল্লাহর পয়গামগ্ুলো তোমাদের 
নিকট পৌছিয়ে দেওয়ার ক্ষমতা বা দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। আর আমি তোমাদেরকে এটাও শুনিয়ে দেই যে, যে কেউই 


আল্লাহ্‌ এবং তীর রাসূলের কথা না মানবে, তবে তার জন্য দোজখের অগ্নি তৈরি রয়েছে। এমন লোকগুলো চিরজীবন দোজখে 
অ্বলতে থাকবে। 
1555 শব্দটিকে ৫. ব্যবহার করার কারণ : +54.+), শব্দটিকে বহুবচন ব্যবহার করেন, মূলত রিসালত একটি বিষয় 
সম্পর্কে দান করা হয়নি; বরং বিভিন্ন প্রকার বিধি-বিধান সম্বলিত একটি গ্স্থকে ৩.) বলা হয়েছে। সুতরাং ০4. -এর “1 
55554 -এর লক্ষ্যে সম্ভবত ৬১32) -কে বহুবচন করা হয়েছে। আর যদি সব আহকামগুলোর সমষ্টিকে এক উদ্দেশ্য বলা হয়, 
তখন ৩1.:) একবচন ব্যবহার করা শুদ্ধ হবে। অতএব, ১2, বহুবচন বা একবচন ব্যবহার করা একই কথা। 
উক্ত আয়াত ছারা সাব্যস্ত হয় যে, কোনো গুনাহগার ব্যক্তি চির জাহান্নামী হবে। সৃতরাং এর তাৎপর্য কি? : এর তাৎপর্য 
এই যে, আয়াতে 40 ৮০. ১5 ছারা 242 ১:94 উদ্দেশ্য নয়; বরং ০90৮৮ উদ্দেশ্য করা হয়েছে। নতুবা 4 0 ০ 
২১০13 49 বু! এ হাদীসটির তাৎপর্য বহাল থাকবে না। 
আর ৬৮০, ৬,৯৬৮ ভাবে যারা কাফের তারা চির জাহান্নামী হবে। কারণ এ সম্পর্কে আয়াতে বলা হয়েছে_ . ,. ... 
মি 2৮-054৬ 5400 এলি 4৪9% (৫5 40 5৮885351064 45 এ ০০1৮৮ পেত 9 
১20255400125249 ৮ ৫ এ ০5৩ তি ০৩ ০৩৮০ ৬০ 
আর ০১ ১,)2 সম্পর্কে সারকথা হলো, তারা নাফরমানির পরিমাণ অনুপাতে দোজখে প্রবেশ করে শাস্তি ভোগ করবে, 
অতঃপর বেহেশতে প্রবেশ করবে । 
যে কেউ আল্লাহ ও তার রাসূলের কথা অমান্য করলেই কি চিরদিন জাহানামে ভুলবে? : প্রত্যেকটি গুনাহ ও প্রত্যেকটি 
নাফরমানির শাস্তিই চিরন্তন জাহান্নাম নয় এবং যে কোনো গুনাহ করলেই জাহান্নামে চিরদিন জ্বলতে হবে না; বরং আল্লাহ তার 
রসূলের নিকট হতে তাওহীদের যে দাওয়াত দেওয়া হয়েছে, যে ব্যক্তি তা মানবে না এবং শিরক হতে বিরত থাকবে না. তার 
জন্যই রয়েছে চিরকালীন জাহান্নাম । -কাবীর! 


///.9211./58101.00]া 


৬৪০ 





2 ও 
এক 
17 ০১০৫ ০5০৮৮১ 
05 বি ৫ ০৫] ০৮53555 


৯০ 


4৮ 


পু তত 


১27 2:৮0: 





৮ পপ ন্। ত০০ 
2৮৩৮1 


পা 


61520152059 
পুরু 52228) নি] 
15500005400 

টি সি ১০১ 
০০০৩ 2৮ ০ 905. 
[5214৮1105 





তলত ও 








১০০০৪ 





কেপ রও 


022 
41442 33১5৩ 


উদর জলা হরহিনবা লাজ 1 হিঠলিটিতম প্রা 
অনুবাদ : ১৪০ 
25205 ৮8০ 151,150 ৮১. ২৪. যাবৎ তারা দেখবে এখানে 2 এ যাতে 7 





০ ২৫. 





০৫) ০০৮ 


০০০০০৬০০৮০৯ 





৪4৮2৮৯ 


ন্ঠত ০০৮০৩ 
চপ 


22৩০ 








সি 2 পে 


রিট 


1৬ ২৭. 


৩৩ -এর অর্থ অন্তর্নিহিত আছে যা তৎপূর্বে উহ্য 

রয়েছে অর্থাৎ (52 21) (১৫ 15502 
তারা তাদের কুফরি আচরণে দেখা পর্যস্ত অবিচল , 
থাকবে। যা তাদের সাথে প্রতিশ্নত হয়েছে শাস্তির. 
মধ্য হতে তখন অচিরেই তারা উপলব্ধি করতে 
পারবে উক্ত শাস্তি তাদের প্রতি আপতিত হওয়ার সময় , 
বদর যুদ্ধের দিন অথবা কিয়ামতের দিন। যে, কে 

সাহায্যকারী হিসাবে দুর্বল এবং সংখ্যা হিসাবে নগণ্য , 
সাহায্যকারী ভারা না, মু'মিনগণঃ প্রথম অভিমতের , 
প্রেক্ষিতে । আর দ্বিতীয় অভিমতের প্রেক্ষিভে এর অর্থ 

হবে, আমি- না তারা? এতদ শ্রবণের পর তাদের 

কেউ কেউ বলল, এই প্রতিশ্রুতি কখন আগত হবেঃ 

তখন এ আয়াত অবতীর্ণ হয়। 

বলুন, আমি জানি না 21 অব্যয়টি (. অর্থে ব্যবহৃত 

তোমাদের উদ্দেশো যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা 

কি নিকটবর্তী শাস্তি বিষয়ে না, আমার প্রতিপালক 

তঙ্জন্য মেয়াদ স্থির করবেন; চূড়ান্ত সীমা ও নির্ধারিত 

সময়, যা তিনি ছাড়া অপর কেউ জানে না! 











. তিনি অদৃশ্য বিষয়ে পরিজ্ঞাত যা তার বান্দা হতে 


অদৃশ্য। সুতরাং প্রকাশ লাভ করে লা অবহিত হয় না 
তার অদৃশ্য বিষয়ে জ্ঞান, কারো নিকট মানুষের মধ্য হতে। 





হ্যা, তার মনোনীত রাসূলগণের মধ্য হতে যার প্রতি 
তিনি সতুষ্ট হয়েছেন। তবে সে তার মু'জিযা হিসাবে 
আল্লাহর ইচ্ছায় যা অবগত হয়েছে। প্রেরণ করে 
পরিচালিত করে তার সম্মুখে অর্থাৎ রাসূলের এবং 
পূর্ণ ওহী পৌছা পর্যন্ত তাকে হেফাজত করতে থাকে । 


৬///.56111.//9101.001া 



















০০১০৮ ৩৯ 


৯৮745 প্রকাশ্যভাবে জানা উদ্দেশ্য । যে, রর 
অব্যয়টি মুছাকালাহ হতে মুখাফ্ফাফাহ অর্থাৎ ৭ 


./, ২৮: যাতে তিনি জানতে পারেন আল্লাহ তা'আলা, তা ছারা 














৫০১৩ তারা পৌছেছে রা রাসূলগণ ভাবের প্রতিপালকের 
৮৮০75 রিসালতের দায়িত্ব এখানে বহুবচনের যমীর আনয়ন 
উট 258 * টু পূর্বক * অব্যয়ের অর্থের সঙ্গতি রক্ষা করা হয়েছে। 
পাপা রি 2 টি শি আর তিনি পরিবেষ্টিত করেছেন যা কিছু তাদের নিকট 
১৫৮৮5 ১11৮5 ভা ১০০০ ৪5 রয়েছে তা উহ্য বক্তব্যের প্রতি ০.০ অর্থাৎ 4: 
52222 772৮2 433 এবং তিনি সমস্ত কিছুর বিস্তারিত হিসাব রাখেন। 
এ এটা ১ ১:৮১ রূপে ব্যবহৃত আর তা 4৮:55 হতে 
৮435 বিবি এ [52501 তত রি গুলা এব্দপ ছিল ৮০ 
৮০৮ ১৮7 





১৮৪৯১ ৪, -এর 35 সুবতাদা, ১: খবর | মুবতাদা ও খবর মিলে বাকাটি /১% -এর দ্বিতীয় মাফউল হয়েছে। 
খবর মুকাদ্দাম,3/£% 0, মুবতাদা মুআখখার 
১৯4৮১: বদল হয়েছে :৮/০১ হতে অথবা উহ মুবতাদার খবর এবং তা 22. ১1 হয়েছে। 
ক এর ১ জিনস হতে ইসতিছনা। কেউ কেউ বলেন, 32 মুবতাদা এবং ,৮| তার খবর । 

০; মাফউল 44 -এর | 252 মাসদার অথবা তামঈয। 


5৮ 2 ক পু ও 


1,০১০ ..:771019 0. ভাসা ০1055 বি : উল্লিখিত আয়াতের মর্ম হলো, সেকালে কুরাইশের যেসব লোক 
মহানবী এ৪-এর মুখে দীনের দাওয়াত ও আল্লাহর ইবাদতকরণের কথা শুনামাত্রই আক্রোশে তার উপর ঝাপিয়ে পড়ত এবং 
সংখ্যায় অনেক ও শক্তিশালী ভাবত, তাদেরকে লক্ষ্য করেই বলা হয়েছে- তোমরা নিজেদেরকে খুব শক্তিশালী ও 
সর্দার মনে করছ এবং আমাকে ও আমার অনুসারীগণকে মুষ্টিমেয় ভেবে আমাদের প্রতি নির্মম অত্যাচার-অবিচার করছ। তোমরা 
রণ রেখো যে, হার-জিতের আসল স্থান এ জগৎ নয়। খেলার মাঠ আরেকটি রয়েছে, সেখানকার হার-জিতই হলো তাৎপর্যপূর্ণ 
আসল হার-জিত; কিন্তু তোমাদেরকে যে মহাবিপদের দিনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং যে শাস্তির ভবিষ্যদ্বাণী করা হয়েছে, 
অ যেদিন তোমরা অবলোকন করবে, সেদিনই হাড়ে হাড়ে অনুভব করতে পারবে, কোন পক্ষের সাহায্যকারী দুর্বল এবং কোন 
কষ সংখায় সল্প সেদিনই হবে আসল ফয়সালা এবং সেদিনই প্রদর্শিত হবে শক্তির বাহাদুরি । 
৬৯ পান্তসীমা বুঝানোর জন্য ব্যবহৃত হয়, এখানে তা ব্যবহারের কারণ : ৮: শব্দ দ্বারা বাক্য শুর করে মূলত 
কাফেরদের যে অহংকার ও দান্তিকতা ছিল তার একটা সময়-সীমা বেঁধে দেওয়া হয়েছে যে, তোমাদের এ দাস্তিকতা তো মাত্র অল্প 
কিছু দিনের জন্য । অতঃপর তোমরা জানতে পারবে, কে ছিল প্রকৃতপক্ষে সামর্যবান-শক্তিধর এবং কে সামধ্যহীন ও দুর্বল। এ 
ৃশযার হার-জিত প্রকৃত হার-জিত নয়; বরং প্রকৃত হার-জিত পরকালে । অথবা এখানেও জানতে পারবে হার-জিতের কথা, 
সেমনটি ঘটেছিল বদরে। 
///.9911./58101.00]া 









1৬4 229 তত 5108০ তা৮5 এ প্রশ্নের এরি 
জবাব স্বরূপ বলা হয়েছে। পূর্বের আয়াতের কথা শুনে বিরুদ্ধবাদীরা সম্ভবত ঠাট্টা ও বিদ্রপচ্ছলে প্রশ্ন করে থাকবে যে. আপনি ঞ৭ 
যেদিনের কথা বলে আমাদেরকে ভয় দেখাচ্ছেন, সেদিন কবে নাগাদ এসে উপস্থিত হবে? তারই জবাবে রাসূলে কারীম এ 
এ কথাটি বলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে৷ বলা হয়েছে, আপনি স্পষ্ট ভাষায় বলে দিন যে, সে দিন-ক্ষণটি যে আসবেই তাতে রর 
তো একবিন্দু সন্দেহ নেই। সেদিনটি খুব শীঘ্র আসবে- না অনেক দীর্ঘ মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর উপস্থিত হবে, তা আল্লাহ ছাড়া লে 
আর কেউই জানে লা, কেউই বলতে পারে লা। রর 
১১:22 তারা উদ্দেশ্য : এর দ্বারা কয়েকটি উদ্দেশ্য হতে পারে- র্‌ 
১. যারা আল্লাহ তাআলা ও তার রাসূলের নাফরমানি করবে, দুনিয়াতেই তাদের শান্তি হবে । যেমন, বদরের যুদ্ধে কাফেরদের রর 

শাস্তি হয়েছে। রী 
২ প্রতিশ্রুত বিষয়টি হলো কিয়ামতের দিবস। রে 
৩. এর ছারা মৃত্যুর মুহূর্তও উদ্দেশ্য হতে পারে । কেননা নবী করীম 2৫2ঃ ইরশাদ করেছেন; কোনো ব্যক্তির মৃত্যু সে পর্যন্ত হয় ৫৫ 

নাঃ যে পর্যন্ত না তাকে তার পরকালের আবাসস্থল দেখানো হয় নুরুল কোরআন] রি 


কল ৫ পাত 


139) 48৮৯ ০০ ৬৯৪০ 05$11555 €ঠি : পূর্ববর্তী আয়াতে বলা হয়েছে যে, ৯5 ৮05 সম্র্কে 
কাউকেও আল্লাহ অবহিত করেন না। উক্ত আয়াতে : ০১ -এর মাধ্যমে বর্ণনা দেওয়া হয়েছে যে, ০৮05 এর সপর্কে 


সম্পূর্ণ নিষেধ করা হয়নি; বরং রিসালাত-এর জন্য প্রয়োজনীয় যতটুকু ০০5 আবশ্যক, ততটুকু পরিমাণ আল্লাহর পক্ষ হতে 
তাদের নিকট ওহীর মাধ্যমে প্রেরণ করা হয়। আর তা অত্যন্ত রক্ষণশীলতার মাধ্যমে প্রেরণ করা হয়। অর্থাৎ ওহী নাজিলের :. 
মৃহূর্তে রাসূলের চতুর্দিকে ফেরেশতা ছারা প্রহরীর ব্যবস্থা করা হয়ে থাকে, যাতে কোনো শয়তান তাতে প্রবিষ্ট হতে না পারে। 
আর এতে :-242035 বা734204৮ 05 এবং প্রয়োজনীয় তত তথা প্রদান করা হয়। 
সুতরাং তা হতে এ কথা স্পষ্ট হয়ে যায় যে, উক্ত “4.2: ছারা যতটুকু »--£ ৫1 নবী এবং রাসূলগণের জন্য পৃথক করা 
হয়েছে তা সীমিত কিছু পরিমাণ ৬-:-145 স্বরূপ, ঘা ০-1০-এর দায়িত্ব ালনারথে অত্যাবশ্যকীয় ও অপরিহার্য 
অতএব, বন নিলো তি 01 25501 বলা হবে। অর্থাৎ ৯ 25৫ হতে এর ৮০ যে নী করা 
হয়েছে এ ৮৪:2 এ -এর মধ্যে তার সম্পূর্ণ ১০ নয়: বরং নির্দিষ্ট কতটুকু ৬:1৮ -কে বিশেষভাবে পৃথক করা 
হয়ছে। বদ স্থানে যাকে ১:31 (9 বিলা হয়েছে। 
এল ও ৩5935 -এর মধ্যে পার্থক্য : কিছু সংখ্যক বিবেকহীন লোক ৬২4] :::9 আর ৮: -এর মধো পার্থকা বুঝে 
না, যার ফলে তারা আধ্বিয়ায়ে কেরামকে বিশেষত হযরত মুহাম্মদ £ ওত -কে ৮৮৮05 -এর জন্য $১০ মনে করেন। 
অর্থাৎ ভিনি পরিপূর্ণ ৮:০১11145 জানেন বলে মনে করেন । আর বলে থাকেন যে, আল্লাহ তা'আলা যেমনিভাবে অণু-পরমাণুর 
প্রতি পর্যন্ত £:-:11715 রাখেন, মুহাম্মদ 333১ তেমনি জানেন। ঘা স্পষ্টভাবে শিরক ব্যতীত আর কিছুই নয়। 44). ১2 
১০ মনে করি, যদি কেউ তার নিজস্ব গুপ্ত বিষয়াদি সম্পর্কে স্বীয় কোনো নিকটতম বন্ধুর নিকট আলোচনা রাখে, যা অন্য 
কেউই জানে নয, তবে তাকে দুনিয়াতে কেউই 4:21. বলবে নয । 
রা 
সংখ্যা এবং ওজন, সমুদ্রের পরিমাপ, বৃষ্টির ফৌটার সংখ্যা, বৃক্ষগুলোর পাতার সংখ্যা, এক কথায় পৃথিবীতে যা কিছু 
উনিও ৮5588758855 55455 


৬////.99111./99101/.00|া7 নি 








৬:৮৯: : সূরা আল-মুয্যাম্মিল 

নামকরণের কারণ : অত্র সূরাটির নাম সূরা 35/-:| [আল-মুয্যাম্মিল]। অত্র সূরার প্রথমোক্ত আয়াতে বর্ণিত শব্দ 
2:47 হতে অন্রসূরাটির নামকরণ করা হয়েছে। হযরত মুহাম্মদ মুস্তফা 223-এর একটি নামও 441 একদা হযরত মুহাম্মদ 
রঃ রািকালে চাদর মুড়ি দিয়ে শয়েছিলেন, এমতাবস্থায় গায়েবের পক্ষ হতে 2020 (40 বলে সম্বোধন করা হয়েছে। এটা 
হতেই অত্র সূরার নামকরণ করা হয়েছে ১112, তবে সূরার বিষয়বস্তুর সাথে শিরোনামের তেমন কোনো সামঞ্জস্য দেখা 
ঘায় না; কিন্তু এটা ছারা নামকরণ স্বার্থক না হওয়ারও কোনো কারণ নেই। অত্র সূরায় ২টি রুকৃ', ২০টি আয়াত, ২৮৫টি শব্দ 
এবং ৮৩৮টি অক্ষর রয়েছে -[নূরুল কোরআন] 
অবতীর্ণ হওয়ার সময়কাল : অত্র সূরাতে মাত্র দু'টি রুকৃ" রয়েছে তবে দু'টি রুকু'ই ভিন্ন ভিন্ন সময়ে নাজিল হয়েছে। 
সর্বস্বতিত্রমে প্রথম রুকৃ"র আয়াতসমূহ মক্কা শরীফে নাজিল হয়েছে! বিষয়বস্তু ও হাদীস শরীফের দলিলসমূহও এ কথা 
সত্যায়িত করে। প্রথম রুকু'র আয়াতসমূহ হতে বুঝা যায় যে, প্রথম রুকু'টি নবুয়ত প্রাপ্তির প্রথম জীবনে অবতীর্ণ হয়েছে, কারণ 


সূরার প্রথম আয়াতে বলা হয়েছে আপনি রাত্রিকালে শয্যা ত্যাগ করে উঠুন ও আল্লাহর ইবাদতে মশগুল হোন, তবে তো নবুয়তের 
যথাযথ দায়িত্ব পালনে আপনার মধ্যে শক্তি অর্জিত হবে! 

আর এতে তাহাজ্জুদ নামাজ ও কুরআন তেলাওয়াতে অর্ধেক রাত্রি বা তার চাইতে একটু কম সময় অতিবাহিত করতে নির্দেশ 
দেওয়া হয়েছে । আর প্রথম রুকৃ'র আয়াতসমূহে রাসূলুল্লাহ এরঃ2:-কে তার বিরুদ্ধে বাদীদের সর্ব প্রকার অত্যাচারমূলক আচরণের 
মোকাবিলায় পরম ধৈর্য গ্রহণের উপদেশও দেওয়া হয়েছে। আর সাথে সাথে মক্কার কাফেরদেরকে আজাবের হুমকি দেওয়া 


শ্রগরণ প্রবলভাবে বিরুদ্ধাচরণ শুরু করেছিল । আর এগুলো নবুয়তের প্রথম অবস্থায়ই হয়েছিল! 
দ্বিতীয় রুকৃ'র আয়াত সম্পর্কে যদিও বহুসংখ্যক মুফাস্সিরগণ বলেছেন যে, এগুলো মক্কায় অবতীর্ণ হয়েছে তথাপিও কিছু 
সাক তাফসীরকারের মতে এ গুলো মদীনায় অবতীর্ণ হয়েছে। আর আয়াতসমূহ দ্বারাও যুদ্ধবিথ্হের প্রতি নির্দেশ রয়েছে। আর 
হুর 2৪ মাদানী জীবনেই যুদ্ধবিগ্রহ করেছিলেন । সুতরাং দ্বিতীয় রুকৃ'টি মদীনায় অবতীর্ণ হওয়ার মতই প্রাধান্যপরাপ্ত। 
বিষয়বস্তু ও সারকথা : এ সূরার মূল আলোচ্য বিষয়বস্তু তিনটি। প্রথম রুকুতে রাত্রের একটি অংশে তাহাজ্ছদ নামাজ 
বাধতামূলককরণ ও কাফেরদের কটুক্তি ও গালাগালকে উপেক্ষা করে চলার উপদেশ, দ্বিতীয় রুকুতে তাহাজ্জুদের নামাজ 
ধিক বিধানরূপে ঘোষণা করা। 
১ হতে ৭ আয়াতে নবী করীম এর: -কে কাফেরদের কথাবার্তায় চিত্তাযুক্ত ও ব্যথিত হওয়ার কারণে তার চিন্তা দূরকরণ এবং 
উার মনোবল বৃদ্ধিকরণের বিধান দেওয়া হয়েছে। সর্বপ্রথমেই তাকে চাদর আবৃত করে শয়নকারীরূপে আখ্যায়িত করে তার 
মনের চিন্তা-বেদনা ও কষ্টক্রেশ দূর করার চেষ্টা করা হয়েছে। অতঃপর নবুয়তের বিরাট দায়িত্ব পালনের জন্য আধ্যাত্মিকভাবে 
শিক্ষণ দেওয়ার একটি ফর্মুলা পেশ করে বলা হয়েছে যে, আপনি রাত্রির একটি অংশ ইবাদতে দণ্ডায়মান থেকে কাটিয়ে দিন। 
এতে আপনার মনের অবিচলতা, অস্থিরচিন্তা এবং যে কোনো কঠিন বিপদের মুহূর্তেও অবিচল হয়ে সুদৃঢ় পদে দণ্ডায়মান থাকার 
ক্ষমতা লাত করবেন এবং নবুয়তের বিরাট দায়িত্ব পালন করতেও সমর্থ হবেন। দিবাভাগের কর্মব্যস্ততার দরুন এ প্রশিক্ষণ গ্রহণ 
দিনের বেলা আপনার পক্ষে সম্ভবপর নয় । নিঝুম-নিথর-নিস্ত্ধ যামিনীতে আরাম ও বিলাসিতাকে পরিহার করে সাধনায় মশগুল 
খাই আপনার পথ। 
অতপর ৮ হতে ১৩ আয়াতে একনিষ্ঠ মনে পকান্তিক অনুরাগ নিয়ে আল্লাহর ইবাদতে মশগুল হওয়ার এবং পার্থিব যাবতীয় 
সমস্যা আল্লাহ তা*আলার উপর সোপর্দ করার কথা বলা হয়েছে। আর কাফেরদের সর্বপ্রকার অবজ্ঞা, কটুক্তি ও গালাগালের 
সহ সহিষ্ঠুতা অবলম্বন করে সৌজন্যমূলক পন্থা গ্রহণ এবং তাদের কথার প্রতিবাদ না করার জন্য বলা হয়েছে। আর বলা 
ইচ়েছে, যেসব সম্পদশালী লোক আপনার বিরোধিতায় সোচ্চার কণ্ঠ তাদেরকে আমার নিকট সোপর্দ করুন, আপনি প্রতিবাদে 
দেন না। আমি তাদেরকে ইহ-পরকালে কঠিন হস্তে শায়েস্তা করবো । 

///.6211./59101.০0া 






রাসূল , যেরূপ ফেরআউনের 1? 
নিকট পাঠিয়েছিলাম, কিন্তু সে নবীর বিরোধিতার ভূমিকা গ্রহণের আমি তার পরিণতি কি করেছি, ইতিহাসের পাতাগুলো তার 1 
সাক্ষী । মহাপ্রলয়ের পর তোমাদের সকলের যখন আমার কাঠগড়ায় দণ্ডায়মান হতে হবে, তখন তোমরা কির্ূপে আমার শান্তি 
হতে বাচবে। তোমাদের উচিত আমার পথ গ্রহণ করা ৷ আমি উপদেশ দিচ্ছি। যার ইচ্ছা হয় সে নবীর বিরোধিতা পরিহার করে 1). 
আমার পথ গ্রহণ করুক! 1? 
২০নং আয়াতে তাহাজ্জুদের বাধ্যতামূলক বিধানকে এচ্ছিককরণের কারণসমূহ বর্ণনা করে তাকে এচ্ছিক ঘোষণা দিয়ে বলেছেন, রঃ 
তাহাজ্জুদ নামাজ যত হালকা করা সম্ভব হয় তাই কর: কিন্তু পাচ ওয়াক্ত নামাজ ও যাকাত আদায় এবং বিনা স্বার্থে দরিদ্র ও 
অভাবীগণকে খণদান করবে । তোমরা পরকালের কল্যাণার্থে যা কিছু ভালো ও কল্যাণজনক কাজ করবে তাই আমার নিকট বিরাট 
পুরঙ্কার আকারে লাভ করবে । তোমরা সর্বদা মাগফিরাত কামনায় থাকো, আল্লাহ মহান ক্ষমাশীল ও করুণানিধান। তিনি কারো ]. 
ক্ষমা প্ার্থনাকে বিফল করবেন না। 

স্রাটির ফজিলত : নবী করীম 2238 ইরশাদ করেছেন, যে ব্যক্তি নিয়মিত এ সূরা পাঠ করবে মহান আল্লাহ তাকে সুখে-শাস্তিতে 
রাখবেন এবং দোজখের আজাব হতে তাকে রক্ষা করবেন। 

* সর্বদা এ সূরা পাঠ করলে স্বপ্রে রাসূলে কারীম এর জিয়ারত লাত করবে । 

* এ সূরা পাঠ করে হাকীমের নিকট উপস্থিত হলে হাকীম সহদয় ব্যবহার করবে । 

* নবী করীম হুহঃই ইরশাদ করেছেন, এ সূরা বিপদের সময় পাঠ করলে বিপদ দূর হবে । 

* প্রত্যহ সাতবার পাঠ করলে রিজিক বৃদ্ধি পায়। নূরুল কোরআন] 

পূর্ববর্তী সূরার সাথে সম্পর্ক : পূর্ববর্তী সূরা (আল-জিন্)-এর মধ্যে কাফেরদেরকে তাওহীদ, রিসালাত ও কর্মফলের প্রতি ঈমান 
আনয়ন করতে উৎসাহিত করা হয়েছে। 

অত্র সূরায় তাদের ঈমান না আনয়ন করার কারণে হুযূরে আকরাম 22-কে সান্তনা প্রদান করা হয়েছে৷ আর তিনি ঘেন তার 
বিশেষত্ব ও মহত্বকে দৃঢ়তার সাথে বজায় রাখেন সে দিকেও ইঙ্গিত করা হয়েছে। তাফসীরে আশরাফী] 


///.59117./59101.00া 











25255 755 0:55 0৯1 ০115 এ2 92155 3191 
অথবা, শিশির আয়াত হতে শেষ পর্যন্ত আয়াতসমূহ মদীনায় অবভীর্ণ। আয়াত সখ্যা-১৯/২০ 





৮৫। ৩:১০ 
পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি 





টার রানার অনুবাদ : 
241549০৮01০ 05. ) ১. হে বনতাবৃ! নবী, ৫ শব্দটি মুলত 14722 ছিল, £ 
2] 21581122501 5257 -কে *) _এর মধ্যে ইদগাম করা হয়েছে অর্থাৎ ওহী 
৪045৩5৭৩৯৮০ ০৫৩ আগমনকালে ভয়ের কারণে বন্থ্াবৃতকারী। 





. ২. রাত্রি জাগরণ করো সালাত আদায় করো কিয়দংশ বাতীত। 





917405-45 5 কী িকিতিতী ,৮ ৩. অর্ধরাত্রি এটা ১543 হতে এ: আর অর্ধরাত্রিকে সম্পূর্ণ 


শপ তান 2 পা পপ তির 5 5:55 রাত্রির মোকাবিলায় স্বল্প বলা হয়েছে। কিংবা তা 
7:১০ পা ৮৪ ০ তত রব কিংবা তা হতে 
১০ ৮৮১1০57- পি] এ কর্ম কর অর্ধরাত্রি হতে স্বল্প পরিমাণ রাত্রির 


পু 

৮] ১1 এক-তৃতীয়াংশ পর্যন্ত । 
রঃ +517/52 রি 01214 -- ১031. ৪. কিংবা তদুপর অতিরিক্ত কর দুই-তৃতীয়াংশ পর্যন্ত 
টা ডি টা অব্যয়টি এচ্ছিকতা অর্থে ব্যবহৃত হয়েছে। আর 


২ +7০৯০০১৪ ৩০125. কুরআনকে স্পট রে আবৃতি করে ধিরে পঠ রে 
4.6 ৫. আমি তোমার প্রতি অবতীর্ণ করছি এমন বাণী কুরআন যা 
কঠিন ও কষ্টসাধ্য ভীতিপ্রদ অথবা তন্মধ্যকার 


বিধি-নিষেধের কারণে সুকঠিন। 
. নিশ্চয় রাত্রিকালের উত্থান নিদ্রাযাপনের পর উত্থান 























এ৩ 231 টি ০3০ সামঞ্জস্যতায় অধিক শক্তিশালী কুরআন বুঝার ব্যাপারে 





জাজ শ্রবণ করা, অন্তরের সামঞ্জস্যতা বর্তমান থাকে৷ এবং 


৮৫০৪৫ জি টি 


"২১১৩৮ ১4০9 00950 ৮45 বাক্যস্কুরণে অধিক সুদৃঢ় বাক্য উচ্চারণে সুস্পষ্ট । 


২52 
সা ০55 শব্দটি তারকীবে 4: হতে 4. হয়েছে। সুতরাং এর ৫৯৮৮ হলো ১5 অতএব 
আহলে হলো, অর্ধরাত জাগ্রত থাক, ..... আর কেউ কেউ 2 22০ শব্দটি ১4:15 হতে ১. বলেছেন। সুতরাং আয়াতের 
"রাত জাগরণ কর তবে অর্ধরাতর ব্যতীত । ফাতহুল কাদীর] 


//৬/.6211./59101.00া 


: আরবি-বাংলা, সন্তুম খণ্ড | ২৯তম পানা 1 





তারকীবে 2 শব্দটি মানসূব হওয়ার কারণ : 2255 শব্দটি 7) হতে 44 হওয়ার কারণে মানসূব হয়েছে, আর 41 


415 হলো ০5 হতে 224 :4471 এবং 50এর ০পিএর (৯75 হলো 454 সুতরাং আয়াতের অর্থ হলো, 
অর্ধরাব্রি জাগ্তত থাকো, টিলা হিরা লরভোরা রোলিউাডি হারের তর 


ইবাদত করো ৷ কেউ কেউ £:27 শব্দটিকে 3.417 হতে ১ হয়েছে বলে দাবি করেছেন। তখন আয়াতের অর্থ হলো- রাত্রি 
জাত থাকো কিনতু অর্ধাংশ বাদ দিয়ে অথবা অর্থ হতে কিছু কম বাদ দিয়ে অথবা অর্ধেক হতে বেশি বাদ দিয়ে । “ফাতহুল কাদীর] 
৫৮৩, 


33320 পু 258: জমহুর ইদগাম করে 2 পড়েছেন। আর উবাই সলত যে রকম ছিল সে রকম রেখে 
251 পড়েছেন । আর ইকরামা £1)-কে ০ করে এবং ৮১5 -এ তাশদীদ ও ফাত্হ দিয়ে ইসমে মাফউল হিসেবে 
20282) পড়েছেন। _ফাতহুল কাদীর] 

0; £-এ অবতীর্ণ কেরাতসমূহ : জমহর +1-এ ৮ এবং ১৮ তে ১৪৮ যুক্ত করে (১ পড়েছেন। আবী হাতিম এ 
কেরাত পছন্দ করেছেন । আবুল আলীয়া, ইবনে আবী ইসহাক, মুজাহিদ, আবূ আমর, ইবনে আমের, হোমাদ ইবনে মুহাইছেন, 
মুণীরা, আবু হাইওয়া'/; তে; যুক্ত করে এবং ৩ তে 059 ও 25. যুক্ত করে ,1৮/ পড়েছেন। আকৃ ওবাইদ এ কেরাত 
পছন্দ করেছেন। প্রথম কেরাত অনুযায়ী অর্থ হলো, গ্লাত্ি জাগরণ করে নামাজ পড়া দিনের নামাজের তুলনায় মুসল্লির পক্ষে অধিক 
কষ্টকর! আর দ্বিতীয় কেরাত অনুযায়ী অধিক সামঞ্রস্যপূর্ণ। _ফাতহুল কাদীর] 





সূরাটি নাজিল হওয়ার কারণ : 

১. বা্যার এবং তাবারানী হযরত জাবের হতে এক অতি দুর্বল সনদে বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে, এক সময় কুরাইশগণ 
“দারুন নাদওয়াহ' তে একত্রিত হয়ে বলল, এ লোকটির এমন একটা নাম দাও যা শুনে যেন লোকেরা তার কাছে আর না 
ভিড়ে । কেউ প্রস্তাব দিল কাহেন বা জাদুকর বললে কেমন হয়? বলা হলো, না কারণ সে জাদুকর নয় | অতঃপর রাসূলুল্লাহ 
2৪এটা জনতে পেয়ে নিজের কাপড় মুড়ি দিয়ে থাকলেন এবং তাতে আবৃত হয়ে রইলেন। এ সময় হযরত জিবরাঈল এসে 
তাকে উদ্দেশ্য করে বললেন (2415: এবং 5:20 450.। 

২. ইবনে হাতিম ইব্রাহীম নাখয়ী হতে বর্ণনা করেছেন, 520 ৫৫ সূরাটি যখন নাজিল হয়েছিল তখন রাসূলুল্লাহ 23 চাদর 
জড়ানো অবস্থায় ছিলেন। -[আসবারুন নুযূল, ইবনে কাসীর] 

৩. বর্ণিত আছে যে, হেরা গুহায় যখন নবী করীম এ: -এর কাছে হযরত জিবরাঈল (আ.) প্রথমবার ওহী নিয়ে আসলেন তখন 
রাসূলুল্লাহ গু ভয় পেয়ে ছিলেন এবং কাপতে কাপতে বাড়ি ফিরে ছিলেন, বাড়ি ফিরে হযরত খাদীজা (রা.)-কে উদ্দেশ 
করে বলেছিলেন, আমাকে শোয়ার ব্যবস্থা করে দাও এবং কাপড়ে আবৃত করে দাও আমার ভয় লাগছে। যখন তিনি এ 
অবস্থায় ছিলেন তখন তীর কাছে হযরত জিবরাঈল এসে ৫0140 অতঃপর 54:11 420 সূরা দু'টি নাজিল করেন। 

াব্নহছল কোরআন, সাফওয়া| 

এ গুণে সম্বোধন করার কারণ : রাসূলুল্লাহ ২3 -কে 'হে কাপড়ে আবৃত শ্যাগ্রহণকারী' বলে সম্বোধন করার কারণ হলো, 

মহানবী হু -এর প্রতি সহানুভূতি ও স্্রেহশীলতা প্রকাশ করা । আরবরা কোনো ব্যক্তিকে শ্রেহ করে তার প্রতি সহানুভূতি প্রকাশ 

করে সম্বোধন করতে হলে সে যে অবস্থায় আছে সে অবস্থার প্রতি লক্ষ্য করে এবং অবস্থার সাথে জড়িত করে সম্বোধন করেন। 

যেমন হযরত আলী (ররা.) একদিন হযরত ফাতিমা (রা.)-এর সাথে রাগ করে মাটিতে শুয়ে পড়লে তার শরীরে মাটি লাগে, এ 

অবস্থা দেখে রাসূলুল্লাহ 3253 তাকে সম্বোধন করে বলেছিল। ০1: ৫1 1 [উিঠ হে মাটিওয়ালা!] এটা এ কথা বুঝবার জন 

যে, রাসূলুল্লাহ 23 তীর প্রতি স্রেহবৎসল, তিরঙ্কারকারী নন। ” 

222 

কিয়ামুল লাইল এবং আল্লাহর জিকিরের উদ্দেশ্যে উঠার জন্য সতর্ক হয়ে যায়। কারণ কোনো ০ হতে কোনো 

টা টিএসসি ১দপ ভি পলি 

পহলেই এটার অন্ত হবে। -(সাফওয়া। 


//৬/.6211./59101.00া 


রিনি ০০ (0 455৪ : আল্লাহ তা'আলা বলেছেন, 'হে কাপড়ে আবৃত শয়নকারী! রাত্রিকালে 
১ দারদন হয়ে থাকো, কিছু অংশ ব্যতীত আলোচ্য আয়াতের ভাৎপর্য এই যে, আপনি কাপড়-চোপড় ছেড়ে উঠে পড়ুন 
মারার নামাজ আদায় করুন আর আল্লাহ তা'আলার ইবাদত ও জিকির-আযকারে নিজেকে ব্যস্ত রাখুন। এভাবে আপনি 
কে অতানত কঠিন ও গুরুত্বপূর্ণ এক কাজের জন্ পরত্ুত করে নিন। সে কাজটি হলো, মানুষের কাছে আল্লাহর দীনের 
গলাত পৌছে দেওয়া এবং তাদেরকে নতুন দীন সম্বন্ধে অবহিত করা। -(সাফওয়া| 
মামী () বলেছেন, 9455 খু “কিছু অংশ ব্যতীত' কথাটির অর্থ হলো- এক-তৃতীয়াংশ ব্যতীত । কারণ আল্লাহ তা'আলা 
সার শেষের দিকে বলেছেন, 04/25/2111 4:05 02 ৮5৮ ৬০1৮0 এ০০ ৩. এ আয়াত হতে বুঝা যায় 
সর্বাধিক দুই-তৃতীয়াংশ কেয়াম করা আবশ্যক আর এটা হতে বুঝা যায় যে, দুই-তৃতীয়াংশ বাদ দিয়ে এক-তৃতীয়াংশ 
রাই ঘুমানো ঘাবে। সৃতরাং 4-%) কথাটির তাৎপর্য হলো, এক-তৃতীয়াংশ ব্যতীত । আর সম্পূর্ণ আয়াত কয়টির অর্থ 
নো- নামাজের জন্য রাত্রিতে দগ্ায়মান হোন (এক-তৃতীয়াংশ বাদ দিয়ে) দুই-তৃতীয়াংশ, অথবা অর্ধ রাত্রি জাগরিত থাকুন, 
থা অর্ধরাততরি হতে কিছু কম, অথবা বেশি । এ হিসাব অনুযায়ী উপরের সংখ্যা হলো দুই-তৃতীয়াংশ আর নিন্ন সংখ্যা হলো 
ক-তৃতীয়াংশ । -কাবীর] 
22 4৫৫ঘারা কাকে সন্োধন করা হয়েছে? :)2:11 ৪ দ্বারা নবী করীম শুই -কে সম্বোধন করা হয়েছে, এ 
পারে তিনটি মত রয়েছে। প্রথম মতটি হলো হযরত ইকরামার-1)4- 0 হে নবুয়তে আবৃত, রেসালাতের বাহক। 
্য এক বর্ণনায় তিনি বলেছেন, আয়াতের অর্থ হলো, হে সেই লোক যিনি দায়িত্ব বহন করেছেন। তিনি 1) -কে ০০:১৯. 
রে:-এ৫০) দিয়ে এবং 2১:45 যুক্ত করে এবং )৮:* -কে ১৮ করে পড়তেন । 
তীয় মতটি হলো হযরত ইবনে আব্বাস রো.)-এর ৷ তিনি বলেছেন, আয়াতের অর্থ হলো, হে কুরআনে আবৃত । 
০০০০০১০০০০০, 
কুরতুবী] 








ঈ্যামূল লাইল কি রাসূল গত -এর উপর ফরজ ছিল? : 

“ একদল আলিমের অভিমত হলো- কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ মহানবী এ -এর উপরই কেবল ফরজ ছিল। তারা ৮৪ 
%25 41:00 -কে দলিল হিসেবে গ্রহণ করেছেন৷ তারা বলেন, সূরা বনী ইসরাঈলের ৭৯নং আয়াতে ০11 ০%1 
44205 * 445 “এবং রাত্রির কিছু অংশে তাহাজ্জুদ কায়েম করবে এটা তোমার জন্য নফল হিসেবেই ।” তাহাজ্জুদ 
মহানবী এ -এর জন্য নফল বলা হয়েছে। আর এ আয়াতটি $:/5 | 4:01 ৮4 -এর পরে নাজিল হয়েছে। এটা হতে 
বুঝা যায় যে, 411 -এ যা ফরজ করা হয়েছিল তাকে এক্ষণে বনী ইসরাঈলের আয়াত দ্বারা মানসূখ করে নফল করা 
হয়েছে। এখানে নফল অর্থ করা এবং না করা উভয়ই জায়েজ এমন নয় ৷ কারণ নফলের অর্থ যদি এখানে এটাই হয় তাহলে 
রাসূলের জন্য খাস হতে পারে না। আর যদি বলি রাসূলের জন্যও নফল, তাহলে বলতে হয় গোটা উম্মতের জন্য ফরজ । 
অন্যথায় বিশেষত 'তোমার জন্য” এটার কি অর্থ সুতরাং এখানে নফল মানে ইন্তেলাহী নফল নয় । -রাওয়ায়েউল বায়ান, সাবৃনী] 


২. আরেকদল আলিম বলেছেন, তাহাজ্জুদ কখনো মহানবী প্র -এর উপর ফরজ ছিল না। তারা এ ১4:05 


445৩ আয়াত ছারা দলিল দিয়েছেন। তারা বলেন, তাহাজ্জুদ এ আয়াত মহানবী এ এর জন্য নফল বলা হয়েছে ফরজ 
শয়। হযরত ইবনে আব্বাস (রা.) এটার জবাবে বলেছেন, 44 ££95 অর্থ তোমার জন্য বিশেষত ওয়াজিব, অথবা তোমার 
মন্য ওয়াজিব অতিরিক্ত । (কারণ এ অর্থ না করে নফল অর্থ করা হলে, উম্মতের উপর ওয়াজিব বলতে হবে ।) এরা আরো 
বলেন, তাহাজ্জুদ যদি নবী করীম প্র -এর উপর ফরজ হয়ে থাকে, তাহলে তা উম্মতের উপরও ফরজ হবে। কারণ 


টন্বতকে +১:%1 দ্বারা নবীর আনুগত্য করতে তে বলা হয়েছে। এ যুক্তি খাটে না, কারণ 4 £[51৫ হতে নবী এর -এর জন্য 


সফল তা বিশেষভাবে বুঝা যাচ্ছে। 
৩. 
দিক দল আলিমের মতে তাহাজ্জুদের নামাজ মহানবী এবং গোটা উত্মতের উপর ফরজ ছিল। তারা এ সূরার শেষের 
0 াযাত- 50১ এ ০5০0 ০০5০৬ 53545555550 40 ৮5০$৮5 আপ এ, 
১১০০০০5185৩ 5 তিলে এস পি 080 856 488 -কে দলিল হিসেবে গ্রহণ 
///.9811.5101.00 


১৪৮ স্াফসীরে জালালাইন : আরবি-বাংলা, সন্তম খণ্ড [২৯তম পারা] 


করেছেন। তারা বলেন, এ আয়াত হতে জানা যায় যে, য় লাইল বা তাহাজ্জুদ আদায় করতেন 

এটা তারা রাত্রির কথনো দুই-তৃতীয়াংশ আবার কখনো অর্ধাংশ, কখনো এক-তৃতীয়াংশ জেগে থেকে করতেন। এটা তাদের 

জনা কষ্টসাধা হলে তাদেরকে যতটুকু সহজ ততটুকু আদায় করতে নির্দেশ দেওয়া হয় ) তারা তাদের এ মতের সমর্থনে বলেন, 

এ প্রেক্ষিতে কয়েকটি হাদীসও রয়েছে । 

ক. ইবনে আবী হাতিম হযরত ইবনে আব্বাস (রা.) হতে বর্ণনা করেছেন যে, তিনি (ইবনে আব্বাস (রা.) বলতেন, সূরা 
মুয্যাস্মিল এর প্রথমাংশ যখন নাজিল হয় তখন সাহাবীগণ রমজানে যেমন কিয়ামুল লাইল করা হয় তেমনি কিয়ামুল লাইল 
করতেন । অতঃপর সূরার শেষাংশ নাজিল হয়, এ প্রথমাংশ এবং শেখাংষের নাজিলের বাবধান ছিল প্রায় এক বছর । 

খ. ইবনে জারীর হযরত আবু আব্ুর রহমান হতে বর্ণনা করেছেন, তিনি বলেন, যখন 4.0 (5 নাজিল হলো তবন প্রা 
এক বছর পর্যন্ত সাহাবীগণ কিয়ামুল লাইল করলেন। এটার ফলে তাদের পা ফুর্লে গেল এবং রানে ব্যথা হতে লাগল। 

অতঃপর 424 “5:£ 02 15:০8 আয়াতটি নাজিল হলে তাঁরা নিষ্কৃতি পেলেন। 

. ইমাম আহমদ (র.) মুসনাদ খ্রন্থে সাঈদ ইবনে হিশাম হতে বর্ণনা করেছেন যে, তিনি হযরত আয়েশা (রা.)-কে রাত্রি জাগরণ 


সম্বন্ধে জিজ্ঞাসা করলেন, তিনি বললেন, তুমি কি সূরা আল-মুয্যাম্মিল পড়নি? বললাম, হ্যা পড়েছি। তিনি বললেন, আল্লাহ 








-্ 


পর্ন জি জাগরণ করতে থাকলেন, যার ফলে তাঁদের পা ফুলে গিয়েছিল, সূরার শেষাংশ আল্লাহ তা'আলা আসমানে বারেটি 

মাস রেখে দিলেন । অতঃপর সূরার শেষাংশ নাজিল করে তাখফীফ বা সহজ করে দিলেন। এরপর হতেই রাত্রি জাগরণ 

ফরজ হওয়ার পর নফল হয়ে গেল। ণ 
শ্রহণযোগ্য অভিমত : এ ক্ষেত্রে গ্রহণযোগ্য মত হলো, এ শেষোক্ত তৃতীয় মত। যে মতে বলা হয়েছে, তাহাজ্জদ নবী এবং 
সাহাবীগণের উপর ফরজ ছিল, অতঃপর মানসৃখ করা হয়েছে । এ মত গ্রহণ করার মাধ্যমেই আয়াতগুলোর মধ্যে সমৰয় স্বাধীন 
সম্ভব । তা ছাড়া এ তৃতীয় মতের স্বপক্ষে রয়েছে হযরত ইবনে আব্বাস এবং হযরত আয়েশা (রা.)-এর হাদীস। 
অধিকাংশ আলিমগণের মতে তাহাজ্জুদের নামাজ উম্মতের ক্ষেত্রেই কেবল মানসূখ হয়েছে! রাসূনুল্লাহ্‌ 2:23-এর উপর মৃত্যুর 
আগ পর্যন্ত ওয়াজিব ছিল। এ কারণেই রাসূলুল্লাহ্‌ ঃ2: সব সময় সফরে হাযরে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, কখনও 
কোনো কারণে আদায় করা স্ভব না হলে দিনের বেলা বারো রাকাত আদায় করতেন। 

-আহকামুল কোরআন, কাবীর, র্লাওয়ায়েউল বায়ান] 

4১০৮59৫0253 44745 45৪ : আল-মা'আরিফ গ্রন্থকার এর তাফসীর এভাবে লিখেছেন :7,-এর 
শাব্দিক অর্থ হলো- শব্দসমূহকে সহজভাবে ও ধীরস্থিরভাবে মুখ হতে বের করা। সুতরাং আয়াতের মর্ম হবে কুরআন 


তেলাওয়াতের সময় তাড়াহুড়া করবে না; বরং /:-:০/ ও /-$- (সহজভাবে) উচ্চারণ আদায় করবে তার সাথে সাথে তার 
অর্থ ওমর প্রতি মনোনিবেশ করবে। কুরতুবী 


আর 35৩ 41 এরা পরম্পর ০৮৫--:-:৮ হয়েছে, সুতরাং অর্জিত অর্থ হবে- রাত্রে দণ্ডায়মান হোন এবং নামাজে 
তাহাজ্জুদ আদায় করুন৷ তাহাজ্জুদ নামাজ যদিও ১৮-67-০০15 55 ইত্যাদির মধ্যে শামিল রয়েছে, তথাপিও এখানে 
তাহাজ্জুদ দ্বারা শেষ রাব্রির কুরআন তেলাওয়াত উদ্দেশ্য করা হয়েছে। এ জন্যই সহীহ হাদীস শরীফে বর্ণনা রয়েছে যে, হুযূরঃ 
তাহাজ্জ্বদের নামাজে অনেক লম্বা কেরাত করতেন। সাহাবী ও তাবেয়ীগণেরও এ অত্যাস ছিল। 

অতএব, বুঝা গেল যে, তাহাজ্জুদের সময় কেবল কুরআন তেলাওয়াত করাই উদ্দেশ্য নয়, বরং )-7,7 -এর সাথে তেলাওয়াত 
উদ্দেশ্য, যাতে প্রত্যেক £:16 ও 7১৮ সহীহভাবে স্পষ্ট অবস্থায় আদায় হয়ে যায়। হযরত রাসূলে কারীম এ এমনিভাবে 
:25-এর সাথে পড়তেন 

হযরত উদ্মে সালামাহ (রা.) হতে কেউ কেউ নবী করীম এর তাহাজ্জুদ আদায়ের সময় কুরআন তেলাওয়াত সম্পর্কে 


জিজ্ঞাসা করলে তিনি উত্তর প্রদান করলেন যে, হুযূর এমনভাবে তেলাওয়াত করতেন যাতে এক একটি ১০৮ স্পষ্টভাবে 
বর্ণনা হয়ে যেত। 


তত ৯৫:০5 লু 


আর :5,-এর মধ্যে ০১-$ ০৮৮৫ সন্তাব্য খোশ আওয়াজ করে কুরআন পড়াও শামিল রয়েছে। 


আর মূলত ১৮০ $ বলা হয় $2% /.,2 গুলো আদায় করার সময় খুব স্পষ্ট ভাষায় বিওদ্ধতাবে আদায় করা, ঘাতে 
তেলাওয়াতকারী তার মর্মবাণীর উপর গভীর মনোনিবেশ করে এবং তার মর্ম দ্বারা তার আত্মা প্রতাবািত হয়। 


///.6911./69101.00া 








জফীরে জালালাইন.... আরবি-বাংলা, সপ্তম. খতম. পারা,..................১৪৯ 
চাললইন গ্রস্থকার এটার তাফসীর করেছেন- 555 9 ৩০5 অর্থাৎ ধীরগতিতে আগ্রহের সাথে তাড়াহুড়া না করে পড়বে, 
তে শ্রোতাবৃন্দ আয়াতসমূহ এবং শব্দসমূহ বুঝতে ও ইচ্ছা করলে শুনতে সক্ষম হয় ! 

রঃ হোযাইফা (রা.) হতেও হাদীস বর্ণিত রয়েছে। রাসূলুল্লাহ শু বলেছেন- ৮:০০| ১৮৮4 017211৯:--৮ অর্থাৎ 'তোমরা 
পরববাসীদের এলহানে কুরআন তেলাওয়াত করো।” আর আহলে কিতাব এবং ফাসিকদের এলহানেও পড়তে নিষেধ করা 


হয়েছে। 
কান তেলাওয়াতের সময় তারতীল ওয়াজিব না সুন্নত? : হযরত মুহাম্মদ এ: হাদীস শরীফে যা বলেছেন সে প্রসঙ্গে 
বলত হবে যে, তাজবীদের সাথে কুরআন তেলাওয়াত করা ওয়াজিব । 

(১4001: ১24৮৮ খই ৫521 9৩ ৮৮৫ অর্থাৎ 'যে ব্যক্তি তাজবীদসহ কুরআন পড়বে না সে ব্যক্তি গুনাহগার 

আর অনেক ক্ষেত্রে তাজবীদের ব্যতিক্রমের র দরুন নামাজ বিনষ্ট হয়ে যায়। তাজবীদ ব্যতীত কুরআন তেলাওয়াতের ফলে 

ডেলাওয়াতকারীর উপর কুরআন লানত করে থাকে । 

এব, বলতে হবে যে, ১: ও 4১৮5 ইত্যাদির সাথে কুরআন তেলাওয়াত করা ওয়াজিব । 

গান করে এবং লাহান করে কুরআন পড়া সম্বন্ধে ফিক্হবিদগণের মাযহাব : 

এক. হাম্বলী এবং মালেকী মাযহাব মতে লাহান ক্রে কুরআন পড়া মাকরূহ ৷ হযরত আনাস ইবনে মালিক, সাঈদ ইবনে 

মসাইয্যাব, সাঈদ ইবনে জোবাইর, কাসেম ইবনে মুহাম্মদ, হাসান বসরী, ইব্রাহীম নাখয়ী এবং ইবনে সীরীন (র.)-এরও এ 

অ্রতিমত। তাদের দলিল হলো- 

১. হযরত হোযাইফা বর্ণিত হাদীসে রাসূলুল্লাহ এ বলেছেন, তোমরা আরবদের লাহান এবং শব্দ উচ্চারণে কুরআন পড়ো । 
সাবধান, আহলে কিতাব এবং ফাসিকদের লাহানে কখনও পড়ো না। কারণ আমার পর এমন কিছু লোক আসবে যারা 
কুরআনকে কান্না এবং গানের মতো করে টেনে টেনে পড়বে ! তাদের পড়া তাদের গণ্ড অতিক্রম করবে না। তাদের অন্তর 
হবে ফিতনায় পতিত ৷ আর যারা তাদেরকে পছন্দ করবে তাদেরও একই অবস্থা । -তিরমিযী] 
এখানে যারা লাহান করে গানের মতো করে কুরআন পড়ে তাদের নিন্দা করা হয়েছে । 

২ অপর এক হাদীসে রাসূলুল্লাহ গ্রশরঃ বলেছেন, 

5905 22222 
-সালামুল কোরআন-ছায়েছ] 

ও কুরআনকে লাহান বা গান করে পড়লে তাতে এমন বর্ণ হামযা, বা মদ বেড়ে যেতে পারে যা মূল্ত কুরআনে নেই, এটা 
জায়েজ নয়। তা ছাড়া গানের মূল উদ্দেশ্য হলো শ্রবণ ইন্্রিয়কে খুশি করা; ভাব ও মর্মার্থ অনুভব করা নয়। 

ই. হানাফী এবং শাফেয়ী মাযহযাব মতে তালহীন করে বা গান করে পড়া বৈধ । এটা হযরত ওমর ইবনে খাত্তাব, ইবনে 

বাস, ইবনে মাসউদ, আব্দুর রহমান, ইবনে আল-আসওয়াদ এবং ইবনে যায়েদেরও এ অভিমত। মুফাসসিরদের মধ্যে আব 
ঈ'ফর তাবারী এবং আবু বকর ইবনুল আরাবীরও এ অভিমত । 







তাদের দলিল : 
১ রাসূলুল্লাহ এর এ উক্তি :৫51৮০6921 1৮:23 “কুরআনকে তোমাদের উচ্চারণ ছারা সৌন্দর্য দান করো।” 


২ 3০০৩ বাট পতল তি তত টিনা আবু দাউদ, নাসায়ী] 

২ নলের উক্তি 9৮1 :-504% ৮৫:০০: “ফে লোক কুরআনকে গান করে পড়েন, সে লোক আমাদের দলভ নয়।" 

ই আছুললাহ ইবনে মুগাফফিল বলেন, মক্কা বিয়ের বছর রাসূলুল্লাহ এট সফরের সময় একবার থাহনের উপর বসে সূরা 

& টাফাতাহ” টেনে পড়েছিলেন। বুখারী] 

| রে রাসূলুল্লাহ 22 হযরত আৰু মূসা আশআরী (রা.)-এর কেরাত শুনতে পেয়েছিলেন, পরে তীর সাথে সাক্ষাৎ হলে 
রা 5০ বলেছিলেন, ১০১ এ ৮০০ ০১1542৮০৮৮9 এ তোমাকে হযরত দাউদ (আ.)-এর বংশের সূর 
রঃ ইয়েছে।” এটা শুনে হযরত আব্‌ মূসা আশ'আরী (রা.) বলেছিলেন, “আপনি শুনেছেন একথা জানতে পারলে আমি 
নার জন্য আরো সুন্দর করে পড়তাম” 


৫ 
- অপর এক হাদীসে আছে_ 


. ১৮০৩ ৮০৪ ০৮৫০ ০৩ 2 5859 0158 এ 
৯ হারা আরো হুশ ট 


কুরআন পড়লে অন্তরে বেশি প্রভাব ফেলে এবং মনে তার ক্রিয়া সৃষ্টি হয়। 
///.6911./69101.00া 





জালালাইন : আরবি-বাংলা, সন্ভম যওড | ২৯তম পালা? 


ং মতামতের লক্ষ্য করলে জানা যায যে, উচ্চারণে ত্রুটি ঘটিয়ে শব্দে 
কেবল গানের মতো ইন্িয়কে আনন্দ দানের জন্য পড়া কারো কাছেই জায়েজ নয় । তবে তাজবীদ সহকারে ৯৯ 1 
মাধ্যমে মাদ, ওয়াকৃফ ইত্যাদি ঠিক রেখে পড়াকে কেউ হারাম বলেন না। সৃতরাং তাদের মধ্যে মূলত কোলো মতন নেই। 1 
হ্যা রানার -আহকামুল কোরআন আলী ছায়েছ এবং বাওয়ায়েউল বায়ান 
"১৮৪৭ ১৬2 4৬5 র হতে এ বাক্যাংশের ব্যাখ্যায় কয়েকটি উক্তি পাওয়া যায় । হযরত ইবনে 
আববাস রা.) বলেন, এটার অর্থ কঠিন বাণী । হাসান বলেছেন এটার অর্থ হচ্ছে লোকগণ যদিও এ সূরায় উল্লিখিত বিধান সম্পর্ক 
খুব আগ্রহী; কিন্তু তদনুযায়ী আমল করা খুব কঠিন। হযরত কাতাদাহ রো.) বলেন, ওহী ছারা নাজিলকৃত ফরজ ও দণডবিধানগলো 
খুবই কঠিন ও গুরুভার। হযরত মুকাতিল বলেন, তার আজ্ঞাসূচক, নিষেধাজ্ঞাসূচক ও দর্ডবিধানগুলো কার্যকর করা খুব কঠিন 
আবুল আলীয়া বলেন, ওহী দ্বারা নাজিলকৃত প্রতিশ্রুতি, শাস্তির ভয় এবং হালাল-হারামের বিধান খুব গরুর মুহাণ্মদ ইবনে কা'ব 
বলেন, এটা মুনাফিকদের জন্য খুবই গুরুন্ভার হোসাইন ইবনে ফজল বলেন, মুখে যদিও উচ্চারণে তা সহজ, কিন্তু শ্ীানে এটা 
খুবই গুরুভার হবে । 
আয়াতের পূর্বাপর সম্পর্ক বিশ্লেষণ এবং প্রাচীন ভাফসীরকারদের কথার সার হলো- মহানবী হ্রহ-কে রাত্রিকালে নামাজ পড়ার ; 
নিদেকের করেণ হলো_ আল্লাহ্‌ তা'আলা তার প্রতি এমন এক মহান ও গুরুত্তপূর্ণ বিষয় অবতীর্ণ করছেন ঘা বহন করার যোগযত৷ 
তার নেই। নিশীথের এ নামাজ দ্বারা তার মধ্যে সে যোগ্যতার জন্ম দিবে । তার বিধানসমূহ নিজের জীবনে বাস্তবায়িত করা তার । 
শিক্ষা ও আদর্শ দ্বারা নিজেকে একটি জীবন্ত প্রতীকে পরিণত করা এবং দুনিয়ার সম্মুখে স্থীয় চিন্তাধারা, নৈতিকতা, কথা ও কাজ 





তাকে তা ধারণ করে দুনিয়ার সম্মুখে নির্ভয়ে উন্নত মন্তকে দণ্ডায়মান থাকতে হবে। এটা একটি মহাসাধনার কাজ। এ সাধনাই 
হলো নিথর-নিস্তক নিমিত্তের নামাজ । 

এটাকে দুর্বহ কালাম বলার আর একটি কারণ হতে পারে যে, তার নাজিল হওয়া এবং নিজের মধ্যে ধারণ করা খুব দৃঃসাধা 
ব্যাপার । রাত্রিকালীন নামাজ ছ্বারা নবী করীম এ33-এর কলব ও অন্তরের ধারণশক্তি বর্ধিত হবে । হযরত আয়েশা (রা.) বলেন, 
প্রচণ্ড শীতের সময়ও আমি নবী করীম 222 -এর প্রতি ওহী নাজিল হতে দেখেছি। তখন তার দেহ ও ললাট ঘর্মাক্ত হয়ে যেত। 
নবী করীম গ্রললইউষ্টের উপর থাকাকালে ওহী নাজিল হলে উ্রটি মাটির সাথে বুক লাগিয়ে বসে যেত। ওহী নাজিল হওয়া শেষ সা 
হলে উঠতে পারত লা । এ সব হাদীসর্সূহ ছারা বুঝা ঘায় যে ওহী ছিল একটি বিরাট গুরুভার বিষয়! -/খায়েন, মা'আলিম| 
আল্লামা সাবৃনী রে.) বলেন, উপরিউক্ত তাৎপর্যে কিয়াসুল লাইল এবং তেলাওয়াতে কুরআনের মতো এক সুন্দর সম্পর্ক বিদযমান। 
কারণ আল্লাহ তা'আলা রাসূলুল্লাহ এঃট-কে এক নতুন দীনের দাওয়াতদানের দায়িতু দিয়েছেন আর এ দায়িতু পালন এক অতি 
কঠিন কাজ। এ দীনের বিধি-বিধান মেনে চলা এবং অন্যকে এ বিধান মানানো আরও কঠিন । সন্দেহ নেই এ দায়িত্ব পালনের 
জন্য প্রয়োজন মুজাহাদা এবং ধৈর্যের, কারণ এতে তাদের চিরাচরিত আবীদা-বিশ্বাস এবং পুরাতন আচার-আচরণ ত্যাগ করতে 
হবে। সুতরাং হে মুহাম্মদ 229 তোমাকে অনেক কষ্ট পরিশ্রম করতে হবে এবং এ দাওয়াতের পথে ও এ দীনের অনুসারী বানাতে 
অনেক বাধা-বিপত্তির সগুখীন হতে হবে। কাপড় জড়ানো, বস্তবৃত অবস্থায় থাকলে, আরাম-আয়েশে অভ্ান্ত হয়ে পড়লে এ কঠিন 
দাযিতু পালন তোমার পক্ষে কিভাবে সম্ভব হবে? সুতরাং বিছানা ছেড়ে কাপড়-চোপড় পরিত্যাগ করে উঠে পড়ন এবং বারি 
অধিকাংশ সময় আল্লাহর মুনাজাতে, নামাজে, কুরআন তেলাওয়াতে মাশগুল হয়ে থাকুন! যাতে আপনার মধ্য কঠিন দায়ি 
পালনের নতুন দীনের দাওয়াত দানের গুণাবলি সৃষ্টি হতে পারে। -সাফওয়া] 

১2৪ (৪০০55 তি 25 ১ ৫506 0.2 : আল্লাহ তাআলা বলেছেন, 'শরকৃভপক্ষে রাব্রিকালে 
শী আগ করে উঠা আত্মসংযমের জন বুব বেশি কার্যকর এবং কুরআন যথাযর্থভাবে পড়ার জন্য বথার্থ। 

আলোচ্য আয্াতে আল্লাহ তা'াল কিয়ামুল লাইলের ফায়দা এবং হিকমত বিবৃত করেছেন। বলা হয়েছে যে, রাবি জাগরণ ক 
নামাজ পড়া, কুরআন তেলাওয়াত করা এবং ইবাদতে মশগুল থাকার মধ্যে দু'টি হিকমত ও কল্যাণ রয়েছে 

এক: রাজিচালে শয্যা ভাগ করে উঠা এবং দীর্ঘক্ষণ ধরে দডিয়ে থাকা মানব বব বিরুদ্ধ কাজ। মানুষের প্রকৃতি এ সম 
শা লাক হয়ে থাকে ফলে এপ অবস্থায় এ কাজটি করা একটি কঠিন কৃষ্ছাধনা ব্যাপার সনদে নেই এ বৃ 
ধের নাফসকে দমন করা ও নিয়ে রাখার জন্য কটি প্রবল প্রভাবশালী ব্যাপার ॥ এপ থে লোক নিজের র লিয় 


///.6211./59101.00া 











জফদীরে জালালাইন... আরবি- বাংলা: সপ্তম.. হও... ২৯তয়..পারা,...................৫৯, 
চুর লং য় দেহ ও মনের উপর পরল প্রতি প্রতিষ্ঠিত করতে সক্ষম হয় ও নিজের শিকে আল্লাহর পথে 
বার করতে সমর্থ হয়, সে সর্বাধিক দৃঢ়তাসহকারে সত্য শাশ্বত দীনের দাওয়াতকে দুনিয়ার বুকে বিজয়ী ও সুপ্রতিষ্ঠিত করার 
জনা কাজ করতে পারে । 
কার এটার আরেকটি হিকমতের দিকে ইঙ্গিত করেছেন। সে হিকমত হলো, দিল ও মুখের মধ্যে বা দিল ও শ্রবণ ইন্দরিয়ের 
গধয সমঞজ্য সৃষ্টির তা একটি অতি বড় উপায় ও মাধ্যম । কারণ রাত্রিকালে যে লোক শয্যা ত্যাগ করে একাকিত্ব আল্লাহর 
ইবাদত করে সে তা অবশ্যই একান্তিক নিষ্ঠাসহকারে করে থাকে। 
দয় ফাযদাটি হলো, এ সময় কুরআনকে অধিক প্রশান্তি, নিশ্চিত ও মনোনিবেশ সহকারে পড়া যেতে পারে । হযরত ইবনে 
আব্বাস (রা.) 4-:577এর তাৎপর্য বলেছেন, 91৮1 /3 2234 01৯1 “কুরআন অধিক চিন্তা-গবেষণা ও মনোযোগ 
সহকারে পাঠ করা যেতে পারে ।” -(আবু দাউদ] 
আর এটা দীন দাওয়াতি কার্যে তোমার জন্য অধিক উৎসাহ ব্যঞ্জক এবং সহায় হতে পারে । _[আহ্কামুল কুরআন সায়েদ] 
2:55 ঘ্বারা উদ্দেশ্য : এর ব্যাখ্যা সম্পর্কে কয়েকটি মতভেদ পাওয়া যায়। যথা- রি 
১, হযরত আয়েশা (রা.)-এর মতে রাতের কিছু অংশ বিশ্রাম করে নামাজের জন্য উঠাই হলো -::0| £250 । 
২ ইবনে কাইসান (র.) বলেছেন, তাহাজ্জুদের নামাজের জন্য শেষ রাতে উঠাকেই ১: £:50 বলা হয়। 
৩. হযরত সাঈদ ইবনে জোবায়ের (র.) বলেছেন, আবিসিনীয় ভাষায় 4 অর্থ ০3 অর্থাৎ দীড়িয়েছে। অতএব, রাতের যে 
কোনো অংশে যদি কেউ নামাজের জন্য দীড়ায় তাকেই 2:50 বলা হয় । ইবনে যায়েদও এ মত পোষণ করতেন। 
৪. হযরত ইকরামা (রা.) বলেছেন, রাতের প্রথম অংশে তাহাজ্জুদের নামাজে দাড়ানোকে 344 £::54 বলা হয়। 
৫. আল্লামা বাগাবী হযরত যাইনুল আবেদীন (র.)-এর সূত্রে উল্লেখ করেছেন যে, ইমাম হুসাইন (রা.) মাগরিব ও এশার মধ্যে 
নফল নামাজ আদায় করতেন এটিই হলো ১: £:404 1 
৬ হযরত হাসান বসরী (র.) বলেছেন, এশার নামাজের পর প্রত্যেক নামাজকেই 2:40 বলা হয়। 
৭ হযরত ইবনে আব্বাস (রা.) ও ইবনে জোবায়ের (রা.)-কে +:4৬ শব্দটির ব্যাখ্যা জিজ্ঞাসা করলে তাঁরা উভয়েই বলেছেন, 
সমস্ত রাত ইবাদত করাই হলো ১ | নূরুল কোরআন] 


৬১১৩১ -এর ব্যাখ্যা : (6১ শব্দটি যদি , ৮] ১৫47 ১1০7 ০2 অর্থাৎ ::০-এর ওজনে হয় তখন এটার অর্থ হবে- 


অর্থাৎ শাসানো, পিশানো। তখন আয়াতের 1.2 হবে- রাত্রির নামাজ আত্মাকে তার খাহেশ অনুসারে নাজায়েজ পন্থায় 


পরিচালিত হওয়া হতে ফিরিয়ে রাখার জন্য তাহাজ্জুদ নামাজ বড়োই কার্যকর ক্ষমতা রাখে। 

আর যদি ১ অর্থাৎ ০/2$ -এর ওজনে যদি নেওয়া হয়, তখন এটা 8,1৮2 515 মাসদারের অর্থে হবে। 
41) -এর তাৎপর্য :7০5 শব্দের অর্থ হলো- অতি উত্তম পর্যায়ে সঠিক ও অতি সুন্দরভাবে প্রতিষ্ঠিত । অর্থাৎ রাত্রিবেলায় 
বরআন তেলাওয়াত অতি শুদ্ধ ও অন্তরে স্থাপিত হওয়ার ক্ষেত্রে উপযোগী হয়৷ কেননা বিভিন্ন প্রকার আওয়াজ ও শব্দ সেই সময় 
হগোল করে না, বরং নীরব থাকে। 


নারকথা হলো, উক্ত আয়াত দ্বারা ১ 047 -এর এ৫৯ বর্ণনা করা উদ্দেশ্য রাক্রিকালে শেষ রাত্রে কুরআন ভেলাওয়াত 
রা দারা আত্মার কি শান্তি এবং ইহকালীন ও পরকালীন জীবনে এটার কি ফলাফল তা বর্ণনা করা উদ্দেশ্য । 
নহাচ্ছদ নামাজের হুকুম দেওয়ার কারণ ; আর উক্ত আয়াতগুলো হতে সৃক্ভাবে এ ইঙ্গিত করা হয়েছে যে, তাহাজ্ছুদ 
শমাের হকুম আল্লাহ তা'আলা এ জন্য দান করেছেন যে, তাহাজ্জুদ পড়ার চেষ্টা করে মানুষ কাষ্ট করে ইবাদত করার জন্য 
কাব ঘন অভ হয় আর রাররিেলয় গভীর নিও আরামকে ন্ট করে আল্লাহর পথে আত্মার সাথে একটি অতি বড় 
করা হচ্ছে। এটা দারা ভারি বোঝাসম্পন্ন -এর ভার বহন করার ক্ষমতা অর্জন করা সন্তব হয় এবং ভা পালন করা যাতে 
হয়। তাই কবি বলেন- এ রি 
///.6211./59101.00া 





সি উর 









অনুবাদ রর 
3. ৭. নিশ্চয় দিবাভাগে তোমার জন্য রয়েছে সুদীর্ঘ / 
উঠতি 2৫০ এত ০ টা র কাজ-কর্মের ব্যস্ততা, যদ্দরুন 
-9120174 এ 5 এএ ১1০5, কর্ম-ব্যন্ততা তোমার 


তুমি তাতে তিলাওয়াতে কুরআনের অবকাশশপ্রাণ্ড হওনা। 1 
-/* ৮. আর তুমি তোমার প্রতিপালকের নাম স্মরণ করো রঃ 
চিলি রিতা 575 
গিনি ৬০০০০ ০5 ১ র করো । আর মগ্ন হও অন্যদের হতে রে 
০ ১৯৮৪ ভেঠ ৮1 শব্দটি (2/-এর "1০০ আয়াতের 02178-এর সাথে “ 
রী সঙ্গতি বিধানকল্পে এ ওজনে আনয়ন করা৷ হয়েছে । আর 
এটা 858 -এর ৫১11 হিসেবে ব্যবহৃত । 
.ঘ ৯, তিনি পূর্ব ও পশ্চিমের অধিকর্তা, তিনি ব্যতীত কোনো 
চি সিদু ইলাহ নেই, অতএব তাকেই কর্মবিধায়করূপে গ্রহণ , 
এনা এ] ১১৫৮৭ উন ৮৮০৪ করো তোমার যাবতীয় বিষয়কে তীরই প্রতি সোপর্দ করো। 
হা কীনা ১০. আর লোকেরা যা বলে, তাতে ধৈর্যধারণ করো অর্থাৎ 





৩০৯০401৮705 ভান সিও 










4 








রর ১০2490দা সু 
৬৯ উন) 22শিশও ওরশিটি 2 রি 


তলব শি ক 


















তাদেরকে সৌজন্য এড়িয়ে চলো যাতে 
কোনোরূপ অভিযোন উন্ুজেনের ইউ থা 
না। আর এ বিধানটি জিহাদ সংক্রান্ত বিধান প্রবর্তিত 








হওয়ার পূর্বেকার বিধান । 

০ ৮১৮1০৮০১৩১৭ ৯৯. আর আমাকে ছেড়ে দাও আমাকে অবকাশ দাও এবং 
£ত পাত ০০০ 21১৮2৮5৭12৭ তরি পাত অসত্যারোপকারীদেরকে এটা পূর্বোক্ত /-452 এর 
720722058০7 ত৮০৮শা রি আত্ফ অথবা £4 0:22 এটার অর্থ এই যে, 

ভে ও 


আমিই তাদের সাথে বুঝাপড়া করার জন্য যথেষ্ট । আর 


বুঝানো হয়েছে 
যারা অনুযহরাজির অধিকারী বিলাস সামগ্রীর অধিকারী 





ট নৃশ-এ যের যোগে 23 শব্দের বহুবচন । আর 


গ্রজুলিত অগ্নি জলত্ত আগুন। 














আটকে পড়ে, এটা দ্বারা 1৮৮ বা ৫৮ কিংবা 
৬৮৬৪ অথবা অগ্লিকন্টক উদ্দেশ্য । যা গলায় বিদ্ধ 
' হয়ে থাকে" বের হয় না এবং গিলে ফেলাও যায় না। 


১০ 5০৫০ গ্রুপ ং পীড়াদায়ক শাস্তি কষ্টদায়ক, উল্লিখিত » 
িলিনিবালর্ভতী; ৮০৭1 এবং পাড়াদায়ক শাস্তি ঃ শাস্তির 
৩৯০৮১ ৮০৮০৪৯৩০৮৮৩ টু অতিরিক্ত শাস্তি হিসেবে। আর এটা নবী করীম রঃ 


-& এ -এর প্রতি অসত্যারোপণের বিনিময় । 
///.6211./59101.00া 


তাফগীরে জালালাহন : আববি-বাংলা, সপ্তম খও [২৯তম পারা] ১৬৩ 







05075255375 2১51২ ১৪. জেদি প্রকম্পিত হবে কেপে উঠবে। পৃথিবী 











| 2. এগ পর্বতমালা এবং পবর্তমালা বালুকারাশিতে পরিণত 
/-4০1০-52555355 গলা হবে একত্রীভূত বালি যা হবে প্রবহমান একত্রিত 
5:95 ০০৮/45-824৯৩৩ হওয়ার পর বহমান। ১--/+ শব্দটি ৬--৫:- ৮ হতে 
টির নিশ্ন্ন, মূলত তা 05:42 ছিল $ -এর মধ্যে পেশকে 
তব কঠিন জ্ঞান করে তাকে পূর্ববর্তী £ -এর মধ্যে 
11555255401 501 4588 ৮ স্থানান্তরিত করা হয়৷ ফলে দু'টি সাকিন একক্রিত 
টা হওয়ায় "1; অতিরিক্ত বর্ণ হিসেবে তাকে বিলুপ্ত করা 
০১ 45১55571০25 হয়। অতঃপর (১ মধ্যকার পেশটিকে ৬-এর সাথে 
১2150621155 সামঞ্জস্য বিধানকল্পে যের যোগে পরিবর্তন করা হয়। 


55545: হামযা, কিসায়ী, আবূ বকর, ইবনে আমের ৩১-এ 2 দিয়েছেন ৬/-এর ৬4-৫ বা 4. অথবা 
১/০০.০ হিসেবে । আর বাকি কৃারীগণ ০০ -কে 1555 হিলেবে ৫3) দিয়ে পড়েছেন তাদের মতে এ 0:52 -এর 729 


যন 01:33 আর কেউ কেউ এটাকে 1:22 1,2::-এর ৮9 বলে দাবি করেছেন। সে 8,712: টি হলো 
আর যায়েদ ইবনে আলী এটাকে 2) / দিয়েছেন ০25 হিসেবে । -[ফাতহুল কাদীর] 


2১০ ৯৫ 2158: জমহন 22 অর্থাৎ:0.. 2 হিসেবে পড়েছেন অর্থ ব্যস্ততা । আর ইয়াহইয়া ইবনে 
ইয়'মার, আব ওয়ায়েল, ইবনে আবী আবলা 21 -এ 2. দিয়ে (০.4. পড়েছেন। অর্থাৎ আরাম-আয়েশ করার অবকাশ 
তর জন্য রয়েছে। -ফাতহুল কাদীর] 


২৯০4৩ 3১৮০ -এ অবতীর্ণ কেরাতসমূহ : জমহুর উভয় শব্দকে +১০-, হিসেবে ৮: $:-) পড়েছেন। 
বিনে মাসউদ এবং ইবনে আব্বাস বহুবচন হিসেবে ০১00 34:43 পড়েছেন। “ফাতহুল কাদীর, কাবীর] 


কত পা 


১০4১৪, %-205 শব্দটি ৯,8০০, 2০০5 -এর ১:০৪ হিসেবে ৬:৬০. হয়েছে। অথবা 9:20 -এর ০৪ 
৮৯০১০ হয়েছে। প্রথম অবস্থায় তার ০২১ হবে 4:45 9:45 আর দ্বিতীয় অবস্থায় 24 5 হবে 3445 0051 
১০০০ এরও ৮ শব্দটি ৮১:০০ হওয়ার কারণ : (2. ০২১৮৮ টি 254 ছারা ৮৮: হয়েছে। 


অথ তত 
পা, ৩ -এর ৬০ হওয়ার কারণে ৯১:০০ হয়েছে। তখন এক ,১:০2- -এর সাথে 31552 হবে আর তা হলো 


না ০০5 ৩১৮ অথবা ৩]-এর সাথে 31555 হয়েছে। ফাতহুল কাদীর] 


২৭০ -এ অবতীর্ণ কেরাতসমূহ : ৩০০ শব্দাট জমহুর * ও তে ০ এবং ০২৯ -এ পেশ দিয়ে 437,702) 
খ ৮ ৮৪৮০ 0৯ পড়েছেন। 
যায়েদ ইবনে আলী একে [4227 উট রে + ্ 


করে চি ০ পড়েছেন। 
পূর্বাপর 
কি যোগসূত্র : আল্লাহ তা'আলা প্রথমে রাসূলুল্লাহ এ -কে রাত্রিবেলায় জাগরণ করে ইবাদতে, নামাজে মাশগুল থাকতে 


৬ অতঃপর আলোচ্য আয়াতে দিন বাদ দিয়ে রাব্রিবেলাকে কেন ইবাদতের জন্য মনোনীত করেছেন। তার কারণ 


বেছে, এরপর কিয়ামুল-লাইলের সময় কোন আমল উত্তম সেদিকে আলোকপাত করেছেন। -কাবীর] 
///.92111./58101.00]া 


১০৪ 





১৯০ ৮৯581 এই 599 4908 :022তর শাক প্রবহমান হওয়া বা ঘুরাফিরা করা, আর পানিতে 
সাতার কাটাকেও ০. বলা হয় আর পানিতে কোনো প্রকার বাধা-বিপস্ত ব্যতীত সাতার কাটাই সহঙগ কার্য; তাই এটাকে ] 
২৯০ বলা হয়। উক্ত আয়াতে বর্ণিত ৫০--এর অর্থ দিনের বেলায় দুনিয়ার কাজকর্ম অথবা ধর্মীয় তাবলীগ এবং শিক্ষাদীক্ষা 
৩৭৯ ১৯ অথবা স্বীয় জিবীকা নির্বাহের জন্য যাবতীয় উপকরণে ব্যস্ত থাকা সবই দাখিল রয়েছে 
ইনার) এ তারাতারি তাপরা কর্ন কারন" 
১, বেলায় আপনার নিজস্ব নানা ব্যস্ততা রয়েছে, ফলে আল্লাহর খেদমতে সময় ব্যয় করা সম্ভব না. 

কারণেই রাত্রিতে আপনাকে নামাজ ও ইবাদত আদায় করতে নির্দেশ দেওয়া হয়েছে। একা পি 
চা রাত্রিকালে ঘুম এবং আরাম করতে গিয়ে যদি কখনো নামাজ পড়া বা ইবাদত করা আপনার পক্ষে সম্ভব না হয়ে থাকে 

তাহলে দিনের বেলায় রয়েছে আপনার জন্য যথেষ্ট সময় । এ সময় আপনি তা আদায় করতে পারেন! _কাবীর] " 
হ্যরাতে ফুকাহায়ে কেরামগণ বলেন, উক্ত আয়াত হতে এ কথা সাবান্ত হয় ওলামা মাশায়েবগণ 34৮৯-50-54 
এর কার্যে নিবেদিত থাকেন, তাদের জনাও উচিত দিনের বেলায় তারা সে কার্গুলো সমাধান করে ফেলবেন আরা 
সময়টাকে আল্লাহর ইবাদতের জন্য নির্দিষ্ট করে রাখা কর্তব্য বা উচিত। ওলামায়ে সলফ এবূপই করতেন। কখনো বা যদি 
রাত্রিবেলায়ও সে কার্মগুলো করার আবশ্যকতা দেখা দেয়, তবে তা ভিন্ন কথা। 


572 ৮35 4558 : আল্লাহ তা'আলা বলেছেন “তোমার রবের নামের জিকির করতে থাকো । আর সব কিছু হতে 
হয়ে তারই হয়ে থাকো।” আলোচ্য আয়াতে নবী করীম এর: -কে দু'টি কাজের নির্দেশ দেওয়া হয়েছে- ১. আল্লাহর 
নামের জিকির, ২, একনিষ্ঠ হয়ে আল্লাহতে মগ্ন হওয়া । 
গ্রন্থকার “আল্লাহ্‌র নামের জিকির করো” এটার অর্থ সম্বন্ধে বলেছেন যে, এটার অর্থ হলো, তেলাওয়াতের পূর্বে বিসমিল্লাহির 
রাহমানির রাহীম পড়া । কিছু কিছু তাফসীরবিদ লিখেছেন, দিনের বেলার ব্যতিব্যস্ততার উল্লেখ করার পর বলা হয়েছে- 'তোমার 
রবের নামে জিকির করতে থাকো ।' এরূপ বলায় এ তাৎপর্য স্বতই প্রকাশিত হয় যে, দুনিয়ায় সর্বপ্রকারের কাজ করতে থাক৷ 
অবস্থায়ও তোমার রবের স্মরণ হতে তুমি গাফিল হয়ে থেকে না। যেভাবেই হোক তার জিকির অবশাই করতে থাকবে। 
আর কেউ বলেছেন, এটার তাৎপর্য হলো, আল্লাহ্‌ তা'আলার 'আসমায়ে হুসনা" ছারা তাকে ডাকা ৷ শেখ আলী আচ্ছায়েছ 
বলেছেন, এটার অর্থ ব্যাপক; সর্বদা তাসবীহ, তাহমীদ, লা-ইলাহা ইল্লাল্লাহ, কুরআন এসব জিকির হতে বিরত না রাখে, তোমার 
সব কাজের উদ্দেশ্য যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়ে থাকে ৷ -[আহকামুল কুরআন] 
47505 450 3৫55 215 : রাসুলুল্লাহ হর -কে দ্বিভীয় যে কাজের নির্দেশ দেওয়া হয়েছে তা হলো, একনিষ্ঠভাবে 
আল্লাহ তা'আলাতে মগ্ন থাকা । মূলশঙ্গ 4-:55545011)575 এখানে 3$:7এর আভিধানিক অর্থ হলো- বিচ্ছিন্ন হওয়া, সম্পর্ক 
ছিন্ন করা। আয়াতে আল্লাহ ভা'আলা দুনিয়ার সমস্ত সম্পর্ক হতে বিচ্ছিন্ন হয়ে একমাত্র আল্লাহর দিকে একনিষ্ঠ মনে ও গভীর 
ধকান্তিকতার সাথে মনোনিবেশ করার কথা বলা হয়েছে। এটা দ্বারা আত্মীয়তার সম্পর্ক ও সামাজিক সম্পর্ক ছিন্ন করার কথা বলা 
হয়নি; বরং মনের যাবতীয় দুঃখ-বেদনা, চিন্তা ও অলীক কল্পনা যা কিছু মানসিক ক্ষেত্রে উদয় হয়ে থাকে, তাকে মন হতে ধুয়ে 
মুছে আল্লাহর দিকে রুজু হওয়ার কথা বিবৃত হয়েছে। সুতরাং আয়াতের মর্ম হবে- আপনার প্রতি পালকের ইবাদত ও আরাধনায় 
এমনভাবে মাশগুল হোন, যেল মনে অন্য কোনো পার্থিব চিন্তা ও কল্পনার স্থান না থাকে ৷ মনকে সর্বপ্রকার চিত্তামুক্ত করে 
পূর্ণরূপে তার দিকে একনিষ্ঠ হোন, তর ধ্যানের সাগরে ডুবে প্রেমের অথিয় সুধা পান করুন। রঃ 
আর ইবনে যায়েদ (র.) বলেছেন, দুনিয়া এবং দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে শুধু আল্লাহ্‌ তা'আলার সত্ুষ্টি লাভে রত হওয়া অর্থা 
মর সা কমার আহ আলর সে ছা, আর অনা কিছু থেকে নক বে নেও বুল রমন 
এ) ১ 2 : 4:09 ০৫১$ -এর তাফসীর লিখেছে 40112 38 আপনার তেলাওয়াতের পূর্বে আপনি 
বিসমিল্লাহ তেলাওয়াত করে নিবেন। . 
আল্লামা যম্খশরী বলেন, আপনি আমার স্মরণে দিন-রাত মশগুল থাকুন এবং 7 দ্বারা তাসবীহ, তাকবীর, তেলাওয়াতে কুরআদ 
সব কিছুই শামিল করে। -মাদারিক] রর 
আর এখানে ট/15/20|2৫ রা আল্লাহর স্মরণে এমনভাবে সাক্ষিণক লিগ থাক বুঝানো হয়েছে, যাতে কখনও গানে 
হওয়া অথবা কসূরী না করা হয় . টানার 
আল্লাহ্‌ তা'আলা 412/:15লা বলে 4,121 748) বলার কারণ : 74) -কে এর সাথে ৯৮৮ করে 
সম্ভবত ইশারা এই যে, ০17 অর্থাৎ 20140 জিকিরের 9:25-এর প্রতি গুরুত্ব প্রদান করা। 


///.9811.59101.00 


.... ১০ লনা 2 


৮৮ 
1 

হারান ভেলাওয়াতের মাধামে রাত-দিন তার ভিকিরে লি থাকো। যে কোনো প্রকার ব্যস্ততা যেন তোমাকে আল্লাহর 
চি হতে গাফেল না করে। আর তোমার সকল কার্যই যেন আল্লাহর সুষ্টর উদ্দেশ্যেই হয়ে থাকে। 
023508০4140 ৯৩৮০৩ ৩১৪০০ ৪৩ *-৩৪ : উজ্ত আয়াতে বলা হয়েছে যে" ফিনি পবিত্র ও 
হান সা +১-:$ 5৫5 তথা সারা জগতের সম্তপরয়োজনসমূহ প্রণকারী, তাওয়াকুল ও শরসাকেরার কেরে একমারর 
উপযুক্ত তিনি রয়েছেন সুতরাং তোমরা তীর প্রতি ভরসা করো, আর তার উপর যে ভরসা রাখবে সে কখনো ঞ্তত হবে না। 
রাহ পট বলেন, হযরত জিব্রাঈল (আ.) আমার অন্তরে এ কথা ঢেলে দিয়েছেন যে, কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত 
বরণ করবে না যতক্ষণ পর্যন্ত সে নিজ ভাগ্যে লিখিত পূর্ণ রিজক গ্রহণ করবে না তাই তোমরা আল্লাহকে ভয় করো । তাই 
তামরা নিজেদের উদ্দেশ্য হাসিল করার জন্য লেগে যাও । 
জগ ইমাম তিরমিযী (র.) হযরত আবৃ যার গিফারী রো.) হতে একটি হাদীস বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ 
(4: তাকে বলা হয় না যে, তোমরা আল্লাহর হালালকে তোমাদের জন্য হারাম করে নিবে । অথবা তোমাদের র জন্য যে 
সম্পদ আল্লাহ তা'আলা দান করেছেন তাকে অনর্থক উড়িয়ে দিবে; বরং 35০ বলা হয় তাকেই যা আল্লাহর নিকট রয়েছে। 
তাতে তোমাদের হাতের সম্পদ হতে অধিকতর ভরসা রাখবে ৷ 

$১5$ 44: যার উপর নিজের কাজের যাবতীয় দায়-দায়িত অর্পণ করা হয় তাকেই বলা হয় উকিল আমরা আমাদের 
মামলা-মোকদ্দমা পরিচালনার যাবতীয় দায়িতৃ পালনের জন্য উকিল নিয়োগ করি! সে আমাদের পক্ষ হতে যা কিছু করা প্রয়োজন 
তা করবে বলে তার প্রতি আমাদের নিশ্চিত বিশ্বাস থাকে ৷ আমাদের এ বিশ্বাসও থাকে যে, সে আমাকে মোকদ্দমায় জয়ী করে 
দিবে। উপরিউক্ত আয়াতে আল্লাহ তা'আলাকে উকিল নিয়োগ করার অর্থ হলো- আপনার যাবতীয় ব্যাপারগুলো আলুাহর নিকট 
সোপর্দ করুন, তাকেই আপনার কাজের তত্ত্বীবধায়ক নিয়োগ করুন৷ তিনিই আপনার যাবতীয় সমস্যার সমাধান দিবেন । কেননা 
তর তুলনায় বড় শক্তিমান কেউ নেই । তিনি দিবারাত্রি অর্থাৎ দুনিয়ার বুকে যাবতীয় ব্যাপারে ঘটক ও নিয়ন্ত্রক । তিনি আপনার 
উকিল হলে আপনার কোনোই চিন্তা থাকতে পারে না। দীনকে প্রতিষ্ঠা করা, কাফেরগণকে দমন করা, তাদের চক্রান্ত ও ষড়যন্ত্র 
নন্যাকরণে তিনিই ক্ষমতাবান। এটার প্রতিবিধানের দায়-দায়িত্ব তার কাছে ছেড়ে দিন। 
১:৮1 ৮৮ ৪৮5 2513 4৬৯৪ : আল্লাহ তা'আলা বলেছেন, “আর লোকের যেসব কথাবার্তা বলে বেড়াচ্ছে 
সেজন্য তুমি ধৈর্যধারণ করো, আর সৌজন্য রক্ষাসহকারে তাদের হতে সম্পর্কহীন হয়ে যাও ।” অর্থাৎ আপনি যখন আমাকে 
উকিল হিসেবে গ্রহণ করেছেন, তখন এ কাফেররা আপনার সম্পর্কে যাই বলুক তাতে কর্ণপাত না করে তাদের ব্যাপারটি আমার 
চার রানি দাদ রিল রর নাগা এ সার গরাধমা মরি দিছে জের উজার রর 
তব আমার। র] 

১৮198 হ 50353 ৬4০৪৩ 4293 : এ আয়াতে সম্পূর্ণরূপে সম্পর্কচ্ছেদ করে সামাজিক জীবনে একঘরে 
ইয়ে থাকার কথা বলা হয়নি- বলা হয়নি আত্মীয়তার ও বংশীয় সম্পর্ক পরিত্যাগ করতে; বরং তাদের কটুক্তির প্রতিবাদ না করা, 
তদের দিকে আদৌ ভ্রক্ষেপ না করার কথা বলা হয়েছে। অর্থাৎ মক্কার কাফেরগণ আপনার বিরুদ্ধে যা কিছু বলছে ও করছে, 
সিসব আজেবাজে বিষয়কে আপনি সম্পূর্ণরূপে উপেক্ষা করে চূলুন। তার কোনো জবাব ও প্রতিকারে যাবেন না। এ উপেক্ষা ও 
তাগের নীতির সাথে কোনোরূপ অস্বস্তি ও ক্ষোভ থাকা উচিত নয় । একজন সন্থাত্ত, ভদ্র ও নীতিবান লোকের পক্ষে এহেন 
এমীংত লোকদের কথায় কর্ণপাত না করাই শ্রেয় আল্লাহ তা'আলার এ নির্দেশ হতে এ অর্থ গ্রহণ করা ঠিক নয় যে, নৰী করীম 
বা ৪ আগার-ব্যবহার খারাপ ছিল বা তিনি তাদের সাথে অসৌজন্যমূলক আচরণের জন্য উদ্যত হয়েছিলেন, বরং এ নির্দেশ 
ুনযাফেরগণকে এ কথা বুঝিয়ে দেওয়া উদ্দেশ্যে যে, তোমাদের অশোভনীয় উক্তির প্রতিবাদ না করা মুহাম্মদ শর -এর 
ইতর জন্য নয়, বরং প্রতিবাদ না করাই হলো আল্লাহর নির্দেশ। এ জন্যই তিনি প্রতিবাদ হতে বিরত থাকতেন। 

মসিরগণ বলেছেন, 'আল-হাজরুল জামীল' -এর অর্থ হলো কষ্ট না দিয়ে তিরঙ্কার না করে সম্পকেচ্ছেদ করা। রাসূলুল্লাহ 
ই: এ নির্দেশ দেওয়া হয়েছিল জিহাদ ফরজ হওয়ার পূর্বে। অতঃপর জিহাদ ফরজ হলে এ হুকুম মানসূথ হয়ে যায় । এটার 
সাই যে মিলগণ মায় সংখ্যায় কম ছিল, তারা সেখানে দুর্বল ছিল, এ কারণেই তাদেরকে ধৈর্য অবলহ্ন করতে কষ্ট 
জকি দেওয়া হয়েছিল এবং রাত্রিবেলায় তাহাজ্জুদ আদায় করে ইবাদতে মশগুল থেকে দৃশমনের মোকাবিলাকরণের 
রি অর্জনের তারবিয়াত যাত গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছিল, পরে যখন তাদের সংখ্যা বৃদ্ধি পেল তখন দুশমনদের 


প্রাচীরের মতো দীড়াবার নির্দেশ দেওয়া হলো; কিন্তু এ শক্তি সঞ্চয় করার মৌখি 
রি টু য় করার কেবল মৌখিক 
আলো ও ধৈর্য অবলম্বন করা অপরিহার্য । _সাফওয়া, কাবীর] রি 


রুপি দল মুফাসসির বলেছেন, এ আয়াত হয়নি; বরং 

করত মানসূখ হয়নি; বরং এটার ভাৎপর্য এই যে, স্থান-কাল-পান্র ভেদে হিকমত অবলম্বন 
সম্পর্ক ছিন্ন করা বা উপদেশ করে চলা । ইমাম রাহী (র.) এ দ্বিতীয় মতকেই অধিক সহীহ বলে মত পোষণ করেছেন। 

ূ _কাবীর| 


///.6911./69101.00া 





তাফসীরে জালালাইন, : আরবি-বাংলা, সন্ত. হও. ২৯তম. পারা 





(224 কয়েদ লাগানোর কারণ : কাফের ও মুশরিকগণ হতে যারা হযরত মুহাম্মদ 253.কে যে সকল গালি-গালাজ 22 
ইত্যাদি করত তাদের থেকে এটার প্রতিশোধ নিতে বলা হয়নি, বরং তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য বলা হয়েছে। কিন্তু 





সম্পর্ক ছিন্ন করার মুহূর্তে সাধারণত মানবিক অভ্যাস হলো কিছু ভালোমন্দও বলে ফেলে, তাই হযরত মুহাম্মদ 2223কে বলা /% 
হয়েছে যে, আপনি উত্তম চরিত্রবান ও মহাসম্মানিত বাক্তি হিসেবে আপনার অন্য শোভনীয় হবে যেন তাদেরকে ভালোমন্দ কিছুই 
না বলেন, যাতে আপনার মর্থাদা অক্ষুণ্ন থাকে । অর্থাৎ ০ ০৯ আপনার জন্য একান্ত আবশ্যক । / 


92515552250 ৮15 03255575 এ 5 40555 258: হযরত মুহাম্মদ 3223 -কে সান্তনা 
প্রদান করার জন্য কাফিরদের উপর আখিরাতের আজাব সম্পর্কে বর্ণনা দিয়ে উক্ত আয়াতে আল্লাহ বলেন- কাফেরদের / 
জুলুষ-অত্যাচারে আপনি অধৈর্য হওয়া ঠিক হবে না; বরং আপনি ছেড়ে রাখুন তাদেরকে এবং আমাকে তাদের পাকড়াও করার 
জন্য একটু সুযোগ দিন! কেননা ভারা আপনার কথায় কান না দিয়ে আল্লাহর দীন-ধর্ম, হক ও সত্যকে না মেনে তাদের / 
মোযলাতগ রাযামজাররো দেতেরেরেরে এ রজার লার বুজে! বর 

4585 :467ঞএ এ: আল্লাহ্‌ তা'আলা সে কাফেরদেরকে ,)-3-3%% দেওয়ার কথা বলেছেন, /১: ০4 
বলেননি, এটার ব্যাখ্যায় হাকিম (র.) তার ১1১2: গ্স্থে হযরত আয়েশা (রা.) হতে সহীহ সনদ বর্ণনা করে বলেন, বেশি 
সময়ের প্রয়োজন ছিল না, কারণ তাদের সময় ঘনিয়ে আসছিল । এ অবস্থা হওয়ার কিছু দিন পরেই আল্লাহ তা“আলা তাদেরকে 
বদরের ময়দানে নিঃসহায় অবস্থায় মুসলমানদের হাতে হত্যা করিয়েছেন! 4কাবীর] . ,. 
এতে বুঝা যায়- যারা আখেরাতকে অসতা বলে মনে করে তারাই দুনিয়ার সকল ৬. 570 পেয়ে তাতে মত্ত হয়ে যায়। তবে 
কখনো বা ঈমানদারগণকেও এ সকল নিয়ামত দেওয়া হয় কিন্তু তারা সে নিয়ামত পেয়ে তাতে এমনিভাবে মাতাল হয় না, ঘেমনি * 
কাফেরগণ হয়ে থাকে৷ -যা'আরিফ] 

১১44৫+1ঘারা উদ্দেশা : ০২+৫44 দ্বারা কাদেরকে উদ্দেশ্য করা হয়েছে? এ বিষয়ে অধিকাংশ তাফসীরকারদের অভিমত 
হলে কুরাইশদের নেতবৃনকে উঁ্েশয করা হয়েছে যেমনি যাদারিক ও জালালাইন সকার বাক করেছেন এ সঙ সূরা 
আল-কৃলামের আয়াতে রয়েছে- ২৫ ৩+৮-10:২:৫৫-4১:/০১১/ সে সমস্ত মার কুরাইশ বংশীয় লোকদেরকে লক্ষ্য 
করা হয়েছে। 

22550254455 বডি? 41০5 ছারা কাদেরকে উদ্দেশ্য করা হয়েছে! এ প্রশ্নের জবাবে বলা হয়েছে- 

এ কথাটি হতে স্পষ্ট মনে হয় মন্ধার যে সমস্ত লোক রাসূলুল্লাহ এ2-কে অগ্রাহ্য ও অমান্য করত, তারা নানারূপে ধোকা দিয়েও 
হিংসা-বিদ্বে উজ্জীবিত করত, আর জনগণকে রাসুলের বিরুদ্ধে উত্তেজিত করছিল তাদের প্রতিই আয়াতাংশ ছারা ইশারা করা হয়ছে 
৮551 ৮28 ০ , রসে ৫4055: আল্লাহ তা'আলা বলেছেন, “আমাদের নিকট (এদের জন্য) দুর্বহ বেড়ি 
আছে;আর দাউ দাউ করে জুলতে কা আগুন, গলায় আটকিয়ে যাওয়া খাদ্য এবং কঠিন পীড়াদায়ক আজাবও ।” অর্থাৎ যারা 
রাসূলুল্লাহ এ -এর নবুয়ত অস্বীকার করেছে, রাসূল সম্পর্কে নানাকথা প্রচার করেছে, তাদের জন্য রয়েছে আল্লাহ তা'আলার 
কাছে চার রকমের আজাব । ১. তাদের গলায় বেড়ি পরিয়ে দেওয়া হবে, ২. দাউ দাউ করা আগুনে নিক্ষেপ করা হবে, ৩. গলায় 
আটকানো-খাদ্য খেতে দেওয়া হবে এবং ৪. এটার অতিরিক্ত আরও কষ্টকর আজাব দেওয়া হবে। 

3৫ ্রর অর্থ : 0431 শব্দটি বহুবচন, একবচনে,):0 অর্থ- শিকল, বেড়ি । ইমাম বায়হাকী (র.) হযরত হাসান বসরী (র.) 
থেকে বর্ণনা করেছেন যে, 31 হলো অগ্নি দ্বারা তৈরি শিকলসমূহ ৷ 

বড় দুর্বহ বেড়ি পরিয়ে দেওয়ার কারণ : জাহান্নামে বড় ও দুর্বহ বেড়ি পাপী ও অপরাধী লোকদের পায়ে বেধে দেওয়া হবে; 
কিন্তু এটা এ জন্য নয় যে, এব্সপ বেড়ি না পরালে তারা পালিয়ে যেতে পারে বলে ভয় করা হবে; বরং এ বেড়ি পরানোর আসল 
উদ্দেশ্য হলো, এটার দরুন তারা উঠতে ও চলাফেরা করতে পারবে না, এটা শাস্তির বেড়ি, এ শাস্তির উপর শাস্তি, শাস্তি দেওয়ার 
রাহি নিচ ির সহি নুত 
কারো নেই! 

9595 42১5 154 এত : যেদিন মহাপ্রলয় ঘটবে, সেদিন থেকেই শুরু হবে কাফের মুশরিক ও বে-দীনদের 
কঠোর শাস্তি। এ অবস্থা অব্যাহত থাকবে কিয়ামতের দিন শিঙ্গায় ফুঁক দেওয়া থেকে জান্নাতীগণ জান্নাতে এবং দোজখীরা 
দোজখে পৌছা পর্যন্ত । 


হযরত ইবনে আব্বাস রো.) বলেছেন, 344£ ₹-*:4-এর অর্থ হলো এমন বন্ধুর স্তূপ যে তার কোনো অংশ যদি তৃমি উঠিয়ে 
নাও তবে সাথে সাথে সে স্থুলে অন্য একটি অংশ এসে যাবে, তাফসীরকার কালবী (র.)ও এ মতই পোষণ করেছেন। 


ড////.92111.4/99101.00|].. পল কোরআন! 


)" 


তাফগীরে জালালাইন.:. আরবি-বাংলা,, সন্তম. ও. ২৯তম... পারা ]..................... 











চিজ 
রন? 
টা 


রা রত তি 


2৮০ 
৫7৮12 ০7৩0৩ তত ০০ তা 
রি ক 


সালাদ 
০:৩৫ ০2 


ন্ট - রা 


4 012০857 


বি ০১ টা ০ রে ৬ 

82550 
(1, 5৪. ৬.২ পি তর 25 পলিপ 
৬১০৮৩ ও৪ ০০) 9 8601792 25 
2৯০ পি পপ পালি ও ৩ এঠিলা তি ৫ এ 
159 5০01-5জশ্র ০০] 
০৫৮৬ 31115 


৮40 ০ রা ১৯ ঠা 


৫ 





চে 


পাপী পেত পা 


55348. ১5225: ৮24. 


08 %7-758 


০০০৪ 


চাচি 


১2900 ০০০১৩, ৩০ 





,* 


ন" 


-ী 


অআন্ুবাদি 2 


স ১৬, 


১৭. 


3/ ১৮. 


ম্‌ ১৯, 





5৫০52510545 রা. $০ ১৫. নিশ্যয়ই আমি প্রেরণ করেছি তোমাদের প্রতি, হে 


মক্কাবাসীগণ, এমন একজন রাসূল তিনি হলেন হযরত 








মুহাম্মদ 25££ যিনি সাক্ষ্য প্রদানকারী তোমাদের উপর, 
কিয়ামতের দিবসে তোমাদের পক্ষ থেকে যে সকল 
নাফরমানিমূলক কার্ প্রকাশ পায় সে বিষয়ে যেরূপ 
আমি প্রেরণ করেছি, ফিরআউনের নিকট একজন 
রাসূল । তিনি ছিলেন হযরত মূসা (আ.) | 


অতঃপর যখন অবমাননা করেছিল ফিরআউন উক্ত 
রাসূলকে তখন আমি (ফেলে) তাকে পাকড়াও 
করেছিলাম খুব কঠোরভাবে সুকঠিনভাবে । 

অতএব, কেমন রারে তোমরা আবির করবে দি 
কুফরি কর, দুনিয়াতে, সেই দিবসে 1০১ টি 3225 
-এর ৮৮১০ অর্থাৎ তীর শাস্তি হতে, রর চি 
কিনল্লায় তোমরা আশ্রয় গ্রহণ করবে সেদিনের আজাব 
হতে? যেদিন বানিয়ে দিবে বালকদেরকে বৃদ্ধ । ৮5 
তা হলো কিয়ামতের দিন। আর ১ -এর»০:-১ 
-এ 5৫79 হওয়া বিধেয় ছিল, “0 -এর সম্পর্কের 
দরুন তাতে +,...4 দেওয়া হয়েছে। আর কোনো 
কঠিন দিন সম্পর্কে বলা হয়। তা বালকদেরকে বৃদ্ধ 
বানিয়ে ছাড়বে, এটা 7. হিসেবে । আর আয়াতের 
২০০ অর্থও উদ্দেশ্য নেওয়া যেতে পারে । 
আসমান ফেটে যাবে যেদিন ফাটলযুক্ত টুকরা টুকরা 
হওয়ার অবস্থা সেদিনটির ভয়াবহতার কারণে 
নিঃসন্দেহে তাঁর ওয়াদা সেদিনের আগমন সম্পর্কে 
আল্লাহর অঙ্গীকার, প্রতিপালিত হবে। অর্থাৎ তা কার্ষে 
পরিণত হওয়া অবশ্যন্তাবী । 

নিঃসন্দেহে এটা ভয় প্রদর্শনকারী আয়াতসমূহ 
উপদেশবাণী স্বরূপ! মাখলুকাতের জন্য নসিহত। 
অতএব, যার ইচ্ছা হয়! সে অবলম্বন করুক তার 
প্রভুর পন্থা । ঈমান ও আনুগত্যের পথ গ্রহণ করুক। 




















///.6211./59101.00া 






: আরবি 


যা 2 [জাহুকীক ও অন্কীক] 
1৮৩3 ৩4৮৮০ এক: 055 শব্দটি তারকীবে 3 ০-এর 4৮:34 হয়েছে। ইবনুল আনবাহী বলেছেন, কেউ 
কেউ ৩১-কে ৮2 -এর “৫ 4১-4.5 হিসেবে ৮-4এ হয়েছে বলে দাবি করেছেন। আল্লামা শাকানী এটাকে জিন 
বলে মনে করেছেন, কারণ তখন অর্থ হবে “কিভাবে তোমরা আল্লাহর আজাব হতে বীচবে যদি সেদিন কুফরি কর যেদিন তরুণরা 
ভয়ে বৃদ্ধ হয়ে যাবে ।” আর এটা অসম্ভব । কারণ কিয়ামত দিবসে কেউ কুফরি করতে সাহস করবে না । 

£524404না বলে 2554 বলার কারণ : আরবি ব্যাকরণ অনুযায়ী 4.4 শব্দটি ৬৫৫ সুতরাং তায় ১:2ও ১5 
হওয়া উচিত ছিল, কিন্তু হয়েছে 781: এব কারণ সম্পর্কে কয়েকটি কথা রয়েছে- ১. এখানে 2৮৮1-কে দিলে 
অবতীর্ণ করা হয়েছে। কারণ তখন দী্-বিদীর্ল হওয়ার পর আসমান আর আসমান থাকবে না 5৫ -এ পরিণত হবে। ২. আৰ্‌ 
আমর ইবনে আলা বলেন, £4১::0-4 বলা হয়নি এ কারণে যে, তার 354 হলো ০৫: ৩. ফাররা বলেছেন, 2520 
শব্দটি ০১৯1 সুতরাং ০35 এবং ড$ উতযই হতে পারে ৪. আব্‌ আলী আল-কারেসী বলেছেন, এটা ₹:০1 
-এর মতো । অর্থাৎ এখানে 2 একটি ১৮, উহ্য রয়েছে। সুতরাং ৮১: হলো ৮৮42 15410 ।-ফাতহুল কাদীর] 


পূর্ববর্তী আয়াতের সাথে সম্পর্ক: পূর্ববর্তী আয়াতে হযরত মুহাম্মদ 33 -এর সাথে কাফিরদের নাফরমানী এবং নাফরমানির 
সাজা সম্পর্কে আলোচনা করা হয়েছিল৷ অত্র আয়াতসমূহে মন্ধাবাসী তথা জগৎত্বাসীদেরকে তাদের নাফরমানি হতে ফিরানোর 
জন্য ফিরআউনের সাথে হযরত মূসা (আ.)-এর ইতিহাসের প্রতি ইঙ্গিত দিয়ে শতর্ক করা হচ্ছে৷ 

ফেরাউন এবং হযরত মৃসা (আ.)-এর উদাহরণ দানের কারণ : আল্লাহ তাআলা এ উদাহরণ স্থারা মক্কার কাফেরগণকে 
একথা বুঝাতে চেয়েছেন যে, তোমরা যদি সত্য পথের আশ্রয় গ্রহণ না কর এবং আমার নবী মুহাম্মদ 22২ -এর দীনি দাওয়াত ও 
আন্দোলনের বিরোধিতা করতে থাক তবে তোমাদের এ পার্থিব জীবনে চরম দুর্দশায় নিপতিত হতে হবে এবং পরকালে থাকবে 
তোমাদের জন্য চরম শাস্তি । তোমাদের আমার শান্তি হতে পালাবার কোনোই উপায় থাকবে না। আবু দাউদ 

বিশেষত হযরত মৃসা আ.) এবং ফেরাউনের উল্লেখ করার কারণ : আল্লামা খাযেন বলেছেন, অন্যান্য নবী-রাসূল এবং 
উম্মতের উদাহরণ বাদ দিয়ে বিশেষ হযরত মূসা (আ.) এবং ফেরাউনকে ইতিহাসের পাতা হতে টেনে আনার কারণ হলো, হযরত 
মুহাম্মদ একে মক্কাবাসীগণ কষ্ট দিয়েছে এবং এ কারণে তার প্রতি অবজ্ঞা করেছিল যে, তিনি তাদের মধ্যে জন্মলাভ 
করেছিলেন। ঠিক তেমনি হযরত মূসা (আ.)-কেও ফেরাউন অবজ্ঞা করেছিল এ কারণে যে, তিনি তার বাড়িতে লালিতগালিত 
হয়েছিলেন। -ুখাযেন] 
আল্লাহ তা'আলা এখানে ফিরআউনকে শান্তিদান করা এবং তার ধন-সম্পদ, ক্ষমতা-উ্বর্ষ যে তাকে আল্লাহর আজাব হতে বাচাতে 
পারেনি এ কথা বলার পর আবার মক্কার কাফেরদেরকে সম্বোধন করে পরকালের কথা এবং পরকালের শাস্তির আলোচনা করে 
তাদেরকে বুঝিয়েছেন যে, ফিরআউন যেমন আল্লাহর আজাব হতে বাচতে পারেনি ঠিক তেমনি তোমরাও বাচতে পারবে না, যদি 
তোমরা হযরত মুহাম্মদ এর নবুয়ত এবং তার আনুগত্য করতে অস্বীকার কর । এ ্রসঙ্গ আল্লাহ তা'আলা বলেন- 


১৩:33 এআ ৮১০ সত পতন ২৩ 








পরিণত করবে।” -[সাফওয়া] টিলা 
অর্থাৎ ভোমাদের মনে এ তয় জাগ্রত হওয়া বাুনয় যে, তোমরা যদি আমার পাঠানো রাসূলকে সম রিতির সমুহীন হতে 
ফিরআউন অনুরূপ অপরাধের ফলে যে পরিণতির সমুষীন হয়েছিল তোমাদেরকেও এ দুনিয়ার অনু পাকি না তা মনে করতে 
হবে: কিন্তু মনে কর দুনিয়ায় তোমাদের উপর আজাব আসল না, ভাহলে তোমরা বেচে গেলে ভাবহ ? লা, 


///.99111./568101.00]া 


অফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম খও [২৯তম পারা]... ১৩৯ 


পিরিতের দিন এ আজাব ভোগ করতে তোমরা অবশাই বাধ্য হবে। । তাহলে 
পার না। কেননা দুনিয়ায় 
দিনদিন কা 

041৯0 0৯৫05524155: এটার তাৎপর্য বিভিন্ন প্রকার হতে পারে । জালালাইন গ্রন্থকারের মতে এটার 
১9: উদ সর অথ তাই বালক বৃ বসে লৌছে যানে, বালক বালক অবস্থায় হাশর ময়দানে উঠবে 
ন' বে এ কথা দ্বারা পূর্ণবদ্ধ বয়স হওয়া আবশ্যক নয়; বরং বৃদ্ধ বয়সের ধাপে পৌছার অর্থও হতে পারে। 
ঝারণ হাদীসে বর্ণিত হয়েছে যে, কোনো বৃদ্ধ বেহেশৃতে প্রবেশ করবে না । অর্থাৎ বালকের ন্যায় হয়ে বেহেশতে যাবে। 
বা, এটা দারা কিয়ামতের দিনের ভয়বাবহতা বুঝানো হয়েছে। অর্থাৎ বালকগণও সেদিনের ভয়বাহ দুরবস্থা ও কঠিনতা সহ্য 
977658575517558 
লামা তাবারানী (র.) বর্ণনা করেন, রাসূলে কারীম এ একদিন উক্ত আয়াত ৬: 0141/1--7 ০১ তেলাওয়াত 
তা টি তান জট ভরিতে রত ভার 
নিতে হবে? তখন আল্লাহ বলবেন, প্রতি এক হাজার হতে ৯৯৯ জনকে দোজখে নিবেন । এ কথা শুনে প্রত্যেক বালক কাপতে 
ঝপতে বদ্ধদের মতো হয়ে যাবে। _তাবারী, ইবনে কাছীর, সাফওয়া] 
নামা যামাখশারী বলেছেন, এটার তাৎপর্য হলো কিয়ামত দিবসের দৈর্ঘ্যের বর্ণনা দান । অর্থাৎ কিয়ামত দিবস এমন দীর্ঘ হবে 
ঘে.দীর্ঘতার ফলে তরুণরা বৃদ্ধ হয়ে যাবে । -বূহুল মা'আনী] 
28552375481 ৪4৮25 লর্ড : এবং যার কঠোরতায় আকাশ দীর্ণ-বিদীর্ণ হয়ে যাবে, আর তার 
গাদা অবশ্যই পূর্ণ হবে ।” অর্থাৎ কিয়ামত দিবস এতই ভয়াবহ ও কঠোর হবে যে, এ বিরাট আসমানও ভয়াবহতার দরুন 
দ্বিদীর্ণ হয়ে যাবে । এ দিনের আগমন সম্পর্কিত আল্লাহ তা'আলার ওয়াদা অবশ্যই পূর্ণ হবে । কারণ, আল্লাহ তা'আলা ওয়াদা 
ধেলাফ করেন না। মুকাতিল বলেছেন, দীন ইসলাম বিজয়ী হওয়া সী আল্লাহর ওয়াদা অবশ্যই পূর্ণ হবে। কুরতুবী! 
২4৫55০৬২৭০৪ 64 হস তত৯ (১৩/০৪০ ০৯ : অর্থাৎ উপরোল্পিখিত বর্ণনা সম্পূর্ণরূপে 
উপদেশ বাণী স্বরূপ অর্থাৎ আল্লাহর আজাবের ভয়াবহতা বর্ণনার আয়াতগুলোর সাথে বাণী স্বরূপ অতএব, যে চায় সে যেন ওয়াজ 
হিসেবে এটা গ্রহণ করে নেয় । আর তাকওয়া ও আল্লাহর ভয়-ভীতি অন্তরে স্থান দিয়ে যেন আল্লাহর পথে উপনীত হয়। এটাই 
ইবে মানবিক দায়িত্ব। এটা ছারা ঈমান ও আনুগত্যের প্রতি আগ্রহী করা হয়েছে। 
ওটার অর্থ হলো, যে ব্যক্তি নাজাত কামনা করে সে যেন আল্লাহর পথ অনুসরণ করে । 


55455 58347575 953 25: দ্বারা প্রকাশ্যত বুঝা যায় যে, ঈমান গ্রহণ করা না করা বান্দার এখতিয়ারে 
দেও় হয়েছে এবং ঈমানের আবশ্যকতাও প্রকাশ পায় না। 
রউত্তরে বলবো, এখানে যদিও প্রকাশ্যভাবে ঈমানের গুরুত্ব দেওয়া হয়েছে বলে বুঝা যায় না। এ ধারণা করা ঠিক হবে না। 
আয়াতে ঈমানের পতি কঠোরভাবে তাকিদ দেওয়া হযেছে এ আয়াতটি বুঝতে হলে সাধারণ ব্যবহারী একটি বাকোর 
লক্ষ্য করলেই হয় যেমন কেউ কারো প্রতি রাগ হলে বলে যদি তুমি ভালো মনে কর তবে আমার সঙ্গেই এ পথে চল। 
রা কোনো ক্ষতি হলে আমি জানি না। তন্ধপ ২৮ 4//1 41:04 55$ও তেমনি অর্থাৎ যারা বাচতে চাও 
টন সত্যের পথের পথিক হয়, অন্যথায় সে ক্ষতিথ্স্ত হলে তার সম্পর্কে আর আল্লাহ কিছু জানেন না । অপ্রকাশ্যভাবে যারা 
ইন সিক আমলের পথ হতে দূরে রয়েছে তাদেরকে ধমক দেওয়া হচ্ছে এ নির্দেশের ব্যতিক্রমকারীদের পরকাল বেশি শুভ 


///.6211./59101.00া 








১৬০ তাফসীরে জালালাইন : 









তি ৮৮0 


পপ ৮৮৬৭৮, তে 


৮০ ১5923 2 2৮৮৩ ০৪০০৮৪ ০৪ 
৮৮০75: ৮০১-০৩৯ 
৮2267 ৫৫৭ এড এপ 
50871288 
০650 2৬ ৮০৫০৫) ৫০৮১ 


৯০01 26-52 


০ কই পল 


ভন নে 1০০০5 নি] 


০০৩৩ পুরি পা 


4৩০০০০০-গএ 





০.:৩ত৩০১৫৩৩ টো 


ডিশ 201/50555 20 


2+22.৮০৮ 


সা 


4১152৮৪৫৮৮৮ 


101 ০১১ শোশিগিও 


০-৮০-2৩ 


22572105159 (20 






০৮4৮০ 


7৮৬54535555 





রঃ 1 50359-501 





আরবি-বাংলা, সপ্তম খও্ [২৯তম পারা] 


আঅন্ুহ্খাচ্ছ 2 


. নিশ্চয় তোমার প্রতিপালক জানেন যে, তুমি জাগরণ 
কর কখনো সামান্য কম প্রায় দুই-তৃতীয়াংশ রাত্রি, 
আর কখনো অর্ধ রাত্রি এবং কখনো এক-তৃতীয়াংশ 
রাত্রি ০ ও 4443 শব্দ দুটি 5৫-এর প্রতি 
আতফ হিসেবে পঠিত হলে যের যোগে এবং ৮১৮ 
-এর প্রতি আতফ হিসেবে পঠিত হলে পেশ যোগে 











বাটে কজভানিন রা ছি জন মা 
সঙ্গীগণ মধ্য হতো একদল এটা +১৫7 ক্রিয়ার 
৮৮এর প্রতি আতফ আর 40৮১ ১:ও 
৪১০ -এর মধ্যে ব্যবধান থাকার কারণে »2১ 
০:০৪%-এর ০৫৫0 আনয়ন ছাড়াও এরূপ করা 
জায়েজ হয়েছে! রাসূলুল্লাহ পর2:২-এর অনুসরণে 
সাহাবায়ে কেরামের মধ্য হতেও একদল অনুরূপ রাত্রি 
জাগরণ করত; কিন্তু কোনো কোনো সাহাবী এটা 
অনুমান করতে পারত না যে, রাত্রির কি পরিমাণ সময় 
নামাজ পড়া হয়েছে এবং কি পরিমাণ রাত্রি অবশিষ্ট 
রয়েছে। ফলে তারা সতর্কতার স্বার্থে সারা রাত্রি 
জাগরণ করত । যদ্দরুন তাদের পায়ে পানি জমা হয়ে 
ফুলে যেত। এক বৎসর বা ততোধিক সময় পর্যন্ত এ 
অবস্থা চলতে থাকে । অতঃপর রাত্রি জাগরণের 
বিধানটিকে সহজ করে দেওয়া হয়। আল্লাহ তা'আলা 
ইরশাদ করেন- আল্লাহ নির্ধারিত করেন পরিমাণ নির্ণয় 
করেন রাত্রি ও দিনের পত্তিমাণ | তিনি জানেন যে, ১1 





অব্যয়টি ₹:7 হতে 2454 অর্থাৎ মূলত শব্দটি £এ 


ছিল৷ তোমরা তার পরিমাণ নির্ণয় করতে পারবে না 
অর্থাৎ রাত্রির, যাতে তোমরা ওয়াজিব পরিমাণ সময় 
জাগরণ করতে পার, কিন্তু সমস্ত রাত্রি জাগরণ করা 
ব্যতীত তোমরা এটা করতে পার না! অথচ এটা 
তোমাদের জন্য কষ্টকর। সুতরাং তিনি তোমাদের 
প্রতি মনসংযোগ করেছেন তোমাদের প্রতি 
সহজীকরণে মনোনিবেশ করেছেন। কাজেই 
তোমাদের জন্য যতটুকু সহজসাধ্য, কুরআনের 


ততটুকু আবৃত্তি করো। নামাজের মধ্যে । এভাবে যে. 











/////-6911./ভিন। তানি আবৃতি করবে । 


৫ 





410 245১১ 4485 : জমহুর 2255 একে 4+001.5012 আর 2443 -কে 422 -এর উপর ০০০ করে ”£ দিয়ে 
“542; পড়েছেন। অর্থাৎ আল্লাহ তা'আলা জানেন যে, রাসূলুল্লাহ ভরঃঃঃ দুই-তৃতীয়াংশের কম এবং অর্ধেকের কম ও 


৫58, ত 
820) পতি টি রর 

কতীয়াংশের কম রাত্রি জাগরণ করে ইবাদতে দীড়িয়ে থাকেন। আবূ ওবাইদ, আবূ হাতিম এ কেরাতকেই পছন্দ করেছেন । 
ইন কাহীর এবং কৃীগণ 4:22 -কে 435-এর উপর -£৮ করে আর £44$ -কে 2£25-এর উপর 2 করে ১০ 


পালা 


দি 4167725 পড়েছেন । তখন আয়াতের অর্থ দীড়ায়, আল্লাহ জানেন যে, রাসূলুল্লাহ 2333 দুই-তৃতীয়াংশের কম এবং অর্ধ 





রিও এক-তৃতীয়াংশ রাত্রি জাগরণ করে ইবাদত করেন। ফাতহুল কাদীরা 


শবাসাঙ্গিক আলাল] 


আয়াতের শানে নুযূল : ইসলামের প্রথম অবস্থায় মুসলমানদের উপর রাত্রির ইবাদত করা অর্থাৎ রাত্রির বেলায় নামাজ আদায় 
করা ফরজ ছিল, সে যুগে বর্তমান যুগের ন্যায় যেহেতু ঘড়ি ইত্যাদি ছিল না এ কারণেই রাত্রের বেলায় সময়ের তারতম্য করা 
মুশকিল হয়ে যেত। অনেকেই রাত্রির আরাম-আয়েশ ইত্যাদি ত্যাগ করতে বাধ্য হলো, সারা রাত্র আল্লাহর ইবাদতে কাটাতেন। 
কিছুকাল পর এমন কঠিন ইবাদতের কারণে শারীরিক বিভিন্ন রোগ দেখা দিল, পা বন্ধ হয়ে যেতে লাগল, পা ফুলে গেল, এভাবে 
এক বছর অতিবাহিত হওয়ার পর আল্লাহর রহমত তাদের উপর ঘনিয়ে আসল এবং ৮11০০০১7১27 45102 458 
অয্াত নাজিল হলো । আর হুকুম হলো যে, এখন আর নামাজে তাহাজ্জদ ফরজ নয় যার ইচ্ছা সে পড়ুক, আর যার ইচ্ছা নাহয় 
রগডক। 

৫৮... 2123 81 4455 : আল্লাহ তা'আলা বলেছেন “তোমার রব জানেন যে, তুমি কখনো রাব্রির প্রায় 
ুতীয়াংশ সময় আর কখনো অর্ধেক রাত্র এবং কখনো এক-তৃতীয়াংশ ইবাদতে দীড়িয়ে থাক। আর তোমার সঙ্গী-সাথীদের 
ম্ধেও কিছু লোক এ কাজ করে ।” অর্থাৎ হে মুহাম্মদ 2২ তোমার রব জানেন যে, তুমি তোমার সাথীদেরকে নিয়ে তাহাজ্জুদের 
ইন রাত্রির দুই-তৃতীয়াংশের কম, কখনও অর্ধেক আবার কখনো এক-তৃতীয়াংশ সময় দীড়িয়ে থাক । এ আয়াত হতে স্বতই 
না গেল যে, রাসূলের সাহাবীগণ তাহাজ্জুদের নামাজ আদায় করতেন । এটা কি ফরজ হিসেবে আদায় করতেন না নফল হিসেবে 
ঘদায় করতেন তা আয়াতের এ অংশে জানা না গেলেও পরের অংশের বর্ণনা-ভঙ্গি হতে মনে হয় যে, এটা তাদের উপরও 
গাজিব বা ফরজ ছিল। পরের অংশে এক জায়গায় বলা হয়েছে- আল্লাহ জানেন যে, এ কিয়ামুল লাইল তোমাদের কোনো 
'্লামো লোকের পক্ষে সম্ভব হবে না রোগের কারণে বা সফরের কারণে বা জিহাদের কারণে, তাই আল্লাহ তা'আলা এটাকে 
মদের জন্য সহজ করে দিয়েছেন। নফল হলে সহজ করার প্রয়োজন কি ছিল? হযরত ইবনে আব্বাস (রা.)-এর এক বর্ণনা 
কত এটা আরো স্পষ্ট হয়ে যায়। তিনি বলেছেন, কিয়ামূল লাইল রাসূলের সাহাবীদের উপর ওয়াজিব ছিল, অতঃপর নফল করে 
সয়া হয়েছে। অবশ্য নবী করীম ভ্রু -এর উপর এখনও ফরজ রয়ে গেছে। _[সাফওয়া] 


1২২০ ৩০০ 2৬০৯$ ৯৫ 9055 ৪4555 2555: বিডির তাফসীরকার কর্তৃক এ অংশের দু'টি তাফসীর 
হয়েছে- 
১ তিনি জানেন যে, তোমরা সময়ের পরিমাণ যথাযথভাবে গুনে রাখতে পারবে না। এ হেতু তিনি তোমাদের কল্পে অনুগ্রহ 
রৈছেন। 
। ন্্ামা তাবারী ও ইবনে জারীর রো.) এ অংশের তাফসীর এই বলেন- তোমাদের প্রভু জানেন যে, তোমাদের পক্ষে পুরা 
ইবাদতে দিয়ে থকা সব নয়, এ কারণে তাখফীফ করে তোমাদের প্রতি নুহ করেছেন। 
বগলে, আলাহ আনা হযরত, রাসূলুল্লাহ 3৪৫ এবং সাহাবায়ে কেরামগণের অশেষ কষ্ট দেখে কিয়ামূল লাইল-এর 
সহজ করে দিয়েছেন। অর্থাৎ -:,/-এর পর্যায়কে হালকা করে ₹.2:-এর পর্যায়ে রূপায়িত করে দিয়েছেন। আর 


হাতত তে? নত ২০০০০ 
হইনি বিকার (৫০ ০৯৪ একটি শব্দ উল্লেখ করেছেন, এটা দারা তাহাজ্ছদের ২2 ০১/-এর হুকুমকে শিথিলতা করার 
বুঝানো হয়েছে। 


///.6911./69101.00া 





ও সাহাবায়ে কেরামগণের উপর 
ক্রিশ সহ করার মাধ্যমে তারা যেল আল্লাহর আনুগত্যে অত্যন্ত 


তাহাজ্জুদ বা 


রে ই হয়ে উঠে। 
তিনি ১7005 এর মেহনত সহ করে কুরআনের ভার বহন করতে যেন সক্ষম হয়ে উঠেন যা ৫012 
তুলনায় বহ্তণ-কষ্ঠু সহ্য ব্যাপার হবে । 1 ই 


ধা হলো, 2 অসার মুহদদ23 কে রিসালাতের জনয উপযোগী করার উদ সাধিত হয়ে যাওয়ার পর, 
সত 


1/-এর হুকুম ৮১: ভিজা 
এনএ হুম ০০ করে দেওয়া হয়েছে এবং এটার ৩০১০ তখন 227-এর অন্ত করে দেওয়া হয়েছে। 


আয়াতটি নামাজে কেরাত ফরজ হওয়ার দিল: এ আয়াতটি হতে আরো একটি কথা জানতে পারা যায়, তা হলো, সালাতে 

যেভাবে কুকু-সিজদা ফরজ, কুরআনের আয়াত পাঠ করাও অনুপ ফরজ। কেননা আল্লাহ তা'আলা যেভাবে অনানা স্থানে কুক 

ও সিজদার কথা-বলে সালাত বুঝেয়েছেন আলোচ্য আয়াতেও অনুরূপভাবে কুরআন পাঠের কথা বলা হয়েছে আর তা বলে 

সালাতে কুরআন-পাঠ করাই বুঝিয়েছেন 

9040 ৮১55551৮493 আয়াভটির আর এক অর্থ হলো "নাাজে কুরআনের যে অংশ বা যে সূরা তোমাদের জনয 

সহজতর হয় তা পড়ো” অর্থাৎ নামাজের জন্য কোনো সূরা নিদিষ্ট নেই বরং কুআনের ঘে কোনো জায়গা হতে এতটুকু পড়লেই 
হবে যতট্কুকে কেরাত বলা চলে । 

ইমামগণের মধ্যে এ বিষয়ে কোনো মতাস্তর নেই যে, নামাজে কেরাত পড়া ফরজ, অতঃপর তাদের মধ্যে মতবিরোধ হয়েছে 
যে, এ ফরজ কি পবিত্র ক্টরআনের যে কোনো জায়গা হতে পড়লেই আদায় হয়ে যাবে? না ফরজিয়াত আদায় করার জন্য কোনো 
নির্দিষ্ট সূরা পড়তে হবে? র 

ইমাম আবু হানীফা, আব্‌ ইউসুফ ও ইমাম মুহাম্মদ ইবনে হাসান শাইবানী (র.)-এর মতে, যে কোনো জায়গা হতে পড়লে 
ফরযিয়াত আদায় হয়ে যাবে। কোনো সূরা এটার জন; নির্দিষ্ট করে পড়তে হবে না, কারণ 9:20. :2:7০12753 এ 
আয়াতটিতে মুতলাক বা শর্তহীনভাবে কেরাত পড়তে নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং এটার সাথে সূরা আল-ফাতিহা পড়াকে শর্ত 
হিসেবে জুড়ে দেওয়া যায় না। কারণ এটা করা হলে পবিত্র কুরআনের উপর হাদীস ছারা অতিরিস্তকরণ লাধিম হবে, যা 
না-জায়েজ। 

অন্যান্য ইমামগণ বলেছেন, সূরা ফাতিহা অবশ্যই পড়তে হবে। এটা না পড়লে নামাজের ফরযিয়াতই আদায় হবে না। এরা 
আরো বলেছেন- আয়াতটি মুতলাক বা শর্তহীন হলেও সহীহ হাদীস দ্বারা এটাকে মুকাইয়াদ বা শর্ত সাপেক্ষ করতে হবে। এটার 
জবাবে হানাফীদের পক্ষ হতে বলা হয়েছে যে, কুরআন এবং হাদীসকে যথাস্থানে রাখতে হলে কুরআন ছারা যায প্রমাণিত তাকে 
ফরজ অঃর হাদীস ছারা যা প্রমাণিত তাকে ওয়াজিব বলতে হবে ! এ পরিপ্রেক্ষিতে হানাফী ইমামগণ কুরআনের যে কোনো স্থান 
হতে কেরাত পড়াকে ফরজ আর সুরা আল-ফাতিহাকে নির্দিষ্ট করে পড়া ওয়াজিব বলেছেন। -আহকামুল কুরআন, আচ্ছাযেছ] 


///.99111./568101.00]া 








চেপে ৮০7 


্ এ 








১০০ চি 


টিটি নাজ 


পুঙ্গত ৬৮০11 


30254 ১১৮৮১ মা 
9439-৯1 ৩৪ রা ্ ০0 ৩টি 








৩০৪৩9, 


তি উতর ৫ 210] 





পভ ০০ কর্ট ৩ 


45025540125 25 02 
বি দা কী মেটা পাপা 
৮৮১৪ ৮০ ০ ০-০০১০৪০৬ 

পি লিশাতিত ভু রালিতা 


১২০৫] ৩ ৩ সা ৫5 2 2১৮ 






১১এ| $৮৯-০ ্ রি 








2 ৫. ২০. তিনি অবগত আছেন যে, টি এখানে "42 হতে 


4525 অর্থাৎ 1 অচিরেই_হবেন তোমাদের মধ্য 
হতে কেউ কেউ অসুস্থ আর বাকি কেউ কেউ ছড়িয়ে 
পড়বেন দেশ বিদেশে ভ্রমণ করবেন, অন্বেষণে আল্লাহ্‌র 
ফজল ব্যবসা-বাণিজ্য ইত্যাদির মাধ্যমে আল্লাহ্‌র দেওয়া 
রিজিক অর্জনে, আর কেউ কেউ যুদ্ধ জিহাদে লিপ্ত 
হবেন আল্লাহ্‌র পথে, উপরিউক্ত তিন দলের লোকগণের 
উপরই উল্লিখিত রাত্রি জাগরণ অত্যন্ত কষ্টকর হবে । এ 
জন্য সহজতার ভিত্তিতে রাত্রি জাগরণের হুকুম প্রদান 
করেছেন। অতঃপর তাকে পারঞ্জেগানা নামাজের হুকুম 
দ্বারা মানসৃখ করে দেওয়া হয়েছে। সুতরাং আপনারা 
পড়ন সহজসাধ্য পরিমাণ তা হতে যেমন স্বল্প পূর্বে 
আলোচনা হয়েছে। আর প্রতিষ্ঠা করুন নামাজ যা' 
নির্ধারিত করা হয়েছে। আর প্রদান করুন জাকাত এবং 
কর্জ প্রদান করুন আল্লাহকে, অর্থাৎ 2772 5৮4) 
ব্যতীত তোমাদের সম্পদ হতে কিছু কিছু সৎপথে ব্যয় 
কর উত্তমরূপে । সন্তুষ্টচিত্তে,আর যে নেককার্য প্রেরণ 
করবেন পূর্বাহ্নে, নিজেদের জন্য, পাবেন তাকে 
আল্লাহর সমীপে পৌঁছে তাকে সর্বোৎকৃষ্টতমভাবে তা 
হতে যে সমস্ত সম্পদ তোমরা ছেড়ে গেছে (28) টি 
০ ৯:৮৪ আর তার পরবর্তী বাক্যাংশ যদিও 
3০7 হতে নিষিদ্ধ হওয়ার দরুন তা “৮ হয়নি 
তথাপিও তা 4 4৪৮ -এর অনুরূপ হয়েছে। আর 
শ্রেষ্ঠতম বিনিময়রূপে লাভ করবেন। আর ক্ষমা প্রার্থনা 
করুন আল্লাহর দরবারে । নিশ্চয়ই আল্লাহ্‌ তা'আলা 
বড়োই ক্ষমাশীল এবং বড়োই দয়ালু। ঈমানদারগণের জন্য। 



































চে 
। 6০ ০৩৮৬০ 


১ চা ০০৩ ৮৩ 
47৬: 1৮০৯ শব্দটি '১--এর (2৩ 4৮35 হিসেবে ৮: হয়েছে তখন ০ ৮. উঠ হিল 


০ টনি 
জমহুর 1:৯৮. “কে ৮১ করে পড়েছেন, আব্‌ সাম্মাক, ইবনে সুমাইফ /-৮-কে (১5 হিসেবে এবং ০: -কে 


ভন 


শট কত 


ৈহ ০, দিয়ে পড়েছেন, তখন £৯: 24 বাক্যটি ২১৮: 3৮ হবে 14৯3-4র34431 হলেে। 


ফাতহুল কাদীর, আহকামুল কোরআন, ছায়েছ। 


///.99111./58101.00]া 






যও [২৯তম পালা? 





৮০০ 


গিরি ভি শা পড়েছেন । আবু সাম্াক ইবনে সুমাইফ 
সম একে ৫৪ দিয়ে পড়েছেন । আর [57 -কে ৮০ হিসেবে ৮:৮3 পড়েছেন। | 


ফাতহুল কাদীর] ' 


এপ পি ০৩৫ ০৬ তাত ৯৫ ৩৩ ৫৮০৩ 

25০62505754582250 চু এত্ত : আল্লাহ আ'আলা বলেছেন, “তিনি জানেন তোমাদের যো কিছু 
লোক রোগী হতে পারে, আর কিছু লোক আল্লাহর অনুগ্রহের সন্ধানে বিদেশ যাত্রা করে, কিছু লোক আল্লাহর পথে যুদ্ধ করে। 
কাজেই কুরআনের যা খুব সহজেই পড়া যায় তাই পড়ে নাও ।” 


এটার তাফসীরে আল্লামা মুহাম্মদ আলী আঙচ্ছায়েছ বলেছেন, তাহাজ্জুদের নামাজ মানসৃথ হওয়ার কারণ হিকমত, পূর্বে 0175 
22৮৩ -তে সংক্ষিপ্তভাবে বলা হয়েছিল! আলোচ্য আয়াতে তা সবিস্তারে বলা হয়েছে। তাহাজ্জুদের নামাজের ফরযিয়াত রহিত 

হওয়ার কারণ হলো কষ্ট দূরীকরণ । আল্লাহ তা'আলা এখানে এমন তিনটি কারণের কথা৷ উল্লেখ করেছেন যে ভিনটিই সহজকরণ 

কামনা করে, কারণ এ তিনটি কারণের কোনো একটি বিদ্যমান থাকা অবস্থায় কিয়ামূল লাইল অত্যন্ত কঠিন হয়ে যায়। এক. 

কুগুতা, দুই. সফর, তিন. জিহাদে থাকা ৷ রোগ নিয়ে কিয়ামুল-লাইল করা অতি কষ্টসাধ্য । আর সফর এবং জিহাদের সময় 

মানুষ দিনের বেলা তা নিয়ে ব্যস্ত থাকে সে কারণে তার পক্ষে আবার রাত্রিবেলা ভাহাজ্জদের জন্য দীর্ঘক্ষণ ইবাদতে যাশগুল হয়ে 

থাকা অতি কষ্টকর ! তা ছাড়া এডাবে রাত্রিজাগরণ করে ইবাদতে মশগুল থাকলে তাদের পক্ষে যথাযথতাবে দিনের বেলায় দায়িত্ব 
পালন করা সন্তব নাও হতে পারে । ঘা হবে মুসলিম সমাজের জন্য ক্ষতিকর ! সুতরাং কষ্ট লাঘবের জন্য ভাহাজ্জুদের নামাজের 
ফরবিয়াতকে রহিত করা হলো, 24:75 (৮2৩ কথাটি আবার বলার উদ্দেশ্য হলো সহজকরণের প্রতি ভাকিদ দান 
_কাবীর, সাফওয়া, আহকামুল কোরআন] 

61100 -এর 9045 নেওয়ার কারণ : উক্ত সূরায় 6 15/0 আয়াতকে বারবার বলার কারণ তাফসীরে কাবীর গরস্থকারে 
মতে ,:40-এর উদ্দেশ্যে নেওয়া হয়েছে। অর্থাৎ তাহাজ্জুদের ৬০০ যদিও বাতিল করে দেওয়া হয়েছে তথাপিও তা পড়ার 
জন্য বারবার তাগিদ করা হয়েছে। কারণ তাহাজ্জুদ গুজারদের প্রসঙ্গে কুরআনের বু স্থানে প্রশংসা করা হয়েছে। কখনও 
তাদেরকে ১:02 বলা হয়েছে। যেমন, আল্লাহ তা'আলা ইরশাদ করেছেন- :৮255-:19 -... 22৯455905 
১. এ অর্থাৎ বিভিন্ন স্থানে বিভিন্ন উত্তম উপাধিতে ভূষিত করা হয়েছে। 


০৩ তবত 


তিতা তা নি শক চে 
&0110 4১5 আয়াতে যে ৮ রয়েছে তাতে যদি 1373 অর্থ 1১০ (নামাজ পড়) নেওয়া হয়” তন ০টি ০৪১-এর 
জন্য মানতে হবে । তখন ছযূর 5523 এর জন্য বিশেষভাবে প্রযোজ্য হবে কারণ তার জন্য তাহাজ্জুদ ওয়াজিব-এর পর্যায়ে ছিল। 
আর যদি 1/44 অর্থ (তেলাওয়াতে কুরআন) নেওয়া হয়, তখন / টি 245 ইত্যাদির জন্য হবে । কারণ সে সময় তেলাওয়াতে 


কুরআন ওয়াজিব নয়, বরং সুন্নত ূ 
৪554015213 5-4৫018-03 5 ৮০০৪ 415৯: সালাত কায়েম করো আর জাকাত দাও অর্থাৎ পাচ ওয়া 
ফরজ নামাজ ভালো করে আদায় করো এবং ফরজ জাকাত প্রাপকদের হাতে পৌছো দাও। তাফসীরকারগণ বলেছেন, কুরআনে 
সালাতের আলোচনার সাথে সাথে প্রায় জাকাতের আলোচনা করা হয়, কারণ নামাজ হলো আল্লাহ এবং বান্দার মধ্যে ভিত । আর 
জাকাত হলো দাতা এবং গ্রহীতা মুসলিম তাইদের মধ্যে ভিত। সালাত সর্বাধিক গুরুত্বপূর্ণ শারীরিক ইবাদত, আর জাকাও 
সর্বাধিক গুরুত্বপূর্ণ মালী ইবাদত ৷ সাফওয়া] মা . 
৫2065 ০5 ৫801৯১৮0525 458: ৫ ০54০) ৮৪2 
৫5 ৮555 4011৮৩$তি 21৮৮5 শাহ শি ঠ ৮ জি পে 
কর্জ দিতে থাকো ।” এটার তাপর্বয হলো, গরিব, ফকির, মিসকিনদেরকে যাকাত ছাড়া অন্যান্য ৮ 
ফকির-মিসকিনদেরকে দানকরণকে আল্লাহ্‌ তা'আলাকে কর্জদান বলা হয়েছে, 57 
অবশাই পাওয়া যাবে, এতে কোনো রকমের হেরফের হবে লা । যেমন কোনো বিশ্বস্ত ভালো লোককে রি 
পাওয়ার সানা খুব বেশি থাকে- তেমনি ফকির-মিসকিনদেরকে দান করলেও তার ছওয়াব আল্লাহর কাছে অবশ্যই যায 


///.6911./69101.00া 


তাফপীরে জালালাহইন : আরবি-বাংলা, সপ্তম খণ্ড [২৯তম পারা ] ১৬ 


জন্য বায় করা। 
অথবা, এর অর্থ হলো- তোমরা ভালোভাবে জাকাত আদায় করো। 


কোনো কোনো তাফসীরকার বলেছেন, ৮০০ শব্দের পর (4 শব্দ সংযোজন করে দান-খয়রাতের ছওয়াবের প্রতি উদ্ৃদ্ধ করা 
হায়ছে। নূরুল কোরআনা , 
রোনো কোনো মুফাসসির এটার তাফসীরে বলেছেন, “আল্লাহ তা*আলাকে উত্তম কর্জ দিতে থাকো । এ কথাটির অর্থ হলো, 
তোমাদের উপর ফরজকৃত জাকাত উত্তমভাবে আদায় করো । অর্থাৎ তোমাদের উত্তম হালাল মাল হতে ফকির-মিসকিনদেরকে 
স্ীহ খালেস নিয়তে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে দিতে থাকো । এ অর্থ গ্রহণ করলে বলতে হবে “এবং জাকাত দাও” এ 
ঝধাটির পর “আল্লাহ তা'আলাকে কর্জে হাসানা দিতে থাক” এটা বলে আবার ফরজ জাকাত আদায় করার কথা বলার উদ্দেশ্য 
হলো, যাকাত আদায়করণের প্রতি উৎসাহ দান। কারণ এ দান যেন আল্লাহকেই কর্জ দান, যা ফেরত পাওয়ার সম্ভাবনা একশত 
ভগ সত্য। -আহকামুল কোরআন, ছায়েছ] 
(59) ১৬ ৫০ ২-৮৮53152085 553 বডি এ আয়াতে আল্লাহ্‌ তা'আলা ইসলামি দৃষ্টিতে যা কিছু 
কল্মাণকর'ও উপকার্ৰী যারা তা করবে তা পরকালে বিরাট পুরস্কাররূপে পাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এখানে ১১ শব্দ দ্বারা 
কোনো কোনো লোক ধন-সম্পদ দানের কথা প্রকাশ করলেও মূলত তা দ্বারা শরিয়তের দৃষ্টিতে সর্বপ্রকার ভালো ও উত্তম কাজ 
বুঝানো হয়েছে, তা যে প্রকার কাজই হোক না কেন। সুতরাং আয়াতের মর্ম হলো- তোমরা পরকালের কল্যাণ ও উপকারার্থে যা 
কচি অগ্রিম পাঠিয়েছ তা এ দুনিয়ায় রেখে যাওয়া সম্পদের তুলনায় অধিকতর কল্যাণকর ৷ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রো.) 
বলেন, একবার নবী করীম এরশু্ জিজ্ঞাসা করলেন-_ তোমাদের মধ্যে এমন লোক কে রয়েছে যার নিকট নিজের ধন-সম্পদের 
তুলনায় উত্তরাধিকাররের ধন-মাল অধিক প্রিয়। সাহাবীগণ বললেন, হে আল্লাহ্‌র রাসূল! আমাদের মধ্যে এমন কেউ নেই যার 
নিজের ধন-সম্পদের তুলনায় উত্তরাধিকারীদের ধন-সম্পদ প্রিয়বস্তু ৷ নবী করীম গং বললেন, খুব চিন্তা-ভাবনা করে বলো । 
লোকগণ বলল, হে আল্লাহর রাসূল! আমরা সত্য কথাই বলছি। তখন নবী করীম এ্রঃু:ঃ ইরশাদ করলেন, তোমাদের নিজেদের 
ধন-মশ্দ হলো তা যা তোমার পারকালের জন্য পাঠিয়েছে ! আর উত্তরাধিকারের জন্য যা রেখে দিয়েছ তা হলো তাদের সম্পদ । 
বুখারী, নাসায়ী, তিরমিযী] 
এহাদীস হতে বুঝা যায় যে, উপরিউক্ত আয়াতে পরকালের উদ্দেশ্যে যা কিছু করা হয় ও বলা হয় তারই বিনিময় আল্লাহ তা*আলা 
বিট পুরষকাররূপে প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন। -(আহকামুল কোরআন, ছায়েছ] 
ভাহাজ্ুদের ০:০৮ রহিত করার মধ্যে হেকমত : এটার হিকমত হলো- যেহেতু তখনকার মুসলমানগণকে দিবারাত্র 
আল্লাহর পথে জিহাদ করতে হতো, আবার কেউ কেউ সফররত থাকত । আবার তাহাজ্জুদ গুজারের দরুন কেউ কেউ রোগাক্রান্ত 


ক গল, এতাবসথ তাহাজ্জুদ আদায় করা ও রাত্র জারণ ঝুবই কষ্টকর । সুতরাং এ কষ্ট দরীভূত করার জনয তাহাজ্জুদ বাতিল 
হলো। 


আপা 


সালাহ রও উন্মতগণকে লক্ষ্য করে আল্লাহ বলেন- তোমাদের জন্য ইসলামে কোনো কঠিন্যতা নেই। 
£ প ৬ ৮১০৫৩ ৩0 পপ ৫৩৩ 
২১৮4 $৮৯৯৯০ ৬/০ 5 : মূলত মানুষ শত চেষ্টা করেও সম্পূর্ণ নিখুঁতভাবে মহান আল্লাহর 
ওতে সা্ষম হয় া। কিছুনা কিছু কটি থেকেই যায়। এ জনয ইবাদতের পর তওযা-ইন্িফার করা অবশ্যই কর্্য। 
রি এতে ইঙ্গিত রয়েছে এ বিষয়ের প্রতি মানুষ যেন তার নেক আমলের প্রতি সম্পূর্ণ নির্ভর না করে, বরং নেক আমলের 
| সাথে আল্লাহ তা'আলার দরবারে ক্ষমা প্রার্থনা করে। কেননা মানুষ যত বড় নেক আমলই করুক এবং যত নিখুত এবং 
না করুক না কেন কোনো অবস্থাতেই আল্লাহ তা'আলার মহান দরবারের শান মোতাবেক হয় না। তাই বান্দার কর্তব্য 
আল্লাহ তা'আলার মহান দরবারে বিনীতভাবে ক্ষমাপ্রার্থী হওয়া এবং নিজের ক্রুটি স্বীকার করা । 
করার মোকাতেন (র.) বলেন, ত্র আয়াকে 5১2 দর ব্যবহার করার তাৎপর্য হলো আল্লাহ তা'আলা সকল গুনাহ মাফ 
বেন সার 4৮ -এর পর (২০ শব্দটি ব্যবহার করার তাৎপর্য হলো, আল্লাহ তা'আলা দয়া করে সামান্য আমলেরও অনেক 
ওয়াব দান করবেন । -কাবীর, ইবনে কাছীর, মাযহারী] 


///.9811.5101.00 





১৬৬ তাফদীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম ও [২৯তম পান্না] 
+801 825 : সূরা আল-মুদ্দাছছির 
সূরাটির নামকরণের কারণ : অত্র সূরাটির প্রথম আয়াতের শব (১9৫2) হতে সূরাটির নাম দেওয়া হয়েছে! 4:11 এটা 
থেকে এসেছে। এটার অর্থ হলো কন্বল মুড়ি দিয়ে শয্যাগমনকারী । এতে ২টি রুকু, ৫৬টি আয়াত, ২৫৫টি বাক্য-এবং ১০১০টি 
অক্ষর রয়েছে। 
অবতীর্ণের সময়কাল : এ সূরার প্রথম সাতটি আয়াত মক্কায় অবতীর্ণ হয়েছে বলে প্রমাণিত হয় । কারণ বুখারী, মুসলিম, 
তিরমিযী ও মুসনাদে আহমদ প্রভৃতি গ্রন্থে হযরত জাবির (রা.) হতে বেশ কয়টি হাদীসূ এ প্রসঙ্গে অবতীর্ণ হয়েছে। 
আর $৫%0:41 এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে, :1: 21০ .... 4০, 2:4158. আয়াতগুলো সর্বপ্রথম মক্কায় অবতীর্ণ 
হয়েছে [হেরা গুহায়] এবং এটার পর হুযূর এর উপর বহুদিন যাবৎ ওহী লাজিল হওয়া বন্ধ ছিল এবং এটার পর আবার » 
নতুনতাবে যখন ওহী নাজিল হতে আর্ত করল, তখন প্রথমেই সূরা আল-মুদ্দাছুছিরের প্রথম থেকেই নাজিল হশ্ুয়া আরহ্ত করল। 
[ইমাম যৃহরীও এ বর্ণনা প্রদান করেছেন] এটার পর ধারাবাহিকভাবে ওহী লাজিল হতে থাকে । বুখারী, মুসলিম, মুসনাদে আহমদ, 
ইবনে জারীর, সীরাতে ইবনে হিশাম ও আরও অন্যান্য গ্রন্থের বর্ণনা মতে ৮ম আয়াত হতে শেষ পর্যন্ত আয়াতগুলো এ সময় ,* 
নাজিল হয়েছিল যখন হুযূর এ সরাসরিভাবে ইসলাম প্রচারের কার্য শুরু করলেন এবং মন্ধায় প্রথম হজব্রত পালন করতে আসছিলেন। 
৮৪ ৮55: ওহী অবতীর্ণ হওয়া বন্ধ থাকার সময়ের কথা উল্লেখ করে স্বয়ং নবী করীম এ বর্ণনা করেছেন, একদা আমি ৮ 
পথ চলতে ছিলাম, হঠাৎ আমি উর্ধধলোক হতে একটি আওয়াজ শুনতে পাই- তখনই উপরের দিকে তাকিয়ে দেখি সে 
ফেরেশৃতাকে যিনি আমার নিকট হেরা গুহায় ওহী নিয়ে উপস্থিত হয়েছিলেন । আসমান-জ্মিনের মাঝে একটি আসনে উপবেশন 
করে আছেন। এটা দেখে আমি ভীত হয়ে ঘরে চলে গেলাম এবং আমাকে কাপড় জড়িয়ে দিতে বললাম যে, আমার এ কারণে , 
তয় লাগছে। আল্লাহ তা'আলার পক্ষ থেকে /৮540535- 5786 3৫7 5-5008-৮44]1 450 আয়াত ০ 
অবতীর্ণ হয়। বুখারী ও মুসলিম] রর 7 ” 
সূরাটির বিষয়বস্তু ও সারকথা : সূরাটিতে মূলত মহানবী এ£23-এর নবুয়তি জীবনের জন্য পহেলা কর্মসূচি, কিয়ামতের বর্ণনা, 
কাফের সর্দার ওয়ালীদ ইবনে মুগীরার আলোচনা, কুরাইশগণের ঈমান না আনার কারণ এবং তার ভয়াবহ পরিণতির কথা 
আলোচিত হয়েছে 
সূরার ১ থেকে ৭ আয়াতে নবী করীম 2: -এর ইসলামি আন্দোলনের কর্মসূচি বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে যে, আপনি 
তৌহিদের পতাকা নিয়ে দগ্রায়মান হোন এবং তৌহিদের বিপরীত আচরণের ভয়াবহ পরিণতি সম্পর্কে লোকদেরকে সতর্ক করতে 
থাকুন। আর দুনিয়ায় গায়কুল্লাহর প্রভূত, শ্েষ্ঠতব বিরাজমান রয়েছে, আপনি আপনার প্রতিপালকের প্রভূত শ্রেষ্ঠত্ব ও আধিপত্যের 
কথা ঘোষণা করতে থাকুন। তৃতীয়ত আকীদা-বিশ্বাস, চরিব্র-নৈতিকতা এবং সামাজিক পরিবেশের সকল ক্ষেত্রে আপনার চরিত্র 
ও ব্যক্তিত্বকে নিলুষ ও পৰিভ্র রাখুন। কাফেরদের প্রতিমাগুলো হতে পূর্ণমাত্রায় দূরে থাকুন এবং কারো কোনোরূপ অনুগ্রহ 
করলে তা নিঃস্ার্থতাবে করুন৷ আর এ দাওয়াতি আন্দোলনে আপনার উপর বিরাট বিপদ-আপদ আপতিত হতে পারে এবং পদে 
পদে দুঃখ-নির্যাতন দেখা দিতে পারে, আপনি এসব কিছু আপনার প্রতিপালেকর সান্ধ্য লাভের জন্য ধৈর্যধারণ করবেন । এতে 
আদৌ কোনোরূপ ঘাবড়াবেন না। 
৮ থেকে ১০ আয়াতে কিয়ামতের দ্বিতীয় পর্যায়ের কথা বলা হয়েছে। এ পর্যায়টি হবে কাফেরদের জন্য মহাসংকট কাল; কিন্তু 
মু'মিন লোকদের পক্ষে কোনো অসুবিধার কারণ হবে না। 
১১ থেকে ৩১ আয়াতে কুরাইশ সর্দার মুগীরার আলোচনায় বলা হয়েছে যে, আমি তাকে নিঃসঙ্গ অবস্থায় সৃষ্টি করে পার্থিব জীবনে 
ধনসম্পদ ও সন্তানসন্ততি দিয়ে সুখী করেছি। সামাজিক জীবনে নেতা ও সর্দার বানিয়েছি কিন্তু আমার কুরআন সভ্য শাশ্বতবাণী 
জেনেও তাকে অন্তরে চাপিয়ে সমাজে স্বীয় প্রভৃত্ব ও নেতৃত্ব বজায় রাখার জনা তাকে মিথ্যা প্রতিপন্ন করছে এবং মহানবীর নাষে 
বদনাম রটিয়েছে। আমি তাকে কঠোরভাবে শায়েস্তা করবো এবং জাহান্নামের পাহাড়ের চূড়ায় চড়িয়ে তাকে সমুচিত শিক্ষা দিবো । 
৩২ থেকে ৪৮ আয়াত পর্যন্ত জান্নাতী লোকদের সাথে জাহান্নামী লোকদের কথোপকথন তুলে ধরা হয়েছে । এ পর্যায়ে বলা 
হয়েছে যে, জান্নাতী লোকগণ জাহান্নামীদের কাছে এ শাস্তির কারণ জিজ্ঞাসা করলে ভারা বলবে আমরা পার্থিব জীবনে নামা 
আদায় করতাম না, অভাবীগণকে খাদ্য দিতাম না এবং ইসলামের বিরোধী প্রুপের সাথে থাকতাম । আর পরকালকে অবিশ্বা্ 
করতাম । এভাবে আমাদের জীবনটি শেষ হয়েছে। ফলে আমরা এ শাস্তি পাচ্ছি। 
৪১ থেকে ৫৬ নং আয়াতে আল্লাহ তা'আলা বলছেন, কাফেরদের হলো কি তারা দীনের দাওয়াত শুনে এভাবে কেন পালাচ্ছে 
যেভাবে শিকারি হতে জংলী গাধা পালিয়ে থাকে ৷ তারা যতই দাবি করুক না কেন কোনোক্রমেই তাদের দাবি পূরণ করা হবে 
না। এসব দাবি হলো তাদের বাহানামাত্র। মূলত পরকাল সম্পর্কে মনে কোনোরূপ তয়ই রাখে না। সুতরাং তারা ঈমান না আনলে 
তাতে আল্লাহর কিছু আসে যায় না। কুরআনকে তাদের সম্মুখে পেশ করা হয়েছে । এটা দেখে যার মনে চায় সে ঈমান আনয়ন 
করুক । অথবা মন না চাইলে না আনুক। ভালো পথ মন্দ পথ গ্রহণ করা তাদের মর্জির উপর নির্ভরশীল। তবে তাদের জোনে 
রাখা উচিত যে, কাউকেও ভয় করতে হলে একমাত্র আল্লাহকেই ভয় করা উচিত। অপরাধকে একমাত্র তিনি ক্ষমা করতে 
পারেন। সুতরাং তাদের কৃত অপরাধ হতে তওবা করে ঈমানের পথ গ্রহণ করা উচিত। 


////.9811.59101.00 








২৮৮০ 














তাফসীরে জালালাইন.... আরবি-বাংলা:, সপ্তম. যও... ২৯তম.পারা ...............২৬৭ 



















2৮৫5 5559,৮:: সূরা আল-মুদ্দাছছির মক্কায় অবতীর্ণ 


ছি ০৮৫০59032৫২ আয়াতবিশিষ্ট 


৪০57 ল্ত্ 
চনে, 


৮] ৩০৫7 40155 
পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি 
এটি আনুব্বাদ : ূ 
প্র তির 82 পের ৮৫4০. ১. হে বন্াচ্ছাদিত! মহানবী এ ০532 শব্দটি মূলত 
] ০৮ 


€ 7০৮ রর ৮0101 ০১204 ১৮০ 27522 ছিল। ও -কে 0 -এর মধ্যে করা 
রি, ০ ই হয়েছে অর্থ ওহী অবতীর্ণ হওয়ার সময় স্বীয় বন বারা 
৪৮৫ , ০ পালি ৮ সত দেহ আচ্ছাদনকারী। 


৪ পাকে ৬ 


০ ঠাল 4০ 4৯40৪ 508 ত ২ উঠ. সতকর্বাণী প্রচার করো মকাবাসীদেরকে 
” জাহান্নামের ভয় প্রদর্শন করো, যদি তারা ঈমান 
আনয়ন না করে। 

, আর তোমার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো 
মুশরিকদেরকে শিরক হতে উর্ধ্বে হওয়ার কথা 
বিবৃত কর। 

- তোমার পরিচ্ছদকে পবিত্র রাখো অপবিভ্রতা হতে 
অথবা স্বীয় বন্ত্রকে ছোট করে প্রস্তুত করো। আরবরা 
যে অহংকার বশত বন্ত্রকে দীর্ঘায়িত করে, যার ফলে 
প্রায়শ তাতে অপবিব্রতা লেগে যায়, তার বিপরীতে । 
























চরে 


অর্থাৎ তা হতে দূরে থাকার প্রশ্নে স্থিতিশীলতা 
অবলম্বন করো। ্ রি 


৬. আর অধিক পাওয়ার প্রত্যাশায় দান করো না ++৫::7 


নু / ও পু ০ 
পি ৮৮529 2০০৭1 ০4 0০৩ শা - 
রণ ৮ ০.2 ৮৮১ শব্দটি পেশ যোগে 90০. রূপে ব্যবহৃত। অর্থাৎ 
রি শর 
| রা 
টি 








৮ ৫ র্প ৮ £ ্ 
্ 4 পর্ণ, £ 21 কোনো বন্তু এ উদ্দেশ্যে দান করো না যে, তদপেক্ষা 
2৫৫0৮ ৮ 10 ০০4০ অধিক লাভ করবে । এ আদেশ রাসূলুল্লাহ্‌ এট-এর 
এ ঃব )2505520 সাথে নির্দিষ্ট । কেননা তিনি সুন্দরতম স্বভাব ও উত্তম 
৮ / এট নী পিতা ষ্টাচারের সাথে আদিষ্ট হয়েছেন। 
৫ 2555107৮512 253 ৮2৪১, ৭. 
1৮154 রা ২৮25 - যা তিলকের উচ্েে ৈধারণ করে 
42০ | ৮ 1/ 


এটি ///.9911./58101.00]া 


১৯৬৮ 






2 225: জমহর 525 35 অর্থাৎ পড়েছিলেন, 
আল-উফ্াইলী একে * হত 3 কাটি সতের ৮৮০০৪ 
১০০২৩ ৩৯০০: জমন্ুর ৮১৫75 -এ3 হিসেবে 25 দিয়ে পড়েছেন। অর্থাৎ 44,404. 24:54 5 
১5 কউ কেউ বলেছেন, এটা আসলে ০9 5455; ছিল; কে ০১ করে 22515 -ডে 
দেওয়া হয়েছে। ইয়াহইয়া ইবনে ওয়াচ্ছার এবং আ*মাশ +২৫::%- -তে একটি কে +4$4 মেনে বই 
রেখে ০ দিযে ০১০ পড়ছেন। হযরত ইবনে মাসউদের ফেরাত হতে এই রাতের ামীদ হচ্ছে তিনি (১:52 ১৫০ 
25 7 অর্থাৎ ঠা,সহ পড়েছেন। হযরত হাসান বারী এবং ইবনে আবৃ আবলা 2১৫25 অর্থাৎ এন (লন 
7 দিয়ে পড়েছেন। তবে এ কেরাতের বিরুদ্ধে অভিযোগ করা হয়ছে যে, ০2৫: আসলে 5:23 -এর 3১ হতে 
পারেনা করণ $:আর:254| একই জিনিস আর এটাকে 4%7 4125 ও বলা যায় না। 4ফাভছল কাদীর, ঝুল মা'আনী] 
25৫0 42: এগুলো মুবতাদা ও খবর 1 
2৯১08132155 : এগুলো পরস্পর 5555 5 এবং 265 45530 থেকে 2553 3420 রথ 022 সমূহ 
০2১5 হয়েছে ১4 -এর উপর । 
755 2455: কাৰীর খন্থে 2৫৫7 -এর 20 সম্পর্কে বিভিন্ন মতামত পেশ করা হয়েছে! 
১,587 বলেন, 20 টি 4291 নেওয়া হয়েছে 
২. আল্লামা যুজাজ (র.) বলেন, 2টি 2255 হিসেবে নেওয়া হয়েছে। $4;+2৫486 4:20 এবং পরবর্তী বাকযগুলোও 
অনুরূপভাবে হবে। 
৩. কাশৃশাফ গ্রন্থকার (র.) বলেন, এখানে ; 2টি ১০4015555 হিসেবে নেওয়া হয়েছে। 
জে 93 5৫৬ ডিএ 


৮০০০০ এ: এটা 4০. হিসেবে ২১১০: হতে পারে । অর্থাৎ1,6 42525 0৩741525038 


৩4৮৪1 65০ ৩০৬")আর হযরত হাসান বসরী (র.) একে ০5 হিসেবে 2১8-214 পড়েছেন। 


অত্র সূরার শানে নুযূল : অত্র সূরার শানে নৃযুল সম্পর্কে লৃবাবুন নুকুল গ্রন্থে বলা হয়েছে প্রথম প্রথম অবস্থায় হযরত মৃহাম্মদ 
ক্র নির্জনতাকে খুবই ভালোবাসতেন । হযরত খাজীদা (রা.) প্রতিদিন তার আহার্য তৈরি করে তার সাথে দিয়ে দিতেন ! তিনি তা 
নিয়ে হেরা গুহার একটি কোণে বসে ইবাদতে মশগুল থাকতেন। এভাবে কিছু দিন অতিবাহিত হয়ে গেল। স্বয়ং হুযূর ২ 
ইরশাদ করেছেন, একদা আমি সে নির্জনতা হতে ঘরে ফিরে আসছিলাম ৷ অতঃপর যখন ময়দানে গেলাম, তখন গায়েব হতে 
আমার কানে আওয়াজ আসল, তখন এদিক ওদিক তাকিয়ে কিছুই দেখতে পেলাম না। যখন আকাশের দিকে লক্ষ্য করলাম 
তখন দেখলাম আসমান জমিনের মাঝে চেয়ারের উপর একটি ফেরেশতা বসে আছে বলে অনুভব হয়েছে যিনি হেরা গুহায় 
আমার নিকট এসেছিলেন। এমতাবস্থায় ভয়ে আমার শরীর শীতল হয়ে উঠল, তখনই ঘরে এসেছে চাদর ইত্যাদি দ্বারা আবৃত 
হয়ে গেলাম! এ সময় আল্লাহ তা'আলা উক্ত সূরা অবতীর্ণ করেন। টানা? 
বলা হয়েছে হযরত 55 12”) সম্পর্কে আলোচনা করতে করতে বলেন, 
রা যা কি আসত লই তা আসমান জিনের মা 
অবস্থিত রয়েছে, এতে আমি ভয় পেয়ে ঘরে চলে আসলাম “এবং পরিবারকে বললাম 474 7545 অতঃপর আল্লাহ 


তা'আলা উক্ত সূরা আল-মুদ্দাছ্ছির অবতীর্ণ করেন 
//৬/.6211./59101.00া 








তাফগীরে জালালাহইন : আরুবি-বাংলা, সপ্তম খণ্ড [২৯তম পারা ] ১৬৯ 


এর ইবনে আববাস (রা.) হতে এক বর্ণনায় পাওয়া যায় যে, অলীদ ইবনে মুগীরা কুরাইশগণের জন্য খাবার তৈরি করে 
তারে জমায়েত করল । পানাহার শেষে সে বলল, এ লোকটিকে অর্থাৎ মুহাম্মদকে তোমরা কি বলতে চাও? কেউ বলল, সে 
তোধদুকর। অন্য একজন বলল, না সে যাদুকর নয়। কেউ বলল, সে গণৎকার, প্রতিবাদে কেউ বলল, না সে গণৎকার নয়। 
বার কেউ বলল, সে কবি। প্রতিবাদে কেউ বলল, সে কবিও নয় ৷ কতক বলল, সে পরম্পরাসূত্রে প্রাপ্ত একজন জাদুকর। এ 
প্রানোচনার কথা মহানবী এ্র2২-এর কর্ণে পৌছলে তিনি খুব মর্মাহত হলেন এবং বালিশের উপর মাথা রেখে শুয়ে পড়লেন। 
অতপর তার দেহটি কম্বল বারা জড়িয়ে দেওয়া হলো । তখন আল্লাহ তা'আলা (381)05-01 ০ আয়াত অবতীর্ণ করেন! 

“  এুলোবাব, ইবনে কাছীর, খাযেন] 
নির্দি্এ (45:15 : আল্লাহ তা'আলা বলেছেন, “হে কম্বল জড়ানো শয্যাথরহণকারী, উঠুন অতঃপর ভীতি 
পর্ন করুন 1৮ এ আয়াত দু'টির তাৎপর্য এই যে, আমরা শানে নৃযুল উল্লেখ করেছি যে, উপরিউক্ত নির্দেশনামাটি হেরা গুহায় 
পথম ওহী নাজিলের দীর্ঘ এক মাস পর অবতীর্ণ হয় । নবী করীম এর শৃন্যলোকে হযরত জিব্রাঈল (আ.)-এর আকৃতি দর্শন 
বার প্রকম্পিত ও ভীত হয়ে পড়লেন! বাড়ি ফিরে কম্বল জড়িয়ে শয্যাশায়ী হলেন এবং মাথায় পানি ঢালতে বললেন । তখন 
আল্লাহ তা'আলা নির্দেশ দেন- হে কম্বল জড়ানো ব্যক্তি! আপনার কন্বল জড়িয়ে শয্যা গ্রহণের অবকাশ কোথায় । আপনার প্রতি 
আন্লাহর দীনকে প্রতিষ্ঠা করার এক বিরাট দায়িত্‌ চাপানো হয়েছে, আপনি উঠুন । আমার একতৃবাদ প্রচার করুন এবং যারা আমার 
নত, গুণে ও ক্ষমতায় আমার সাথে অন্যান্য বস্তুকে শরিক করে তাদেরকে এটার ভয়াবহ পরিণাম সম্পর্কে সতর্ক করুন। 
আপনার শয়ন করার সময় নেই । নবী করীম এ -এর প্রতি এ নির্দেশ এমন এক সময় ও পরিবেশে অবতীর্ণ হয়, যখন মন্ধাসহ 
মহ আরবের লোক ও জনপদগুলো শিরক-এর দুর্ণন্বময় কুপে নিপতিত ছিল এবং তিনি ছিলেন একাকী ! তীর সঙ্গী-সাথী কেউই 
ছিল না। এহেন পরিবেশে সর্বজন বিরোধী একটি মতাদর্শ নিয়ে দপ্তায়মান হওয়া এবং তা জনসম্মুখে প্রচার করা কত বড় বিরাট 
বুবির ব্যাপার ছিল তা একটু চিন্তা করলেই বোধগম্য হয়। এহেন পরিবেশের মধ্যেই আল্লাহ বললেন, আপনি তৌহিদের পতাকা 
নিয়ে দ্ায়মান হোন এবং মানুষকে তৌহিদের পরিপন্থি আকীদা-বিশ্বাসের ভয়াবহ পরিণাম সম্পর্কে সতর্ক করতে থাকুন। এটাই 


আপনার প্রথম কাজ। 

৮:40 480 বলে সম্বোধনের হেকমত : এখানেও সূরা আল-মুয্যাম্মিলের মতো+4:42| (40 বলে সম্বোধন করা হয়েছে। 
ন্লেহ ও আদর প্রকাশের উদ্দেশ্যে এখানে আল্লাহ নিজের হাবীবকে তীর ওয়াস্ফ দ্বারা সম্বোধন করেছেন । তার নাম ধরে “হে 
মদ ২2 বলেননি, উদ্দেশ্য এই যে, এটার মাধ্যমে সহানুভূতি ও আদরে প্রকাশ ঘটুক। রাসূল বুঝতে পারেন যে, আল্লাহ 


তাকে ভালোবাসেন, আল্লাহর সাহায্য-সহযোগিতা তীর প্রতি রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে । দীনের দাওয়াত দান এবং 
তৌহিদের প্রচারের সময় তিনি তা পাবেন। -সাফওয়া] 


রাতেও 


৮০ 455 নার বুঝা যায় যে, সূরা আল-ুদ্দাছছির এবং সূরা আল-সুয্যাশ্মিল একই ঘটনার পৃষ্ঠে অবতীর্ণ 
ইয়েছে। সৃতরাং এটার হাকীকত কি? 

অমসীরে রুহুল মা'আনী গ্রন্থে হযরত জাবির ইবনে যায়েদ তাবেয়ী রে.) হতে বর্ণনা করা হয়েছে যে, সূরা আল- াখ্িলটি সূরা 
কাদির পূর্বে নাজিল হয়েছে। আর এ বর্ণনাটি হযরত ইবনে আব্বাস রো.) হতে বর্ণনা করেন । তবে ০». ০-এর 
সারে সর্বপ্রথম সূরা আল্‌-যুদ্দাছছির অবতীর্ণ হয়েছে। অতএব, এটার হাকিকত সম্পর্কে এ কথাই অনুমান করা যায় যে, 
১৯৯ -এর পর সর্বপ্রথম সূরা আল-মুদ্দাহুছিরটিই অবতীর্ণ হ য়ছে। 

১১১৮9229455 ৫১৮৫: সুরা আল-মুদদাছিরের রর যে সকল বর্ণনা রয়েছে, তাতে অধিকাংশই দাওয়াতে ইসলাম 
সকপ মানবাত্থার সংশোধন সম্পর্কে সতর্ক করা হয়েছে। 

দঃ হা আল-মহযঙমিলের শুরুতে যে সকল বিধি-বিধানের আলোচনা করা হয়েছে তার অধিকাংশেই বিশেষত হুযুর গর -এর 
. নামার সংশোধন অথবা সাহাবায়ে কেরামগণের আত্মার পরিতুদ্ধতার আলোচনা করা হয়েছে। 

৩৩ পা পন্যের অর্থণত পার্থক্য কি? : এদের অরথণত দিক দিয়ে ভাফসীরকারগণ তেমন কোনো পার্থক্য নিয় 
+ বরং উভয় শব্দের তাফসীর করেছেন- চাদর দ্বারা শরীরকে আবৃত ব্যক্তি। 


///.6911./69101.00া 


১৭০ তাফসীরে জালালাইন : আরবি-: 
হুযূর 259 আশ্রাহর বান্দাদেরকে দোজখের ভীতি এবং বেহেশতের 
উত্ত আয়াতে কেবল ১134 -এর কথার উপর হুকুমকে সীমিত কার কারণ : এটার কারণ এই থে যখন উক্ত আয়াত 47 
০৬ নাজিল হয়েছে তখন এমন লোক ছিল না যাদেরকে বেহেশতের শুভ সংবাদ শুনাতে পারেন একেবারে মুষ্টি ও নগ 
সংখ্যক বেহেপাতের জু সংবাদ শ্রবণ করার উপযুক্ত ছিল। অতঃপর যখন ইসলামের প্রসার ঘটল এবং লোকজন বৃদ্ধি হলো 
তখন (০11-22491277512505 এড | আয়াত নাজিল হলো এবং বেহেশতের শুভ সংবাদ এবং দোজখের কু-সংবাদ 
লেইন উল বলা হলো অন্যথায় মূলত রাস কে ০:55 ০52০ হিসেবেই বণ করা হয়েছে এতে কোনো সনে 
1 








ও. 1 ২৯তম পারা! 
সু-সংবাদ দান করার জন্য প্রেরিত হওয়া সক্েও 








১১০৮5125255 প্র অর্থ এবং? -এর অর্থ : সূরা আল-ুদাছুছিরের মধ্যে যে সমন্ত বিধানাবলির আলোকপাত করা 
হয়েছে তনাধ্যে প্রথমটি হলো 52500 'আপনি দণ্ডায়মান হোন এবং সম্প্রদায়কে আল্লাহর ভয় দেখান।' এখানে * 


১০ -এর 
প্রকৃত অর্থ ও উদ্দেশ্য হতে পারে, অর্থাৎ আপনি যে কাপড় জড়িয়ে শুয়েছেন তা হতে উত্থিত হোন। আর এ অর্থও হতে পারে 


যে, আপনি হিম্ঘত ও সাহস করে আল্লাহর বান্দাণণকে সংশোধন করার জন্য তৈরি হয়ে যান এবং তাদেরকে আল্লাহর পথে আনয়ন 
করার খেদমতে নিয়োজিত হয়ে যান। 


১120. বলা হয় এমন তয় প্রদর্শন করাকে যাতে 54 এবং রয়েছে! যেমনিভাবে মাতা-পিতা তাদের সন্তানদেরকে 
সাপ-বিচ্ছ ইত্যাদি হতে ভয় দেখিয়ে থাকেন। আখ্িয়ায়ে কেরামের শানও এমনিভাবে ভয় প্রদর্শন করা । এ কারণেই তাদেরকে 


০4/৮:5 বলে এ শ্রদান করা হয়েছে। 





বিলি বন 


০৫০৫৩" 4 : অপর দ্বিতীয় পর্যায়ে বলা হয়েছে, হে নবী! বর্তমান শ্ুগতের মানুষ আমার মহানত্, বিরাটত্‌ ও 
অসীমত্বের কথা ভুলে আমার ব্যাপারে নানারূপ কাল্পনিক আকীদা পোষণ করে রয়েছে । আপনি আমার মহানত, বিরাটতু ও 
শ্রেষ্ঠত্বের কথা ঘোষণা করতে থাকুন এ্রবং লোকদেরকে এটার পরিপন্থি কাজ পরিহার করতে বলুন এ জগতকে তারা নানারূপ 
কুসংস্কারে আচ্ছন্ন করে ফেলেছে ৷ তারা বিভিন্ন সত্তাকে আমার উপর দিয়ে শেষ্ঠত্‌ প্রদান করছে৷ এ জগতে আমার শ্রেষ্ঠতৃ 
ব্যতীত আর কিছুই প্রতিষ্ঠিত হতে পারে না! জগতের সর্বত্রই থাকবে আমার শ্রেষ্ঠত্রে ছাপ। মানুষের আকীদা-বিশ্বাস হতে শুরু 
করে তাদের কর্মময় জীবনের প্রত্যেকটি স্তরে থাকবে আমারই শ্রেষ্ঠত্রে ফলিতরূপ ৷ সুতরাং আপনি আপনার প্রতিপালকের 
শ্রেষ্ঠতব ও মহানত্ব ঘোষণা করতে থাকুন! এ জন্যই ইসলামি জীবন ব্যবস্থার স্তরে স্তরে আমরা “আল্লাহু আকবার' (আল্লাহ্‌ মহান 
আল্লাহ শ্রেষ্ঠ) কথাগুলোর সমুচ্ারিত হতে শুনতে পাই। দৈনিক পাচবার মুয়াজ্জিন মিনারে দণ্ডায়মান হয়ে উচ্চকণ্ঠে ঘোষণা 
করতে থাকে “আল্লাহু আকবার" । নামাজ শুরু হয় 'আল্লাহু আকবার' উচ্চারণের মাধাম । পশু জবাই করা হয় বিসমিল্লাহি আল্লাহ 
আকবার বলে ৷ শোভাযাত্রা ও জিহাদের ময়দানে সেলানীগণ আল্লাহু আকবার ধ্বনির সমুজ্চারিত কণ্ঠ ছারা দুনিয়ার মানুষ ও 
প্রতিপক্ষকে জানিয়ে দেয়- আমাদের উদ্দেশ্য আল্লাহর দুনিয়ার বুকে গায়কুল্লাহর শ্রেষ্ঠত্ব মুছে আল্লাহর শ্রেষঠত প্রতিষ্ঠা করা। 
মহানবী এ-এর প্রতি এই নির্দেশ জারি হওয়ার সাথে সাথেই মু'মিনের কাজকর্ম, ইবাদত-বন্দগির সর্ব প্রতিফলিত হতে 
শুরু করল +:৫$ -এর জবাব আল্লাহু আকবার । চরিপ্র, আচার-আচরণ জীবনের কর্মময় ভূমিকা হতে প্রকাশ হতে লাগল ৮৩ 
-এর ফলিত ভাবধারা । 

10035 ১০ এর পরে ,:45805 2বিডিল্লেখ করার তাৎপর্য : উঠুন এবং ভীতি প্রদর্শন করুন- এ কথাটির পর 
“আপনার প্রতিপালকের মহিমা ঘোষণা করুন" বলার তাৎপর্য এই যে, নবী করীম কে এ বাক্যের মাধ্যমে সতর্ক কর! 
হয়েছে যে, তিনি যেন কাফিরদেরকে ভয় না করেন, গুরুত্ব না দেন। কারণ, সমগ্র সৃষ্টি জগতের মালিক ও অধিপতি হচ্ছে 
আল্লাহ। সুতরাং কোনো সৃষ্টিকে গুরুতু দেওয়া নবীর জন্য অপ্রয়োজন ৷ আল্লাহ ছাড়া অন্য কাউকেও ভয় করা তাঁর জন্য কখনে 
উচিত নয়, কারণ সব ক্ষমতাশীলরাইতো আল্লাহ তা'আলার অধীন ! -সাফওয়া] 


সুতরাং দাওয়াত দানে এবং আল্লাহর আজাব হতে ভীতি প্রদর্শনকরণের ক্ষেত্রে হানবী 
এসব ব্যাপারে একমাত্র আল্লাহর উপর ভরসা করে কাজ করা অপরিহার্য? 


///.99111./568101.00]া 








3 -এর কাউকেও তয় করা উচিত নয় 





তাফসীরে জালালাইন...আরবি-বাংলা,, সপ্তম. খু... ২৯তস..পারা, তি 


2 ০3৩ এ 








22158 এব একটি প্রকাশ অর্থ হলো কয় গোশাক- পরিচ্ছদ পি রান । 
রাম কাতাদাহ, মুজাহিদ, ইব্রাহীম, যাহহাক, শা'বী ও যুহরী (র.) প্রমুখ তাফসীরকারগণ বলেন, এর অর্থ হলো- নিজেকে 
নাহ থেকে পবিত্র রাখুন 1 


বাম যাহহাক (র.) বলেছেন, এর অর্থ হলো নিজ নিজ আমল ঠিক করে নাও! 

মাম সুদ্দী (র.) বলেছেন, নেক আমলকারী মানুষকে পবিত্র পোশাক পরিধানকারী বলা হয় আর বদকার মানুষকে অপবিত্র 

শাশাকধারী বলা হয়। 

ঈদ ইবনে জোবায়ের (র.) বলেছেন, আলোচ্য বাক্যটির অর্থ হলো- মন ও গৃহকে পবিত্র করো । 

সান বসরী (র.) বলেছেন, নৈতিক গুণাবলি অর্জন করো। 

বনে সীরীন এবং ইন্দ্ন-যায়েদ (র.) বলেছেন, আলোচ্য আয়াতে পোশাক-পরিচ্ছদ পবিত্র রাখারই আদেশ দেওয়া হয়েছে৷ 

কননা, মুশরিকরা তাদের পোশাক পবিত্র রাখত না। 

মাম তাউস (র.) বলেন, নিজের ব্যবহারের পোশাককে সুদীর্ঘ করো না। কেনন পোশাকে দৈর্ঘ্য কখনো কখনো অপবিত্রতার 

গরণ হয়। এক কথায় দৈহিক ও আর্থিক সর্বপ্রকার পবিত্রতা অর্জনই মানুষের উন্নতি-অগ্রগতি লাভের অন্যতম সোপান। 
নুরুল কোরআন] 

ত্রতা অবলম্বনের জন্য রাসূলে কারীম রঃ: -কে নির্দেশ দেওয়ার কারণ : এটার হিকমত হলো- ব্যক্তি অনুসারে ব্যক্তির 

শাক-পরিচ্ছদ হয়ে থাকে! পোশাক দ্বারা ব্যক্তির হাকিকত প্রায় অংশই প্রকাশ পেয়ে থাকে । অতএব, যারা আল্লাহতক্ত ও রহম 

নর অধিকারী তাদের পোশাক অন্যান্যদের পোশাকের ন্যায় হওয়া সমীচীন নয় সেকালে আরবদের যে নীতি ও চরিত্র ছিল 

ংতাদের পোশাক-পরিচ্ছদ যেরূপ ছিল তা আল্লাহ্‌র পছন্দনীয় নয়, তাদের আদত অভ্যাস আল্লাহর সন্তুষ্টি মতে ছিল না। 

[লে কারীম এ্£3 যেন তাদের সে সকল অবস্থা হতে ভিন্ন প্রকৃতি ও উত্তম নীতি বা আদর্শে-আদর্শবান হন, যাতে সকল মানুষ 

এ আদর্শে-আদর্শবান হয়ে উঠতে অতি সহজেই অনুপ্রাণিত হয় আর ইহকাল ও পরকালের মঙ্গলকামী হতে সক্ষম হয়। এ 

[ জগতত্বাসীকে শিক্ষা দেওয়ার লক্ষ্যে তাকে আল্লাহ তা'আলা এ নির্দেশ প্রদান করেছেন। 


ঈদেরকে পবিত্র পোশাক পরিধানের নির্দেশ দান : আলোচ্য আয়াতে দাঈদেরকে পাক-পবিভ্র পোশাক পরিধানের নির্দেশ 


স্পা 





ক-পবিত্র পোশাক পরিধানের নির্দেশ দানের মাধ্যমে পরবরতীকালের সমস্ত দাঈ ও মুবাল্লিগদেরকে তাদের বাহ্যিক 
[শাক-পরিচ্ছদকে সুষ্ঠু, সুন্দর ও নির্মল করার আহ্বান করেছেন, যার দরুন লোকেরা তাদেরকে সম্মান ও শ্রদ্ধার দৃষ্টিতে 
খেন। মানুষের মনে তাদের পোশাক-পরিচ্ছদ দেখে যেন কখনোও ঘৃণা জন্মাতে পারে এমন মলিনতা যেন কখনোও তাদের 
াশাক-পরিচ্ছদ ও চাল-চলনে না থাকে । 
আয়াতে মুসলমানদেরকে এ কথাও জানানো হয়েছে যে, দীনদারী আর পোশাক-পরিচ্ছদের সৌন্দর্য বিধানের মধ্যে কোনো 
কমের দন্দু নেই। পোশাক-পরিচ্ছদকে অপবিত্র ও অসুন্দর করে বৈষ্ণব ও দুনিয়া ত্যাগী হওয়ার কোনো স্থান ইসলামে নেই। 
ঈ এবং মুবাললিগণ হলেন অন্যান্য মুসলমানদের জন্য আদর্শ । সুতরাং এ আদর্শ সমস্ত মুমিনদের জন্যই গরহণীয়। 
১৬০১ ১৯৬।৩ : ৮০ 4155৪ : মুজাহিদ, ইকরামা, কাতাদাহ, যুহরী, ইবনে যায়েদ এবং আবূ সালামা প্রমুখ 
্থানীগণ বলেছেন, ১৯ অর্থ মূতি অর্থাৎ মূর্তিগুলোকে বর্জন করো, এগুলোর কাছেও যেয়ো না। 
. ইত ইবনে আববাস (রা.) বলেছেন, এর অর্থ হলো পাপাচার পরিহার করা । 
আব্আলীয়া এবং রবী (র.) বলেছেন, ১ অর্থ- মূর্তি, আর 95: অর্থ- অপবিত্রতা এবং গুনাহ, এগুলো পরিহার করো । 
: মম যাহহাক (র.) বলেছেন, এর অর্থ শিরক অর্থাৎ তোমরা শিরক বর্জন করো । 
কালবী রে.) বলেছেন, এর অর্থ হলো আজাব অর্থাৎ তোমরা এমন আকীদা-বিশ্বাস এবং কর্ম বর্জন করো, যা আজাবের কারণ 
ইতে পারে । “নুরুল কোরআন] 
এ 
এট সের নিরসন : এখানে একটি পর্ন ্বাাবিকভাবেই ভাবেই পাঠকের মনে উদয় হতে পারে তা হলো রাসূলুল্লাহ হই 
+ ও মূর্তি আর দেব-দেবীর পূজা করেছিলেন? পূজা না করে থাকলে তাকে এটা পরিত্যাগ করতে নির্দেশ দানের হেত কি? 
///.6211./59101.00া 





হচ্ছে; বরং এটার অর্থ হলো আমাকে সত্যপথে 
সর্বদা দৃঢ় রাখো । ঠিক তেমনি আয়াতের অর্থও “তুমি সদা-সর্বদা মর্িপূা পরিহার করে চলো ।” _[সাফওয়া] 

এ্রশ্লের তীয় জবাব এই হতে পারে যে, মূপত এ কথাটি রাসূলুল্লাহ কে বলা হয়নি- বলা আরববাসীকে 

করে । অর্থাৎ হে আরববাসীরা তোমরা মূর্তিূজা ত্যাগ করো। / ৪ 
আল্লামা সাবূনী বলেছেন, ০ শি একটি ব্যাপক অর্থবোধক শব্দ । এটার ঘা স্বধকার খারাপ জিনিস উদ্দেশ হতে পারে। 
এটার তাৎপর্য এই যে, তুমি একজন দাঈ মুবাসিগ, সুতরাং তোমায় চরিত কোনো রকমের খারাপ কিছু থাকতে পারে না? 
অতএব, আলোচ্া আয়াতে ব্রাসূলে কারীম শুল্ -এর মাধ্যমে সমস্ত দাঈদেরকে তাদের চরিত্র হতে সর্বপ্রকারের খারাপ ও 
নিন্দনীয় জিনিস ত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়েছে। 


১৮০০৪ ৮৫ 24458 £ যুফালসিরগণ এর কয়েকটি ব্যাখ্যা করেছেন- 

৯ অধিকাংশ তাফসীরকারকের মতে এর অর্থ হলো- এ উদ্দেশ্যে মানুষকে নিজের সম্পদ দিও না যে, তোমাকে তা সঠিক 
পরিমাণে দেওয়া হবে। ঠ 

২. ইমাম কাতাদাহ (র.) বলেছেন, এর অর্থ হলো জাগতিক বিনিময় প্রাপ্তির লোভে কাউকে কিছুই দিও না; বরং আল্লাহ 
তা'আলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে দিও! 

৩. হযরত হাসান বসরী (র.) বলেছেন, নিজের নেক আমলকে অনেক বেশি মনে করে আল্লাহ তা-আলার প্রতি নিজের আমলের 
ইহসান রেখো না ৷ তিনি আরো বলেন, আমলকে নিজের দৃষ্টিকোণ থেকে সঠিক মনে করো না। আল্লাহ তা'খালার প্রদত্ত 
নিয়ামতের মোকাবিলায় তোমার আমল অতি সামান্য । 

৪. মুজাহিদ (র.) বলেছেন, এর অর্থ হলো সঠিক পরিষাণ কল্যাণের অন্েষণে নিজেকে দুর্বল মনে করো না। 

৫. ইবনে যায়েদ (র.) বলেছেন, নবী করীম ই বলেছেন, হে রাসূল! নবুয়তের ইহ্‌সানের বিনিময়ে মানুষের নিকট হতে 
জাগতিক কিছুর আকাজ্ফা করবেন না। 

৬. এ ব্যাখ্যাও করা হয়েছে যে, নিজের দানকে বড় মনে করে দরিদ্র মানুষের প্রতি ইহসান রাখবেন না। 

-ঁমাযহারী, ইবনে কাছীর, নূরুল কোরআন] 

2৯ 57 2488: এ আয়াত দ্বারা আল্লাহ তা'আলা এ কথার দিকে ইঙ্গিত দিয়েছেন যে, আপনি যে মতাদর্শ নিয়ে 

সে বিপরীতমুর্ষি পরিবেশে দ্ায়মান হয়েছেন, সেখানে পদে পদে বাধাপ্রাপ্ত হওয়া, বিপদের সম্মুখীন হওয়া, নানা প্রকর জুলুম ও 

নির্যাতনের শিকারে পরিণত হওয়া স্বাভাবিক । অতএব, সর্বাবস্থায় আল্লাহর উদ্দেশ্যে আপনাকে ধৈর্য অবলম্বন করতে হবে। 

আল্লাহর দীন প্রতিষ্ঠায় দুঃখ-কষ্টকে অল্লান বদনে সহা করতে হবে। অভএব, আপনি এ ব্যাপারে পূর্ব হতেই তৈরি থাকুন। 

হু -কে ধৈর্যধারণ করতে বলার কারণ : পূর্ববর্তী আয়াতে যেহেতু রাসূলুল্লাহ প্রঃ -কে বলা হয়েছে যে, তিনি 
যেন সাধারণভাবে সকল মানব গোষ্ঠীকে সত্য দীনের প্রতি আহ্বান করেন এবং কুফরি ও শিরক হতে তাদেরকে বিরত রাখতে 
জোর প্রচেষ্টা চালান! অতএব, এ কথাটিও স্পষ্টভাবে বুঝতে হবে যে, হঠাৎ করে সকল মানবকে তাদের বাপ-দাদার ধর্মত্যাগ 
করে নতুন একটি ধর্মের প্রতি আহ্বান করলে তাদের মন মেধা এটাকে গ্রহণ করতে চাইবে লা, ফলে বহু লোক তার শক্রতা 
পোষণ করতে উদ্ধত হবে । সুতরাং নতুন ধর্মের আহ্বায়ক সেই মুহূর্তে যদি ধৈর্যশীল না হয়; বরং কথায় কথায় তেলে-বেগুনে 
জুলে উঠে তখন আর কোনো কাজই হবে না। যেহেতু রাসূলুল্লাহ শ্রঃ-কে আল্লাহ তা'আলা বিশেষভাবে ধৈর্য অবলম্বন করতে 
বলেছেন। ভিডি 

ণত দুনিয়াতে সর্ধ যুগেই অধিক হয়ে রয়েছে। এ জন্য সত্যের পথে অগ্রসর 

লারা লে হা রান লারা তে 
সহনশীল হওয়া একান্ত আবশ্যক এ কারণে আল্লাহ তা'আলা /:-০৬4:41/ বলেছেন। 


///.92111./58101.00]া 


১৭৩ 


. ূ অনুবাদ :. 
৮১0০১৪১৮০০০ 1১৮১. ৮. সেদিন শিঙ্গায় ফুৎকার দেওয়া হবে এটা দ্বারা দ্বিতীয়বার 


29002520122 227 শিঙ্গায় ফুৎকার উদ্দেশ্য । 








4255535520৬ 4০০৪ .এ ৯. তবে তা অর্থাৎ ফুৎকারের দিন সেদিন এটা পূর্ববর্তী 


০০৮০ প52 122 হতে এ: হয়েছে। যেহেতু ০৫:22: 
+৮০ ৫ নি ডি 
৮৪৮] ০55 , শব্দের প্রতি 5.2 হয়েছে তাই তা £৮-এর উপর 
দ্র ৮০৮৩ ৮০৩ ঞ 


2-০017520৯জর্র্দী 2০ হয়েছে। উক্ত 155: -এর +£ হলো পরবর্তী 


. লিনা নীতি নি বাক্যাংশ ভীষণ সংকটময় দিন আর 1$1 -এর মধ্যে 
ভিডি রাগ্রতা বাক্যের উদ্দিষ্ট বস্তু 1: ১১% আমিল হয়েছে। 
চি 


8 অর্থাৎ +£খা 452] ব্যাপার সুকঠিন হয়েছে। 
3০:3০:557:5০৮80705, ১. ১০. যা কাফেরদের জন্য সহজ নয় এতে এ নির্দেশনা 
৪৮৮৮৪ ৩ রয়েছে যে, তা মুমিনদের জন্য সহজ হবে। তা 
১০৪ এট ৪10 (৮2010 ৮৫ 545 সুকঠিন হওয়া সত্তেও 


4:56 5:7৮০ ৩৩০৪ ০৮০% ০ ত৫ 
5০০5 ১০৮৪৮০20$-১৭ ১১. আমাকে ছেড়ে দাও আমাকে ত্যাগ করো আর তাকে 


৮05 0282252252051 যাকে আমি সৃষ্টি করেছি এটা 4:--এর প্রতি 4৮০ 





5 অথবা 4১. একাকীত্ব এটা ৩. হতে অথবা 
০4৯৩০ ০:০-১।৮-৮৬০৮৮%৬৮ ৩20-এর উহ্য সর্বনাম হতে "0.০ অর্থাৎ 
১৪৯25, ১ 4০৭5 ডি ৬ পরিবার-পরিজন ও ধন-সম্পদশূন্য অবস্থায় একাকী 


চি নতি হিসেবে । আর সে হলো ওয়ালীদ ইবনে মুপীরাহ। 


4০ ০5191055552 বু520 025,১১৯. আমি তাকে দিয়েছি বিপুল ধন-সম্পদ পরিব্যপ্ত যা 
শিরা ক্ষেত-খামার, গৃহপালিত পশু ও ব্যবসা-বাণিজ্যের 
50201) &১৮]0 €2১৮| ০ সাথে সংশ্লিষ্ট । 


২ ৩0395 এ 4455 : এটা+55 ৬১ সুবতাদা হয়েছে, 053 -এর * “0 টি 22502 এবং 2৫০ 


তং 44 
পি 15 হত 5 এবং 2৫৭টি ০০৪০ ০১০৮৮ মিলে 2 135 -এর ৫ হয়েছে। 
5০০৫ রঃ গতি শি শি ৩ 


রি £ ৯২০২৮০০০৩৬০ 4৬: একটি পৃথক বাক্য হবে এবং 1৮527 টি ৮ 2555 হতে 4০৮৮০ 
২:১০ -এর 2 হতে এ৬ হিসেবে ৯.০ ০ হবে । 


০:5৫3 
তি 2 44558: টি পৃথক বাক্য অথবা পূর্ববর্তী বাক্যের উপর 517 হবে। 155222টি ২৩ হতে 
রঃ ॥ 








////.9811.5101.00 





কত 6 করিত ৩০০ 
ীও ০০৮ ০ 


৮৩ পা ৮7০৮ তত পা. ৮ ৮৩০০ 7 ক সিনে ্ ০ 
"তি এল] ৩১ ২2155 ০৮৭] 2০০৯০ 451 ০ শি 8595 নাজিল হয় তখন নবী করীম 3 রা 


258 আয়াতের শানে নুযূল : আল্লামা বাগাবী (র.) লিখেছেন 


এমন বাণী শ্রবণ করেছি যা মানুষের কথা নয়, এমনকি জিনের কথাও নয়; এতে দারুণ আকর্ষণ রয়েছে এবং রয়েছে সৌনদর্ধ সি 
একদিন বিজয়ী হবে, পরাজিত হবে না তার এসব কথা শুনে কুরাইশগণ ইসলামের দিকে ধাবিত হতে লাগল। কাফেরদের 
দলপতি দর্মতি আবু জাহল এ সংবাদ শ্রবণ করে বিচলিত হয়ে অতি দ্রুত ওয়ালীদের নিকট অতান্ত পেরেশান ও চন্য অবহ্থা় 
গমন করল। 

আবু জাহল এবং ওয়ালীদ ইবনে মুীরাহ-এর মাঝে কখোপকখন : আবূ জাহল ওয়ালীদ ইবনে মুগীরাহ-এর সাথে প্রথমেই 
এমন সুরে কথাবার্তা বলতে শুরু করল যাতে ওলীদের রাগাবিত ও ক্রোধাবিত হওয়া স্বাভাবিক হয় ওয়ালীদ প্রথমেই আবু 
জাহলকে প্রশ্ন করল যে, ভাই তোমাকে এত বাধিত মনে হচ্ছে কেন? আবূ জাহল বলল, চিন্তিত হবো না কেন? এ সকল 
আরববাসী তোমাকে চাদা করে সম্পদ দিয়ে থাকে । এখন তুমি বৃদধাবস্থায় লৌছেছ, তবে তাদের এ কথা কর্ণ গোচর হয়েছে যে, 
তুমি নাকি মুহাম্মদ 323 এবং আবূ কোহাফার বেটা (আবূ বকর)-এর নিকট কিছু খাওয়া-দাওয়া পাওয়ার উদ্দেশ্যে গিয়ে থাক, 
আর তাদের পক্ষ থেকে তোমাকে স্বাগতম জানানোর ফলে তুমি তাদের কথাবার্তার প্রশংসা করে থাক, [মূলত এ মিথ্যা 
কথাগুলো দ্বারা তাকে রাগাবিত করে তোলাই উদ্দেশ্য ছিল 1] 

এ কথাগুলো শুনে ওয়ালীদ অত্যন্ত ষত্ধ হয়ে উঠল । অর্থাৎ তার মধ্যে অবর্ণনীয় ক্ষোভ জাগল। ফলে তার মাথায় পাগলামি 
সওয়ার হলে! এবং সে বলতে লাগল, তোমরা কি জান না আমার সম্পদ কি পরিমাণ রয়েছে । আমি কি মুহাম্মদ এ: 
রুটির মুখাপেক্ষী? তোমরা যে বলছ মুহাম্মদ 522: একজন পাগল, এটা একেবারেই মিথ্যা, তোমন্রা কি কেউ তাকে কোনো 
পাগলামির কাজ করতে দেখেছ? তখন আবূ জাহল স্বীকারোক্তি করে বলল, 11 ৫ না, আল্লাহর কসম! কখনো না। অতঃপর 
ওলীদ বলল, তোমরা তাকে কৰি বলে থাক, কিন্তু কখনো কবিতাবৃত্তি করতে দেখেছ কিনা? এহেন মিথ্যা কথা বলে নিজেদেরকে 
লঙ্জিত করা ব্যতীত আর কিছুই নয় । এর উত্তরে আবূ জাহল বলল, না, আল্লাহর কসম! কখনোও নয়। অতঃপর 
ওয়ালীদ বলল, তোমরা তাকে মিথ্যাবাদী বলছ, তবে বল কখনো তার হতে মিথ্যা উক্তি শ্রবণ করেছ কিনা? বল এটার উত্তরেও 
আবূ জাহল বলল, 51 % অতঃপর ওয়ালীদ বলল, তোমরা তাকে ৫৯: বলে থাক, বলতো দেখি কখনোও ৩: গণকদের 
মতো গল্প বলতে শুনেছ কিনা? আমি 7৯. দের কথা ভালোভাবেই বুঝি, তার বাক্যসমূহ কোনো 4544 হতে পারে না। আবু 
জাহল তখনও বলল, 013 পূর্ণ কুরাইশ বংশে রাসূলুল্লাহ 2:3০: $১- উপাধিতে ভূষিত রয়েছেন। 

আব্‌ জাহল এখন চিন্তায় পড়ল যে, ওয়ালীদ ইবনে মুগীরাহ -এর মন-মস্তি্ক যেভাবে মুহাত্দ এ2১-এর প্রতি এবং ইসলামের 
প্রতি আকৃষ্ট হয়েছে, এটা হতে তাকে কিভাবে ফিরানো যায় । তখন সে ফন্দি করে বলল, আচ্ছা দেখ হে ওয়ালীদ: তুমি হব 
পিতৃপুরুষদের ধর্ম ত্যাগ করে এবং সম্প্রদায়ের নিয়ম-নীতি হতে বঞ্চিত হয়ে নিজের সম্ুখের একটি অবুঝ বাচ্ছা মহান্মদের ধর্ম 
অবলম্বন করবে এটা ধুবই বিবেকহীনতা এবং বেইজ্ঞতির কথা। সুতরাং তুমি এখন এমন একটি কথা বলা উচিত হবে ঘাতে 
সকলেরই বিশ্বাস হয় ঘে, তুমি মুহাম্মদ 2533-এর ধর্ম প্রকৃতপক্ষেই কখনো বিশ্বাস কর না। 

তখন ওয়ালীদ বলল, তোমরা খুব তালোভাবেই জান যে, বর্তমানে কবিতাবৃত্তি বা কবি হিসেবে সমগ্র আরব বিশ্বে কেউই আমার 
সমকক্ষ নেই তবে আমি হযরত মুহম্মদ 23 -এর তেলাওয়াতকৃত বাকাসমূহ এমন মধুর এবং আকরণীয় অনুভব করেছি যার 
মধুরতা আমি জীবনে কখনো ভুলবো না। 


///.6211)./59101.00া 











তাফপীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম খণ্ড (২৯তম পারা] ু 


হল বলল, তোমাকে এখনই এমন বাকা প্রকাশ করতে হবে যাতে তোমার বিষয়ে সপদায়ের সকলের কু-ধরণা দূরীভূত 
যায় তখন ওয়ালীদ বলল, আচ্ছা, এখন যাও আমি চিন্তা করে দেখবো। কিছুক্ষণ চিন্তাভাবনা করে ওয়ালীদ বলে উঠল ৬! 
712 410 কোনো কোনো তাফসীরকার বলেন ০: 2 বলার কারণ ছিল, জাদুকরদের জাদুমন্ত্র কারণে যেভাবে 
৷ কোনো ব্যক্তি বা বস্তুকে পরিবর্তন করা যায়, তেমনিভাবে মুহাম্মদ 23 -এর আনীত সত্য বাণীর প্রভাবেও মানুষকে 
্রহদ্রাহীতা হতে আল্লাহ অভিমুখি করা যায়, জাহিলকে আলিম বানানো যায়, বিপথগামীকে সৎপথে আনা সহজেই সম্ভব হয়। 
[ই তারা ভাবল 4;% 2৫, বললে মানুষ সহজেই তাকে প্রতারক ভাববে । তবে তারা 44)| ১-* অসৎ উদ্দেশ্যেই এটা রটনা 
রেছিল এবং শেষ পর্যন্ত আবু জাহলের কারণেই ওয়ালীদ ইবনে মুগীরাহ ইসলাম খ্রহণ হতে বঞ্চিত হয়ে যায়, আর কট্টর 
ফের থেকে যায় । পরবর্তী আয়াতসমূহে তার পরিণাম সম্বন্ধে বিশদ আলোচনা রয়েছে আল্লামা বাগবী রে.) লিখেছেন এ ঘটনার 
ই আলোচা আয়াত 1) এ ১: 2০$ নাজিল হয়| -যাযহারী, ইবনে কাছীর] 

(454 ০৪ /5219.5 4155 : ০০ শব্দের আভিধানিক অর্থ আওয়াজ, আর /,$. শব্দটির অর্থ শিক্গা। আর গোটা 
কোর অর্থ হলো, যখন শিঙ্গায় ফুৎকার দিয়ে প্রচণ্ড আওয়াজ করা হবে গ্রন্থকার এর তাফসীরে বলেছেন, তার অর্থ যখন দ্বিতীয় 
কার দেওয়া হবে। এখানে ফুৎকারকে দ্বিতীয় ফুৎকার বলে ব্যাখ্যা করার কারণ হলো, প্রথম ফুৎকারের কারণে সমস্ত জীবিত 
নী বেইশ হয়ে যাবে । এ ফুৎকারই কেবল কাফেরদের জন্য ভয়ের কারণ হবে না। দ্বিতীয় ফুৎকার দানের পরে সমস্ত মানুষকে 
বিত করা হবে, তখন কাফেররা তাদের অপকর্মের কারণে প্রচণ্ড ভয় পাবে এবং এ অবস্থায় তাদের দুরবস্থার কথা বুঝতে 
ববে। -কাবীর] 

নে হাব্বান “কিতাবুল আযমতে' ওহাব ইবনে মুনাব্বিহের কথার উদ্ধৃতি দিয়েছেন যে, আল্লাহ তা'আলা সাদা চকচকে একটি 
ম থেকে শি্গা সৃষ্টি করেছেন। এরপর আরশকে আদেশ দিয়েছেন শিঙ্গাকে ধরে রাখো, তখন শিঙ্গা আরশের সাথে ঝুলে 
ল। এরপর আল্লাহ তা'আলা ৮/ বললেন, তখন হযরত ইস্রাফীল (আ.) সৃষ্টি হলেন, আল্লাহ তা'আলা তাকে শিঙ্গা গ্রহণ 
নর আদেশ দিলেন, হযরত ইস্রাফীল (আ.) তাই করলেন এবং যতগুলো রূহ সৃষ্টি হয়েছে তার সংখ্যা অনুযায়ী শিঙ্গায় ছিদ্র 
ছে, একটি ছিদ্র দিয়ে দু'টি রূহ বের হবে না। শিঙ্গার মধ্যস্থলে গোলাকার ছিদ্র রয়েছে। হযরত ইস্রাফীল (আ.) তাতে মুখ 
খে দিয়েছেন। আল্লাহ তা'আলা তাকে আদেশ দিয়েছেন, কিয়ামতের জন্য ঘোষণা করার দায়িত্ব আমি তোমার প্রতি অর্পণ 
রেছি। হযরত ইস্রাফীল (আ.) তখন আরশের সম্ুখভাগে প্রবেশ করেন ডান পা আরশের নিচে এবং বাম পা আরশের 
সন্তরে রেখে আল্লাহ তা'আলার আদেশের অপেক্ষোয় রয়েছেন। -নূরুল কোরআন] 

যারা ইঙ্গিত করার কারণ : আরৰি ভাষায় দূরের কোনো বন্তুকে ইঙ্গিত করতে হলে 43২ -এর ব্যবহার করা হয়। এখানে 
১৯০৭ দ্বারা ইঙ্গিত করার কারণ হলো- কিয়ামত দিবসের প্রচণ্ততা এবং ভয়ঙ্করতা বুঝানো । 

৩.০ ৩ 4 5৬৮০১84০৮০৪ -সাফওয়া, ব্বহুল মা'আনী, ফাতহুল কাদীর] 
হা জার 
লি রানির তত 
ঢ। কাফেরদের জন্য, ঈমানদার লোকদের জন্য সে দিনটি হবে খুবই সহজ ও 
তয় অর্থ হলো, 262 -এর উপর ০52 করে অর্থাৎ সেদিনটি হবে বড়োই কঠোর ও সাংঘাতিক 

দর জনয কিছু সহজ হবে না। | ও রিনি 
ই 


+. পুকাবীরা] 
///.92111./58101.00]া 





১৭৬ তাফপীরে জালালাইন : আববি-বাংলা, সপ্তম খও [২৯তম পারা] 


এ আয়াত হারা বিপরীত অর্থ হুজ্জত হওয়ার পক্ষে দলিল দান : হযরত ইবনে আব্বাস রো.) বলেছেন, যখন আল্লাহ 
তা'আলা বলেছেন যে, সেদিনটি কাফেরদের জন্য কিছুমাত্র সহজ হবে না-এটা হতে বুঝা গেল যে, সেদিনটি মু'মিনদের জন্য 
সহজ হবে । হযরত ইবনে আব্বাস (রা.)-এর এ উক্তি হতে দলিল গ্রহণ করে কোনো কোনো লোক বলেছেন, কুরআনের 
আয়াতের বিপরীত অর্থ ছজ্জত না হলে হযরত ইবনে আব্বাস (রা.) “সেদিন কাফেরদের জন্য কিছুমাত্র সহজ হবে না” কথাটির 
পরিপ্রেক্ষিতে মুমিনদের জন্য সহজতর হবে এমন কথা বলতেন না। -কাবীরা 

1:23 ০৯5 ৯০৩ 6553 ৮০৮55 হত: আলোচ্য আয়াতটি তিনটির অর্থ হতে পারে, এবং তিনটি অর্থই 
সঠিক । মনে রাখতে হবে যে, আলোচ্য আয়াতটি রাসূলে করীম 22২২ -কে সম্বোধন করে বলা হয়েছে, আয়াতের তিনটি অর্থের 
মধ্যে একটি অর্থ হলো, আমাকে ছেড়ে দাও, রাহ নাতির যাকের এল রই করেছি এর তি রলে রী 





সি ২ . 


ইবনে মুগীরা হাজীদের মধো তোমাকে জাদুকর বলে প্রচার করার পরামর্শ দিয়েছে, আমি যখন তাকে সৃষ্টি করেছিলাম তখন 4 
তাকে একাকী সম্পদহীন, সন্তান-সন্ততিহীন ও মান-মর্যাদাহীন সৃষ্টি করেছিলাম ৷ পরে তাকে আমি এসব কিছু দান করেছি! এটা 4» /৮ 


সন্তেও যখন সে তোমার নবুয়ত অস্বীকার করেছে তখন এ অস্বীকৃতির প্রতিশোধ নেওয়ার ব্যাপারটি আমার উপর ছেড়ে দাও। এ 
ব্যাপার নিয়ে তোমাকে ভাবতে হবে না৷ ঃ 
দ্বিতীয় অর্থ হলো, “আমাকে একাই [প্রতিশোধ নেওয়ার জন্য] ছেড়ে দাও, আর,সেই ব্যক্তিকে যাকে আমি সৃষ্টি করেছি। এর “ 
তাৎপর্য এ যে, ওয়ালীদ ইবনে মুগীরা হতে প্রতিশোধ নেওয়ার বাপারটি পুরাপুরিভাবে তুমি আমার উপরই ছেড়ে দাও । যেহেতু 
আমিই তাকে সৃষ্টি করেছি, তার থেকে প্রতিশোধ নেওয়া আমার জন্য তেমন কঠিন কাজ নয়! সুতরাং আমি একাই এ ব্যাপারে 
যথেষ্ট । এ ব্যাপারে তোমাকে চিন্তা করতে হবে না। 
তৃতীয় অর্থ হলো “আমাকে ছেড়ে দাও, আর সেই লোকটাকে যাকে আমি এককতাবে সৃষ্টি করেছি।” আমি ছাড়া আর কেউ তার 
সৃষ্টিকর্তা নয় কোনোদিন ছিল না, যেস্সব উপাস্য দেবতার খোদায়ী প্রতিষ্ঠিত ও অক্ষত রাখার জন্য এ লোকটি তোমার পেশ করা) 
তাওহিদী দাওয়াতের বিরোধিতায় এতটা তৎপর হয়ে আছে তাকে সৃষ্টি করার কাজে তারা কেউই আমার সাথে শরিক ছিল না। 
কারণ আমিই সমগ্র বিশ্বের একমাত্র স্ষ্টা। -[রূুহুল কোরআন] 
1595553550০ হও ৬০৮০5 2155 অর্থাৎ আল্লাহ বলেন, আমি তার জন্য বহ সম্পদ দান করেছি। হযরত 
ইবনে আব্বাস (রা.)-এর বর্ণনা মতে, ওয়ালীদের সম্পদ যথেষ্ট ছিল তার উদাহরণ এতটুকু দিয়েছেন-মন্কা হতে তায়েফ পর্যন্ত 
তার জমিন ও বাগান ইত্যাদি বিস্তীর্ণ ছিল এবং হযরত সুফিয়ান ছাওরী (রা.)-এর ভাষ্য মতে, তার বাৎসারিক আমদানি বা আয় 
এক কোটি দিনার হতো । 
হযরত মুজাহিদ এবং সাঈদ ইবনে জোবায়ের (র.) বলেছেন, তার নিকট হাজার হাজার স্বর্ণমুদ্রা ছিল৷ সুফিয়ান বলেছেন তার 
নিকট লক্ষ লক্ষ স্বরণমুদ্রা ছিল? নূরুল কোরআন] 
তবে এ কথায় সকল তাফসীরকারগণই একমত যে, শীত গ্রীষ্ম ভেদাভেদে বছরের সকল ঝতৃতেই তার ফসল ইত্যাদি বরাক; 
কাটতে হতো ! এতেই অনুমান করা যায় ঘে সে কি পরিমাণ অর্থ-সম্পদের অধিকারী ছিল । কুরআনুল কারীমের তাষায় একেঃ 
বলেছে 1:/74 .5/ 7) সে আরবের সর্দার ব্বপে সকলেরই নিকট একবাক্যে সু-পরিচিত ছিল, তার 42] ছিল 
৮2520 সে গর্ব করে নিজেকে নিজেই ওয়াহীদ ইবনুল ওয়াহীদ বলত ! অর্থাৎ এককের ছেলে একক, অর্থাৎ আমার পিং 
মুগীরা অথবা আমার কোনো নজির আর জগতে নেই। অতএব, এ কারণেও তাকে আল্লাহ্‌ তাআলা হয়তো 1:2৯) এ 
বলেছেন, অর্থাৎ এককের বেটা একক বলে দাবিকারীকে আমার হাওলা করে দিন। 


//৬/.6211./59101.00া 





পপ ভাপ পপ পাপা পা 
নিত 
৮ 


ৰ দর িযি2রি 
০ /পা4 ৮৩০৮৮ 7 


সিগা তত রি 


দত ৩প সু 


০০০১০০৮৮ 2225 
৮০০৩ 


মা নরিন 2 


-55701 ১০০৪ 


মি 2 3152) া 
এট «৮০০৯ ৮০০৭ 
5 টি রি জগ 


১০252 2০ ০ রর ০০4] 


£৬ 


০5 ৪. 1৮৮ 


- এ ৬১৫ 


27৬৮০ ০০৩৫০ পরল 
41006015০25 লজ, 


5 


জজ 8 এ 


১2870 4৮ 





5০7+585০375 


পপ লী পা পপ পাত তত ৯ 

চিত 

-১১ 4৮৮59 448 ০ চে শি. 
রিপন তেন ৪৮ 


₹501৮5200555 ৮৪155 


(রাযি রন রাকা 
০৫ ৫৫৩৮ 75৫ বি 


উর 35281 ৬৭৫ 


- 9 ডা 


জালালাইন : আবরবি-বাংলা, সপ্তম খণ্ড [২৯তম পারা) ১৭৭ 


অনুবাদ : 
২1 ১৩. এবং পুত্র সন্তান দশ বা ততোধিক সংখ্যক যারা 
এবং তাদের সাক্ষ্যসমূহ গ্রহণযোগ্য রূপে বিবেচিত হয়। 
১৫ ১৪. আর প্রস্তুত করেছি তার জন্য যাবতীয় স্বচ্ছন্দ 
জীবনোপকরণ তার জন্য প্রশস্ত করেছি, স্বাচ্ছন্য জীবন 
আযুষ্কাল ও সন্তানসন্তুতি যথেষ্টরূপে। 
$০ ১৫. এরপরও সে কামনা করে যে, আমি তাকে অধিক দান 
করবো । 








২৭ ১৬. না, কখনোও নয়; আমি এ অবস্থার উপর তাকে আর 





বৃদ্ধি করবো না সে তো আমার নিদর্শনাবলির অর্থাৎ 
কুরআনের উদ্ধৃত বিরুদ্ধাচারী ওদ্ধত্য সহকারে 


ধিতাকারী। 

২ ১৭. অচিরেই আমি তাকে আরোহণ করাবো কষ্ট দান 
করবো জাহান্নামের পাহাড়ে আজাবের কষ্ট অথবা 
জাহান্নামের পাহাড় যাতে সে আরোহণ করবে এবং 
সর্বদা নিচে অবতরণ করবে । 








/২ ১৮, রি ১8১৬ 


চারি 

২৭ ১৯. সে অভিশপ্ত হোক অভিশপ্ত ও শাস্তিপ্রাপ্ত হোক কিনূপে 
সে এ সিদ্ধান্ত করল তার এ সিদ্ধান্ত কিনূপে 
হয়েছিল । 


,$. ২০. পুনঃ সে অভিশপ্ত হোক, কিরূপে সে এ সিদ্ধান্তে 





উপনীত হলো। 
.*৭ ২১. পুন্ঃ সে চেয়ে দেখল তার সম্প্রদায়ের লোকদের 
মুখপানে কিংবা তত্প্রতি যার ছিদ্রান্বেষণ করা হয়। 


+% ২২. তৎপর সে জকুঞ্চিত করল তার মুখমগ্লকে কুঞ্চিত 
করল ও স্বীয় কথায় হতোদ্যম হয়ে বিমর্ষ হলো । এবং 


মুখ বিকৃত করল জ্রকুঞ্ঃন ও বিমর্ষতায় আধিক্য সৃষ্টি করল। 
₹ ২৩. অতঃপর সে পৃষ্টপ্রদর্শন করল ঈমান আনয়ন করা 


হতে এবং অহঙ্কার করল মহানবী এরর -এর অনুসরণ 
করার প্রশে দন্ত প্রকাশ করল । 





///.9811.5101.00 







সক ঠি। 
৫ ২৪. এবং সে বলল আনীত বিষয় তথা ওহী প্রসঙ্গে “ 
এটা-তো লোক পরম্পরায় প্রাণ জাদু ভিন্ন আর কিছু নয় : 

রঃ 





দর পা জাদুকরগণ হতে উদ্ধৃত। 2 

1:10 ৮১৫৮2701105 $118 5১1.1০ ২৫. এটাতো মানুষেরই কথা যদ্প মুশরিকগণ বলে ? 
্ ভি র৮৮:০৮০ বেড়াত যে, কোনো মানুষ মহানবী হু -কে এটা 

৮৩০ শি ৮ শিক্ষাদান করে রর 


৮০০১৮ ০৬৩৩ ৪১১৩ নিকাব ৬০. নিন ্ 
(৫4 0:59 4185 : এটা পূর্ববর্তী 1025 3427 4050 "র ০০৮৪ হয়ে মহল্লান মানসূষ হয়েছে আর ০454 
হতে 14:44 টি )৩ হিসেবেও মানসূব হতে পারে । .:4$ টি ৫4 হতে 314 4১০১০ হিসেবে মানসূব; এটা 3 -এর “ 
৮৯৪ হতে ৮ হয়ে মহল্লান মানসূব হবে । রি 

টেপ ০ 


14-22-1558: এটা 380 -র ০১৮ হতে *:০,1৮০55 হিসেবে মানসূব হবে 


1458 2515 4০5 4 2 অর্থাৎ তার সাথে উপস্থিত থাকা বহুপুরর-সন্তান দান করেছি। ওয়ালীদ তৎকালীন 
আরবের সেরা ধনী ব্যক্তি ছিল, সত্তানসম্ততিও আল্লাহ্‌ তা'আলা তাকে কম দেননি । জালালাইন খ্রস্থকারের মতে, তার দশটি বা 
আরো অধিক পুত্র সন্তান ছিল। অন্য বর্ণনায় সাতজন তারা হলো- ১. ওয়ালীদ ইবনে ওয়ালীদ, ২. খালেদ, ৩. আম্মারা, 8. 
হেশাম, ৫. আস, ৬. কায়েস, ৭. আবদুশ শামস ৷ যারা সর্বক্ষণ তার নিকট উপস্থিত থাকত । বিভিন্ন সতা মজলিসে তারা উপস্থিত 
হতো এবং তাদের মর্ষদা সামাজিক ক্ষেত্রে এত অধিক ছিল যে, তাদের সাক্ষ্য ইত্যাদি সকল প্রকারেই খ্রাহা হতো । 

ণ নুরুল কোরআল| 
ওয়ালীদ ইবনে মুগীরাহ -এর সন্তানদের ব্যাপারে মততেদ : ইবনে মুনযির হযরত মুজাহিদ (রা.) হতে বর্ণনা করেছেন যে, 
ওয়ালীদের দশটি পুত্র সন্তান ছিল। 
হযরত সাঈদ ইবনে জোবায়ের (রা.) বর্ণনা করেছেন, ওয়ালীদের তেরোটি পুত্র ছিল। তন্মধ্যে তিনজন ইসলাম গ্রহণ করেন। ১. 
খালেদ ইবনে ওয়ালীদ ২. হিশাম, ৩. আম্মার, আবার কারো কারো মতে +,৫% -এর পরিবর্তে “ওয়ালীদ ইবনুল ওয়ালীদ” ইসলাম 
গ্রহণ করেন এবং আম্মার সম্পর্কে অভিমতটি ভুল বর্ণনা । উল্লেখ্য যে, বিখ্যাত বীর কেশরী খালেদ ইবনে ওয়ালীদ এ ওয়ালীদেরই সন্তান 
17:42 শব্দটি আল্লাহ্‌ তা'আলা কেন সংযোজন করেছেন? : এর উত্তরে বলা হবে, ওয়ালীদের সম্পদ অশেষ পরিমাণে ছিল, 
অর্থসম্পদের জন্য তার অভাব ছিল না। রোজগারের জন্য বিদেশ ভ্রমণের প্রয়োজন হতো না ৷ তাই তারা সদা পিতার যেদমতে 
নিয়োজিত থাকত। 
আর তারা সভা মজলিসসমূহে উপস্থিত হওয়ার এবং তাদের কথাবার্তা শ্রবণযোগ্য হওয়ার কারণ হলো তারা স্বদেশে ও স্ববংশে 
প্রভাব লাভ করেছে। 
অথবা, এর অপর একটি কারণ হতে পারে ওয়ালীদ অর্থবৃত্তের জন্য যেহেতু কারো মুখাপেক্ষী নয়, তাই তার খাদেম-খোদ্দাম 
যথেষ্ট পরিমাণে প্রয়োজন হতো, এ কারণেও তারা তার নিকটে হাজির থাকত । 

14:65 2095 ৮1০ £ অর্থাৎ দুনিয়ার আরাম-আয়েশের যাবতীয় উপায়-উপকরণ, সম্থান-ক্ষমতা ও 
নেতৃত্ব তাকে দেওয়া হয়েছে। যার ফলে মক্কার লোকেরা তার কথা শুনত এবং তার আনুগত্য করত ও তাকে মেনে চলত । +সাফওয়া! 
22)96255 25 ৪4০০৪ £ঠিত : আল্লাহ তা'আলা বলেন, তা সত্বেও সে লালসা পোষণ করে এ জনা যে, আমি 
তাকে আরো অধিক দিবো । এ কথাটির এক অর্থ হচ্ছে- এতদসত্বেও এ লোকটির লোভ-লালসা শেষ হচ্ছে না। এত কিছু 
পাওয়ার পরও লোকটি সব সময় আরো বেশি করে নিয়ামত ও ধন-দৌলত লাভ করার জন্য চিন্তাবিত হয়ে থাকে। দ্বিতীয় তাৎপর্য 
হচ্ছে- হযরত হাসান বসরী ও অন্যান্য কয়েকজন মনীষী বলেছেন যে, লোকটি সব সময় খলভ- মৃত্যুর পর দ্বিতীয় কোনো জীবন 
আছে এবং তাতে জান্নাত নামে-ও কোনো জিনিস অবস্থিত থাকবে । মুহাম্মদ 222 -এর একথা যদি বাস্তবিকই সত্য হয়, তাহলে 


সবই জান্নাত তো আমার জন্যই নির্মিত হয়ে থাকবে! 


////.9811.59101.00 





শাফদীরে জালালাইন : আববি-বাংলা, সন্তম খও [২৯তম পারা] ১৭৯ 


5095 জাতের হক্ছেআমি রতি সাহা সি জাই করানো টির আবু সাঈদ খুদরী 
(র)-এর বর্ণনা নবী করীম হর বলেছেন, সাউদ হচ্ছে জাহান্নামের একটি পাহাড় । সে পাহাড়ে আরোহণের জন্য বাধ্য করা 
হবে যখনই ভাতে হাত রাখবে, তখনই হাত পুড়ে উঠবে। হাত উঠালে তা অবস হয়ে যাবে। পা রাখলে পুড়ে উঠবে এবং পা 
উ্ালে অবস হয়ে পড়বে'। আয়াতে ওয়ালীদ ইবনে মুগীরাহকে জাহান্নামের সে পাহাড়ে চড়ানোর কথা বলা হয়েছে। 

* হযরত আবূ সাঈদ খুদরী (রা.)-এর অন্য একটি বর্ণনায় আছে যে, নবী করীম 3:2১ বলেছেন, ১০ দোজখের অভ্যন্তরে 
অবস্থিত একটি পাহাড়। ওলীদ সত্তর বছর যাবৎ তাতে আরোহণ করতে থাকবে । এরপর তার নিম্নদেশ নিক্ষিপ্ত হবে এবং 
চিরদিন এ অবস্থায়ই থাকবে। 

* কালবী (র.) বলেছেন, 2১27 হলো দোজখের একটি উপত্যকা । ওয়ালীদকে তাতে আরোহণের হুকুম দেওয়া হবে। উপর 
থেকে লৌহ নির্মিত জিঞ্জির দ্বারা তাকে টানা হবে । আর নীচ থেকে হাতুড়ি দ্বারা তাকে প্রহার করা হবে। চল্লিশ বছর যাবৎ 
উপরের দিকে উঠতে থাকবে । যখন উচ্চ চূড়ায় পৌছে যাবে তখন তাকে নীচে নিক্ষেপ করা হবে, এরপর পুনরায় উপরের 
দিকে উঠার আদেশ হবে এবং উপর থেকে টেনে তোলা হবে, এরপর পেছন থেকে প্রহার করা হবে । এ অবস্থা সর্বদা 
অব্যাহত থাকবে। -রূহুল মা*আনী, মাযহারী| 

25559, 9455 ০85 49. ৮1০5 25 : আল্লাহ তা'আলা আলোচ্য আয়াতসমূহে তার মানসিক অবস্থার প্রতি 
আলোকপাত করেছেন! বলা হয়েছে যে, সে জানত যে, মহাগ্রস্থ আল-কুরআন আল্লাহ্র কালাম ৷ এ কথা জানা সর্তবেও কুরআন 
হতে মানুষকে ফিরানোর উদ্দেশ্যে চিন্তা-ভাবনা করে এমন এক কথা বলল, যা সম্বন্ধে তার নিজেরও বিশ্বাস ছিল না। এ কারণেই 
আল্লাহ তা'আলা বলেছেন, “পবিত্র কুরআন সম্বন্ধে এ সিদ্ধান্ত সে কিভাবে দিতে পারল”, আয়াতগুলোর অর্থ হলো “সে চিন্তা 
করেছে এবং একটি সিদ্ধান্ত স্থির করেছে। অতএব সে ধ্বংস হোক ৷ কেমন করে সে এ সিদ্ধান্ত স্থির করল ৷ অতঃপর সে আরো 
ধংস হোক, কেমন করে এ সিদ্ধান্ত স্থির করল, অতঃপর সে চেয়ে দেখল ।” 

অর্থাং সে জেনে-বুঝে কুরআন এবং হযরত মুহাম্মদ রঃ: সম্বন্ধে এ সিদ্ধান্ত স্থির করেছিল। সিদ্ধান্ত কি স্থির করেছিল তা পরে 

বাহয়েছে। সে সিদ্ধান্তটি ছিল, হযরত মুহাম্মদ এরর সম্বন্ধে জাদুকর বলা, আর পবিত্র কুরআন সম্বন্ধে জাদুর কথা, মানুষের 








সমাজের মানুষের সামনে হেয় প্রতিপন্ন করা। 


১৮৫০৪ ১৯১৭ 


১১:৬৪ 7০০556৮9505 ৮/৮5 45 £ আল্লাহ তা'আলা বলেন, অতঃপর চিন্তাভাবনা করে 
বব স্থির করে স্বীয় সম্প্রদায়ের প্রতি খুব তীক্ষু দৃষ্টিতে তাকাল । এমনভাবে মুখ বাকা ও কপালের চামড়া জড়ো করে তাকাল, 
তে মানুষ ধারণা করতে পারে যে সে বিশেষত এমন চিন্তা করছে যাতে মুহাম্মদ হু সকলেরই শক্রু এবং শত্রুকে খুব নিকৃষ্ট 
খেতাব দিয়ে শেষ করতে হবে। শেষ পর্যন্ত তাই করল এবং ইসলামে দীক্ষিত হওয়ার মনোভাব ফিরিয়ে ফেলল, আর মনের 
খৈতাবটি উল্লেখ করে দিল যে, কুরআনের ভাষা নামে এটা একটা আকর্ষণীয় জাদু ছাড়া আর কিছুই নয়। 

ক ৮20 দ্বারা এ কথার ইঙ্গিত পাওয়া যায় যে, ওয়ালীদ সত্যই বুঝেছে যে, এ কুরআন ও মুহাম্মদ এ -এর নবুয়ত 
,  সত্য। স্বজাতির নামকে সে ক্ষুণ্ন করবে না। সত্যের প্রতি গৃহীত সিদ্ধান্তকে ত্যাগ করে অসত্যকে প্রাধান্য দিল এবং 
বণ করল ইসলামকে বড় দৌলত মনে করল না। জাতির কুসংস্কার ও কুপ্রথা এবং বর্বরতাকে মূল্যায়ন করল। এ কারণেই 
জং তাআলা ভার জন্য দোজখের অনি পছন্দ করলেন। যেমন কর্ম তেমন ফল 

আত ৮ টিকে ১4:/হতে গ্রহণ করে তাফসীর করেছেন, অর্থাৎ এটা এমন জাদম যা অন্যন্য জাদুমমূহ হতে 
আর তারা ৪ উপর্যাযর জা তাহলে অর্থ হচছে- মুহম্মদ 333১৩ অতি বড় ধরনের একজন জাদুকর 
রত কথা । অথচ আল্লাহ তা'আলা বলেন, এটা (2১-13-4755 আল্লাহর পক্ষ থেকে 
উর _ ০৬০০০ ৮ ১০০১৪ 085 ৪৯53৪ আর এটা কোনো গণকের গণনাও নয়। আল্লাহ চাহেন কাফেরদেরকে রক্ষা 
2. লব ঠারা চায় নিজেরা দোজথে যাওয়ার জন্য, এ হেতু আল্লাহ পরবর্তী আয়াতে বলেন 7৫ 4:/-০(- আমি তার জন্য 

দোজখ নির্ধারিত রেখেছি । অচিরেই তাকে তাতে প্রবেশ করাবো। 


///.6211./59101.০0া 





০০:০০ ত ০০৯ 








5 ১৩ ৩ 





5 15, 7 


২৬. অচিরেই আমি তাকে নিক্ষেপ করবো প্রবিষ্ট করবো। রি 





সাকারে সাকার নামক দোজখে । 





2০305 ৪ ৩৩১৮ ০০, % ২৭. তুমি কি জান সাকার কি? এটা দ্বারা জাহান্নামের 





ভয়াবহত প্রকাশ করা উদ্দেশ্য ৷ 


৭/০৯-/৩৪ ৩5০ টি 1 ২৮, এটা অবশিষ্ট রাখবেনা এবং পরিত্যাগ করবে ন মাংস 


০৫০5 8 2 ০ 





কুল ৮০ 





ও হাড়ের মধ্য হতে কোনো কিছু; কিন্তু তাকে ধ্বংস 
করে দিবে । পুনরায় প্রত্যেক বস্তু নতুনভাবে স্ব-স্থ 
অবস্থায় প্রত্যাবর্তন করবে । 


৪5056182412 ৭ ২৯. এটা গায়ের চামড়া দগ্ধ করবে প্রকাশ্য চামড়াকে 





পি ৯তপ৫% তাশনত 


যতম্ম করবে৷ 





পভ 8 (44555 ইশ আলি তত ৩০, এর তত্বাবধানে রয়েছেন উনিশজন প্রহরী ফেরেশতা । 


4১5 


৬] 5 0294 ০০৪ 


71021755258 
[00০ 












পারত পা 


৮ 51 ০2০ 
পদে পতল পণ পাপা বাকি তাহির 


চিপ জেন ৩১১৬৬, টি 


০০৫ ০০৫ প, 


[৮৫০ (0:55 ১০১ 1১৮০ ০57 


প ৩৮০৬ 


রি জিনাত [৮5/০% 
৫718 ৮516১ ৩ ৫ 
০5 ০০৩৪ 














একজন'কাফের যে অতিশয় শক্তিশালী ছিল, সে বলল, 
আমি তন্মধ্য হতে সতেরো জনের মোকাবিলা করতে 
সক্ষম হবে। তোমরা অবশিষ্ট দু'জনের মোকাবিলা ? 
করো ) তাই আল্লাহ তাআলা ইরশাদ করেন- 


(৮ ৩১. আমি তো জাহান্নামের প্রহরী ফেরেশতাগণ ছাড়া 





কাউকেও নিযুক্ত করিনি অর্থাৎ তারা তাদের ' 
মোকাবিলার শক্তি রাখে না, যেমন তারা ধারণা করছে। 
আর আমি তো এদের সংখ্যা উল্লেখ করেছি উল্লিখিত 
পরিমাণ । পরীক্ষার উদ্দেশ্যে বিভ্রান্ত করার নিমিত্ত 
ভাদেরকে যারা কুফরি করেছে যাতে তারা এনপ 
বলবে যে, এ উনিশজন কেন? যাতে দৃঢ় প্রত্যয় জনে 
স্বপ্রমাণিভ হয় তাদের নিকট যাদেরকে কিতাৰ প্রদান 
করা হয়েছে অর্থাৎ ইহুদিগণ রাসূলুল্লাহ 
তাদের সংখ্যা উনিশ হওয়ার প্রশ্নে সত্যায়ন করে, 
যেহেতু ভাদের কিতাব তাওরাতের সাথে এটা 
সঙ্গতিপূর্ণ । 














ৰ 


এজ বঠিও এটা ০১৮০৮ হতে ২১4৮ হিসেবে মহল্লা মানসূব। 
১৮০৮0 এঠহ: এখানে (শব্দটি মুবতাদা, আর ১1 তার খবর অর্থাৎ এ-(1১:১ 
আর 487৫ এ সুরহাদাং :£: তার খবর এবং পুরা বাক্য 4১7 -এর মাফউলে ছানী হবে! 


৮, এ ০ 


রি এরা উই 4. হিসেবে মহল্লা মানসূব এবং ৮৮ কি 24109 
(0 অর্থাৎ ৪ * ০০ পরশ্নটিই 2৮০51 ৪০5 তখন অর্থ হবে এনা ৮৪ ৩০75০1৮:0৮ আর চা 


2215৮ 2৫৮ 


তিতা 
55202 কি $9 1525 2035 অথবা এরা পরস্পর 27:20 হবে। 


পিপিপি 


/ 








শ্তাফগীরে জালালাইন : আবরবি-বাংলা, সপ্তম খও [২৯তম পারা ১৮৯ 





7:70 এটা উহ ুবতাদার খবর হবে ০, আর হাসান ইবনে আবী আবলাহ ও যায়েদ ইবনে আলীর মতে এরা বাক্য 
.58:1১5 ৫5 ৮2০১০০৮০৮১৩ ০ 
৮৫২৮৫১০ ত যায 
,১/4০১১৮ আল্লামা যামাথশারী (র.)-এর মতে ৮০৮০৮০৮1৮৮- 


ঠা কারে মতে 5454 3০-7০5 5225 ৫5 এটা শিবহে ফে'লের এর সাথে ১. হয়ে পৃথক বাক্য তথা 
(১১24 হবে। 


(4,505 0055 01555 £ এখানে 2৫5 টি ১৬ ৫৯ হতে ০:০2: এবং উভয় মিলে ০০০ 
তে 5527 হয়েছে। যার 

$5)% 4৯ : এটা 5 হতে মাফউলে ছানী, আর 1:৮4 ৮:31] টি 7 -এর সিফাত। 

4571481৮0055 4 : জমুর £৮12শিল্দটিকে উহ্য মুবতাদার ০৮ হিসেবে ৮৮১০ পড়েছেন। আর কেউ 
তাকে ০27. এর ৬.০ হিসেবেও €৮০% পড়েছেন, তবে প্রথম তারকীব-ই হলো উত্তম। হাসান বসরী, নাসর ইবনে 
সেম, ঈসা ইবনে ওমর ইবনে আবূ আবলাহ, যাঁয়েদ ইবনে আলী (র.) হাল হিসেবে মানসূব পড়েছেন। -4ফাতহুল কাদীর] 
52555 উতর: জমহুর 752-এর ০২-১ -এ 3 দিয়ে ৫2 25 পড়েছেন । আর আবূ জাফর ইবনে কা'কা 
বংতালহা ইবনে সোলাইমান ১: -এ ৮2 যুক্ত করে ৮০ পড়েছেন। -ফাতহুল কাদীর] 


[এাসস্িক আভলাচলা] 


4255 (255 আয়াতের শানে নৃযুল : ইমাম বায়হাকী হযরত বারা ইবনে আযিব (রা.) হতে বর্ণনা করেছেন। তিনি 
নেন, ইহুদি সম্প্রদায়ের কয়েকজন লোক নবী করীম ওঃ -এর এক সাহাবীর নিকট জাহান্নামের প্রহরী সম্পর্কে প্রশ্ন করল। 


হাবী নবী করীম এঃ£১-এর নিকট এসে ব্যাপারটি জানালেন। তখন আল্লাহ্‌ তা'আলা উপরিউক্ত 42 £২-:-1-০ আয়াত 


তি 


ওয়ায় কাফেরদের মনে নতুন এক প্রশ্নের উদ্রেক হলো । তারা বলতে লাগল হযরত আদম হতে শুরু করে জাহান্নামে অগণিত 
[দুষের জন্য মাত্র উনিশজন প্রহরী হওয়া একটা বিশ্বয়কর কথা । অতএব এটা নিয়ে কাফেরগণ হাসি-ঠান্টা ও বিদ্ধপ করতে 
গল । তারা বলল, এ কয়জন ফেরেশতাকে কুপোকাত করা কোনো কঠিন ব্যাপার নয়৷ আবূ জাহল প্রচণ্ড অষ্রহাসিতে ফেটে 
ড়ে বলল, তোমরা কি এতই দুর্বল যে দশ-দশজন লোকও এক-একজন ফেরেশতার সাথে মোকাবিলা করতে পারবে না? তখন 
নী জুহাম গোত্রের একজন পালোয়ান বলল, ১৭ জনের সাথে আমি একাই মোকাবিলা করতে সক্ষম। অবশিষ্ট দু' জনকে 
উমরা কাবু করে নিবে । এ ধরনের হাস্যকর কথার জবাবেই আল্লাহ তা'আলা উপরোক্ত 52০7. ৫:12 আয়াত অবতীর্ণ 
ঈরেছেন। _খাযেন, কাছীর] ্ 

মা সদদী .) হতে বর্ণিত, ০2275 :12 অবতীর্ণ হওয়ার পর আবুল আসাদ নামে কুরাইশের এক লোক বলল, হে 
উইশ সম্দায়! উনিশজন ফেরেশতা তোমাদেরকে শাস্তি দিতে পারবে না। আমি ডান হাত দিয়ে দশজন এবং বাম হাত দ্বারা 
“কে কুপোকাত করবো। তখন আল্লাহ তা'আলা... ৫3 | ১৫০ (০.2 আয়াত অবতীর্ণ করেন। 

পর" 4৬৯ : উক্ত আয়াতসমূহে আল্লাহ্‌ তা'আলা বলেন, ওয়ালীদের কর্মকাণ্ডের প্রতিফলে আমি তাকে 7£- নামক দোজখে 
 াবো। এখানে “৫ -এর কথা নির্দি্টভাবে উল্লেখ করার বিভিন্ন কারণ হতে পারে । যেমন- +: দোজখসমূহের মধ্যে 
কর সবক পীড়াদায়ক ও কঠিন। সুতরাং ওয়ালীদ এমনি ধরনের দৃষ্ প্রকৃতির কাফের ছিল তাকে শাস্তি দানের ক্ষেত্রেও তেমন 
নু বসথ গ্রহণ করতে হবে । অথবা ৮ সম্পর্কে আমাদের যেমন ধারণা যে তা সাধারণত কঠিন মূলত কেবল তা কঠিনই 
ভা ইং তা যে কত বড় কঠিন তা মানবিক ধারণার মাধ্যমে অনুমান সম্ভব নয় । তাই আল্লাহ্‌ তাআলা হযরত মুহাম্মদ এ -কে 
ফান বুঝাতে গিয়ে লেন, হে মুহা্মদ 233! আপনি কি জানেন যে, একি প্রকৃতির দোজবঃ জেনে রাখুন তাতে 
হত দেহের পি করা হবে তাদের রক্ত-মাংশ-হাড় ইত্যাদির কোনো কিছুই তথায় থাকবে না। জ্বলে-পুড়ে ছাই হয়ে যাবে । 
কার “ই কোনো চিহ্ন বলতে কিছুই থাকবে না। তখন পুনরায় সুগঠন যুক্ত তাজা শরীর তৈরি করে দেওয়া হবে । এটাও 
“  £ মতো শেষ হয়ে যাবে। এনপ হতেই থাকবে । 


///.6911./69101.00া 








রশ্রের উদ্দেশ্য : 72:০1:00 তুষি কি জান 
সাকার কি?” 
জান সাকার জিনিসটি কি? উদ্দেশ হচ্ছে- তুমি সর্বাধিক জ্ঞানী এবং 


শান 7১20 হর তত রত যাবহ অবস্থা এবং ভীতি ্থার | 

উর অতি ৮২৯৭ মারার তাজানা রামের রা অনি যাস ১১715 

টা হতে পারে একটি এই যে, যে কতই ভাতে িক্ষি হবে তা তাকে জালিয়ে কর দি কা 

রনির বারা মার ০ 1০১৯৮৬৭ 
একটি আয়াতে বলা হয়েছে এ ভাষায়- ৮০৮ 41) ১ খু ্ র 

ৰ য় ৬৮4 43125 ০০ স সে তাতে মরবে 
38 ; আয়াত ১৩) এর দ্বিতীয় অর্থ এও হতে পারে যে, আজাব পাওয়ার যোগ্য সিডি সা ১৬ 
থাকতে না। তার আয়ন্তের বাইরে থাকা কারো পক্ষে সন্তব হবে না, আর যে-ই তার আয়ত্তে আসবে তাকে আজাব না দিয়ে 


না। 
শি ৬ 2:52 


১০৮987৮1555 455: এ ঝকোরও দু'টি অ প্র ডদই০০5০ ০৩ 

মুবালাগার সীগাহ, তে প1৮৬ ১৮৭০ হারা রা 

মানুষের দৃষ্টির সামনে চমকাতে 
থাকবে । অর্থাৎ ভয়ঙ্কর হওয়ায় দূর হতে লোকেরা জাহান্নামকে দেখতে পাবে, ইমাম হাসান বসরী (র.) ্ 

দূর হতে লোকেরা হারামের আদ দেখতে পাবে ইমাম নারী, আল্লামা সানী ও আলাম দর) তাসীর 

করেছেন। আল্লামা করব (র.) এটা হযরত ইবনে আবাস অভিধৃত বলে দাবি করেছন এটার বা হলো নি 

-কে £754 -এর বহবচন মনে করা তখন বাকের অর্থ হবে, চামড়া ঝলসিয়ে দানকারী । অর্থাৎ জাহান্নামের অন 

দোজখবাসীদের চামড়া ঝলসিয়ে দিবে, কোনো অংশকে বাদ রাখবে না। মুখমণ্ডল এবং শরীরের অন্যান্য চামড়। খলসিয়ে দিকে 

আল্লামা কুরতুবী, সানী এবং ইমাম রাহী (র.)প্রথমোক অভিমতকে অ্াধকার দিয়েছেন ভরা বলেছেন, +:7:31+5-4 

“অর্থ তা অবশিশুও রাখে না, ছেড়েও দেয় না: _এ কথার পর "চামড়া ঝলজিয়ে দেয়" একথা বলার প্রয়োজং বাক নদুরাং 

চিন ৮৮৮৮ না স্পা 

বলার কারণ হলো, ব্যক্তির ব্যক্তিত্‌ প্রকট ও প্রকাশকারী আসল জিনিস হলো তার মুখাবয়ব ও তার দেহের চর্ম, তার কু্ীতাই 
তাকে খুব বেশি যানসিক অস্বস্তিতে নিমজ্জিত করে । দেহের আতান্তরীণ অন্প্রত্যঙ্গ যতই কষ্টদায়ক ব্যাপার থাকুক না কেন, সে 
জন্য কেউ তেমন দুঃবিত হয় না, যতটা দৃঃখ-ভারাত্রান্ত ও মানসিক যন্ত্রণায় নিমজ্জিত হয় তার মুবমণ্ডলের কুশীতা কিংবা লেহের 

প্রকাশা অংশের উপর কুশ্রী ক্ষত চিহ থাকলে, কেননা তা দেখে তার প্রতি প্রত্যেকটি লোকই ঘৃণাবোধ করতে পারে। এ 

কারণেই বলা হয়েছে যে, এ সুন্দর-সৃশরী মুখাবয়ব ও চাকচিক্যপূর্ণ এবং নির্যম কাণ্তিধারী দেহের অধিকারী যেসব লোক বর্তমানে 

দুনিয়াতে নিজেদের ব্যক্তিত্‌ নিয়ে গৌরবে স্ষ্ীত হয়ে আছে, তারা যদি আল্লাহর আয়াতসমূহের সাথে ওয়ালীদ ইবনে মুগীরাহর 
ন্যায় শক্রতামূলক আচরণ করতে থাকে, তাহলে তাদের মুখাবয়ব ঝলসিয়ে দেওয়া হবে এবং তাদের চামড়া জ্বালিয়ে কয়লার 
মতো কালো করে দেওয়া হবে। 

এ আলোচনা হতে জানা গেল যে, গ্রন্থকার এবং আরো! অনেকের কাছে আয়াতের দ্বিতীয় অর্থই গ্রহণীয়। 

০5222548505 60555 4455: ওয়ালীদ ইবনে মুগীরাহকে যে দোজবে প্রবেশ করানো হবে সে দোজখের 

উনিশল্রন রক্ষিবাহিনী থাকবে । যারা কাফেরদেরকে বিভিন্ন প্রকার শাস্তি প্রদান করতে থাকবে! 

একজন ফেরেশতাই কাফেরদেরকে জাহান্নামে শাস্তি প্রদানের জন্য যথেষ্ট । তদুপরি ১৯ জন ফেরেশতা তথায় নিক করার অর্থ কি 

এটার বিভিন্ন কারণ হতে পারে : 

১. হতে পারে জাহান্লাষের আজাব বিভিন্ন প্রকারে হবে, প্রতোক প্রকারের জন্য এক একজন ফেরেশতা নিযুক করা হবে! 

২ অথবা, একজন ফেরেশতার মাধামেই আজাবের কাজ সমাধা করা যেত ঠিকই, তবে আজাবের প্রতি গুরুত ্দান করে 
কার সুষ্ঠু আয়োজনের এবং সু পরিচালনার জন্য একাধিক ফেরেশতা ব্যবহার করা হবে। আজাবের কাধে কোথাও বি 
ঘটে কিনা সে দিকের প্রহরী হিসেবে একাধিক ফেরেশতা থাকবে । 

৩. অথবা, উনিশ সংখ্যা ্ারা ফেরেশতাদের আধিক্ের সমাগম হওয়ার কথা বুঝানো হয়েছে নির্দিষ্ট উদ্দেশ নয় 

উনিশ দ্বারা কি উদ্দেশ্য তা আল্লাহ সব চেয়ে ভালো জানেন। 

ফেরেশতাদেরকে উদ্দেশ্য নেওয়া হয়েছে তাদের অন্তর থেকে 

নাহগারকে হাকিয়ে দোজখে নিক্ষেপ করবে । আনাই 


৪. অথবা, ০25 মন 
কামালাইন গ্রন্থকার বলেন, 722 £-77 বলে যে সকল 
রহমত ছিনিয়ে নেওয়া হয়েছে! আর তারা প্রতোকেই ৭০ হাজার 
তাদেরকে এ জন্য নির্ধারিত করেছেন । 


///.92111./58101.00]া 


তাফপীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম খও [২৯তম পারা ] ১৮৩ 





৫ ইমাম রাহী (র.) এ আয়াতের ব্যাখ্যায় লিখেছেন। আল্লাহ তা'আলা দোজখের ব্যবস্থাপনায় উনিশজন ফেরেশতার যে কথা এ 
আম্লাতে ঘোষণা করেছেন তার ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেছেন ,:-2 25-7 -এর পর আরেকটি কথা উহ্য থাকতে পারে, 
রার তা হলো (৫:-2 তথা উনিশ প্রকার ফেরেশতা । 


০ পাপ 


। অর কোনো কোনো তব্ৃজ্ঞানী বলেছেন, 42 £২:7 -এর পর ৮০ শব্দটি উহ্য রয়েছে। অর্থাৎ উনিশ কাতার ফেরেশতা । 
4কাবীর, মা'আরিফ] 


18541)-॥ ৩৯০ ৮৮৮ 0৩ ৮4৮ 2155 : অর্থ_ আমি দোজখের কর্মচারী ফেরেশতা ছাড়া 
রা কাউকেও বানাইনি।” আলোচ্য আয়াতে এক শ্রেণির লোকদের প্রশ্নের জবাব দেওয়া হয়েছে। সে লোকেরা বলাবলি 
করেছিল যে, হযরত আদম (আ.) হতে কিয়ামত পর্যন্ত যত লোক পাপ করেছে তাদের সকলকে আজাব দানের জন্য মাত্র ১৯ 
জন ফেরেশতা কি যথেষ্ট হতে পারে? সে ১৯ জনের মোকাবিলা করাতো কয়েকজন শক্তি-সামর্থ্য মানুষের পক্ষেই সম্ভব । তাদের 
এজ্রাতীয় কথাবার্তার জবাব আলোচ্য আয়াতে দেওয়া হয়েছে। বলা হয়েছে- দোজখের কর্মচারী আল্লাহ তা'আলা কোনো 
মন্যকে নিযুক্ত করেননি । যাদেরকে এ কাজের জন্য নিযুক্ত করা হয়েছে তারা ফেরেশতা । তাদের শক্তি ও সামর্থ্য মানুষের 
তুলনায় অনেক বেশি । তারা সংখ্যায় কম হলেও সমস্ত পাপী লোকদের পক্ষে এঁক্যবদ্ধ হয়েও তাদের মোকাবিলা করা কিছুতেই 
স্ব নয়। ফেরেশতাদের শক্তি-সামার্থ্যেরে প্রতি ইঙ্গিত করে বলা হয়েছে, £% খু! এ;7১:£ 25553 “আর তোমার 
প্রতিণালকে সৈন্যবাহিনী সম্পর্কে স্বয়ং তিনি ছাড়া আর কেউ জানেন না” অর্থাৎ তারা কত শক্তি ও ক্ষমতার অধিকারী তা আল্লাহ 
ছাড়া আর কেউই জানে না। 

্বাহারামের কর্মচারী ফেরেশতাদের সংখ্যা উল্লেখ করার কারণ : আলোচ্য আয়াতে জাহান্নামে কর্মরত ফেরেশতাগণের 

সংখ্যা উল্লেখ করার প্রসঙ্গে বলা হয়েছে। 

১ কাফেরদেরকে পরীক্ষা করা এর উদ্দেশ্য ৷ কেননা শানে নুযূল হতে জানা যায় যে, তারা এ সংখ্যার কথা শুনে, বিভিন্ন জন 
বিভিন্ন রকমের কথা বলাবলি করেছে এতেই তাদের পরীক্ষা হয়ে গেছে। 

২. আহলে কিতাবগণের দৃঢ় বিশ্বাস জন্মানো এবং ঈমানদারদের ঈমান বৃদ্ধিকরণ। এ সংখ্যার কথা শুনে ঈমানদারগণ মেনে 
নিয়েছেন। সে কারণেই তাদের ঈমান বৃদ্ধি পেয়েছে। আর আহলে কিতাবগণের প্রসঙ্গে গ্রন্থকার এবং কতিপয় তাফসীরকার 
বলেছেন, ইহুদি, ধরিস্টান, আহলে কিতাবদের ধরীয় গ্রস্থাবলিতেও দোজখের ফেরেশতাদের এ সংখ্যাই উদ্ধৃত হয়েছে বিধায় 
এসংখ্যাটির কথা শুনে তাদের দৃঢ় প্রত্যয় জন্মিবে যে, এ কথাটি নিঃসন্দেহে আল্লাহর বলা কথা । ঈমান বৃদ্ধি পাওয়ার কথা 
বলে এটাই বুঝিয়েছেন, এ প্রসঙ্গে কোনো কোনো মুহাদ্দিস বলেছেন যে, এ তাৎপর্য দু'টি কারণে যথার্থ নয়। একটি এই যে, 
ইহদি ও নাসারাদের যেসব ধর্মীয় বই-কিতাব দুনিয়াতে পাওয়া যায়, তাতে শত খৌজাখুজি করেও দোজখের ফেরেশতাদের 
এ সংখ্যার উল্লেখ কোথাও পাওয়া যায়নি। কাজেই তাফসীরকারদের উক্ত কথার কোনো ভিত্তি নেই। আর দ্বিতীয় হচ্ছে- 
কুরজান মজীদে এমন অনেক কথাই পাওয়া যায়, যা আহলে কিতাবদের ধর্মী গ্রন্থাবলিতেও বলা হয়েছে, তা সত্তেও তারা 
তর প্রতি ঈমান গ্রহণ করে না, উপরস্ত্ব এ বলে মিথ্যা অভিযোগ তোলে যে, মুহাম্মাদ 2৫হঃ এসব কথা তাদের গ্রস্থাবলি হতে 
গ্রহণ করেছেন। এসব কারণে আমাদের মতে, আলোচ্য আয়াতটির সঠিক তাৎপর্য এই হবে যে, মুহাম্মদ এ্রঃঃ ভালোভাবেই 
জানতেন যে, তার মুখে দোজখের উনিশজন ফেরেশতার কথা শুনা মাত্রই তার প্রতি ঠাট্টা-বিদ্রুপ করা হবে; কিন্তু তা সন্ত 
সান্লাহর নিকট হতে অবতীর্ণ ওহীতে যে কথাই বলা হয়েছে, তা তিনি কোনোরূপ ভয়ভীতি ও দ্বিধা-সংকোচ ছাড়াই 
ধাশ্যাবে লোকদের সম্মুখে প্রকাশ করে দিয়েছিলেন এবং কোনোরপ ঠন্টা-বিত্রপের একবিন্দু পরোয়া করলেন না। 
আরবের ঘূর্ধ লোকেরা নবীগণের মান-মর্যাদা সম্পর্কে কিছুই জানত না; কিন্তু নবী-রাসূলগণ যে আল্লাহর নিকট হতে আসা 
ধত্যেকটি কথাই যথাযথভাবে জনগণের নিকট উপস্থাপিত করে থাকেন- তা লোকদের পছন্দ হোক না-ই হোক -এ কথা 
এ কিভাবগণ ভালোভাবেই জানত । এ কারণে নবী করীম 233-এর কর্নীতি প্রত্যক্ষ করে দৃঢ় বিশ্বাস লাভ করবে যে, 
নি কঠিন বিরুদ্ধ পরিবেশের মধ্যোও বাহত এপ আশ্চর্যজনক কথাটিও কোনোরূপ দ্বিধা-ভয়-সংকোচ ব্যতীতই জনগণের 

৩ আহলে বিতুরে দেওয়া কেবলমার প্রকৃত নবী-রাসূলেরই কাজ হতে পারে আহলে কিতাবদের প্রতি এটা ছিল একটা বড় আশা। 
পা এবং ঈমানদার লোকদের অন্তর হতে সন্দেহ দূরীকরণ ৷ এ কথাটি পূর্বের কথার সম্পূরক ৷ কারণ এ সংখ্যার 

অর মুশফিক ওরা অন্তরে দৃঢ় প্রতায় জনম নিলে অবশ্যই সন্দেহ মন হতে দৃরীভত হয়ে যাবে। 

ই তাকাবং কাফিরগণ বলবে এ দৃষ্টান্ত ঘারা আল্লাহ তা'আলা কি বুঝাতে চেয়েছেন? এ রশ উত্তরে বলা হয়েছে, 
কার ফেরেশতাদের সংব্যা উল্লেখ করেছেন এবং তার দ্বারা জানতে চান কে এ সংখ্যা বিশ্বাস করে হেদায়েত গ্রহণ 
অবিশ্বাস করে পথভ্রষ্ট হয়ে যায়। মূলতঃ জাহান্নামের এ বিবরণ মানুষের জন্য সাবধান বাণী হিসেবেই দেওয়া হয়েছে। 


///.6911./69101.00া 










12259023555 035 












ঞ পাতজি ৩০৭ 


১05051120০2 


৮৮৮৮ ও 








257 8820 
43554255821 
1251৫ 3৩০৮7 


9. বিট 
দিতির পিন 





42700190130 













০ ৮55 
৮০ ৬ ৮ 
চা 52 পণ ৮৮৮০2 


৮০১০-০১-১৩ ১ 





৯৯০। এস ০5 ৮ন ভাজা এ, 


1") ৩১. আর যারা ঈমান আনয়ন করেছে আহলে কিতাবগণের 


মধ্য হতে তাদের ঈমানে প্রবৃদ্ধি অর্জিত হয় বিশ্বাস 


ভাদের কিতাবের সাথে সঙ্গতিপূর্ণ আর আহলে 
কিতাব ও মুমিনগণ সন্দেহে পতিত না হয় অন্যের 
ছারা ফেরেশতাগণের সংখ্যা সম্পর্কে । আর যেন বলে, 
তারা যাদের অন্তরে ব্যাধি রয়েছে মদীনায় অবস্থানকারী 
সন্দিদ্ধ ব্যক্তি এবং কাফেরগণ মন্কায় অবস্থানকারী 
আন্থাহ কি ইচ্ছা করেছেন এটা বারা এ সংখ্যা ছারা 
উদাহরণ হিসেবে এর অভিনবত্তের কারণে কাফেরগণ 
একে উদাহরণ রূপে আখ্যায়িত করেছে এবং ১০. 
রূপে তাতে ই'রাব দেওয়া হয়েছে। এভাবে অর্থাৎ 
অস্থীকারকারীগণের পথভ্রষ্টতা ও বিশ্বাসীদের 
এবং যাকে ইচ্ছা হেদায়েত করেন। আর তোমার 
প্রতিপালকের সৈন্যবাহিনী সম্পর্কে তিনি ব্যতীত অপর 
কেউ জানে না ফেরেশতাগণের শক্তি ও ভাদের 
সহযোগিতা সম্পর্কে ! আর এটা তো জাহান্নামের এ 
বর্ণনা মানুষের জন্য সাবধান-বাণী মাত্র। 








তহকীক ও তাবকীনব 


তত ত শাকিতত 


35525 1055 : এটা তৎপূ্ববর্তী 575) -এর উপর হয়েছে অর্থাৎ ১২ -এর পর ০431 থেকে তাদেরকে »-০১ 
ৃ ০৩০৬৪ ৩, 542/5৯% 
(0০৮1 ষ্ঠ : এটা 354 -এর মাফউল হিসেবে মানসূব হয়েছে! ০০53115591৮ এবং ১০৮০ অং 
৩0৫4 হতে 453 35 হিসেবে মারফূ' হয়েছে। 
০০০০ ০22 ১০৫ 
১৪১৪ & 41৯5 : এরাও 5 -এর উপর আতফ হয়েছে! 
(55-41045515-4551 আও 58 উপ 
055 -এর ৪ 9. উহ্য থাকবে অর্থাৎ ৮] ৮:০৮ 1 


৮০/০:5515,8:৮৮৪৮3১-০৮৪ ৪৯? করার আর একটি 
(30150150055 5055555 : এটা ঘারা আল্লাহ তা'আলা ফেরেশতাদের দোজখের রক্ষক নি 


রহস্য বর্ণনা করেছেন- আল্লাহ্‌ বলেন, দোজখের রক্ষিবাহিনীর সংখ্যা মাত্র উনিশ, এ কথা 


বৃদ্ধি পাবে? 


৪.৮ ৯৮৮৮৬৬ িিতলনী তি ৬কুতু ৮ রি 
৩020৫015281 350 0০5 9 ০ তত ২১ সি 


শুনামাত্রই ঈমানদারদের ঈমান 


০০ 
৩০ 





//.9211./58101.00]া 
















মান বৃদ্ধিও হয় না এবং তাতে কোনো য় বৰ 
জালালাইন গ্রন্থকার তার তাফসীরে এর একটি উত্তর দিয়েছেন, তাহলো ৮৪৪ এ 





তি 


ভা ও ইন্্রীল গ্রন্থেও এ উনিশ সংখ্যার কথা বর্ণনা রয়েছে, অতঃপর রাসূলুল্লাহ 
পুনরায় ব্যক্ত করেছেন। 

অতএব এ বিষয়টিকে তারা মনে-প্রাণে সত্য বলে মেনে নিতে তাদের আর কোনো সন্দেহ রইল না! এতে তাদের একিন ও 
দ্য বিশ্বাস রয়েছে যে, তাওরাত ও ইঞ্জীল যা সন্বন্ধে ভবিষ্যদ্বাণী করেছে তা সত্য সত্যই পাওয়া গেছে । যার ফলে মুহাম্মদ 
এ -কে সত্য বলে মেনে নেওয়ার বিষয়ে সংকোচ বোধ করতে হবে না। 

২ অথবা, ঈমান বৃদ্ধি হওয়ার অর্থ হলো- ৩.:231%,£? তথা ঈমানের নূর বা ফোকাস বৃদ্ধি হবে, ঈমানের শক্তি ও ৮৮১: 
বৃদ্ধি হবে, ঈমান ও একিন প্রগাঢ় হবে ৷ এমন বিশ্বাস অন্তরে জন্মিলে, অগাধ সম্পদের বিনিময়েও যাকে প্রাণকেন্দ্র হতে 
বিলীন হতে দিবে না। নতুবা হাকিকতে ঈমান বৃদ্ধি ও কমতি হয় না। _মা'আরিফ, মাদারিকা] 

3210... তে] 545 এও :50852715-.5 ৪ খ্বঃ আয়াত দ্বারা আল্লাহ তা*আলা ফেরেশতাদের 
মংখ্যা বর্ণনার আরো একটি কারণ বর্ণনা করেছেন, অর্থাৎ আল্লাহ বলেন, আমি উক্ত উনিশ সংখ্যার কথা বর্ণনা করেছি এ জন্য 
যাতে সাধারণ মুশমিন ও মুসলমান এবং ইহুদি ও নাসারাগণ নিঃসন্দেহ হয়ে যায় যে, আমি আল্লাহ যা বলেছি তা-ই সত্য 
দোজখীদেরকে উনিশজন ফেরেশতার মাধ্যমে উপযুক্ত শাস্তি দেওয়া আমার পক্ষে সত্যই সম্ভব, আর এ কথাও যেন তারা জেনে 
রখে যে, এ নগণ্য ক্ষমতা দ্বারা আমি অতি বৃহৎ কার্য সমাধান করতে ভালোরূপেই ক্ষমতা রাখি। 
আর ৫) ৮০০1-4:৮($535:53 45515 আয়াত দ্বারা বলা হয়েছে, বক্র অন্তরের অধিকারীগণও আল্লাহর নাফরমানগণ। 
আল্লাহর কোনো কুদরত বা ক্ষমতাকে বিশ্বাস করতে চায় না, এ বিষয়টি শুনে তারা যেন আরো বেশি বিভ্রান্তিতে পড়ে যায় এবং 
নাফরমানির সাগরে আরও বেশি করে হাবুডুবু খেতে থাকে । আল্লাহর কুদরতের সাথে তামাশা করে যেন নিজেদের পাপের বোঝা 
আরো বাড়িয়ে তোলে, কারণ মিথ্যাবাদী ও পাপাচারীদেরকে পাপ কাজের সুযোগ বাড়িয়ে দেওয়ার অর্থ হলো তাদেরকে ধ্বংসের 
গর্ভে নিমজ্জিত হওয়ার সুযোগ দেওয়া । সুতরাং তারা ধ্বংসের সাগরে লিপ্ত হওয়ার জন্য যেন আরো অধিক সুযোগ গ্রহণ করে, 
ফলে তাদেরকে দোজখে নিক্ষেপ করার সুব্যবস্থা লাভ করে । আর বলতে থাকে যে, আল্লাহ এত মহান সত্তা অথচ তিনি কত হীন 
কল্পনায় লিপ্ত হয়েছেন। আর বক্র অন্তরে আল্লাহর হেকমত সম্পর্কে আলোচনা করে কেবল পথত্রষ্ট হওয়া ব্যতীত আর কিছুই 
চোরা | 

(52) ৮705 ৬০ 47072 এ ৪11525 এঠিত্ত : আল্লাহ তা'আলা তীর কালামে ও আদেশাবলিতে 
মাঝে-মধ্ে এমন কিছু কথা বলে দেন- যা এক শ্রেণির লোকদের জন্য ঈমান পরীক্ষার মানদণ্ড হয়ে দীড়ায়। মূলত তাকে 
একজন সত্যপন্থি, সৃস্থ মন-মেজাজ ও সঠিক চিন্তা-ভাবনার লোক শুনতে পেয়ে তার সহজ-সরল অর্থ বুঝতে পেরে সঠিক পথ 
অবলম্বন করে । সে কথাটিই বক্রবুদ্ধি ও সত্য-সততা এড়িয়ে চলতে অভ্যস্ত ব্যক্তিগণ শুনতে পেলে তার বীকা অর্থই গ্রহণ করে 
থাকে। আর প্রকৃত সত্য হতে দূরে পালিয়ে যাওয়ার জন্য একেকটি বাহানা বানিয়ে নেয়। প্রথমোক্ত ব্যক্তি নিজেই যেহেতু 
সত্যবাদী ও সত্যপন্থি, তাই আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করেন। কেননা, যে লোক বাস্তবিকই হিদায়েত পেতে চায় 
কে জোরপূর্বক গুমরাহ করে দিবেন, এটা কখনো আল্লাহর নিয়ম নয়। আর দ্বিতীয় ব্যক্তি যেহেতু নিজেই হেদায়েত পেতে 
ইনক নয়, সে নিজের জন্য পৎন্রষ্টতাকেই পছন্দ করে নিচ্ছে, এ জন্য আল্লাহ তা'আলা তাকে গুমরাহীর পথেই চলার সুযোগ 
সন কেননা যে লোক নিজেই সত্যকে গ্রহণ করতে প্রস্তুত নয় এবং তাকে ঘৃণা করে, আল্লাহ তাকে জোরপূর্বক সত্যের পথে 
নিয়ে আসবেন তাও তীর নিয়ম নয়। উপরিউক্ত আয়াত ছারা এটাই বুঝানো হয়েছে। 

৯২ 3/ ১৬০১ 053 ৬455 কঠিন: পূর্বে যে উনিশজন ফেরেশতার কথা বলা হয়েছে তারা দোজখের 
সবস্থাপনায় নিয়োজিত ফেরেশতাদের অধিনায়ক স্বরূপ । তাদের অধীনে কত ফেরেশতা আছে তা একমাত্র আল্লাহই ভালো 
ইনেন। বুখারী ও মুসলিম শরীফের হাদীসে এসেছে যে, নবী করীম রঃ ইরশাদ করেছেন সপ্তম আসমানে রয়েছে বাইতুল 
তাত তি দিন সন্ত হাজার নতুন ফেরেশতা তওয়াফ করে, এরা জীবনে আর কখনো তওয়াফ করার সুযোগ পায় না। 

* ফেরেশতার সংখ্যা কত হবে তা কল্পনা করাও কঠিন। নূরুল কোরআন] 


////.9811.59101.00 








আআন্ুতাচ্ছ 2 

৩২. যথার্থই 94 শব্দটি 1 অর্থে 03354 এক জন্যে 
১." ৩৩. শপথ রাতের, যখন তা 151 শব্দের 3১ -এ যবর 
যোগে পঠিত আগত হয় দিনাস্তে আগমন করে। অপর 
এক কেরাতে শব্দটি 51 $, তথা 1; -এ সাকিন 
যোগে তৎপরে একটি হামযাসহ পঠিত হয়েছে অর্থাৎ 
অবসান ঘটেছে! 


৩৪. আর শপথ প্রভাতকালের যখন তা আলোকোজ্ছুল 
হয়েছে প্রকাশ লাভ করেছে। 


৩৫. নিশ্চয় এটা অর্থাৎ সাকার নামক জাহান্নাম ভয়াবহ 
বিপদসমূহের একটি বৃহত্তম মসিবতের মধ্য অন্যতম । 
(০০৫৫7৫৭০৮০৯ 1285 পা, ৬, সতকারী এটা ৩১৩1 হতে ১৬. আর তাকে 74 

১০৮১১ ৬ম ৩৫ তে অর্থে এ জন্য ব্যবহার করা হয়েছে, যেহেতু এটা 
৬৩ অর্থে ব্যবহৃত মানুষের জন্য ৷ 
৩৭. তোমাদের মধ্য হতে যে চায় এটা পূর্বোক্ত ৮; হতে 
5১ অগ্রগামী হতে কল্যাণ অথবা বেহেশতের প্রতি 
ঈমান আনয়নের মাধ্যমে কিংবা পশ্চাৎগামী হতে মন্দ 
বা জাহন্লামের দিকে কুফরির মাধ্যমে | 
৩৮, প্রতোক ব্যক্তি নিজ কৃতকর্মের দায়ে আবদ্ধ 22৯) 
শব্দটি 254১2 দোয়বদ্ধ) অর্থে ব্যবহৃত । দোজখে 
নিক্ষিপ্ত হওয়ার মাধ্যমে স্বীয় আমলের জন্য সান্জপ্রাণতহবে। 
৩৯. দক্ষিণ পার্খস্থ ব্যক্তিগণ ব্যতীত । তারা হলো 
মুমিনগণ, তারা তা হতে পরিভ্রাণ লাভ করবে 


/ 


1১৫. 












৬০ ত৬৩৩ জপটিত লাশ 


শ্রী ০০ ৮ 


৪০. তারা অবস্থান করবে স্বীয় উদ্যানে এবং পরস্পর 
জিজ্ঞাসাবাদ করবে তাদের মধ্যে একে অপরকে ৷ 
240351৮7৮1০ (তল 55) 85 পর রসে এবং তাদের অব সে 

১৩015 2 0১৮1 তাদের উদ্দেশ্যে বেহেশতীগণ বলতে থাকবে। 
 ,* ৪২. কিসে তোমাদেরকে পরিচালিত করেছে প্রবিষ্ট করেছে 
জাহান্নামে । 
৪৩. তারা বলবে, আমরা সুসন্রিদের অন্তর্ভুক্ত ছিলাম না৷ ! 


45,৮৬৩ 














৪৪. আর আমরা অভাব্থন্তকে আহার্য দান করতাম না । 





-১540105৮0555-55 
///.6211./59101.00া 


তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম খণও [ ২৯তম পারা ] ১৮৭ 








,.£০ ৪৫. আর আমরা ছিদ্রাৰেষণ করতাম বাতিল পন্থায় 


গিনি ছিদ্রাবেষণকারীদের সাথে ৷ 








হি নে নিত ৬৫4.$% ৪৬. আর আমরা কর্মফল দিবসের প্রতি অসত্যারোপ 
1 একাজ করতাম পুনরুথান ও প্রতিফলের দিনের । 


. ১ উতর অজ আগ 
নৈষ্ি 85112 01355222225 ৪৮, ফলে সুপারিশকারীদের সুপারিশ তাদের কাজে আসবে 


রা রারিরা রানার ন ফেরেশতা, নবী (আ.) ও নেককারগণের 
৮৮০/০০0৪০৮টটিও উশ্িসীশী] সুপারিশ । এর অর্থ হলো, তাদের জন্য কোনোই 


12555 82৯15 সুপারিশ নেই। 


4১৫405% : এটা 6১০৮৯ অথবা 55541৩০৮ 

৯/১০৫)$ 238 :61:015-001 ০:27 এগুলো (552 9225 অর্থাৎ 02201852201 ৮০ হয়েছে 
এবং 2১:52 হয়েছে। 

(56 4455$ : এটা ৬১৪ হতে ১:27 বা ৩ হিসেবে মানসূব (:৮০21 ৮. -এর সাথে সংঘুক্ত হওয়ার দরুন 


ঘেমন বলা হয়েছে 421 ০21 252 তখন ০5 অর্থ হবে) যেমন, 0৫31 ৬৮২2% ৮:5 অথবা 1৮05 টি, ০ 
ইবে ০০:2০ - অনুরূপ ইমাম ফাররার বক্তব্য । অথবা তা ($9| -এর ৯৮০ হতে 105 হিসেবে ০১:০2 অথবা ৪১০ 
"এর ৮৯ থেকে ২৩ তখন অর্থ হবে£3-: ৮5125 অথবা ৮: -এর ৮ হতে 3 অথবা 4 হতে 
এ০বা ৮2%-এর ০৮৮০ হতে ১৬ ইত্যাদি। 


ভি পরার ৩০৮০৩ ৬৩7৮ ৮৮০০ 
পি সস্পপ খু 235: এটা এ পলি ৬৫ হতে এব হয়েছে। 





রা এরি 
| 


₹৯:০১ ০৮৪ : এটা 5325 মিচ এর খবর, অথবা ০:71 ৫৮০ হতে হাল, বা 2212 হতে 9০ 


৫০) 


৬$ : এটা 22555501445 আর ০০৫,০০০, 2170 1-00 বাক্যগুলো 


১ : আল্লামা আলৃমী রে.) লিখেছেন, "১৫" 'কখনো নয়", একথা বলে আবূ জাহল ও তার সাথীদের ভিত্তিহীন কথার 


উ' এ 
যার উচ্চারণ করা হয়ছে, এনর্ষ যে, তারা কখনো দোজখের গহরীদের মোকাবিলা করতে পারবে না, তাদের ধ্বংস 
শবার। 


জা" ফেরেশতাগণ যাদের কথা ইতপপর্বে ঘোষণা করা হয়েছে। 
অব সাতে বর্ণিত সব বিষয়গুলো হলো মানুষের জন্য উপদেশ কিনতু কাফেররা এর দ্বারা কখনো উপদেশ গ্রহণ করবে না। 
" এর অর্থ হলো, যারা পরকালের চিরস্থায়ী জীবনের কথাকে বিদ্রুপ করত তাদের জন্য রয়েছে এতে বিশেষ সতর্কবাণী । 
-[নূরুল কোরআন] 


২4 


///.92111./58101.00]া 


সা ্ে লালাইন ; আরবি-বাংলা, সপ্তম ও | ২৯তস পারা। 

১২৯৭ শনি তি তাও সত 3৮55 2ডিত : আল্লাহ তা'আলা জর 
শপথ রাত্রের- খন ভা প্রত্যাবর্তন করে। আর প্রভাতকালের যখন তা হয়ে উঠে রর কনো নয়, * 
উজ্জল দোস্ত 
মধ্যের একটি 1 বড় বড় ছিনিসগুলোর 





জড় জগতের জন্য তাপ বিতরণ করে; তবে অনেকের মনে হয়তো বিশ্বাস হতো না । না, 
চোখে না দেখলে অবিশ্বাস করা অথবা তার বাতকতাকে অস্বীকার কলা অযৌক্তিক এটাকে দে 
প্রভাতের শপথ দ্বারা বুঝাচ্ছেন যে, এগুলো যেমন আমার কুদরতের জুল স্বাক্ষর, তেমনি জাহান্রামও আমার কুদরতের জলন্ত 
স্বাক্ষর, তার বান্তবতা অনস্বীকার্য, তোমরা বিশ্বাস না করলে তার অবাস্তবতা প্রমাণ হয় না। তোমাদের জেনে রাখা উচিত যে চর 
ও দিবা-ররাত্রির আবর্তন যবন সত্য তখন জাহান্নামও নিঃসন্দেহে সত্য ব্যাপার । চর, রজনী ও প্রভাতের শপথ দারা মূলত আল্লাহ 
তাআলা এ কথাই বুঝাতে চাচ্ছেন । 

সকালবেলা ব্াত্রি ও চন্দ্রের শপথ করার কারণ : আল্লাহ তা'আলার দ্র রয়েছে, তিনি তার বে কোনো সৃষ্টি অথবা স্থীয় সত্তার 
শপথ করে অনেক ক্ষেত্রে অনেক কিছুর সততা প্রকাশ করে থাকেন। তাই এখানেও উপরোপ্লিখিত বিষয়ের শপথ করে " 
-এর সত্যতা বর্ণনা করেছেন । 

অথবা, এটাও বলা যেতে পারে যে, চন্দ্র আল্লাহর মহাকুদরতের একটি সৃষ্টি, তা তার কুদরতেই প্রতিদিন নিয়মিততাবে উদিত ও 
অন্তমিত হয়। অনুন্্পভাবে রাত্রিও তার বিশেষ কুদরতের এক লীলা, শ্রুতি ২৪ ঘণ্টায় যা মানুঘকে একবার আচ্ছাদিত করে এবং 
প্রত্যেক রাত্রির শেষে উজ্জ্বল হয়ে দিনের চিহ্ন প্রকাশিত হয় । এগুলো যেমনিভাবে তার মহান কুদরুতের মহান লীলা হিসেবে 
আগমন প্রস্থান করছে, অনুরূপভাবে বুঝে নিতে হবে ঘে দোজথও সময় সাপেক্ষে আল্লাহর মহান কুদরতে একদিন সংঘটিত 
হবেই হবে । তা ভয়ানক শাস্তির ব্যবস্থা হিসেবে তৈরি হবে। তাকে অস্বীকার করা চলবে না। যে আল্লাহ কুদরতের এত বড় বড় 
নিদর্শন দ্বারা দুনিয়া ভরপুর করেছেন, তিনি দোজখ সৃষ্টি করতে অক্ষম বলে কেউ ধারণা করতে পারে? কেউ যদি তা অস্বীকার 
করে তবুও তার বাস্তবতা প্রকাশ পাওয়া জবশ্যন্তাবী। 


217১2 


১:৫৫) ৪০১৭০৫৮১055 4155 : খর্থকার আলোচ্য আয়াতের অর্থ করেছেন [04 -এর ৮৪ এর ০ 
৮৯০ হিসেবে, আর ১৫ -এর অর্থ বিপদ হিসেবে! “এ জাহান্নাম ভয়াবহ বিপদের অনাতম।” আর কেউ কেউ ৯ -এর 
&% হযরত মৃহান্মদ 333 -এর নবুয়ত অস্বীকার করাকে মনে করে অর্থ করেছেন, -তাদের হযরত মুহাম্মদ হু3১-এর নবুচত 
অস্বীকারকরণ এক তয়াবহ অন্যায় বা বিপদ” আর কেউ কেউ এর অর্থ করেছেন, “কিয়ামত সংঘটিত হওয়া হালো ভয়াবহ 
বিপদের অন্যতম বিপদে ।” আবার কেউ বি 5 রা রর 
52725717777 কজন 
১115386 ৬৭০9 2158 2 লি আয়াতের অর্থ এটা (জাহান্নাম) মানুষকে নু 
জহান্লাম সৃষ্টি করা হয়েছে এবং তার সম্পর্কে আলোচনা করা হয়েছে মানুষকে সতর্ক করার উদ্দেশ্যে । আল্লাহ তাআলা এ 
আলোচনার মাধ্যমে ভাহান্নামের শাস্তি হতে মুক্তি পাওয়ার জন্য মানুষকে সতর্ক করেছেন। তারা যেন এমন কোনো কাজ না করে 
যার ফলে তাদের জাহান্নামে প্রবেশ করতে হয় । এটা ইমাম হাসান বসরী (র.)-এর জভিমত | ৫ 
আর কেউ কেউ বলেছেন. এখানে “নাধীর' বলতে রাসূলুলাহ 22 -কে বুঝানো হয়েছে। অর্থাৎ রাসূলুল্লাহ হলেন সতর্ককারী 
এবং আল্লাহর আজাব হতে বাচানোর জন্য সাবধানবাণী উচ্চারণকারী । 
আর কেউ বলেছেন, 42৫ -এর অর্থ হলো পবিত্র কুরআন "সতর্কবা শী" । অর্থাৎ পবিত্র কুরআনে মানুষকে উদ্দেশ্য করে অসংধা 
সতর্কবাণী উচ্চারণ করা হয়েছে । এখানে মানুষকে হেদায়েতের পথ দেখানো যেমন হয়েছে তেমনি আল্লাহর আজাব হতে নাচার 
জনা সতর্কবাণী ও উচ্চারণ করা হয়েছে। ফাতহুল কাদীর] 


৫০০ 


5 $5944$8 : এখানে আসর হতে চাওয়ার অর্থ হলো ঈমান ও আনুগতোর দিকে 
ও - হতে 
এুগরসর হওয়া এবং পক্াতে থাকার অর্থ ঈমান ও আনুগত্য হতে পশ্চাতে থাকা। তার মূল উদ্দেশ্য হচ্ছে জাহানামেরুে 
কাফের মুমিন সকলকেই সতর্ক করা হয়েছে , অতঃপর এ সতর্কবা' 2০414 অগ্রসর 
হতে পারে : আর যাক ইচ্ছা হয় না, সে ঈমান ও আনুগত্যের পথ হতে পশ্চাতে থেকে যেতে পারে ই 
হি (৪) বলেছেন, এটার অথ হার ইচ্ছা হয় সে উপরে উল্লিখিত জাহানের দিকে অগ্রসর হতে পারে” অথবা ইচ্ছা 

পশ্চাতে থেকে জান্নাতের দিকে ঘেতে পারে । ফাতহুল কাদীর, মা'আরিফ] রা 
আবার কেউ কেউ বলেছেন, এটার অর্থ হচ্ছে” আল্লাহ তা"আলা যার সম্পর্কে চান যে, সে 

সুুষে অথসর হতে পারে অথবা কুফরির পথ অবলম্বন করে পন্গাতে পড়ে থাকতে পারে । 


প্রথমোক্ত অই উত্তম, ফাতহুল কাঈীর) ূ টি 
//৬/.6211./59101.00া 





এবং আনুগত্যের পথ গ্রহণ করে 
আল্লামা শওকানী (র.) বলেন 


তাফগীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম খও [২৯তম পারা? ১৮৯ 


নাক! ?:2৯) শব্দের প্রচলিত অর্থ হচ্ছে ঝণের অনুকূলে জামানত রাখা । নির্দিষ্ট সয় খণের অর্থ প্রত্যর্পণ করে জামানত 
য় আনর্তে হয়। নতুবা তা বাজেয়াপ্ত করা হয়। আল্লাহ তা'আলা এ জগতে মানুষকে যাবতীয় উপায়-উপকরণ দ্রব-সামথী, 
পক্তি-ঘোগ্যতা-ক্ষমতা মানুষকে নেককাজ করার জন্য খণ দিয়েছেন । আর বিনিময়ে মানুষের সম্তাটিকে তার নিকট জামানত বা 
রেহেন রাখা হয়েছে। সুতরাং পরকালে মানব সত্তাকে নেককাজ, দ্বারাই ছড়িয়ে আনতে হবে। নতুবা আল্লাহ্‌ তাকে বাজেয়াপ্ত 
ঘোষণা করবেন। এ কথাই উপরিউক্ত ₹-৯) ০৫ ৮1০৯ ০৫ আয়াতে বুঝানো হয়েছে যে, মানব সত্তাটি তার কৃতকর্মের 
অনুকূলে আবদ্ধতার সত্তাকে বন্দীদশা হতে ছাড়াতে হলে নেককাজের বিনিময়ে ছাড়াতে হবে। নতুবা চিরদিনের জন্য তা 
জাহান্নমেরই খোরাকে পরিণত হবে । ইসলাম অতি গুরুত্বপূর্ণ যেসব কথা এবং যে বাস্তব সত্য জিনিস প্রচার করে থাকে তার 
মধ্যে অন্যতম একটি হচ্ছে_ প্রত্যেক লোক স্বীয় আমল দ্বারা দায়বদ্ধ, অন্যের বদ আমল বা গুনাহ তাকে বহন করতে হবে না৷ 
তার নিজের আমলই তাকে জাহান্নামের শাস্তি হতে মুক্তি দিবে আর আপন কর্ম ফলেই সে জাহান্নামে যাবে ৷ এখানে আল্লাহ 
তাআলার পক্ষ হতে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, হযরত আদম (আ.) বা মাতা-পিতার অথবা পূর্ব-পুরুষদের দোষে কাউকেও 
দোষী করা হবে না, কাউকেও পাকড়াও করা হবে না। যেমনটি খ্রিষ্টান সম্প্রদায় মনে করে থাকে । তেমনি কোনো ব্যক্তি দোষী 
হলে অন্য কোনো আত্মীয়-স্বজনের সৎকর্ম দ্বারা তাকে মুক্তি দেওয়া হবে না। _[রূহুল কোরআন] 
ূ্বে "যার ইচ্ছা সে জান্নাতের পথে অগ্রসর হতে পারে অথবা পশ্চাতেও থেকে যেতে পারে” বলার পর এখানে “প্রত্যেক লোক 
স্বীয় আমল দ্বারা দায়বদ্ধ” কথাটি বলার তাৎপর্য হচ্ছে- প্রত্যেক ব্যক্তির উচিত আপন আমল দ্বারা জান্নাতের দিকে অগ্রসর হওয়া । 
আপন কর্মের ফলে আত্মঘাতি পথ বেছে নেওয়া কারো জন্য কখনো উচিত নয় । 
৫০৫] ০০৯ খু ৮:55 4458 : অর্থ “দক্ষিণপন্থি লোকদের ব্যতীত” অন্য কথায় বামপন্থি লোকেরা তো 
তদের অর্জন করা গুনাহ-খাতার কারণে গ্রেফতার হয়ে যাবে, কিন্তু দক্ষিণপন্থি লোকেরা নিজেদের এহেন বন্দীদশা থেকে 
নিজেদেরকে নিজেরাই নিষ্কৃত করে নিবে! 
৬:১৭ ০০৭ এবং হু ০০ এ কথা দু'টি পবিত্র কুরআনে আখেরাতে মুক্তিপ্রাপ্ত ও সৌভাগ্যবান লোকদের জন্য 
ঝববহার করে থাকেন তদ্রুপ যেসব লোক পরকালে ক্ষতিগ্রস্ত হবে, জাহান্নামী হবে তাদেরকে বুঝানোর জন্য ১ ০০ 
এবং 247 ০৮০৪ ব্যবহার করে থাকেন। -রুহুল কোরআন ্ 
হযরত ইবনে আব্বাস (রা.) -এর মতে, ৮:১1 ৮৮ তারাই হবে যারা পবিত্র সত্তা, যারা মোবারক । 
ইমাম হাসান বসরী (র.) বলেন, ৮), দ্বারা একনিষ্ঠ ঈমানদারগণকে উদ্দেশ্য করা হয়েছে। 
রত কাসেম (র.) বলেন, যে এক আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ও আস্থা রাখে সেই ০১:01 ০5০1 তথা পরিপূর্ণ ঈমানের 
অধিকারী। ০. 
হযরত আলী (রা.)-এর মতে, ৬১৮] -০০.- দ্বারা মুসলমানদের শিশুদেরকে বুঝানো হয়েছে, যারা শৈশবে মৃত্যুবরণ করেছে 
এবংতারা কোনো আমলও করেনি । 
রত ইবনে আববাস (রা.)-এর অপর বর্ণায় এসেছে যে, এর দ্বারা ফেরেশতাদেরকে উদ্দেশ্য করা হয়েছে। [নুরুল কোরআন] 
১৯ ৫৫-৩7-০৮০৯ ০০ 5515058 ৬৮৩ এঠ5 : অর্থাৎ বেহেশতবাসীগণ 
(উনপন্থিগণ) জাহান্নামীদেরকে তাদের জাহান্নামী হওয়ার কারণ জিজ্ঞাসা করে প্রশ্ন করবে, হে জাহান্নামী দল! তোমাদেরকে কি 
কারণে দোজখে প্রবেশ করানো হয়েছে? 
অর জন্নাতীগণ জান্নাতে স্থায়িত্ব লাভ করার পর এপ্রশ্্র করবেন। 
ঝর ্রসথকার ০:+৮51 ০০20০ -এর তাফসীর করেছেন, যখন জান্নাতবাসীগণ জান্নাতে স্থান লাভ করবে, তখন 
গায়েব হতে আওয়াজ আসবে।” | 

পা রাতে পণ পাঠিত পা 


১৮১৬ ১৮৫ ১৫)। 555555498 20 0৯িজ্ত আওয়াজ শুনে জান্নাতীগণ পরস্পর পরস্পরকে প্রশ্ন করবে। 
(১-41-৮) বলে যাদেরকে আখ্যা- দেওয়া হয়েছে তারা কারা? তারা কোথায়? ইত্যবসরেই জান্নাতবাসীদের ও 

-ইন্ামীদের ৷ মধ্যকার পর্দা উঠিয়ে দেওয়া হবে। অতঃপর জান্রাতীগণ জাহান্নামীদেরকে লক্ষ্য করে স্বয়ং প্রশ্ন করবে যে, (2 

“২৮:৬৮ তোমাদেরকে কি কারণে দোজখে আসতে হয়েছে? 

থবা, ৮১০৩ ৩ পাশা ০০ রঃ ৬:৮৬ নর ৪ 
পি] ০৮ ১৮০৮ এর মর্মার্থ এই হবে যে, ০৮০৮৮] ৩০ 26 তা তক ৮92 

বে পু ্ + তপতি ৮৯ ৩৪ £ পি ৩১১ ত৮জছ 

ইশতবাসীগণ নিজেরাও নিজেদের অবস্থা সম্বন্ধে একে অপরকে জিজ্াসীবাঁদ করবে। 

///.6911./69101.00া 












্ ২৮৯ ০১৫7 ৪1৮55 255৭ :আল্াহ বলেছেন, জাহান্নামবারীর। 
স্রমরা সরাতিছিলাম অন অভ নত চি ঃ বিল্বে 





টার দাজের ভরা দার লালা করালো 
১ 05201 5540আয় 
ই জি সা 
গ্রহণের সাথে সাথেই নামাজকে বাধাতামূলক করা হয়েছে। নামাজ আদায় সো টি ঈমান 
জীবনে য় না করলে সে আল্লাহর নিকট ঈমানদার থাকলেও 
সামাজিক তাকে ঈমানদার ভাবা যায় না। নবী করীম 323 বলেছেন, নামাজ মুসলমান ও কাফেরদের 
প্রভেদকারী । তিনি আরো বলেছেন, যে লোক ইচ্ছাপূর্বক নামাজ পরিতাগ করল' সে ্ রা 
উপরিউক্ত বক্তবা এবং হাদীসের বিধৃতি পাশাপাশি: রেখে বিচার ৮৯০৯ 
রোধ হর! প করলে বে- স্থান কোথায় তা স্বাভাবিকভাবেই 
২. আলোচা আয়াতে জাহান্নামবাসীরা জাহান্নামী হওয়ার দ্বিতীয় কারণ প্রসঙ্গে বলেছে, “আমরা মিসকিনদের খাদ খাওয়াতাম লা" 
এটা হতে জানা গেল যে কোনো লোককে ক্ষুধায় কাতর দেখে সাধ্য থাকা সত্বেও তাকে খাবার না বা' ইসলামের 
দৃষ্টিতে অতি বড় গুনাহের কাজ । মানুহ যেসব কারণে দোজী হবে সে কারণসমূহের মধ্যে এ বাপারটকেও গন হা 
এটা হতে এর গুরুত্ব ্পষ্ট হযে উঠে । মিসকিনদেরকে কাপড়-চোপড় দান, বাসস্থান দানও খাদ্য দানের অনতর্ভুক 
প্রয়োজনীয় চাহিদা পূরণ সা করার ফলেই তারা অপরাধী এবং ভারা অন্যান; সমাজ বিরোধী কাজে লি হল যেমনি তার 
সংঘবদ্ধ হয়ে হত্যা, রাহাজানি চালাচ্ছে। এসব কারণেই খারা মিসকিনদেরকে তাদের ন্যুনতম জীবন-যাপনের অধিকার 
বঞ্িত.করছে তারা ইসলামের দৃষ্টিতে অপরাধী । -রুহুল কোরআন! রি 
৩. ০:-০১01০ ৮৪৮৪ 0৫5 এর তাৎপর্য হচ্ছে- এ জাহান্নামীরা ইসলাম, কুরআন এবং নবী করীম এর বিকুদ্ধে 
বিভিন্ন মিথ্যা কথা প্রচার করত। এর ফলেই তাদেরকে জাহান্নামে প্রবেশ করতে হয়েছে। আজকে যেসব লোক ইসলামি 
আকীদা, ইসলামের ইবাদত, ইসলামের বিধি-বিধান নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করে, ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করে ভাদের 
ক্ষেত্রেও আলোচ্য আয়াত পুরোপুরিভাবে প্রযোজ্য হবে | -রূহল কোরআন, ঘিলাল] রর | 
৪. জাহান্নামী হওয়ার চতুর্থ কারণ হলো পরকাল অবিশ্বাস করা, পরকালকে মিথ্যা প্রতিপন্ন করা । তার কারণ হচ্ছে- পরকাল 
অবিশ্বাস মানুষকে প্রবৃত্তি-পৃজারী এবং লাগামহীন করে ছাড়ে । আর পরকালের প্রতি বিশ্বাস মানুষকে জাগ্রত মন এবং সচেতন 
, করে তোলে, সে প্রতি মুহর্তে আপন কাজের হিসেব নেয় এবং পরকালে আল্লাহর আজাব হতে বাচার উপায় খুঁজতে থাকে। 
১৮০01 05001 55 ৮৮৮5 এডি 2:92 অথথ প্রত্যয় । এখানে প্রত্যয় বলে মৃত্যুকে বুঝানো হয়েছে ৷ কারণ, 
মৃত্যু আসার পর যেসব বিষয় তারা অস্বীকার করত, সেসব বিষয় তাদের সামনে পরিষ্কার হয়ে গেছে। আর যেসব জিনিসের 
অস্তিত্ব তারা অস্বীকার করত সেসব জিনিস সম্বন্ধে তাদের দৃঢ় প্রত্যয় জন্মেছে! তাদের কথার মর্ম হচ্ছে, মৃত্যুর মাধ্যমে দৃঢ় 
প্রত্যয় না হওয়া পর্যন্ত আমরা এ আচরণের উপর অবিচল হয়েছিলাম । মৃত্যুই তাদের বোধোদয় ঘটিয়েছে কিন্তু তাদের এ বোধোদ্য 
দের আর ভোলে কন নামবে ৪ 
১৮৯৮৫ 85065 ৫2885 655 ৪3৮55 বসত: এ সময় সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনে 
কাজেই আসবে না” অর্থাৎ যেসব লোক মৃত্য ুহ্্ত পর্যন্ত এরূপ আচরণ অবল্বন করেছিল, কোনো শাফায়াতকারী যদি তাদের 
সম্পর্কে শাফায়াত করেও তবু তারা ক্ষমা পেতে পারে না! শাফায়াত সম্পর্কে কুরআন মজীদের বু কয়টি আয়াতে অতান্ত সপ 
ও বিস্তারিত করে বলা হয়েছে। যার ফলে শাফারাত কে করতে পারে, আর কে করতে পারে না, কোন অবস্থায় করা যাবে, কোন 
অবস্থায় করা যাবে না, কার জন্য করা যাবে, কার জন্য করা যাবে না, কার জন্য তা কল্যাণকর, আর কার জন্য তা কল্যাণকর 
নয়- এ সব বিষয়ে বিস্তারিতরূপে জানতে পারা কারো জন্য কঠিন থাকেনি। দুনিয়ার লোকদের গুমরাহীর যতগুলো কারণ রয়েছে 
শাফায়াত সম্পর্কে ভুল ধারণা এটার মধ্যে একটি ॥ এ কারণে কুরআন মাজীদে এ বিষয়টি এত বিস্তারিত আলোচিত হয়েছে 
কার্ষত এ ব্যাপারে কোনোরূপ সন্দেহ-সংশয় বা কিছুমাত্র অস্পষ্ট অবশিষ্ট থাকেনি ! ৫৮৪ 
£2 অগ্রাহ্য হওয়ার কারণ : এর কারণ আয়াত হতেই বুঝে নেওয়া যায়। অর্থাৎ আয়াতের শেষ পর্বে বলা হয়েছে ৮ 
55917551506 আমরা কিয়ামতকে মানভাম না। কিয়ামতকে না মানার অর্থই হলো তারা ১১ ছিদ। কোনো ঈমানদ, 
পুঁসলমান কিয়ামতকে অবিশ্বাস করলে তার ঈমান থাকবে না, যদিও সে ঈমান গ্রহণ করে থাকে । কাফেরদের জন্য ৮৫ 


করার কোনো হুকুম বর্ণিত হয়নি। আল্লাহ তা'আলা বলেন-4)144-574:-7 0৯ এ ০৬০০ 2 


2৮6 5851505 অথবা 55 (23 অর্থ হবে 202 করতে পারবে তবে এটা কোনো কাজে আসবে না যা করার 
কোনো বৈধতা নেই, তা করা না করা একই সমান। ] 
পে 


///.69111.//68101.00া 


তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম খও 1 ২৯তম পারা] ১৯১ 


৮ তি এ পা জজ রি রর ৰ £ ৮০০৮ ৪০৮ 
2 £৭ ৪৯. তবে কি এটা 135 হয়েছে তাদের এটা ৮ এবং 

উহ্য বক্তব্যের সাথে মুতা“আল্লিক, আর ৮7৮ -এর 

৮:৮৪ ততপ্রতি ৫৯10 হয়েছে । যে, তারা উপদেশ 





»পুভিতা 








207-85 হতে বুধ রয়েছে ০০-১%22 শনি ৬৮০ হতে 


খ অর্থাৎ উপদেশ হতে বিমুখ হওয়ার মাধ্যমে 


৯৩৫ 51481৮5০১০০ তাদের কি লাভ হয়েছে? 
টানি . 
ডিও 2৮ ১ .০. ৫০. তারা যেন ভীত-সন্ত্রস্ত গর্দভ বন্য । 


48425 ৩255 ও 271৮555 ০১০০৪ ০০ ৫১. যা সিংহের সম্মুখ হতে পলায়ন করেছে সিংহ অর্থাৎ 





৪৯/৭ তার সম্মুখ হতে প্রাণপণ দৌড়িয়ে পলায়ন করেছে। 
০০2৮৮543505 ৫২. বরং ভাদের প্রত্যেকেই কামনা করে যেন তাকে 


পা এতে ৬ ৫ ৪০৮০ 


০৮:১5 ৬৮৭4 মা ১০০1 একটি উনুক্ত গ্রন্থ দেওয়া হয় অর্থাৎ আল্লাহ তা'আলার 


ত গাড়ি 














০০০৮৮৮৪৯১০০ ০ পক্ষ হতে মহানবী প্রঃ -এর মাধ্যমে, যেমন তারা 
52১০০: বলেছে, আমরা সে পর্যন্ত আপনার প্রতি ঈমান আনয়ন 
৮৮৮৮৩ ০৬ এ করবো না, যে পর্যন্ত আমাদের প্রতি এমন একটি গ্রন্থ 
8580 005 520525 ১০০) অবতারিত হয়, যা আমরা পাঠ করবো। 
35370 (৩০০ ৮১০৪ .৪ ৫৩ ম্া-কখনোও এরপ-হবে-লা তাদের ইচ্ছার প্রতি 
টির অস্বীকৃতি বরং তারা তো আখেরাতের প্রতি ভয় পোষণ 
টানি ৮2 এ ৮৪২1 করে না অর্থাৎ তার শাস্তির 





55410 441 512251385.5£ ৫৪. না কখনো এরূপ হবে না এখানে স৫ শব্দটি 05১০২ 
৮৯ 
০৭৮৩ ৮৮৪545০0৪০5 ,০০. ৫৫. সুতরাং যে ইচ্ছা করে সে তা হতে উপদেশ গ্রহণ 

এপস করুক এটা পাঠ করত তা হতে উপদেশ গ্রহণ করুক। 

ঠা ১১505550505 ১.০ ৫৬. আর উপদেশ গ্রহণ করবে না শব্দটি £ ও : 
৯ মোর নাট পঠিত হয়েছে। ভাটার ইন 
০5১০৮২০৭০৬2 ব্যতিরেকে । তিনিই ভয় করার যোগ্য পাত্র যে, তাকে 
১ ভিন 
১0015178456 7০৮৮0105 তাকে ক্ষমা করবেন, যে তীর প্রতি ভয় পোষণ করে। 


555 ১4১65 415 : বাক্যটি তারকীবে ৩-:০+2- -এর ৮২৪ হতে 240১০ হয়েছে। জমহুর 
এ দে ১০:০2 পেছন, আর নাফে' ইবনে আমের £ ও তে 64 দিয়ে £-:- পড়েছেন। আর আবৃ 














আবু ওবাইদ এ দ্বিতীয় কেরাতটি পছন্দ করেছেন । 
৮১2 2058, জমহুর ০০ » বর্ণকে ১১২7 যুক্ত করে ৮--: পড়েছেন। আর সাঈদ ইবনে জোবাইর 
১১০ করে ০: পড়েছেন। জমহর ০ শব্দটির : বর্ণে 22. দিয়ে ৮ পড়েছেন। আর সাঈদ ইবনে 


তাতে £ ১৪৮০ যুক্ত করে ৫৮ ০৮০৪ পড়েছেন । 
///.9811.59101.00 









অমহ্ুর এটাকে “০ সহকারে 9১441: পড়েছেন । আর নাফে' এবং ইয়াকৃব 405 দিয়ে 
সকলেই কিন্তু ৮৭7 করে পড়েছেন। -[ফাতহুল কাদীর! 


৩৪৪৩৯ 887 0০7 95 ভগ এ : এখানে ১৮7 ঘারা পবিত্র কুরআনকে উদ্দেশ্য করা হয়েছে। 
কেননা ৮০545 "এর শানদিক অর্থ স্রণ করিয়ে দেওয়া বত বা বিষয়, আর কুরআনে হাকীম আল্লাহর 54 3.৫, এবং 
রহমত ও গজব, বেহেশতিদের জন্য ছওয়াব ও দোজীদের জন্য আজাবের কথা স্মরণ করিয়ে দেয়ার কষে তুলনাহীনএছ। 
অতএব" আল্লাহ তা'আলা বলেন, তারা এমন উত্তম উপদেশবাণী হতে উপদেশ গ্রহণ করবে না তবে আর কোথা হতে উপদেশ 
নিবে! যেহেতু এত উত্তম উপদেশ গ্রহণ করা যখন তাদের তাগ্যে জোটেনি তখন তাদের ঝপালটাই মন্দ। 


১ হযরত আৰু ছন়ায়রা (রা.) বলেছেন, আলোচ্য আয়াতের %,- শব্দটির অর্থ- বাঘ । হযরত আতা ও কালবী (র.) এ মতই 
পোষণ করেছেন। 


আব্বাস (রা.) এ মতই পোষণ করতেন! 
৩, হযরত যায়েদ ইবনে আসলাম (র.) বলেছেন, এর অর্থ হলো শক্তি। আর সকল মোটাতাজা হৃষ-পু্ট শক্তিশালী বন্ুকেই 
আরবরা 2৮: বলে! 
৪. হযরত ইকরামা (র.)-এর সূত্রে হযরত ইবনে আববাস (রা.)-এর আরেক বর্ণনা মতে £,:-/ শব্দের অর্থ শিকারির জাল! 
৫. সাঈদ ইবনে জুবায়ের (র.) শব্দটির অর্থ বলেছেন শিকারি! [নূরুল কোরআন] 


৮০০৩ 4 


০৯০৪ ০০ 7৫6 ৮০3" ৮৭৮৪ 24558 : আল্লাহ তা'আলা বলেছেন, “অতএব তাদের কি হলো যে, তারা নসিহত 
হতে মুখ ফিরিয়ে নিচ্ছে! তারা যেন তীত-সন্স্ত বন্য গাধা, যা সিংহ হতে পলায়ন করছে।” 
এখানে মূল শব্দ হলো 74321 বাংলায় যার অর্থ করা হয়েছে নসিহত । কোনো কোনো তাফসীরকারক এর ব্যাখ্যা করেছেন 
কুরআনের আয়াত, কূরআনী নসিহত এবং কুরআনী বিধি-বিধান ইত্যাদি আর কেউ কেউ এটার ব্যাখ্যায় স্থয়ং রাসূলুল্লাহ 23 
-কে বুঝিয়েছেন । অর্থাৎ এ সক লোকদের কি হলো যে, তারা কুরআন, হযরত মুহাম্মদ 33 বা কুরআনী নসিহত হতে সেই 
রকম পলায়ন করছে যে রকম বন্য-গাধারা সিংহ দেখে বা শিকারি দেখে পলায়ন করে। এটা একটি আরবি রূপকথা, আরবের 
লোকেরা অস্বাভাবিকতাবে দিশেহারা হয়ে পলায়নকারীকে সেই বন্য-গাধার সাথে তুলনা করে, যে গাধা ব্যাঘ্বের গন্ধ ব শিকারির 
পদধ্বনি শুনা মাত্র পালিয়ে যেতে থাকে। 
কুরআন হতে মুখ ফিরিয়ে নেওয়ার প্রকার : হযরত মুকাতিল বলেছেন, কুরআন হতে মুখ ফিরিয়ে নেওয়া দু'ভাবে হতে 
পারে । ১. কুরআনকে পুরোপুরিভাবে অস্বীকার করা । ২. পুরোপুরিতাবে অস্বীকার না করে কুরআনের মতে আমল না করা। অথবা 
কুরআনী বিধি-বিধান না-মানা। এ দ্ধিতীয় পর্যায়ের কুরআন বর্জন বর্তমান বিশ্বের সমন্ত উন্মতে মুসলিমার মধ্যে কমবেশি রয়েছে' 
কোথাও রানার লো হানে নিন লা হলাম নিলা না 
করত 
সত্যকে শ্রবণ করা হতে পলায়ন করার কারণ : কাফেরদের কুরআন বা সত্যের বাণী শ্রবণ করা হতে পলায়নের বিভিন্ন কার? 
রয়েছে ১, যদি তারা সত্যের সম্মুখে মাথা নত করে তবে তাদের পৌন্তুলিকতা এবং স্ব-গোত্রী়প্রতাব বা বাকতিতৃ টিকে থাকে 
না। ২. কুফরি ও নাফরমানির কারণে তাদের অন্তরে সত্যের জ্যোতি স্থান লাভ করার মতো জ্জায়গা ছিল না- অন্তর কুফরির 
কালিমা দ্বারা তরে গেছে। ৩. মুহাম্মদ গু ও ইসলাম তখন প্রথমত খুবই সংকীর্ণ অবস্থায় ছিল। তাই তাদের ধারণা ছি 
ইসলাম গ্রহণ করলে তারা সংকীর্ণতায় পতিত হয়ে যাবে $ ৪. পরকালকে তারা বিশ্বাস করত না ইহজীবনকেই প্রাধান্য দিত 


///.6911./69101.00া 








তাফসীরে জালালাইন : আরবি- বাংলা, সপ্তম খও [ ২৯তম পারা। ৯৯৩ 


9০৮ গত ই 


রি প্ ০0224৮25218 আল্লাহ তা'আলা বলেছেন, “বর্ণ তাদের পরতোক ব্যক্তিই 
চায় যে, তার নামে খোলা চিঠি প্রেরিত হোক ।” অর্থাৎ তারা চায় যে. আল্লাহ তা*আলা যদি বান্তবিকই মুহাম্মস হ -কে নবী 
নিযুক্ত করে থাকেন, ত নিকাব নি 
দেল যে, মুহাম্মদ এর আমার নিয়োজিত নবী । তোমরা সকলে তীকে মেনে চলো, তার অনুসরণ করো । আর এ চিঠি যেন 
এন হয় যা দেখে তাদের দৃঢ় প্রত্যয় জন্মিবে যে, এটা আল্লাহ তা*আলা লিখে পাঠিয়েছেন । কুরআনের অপর একটি স্থানে মক্কার 
কাফিরদের এ কথাটি উদ্ধৃত হয়েছে- “আমরা কিছুতেই মানবো না, যতক্ষণ পর্যন্ত না আমাদেরকে তা দেওয়া হবে, যা আল্লাহর 
রসূলগণকে দেওয়া হয়েছে ।” [সূরা আল-আনআম : আয়াত ১২৪] অপর একটি আয়াতে তাদের এ দাবিটির উল্লেখ করা হয়েছে 
এই তাষায়, “আপনি আমাদের সম্মুখে আকাশে আরোহণ করুন এবং সেখান হতে একটি সম্পূর্ণ লিখিত কিতাব এনে 
আযাদেরকে দিন, যা আমরা পাঠ করবো ।” -বনী ঈসরাইল : আয়াত ৯৩] 
2১319555402 8 ভাত এক : আল্লাহ তা'আলা বলেছেন, “তা কখনো দেওয়া হবে না, (এদের 
ঈমান না আনার আসল কারণ হলো) এরা পরকাল সম্পর্কে মনে ভয় পোষণ করে না।” অর্থাৎ তাদের নামে কখনো কোনো চিঠি 
প্রেরণ করা হবে না। নবুয়তের এত সব প্রমাণ থাকা সর্তেও আরো প্রমাণ চাওয়ার উদ্দেশ্য এটা নয় যে, যেসব প্রমাণ তাদের 
সামনে রয়েছে তা যথার্থ নয়, বরং এর উদ্দেশ্য হলো, আরো জোরালোভাবে প্রত্যাখ্যান করা, গোমরাহীতে নিমজ্জিত থাকা । 
এদের ঈমান না আনার মূল কারণ হলো এরা আসলে পরকালে বিশ্বাসী নয়। পরকালে আল্লাহর সামনে এ জীবনের সব হিসাব 
দিতে হবে, এ কথা তারা আদৌ বিশ্বাস করে না । এ কারণেই তারা এ জীবনে সম্পূর্ণ নিশ্চিত নিরুদ্বিগ্ন ও দায়িতৃহীন জীবন যাপন 
করছে। আর এ কারণেই ঈমান আনয়নের কোনো প্রয়োজনীয়তা আছে বলে মনে করছে না। আর এ কারণেই তাদেরকে ঈমান 
মানয়নের কথা বলা হলে তারা ঈমান না আনার জন্য নিত্য নতুন দাবি-দাওয়া ও দলিল-প্রমাণ খুঁজতে থাকবেই । নতুন নতুন 
বাহানা খুঁজতে থাকবে ৷ অতএব, তাদের এ কার্যকলাপ দেখে নবীর উদ্বিগ্ন হওয়া উচিত নয়। 
৫5 08 0552555548৫" ৮1055 এলি: এর তাৎপর্য হচ্ছে- তাদের এ ধরনের দাবি কখনো পূরণ করা 
হবে না। পবিত্র কুরআন একটি উপদেশ মাত্র ৷ যার ইচ্ছা সে এটা হতে শিক্ষা গ্রহণ করতে পারে ৷ তবে আল্লাহ যদি তা চান। 
গরিত্র কুরআনে একজন মুমিনকে কি বিশ্বাস করতে হবে, কি আমল করতে হবে তা সবই বিস্তারিত আছে! কোনো মানুষ ইচ্ছা 
করলে কুরআনের এসব বিধি-বিধান হতে শিক্ষা গ্রহণ করে চলতে পারে কুরআনের আলোকে আলোকিত হতে পারে । তবে 
শর্ত হলো, তখনই সে শিক্ষা লাভ করতে পারবে যখন আল্লাহও চাইবেন যে, সে নসিহত লাভ করুক এবং নসিহত লাভের 
তেঁফিকও তিনি তাকে দান করেন। [কুরতুবী] 
যনে রাখতে হবে যে, আল্লাহর চাওয়া ও ইরাদা দুই প্রকারের- 
১:2৫0%:- অর্থাৎ শরিয়ত সম্মত যে কোনো কাজ বান্দা করুক এটা আল্লাহ চান। শরিয়ত বিরোধী কোনো কাজ বান্দা 
করুক এটা আল্লাহ চান না। শরিয়ত বিরোধী কোনো কাজ বান্দা করুক এটা আল্লাহ তা'আলার ইরাদা ও ইচ্ছায় শরীয়ার 








২:৮৫ 2551 _ অর্থাৎ বান্দা যা কিছু করে তা তখনই করতে পারে, যখন তা আল্লাহ তা'আলার এই ইচ্ছা ও ইরাদায়ে 
কাউনিয়ার সাথে সঙ্গতিপূর্ণ হয়। বান্দার কোনো আমলই এ দ্বিতীয় প্রকারের ইচ্ছা ও ইরাদা বহির্ভূত নয়। তবে বান্দার 

॥  নাফরমানি ও যাবতীয় শরিয়ত বিরোধী কাজ-কারবার আল্লাহ তা'আলার ইরাদায়ে শরীয়ার পরিপন্থি (শারহুল আকীদাতুত 
তাহাবীয়া] যদিও তা ইরাদায়ে কাউনিয়ার সাথে সঙ্গতিপূর্ণ । আলোচ্য আয়াতে আল্লাহ তা“আলা চাইলেই বান্দা কুরআন হতে 

) শিক্ষা লাভ করতে পারবে বলে বলা হয়েছে। অর্থাৎ যদি বান্দার চাওয়ার সাথে আল্লাহর ইরাদায়ে কাউনিয়া সঙ্গতিপূর্ণ হয় 
তখনই সে হেদায়েত লাভ করতে পারবে- নতুবা নয়। 

। 3:$-কে চু বলার কারণ : ইতঃপূর্বেও এর একটি আলোচনা করা হয়েছে। £44/ শব্দের অর্থ অভিধানে “টিকেট” বলা 
হয়ছে । অর্থাৎ কুরআন এমন বস্তু, যার আয়াতসমূহ তেলাওয়াত করলেই ব্যক্তি জীবন হতে সামাজিক, পারিবারিক, রাষ্তরীয় জীবন 

' স€শেষ পরকালীন সম্বন্ধেও তার দায় দায়িতু সম্বন্ধে শরণাপন্ন হওয়া আবশ্যক হয় যাবতীয় বিধিবিধান ও নিয়ম-নীতিমালাকে 


///.92111./568101.00]া 






স্বরণ করা হয়ে থাকে । মানুষ সৃষ্টি এবং 
কুরআনকে 5:41 বলা হয়েছে! 
অথবা, 25 অর্থ যদি হেদায়েত নসিহত ইত্যাদি নেওয়া হয় তখনো কালামুল্লাহ 
হেদায়েড নসিহত নিহিত । যে ইচ্ছা করবে সেই এটা হতে হেদায়েত ও নসিহত পাবে 
এবি রা রা গা 
2১৯৯ 9৮3 ৬৬550 0৭ 55400 স্ঞএ টক 2055 002 025 ৫ আসলে 
0 21.93254 ৮৩ এও 4055 2 অর্থাৎ 
আনা তাতআলা তৌফিক দিলেই তো তারা জা (কুরআন) যারা উপদেশ রণ করবে সর ভি রি মো আসলে 
তদনুসারেই তার সাথে ব্যবহার হয়ে থাকে আর মানুষ যতই পাপ ও গুনাহ করুক না কেন, যদি 
পথ অবলম্বন করে, বিশুদ্ধ চিত্ডে তওবা করে তবে তিনি অবশাই ক্ষমা করে থাকেন তওবা কবুল 





জা সৃষ্টির সকল ইতিহাস ও সফল রহসাকে তা রণ করিতে ই 


এরর মধোই সকল দিকেরই 


আল্লাহকে ভয় করে, তাকওয়ার 
করে থাকেন। 

৬৯৪৪ 65৩ 58501 0 এর মরদা্থ : আল্লাহ তা'আলাকে / দু) 
অধিকার রাখেন, তার জন্যই তাকওয়া অবলঙ্ধন করা যায়। আর 
হতেই নিজেদেরকে রক্ষা করা বাঞ্ছুনীয়। 


আর 7:০১-105অর্থাৎ তিনি এমন সত্তা যিনি অতি মহান হতে মহান, গুনাহকারীদের গুনাহসমূহ যখন যেভাবে ইচ্ছা সেভাবেই 
ক্ষমা করে দেন, এরপ ক্ষমা করার কারো আধিকার বা ক্ষমতা নেই। 


পু কত ওত $ £ু ৬ নি 
201 268 4455 এর মধ্যে 4201 ৫৯2 এর তাৎপর্য কি? : উক্ত আয়াতে আল্লাহ আ'আলা 3254 -এর কথা 


বলেছেন, অপরাপর আয়াতসমূহ কখনো %)/-এর কথা বলেছেন। আবার কখনো কখনো ৪ -এর কথা বলেছেন। 
টি 


0১ এ মর্মে বলা হয়েছে যে, তিনি তাকওয়ার 
নাফরমানি হতে রক্ষা পেতে হলে একমাত্র তার নাফরমানি 


2.0: ও 25১81 -এর মধ্যে পার্থক্য :2::5501 অর্থ হলো চাওয়া, অর্থাৎ কোনো বিষয় করতে বা হতে চাওয়া। 
7551 হলো, সন্তুষ্টি, আর. অর্থ হলো মনোবাঞ্কা করা, ইচ্ছা করা। 

অতএব, এক-কথায় বুঝতে হলে এরূপ বুঝতে হবে যে, এ--. এর জন্য ৮১০ শর্ত হবে না, অর্থাৎ কোনো কিছু করতে 
চাইলে তা স্তষ্টির সাথে হবে, তা আবশ্যক নয় ৷ কারণ অনেক সময় অসন্তুষ্টির মাধ্যমেও অনেক কাজ করতে চাওয়া হয় । আর 
৬:৪2) -এর জন্য ৩২৫১: শর্ত হবে । অর্থাৎ কোনো কাজ সন্তুষ্টির সাথে করলে তাতে ইচ্ছা অবশ্যই থাকবে । বিনা ইচ্ছায় 
কোনো কাজ সন্তুষ্টির সাথে হয় না। 

আর $:11 -এর মধ্যে ৮27, এবং ৫১? পাওয়া যাবে। কেননা সমষ্টি ও মনের প্রেরণা বা আকাঙ্া থাকলেই কোনো কাজের 
জন্য ব্যক্তি অগ্রসর হয়ে থাকে । আল্লাহ তা'আলা ও তীর বান্দাগণের ব্যাপারে এ বিষয়টি প্রায় প্রযোজ্য হয়ে থাকে । যেমন আল্লাহ 
বলেন- ৫:22 252 2409 এখানে আল্লাহ তীর বান্দাদেরকে ক্ষমা করার জনা ইচ্ছা করার কথা বলা হয়েছে 
দুতক্মাং বান্দাকে ক্ষমার জন্য যদি আল্লাহ তা'আলার সন্তুষ্টি না থাকত ভবে তিনি ক্ষমার জন্য আবেগ প্রকাশ করতেন না 


(আল্লাহই সর্বাধিক জ্ঞাত 1] 










///.92111./58101.00]া 


তাফদীরে জালালাহন : আরবি-বাংলা, সপ্তম খও [২৯তম পারা] ১৯৫ 
2০90 $55 : সূরা আল-ক্য়ামাহ 
নামকরণের কারণ : অত্র সূরার প্রথম আয়াত 61 7::2/17540_7 এ হতে 201 শব্দটি দ্বারা এর নামকরণ 


ঝরা হয়েছে। বস্তুত এ সূরায় কিয়ামত সম্পর্কে বিস্তারিত আলোচনা করার কারণে এ নামকরণ যথার্থ হয়েছে । এতে ২টি রুকৃ', 
8০টি আয়াত, ৯৯টি বাক্য এবং ৬৫২ টি অক্ষর রয়েছে! 


পানে নুযূল : অত্র সূরা নাজিল হওয়ার সময়কাল সম্পর্কে হাদীস শরীফের এমন কোনো ইঙ্গিত পাওয়া যায় না; কিন্তু এতে 
আলোচিত বিষয়ে এমন একটি অন্তর্নিহিত সাক্ষ্য পাওয়া যায়, যা হতে জানা যায় যে, তা মন্কার প্রাথমিককালে অবতীর্ণ 
ূরসমূহের একটি কারণ এর আয়াত 21৮5, 55 0 $/৮ 45 5০০০৯ ৬০স৯ ই -এর অর্থ হলো, ওহী দ্রুত 
স্বরণ করে নেওয়ার জন্য স্বীয় জিহবা নাড়িও না৷ তা অন্তরে বসিয়ে দেওয়া ও পড়িয়ে দেওয়া আমার দায়িত্ব । ইত্যাদি বর্ণনাসমূহ 
€হীর প্রথম অবস্থা, সে সময় রাসূলে কারীম এঃ: ওহীসমূহকে পুরাপুরি সংরক্ষণ করার ক্ষমতা অর্জন করতে সক্ষম হননি । আর 
দে সময়টুকুই ছিল মাক্কী জীবনের ওহীর প্রথম অবস্থা! সুতরাং তা মাক্কী সূরা -এর অন্তর্ভূক্ত বলে গণ্য করা যায়। 

স্রাটির বিষয়বস্তু ও মূলবক্তব্য : এ সূরার মূলবিষয় হলো কিয়ামত সম্পকীয় অবস্থাসমূহের আলোচনা ৷ পরকালে অবিশ্বাসীদের 
প্রতি সম্বোধন করে তাদের অনেক সন্দেহকে দূরীভূত করে দেওয়া হয়েছে। খুবই অকাট্য দলিল-প্রমাণের ভিত্তিতে কিয়ামত ও 
পরকালের সম্ভাব্যতা, তা সংঘটিত এবং তার অপরিহার্যতা প্রকট করে তোলা হয়েছে এবং স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে, 
হারা পরকালকে অস্বীকার করে তাদের বিবেক-বুদ্ধি তাকে অসম্ভব বলে মনে করে। তার মূল কারণ তাদের মনের কামনা ও 
বাসনা তা না দেখে মেনে নিতে প্রস্তুত বা ইচ্ছুক নয় । তাই আল্লাহ তা“আলা কিয়ামত দিবসের শপথ ও নফসে লাওয়ামাহ -এর 
শপথ করে বলেন, মানুষ যত কিছুই মনে করুক না কেন আমি সব কিছুকেই পুনরুজ্জীবনে সম্পূর্ণরূপে সক্ষম । পবিত্র কালামের 
স্থান স্থানে বহু আয়াতে কিয়ামত সম্পর্কে বলার পরও তারা জেনেশুনেও যেহেতু আপনাকে সে সম্পর্কে প্রশ্ন করেছে, তখন 
আপনি তাদরকে জানিয়ে দিন- কিয়ামত এমন একদিন সংঘটিত হবে, যেদিন মানুষ চক্ষু দ্বারা সরিষাফুল দেখবে । প্রতিপালক 
ছাড়া কোথাও আশ্রয় পাবে না। চন্দ্র-সূর্য সেদিন একত্র হয়ে যাবে। সূর্য ১২ গুণ অতিরিক্ত তাপ প্রদান করতে থাকবে । 


মকল মানুষের কৃতকর্মসমূহ অর্থাৎ আমলনামা তাদের সম্মুখে পেশ করা হবে। ইচ্ছা করে কিছুই গোপন করার মতো সুযোগ 
ইবেনা।স্বন্ধের ফেরেশতাহগণ সবই সত্যভাবে লিখে রাখবে । 


১৬ নংআয়াত হতে ধারাবাহিকভাবে হযরত মুহাম্মদ প্রঃ -এর নিকট ওহী নাজিল হওয়ার প্রথম অবস্থা তুলে ধরা হয়েছে। যখন 
ওহী প্রথম নাজিল হতো তখন তিনি পূর্ণভাবে তা বুঝে স্মরণ রাখতে মুশকিলজনক হতো। তাই ওহীর বিষয়টি সাথে সাথেই 
পড়তে থাকতেন । এমতাবস্থায় আল্লাহ তা'আলা হযরত মুহাম্মদ এর -এর.সহানুভূতির জন্য ওহীকে তার অন্তরে স্থায়ী করে 
দেওয়ার দায়িত্ব নিয়ে সেই ব্যবস্থা গ্রহণ করেছেন এবং সে কথা তাকে জানিয়ে দিয়েছেন । এর পর ২০ নং আয়াত হতে পুনরায় 
কাফেরদের কিয়ামত অস্বীকার করার প্রসঙ্গ আলোচনা করেছেন এবং বলেছেন সত্যবাদীদের কপাল বা মুখমণ্ডল উজ্জ্বল হবে, আর 
সফেরদের চেহারা খুবই ঘৃণিত হবে এবং আল্লাহর শাস্তির প্রতিফলে শরীরের সকল হাড় এক্থান হতে অন্যস্থানে চলে যাবে। 
১ নং আয়াত হতে কাফেরদের দুরবস্থার সকল কারণ বর্ণনা করা হয়েছে অর্থাৎ তারা নামাজ, রোজা ইত্যাদি বলতে সত্যের 
দিও যেত না। প্রত্যেকেরই কড়া-্রান্তি হিসাব নেওয়া হবে। 


সে মানুষের সৃষ্টির মূলের প্রতি ইঙ্গিত করে সূরাটি খতম করা হয়েছে এবং বলা হয়েছে, যে আল্লাহ তা*আলা অন্তিতৃহীনতা 


ছে এতবড় মানুষ সৃষ্টি করতে সক্ষম হয়েছেন, তিনি তাদের পুনরুজ্জীবিত করতেও নিশ্চয়ই সক্ষম হবেন। পরকাল অবিষবাসীরা 
৭" এ কথা জেনে রাখে। 





সূরার সাথে সম্পর্ক পর্বত সরা 454-7/-এর শেখার একটি আয়াত হচ্ছে- £-৯১1 05০54 5১৫ কখনো 
"বরং তারা পরকালকে ভয় করে না।* যেহেতু কাফেররা পরকালকে তয় করে না, কিয়ামতকে অস্বীকার করে, তাই আলোচ্য 
সা ্যমতের বিবরণ রয়েছে এবং ভয়াবহ অবস্থার কথা বর্ণিত হয়ছে। এরপর মানবদেহ থেকে কিভাবে রহ বের হয়ে 
৭ তারও উল্লেখ করা হয়েছে। -রূহুল মা'আনী] 
///.6211./59101.০0া 











2 








হু 






























ৃ লজ্জা এ 

2 £৮8745042 : সূরা আল-কিয়ামাহ্‌ মক্কায় সা ৬ রর 
রঃ শত ১০ আধ্মতবিশিষ্ট রে ্ 
বদ তক 2 নু [ 

; উর 2১১21511045 ১৫ 

পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি রে 

টির রা 25. অনুবাদ : রা 
১১৫৮5: ৮9৮ কু.) ১, উ্ানথনে ও অভিরিত আমি কিয়ামত দিবসের শপথ “4 
(5 05027501 হি 3.1 ২. আরও শপথ করছি তিরঙ্কারকারী আত্মার পুণ্যকাজে €৫ 


015 9458]1 $ ও্ি 9 এ 


কপ পণ ৫ঠণ*্ঠর্ গণ ঠু*ঠতত 
5475 ০১০৫০ 1 ০১3০০ 





৮০01 


্ 





শত ৮১৮1) বর সাতাচা চা 
2:56 0143৬01৬৩০৮) অস্ত ও 
রা 00000002৮৮০১৮১৪০১৭৫। 
পাক কণা তাত শব 
, 5৮৮১9 ০০৮৮০১০৪ 








25010 4৪ 25৩5৫/৮1 


পালা ক পাতা 


তু শ্্ 


2০6 ৩৬০৭ 


৫০ 
505. 


৩০৫ কপ জর এ পার্দ ৫৩ ঠা 24 ৩ পঠিত 


রর দু এত এ 
4 01124 ০৩ শী 


45151524771 








গত ভঠাতালা। 
55501) ১০ রি] 
পি ০, 


চি, 


৩৯ 


5 
৮১2 8711 
0197৮801055 ৪৮ ০৮৫ এতই ৬ 


ক ১ পত 
- ১০১ %৮৮ 
্ 








অশেষ চেষ্টা করা সত্তেও, যে তার আত্মাকে তিরস্কার 
করে! এখানে জণ্য়াবে কসম উহ্য অর্থাৎ ££2-2 
যৎ্প্রতি পূর্ববর্তী বক্তব্য নির্দেশ করছে। 

মানুষেরা কি মনে করে অর্থাৎ কাফেরগণ যে, আমি , 
তার অস্থিসমৃহকে একত্র করবো না পুনরুথান ও -? 
পুনজীবিত করার জন্য। 


. হ্যা,অবশ্যই আমি একত্র করবো। আমি তাতেও বা 


সক্ষম একত্র করার সাথে যে, আমি তার অঙ্গুলির 
অথভাগ পর্যন্ত পুনর্বিযন্ত করবো অর্থাৎ তার অঙ্গুলির 
ন্যায় কষুদ্রাতক্ষুদ্র অঙ্গে যেখানে আমি হাড়-মাংস স্থাপন রব 
করবো, তবে বৃহৎ অঙ্গসমূহে কেন করব না। 

তথাপি মানুষ ইচ্ছা করে অস্বীকার করতে /%-:, : 
-এর মধ্যে ধু অভিরিক্ত, আর উহ্য 3 -এর কারণে 
তা যবরযুক্ত অর্থাৎ অস্বীকার করার জন্য যা তার সম্মুখে 
আছে অর্থাৎ কিয়ামত দিবস, যৎপ্রতি পূর্বোক্ত বক্তব্য - 
নির্দেশ করছে! 

সে প্রশ্ন করে কৰে কখন আসবে কিয়ামত দিবস? 
বিদ্রপ ও অস্বীকার করার উদ্দেশ্যে প্রশ্ন করা। 








///.69111.//68101.00া 


তাফগীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম খণ্ড [২৯তম পারা] ১৯৭ 





161. ৫5৮8 বি 44555 2550 ৬ তা বনি: এটার উভয়টিই ৮$ এবং ৮::$ ০1 উহ্য 
০৫৮ ৮৮554 


নেও হে হকার উহ 512টি ৫42: বলে উল্লেখ করেছেন । 


(64155: উক্ত শব্দটির ১৫4৮ ও? -এর মাঝে কোনো 3+% মূলত নেই! 
(১455: তারকীবে এক $৫:4 0: -এর ৮:৮৩ হতে 2 হওয়ার কারণে ৮০2: হয়েছে । অর্থাৎ 


৩, হা 


(95450 42:50 আর কারো মতে তা 0৫ -এর + হওয়ার কারণে ৬ ৬০০ হয়েছে । অর্থাৎ 5 ০29১3 ৩০৩ 
তঠ০৫ 0 


/7 আর ইবনে আবু আবলাহ ও আবু সোমাই তাকে €১৫52 অর্থাৎ 634১৩ পড়েছেন 74,124. এর 425 
হিাবে। 57332 হলো, ৫1 ৫50 041 


5১/৫০/১০০৫ ০ঠ০০ 


4455 শব্দটি তারকীবে কয়েক রকম হতে পারে। ১. 4 ক্রিয়ার ),:2 হলো 44 কিন্তু 
১৪ ০5 রর 7 
42 ক্রিয়াটি তা বুঝাচ্ছে। অর্থাৎ 4247) 22556570842 40531 22 ২. 4522 -এর এ বর্ণটি অতিরিক্ত, তার 
ূ্বে/ শব্দ ;442 রয়ে তাকে ৮১৮: করেছে। যথা- 2204 52505 00591 455 গ্রন্থকার এ শেষ তারকীবই উল্লেখ 


করেছেন, আর তা-ই উত্তম। -[রূহুল মা'আনী] 


12731 ৩ আয়াতের শানে নুযূল : আল্লামা বাগাবী (র.) লিখেছেন ৬5025 ১৮ ০০ 
আয়াতটি নাজিল হয়েছে আদী ইবনে রায়ীয়া সম্পর্কে । আদী ছিল আখনাস ইবনে সোরায়েক ছাকাফীর জামাতা । এই আদী ও 
আবনাস সম্পর্কেই নবী করীমগ্রঃঃআল্লাহ তা'আলার মহান দরবারে দোয়া করেছিলেন যে, হে আল্লাহ! আমাকে মন্দ প্রতিবেশি 
টানি 


5 ৩৬ পর্ব 


হবে নবী করীম রতি রা নাভির লো নামি 
কিয়ামত দেখি তবুও আপনার কথা আমি বিশ্বাস করবো না এবং আপনাকে সত্যবাদী বলে মেনে নেবো না। আল্লাহ কি ভেঙ্গে 
যাওয়া এ হাড়গুলোকে একত্র করবেন? তখন মহান আল্লাহ এ আয়াত নাজিল করেন। নূরুল কোরআন] 
৯/|১45 05 ০1555 2488 : আল্লাহ তা'আলা বলেন, আমি কিয়ামতের দিবসের শপথ করছি এবং 
এস আত্মার শপর্থ করি যা নিজের উপর নিজে ভর্না করে থাকে । উক্ত আয়াত বা গোটা সূরাটিকে না-বোধক বাক্য দিয়ে শুরু 
কলা হয়েছে। এটা হতে ইঙ্গিত মাত্র বুঝা যায় যে, পূর্ব হতে কোনো কথা চলে আসছিল। যার প্রতিবাদে না-বোধক বাক্য ব্যবহার 
লা হয়েছে। সুতরাং আয়াতের স্থুল অর্থ হয় এরূপ । 
হিরা যা বলছ তা সত্য নয়, রাসূল সত্য । আর আমি কসম করে বলছি যে, আমার কথাই সত্য । উক্ত আয়াতে যে শপথ করা 
ছে এর ৩1৮ আয়াতের মাধ্যমে প্রকাশ করা হয়নি; বরং আল্লামা জালালুদ্দীন (র.)-এর মতে এর ৮1, উহ্য রয়েছে। 
(4240 নিশ্চয়ই তোমাদেরকে পুনরুণিত করা হবে। কারণ, পরবর্তী আয়াতটি তার প্রতি ইন্গিত করছে। 
এর অর্থ প্রসঙ্গ : উল্লিখিত আয়াতে ব্যবহৃত এঁ অক্ষরটি কোন অর্থে নেওয়া হন এর মধ্যে তাফসীরকারদের বিভিন্ন 
যত রয়েছে আল্লামা জালালুদীন রে.) -এর মতে ধু অক্ষরটি উভয় আয়াতেই -51) বা অতিরিক্ত ব্যবহার করা হয়েছে। 
ইস এ মত প্রকাশ করেছেন। মাদারিক কার বলেন, পুনরল্থানকে অস্থীকারকারী কাফেরদের -১০ আকীদার খণ্নের 
নেওয়া হয়েছে। ইবনে কাছীর গ্রসথকারের মতে টি এখানে" সু অর্থে বাবহত হয়েছে। কারণ, টি -এর 


চিনি 
বল 2১ এবং লাম এটি 155: তার ৮: হলো (০; কারণ “১3 -৫--55-এ এর কূপ হলো 2৮১ ১১৫ অর্থাৎ এ 


///.92111./58101.00]া 









£ আরবি-বাংলা, সপ্তম খণ্ড [ ২৯তম পারা] 


অস্বীকার করে থাকে, তখন ভার কথাকে হ্যা সাবান্ত করার জন্য 3 9.372 নেওয়া হয়ে থাকে। আরবে এরপ ভাঙা যথেষ্ট 
ব্যবহার রয়েছে। 


আযম্মাতকে শপথের সাথে নেওয়ার হিকমত : আল্লাহ তা'আলা উক্ত আয়াত দু'টিতে যে শপথ করেছেন, তাতে কি হিকমত 

রয়েছে। এর মূল ইলম আল্লাহর নিকটই রয়েছে! অবশ্য পরবর্তী আয়াতের মধ্যে তার সামান্য ইঙ্গিত রয়েছে! তবে কুরআনের 

ব্যাখ্যাকারীগণ এর বিভিন্ন ব্যাখ্যা দান করেছেন! 

ক. প্রথমে কিয়ামতের প্রসঙ্গই বিবেচনা করা যাক | বস্তুত কিয়ামত যে হবে তা নিঃসন্দেহ। সমগ্র বিশ্ব ব্যবস্থাই অকাটাভাবে 
সাক্ষ্য দান করে যে, বর্তমান বিশ্বব্যবস্থা চিরস্থায়ী নয়, শাশ্বতও নয়- এটা চিরকাল ছিলও না। এর পরিবর্তনশীল অবস্থা এ কথা 
বুঝাচ্ছে যে, তা ক্ষণস্থায়ী বা অস্থায়ী । আর তার স্থায়িত্ব উপর কোনো অকাট্য প্রমাণও আজ পর্যন্ত পাওয়া যায়নি। 

খ. অথবা. কাফেরদের কিয়ামতকে অশ্বীকার করার ব্যাপারটি যত কঠিন অবস্থা ধারণ করেছিল তা হতে তাদেরকে মুক্ত করার 
জন্য তত শক্তিশালী ভাষা ব্যবহার করার উদ্দেশ্যে শপথ বাক্য ব্যবহার করা হয়েছে যাতে তারা মানতে বাধ্য হয় যে, 
আল্লাহর বাণী সঠিক ও কিয়ামত সত্য । অর্থাৎ যেমন অস্বীকার তেমন প্রতিবাদ । 

গ. এ বিশ্বলোক বিধ্বংস হওয়ার পর যে পুনরায় হিসাব-নিকাশ হবে । পরকাল শাস্তি ও শান্তির ব্যবস্থাপনা রয়েছে, তা সেই অজ্ঞ 
যুগের মানুষ জেনেশুনেও তাকে মূল্যায়ন করত না। সুতরাং রোজ কিয়ামতের নিশ্চয়তা প্রকাশ করার জন্য আল্লাহ তা'আলা 
শপথ বাক্য ব্যবহার করেছেন। 

ঘ. অথবা, আল্লাহর চিরাচরিত নিয়মানুসারে কোনো বিষয়কে সত্য বলে মানবকুলে বিশ্বাস স্থাপনের জন্য শপথ করেছেন তা 
কালামুল্লাহ ভাষায় এক প্রকার অলংকার। 

শি ০ অর্থ- প্রাণ বা আত্মা, অথবা রূহ। আর 41 অর্থ- ভ€সনা করা, তিরঙ্কার করা, তা" 

অর্থাৎ 4405 হতে উৎপত্তি হয়েছে। 

নফস-এর প্রকারভেদ : পবিত্র কুরআনে আল্লাহ তা'আলা নফসকে তিন ভাগে বিভক্ত করেছেন৷ অর্থাৎ তার তিন প্রকার পপ দান 

করেছেন। 

১. নফসে লাওয়ামাহ- যেমন অত্র সূরায় বলা হয়েছে 3-4201 ৮:৫)4:% 3 নফসে 541 রি নফসকে বলা হয়" যা থয 
022 কার্ষকলাপসমূহ করার পর নিজেঝে নিজে তিরস্কার করতে থাকে । 

২. নফসে আম্মারাহ প্রসঙ্গে সূরা ইউসুফে আল্লাহ্‌ তা'আলা বলেছেন, :৮ ০ ৫/ 12৩6৫ এ) 0৮৮০626 
১৫নফসে আম্ারহ প্রকার নফসকে বলা হয় যা সদাসরবদা মানুষকে নিকৃষ্ট ও ক্ষতিকর কার্থের মধ্যে লগত হওয়ার জনয 
উসকানি দিয়ে থাকে ঈমান অথবা নেক কার্যসমূহের প্রভাবে মানুষ তাতে লিপ্ত হওয়া হতে বাচতে সক্ষম হয়। 

৩. নফসে মুতমাইন্নাহ এ নফসকে বলা হয় যা ভুল বা অন্যায় পথ পরিহার করার দরুন অথবা সঠিক পথে সর্বদা পরিচালিত 
হওয়ার দরুন মানুষের মধ স্বস্তি ও নিশ্ত্ততা প্রদান করে থাকে। নফসে মুভমাইন্লাহ সম্পর্কে আল্লাহ্‌ তা'আলা সূরা 
আল-ফাজর -এ বলেন ৫4৮: 21/44/1558) 25:11 4:36) 04৫4 নফস মুতমাই্লাহ -এর প্রভাবে 
ব্যক্তির আত্মা শরিয়তের পাবন্দ ও অনুসারী হয়ে যায়। 

ফায়দা : কারো কারো মতে 2141৮: ছারা হযরত আদম (আ.)-এর আত্মাকে উদ্দেশ্য করা হয়েছে। কেননা তার আত্মা সব 

সময় এই তিরক্কার তাকে করত যে, তিনি কেন বেহেশত হতে বের হওয়ার কার্ধে লিপ্ত হলেন। -(মাদারিক] 

2০ এলি (048 পিসি ৪8৮45 4438 : মানুষ কি ধারণা করে, আমি তার অস্থিপুঞ্জ একত্র করতে 

পারবো লা" অর্থাৎ কিছু কিছু লোক কেবল এ কারণেই পরকাল অস্বীকার করে যে, তাদের কাছে মৃত্যুর পর কবরে মানুষের দেহ 

পচে যাওয়ার পর আবার মানুষের অঙ্গগুলো একত্র করে পুনরুখিত করা একটা অকল্পনীয় ব্যাপার! তারা পরকালের ধারণাকে 
অবাস্তব ও অসম্ভব মনে করে তা অস্বীকার করে । 


////.9811.59101.00 





তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম খণ্ড [২৯তম পারা] ১৯৭ 


146৯4 0 535 ৮: ৮/-5০ £ঠি : পূর্বে পরকাল অস্ীকারকারীদের সন্দেহ সন্ধে আলোচনা করা 
হয়েছে। এখানে তাদের সন্দেহ নিরসনকল্লে বলা হয়েছে, বড় বড় অস্থিগুলো সংগ্রহ ও একত্র করে তোমাদের দেহ কাঠামো পুনঃ 
নির্মাণ করাতো খুবই সামানা ও সাধারণ ব্যাপার । তোমাদের সৃক্ষতম দেহাংশ এমনকি তোমাদের আঙুলসমূহের অধ্ভাগ পর্যন্ত 
পুনরায় সেই রকম অমরা বানিয়ে দিতে পারি যেমন তা পূর্বে ছিল। 

অন্ুলির অগ্রভাগের বিশেষভাবে উল্লেখের কারণ : বিশেষভাবে অঙ্গুলির অগ্রভাগের কথা আলোচনা করার কারণ ও উদ্দেশ্য 
হচ্ছে” জাল্লাহ তা'আলা এক মানুষকে অন্য মানুষ হতে পৃথক করার জন্য তার সর্বাঙ্গে যেসব বৈশিষ্ট্য রেখেছেন তার মধ্যে 
অসগুলির অগ্রভাগের রেখা অন্যতম । অতএব আয়াতের উদ্দেশ্য হচ্ছে- তোমরাতো এ বিষয়ে বিস্বয় প্রকাশ কর যে, এ মানুষ 
কিভাবে পুনরায় জীবিত হবে । আরও সামান্য অগ্রসর হয়ে চিন্তা কর যে, কেবল জীবিতই হবে না; তার অঙ্গুলিসমূহের রেখা 
যেভাবে ছিল পুনঃ সৃষ্টিতেও ত্দ্বপই থাকবে । -মা'আরিফ] 

কিয়ামত ও পরকালে বিশ্বাসী না হওয়ার কারণ : আল্লাহ তা'আলা কিয়ামত ও নফসের লাউওয়ামার শপথ করার পর তিনি 
মানবকুলকে মৃত্যুর পর পুনরায় জীবিত করতে পূর্ণমাত্রায় সক্ষম বলে মানুষের কিয়ামত ও পরকালে বিশ্বাসী না হওয়ার কারণটি 
উপরোক্ত ৫নং আয়াতে তুলে ধরেছেন । মানুষের & জগতে বন্ধনহারা ও লাগামহারা হয়ে চলাই তার নফসে আম্মারার দাবি । 
মানুষ মনে যা চায় তা অবাধে করে বেড়ায়, কোনো কাজের জন্য কারো নিকট কোনো জবাবদিহি করতে হবে না। তা তার 
্বাাবিকপ্রবৃত্তি। সুতরাং কিয়ামত ও পরকালটিকে স্বীকার করে নিলে স্বাভাবিকভাবেই তাকে কিছু নৈতিক বাধ্যবাধকতা ও বাধন 
মেনে নিতে হয়। যার ফলে মন যা চায় এবং প্রবৃত্তি যা করতে চায় তার সবগুলো সে করতে পারে না। করতে পারে না সে 
মানুষের উপর জুলুম-অত্যাচার | পারে না সে মানুষের হক ও অধিকারকে নস্যাৎ করতে । পারে না অন্যায়-অবিচার-কুসংক্কার ও 
চরিব্রহানীকর কাজে লিপ্ত হতে । আর কিয়ামত, পরকাল ও পুনরুজ্জীবনকে বিশ্বাস না করলে প্রবৃত্তির প্রত্যেকটি চাহিদা সে পূরণ 
করতে পারে । বাধা-বন্ধনহীন চিত্তে এই জগতে সে বিচরণ করতে পারে। চালাতে পারে সে মানুষের উপর আকীদার খণ্ডনে 
বর্ণত। সুতরাং এ মর্ম অনুযায়ী আয়াতের অর্থ হবে, তোমরা যেরূপ আকীদা পোষণ কর তা কখনই সঠিক নয়। আমি স্বয়ং 
কিয্ামতের শপথ করে বলছি। আর কতক তাফসীরকারের মতে ৩ বচনটি দ্বারা শপথই করা হয়েছে এবং তাকে অধিকতর 
অকিদ প্রদান অর্থে ব্যবহার করা হয়েছে। আরবি ভাষায় তাকীদার্থে / কসমিয়ার পূর্বে এমনি ৬ বচন অনেক স্থানেই ব্যবহৃত হয়। 
যেমন ইমরুল কায়েসের এই কবিতার চরণে ব্যবহৃত হয়েছে। 








20৮0 পর * ৩৩521 
এরম অনুযায়ী আয়াতের অর্থ হয়, 'আমি অবশ্যই শপথ করেছি কিয়ামতের দিনের, যে কিয়ামতের কথা কাফেরগণ অস্বীকার করে'। 
9475531534৬ ৮০০ 441৯৪: উজ আয়াতে পরকাল অমান্যকারী লোকদের মূল রোগের স্পষ্ট নির্ধারণ ও 
করে দেওয়া হয়েছে। কিয়ামত অবিশ্বাসকারীগণ চায় যে, ভবিষ্যৎ জীবনেও তারা নির্ভীকচিত্তে ফিসক ও ফজুরী করতে 
ধাকবে। তাই হঠকারিতার সুরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রশ্ন করতে থাকে যে, কিয়ামত কখন আগমন 
করবে? এ প্রশ্নটি আসলে কিয়ামতের সন-তারিখ সম্বন্ধে অবগতি লাভ করার উদ্দেশ্যে নয়; বরং তা জানা তাদের উদ্দেশ্য তো 
"বের কথা তা জানলে তাদের সকল আনন ল্লান হয়ে যাওয়ার আশঙ্কায় তারা বিভোর হয়ে থাকে । আর পরকাল বিশ্বাস করলে 


হে তুলো বাধ্যবাধকতা আবদ্ধ হতে হয, তা মাতে তারা তত নয় এটাই ছিল এই লোকদের পরকাল অস্ীকৃতির 
শসল কারণ । 


///.6911./69101.00া 


২০০ ভাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সন্তম খণ্ড [২৯শম পারা] 
অনুবাদ 








54535210৮০0 35 [$0$ ,& ৭. যখন চু সির হয়ে যাবে $% শব্দটি 1; -এর মধ্যে 


ডি যের ও যরর যোগে উভয় রাতে পঠিত হয়েছে। 
১54448654৩৫ রে তারা যে জিনিস অস্বীকার করেছে, তা সম্মুখে দেখতে 








০৫০ পপুতি পেয়ে হততম্ব ও বিহ্বল হয়ে যাবে ! 
৮৮০৩5 5৮ চর নি দি ০8 ৮, এবং চন্দ্র জ্যোতিহীন হয়ে পড়বে অন্ধকারাচ্ছন্ন হয়ে 
০০০০ পড়বে এবং তার জ্যোতি লোপ পাবে। 
১০০৩ ০০০১ ০৯1৪ ০৮০] £৯৫3 ৭ ৯ আর সূর্য ও চন্্রকে একত্র করা হবে তখন তারা পশ্চিৎ 
হহা। বিন 0১? (5222 জী দিক হতে উদিত হবে অথবা তাদের আলো লোপ 
আর ওঠ ৯১৩ রি টি পাবে । আর এক্সপ কিয়ামতের দিনে হবে। 
. ১৩. যেদিন মানুষেরা বলবে, আজ পালাবার স্থন কোথায়? 
















মিটার কোন দিকে ভাগবো? 
নো জিতিটিনা ১১. কখনো নয় তা পলায়ন কামনা করার প্রতি অস্বীকার 


যাতে আশ্রয় নেওয়া যাবে। 
নিবি ++ ১২. সেদিন তোমার প্রতিপালকের নিকট ঠাই হবে সৃষ্ট 
৫৫54445৮০2৭ ১১৩ জগতের ঠাই, ভারা হিসাব-নিকাশের জন্য একত্র হবে 





059 ১৮55 ০১ 


.*₹ ১৩. সেদিন মানুষকে যে যা অগ্রে পাঠিয়েছে এবং যা 
পশ্চাতে রেখে এসেছে, তদ্বিষয়ে অবহিত করা হবে 
তার আমলের শুরু ও শেষ সম্পর্কে । 


-£ ১৪. বরং মানুষ তার নিজের সন্বন্ধে সম্যক অবহিত সাচ্ষ, 
তার অঙ্গ-প্রত্যঙ্গ তার কৃতকর্ম সম্পর্কে সাক্ষ্য দেবে 


চল? -এর মধ্যে ৩ বর্ণটি ৫৫৩ -এর জন্য 
মোদ্দাকথা, আমলের প্রতিদান প্রতিফল অবশ্যন্তাবী 














পর্ক পা 


৬০০৪০ ০ ১৫. যদিও সে-নানা অজুহাতের অবভারণা করে ৮০০ 


1০০ 





নি ৫ তি ১586 শব্দটি কিয়াসের বিপরীতে 4452 -এর বহুবচন অর্থং 
১ রি যদিও সবধরনের অজুহাত পেশ করে, তার নিকট 


এক লি ও 


০9০০ হতে তার কোনোটিই গ্রহণ করা হবে না। 


৩ 3১2 ৫9:3৮ শব্দের 26-তে চুঁ এবং 023 উভয় যু করে পতিত হয়েছে। আবুচছা্মাল 3:4-এর স্থলে 
পড়েছেন অর্থ খুলে গেছে। -কাবীর 

(5840 সি 2185 : জমহুর ৫৫ শব্দটি ,৬ তে ত এবং ৮৫৯ -এ ৫ দিয়ে --:5 পড়েছেন। অর্থাৎ :/:5 
করে পড়েছেন । আর ইবনে আবূ ইসহাক, ঈসা, আ'রায, ইবনে আবৃ আবলাহ, আব্‌ হাইওয়া . (4 - -তে ০৫6 এবং ১:৮৪ 


৮৫ যুক্ত করে ১১৯০ করে ৫৮৫ পড়েছেন। ফাতহুল কাদীর[ 


///.9811.59101.00 


তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম খও [২৯তম পারা] ২০১৯ 


০৯৩ শতশত) পঙ্ব 


420 ৫4458 : জমহুর 5 এবং “এ -তে ঢু দিয়ে ১১:০7 হিসাবে 423) 0 পড়েছেন । অর্থাৎ পলায়ন 
কেখায়। আর হযরত ইবনে আব্বাস, মুজাহিদ, হাসান বসরী. কাতাদাহ ৮: -এ ০৯ এবং ৮--৫ দিয়ে ১৫ 47 হিসাবে 


পন পঙ্ব 


গড়েছেন। অর্থ পালানোর জায়গা কোথায় । জহুরা ৮৮ -এ ০৮৫ এবং “৫ -তে ০ দিয়ে 42231 2 পড়েছেন ' অর্থ ০ 
42145 18.৫72 “খুব পালাতে পারে সে লোকগুলো আজকে কোথায়” বলেছে। ফাতহুল কাদীর] 


পূর্বাপর যোগসূত্র : পূর্বের আয়াতে পরকাল অস্বীকারকারীগণ কিয়ামত সংঘটিত হওয়া অসম্ভব এবং অবাস্তব মনে করে 
তক মিথ্যা প্রতিপন্ন করার উদ্দেশ্যে এবং তাচ্ছিল্য করে প্রশ্ব করেছিল- যে কিয়ামতের কথা বলছ সে কিয়ামত কবে কখন 
সংঘটিত হবে? আলোচ্য আয়াতসমূহে তাদের এমন প্রশ্নের প্রতিবাদ হিসাবে কিয়ামত দিবসে বাস্তবে কি ঘটবে তার কিঞ্চিৎ 
আলোচনা করা হয়েছে। 

2420 656105৮4০55 4458 : 3 শন্দের আভিধানিক অর্থ হলো- বিদ্যুৎ ছটায় চোখ ঝলসে যাওয়া! আরবি 
কথনে এরূপ অর্থ হয় না; বরং ভীত, শঙ্কিত, বিস্িত, হতভম্ব অথবা কোনো আক্মিক দূর্ঘটনায় পতিত হয়ে দিশেহারা হয়ে 
যাওয়া। অথবা কাতর উদ্বিগ্ন করে দেওয়া দৃশ্যের প্রতি চক্ষু ঝলসে যাওয়া বা স্থির হয়ে যাওয়া অথবা চোখে ধাধা দেখবে 
বিক্ষোরিত ক্ষেত্রে তাকাবে ইত্যাদি রকমের অর্থ বুঝাবার জন্য এ বাক্য বলা হয়। 

মানরিক রস্থকার বলেন, 3০ শব্দটি 11 ৮:৫৩ হলে অর্থ হবে ভীত-নত্স্ত হওয়া ও অস্থির হওয়া । আর যদি ৮০ ০: হয়, 
তখন অর্থ হবে স্বচক্ষে দেখতে পাওয়া । অর্থাৎ নবীগণ দুনিয়াতে যে সকল ওয়াদা অঙ্গীকার করেছেন সেগুলো তারাঁমানেনি। 


৮৫5) 2 প৫£1০2, এ পশু 


1550 8-৯0 ০0555 4158 : 4 শব্দটি ৩৫ হতে উম হয়েছে। অর্থাৎ চন্দ্রের আলোক নিএশেষ হয়ে 
' জন্ধকার হয়ে যাবে যেমন চন্তরগ্রহণের ও সূর্যপ্রহণের সময় হয়ে থাকে। স্পষ্ট দিবাভাগ রাত্রির ন্যায় হয়ে যায়। সে সময় এরূপ 
অত্ধকার ঘনীভূত হয়ে আসবে। 


/5/5০4-4 €৮৫$ ৮০5 2458 £ উ্ত আয়াতে কিয়ামতের ধ্বংসলীলা সম্পর্কে বলা হয়েছে। আল্লাহ 
শস্ঞালা বলেন, কেবল চন্দ্রই আলোকহীন হবে না; বরং সূর্যও আলোকহীন হয়ে পড়বে । এ সম্পর্কে বৈজ্ঞানিকগণের অভিমত 
ইলো চন্দ্রের আলোক সূর্য হতে এসে থাকে- চন্দ্রের নিজস্ব কোন আলো নেই। সুতরাং যখন চন্দ্র আলোকহীন হবে, সূর্যও 
জালোকহীন হয়ে পড়া আবশ্যক আর চন্দ্র ও সূর্ধ উভয় সেদিন একত্র হয়ে যাবে | জালালাইন গ্রস্থকার বলেন /-:4)1৮49 
2 অর্থ হলো তারা উই পশ্চিমাকাশে উদিত হবে। অর্থাৎ সেদিন দুনিয়ার পরিসথিত অন্য দিকে ধাবিত হতে থাকবে। যা 
অয হয়েযাবে। 
অংবা, আয়াতের অর্থ হবে-চন্দ্র সেদিন মাধ্যাকর্ষণ শক্তি হারিয়ে সূর্যের গহরে নিপতিত হবে । সুতরাং ৫5 অর্থ এখানে একই 
দিক হতে উদয় হওয়া। তবে একটি অপরটির সাথে সংঘর্ষে জড়িত হবে না। আর একই সময়ই উদিত হওয়াও আবশ্যক হবে 
শ. বরং ভিন্ন ভিন্ন সময়েও উদিত হতে পারে । অথবা কুদরতের ইচ্ছা হলে একই সময়েও বিনা সংঘর্ষে একই দিক হতে উদিত 
ইও়াও সম্ভব হবে । অথবা, ৫৮ হবে তখনই যখন উভয় আলোকহীন অবস্থায় একত্রিত হবে । অথবা, চন্্র-সূর্য উভয়কে 
হাতি অবস্থায় একত্রিত করা হবে, অতঃপর সাগরে উভয়কে নিক্ষেপ করে মহা অগ্নির পানি তৈরি করা হবে। 
৯৯০। ৮ ১১-4০-০531 0585 ৬0455 4455 : আল্লাহ তা'আলা বলেছেন, 'সেদিন মানুষ বলবে পালাবার 
ডঃ কোথায়? অর্থাৎ সেদিনের ভয়াবহতা আর কঠোরতা দেখে কিয়ামত অস্বীকারকারী কাফেরগণ হতাশ হয়ে বলতে থাকবে 
২মহাবিপদ ও আজাব হতে পালানোর জায়গা কোথায়? কোথায় গিয়ে আশ্রয় পাই? কারণ প্রাথমিক অবস্থা দেখেই তারা বুঝতে 
2২ যে, সেদিন পালানোর স্থান থাকবে না- কোনো আশ্রয় স্থল পাওয়া যাবে না: -সাফওয়া] 
ইলা ৩ ৬৭০০ ১৪ : এ বাকাটির ছুটি অর্থ হতে পরে। এ. সেদিন তোমার 
রর রয়েছে আবাসস্থল ! অর্থাৎ অন্য কোথাও তারা কোনো আবাসস্থল পাবে না, কোনো আশ্রয় কেন্দ্র থাকবে 
দুই. সেদিন তোমার আল্লাহর কাছেই ঠিকানা হবে জাহান্নাম বা জান্নাত যেকোনো একটি । অর্থাৎ এ দুয়ের যেকোনো একটি 


ইনলা তা'আলার ইচ্ছা ও ইরাদায় নিদিষ্ট হয়ে যাবে । তিনি যাকে পছন্দ করবেন তাকে জান্নাত দিবেন, আর যাকে ইচ্ছা 


চনরামে দেবেন। 4কাবীরা 





////.9811.5101.00 


২০২ তাফসীয়ে জালালাইন : আব্মবি-বাংলা, সন্তম যও ! ২৯তম পান্না? 





ততৃতপল তত 


255৮2 458: এ বাক্যাংশের কয়েকটি অর্থ পাওয়া যায় । হযরত ইবনে আব্বাস রো.) বলেন, শ্রয় অর্থ হলো. 
মৃত পূর্বে যা কিছু নেক আমল করেছে ও বদ আমল করেছে তা এবং মৃত্যুর পর তার কাজের ফলে যে ভাল নিয়ম ও খারাপ 
নিয়ম প্রচলিত হয়েছে সে সম্পর্কে হাশরের দিন মানুষকে পূর্ণন্ূপে ওয়াকিবহাল করা হবে। 

হযরত ইবনে আব্বাস (রা.) হাতে আর এক মর্ম পাওয়া যায় যে, যা কিছু খারাপ কাজ পূর্বে করেছে এবং পরে যা কিছু ভালো ও 
নেক কাজ করা হয়েছে, সবগুলো সম্পর্কেই অবহিত করা হবে। 


হ্যৰত কাতাদাহ বলেন, এর অর্থ হচ্ছে আল্লাহর আনুগত্যমূলক যা কিছু কাজ করেছে এবং আল্লাহর যেসব হক ও অধিকার নষ্ট 
করেছে। হযরত যায়েদ ইবনে আসলাম বলেন, মৃত্যুর পূর্বে স্বীয় ধন-সম্পদ হতে নিজের জন্য যা কিছু ব্যয় করেছে এবং মৃত্ার 
পর ওয়ারিসদের জন্য যা কিছু রেখে গেছে, তার সম্পর্কেই মানুষকে হাশরের দিন অবগত করানো হবে । 
হযরত আতা ও মুজাহিদ (র.) বলেন, তা দ্বারা জীবনের প্রথম আমল ও শেষের আমলের কথা বুঝানো হয়েছেন । 

মা'আলিম, খাযেন। 
* আর কোনো কোনো তাফসীরকার বলেছেন, এর অর্থ হলো ক্ষণস্থায়ী দুনিয়ার কাজকে চিরস্থায়ী আখেরাতের কাজের উপর 
প্রাধান্য দেওয়া বা তার বরখেলাফ করা, উভয় প্রকার কর্ম সম্পর্কে তাকে কিয়ামতের দিন অবহিত করা হবে। নূরুল কোরআন] 
উ ॥ 4৮১5৩ 4৮০56 ৮১৫ 4-553 ১৫ ৮15 4455 আল্লাহ তাআলা বলেন, বরং মানুষ তখন নিজেই 
সি ১5৯5-75-87 
বিভিন্রভাবে ওজরখাহী করতে থাকবে। এ প্রসঙ্গে আল্লাহ্‌ তা'আলা অন্যস্থানে বলেন- 2 5:4/3৮/205 
১০০৯0163485 555০1 জামাতা পা লে নি কা দিনও 
প্রমাণসমূহ স্থাপন করে দেওয়া হয়েছে। সুতরাং ন তার এজি লঙগা ররারে নে নিজেই হরূকত হনে । আর গে তা পো কর 
তার প্রতিফল নিজেরই উপর পতিত হবে ॥ আর আমি তোমাদের উপর সর্বদা দরবান সমেত থাকবো না. 319 
৩ -এর অর্থ কেউ কেউ বলেন, মানুষ যদি নিজের কথায় নিজের অবস্থা পর্যলোচনা করে দেখে তবে সহজেই 
রাম খাদে রি সা দে যুঝতে পরবে 
সর 4 -এর অর্থ হলো- দর্শক, অথবা £. (550 অর্থ 424 প্রমাণাদি । বলা হয়ে থাকে ৮1০4৯ ৩ রা 
১5 এ বান এর বহুবচন হলো %-27 অথবা এর অর্থ ৬১ সাক্ষী ৫ ৬ উপস্থিত । 
৮০৮ 223৮০ শব্দটি 5 4৫ -এর সম অর্থ, অর্থাৎ ওজর-আপত্তি, 4১ এর একবচন। আল্লামা ওয়াহিদী (ব.) 
বলেন, এটা 2১৩ সনের অনিয়মিত বহবচন। আর ফাশুশা কার বলেন, 13০ শব্দটি ০:০4] বরং 155 -ঞর 
বহুবচন হলো /১০- ০০0অির্থ- আবরণ, তার একবচন হলো 4৫. / সুডরাং বাকাটির অর্থ হলো, তারা যদি তাদের 
অপকর্মের উপর পর্দা আবরণ ঢেলে দেয়! 

3543010515 509৩ ০৩ 2420 2 ও, ভি 2 
আল্লাহ বলেছেন, প্রতোক মানুষই তার কৃত সকল আমল সম্বন্ধে অবহিত থাকবে, সতরাং রনী আদমের লালনের 
রোজ কিয়ামতে 2৮৪ পেশ করার প্রয়োজন কি? 
এর জবাবে বলা হবে, যদিও 721,725). সনবনধে প্রতোক আদম সম্তানই অবগভ রয়েছে এবং কিয়ামতে তারা সব 
স্বচক্ষে ভালোমন্দ দেখতে পাবে, তথাপিও ভা আল্লাহর আদালতের বিচার কা সমাধানের ক্ষেত্রে যথেষ্ট মনে করা হয়নি। আন্কাং 
যেহেতু দু'ক্জন সাক্ষীর মাধ্যমে অথবা কোনো দলিল-প্রমাণ পেশ করার মাধ্যমেই বিচার করাকে হঞ্চ বিচার বলেছেন, ₹ 
বাতিক্রমভাবে তার য়ং বিচার করা ইনসাফ হবে না। সেদিন তিনি নিজেই হাকিম হবেন, আর হাকিম কখনো তার ৩১২ 
আইনের বহির্ভূত কাজ করা সমীচীন নয় । 05:১0:35 34014 

///.59111./99101/.001া। 


ৰা 


তাফগীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম খণ্ড [২৯তম পারা] ২০৩ 


বজ অনুবাদ : 
,$% ১৬. আল্লাহ তা'আলা তার নবীকে সম্বোধন করে বলেন, 


তুমি তার সাথে সধ্ালন করো না কুরআনের সাথে, 
হযরত জিবরাঈল তা আবৃত্ত করা হতে অবসর না 
প৪. পৈপত তব তত হওয়ার পূর্বে তাকে দ্রুত আত্মস্থ করার উদ্দেশ্যে এ ভয়ে 
রা ১4০৩৫ ০১১০০৩1০১৯4 যে, না জানি কুরআনের কোনো অংশ ছুটে যায়। 
ূ 1+054-5 ০8 £ পি জি ১৭. নিশ্চয় আমারই দায়িতু তা সংরক্ষণ করা তোমার 
রাযি রানারিরি কারার বক্ষে এবং তা পাঠ করাবার তুমি তা পাঠ করার অর্থাৎ 
4505৮1220০8 ভা 94555 তোমার মুখে তা জারি করার । 
 ১৮- সুতরাং আমি যখন তা পাঠ করি তোমার নিকট হযরত 
০০ 5০০, এটি জিবরাঈলের মাধ্যমে তখন তুমি সে পাঠের অনুসরণ 
৩০0৩৬০4০1৮5 ত৮শ শি ৮৯৪ করো তার কেরাত শ্রবণ করো । সুতরাং রাসূলুল্লাহ 
25255 2.255855 214৮ গ্র্ছঃ প্রথমে হযরত জিবরাঈল (আ.) হতে শ্রবণ 
258 করতেন এবং অতঃপর স্বয়ং পাঠ করতেন। 




















পা 





৫+,:০৪ পর্ব প এরর লা? পা পে পু 
৯ ৮1৮58 ৮7৮6 ০০1৮৪ 0১05, 











ঞঠ 
রও 


41৮৮4851046 রঃ 51788 ১৯. পুনরায় এর বিশদ ব্যাখ্যা দান করা আমারই দায়িতু 
22-54-4854 তোমাকে বুঝিয়ে দেওয়ার মাধ্যমে । পূর্ববর্তী আয়াতও 
রনি মুল 16581 এ 
চার রি এ আয়াতের মধ্যে সামজস্যতা এই যে, পূর্ববর্তী 
০)৮5০/| 5৪ ৮০ ৩০০০১ ৩৫১ আয়াতে আল্লাহ তা'আলার আয়াত হতে বিমুখতা ছিল, 


কী... 287254841০৮ 47 আর এ আয়াতে তা করার মাধ্যমে ততপ্রতি 
- ৬৮৬৭ 471117১৩]1 42525 ৮১৯০ সু 
পি ০ রা মি আগ্রহ প্রকাশ করা হয়েছে। 


১৮০ 04 ৮:4৮ -1, ২০..ন শব্দটি 05১: -এর জন্য এবং খর অর্থে 
85211511171 ১21 ব্যবহৃত বরং তোমরা পার্থিব জীবনকে ভালোবাস 
ভি দুনিয়াকে, 55৮4 ও 63/5 এ 475 দুটি ৩ ও 
৫০৬ ৫৩ এপ টাও 2 যোগে উভয় কেরাতে পঠিত হয়েছে । 
৮৮৩১০ ১৩ ৯৮৯] 53০25 ০) ২১,আর আখেরাতকে উপেক্ষা কর তাই তজ্জন্য আমল 








পা 




















রঃ নে যা ৮ জেরে নি করনা। 

৮১০১০৮158০5 2৮4১ 1৯23 -৭ ২২. সেদিন কোনো কোনো মুখমণ্ডল অর্থাৎ কিয়ামতের 
8 দিন উজ্জল হবে সুদর্শন ও আলোকোজ্ভবল। 

, পা 2711, ২৩. তার প্রতিপালকের দিকে ৃষ্টিদানকারী | 








শু এ 2255 
৯ বসল 55৮55552523 2 .+ ২৪. আর কোনো কোনো মুখমণ্ডল সেদিন বিবর্ণ হয়ে 
রি] পড়বে মলিন ও ফ্যাকাশে । 


-০29-2 টি টি 
৮১520 ৩ গল 2 6 ২৫. এ ধারণায় বিশ্বাসে যে, ধ্বংসকারী বিপর্যয় আস 


৬ 








ররর সিট এমন ভয়ানক বিপদ যার কারণে পীজর ভেঙ্গে যাবে । 
-4]। 900 ০১5৩ ৮55 


///.6911./69101.00া 





এ, ৩৩2) 24৮5, ৭০ দিনটি 

28টি এ এর সাথে 8 বে। 80 5833 এটা পৃথক বাক্য। 
৮ ঠ) 4 ৪ চি ্ রে 

এ ০ 4৬৯ 2 এটা পূর্বব্তী 95 দু-এক তে হবে, তাই নি 


রেশ 


»/ুজযম হয়ে থাকে। 14০ হয়েছে। কেননা ৬৮৯1৫ -এর 
পর পালা বাতা ৩ ৫ঠ ০৬০০ 
৭০৮৭ 0৪ "৬৪ ৮. কঠু নি ০১1০ 

2 ৩২০৯০৭৭45১২ এখানে ৫৫ টি 315 -এর জন্য বব হযেছে, আর এটা 2:১১: হওয়ার কার: 
তার পূর্ববর্তী বাকের উপর 542 হবে । একে 216: 5. 40705440240 বলে স ণে 
506 2455 : এটা ৫ ৭৫ ০ 
8:9০ 47৬৯ চা ২ এর ০ হিসাবে €১০৫ 3৮০ হয়েছে। 
০2৮০ ৯৯৯৫ ০৯৯৩ 4০৯৪: বাক্য হতে ০334 05 বাক্যটি হিসাবে মহলা মানসূব। 


$7/5 এবং ৫১৫৫ -এর অবতীর্ণ কেরাতসমূহ : যদীনাবাসী এবং কৃফাবাসীগণ 5১৫2 এবং (205 অর্থাৎ , ৫ দিয়ে 
পড়েছেন! স্োধনসূচক বাক্য হিসাবে । আবৃ ওবাইদ এ কেরাত পছন্দ করেছেন। তিনি আরও বলেছেন, এ সব কারীদের 
বিরোধিতা করা আমার কাছে অপছন্দনীয় না হলে আমি. ৫ কত করে পড়তাম কারণ, পূর্বে 5.4 উল্লেখ করা হয়েছে। বাকি 
ক্বারীগণ খবর হিসাবে ,৫ যুক্ত করে পড়েছেন। তা আবূ হাতিমের গ্রহণীয় মত। ফাতহুল কাদীর, কুরতুবী] 


৬ 44775 এ এতিএছি 3 4458 আল্মাতের শানে নুঘৃল : ইমাম বুখারী (র.)-এর বর্ণনা, হযরত ইবনে আব 
(রা.) বলেন, নবী করীম 23২ -এর কাছে যখন ওহী অবতীর্ণ হতো, তখন তিনি তা মুখস্থ করার জন্য তাড়াতাড়ি করে ওষ্ঠ ৫ 
জিহবা সঞ্চালন করতে তৎপর থাকতেন। তখন আল্লাহ তা'আলা উপরিউক্ত আয়াত অবতীর্ণ করেন এবং বলেন- হে নবী: শান 
কুরআনকে তাড়াতাড়ি মুখস্থ করার জন্য জিহ্বা স্তালন করবেন না এবং ব্যস্ত হবেন না। তা আপনার স্মৃতিতে মুদ্তিত করে 
দেওয়ার দায়িত্ব আমার । হযরত জিবরাঈল (আ.) যখন তা পাঠ করে, আপনি তখন চুপ থাকবেন ! অতঃপর তাকে অনুকরণ করে 
পাঠ করবেন । তা বর্ণনাকরণ এবং মানুষের নিকট প্রচার করার ব্যবস্থাপনার দায়-দায়িত্ব আমার, আপনার কোনো চিন্তা করতে হবে 
না। _খাযেন, লোবাব] 
উল্লিখিত কথার পটভূমি : সূরার প্রথম হতে কিয়ামত ও পরকাল সম্বন্ধে আলোচনা হচ্ছিল- পরেও আবার কিয়ামত সবক 
আলোচনা হয়েছে; কিন্তু মধ্যের এ আয়াত চারটি ধারাবাহিকতা তঙ্গ করে নবী করীম 2323-কে সম্বোধন করে সম্পূর্ণ একটি নুন 
কথা বলা হয়েছে। এর কারণ হচ্ছে- হযরত জিবরাঈল (আ.) যখন সূরা 'আল-ক্য়ামাহ' পাঠ করে তাকে শুনাচ্ছিলেন, দে সঃ 
রাসূলুল্লাহ হঃ2১তা মুখস্থ করার জন্য শানে নুষূলে বর্ণিত প্রচেষ্টা চালাচ্ছিলেন, এ জন্য প্রসঙ্গ কথা বাদ দিয়ে সঙ্গে সঙ্গেই তাকে € 
হেদায়েত দেওয়া হলো যে. আপনি এখনই ওহীর শব্দ ও ভাষা মুখস্থ করার জন্য চেষ্টা করবেন না; বরং আপনি মনেযেগ 
সহকারে তা শুনতে থাকুন। তা স্বরণ করিয়ে দেওয়া এবং পরে তা যথাযথভাবে পড়িয়ে দেওয়া আমাদেরই দায়িত্ব । আপন £ 


ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিন্ত থাকুন। 
এ ব্যাপারটি যেন এমনই যে, একজন শিক্ষক শিক্ষা কক্ষে ছাত্রদেরকে পড়াতে একটি শিক্ষার্থীকে অন্যদির 
মনোনিবেশকারীরূপে পেলেন তিনি তখনই পাঠদান থামিয়ে প্রসঙ্গ তঙ্গ করে ছাত্রটিকে বলেন "আমার কথা মনোযোগ স্হক 
শ্রবণ করো" তারপর তিনি তার শিক্ষাদান প্রসঙ্গের কথা বলতে শুরু করে দিলেন। এর কারণেই সূরার মধ্যের এ কথাটি বে 


ও অপ্রাসঙ্গিক নয়, তার পটভূমি জানা না থাকলেই কেবল বেখাপ্পা মনে হতে পারে ীর্ 
পদ্ধতিতে করা যায় ! একটি হলো ১1৮+/-/ 
৷ অর্থাৎ পড়তে তাড়াতাড়ি করবেন না। অপব * 
তাড়াভাড়ি করব 


পার 





4১০25 ৮1৮25 5 এর মধ্যকার [5 অর্থ : এর অর্থ দুই 
র্থাৎ কুরআন অবতী ভু /য়াতের প্রতি তৃরান্বিত করবেন না 
অর্থাৎ কুর তীর্ণ কালে ত; তেলাওয়াতের প্রাত তব টা 
অবতীর্ণকালে তা তেলাওয়াতের প্রতি তুরা্বিত করবেন না- অথাৎ পড় 


ক ঠ পাতলা 
হলো ,১০]৬ ৩০০৪খ অর্থাৎ ওহী 
চু ১৯৯৬ রে াঁৎ ওহী তীর্ণ, তা পাঠ করার জন্য জবানকে হেলাবেন না। 


১০০ ০৮ 
না! অপর অর্থ হলে! ৮৮০)৩ ৩০০ তআ 
এ পাত 


///.9811.5101.00 





২ অথবা, ওহীর মাধ্যমে যে যে বিষয়ে যে যে নির্দেশ যেমনি পালন করতে বলা হয়েছে সে নিয়ম-পদ্ধতিতে কোনো ব্যতিক্রম 





ঘটে যায় কিনা- এই আশঙ্কায় হুযূর এ ওহীসমূহ ক্ঠস্থ করার জন্য খুবই ব্যতিব্যস্ত হয়ে পড়তেন। 


19444455545 ৫0 €58 শির মধ্যে 25৮ শর অর্থ : এর অর্থও সাধারণত দু'টি হতে পারে। এক অর্থ 
হ্- 31 পঠন করা, তেলাওয়াত করা, আরেকটি অর্থ হলো- 02) অর্থাৎ 5. ৮2 153 ৩৬৫] তখন অর্থ হবে 
হযরত জিবরাঈলের কেরাতকে আপনার অন্তরে স্থায়ী করে দেওয়া ৷ দ্বিতীয় অর্থই এখানে উদ্দেশ্য করা হয়েছে! এরপর যে 


ভর ৬ পাত 
1408 4বনলা হয়েছে সেখানে £/% অর্থ হলো 1 অর্থাৎ হযরত জিবরাঈলের কেরাতের অনুসরণ করুন 


14595 :৮105 44৯5 : প্রকাশ থাকে যে, ৫ অর্থ এই নয় যে, পাঠকের সাথে সাথেই পাঠ করতে হবে; 
রং১560 অর্থ এই হবে যে, যখন পাঠক বা ইমাম £-1%, পড়তে শুরু করবে তখন তাকে ধীরস্থিরভাবে শুনে নেবে। 

ইমা আবূ হানীফা (র.)-এর মতে, উক্ত আয়াত ছারা এ মাসআলার ০4: করা যায় যে, ইমাম সাহেবের পিছনে মুক্তাদীগণ 
কেরাত পড়া নিষিদ্ধ । যেমন হযরত ইমামে আ'যম আবু হানীফা (র.) বলেন, মুক্তাদীগণের জন্য ইমমের 654 করা ওয়াজিব 
এবং মুক্তাদীগণ ইমামের (4: করার জন্য ইমাম নির্ধারিত করা হয়েছে। সুতরাং রুকু ও সিজদা ইত্যাদি সর্ব বিষয়ে 
মুকতাদীগণকে ইমামের অনুসরণ করতে হবে । ইমামের পূর্বে কেউ কোনো কাজ নামাজের মধ্যে করতে পারবে না। 


১৪০৯০ 


719১ 9১2৮5 ৮1 উক্ত আয়াতে ৫১%৮৫- ৮4 টি ওয়াজিবের জন্য ব্যবহৃত হয়েছে। এটাই ইমাম আবু হানীফা 

(র.) -এর অভিমত । 

14145 -এর মধ্যে 80 -এর সম্পর্ক আল্লাহর প্রতি করার কারণ : তার কারণ হচ্ছে- মূলত হযরত জিবরাঈল (আ.) যা 

তেলাওয়াতের মাধমে রাসূলুল্লাহ গ্রহ -কে শুনাতেন তা প্রকৃতপক্ষে হযরত জিবরাঈলের কেরাত নয়। হযরত জিবরাঈল (আ.) 

কেবল তার মাধ্যম মাত্র মূল কালামুললাহর রচয়িতা অর্থাৎ আল্লাহ তা*আলাই তার কালাম পাঠ করতেন । এ জন্য 5:17 -এর 

২55টি হযরত জিবরাঈলের প্রতি না করে আল্লাহ নিজের প্রতি করেছেন। আল্লাহ পাঠ না করলে হযরত জিবরাঈল (আ.) তা 
পাঠ করার কোনো ক্ষমতাই রাখেন না। 

৯ অথবা! বলা যায়, হযরত জিবরাঈলকে যদিও আপাত বর্ণনা ভঙ্গিমায় শিক্ষক বলে অনুমান হয় তথাপিও তিনি শিক্ষক নন; বরং 
আল্লাহর প্রদত্ত শক্তিকেই হযরত জিবরাঈল (আ.) মুহাম্মদ এরই -কে প্রদান করেছেন । অতঃপর মুহাম্মদ এ: সেই শক্তি 
পেয়ে ওহী তেলাওয়াত করেছেন। 

২7,183 -এর যদি সরাসরি অর্থ নেওয়া হয় তখন 01৮8 -এর ০-+ 5 আল্লাহ হয়ে থাকেন। অর্থাৎ আমিই তাকে 
পড়িয়েছি। যেহেতু দুনিয়া বন্তু জগৎ তাই কোনো একটা মাধ্যম অবলম্বন করা আবশ্যক। তাই হযরত জিবরাঈলকে প্রকাশ্য 


পাচ পল ০ 


ঝা জাহেরী ৮1 -এর বানানো হয়েছে। আল্লাহর কর্তৃত্‌ সম্পূর্ণ বহাল ছিল। অন্য আয়াতে বলা হয়েছে- %52 


লে $. 


টা অর্থাৎ আমি তাকে ৮২১ শিক্ষা দেইনি । এখানে সরাসরি [:3-: -এর সম্পর্ক আল্লাহর প্রতি করা হয়েছে। তন্ূপ 
১51১ -এর মধ্যেও &155 -এর সম্পর্ক আল্লাহর প্রতি করা হয়েছে সাজা হিসেবে । আর হুযূর প্রহর নিজেই বলেছেন 
, ৮২২০ অর্থাৎ তিনি নিজেই শিক্ষক হিসাবে ৬১৫: সুতরাং তার কেউই শিক্ষক হওয়া জায়েজ হবে না। 
০২০১2 $/৫% £45$ : আল্লাহ তা'আলা বলেছেন, 'পরে এর তাৎপর্য বুঝিয়ে দেওয়া আমাদেরই দায়িতে 
ছে! এটা হতে কতিপয় নীতিগত কথা অকাট্যভাবে প্রমাণিত হয়, নি্ে তা উল্লিখিত হলো : 
"৬ 5954 ৫ হতে এ কথা স্পষ্টভাবে জানা যাচ্ছে যে, পবিত্র কুরআনে লিলিবদ্ধ থাকা ওহী ছাড়া নবী করীম: -কে 
মাধ্যমে আরও জ্ঞান দান করা হতো । অর্থাৎ কুরআনের বক্তব্যের তাৎপর্য ওহী দ্বারা বুঝিয়ে দেওয়া হতো । এ দ্বিতীয় 
পর্যায়ের 'ওহীকে ওহীয়ে খফী' বলা হয় 


///.6911./69101.00া 





২০৬ তাফসীরে জালালাইন : আবরবি-বাংলা, সপ্তম খও [ ২৯তম পারা! 


২. কুরআনের বক্তব্যের তাৎপর্য এবং তার আদেশ, নিষেধ ও আহকামের ব্যাখ্যা আল্লাহ তা'আলা রাসূলুল্লাহ ্ 
জানিয়েছেন এ জনা যে, রাসূল নিজের কথা ও কাজ দ্বারা লোকদেরকে কুরআন বুঝাবেন এবং কুরআনের বিধি-বিধান মতে 
আমল শেখাবেন এ সম্পর্কে কুরআনের এক স্থানে আল্লাহ তা'আলা বলেন, ৩:০0) 5227 7801 420৮059% 
45543 -জার হে নবী! এই কিতাব তোমার প্রতি আমি নাজিল করেছি এ উদ্দেশ্যে ঘেন তুমি লোকদের সম্মুখে তাদের 


হাজি শদিলিইরাদারামীগ বির ভাকিগাজা 





দ্বারা তার যে শিক্ষা তীর উম্মতকে দিয়েছেন, তা জানার একটি উপায়ই আমাদের নিকট রয়েছে, সেই উপায়টি হলো হাদী 
বাসুনৃত। 
কোনো কোনো আলিম কর্তৃক নামাজে কুরআন শ্রাবণ ওয়াজিব হওয়ার প্রমাণদান : কোনো কোনো আলিম 40810 
৮৮0৩ আয়াত হতে এন্তেঘ্াত করে বলেছেন, ইমাম যখন নামাজে কুরআন তেলাওয়াত করবেন তখন মুক্তাদীদেরকে তা 
শুনতে হবে! কারণ, আলোচ্য আয়াতে রাসূলুল্লাহ হ::-কে হযরত জিবরাঈল (আ.) ঘখন তেলাওয়াত করেন তখন চুপ থেকে 
শুনতে বলা হয়েছে। এটাই ইমাম আবু হানীফা (র.)-এর অতিমত। -মা'আরিফুল কোরআন) 
পূর্বাপর যোগসূত্র : এখান হতে আবার পূর্বের প্রসঙ্গে আলোচনা করা হয়েছে। এখানে বলা ১৫৫ “কখনো নয়" কথাটির তাৎপর্য 
হলো, বিশ্বলোক ্রষ্টা মহান আল্লাহকে তোমর৷ কিয়ামত সৃষ্টি করতে এবং মৃত্যুর পর মানুষকে পুনরায় জীবিত করতে অক্ষম মনে 
কর বলেই যে, তোমরা পরকালকে অস্বীকার করছ তা নয়- এ অস্বীকৃতির মূল কারণও তা নয়। আসল কারণ পরে বিবৃত হয়েছে 


৫৯৮5. 


2৮ 2৮৮2 5? বাক্যে । 


পরকাল অস্বীকৃতির দ্বিতীয় কারণ : এ আয়াতে আল্লাহ তা'আলা পরকাল অস্বীকারের দ্বিতীয় কারণ তুলে ধরেছেন । মানুষ এ 
জগতে আত্মার তাড়নায় ও লোত-লালসার জন্য কোনো নৈতিক বাধনে শৃঙ্খলিত হতে চায় না৷ এ জগতে আনন্দ ও 
সুখ-সমৃদ্ধিকেই আসল তেবে তার জন্্ সমস্ত ক্ষমতা ও চেষ্টা-তদবির কেন্দ্রীভূত করে থাকে । পরকালে কি পাবে, না পাবে সে 
চিন্তা করে না এবং সে জন্য কষ্ট-ক্রেশ করতেও প্রভুত নয়। সে যেন 'নগদ যা পাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য রাখ', এ 
জাহিলিয়া মতাদর্শে বিশ্বাসী । মোটকথা দুনিয়ার সুখ-সম্ভেগ, আরাম-আয়েশ, বিলাসিতা, মায়া-মহব্বত ও এখানের জীবনকেই সব 
কিছু মনে করে এবং পরকাল না হওয়ার পক্ষে যুক্তি প্রদর্শন করে ৷ মূলত তার এই যুক্তি, ঘুক্তিই নয়! আসলে সত্যকে চাপা 
দেওয়া ! আর বিবেকের বিশ্বাসের পরিপন্থি যুক্তিজাল বুনা ৷ তাই আল্লাহ্‌ তা'আলা ২০ নং আয়াতে বলেছেন, তোমরা কিয়ামত ৫ 
পরকাল অবিশ্বাসের পক্ষে খতই যুক্তি প্রদর্শন কর না কেন আসল কথা এটা নয়; বরং কিয়ামত ও পরকালকে অস্বীকার করার 
আসল কারণ হলো দুনিয়ার প্রতি তোমাদের মাত্রাতিরিক্ত আসক্তি এবং তার সুখ-স্বাচ্ছন্দ্য ও বিলাসিতার জন্য পাগলপারা হয়ে 
যাওয়া । যাবতীয় কর্মতৎপরতা পার্থিব জীবনের জন্যই কেন্ত্ীভূত করা এটাই হলো পরকাল অবিশ্বাসের মূল কারণের দ্বিতীয় 
কারণ । এটা না হলে তোমরা অবশ্যই পরকালে বিশ্বাসী হতে এবং নৈতিক বাধন ও বাধ্য-বাধকতাগুলোও মেনে নিয়ে পবিত্র 
জীবন-যাপন করতে। 


ঠৃত১)% *5 
2০০9০৫১৮৬৫৫ ৮১০০৪ 4৯$ : আল্লাহ তা'আলা বলেছেন, “সেদিন কিছু সংখ্যক মুখাবয়ব উজ্জ্বল হবে '” 


অর্থাৎ আনন্দ ও খুশিতে উৎফুল্ল ও আলোকোজ্জ্বল হয়ে উঠবে । কেননা যে পরকালের প্রতি তারা ঈমান এনেছিল তা এখন তাদের 
দৃঢ় প্রত্যয় অনুরূপ তাদের সম্বুথে সমুপস্থিত ৷ যে পরকালের প্রতি ঈমান এনে তারা দুনিয়ায় অবৈধ উপায়-উপকরণ পরিহর 
করেছিল ও প্রকৃতই ক্ষতি স্বীকার করেছিল, তাকে চোখের সম্মুখে উপস্থিত দেখতে পেয়ে তারা নিশ্চিত মনে করতে পারবে যে, 
7157778774575557757181877 
কিয়ামত দিবসে আল্লাহকে দেখার প্রমাণ :50 ৮2:/৮ "তার! নিজেদের প্রতিপালকের দিকে তাকাতে থাকবে, এ 
হতে প্রমাণিত হয় যে, মু'মিনরা কিয়ামত দিবসে আল্লাহ্র দীদার লাভ করবেন। কাফির-মুনাফিকরা আল্লাহকে দেখতে পাকে দি 
পাবে না; এ বিষয়ে মতান্তর রয়েছে! জান্নাতিরা সকলেই আল্লাহ্‌র দীদার লাভ করবেন তবে স্তর অনুযায়ী কেউ দৈনিক দু'কাব, 
কেউ একবার, কেউ সপ্তাহে একবার লাভ করবেন। 


///.9811.5101.00 





তাফগীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম হও 





২০৭, 





টা রা ারতারাগাকারিরিজেিন পিন নয রক নন 
নিজ চোখেই দেখেছেন, চর টি মলি ৯৮০০৪ ৬51 
৮৮১১৯ ১১ টিভি 1৮৮ 





4 
অভীব দুঃখের বিষয় বর্তমানে এ দেশের কিছু কিছু তগুপীর দাবি করছে যে, তারা আল্লাহকে দেখতে পায়। তারা 
কুরআান-হাদীসের অপব্যাখ্যা করে এবং জাল হাদীস দ্বারা তাদের বক্তব্য প্রমাণ করার অপচেষ্টা চালাচ্ছে! এ বিষয়ে সচেতন 
জালিম সমাজের প্রতিবাদ করা অপরিহার্য ৷ দুনিয়ার চোখে আল্লাহ তা'আলাকে দেখা সম্ভব নয়, সেই কারণে হযরত মূসা (আ.) 
সানাহকে দেখতে চাইলে আল্লাহ্‌ তাকে বললেন, তুমি আমাকে দেখতে পারবে না। যেমন, আল্লাহর বাণী- 


রর 
পারি ৫০০ 


৩ এডি ০17 ৬2 মিরা 


৬ 


'তখন (মূসা) বলল, হে আমার রব আমাকে দর্শন দাও, আমি তোমাকে দেখবো । আল্লাহ বললেন, তুমি আমাকে দেখতে পার 
না। কুরআনের অপর এক আয়াতে বলা হয়েছে- 41 ১501 55 বিিযা 44৫০০ কা 4424 ৫ 
দৃষ্টিশক্তিসমূহ তাকে প্রত্যক্ষ করতে পারে না, তিনিই বরং দৃষ্টিসমূহকে আয়ত্ত করেন, তিনি অতিশয় সৃক্মদর্শী এ সব বিষয়ে 
ওয়াকিবহাল ।' 
আখেরাতে আল্লাহকে দেখার মতো যোগ্যতা ও গুণাবলি দেওয়া হবে । সেখানে চোখের এ দুর্বলতা থাকবে না। এটাই আহলে 
মূ্নাত ওয়াল জামাতের অভিমত। -[শরহুল আকুদাহতু ত্াহাবিয়া, আকুনদাতুল মু'মিন আল-আকুীদাতুল ইসলামিয়া ওয়া উসুসিহা] 
(731 নর ১৮2 22 বত আল্লাহ তা'আলা বলেছেন, “সেদিন কতক মুখমণ্ডল হবে বিষগ্ন। তারা 
ধারণা করতে থাকবে যে, তাদের সাথে মেরুদণ্ড ভেঙ্গে দেওয়ার আচরণ করা হবে।” 
অর্থাং পরকাল অস্বীকারকারী কাফির-মুশরিকদের চেহারা সেদিন বিষণ্ন হয়ে পড়বে, যখন তারা জানতে পারবে তাদের স্বীয় 
আমলনামা সম্বন্ধে । তারা আরও মনে করবে যে, আজও তাদেরকে কঠোর আজাব ও শাস্তির সম্মুখীন হতে হবে। যে শাস্তি তাদের 
মেরুদণ্ড পর্যন্ত ভেঙ্গে দিতে পারে । কালবী বলেছেন, 'ফাকেরা' অর্থ তাদের প্রভুকে তারা দেখতে পাবে না, কারণ পর্দা টাঙ্গানো 
হবে (কাবীর)। কুরআনের অন্য এক আয়াতে বলা হয়েছে, 64:4৮: 5-::47-42/১414% ধুর “কখনো নয়, তারা 
(নাহার লোকেরা) এদিন নিজেদের রবকে দর্শন হতে বঞ্চিত হবে। তবে অধিকাংশ তাফসীরকারগণ প্রথম অর্থই গ্রহণযোগ্য 
মসেকরেন।” -[সুরা আল-যুত্বাফফিফীন : আয়াত ১৫] 

///.6911./69101.00া 












অনুবাদ : 
২৬. নু ৫ শব্দটি খুঁঅর্থে ব্যবহৃত যখন পৌছাবে প্রাণ 
কণ্ঠদেশে কষ্ঠস্থিত হাড় পর্যন্ত! 
তা রত তত চি 
এ 24 রে +5/.1$ ২৭. আর বলা হবে আশপাশের লোকজন বলবে কে রক্ষা 


25 2535 করবে তাকে আরোগ্য দান করে রক্ষা করবে। 





হেনরি তত পণ ০০০৪ ২৮. আর সে ধারণা করবে প্রত্যয় জাগবে, সেই ব্যক্তি যার 
প্রাণ এপর্যন্ত পৌছেছে, যে, এটা বিদায়ের সময় । 






০৭% 


09401 10 
25853515150 215115820114 ২৯. এবং পায়ের সঙ্গে পা জড়িয়ে যাবে অর্থাৎ মৃত্যুকালে 
রা ০ ্ তার এক পা অপর পায়ের সঙ্গে জড়িয়ে যাবে কিংব: 
রি দুনিয়া হতে বিদায় ও আখেরাতে প্রবেশের কঠোরত; 

যা 305৫5 20 একত্র হবে। 
8:৫1, তিনি 1. ৩০. সেদিন তোমার প্রতিপালকের দিকেই প্রত্যাগমন 
পক রি ৩৮০ শব্দটি 35. অর্থে ব্যবহৃত, আর এ বাক্যটি 1 
০২১] 1055403105069 -এর ০৮১ -এর প্রতি নির্দেশ করছে৷ অর্থাৎ প্রাণ 
০1818252812 7 যখন কণ্ঠদেশে পৌছাবে, তখন তার হুকুম পানে 

-৫০০৩ অথসর হবে। 


ন্‌ পু পাপ . সে বিশ্বাস করেনি মানুষেরা এবং সালাত আদায় 
[ মিঠা 2249 পা ৩৭ ক 

7৩ রি রি করেনি অর্থাৎ বিশ্বাস করেনি এবং সালাত আদায় 

০০9 ৬০০ করেনি। 








টা 42012 ৯৮ 25৩%৬ 

















7৮৮৬ 


৮০৮১৮৪লি্ ৫ ৩২. বরং অসত্যারোপ করেছে কুরআনের প্রতি এবং মুখ 





ফিরিয়ে নিয়েছে ঈমান আনয়ন করা হতে । 
টিটি শশা ৩৩, অতঃপর তার পরিবার-পরিজনের নিকট সদর্পে ফিরে 
. ৫৫০০৮ গেছে আত্ম অহঙ্কারের সাথে সদর্পে হেটেছে। 





52 ০4214, এবং ংটৈ। 57 0০15 ১৫1/ এবং 3৪:- 5৫ -এর স্থলাভিষিক্ত । আর (0:01 ১32 এ ৮, 


বাকাটি হলো . 11 


কু 2ঠ- 


৮৫9১৮59 প€ ৬1৮৫5 4055 : : ৫ কখনো লা" বলার তাৎপর্য এই ঘে, পরকাল অস্বীকারক": 
কাফেরগণের ঈমান গ্রহণ কোনো সহজ ব্যাপার নয় তা সুদূর পরাহত । পুতরাং তাদের ঈমান আনয়নের আশা বৃথা । 


////.9811.59101.00 





: আরবি_বাংলা, সপ্তম খও [২৯তম পারা] 





204শিশ্দট এর বহুবচন, অর্থ- কণ্ঠনালী। এখানে 231 শব্দটি 5545 -এর 35445 হয়েছে! তার ৪: -কে 

বোধগম্য হওয়ার ফলে উহ্য রাখা হয়েছে। যেমন- ?১-.এা 5-£1$) 4১5 -এ উহ্য রাখা হয়েছে- একই কারণে | 52250 

হলো 43120 5:2৫1 56114 অর্থাৎ যখন প্রাণ কণ্ঠনালী পর্যন্ত এসে পৌছবে। কুরতুবী] 

355 (75488 : আয়াতে 91/ শব্দটির মূল হলো %:3/ তার দু'টি অর্থ। একটি হচ্ছে তাবিজ-তুমার ও ঝাড়ফুককারী। 
১ থে ক এ ৬. 

তর দ্বিতীয় অর্থ হচ্ছে উধ্র্বে আরোহণকারী । প্রথম অর্থ গ্রহণ করা হলে, আয়াতের মর্ম হবে, মৃত্যুর সময় রোগীর জীবন বাচাবার 

জন্য উষধপত্র হতে নিরাশ হয়ে নিকটবর্তী লোকগণ বলবে, উ্ষধে কোনো কাজ হবে না। তাবিজ-তুমার ও ঝাড়ফুঁককারী কে 
আছে তাকে ডেকে আনো । তাকে তাবিজ-তুমার ও ঝাড়ফুঁক দ্বারা হয়তো রক্ষা করা যেতে পারে । আর দ্বিতীয় অর্থ গ্রহণ করা 
হলে আয়াতের অর্থ এই হয় যে, মৃতব্যক্তির রূহ আজাবের ফেরেশতাগণ কবজ করবে, না রহমতের ফেরেশতা কবজ করবে- 
তা নিয়ে তাদের মধ্যে বাদানুবাদ হবে । পরিশেষে লোকটি নেককার হলে রহমতের ফেরেশতা প্রাণ হরণ করে নেবে । আর তা না 
হলে প্রাণ হরণ করবে আজাবের ফেরেশতা ৷ 

কেউ কেউ বলেছেন, “এ রূহকে নিয়ে যাবে” এ কথাটি মালাকুল মাউত ফেরেশতা বলবেন, কারণ কাফেরদের প্রাণ নিয়ে যেতে 
ফেরেশতারা অস্বীকৃতি জানাবে, তারা কাফেরদের প্রাণের কাছেও যেতে চাইবে না। তা দেখে মালাকুল মাউত প্রথমে বলবে 
"এটা কে নিয়ে যাবে ।” পরে কোনো একজন ফেরেশতাকে তিনি নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেবেন, তখন সে ফেরেশতা 

অগত্যা নিয়ে যাবে। -কুরতুবী] 

7440 3৮50 94276 ৪৮৫ 4458 : উজ আয়াতাংশের কয়েকটি তাফসীর বর্ণনা রয়েছে! আল্লামা 

জালালুদীর্ন (র.) বলেন; মৃত্যুর সময় মৃত্যুন্ত্রের তাড়নায় দিশাহারা হয়ে ভয়ভীতির পরে পড়ে মৃত্যুশয্যায় শায়িত ব্যক্তি এক 
পাকে অপর পায়ের সঙ্গে জড়িয়ে খিচিয়ে যাওয়াকেই 04) 4০] ৯:42), বলে বর্ণনা করা হয়েছে৷ 

অথবা, দুনিয়ার মৃত্যুনত্রণা ও আখেরাতের যন্ত্রণার সম্িলির্ত কঠিন অবস্থাকে বুঝানো হয়েছে। অর্থাৎ দুনিয়ার মৃত্যুন্তরণায় এবং 

আখেরাতের শান্তির ভীষণ অবস্থায় তার পায়ের গুচ্ছসমূহ উলটপালট হয়ে বিশৃঙ্খল হয়ে পড়বে। -কাবীর] 

* মা'আরিফ গ্রন্থকারের মতে এর অর্থ হলো, একটি পাকে অপর পায়ের সাথে মিলিয়ে ফেলা । আর মৃত্যুর কঠিনতার কারণে 
হাতে হাত এবং পা পায়ের উপর এভাবে সকল অঙ্গ-প্রত্যঙ্গ এদিক সেদিক মারতে থাকবে । 

* হযরত মুজাহিদ (র.) বলেন, এর দ্বারা জীবন ও মৃত্যুর সম্মিলিত ঘণ্টাকে বুঝানো হয়েছে। 

* হযরত হাসান (র.) বলেন, এর ছারা মৃত্যুর পর মৃতব্যক্তির পদযুগলের নালা দু'টি শুকিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ 
এগুলো শুকিয়ে একত্র হয়ে যাবে। 

* সাঈদ ইবনে মুসাইয়্যাব রে.) বলেন, এর অর্থ হলো মৃত্যুর পর মৃতব্যক্তিকে কাফন পরিয়ে পদযুগলকে কাফনসহ টেনে 
হেচড়ে বাধাকে বুঝানো হয়েছে। -[যাদাবিক. খাযেন] 

৮52 শী ০645 $$ ৮1৮53 4158 : আল্লাহ তা'আলা বলেছেন, কিন্তু না সে সত্য মেনে নিল, না 
সালাত আদায় করল, বরং [সতাকে] মিথ্যা মনে করল, [মেনে নিতে অস্বীকার করল] এবং ফিরে গেল। পরে অহ্মিকা সহকারে 
নিজের ঘরের লোকদের দিকে রওয়ানা হয়ে গেল। 

কে এই লোক যার সম্বন্ধে এইসব কথাবার্তা বলা হয়েছে? কোন কোন তাসীরকারকের মতে “মানুষ কি মনে করে যে, আমরা 
তার অস্থিগুলো একত্র করতে পারবো না।' এতে যে মানুষের কথা ধলা হয়েছে এখানেও সে মানুষটি উদ্দেশ্য । মুজাহিদ, 
কাতাদাহ ও ইবনে যায়েদ বলেন, এ ব্যক্তি ছিল আবূ জাহল। আয়াতের শব্দসমূহ হতে স্পষ্ট বুঝতে পারা যায় যে, এখানে যে 
ব্ক্তির কথা বলা হয়েছে সে সূরা আল-ক্য়ামার উপরিউক্ত আয়াত্সমূহ পাঠ করার পর এ আচরণই গ্রহণ করেছিল। 

নামাজের গুরুত্ব এবং তা ঈমানের দাবি হওয়া : এ আয়াতে 797 42 53 “না সে সত্য মেনে নিল, না সালাত আদায় 
করল” বাক্যটি বিশেষভাবে বিবেচনাযোগ্য। তা হতে স্পষ্ট জানা যায় যে, আল্লাহ ও তীর রাসূল এবং তার কিতাবের সত্যতা 
মেনে নেওয়ার ও তার প্রতি ঈমান আনার প্রাথমিক ও অনিবার্য দাবি হচ্ছে রীতিমত সালাত আদায় করা । আল্লাহর শরিয়তের 
অন্যান্য বিপুল ও ব্যাপক আইন-বিধান পালন করার পর্যায় তো পরে আসে । ঈমানের পরপরই অনতিবিলঙ্বে সালাতের সময় 
উপস্থিত হয় এবং তখনই জানতে পারা যায় যে, মুখে যে সত্যের প্রতি ঈমান আনা হয়েছে ও মেনে নেওয়া হয়েছে তা বাস্তবিকই 
ভার অন্তরের প্রতিধ্বনি না একটা মৌখিক কথা মাত্র, যা কতিপয় শব্দের মাধ্যমে তার মুখ হতে নিঃসৃত হয়েছে এবং ধ্বনিত ও 
উচ্চারিত হয়েছে। সালাতই হলো ঈমানের বাস্তব প্রমাণ! 

০2০45 3: % বাক্যুটি কিসের উপর ৫: করা হয়েছে? : আল্লামা যামাথশারীর মতে এ বাক্যটি 4:৩5 
ঠা বাক্যের উপর ০০৮2 হয়েছে। সুতরাং বাক্যের অর্থ হলো, যে পরকালের কথা বলছে সে পরকাল কবে আসবে? [এটা 

টা করে এবং পরকাল অস্বীকার করারচ্ছলে বলা হয়েছে | অতঃপর সে দীনের মূল অর্থাৎ ঈমান আনয়ন করেনি এবং অন্যতম 

১ দাবি অর্থাৎ নামাজ আদায় করেনি। একহুল মা'আনী! 


//৬/.6211./59101.00া 








২৯০ তাফদীরে জালালহইন : আরবি-বাংলা, সম্তম যও [২৯তম পারা] 
অনুবাদ : 





৮3৪৮৮ এলি -এর প্রতি 5৩5৭) হয়েছে। আর 
০/5শিক্টি ৮7) আর টি 429 অর্থাৎ 
তোমার দুর্ভোগ আগত হয়েছে। এবং দুর্ভোগ অর্থাৎ 
রা অন্যের তুলনায় তুমিই এর উপযুক্ত । 
০0৮১৫4৫০% ৫. .₹৩ ৩৫. পুনরায় তোমার জন্য দুর্ভোগ এবং দুর্ভোগ এটি 
রা ০5 হিসাবে দ্বিরুক্ত হয়েছে! 
3150591 ৮5 সহ পা ৩৬. তবে কি ধারণা করে যনে করে মানুষেরা যে, তাকে 
৮৮৮০8582 ইউর রন 
পাত 2৮৮৮০ টি রি 
.৫03১৮৫৮ এরূপ ধারণা করা ঠিক নয়। 
০ ৬ ৩৭. সেকি ছিল না 42 ক্রিয়াটি 5৫ অর্থে শ্থলিত শুক্রবিশব 
৮১:৫ শব্দটি .4ও *$ যোগে উভয় কেরাতে পঠিত 
2 হয়েছে। জরায়ু নিক্ষিপ্ত শুত্রবিন্দু। 
এসি এগ ৮% ৩৮, অতঃপর ছিল সে শুক্রবিন্দু জমাট রক্ত, অতঃপর তিনি 
সৃষ্টি করেন আল্লাহ তা'আলা তা হতে মানুষ । এবং 




























১4554 8৮ সুবি্ন্ত করেন তার অঙগ-প্ত্যঙ্কে স্যশীল করে 
£575 7381 (50 ৮$ এ ৬ তি ৩৯ তৎপর তিনি তা হতে সৃষ্টি করেন শ্রবিনদু হাত য.. 
25৭০ ৫22 4৫৫৫1 আলাকা অর্থাৎ জমাট রক্ত এবং তারপর মাংসপিও 


টন অর্থাৎ এক খণ্ড মাংসে পরিণত হয়েছিল যুগল দুই 
$5-621 ০2091 রা 
158৮০858 কখনো পৃথক পৃথক । 

১.5 £.. ৪০. তিনি কি এ সকল কার্য সম্পাদনকারী সত্তা মৃতকে এ 


রঃ ২ পুনরুজ্জীবিত করায় সক্ষম নন? রাসূলুল্লাহ £২: 
রি রে বলেলেন, হ্যা, অবশ্যই । 


৮30৯: প্রথম 45০১০ হিতে :১446.০ 4টি ৮50 হয়েছে। -[কাবীর! 
পরি 8 প৫4% 17 ক ঠতপ৫ 
যেয়ন বলা হয়- 43050450044 45 
পল *, *ঠতর৪)৩ ০ 
৮০১) 5০৯ এড: এটা 3221 ৮ হয়েছে 425, 48054 পন লী এখানে 4.4 শব্দটি » 
হয়েছে 42৫ হতে। 
বিচি: এতে 2: 74৮ [হয়েছে । আর 2৫ টি ৫৫ ফেল হতে 2.৫ হবে। 


৫টি (এর হতে এত হবে। 


//৬/.6211./59101.00া 











১ 





ভাফসীরে জালালাইন : আরবি-বাংলা, । সপ্তম খও [২৯তম পারা), ২৯১৯ 


83445. এটা 5:54 হিতে 305 হবে। 
২0493454455 : এটাও ৬:০০ ০৩হয়েছে। 

4 -এ অবতীর্ণ কেরাতসমূহ : জমহ্র 4477 অর্থাৎ, (৫ সহকারে এবং ১.০, -কে ০৮৮৫ -এর 02 হিসাবে 
পড়োছেন। ৷ আর হাসান বসরী সম্বোধন হিসাবে ৫৫: অর্থাৎ * এ দিয়ে পড়েছেন। -ফাতহুল কাদীর] 

,/-এ অবতীর্ণ কেরাতসমূহ : জমহুর , (৫ দিয়ে এবং % 4 -কে ৮2৩ -এ ৫৪০ হিসাবে ০০ গড়েছেন, জার 

হাস, ইবনে মুহাইসেন, মুজাহিদ, ইয়াকুব ৮৮৯০ -এর ৫ - ০ হিসাবে ,এদির়্ে 1: / পড়েছেন । এটা ইবনে ওমর 

হতেও বর্ণিত আছে। আবূ হাতিম এটাকে পছন্দ করেছেন। -ফাতহুল কাদীর] 

ও 4৮4$|-এ অবতীর্ণ কেরাতসমূহ : জমহুর এ শব্দটিকে 3355 পড়েছেন যায়েদ ইবনে আলী তাকে 43 2 অর্থাৎ 

14১5 হিসাবে পড়েছেন 


[6 


আর ৬০৫ শব্দটিকে জমহর ৬ দারা ৯৫১ করে ০4 পড়েছেন। আর তালহা ইবনে সোলাইমান, ফাইয়ায ইবনে গাযওয়ান 
আর (কনে ছল অব ০০ হানে ৩ বে পড় 4 ফাতহুল কাদীর! 


আয়াতের শানে নুযূল : উক্ত আয়াতের শানে নুমূল সম্পর্কে হযরত আবুরাহ ইবনে আববাস (রো.) বলেন, যখন আল্লাহ তা'আলা 
সূরা আল-মুদ্দাছ্ছিরের 7:22 $:৫5 [জাহান্নামের উপর উনিশজন পাহারাদার রয়েছে।] আয়াত নাজিল করেন, তখন 
জন াহল ফুরইশদেরতে লক্য কত কাল, তোমাদের মাতা তোমাদেরকে নিপাত করুক । অপর দিকে ইবনে আপু কাবশা বলে 
উঠল যে, মুহাম্মদ হু: বলেছেন, জাহান্নামে উনিশজন প্রহরী নির্ধারিত রয়েছে ৷ অথচ তোমরা তো অনেকজন রয়েছ, তোমরা 
দশজন মিলেও কি জাহান্নামের একজন প্রহরীকে নিধন করতে পারবে না? 

এর পরিপ্রেক্ষিতে আল্লাহ তা'আলা রাসূলে কারীম এ32২ -এর নিকট ওহী প্রেরণ করে বললেন, আবু জাহল আপনার নিকট 
আদছে। সুতরাং আপনি তাকে শুনিয়ে দিন 73045 ৮31৫4৮1034৫ ৮))তিমিই অভিশপ্ত হও, তোমার নিপাত যাক, 
অনন্তর তোমার নিপাত যাক, তোমার নিপাত ঘটুক। 

৮74546136৮1 4458 : তাফসীরকারদের হতে এ কথাটির অর্থে কয়েকটি উক্তি পাওয়া যায়। কতক বলেন, 
এ অর্থ দুর্ভোগ 1 সুতরাং আয়াতের অর্থ হবে, তোমার জন্য দুর্ভোগের পর দুর্ভোগ, অন্তহীন দুর্ভোগ । কতক বলেন, এর অর্থ 
অভিশগু। সৃতরাং এর অর্থ হবে, অভিশপ্ত তুমি, অতিশপ্ত। অর্থাৎ তোমার প্রতি আল্লাহর অনন্ত লানত। কেউ কেউ এর অর্থ ধ্বংস 
ওবিপর্যয়ও বলে থাকেন। সকল কথার অর্থ মূলত একই । আল্লামা ইবনে কাছীর (র.) বলেন, এর মর্ম হলো- আৰু জাহলকে 
বক হয়েছে, তুমি যখন সৃষ্টিকর্তা, কিয়ামত ও পরকালকে অস্বীকার করেছ, তখন তোমার জন্য এ চালচলনই. শোভা পায় যা তুমি 
অবলন্বন করেছ। আসলে এ কথাটি একটি বিদ্রপাত্বক কথা । 


€ কথাটি প্রথমত কার হতে প্রকাশ পেয়েছে, সে সম্পর্কে সাঈদ ইবনে জুবায়ের (রা.) বলেন, আমি হযরত ইবনে আব্বাস (রা.) 
“এর নিকট জিজ্ঞাসা করলাম, অভিশপ্ত হও তুমি (40,/:% কথাটি কি নবী করীম 2238 আবূ জাহলকে নিজ পক্ষ হতে বলেছেন, 


1৮0৮1516485 রঃ নিজ পক্ষ হতেই বলেছেন, 
পর আল্লাহ তাআলা তা অবতরণ করেছেন। -মা'আলিম, খাযেন, কাছীর, লোবাব] 


তে ০৫৫ 








০:৩০৫৫৪/ ৫০৫ 4 ০০ 445 : 5৫৫ শব্দের অর্থ হলো +)-:44 নিরর্থক, যাকে কোনো আদেশ-নিষেধ 
ক হা আরবি য় ৩... লা হয় সব উঠ যা না কাজে ছেড়ে দেও এমনিতেই সে ঘুরে বেড়ায় 
ক বলগা উটও বলা হয়। 

মৃতবাং 


নি আয়াতের তাৎপর্য হবে মানুষ কি আল্লাহর সকল নিয়ামত ও অনুগ্রহ সারা জীবন উপভোগ করে এবং সকল বন্ধন ও 
গকে উপেক্ষা করে চলবার পর পরকালে তাদেরকে এমনিতেই অহেতুক ছেড়ে দেওয়া হবে, তার কি কোনো কৈফিয়ত 
“ই হবে না? তার কি কৃত-কর্মের খেসারত দিতে হবে না? তাদেরকে কি কর্তব্য ও দায়িতৃহীন করে ছেড়ে দেওয়া হয়েছে? 


///.92111./58101.00]া 





৬:5০: 
৬--০৮ এমহ 91 এর অর্থ : আরবি ভাষার ৬৫: বলা হয় এ সব 


কারণে তাদের মৃত্যুর পর তাদেরকে পুনরল্জ্রীবনের কোনো 


য়োজন থাকে না। তাদের জন্য জাননাত-জাহানাম নির্ধারণ করা হয়নি। হে মানুষ! তোমরাও কি নিজদেরকে অন্ত-জানোয়ারের 


মতো ভাবলে যে, তোমাদেরকে মৃত্যুর পর পুনরুজ্জীবিত করা হবে লা এবং তোমরা তাদের ন্যায়ই মাটির সাথে মিশে যাবে 
তোমাদের র কর্মের কোনো ফলাফল ঘোষণা করা হবে লা এবং জান্নাত-জাহান্নাম তোমাদের জন্য রাখা হয়নি; তোমাদেরকে এ 
জগতে জত্তু-জানোয়ারের ন্যায় এমনি ছেড়ে দেওয়া হয়েছে, এ জগতে তোমাদের কোনো নৈতিক বাধ্য-বাধকতা ও দায়িতু গাল 
করতে হবে না? এটা তোমাদের ভুল ধারণা ও নিরবৃদ্িতার পরিচয়। এ পার্থিব জগতেই যদি একটি অন্যায় কাজের জন্য শান্ত 
বা তোমানের বিকর লা নে, তে জার দি মানা রর দিবি তেযাদেরজে শা মেনন জুস 
কোন 7 
কোনো কোনো! তাফসীরকার এর তাফসীর করেছেন, “লোকেরা কি মনে করছে ঘে, তাদেকে কবরে অনর্থক চিরকালের জনা 
ছেড়ে দেওয়া হবে। আর কখনো তাদেরকে বিচারের জনা উত্তোলন করা হবে না! এ রকম মনে করার কোনো যৌক্তিকতা 
নেই।” কুরতুবী] 
৬১৫] ৯০, এ পে 2158 : আল্লাহ তা'আলা বলেছেন, “সে কি নিকৃষ্টতম পানির একটি শুক্র ফৌটা 
ছিল না, যা মায়ের গর্তে নিক্ষিপ্ত য়? পরে তা একটি মাংসপিণ্ত হলো। পরে আল্লাহ ভার দেহ বানালেন, তার অ্জ-প্রত্যঙ্গ সমান ও 
সংগতিপূর্ণ করে দিলেন। পরে তা হতে পুরুষ ও নারী দুই ধরনের (মানুষ) বানালেন । এ আল্লাহ মৃতদেরকে পুনরায় জীবিত 
করতে সক্ষম নন? 
মৃত্যুর পর জীবন যে সম্ভবপর, এটাই তার অকাট্য প্রমাণ। প্রাথমিক শুক্রকীট হতে সৃষ্টকরয শুরু করার পর একটি পূর্ণাঙ্গ মানব 
দেহ বানিয়ে দেওয়া পর্যন্ত সমস্ত কাজ স্বয়ং আল্লাহ তা'আলারই নিজস্থ কুদরত ও সৃষ্টি কৌশলতার অনিবার্ধ ফলশ্রুতি- এ কথা 
যারা মনেপ্রাণে সভ্য মেনে নিয়েছে, তাদের নিকট এ প্রমাণটির জবাবে বলবার মতো কোনো কথাই নেই। কেননা যে আল্লাহ 
এভাবে মানুষকে পৃথিবীতে সৃষ্টি করেন, তিনি যে পুনরায় এ মানুষকেই অস্তিত্ব দিতে পারেন- তারা বত ধৃষ্টতাই দেখাক না হেন" 
তাদের বিবেক-বুদ্ধি এটা মেনে নিতে কখনো অস্বীকৃত হতে পারে না। তবে যারা এবিজ্ঞানস্তত কার্যক্রমকে নিছক দু্ঘটন বলে 
সাবন্ত করে, তারা যদি নিতান্ত হটকারী না হয়ে থাকে, তাহলে তাদের নিকট কঠিন প্রশ্ন তুলতে চাই। সৃষ্টির সূচনা হতে বর্গ 
সময় পরত দুনিয়ার প্রতিটি অংশে ও প্রতিটি জাতিতে একই ধরনের সৃষ্টিকর্মের ফলে মেয়ে সন্তান ও পুরুষ সতাদের ৮ 
জমাগত এমন হারে সংঘটিত হয়ে চলছে যার ফলে কোনো সমাজেই কেবল মেয়ে বা কেবল ছেলেরই জন হানি তে 
তাহলে ভবিষ্যতে তার বংগধারা সম্পূর্ণ অচল হয়ে যেত ৃষটিকরম কেবল মাত্র দুর্ঘটনা সাত হলে এটা কিরপে নি কেট 
এর কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা দেওয়া কি তাদের পক্ষে সম্ভবপর মেয়ে ও ছেলের বা 
দু্টনারুই ফলশ্রুতিঃ যদি তাই বলা হয় তাহলে বলবো এটা একটা নরুষ্থতাব্যজক দাবি এরূপ বত 
ও ায়তূহীন ব্যক্তিই করতে পারে। যদি কেউ দাবি করে বলে যে, লন, নিউইয়র্ক মঙ্ো ও পিকিং সেই রঘােই 
. পরিচায়ক হবে তাও 
শহর-নগর কেবলমাত্র দুর্ঘটনার ফলেই গড়ে উঠেছে তবে তা যতটা নিরুদ্ধিতা 


একটি দাবি । িিিরিটিটিটিনিটিনিত 


///৬/.9811.//59101.00 


ভাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম খও [ ২৯তম পারা ] ২১৯৩ 


584/955531 882 : সূরা আল-ইনসান/আদৃ-দাহার 

নামকরণের কারণ : এ সূরাটির দু'টি নাম রয়েছে- একটি হলো 25৫ [আদ্‌-দাহার] আরেকটি নাম হলো ৮৮3 
ইসা] আর এ দু'টি শব্ঘই অর সুনা প্রথম আয়াতে বয়েছে। এ দু'টি শব্দ হতেই এ দু'টি নাম গৃহীত। যেমন, আল্লাহ 
তাআলা ইরশাদ করেছেন- 1১৮43 ৮৫৫ ৫:7৫ 58401 0 ৫৯ 9445) ৮৪ ৮5 আর কেউ কেউ কেবল 
১.4 নামেই এটাকে ভূষিত করেছেন। তবে তাও যথার্থ । কেননা অত্র সূরায় যে আলোচনার বিষয়বস্তু রয়েছে, তাতে মানুষের 
জীব বৃত্ত অর্থ সৃষ্টির পূর্ব হতে আজীবন কালের অবস্থা এবং মৃত্যুর পর বেহেশত ও দোজখের যাবতীয় সুখ-দুঃখ কার ভাগ্যে 
কি ঘটবে সেই মর্মে ব্যক্তি বিশেষ, অবস্থা বিশেষ, সময় বিশেষ সকল দিক তুলে ধরা হয়েছে। তাই উভয় নামেই নামকরণ করা 
ধার্য হয়েছে। এতে ২টি রুকু, ৩১টি আয়াত, ২৪০টি বাক্য ও ১০৫৪টি অক্ষর রয়েছে। 
নাজিল হওয়ার সময়কাল : অত্র সূরার অবতীর্ণকাল সম্পর্কে বিভিন্ন তাফসীরকার বিভিন্ন মতামত জাহির করেছেন । তবে 
জান্লামা যামাখশারী, ইমাম রাষী, কাজি বাইযাবী, আল্লামা হাফিজ ইবনে কাহীর, আল্লামা নিযামুদ্দীন নীশাপুরী (র.) প্রমুখ আরও বহু 
কাজন তাফসীরকারের মতে এটা মক্কায় অবতীর্ণ হয়েছে। আল্লামা আলুসী (র.) -এর মতে তা সর্বসমর্থিত মতামত বলে 
গৃহীত। আর কেউ কেউ গোটা সূরাটিকে মাদানী বলে অভিহিত করেছেন। আবার কারো কারো মতে ৮ - ১০ আয়াত মদীনায় 
অবতীর্ণ হয়েছে এবং বাকি অংশ মক্কায় অবতীর্ণ । কারো কারো মতে এটা মাক্কী সুরাসমূহের শেষগুলোর মধ্যে অন্তর্ভুক্ত । কারো 
মতে তার আয়াত 1৮440 ৯1-৫+৮৫ %45$ ব্যতীত অবশিষ্ট সকল আয়াত মাদানী । (এটা হযরত হাসান বসরী ও 
ইকরাম (র.)-এর অভিমত) কেউ কেউ বলেন, প্রথম হতে ২৩ নং আয়াত অর্থাৎ 32550120422 35০5 
র্যত্ত আয়াতগুলো মাক্কী এবং বাকি আয়াতগুলো মদীনায় অবতীর্ণ হয়। 
স্রাটির বিষয়বস্তু ও সারকথা : এ সূরার আলোচ্য বিষয়বস্তু ও মৃলবস্তব্য হলো- এ দুনিয়ায় মানুষের স্থান কোথায় এবং তার 
অবস্থানের স্বরূপ কি? তাদেরকে এ জগতে কেন পাঠানো হয়েছে, এখানে তাদের কর্তব্য কি? এ জগতে তাদেরকে কুফরের পথ 
ঈমানের পথ এ দুয়ের কোনো একটি বেছে নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে যারা ঈমানের পথ গ্রহণ করবে তাদের পুরঙ্কার 
পরকালে কি হবে এবং যারা কুফরের পথ গ্রহণ করবে তাদের পরিণাম ফলাফল কি হবে, এসব বিষয়ই এ সূরায় তুলে ধরা হয়েছে। 
১৬ আয়াতে বলা হয়েছে যে, মানুষ যখন নর-নারীর দেহাভ্যন্তরে অণু আকারে শুক্রকীটরূপে অবস্থান করছিল, তখন তারা 
উনলেখযোগ্য বনু বলতে কিছুই ছিল না। অতঃপর আল্লাহ তাদেরকে নর-নারীর মিলিত শুক্রের সময়ে সৃষ্টি করেছেন৷ আর এ 
টি উদ্দেশ্য হলো পার্থিব জীবনটিকে তাদের জন্য একটি পরীক্ষাগার করা। এ পরীক্ষা নেওয়ার জন্যই তাদেরকে চক্ষু ও কর্ণ 
দিও হয়েছে যাতে তারা ভালোমন্দ দেখতে ও শুনতে পায়। আর তাদেরকে জ্ঞান-বুদ্ধি দিয়ে তাদের নিকট নবী-রাসূল ও কিতাব 
গিয়ে পথ প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে, যাতে তারা সঠিক পথ কোনটি তা জানবার সুযোগ পায়। সুতরাং এরপর তাদেরকে এ 
যার জীবনে ভালোমন্দ, ঈমানী ও কুফরি পথের যে কোনো একটি পথ বেছে নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে। ইচ্ছা করলে 
তা কৃফরির পথ গ্রহণ করতে পারে আবার ইচ্ছা করলে ঈমানের পথও গ্রহণ করতে পারে। কিন্তু যারা কুফরির পথ গ্রহণ করে 
সতজ্্ হবে তাদের শাস্তির জন্য শৃঙ্খল-বেড়ি ও লেলিহান অনি প্রস্তুত রয়েছে। আর যারা ঈমানের পথ গ্রহণ করে নেককার 
২ তদের জন্য পরত্ুত রাখা হয়েছে চিরন্তন জান্নাত। তাতে তারা কাফুর মিশ্রিত পানীয় পান করবে । 
+-২২ নং আয়াতে মু'মিন বান্দাদের প্রশংসা করে জান্নাতে তাদের অপূর্ব ও অফুরন্ত অর্থ নিয়ামতের বর্ণনা দেওয়া হয়েছে। বলা 
ছে আমার মু'মিন বান্দাগণ আমার নামে যে মান্নত করে তা পূর্ণরূপে আদায় করে, তারা এতিম, মিসকিন ও বন্দীগণকে 
"সাহার করায় দুনিয়ার কোনো স্বার্থ ও সুযোগ-সুবিধা লাভের জন্য নয়; বরং নিছক আল্লাহর সস্তুষ্টি লাভের উদ্দেশ্যে করে থাকে । 
সণ তাদের নিকট কৃতজ্ঞতা প্রকাশেরও আশা তারা করে না। তারা ভয়াবহ কিয়ামত ও হিসাব-নিকাশের ভয় করে। সুতরাং 
গিলে তারা আল্লাহর নিয়ামত লাভ করে পরম আনন্দ ও সুখ ভোগ করবে, তাদের চেহারা আনন্দে উজ্জ্বল হয়ে উঠবে । 

//৬/.6211./59101.00া 





৩০ 





বি আলালাইন... আরবি-বাংলা,.সম্তম. ২ ২৯তম পারা) 
অনেকে এ জান্নাতের অফুরন্ত নয়ামতরাজি- আল্লাহর পথে তাদের ত্যাগ-তিতিক্া ই সহিকতা জব 
ও হবে তথায় তারা রেশমবনত পরিধান করবে এবং ্্ণ-রৌপ্যের অলংকার তাদের দেহে শোভা পাবে তাদের সেবা 
জন্য কবে হর-গেলমান। তাদের জন্য উন্নত মানের পানীয়ের ব্যবস্থা থাকবে তাদের আসবাবপত্গুলো হবে রৌপ্য নরধিত ও 
কাচের আসবাব । হে নবী! আপনি যদি এ সব দেখেন, তবে দেখবেন কেবল অথৈ ও 


রাশি রাশি নিয়ামত এবং বিশাল সম্রাজা। 
এ সব নিয়ামত আপনাদেরকে প্রতিদানস্করূপ এবং আপনাদের কর্মের প্রতিফল হিসেবে প্রদান করা হবে। 


২৩-৩১ আয়াতে বলা হয়েছে, এ কুরআন আমারই কালাম ! আমিই বিভিন্ন সময় প্রয়োজন অনুসারে খণ্ড খণ্ড করে তা অবতীর্ণ 
করেছি সুতরাং কাফেরগণ যা কিছুই বলুক সেদিকে কর্ণপাত করবেন না। আপনি আপনার প্রতিপালকের হুকুমের অপেক্ষায় 
থাকুন। আপনি পাপিষ্ঠ ও কাফের লোকদের কথা মেনে চলবেন না। আপনি সকাল-সন্ধ্যায় আপনার প্রতিপালকের শ্মরণে থাবুন 
এবং রাত্রিকালে দীর্ঘক্ষণ নামাজে অতিবাহিত করুন। কাফেরগণ এ দুনিয়াকে অতিশয় ভালোবাসে বলেই পরকালকে ছেড়ে 
দিয়েছে। এ কাফের পাপিষ্ঠগণকে আমিই সৃষ্টি করেছি এবং তাদেরকে ধ্বংস করে তাদের স্থলে অন্য জাতি সৃষ্টি করতে আমি 
ূর্ণমাত্রায় সক্ষম ৷ বস্তুত আমার এ কুরআন হচ্ছে উপদেশ তাণ্তার। যার ইচ্ছা হয় সে তার উপদেশ গ্রহণ করে তার প্রতিপালকের 
পথ শ্রহণ করুক; অথবা তাকে পরিহার করুক । এ ব্যাপারে মানুষকে পূর্ণমাত্রায় স্বাধীন রাখা হয়েছে। আল্লাহ যাকে ইচ্ছা তার 
অনুগ্বহ দান করেন; কিন্তু সীমালজ্ঘনকারী কাফেরদের প্রতি রয়েছে তার নির্মম চিরস্তন শাস্তি । অতএব, হে মানবকুল সাবধান! 
পূর্ববর্তী সূরার সাথে সম্পর্ক : পূর্ববর্তী সূরায় কিয়ামতের তয়াবহ অবস্থার বিবরণ স্থান পেয়েছে এবং যারা কিয়ামতকে অস্বীকার 
করে তাদের জন্য দলিল উপস্থাপন করা হয়েছে। আর এ সূরায় আল্লাহ তা'আলার বিস্বয়কর কুদরতের বর্ণনা রয়েছে! মানুষকে 
তিনি তার বিশেষ কুদরতে অস্তিত্ব দান করেছেন, এরপর মানুষের সম্মুখে তিনি হেদায়েত ও গোমরাহীর দু'টি স্বতন্ত্র পথ তুলে 
ধরেছেন । মানুষকে আল্লাহ তা'আলা বিবেক-বুদ্ধি দান করেছেন, যে বিবেক-বুদ্ধি প্রয়োগ করে এবং হেদায়েতের পথ গ্রহণ করে 
সে আল্লাহ তা'আলার নিয়ামত লাভ করবে! যে বিবেক-বুদ্ধি প্রয়োগ করবে না, হেদায়েতের স্থলে গোমরাহীকে গ্রহণ করবে তার 
শান্তি অবধারিত ! _নুরুল কোরআন] 


//৬/.6211./59101.00া 

















০ 


০৫ তত 4.০ 


৫3 প০2) ৫৮ 


১০ পা 
সুরা আল-ইনসান/আদ্‌-দাহার মন্কায় বা মদীনায় অবতীর্ণ 


52109210 ৬১০ : ৩১ আয়াতবিশি্টু 


















৬2 ৬ ৮ ণ 
১:৪০] ১৭৮৮ 4৭৩। ৮০ 
পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি 





(0৮৬ (82 50৮88, নিঃসন্দেহে 0 অব্য়টি 2 অর্থে মানুষের উপর 


55254 তত ততঠ৩ 

৬০০৪ 5 তি ৮14 চা ৫৮৮৮৯ 
০ চিত টি রি 
০] ১5 3৮012 ক 


বা 65 


2 ৬ ১4৬৫ 








পণ ৪:৮০. 


টিটি ০৮০০৯, ৮21 





রঃ নি ০7৮৫ ৩ 
49০520506 55489 625 
৭ ৫৫ 1০৬ *2/তঠর্ত 


৯4০৮ 2০45 


ঠা 
৩ 2 ৯৩ 


[ 29১2 


নীাররাযারারারা তে, 
এ ৩৩৫2২৩৬, 


৭ ৫2422 5 রে 
পাপ 2 টা 


০১৮ শি] ৮৮৪ ১৮৮5 


এসেছিল আদমের কালপ্রবাহে এমন এক সময় চল্লিশ 
বছর যখন ছিল না সে সময় সে কোনো উল্লেখযোগ্য 
কু সে সময় সে মৃত্তিকা নির্মিত এক পুতুল বিশেষ 
ছিল, যা কোনো উল্লেখযোগ্য বস্তু ছিল না; অথবা 
১৮০শব্দ দ্বারা মনুষ্যজাতি উদ্দেশ্য, আর ০৯ সময় 
দ্বারা গর্ভকালীন সময় উদ্দেশ্য । 





. আমিতো মানুষকে সৃষ্টি করেছি মনুষ্যজাতিকে মিলিত 


শুক্রবিন্দু হতে সংমিশ্রিত অর্থাৎ নর ও নারীর 
শুত্রবিন্ুকে সংমিশ্রিত করে তা হতে তাকে পরীক্ষা 


করার জন্য তাকে শরিয়তের বাধ্যানুগত করার মাধ্যমে 


পরীক্ষা করার জন্য । আর এ বাক্যটি 2: অথব৷ 
পাক এ 


5৫৫2 ০৬ অর্থাৎ তার উপযুক্ততা লাভের পর তাকে 
শরিয়তের বাধ্যানুগত করার উদ্দেশ্যে সুতরাং আমি 


তাকে করেছি এ কারণে শ্রবণ ও দৃষ্টশক্তি সম্পন্ন । 


৩. আমি তাকে পথের নির্দেশ দিয়েছি। রাসূল প্রেরণ করে 


তাকে হেদায়েতের পথ দেখিয়েছি। হয় সে কৃতজ্ঞ 
হবে মু'মিন হবে না হয় সে অকৃতজ্ঞ হবে শব্দ দু'টি 
০:১০ হতে ৩. অর্থাৎ তার কৃতজ্ঞতা বা অকৃতজ্ঞতা 
উভয় অবস্থায় আমি তার জন্য হেদায়েতের পথ স্পষ্ট 
করে দিয়েছি। 0৫] হলো 0০5০০ -এর জন্য। 


///.92111./58101.00]া 


২৯৩৬ 






োহকীক ও আনব 


পল তি টি ক ও০ 

1৩5১০ ৪ ৪১৪৫৫ |. 4 4+৫ ভি 
টু ৮ ০১০৩ ৮০ এলি: [দার দত তত হে 

০৮৭ রা ০2 ৯৪:১0 5৩ বাকাটি :৩১ ৭৫ 
পু যে থা ০ ৩4০ ছসেবে €:1-:42-ব টি হত00কারণে 3০৩ 
এশিটীদ বিডি সিএ শি 
অথাৎ :27 ৩৯ ০২৩ এর ৫5৩ হতে 3৩ হওয়া কারণ ০:23 বু: 
12504 7285 524 যাও 3০ বলা মেতে পারে অর্থ ১/6287% 24. 
পা কার লি ০৮৪:51010161 055 পলা 342 হয 


হওয়ার কারণে । অর্থাৎ (৫:১৫ 4১৫) ০0:27) 772 ৪৫৪৮৯ হয়েছে (০ এর 8:42 হতে 0 
৮৮৫4 ১০৮] 2১ 0৫22 1৩ 1 রঃ 

দাবি করেছেন। অর্থাৎ 1244 * 2৩৩12৮2৩21৫ কউ ফেউ ৮ হতে 4৩, - 3৩ 
১৮০ ১ ৮85৮৫ সা তি], টা ১০ 

হছিগেদ দা ডা ৮৪ ০ এ] শা ১০০০৪ ০ 
1১৬ ৮4175 ৮৫আয়াতে অবতীর্ণ কেরাতসমূহ : জমহুর (| _এর ১: 
৯) 


অব ্ ঃ ৭৮ এর ৮৯ তে ৮০৫ দিয়ে পড়েছেল। আর 
সাহা, " আরুল উজাজ উভয় স্থানে '/-5 -তে ০: দিয়ে (এপিড়েছেন। “(ফাতহুল কাদীরা ২ 
1৮]অব্যয়টি অবস্থার বিবরণ দানের জন্য ব্যবহৃত হয়। 


এরূপ হতে পারে যে, নিশ্চয়ই মানুষের উপর এমন এক যুগ অতিবাহিত হয়েছে। আর যদি প্রথমত 3: ৩57) অর্থে 
হয় তাতেও এরপ অর্থ হবে । নতৃবা এরূপ অর্থেও বলা যেতে পারে যে. মানুষের উপর কি এমন এক ছিল বিষে সে 
কোনো উল্লেখযোগ্য বু হিসাবেই ছিল না। তবে এ সকল তরজমার মূল রূপ একই হবে। মা*আরিফ গ্র্থকার বলেন] 
অব্যয়টি অনেক সময় জানাশুনা বন্তুকে আরও অধিক বিশ্লেষণ করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। 

আর কাবীর গ্রন্থকার বলেছেন, সূরা আদ্‌-দাহার-এর প্রথম 5 এবং সূরা আল-গাশিয়াহ্‌ -এর প্রথম অক্ষর (2) উভ়টি ৫ 
অর্থে ব্যবহৃত হবে জালালাইন গরস্থকারও এ অর্থকেই প্রাধান্য দিয়েছেন। তবে সরাসরি প্রশ্নবোধক অর্থে কে ব্যবহার 
করলে 2£1 -এর অর্থ মাটির সাথে মিশে যাবে। যাতে আল্লাহ মানুষকে প্রশ্ন করার অর্থ প্রকাশ পাবে। (4. (৮:৫0 এতে 
আল্লাহর এ. প্রকাশ লাভ করবে । 7 

উ/ 9০ ৮৫2 ৫১০ ০459 455 আল্লাহ বলেন, মানুষের জীবনের এমন একটি কাল অতিবাহিত হযে 
গেছে, যখন সে উল্লেখযোগ্য কোনো কিছুই ছিল না । আর মানুষ যদি মনে রাখে যে, একদা সৃষ্টির বুকে তার নাম-নিশানাও ছিল 
না তখন আর নিজে নিজে তার অস্তিত্ব লাভের প্রশ্নই উঠে না। একমাত্র আল্লাহর মহান কৃপাই তার অস্তিত্ব সম্পদ । তার এুন্দর 
দেহের আকৃতি ও সুগঠন এবং হাত-পা ও সকল অঙ্গ-প্রত্যঙ্গ ইত্যাদি খুব একটা মহা মূল্যবান পদার্থের মাধ্যমে তৈরি করা 
হয়নি । কিসের ছারা সে তৈরি হয়েছে- পরবর্তী আয়াতে আল্লাহ তা ইরশাদ করবেন। 

$-233বির মর্মার্থ : উল্লিখিত আয়াতে ইনসান ছারা কি মর্ম গ্রহণ করা! হয়েছে সে সম্পর্কে দু'টি অভিমত পাওয়া যায় একটি 
হলো তা ছ্বারা হযরত আদম (আ.)-কে বুঝানো হয়েছে। যেমন এ আয়াতের তির ব্যাখ্যায় বলা হয় যে, হযরত আদম (আ.) প্রথমত 
চল্লিশ বছর শুধু মাটিরূপে, অতঃপর চল্লিশ বছর বিন্যস্ত ও মাখানো মাটিকূপে, অতঃপর চল্লিশ বছর মাটির কায়ারূপে ছিলেন, 
একশত বিশ বছর পর তাকে পূর্ণরপে সৃষ্টি করা হয়। আর এক অভিমত অনুষায়ী ইনসান দ্বারা সাধারণতাবে সম্ত মানুষের ক 


বলা হয়েছে। এর দলিলরূপে পরবর্তী আয়াতকে পেশ করা হয়। এ অভিমতকে অধিকাংশ ভাফসীরকার গ্রহণ বকে 


৫: -এর অর্থ : একে ০:১:-এর সাথে যদি বাবহার করা হয়, তাহলে অর্থ হবে অনিমিষ্ট যে কোনো একটি দীর্ঘ সম 
উদ্দেশ্য করা। এ মতে আল্লামা বাগাবী (র.) -এর মতে (রা হযরত আদম (আ.)-কে মাটির পুতুল বানা নো ডে ০৪ 
বছর যাবৎ নিজীবি অবস্থায় পড়ে রয়েছেন সেই সময়টুকু উদ্দেশ্য । হযরত ইবনে আববাস (রা.) হতে যাহহাকের তু 
সময়টুকু হলো সর্বমোট ১২০ বছর কাল পর তার মধ্যে যে 0/ প্রদান করা হয়েছিল সে সময়টুকু উদ্দেশ্য! খাত 


////.98111.5101.00 


তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম ও [২৯তম পারা ] ২৯৭ 


রর হু ংখ্যক তাফসীরকারদের মতে এটা দারা গর্ভধারণ করার প্রথম সময় হতে ভূমিষ্ঠ হওয়ার সময়টুকু যা সাধারণত ১০ 
মাস ১০ দিন পর্যন্ত উদ্দেশ্য । কারণ এতে 44৮ হতে আরঞু করে রক্ত-মাংশ ও হাড় এবং সকল অঙ্গ-প্রত্যঙ্গ মিলে রহ আগমন 
ঝর পর্যন্ত সকল অবস্থায়ই শামিল থাকে । এর পূর্বে সে ,১৪১-+ ৮৫৮০ ছিল এবং তার পূর্বে কেউ জানত না যে. তাকি 
ূরুষনা মেয়ে, আর এর কোনো ৩৮৫ /৫-$ সন্ধে কারো কৌন (ধারণা ছিল না। আর যদি আরও দীর্ঘতর অর্থ নেওয়া হয়, 
তাহলে 4৫44 -এর পূর্ববর্তী সময় যখন খাদ্যদ্রব্য হিসাবে ছিল, অতঃপর খাদ্য হতে “4 হয়েছে এবং খাদাগুলো বিভিন্ন 
ফুল ইত্যাদি হতে আর সে ফলমূলগুলো বৃক্ষরাজি হতে, তা মাটি হতে হয়েছে। এভাবে সে ৫৯ অর্থ হাজার হাজার 
বছরকাল হয়ে থাকে রত শী ঠা 

1745 ৮৮৫ ১৫৫৭ 4138 : আল্লাহ তা'আলা বলেছেন, “তখন উল্লেখযোগ্য কোনো জিনিস ছিল না।” এর মর্ম 
এইযে, তখন ব্যক্তি সত্তার একাংশ পিতার শুক্রে একটি অণুবীক্ষণী কীটরূপে এবং তার অপর অংশ মা'র শুক্রে একটি অণুবীক্ষণী 
ডিন্বরগে পড়ে রয়েছিল। দীর্ঘকাল পর্যন্ত মানুষ এতটুকু কথাও জানতে পারেনি যে, আসলে তার অস্তিত্ব এ শুক্রকীট ও ডিম্বের 
সপ্িলনে সম্ভবপর হয়ে থাকে । এ কালে শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এ দু'টি অণুই গোচরীভূত হয়েছে; কিন্তু মানুষের 
কতটা অংশ পিতার শুক্রকীটে আর কতটা মাতার এ ডিম্বাণুতে মওজুদ রয়েছে তা এখনও কেউ বলতে পারে না। উপরত্ত্ু গর্ভ 
সঞ্চার কালে এতদুভয়ের সম্মিলন যে প্রাথমিক কোষ গড়ে উঠে তা পরিমাণহীন এমনই একটা বিন্দু বা অণু যে, তা শক্তিশালী 
অধুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখাই যায় না, আর তা দেখেও তার ছ্বারা যে একটি মানুষ গড়ে উঠছে, তা প্রথম দৃষ্টিতে কেউই বলতে 
পারেনা। এ নগণ্য সূচনা হতে লালিতপালিত হয়ে কোনো মানবদেহ গড়ে উঠলেও তার আকার-আকৃতি যোগ্যতা ও প্রতিভা কি 
রকমের হবে, তার ব্যক্তিত্ কতটা হবে তা এ সময় বলে দেওয়ার সাধ্য কারো নেই। আল্লাহর বাণী মানুষ তখন কোনো 
উদ্লেখযোগ্য জিনিস ছিল না- এটাই সঠিক তাৎপর্য । এ সময় মানুষ হিসেবে তার অস্তিত্ের সূচনা হয়ে থাকলেও প্রকৃতপক্ষে সে 
কি ধরনের মানুষ হবে তা কারো পক্ষে পূর্বাহ্নে জেনে নেওয়া সম্ভবপর নয়৷ 

৫-24...+৮28$ ৮৫ ৮1০55 বডি আল্লাহ তা'আলা বলেছেন, "আমরা মানুষকে এক সংশিশ্রিত বীর্য হতে 
মুষ্টি করেছি ৮” অতীতের মুফাস্সিরগণ বলেছেন, এর তাৎপর্য এই যে, নারীর ডিম্বাণু আর পুরুষের শুক্রকীটের সংমিশ্রণ হতে 
মানুষকে আল্লাহ তা'আলা সৃষ্টি করেছেন; কিন্তু কথা হলো, পবিত্র কুরআন 74 (নুতফা)-এর বিশেষণ হিসাবে “আমশাজ' 
(044) শব্দটি ব্যবহার করেছেন। আর কুরআনের অপর এক আয়াতে 241 পুরুষের বীর্য সন্বন্ধেই ব্যবহৃত হয়েছে। সৃতরাং 
আাতের অর্থ “নারী-পুরুষের বীর্যের সংমিশ্রণ হতে সৃষ্টি করা হয়েছে'- এটা নয়; বরং আয়াতের অর্থ হলো, “আমরা 
ফন্বজাতিকে বিভিন্ন উপাদানে সংশিশ্রিত বীর্য ছারা সৃষ্টি করেছি" পবিত্র কুরআনের এ বক্তব্যের সত্যতার প্রমাণ করেছেন আধুনিক 
বজ্র শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্র দ্বারা, এ আবিষ্কার হতে আবারও প্রমাণ হলো কুরআনের সত্যতা । পবিত্র কুরআন আল্লাহর কিতাব 

















শু সম্বন্ধে আধুনিক অভিমত এই যে, তা শুক্রকোষ প্রষ্টেট গ্রন্থি, কাউপার গ্রন্থি এবং অন্যান্য কয়েকটি গ্রন্থিনিঃসৃত রস ও 
অওকোষ সৃষ্ট শুক্রকীটের সমষ্টি। -[রূহুল কোরআন] 
জ হতে জানা যায় যে, মানুষের বীর্য বিভিন্ন উপাদানের সমষ্টি । পবিত্র কুরআন এ কথা চৌদ্দশত বছর পূর্বেই বলেছে; কিন্তু 
সেকালের মানুষের পক্ষে পবিত্র কুরআনের এ বক্তব্য বুঝা সম্ভব হয়নি। আধুনিক যুগে নব আবিষ্কারের ফলে তা বুঝা আমাদের 
পক্ষে মন্তব হয়েছে। মনে রাখতে হবে যে, পবিত্র কুরআন কোনো বৈজ্ঞানিক গ্রন্থ নয়, আর এ সব বৈজ্ঞানিক বক্তব্য বুঝার উপর 
ইসলাম জানা, ইসলামের বিধান মতে আমল করা, দীন মেনে চলা নির্ভর করে না। এ কারণেই আমাদের প্রিয় নবী এ এ সব 
বিয়ের বাখ্যা দেননি । 21) 11টি বহুবচন ব্যবহার করার কারণ : তা হলো, যে 124 হতে মানুষ সৃষ্টি হয় তা কেবল 
দুক্ঘ অথবা কেবল মহিলার ৫14 নয়; বরং উভয়ের মিলিত 2৫40 -এর প্রতিফলন, যেহেতু দু'জনের 24%% একত্র হয়ে 
একে, সৃতরাং 24 -কে ০৫ ব্যবহার করা হয়েছে, অথবা হ£% -এর বিভিন্ন 1 রয়েছে, সে “1 বা অংশগুলোর কিছু 
অংশ একটু হলুদবর্ণের আবার কিছু অংশ শ্বেতবর্ণের আবার কিছু কঠিন ও কিছু পাতলা ধরনের এবং সমস্ত 2 গুলো একই 
নর নরঘস নয়; বরং বিভিন্ন খাদ নিরধাস এই হেতু ৮7 £54 শব্দকে তার ৯ £+ 0১ -এর প্রতি লক্ষ্য করে বহুবচন 
+ওয়া হয়েছে । 
22২45 4158 : ৮:৮৫ শব্দটি ব্যবহার করে আল্লাহ তা'আলা একটি মহাসত্য ও নিগৃঢ় তত্বের দিক-নির্দেশ করেছেন। 
_ ইপো মানুষের বয়স নামের এ পার্থিব জীবনকালটি একটি পরীক্ষার ক্ষেত্রবিশেষ। আল্লাহ তা'আলা পরীক্ষা নেওয়ার জন্যই এ 
কস নামের সময়কালটি নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং এ সময়টিতে মানুষের প্রতিটি কাজই পরীক্ষার প্রশ্নপত্র বিশেষ। সে 
সির প্রতিটি মুহূর্ত পরীক্ষার মধ্যে কাটাচ্ছে । তার জীবনের এক একটি পল নিঃশেষ হয়ে তাকে জানিয়ে দিচ্ছে যে, তার সময় 
সুকু কমে গেল। সে পরীক্ষা হচ্ছে- মানুষের আত্মাসমূহ আত্মিক জগতে অবস্থানকালে আল্লাহ তা-আলাকে একমাত্র রব বলে 
তি দিয়েছিল । এ পার্থিব জীবনে তারা সে ্বীকারোক্তিতে বহাল থাকে কিনা. তাদের কাজকর্ম, আচার-আচরণে তাই 


////.9811.5101.00 





বান্দাদের কে পাশ করবে, কে ফেল করবে, কে কোন ডিভিশনে উত্তীর্ণ হবে; ক 2 
ব্যবস্থা ৷ শিক্ষক পূর্ব হতেই অবগত থাকেন যে, তার কোন ছাত্রটি পাশ করবে এবং কোনটি ফেল করবে । তথাপি তার নিকট 
হতে হাতে-কলমে পরীক্ষার হলে প্রশ্ন-উত্তর লেখিয়ে নেওয়া হয়, যেন ফল প্রকাশের সময় তাকে প্রমাণস্থব্দপ উপস্থাপিত করতে 
পারে । পরীক্ষার সময়কালটিতে যেমন ফল প্রকাশ হয় না, তেমন মানব জীবনের এ পরীক্ষার ফলাফল এ পার্থিব জগতে হবে না; 
বরং পরীক্ষা শেষ হওয়ার পর নির্ধারিত একটি সময়ে সকলকে পূর্ণ রেকর্ডসহ তা অবহিত করা হবে । তা-ই হচ্ছে +1 :+ 
-এর তাৎপর্য? নি 
1৫225০৮০4৮5 40275 ৮10254582 মানুষের জ্ঞান-বুদ্ধি ও অভিজ্ঞতা লাভের বাহন হলো তার কর্ণ ও 
চক্ষু। কর্ণ দারা শুনে, চক্ষ দ্বারা অবলোকন করে মানুষ তা হতে একটি ফল গ্রহণ করে মনস্তিক্কে তা পাচার করে। অতঃপর মন্তিষ্ক, 
কর্ণ ও চক্ষুর মাধ্যমে প্রাপ্ত ফলটি ছারা একটি সিদ্ধান্ত গ্রহণ করে৷ আর এ সিদ্ধান্তই হয় তার পার্থিব জীবনের কর্মনীতি । ই 
সিদ্ধান্ত অনুযায়ী সে এ দুনিয়ায় চলে এবং তার নির্দেশিকা মাফিকই হয় তার যাবতীয় কর্মকাণ্ড। তাই আল্লাহ বলছেন, সুতরাং 
আমি তাকে শ্রোতা ও দর্শক বানিয়েছি! অর্থাৎ সে যেন আমার বাণী শ্রবণ করে এবং সৃষ্টিলোকে আমার অসংখ্য নিদর্শন 
অবলোকন করে তা হতে একটি ফল গ্রহণ করতে পারে এবং সে ফল দ্বারা তার জ্ঞান ও মস্তিষ্ক তাকে পরীক্ষার হলে প্রতিটি 
প্রশ্নের কি উত্তর লিখতে হবে তা যেন নির্দেশ করতে পারে! এ উদ্দেশ্যেই আল্লাহ মানুষকে শ্রবণশীল যন্ত্র দুটি দান করেছেন । 
তা-ই হচ্ছে উপরিউক্ত আয়াত অংশের তাৎপর্য 

৮: -কে ৮৮4৫ -এর উপর অর্থাৎ শ্রবণশক্তিকে দৃষ্টিশক্তির উপর প্রাধান্য দেওয়ার কারণ : মানুষকে যখন লক্ষ্য করে 
কোনো বিষয়ে কিছু বলা হয়, তখন সর্বপ্রথম শ্রবণশক্তিই কার্যকরী হয়ে থাকে। আর দেখার পূর্বে শ্রবণ করা আবশ্যক নতুবা! 
কোনো বিষয় সম্পর্কে না শুনে না বুঝে তা কেবল দেখলেই কোনো ফল হয় না; বরং সে বিষয়ে শুনে ভ্রানার্জন করা জরুরি হয়ে 
পড়ে, এ কারণেই ০০:-০ -কে প্রথমে উল্লেখ করা হয়েছে! 

নি 

[৮৪5 62৮4] 26 তি 0৫ ভি এডি পূর্ববর্তী আয়াতের জন্য অত্র আয়াতটি )-১15 স্বরূপ বলা 
হয়েছে। অর্থাৎ পূর্ব আয়াতে যে মানুষকে * 954 ৰা পরীক্ষা করা হবে বলা হয়েছে- অত্র আয়াতটি তার কারণ হিসাবে নেওয়া 
হয়েছে। সুতরাং তাদেরকে পরীক্ষা করার কারণ হলো, তাদেরকে অন্যান্য সকল সৃষ্টি হতে অতুলনীয় উত্তম রূপরেখা ও গুণাবলি 
ছারা ভূষিত করা হয়েছে। অন্য আয়াতেও এ কথাটা ব্যক্ত করা হয়েছে যে, 2:44৯:)1 15555% আমি তাকে উভয় পথ দেখিয়ে 
দিয়েছি। আর সূরা আশ-শামস -এ এভাবে বলা হয়েছে অর্থাৎ ৮0445 125 55:৮০ 4400 ৩৮০০ 54৩ 
৮45৫5459480 ৫৫আর শপথ নফসের এবং সেই মহান সত্তার যিনি তাদেরকে সকল বাহ্যিক ও আত্য্তরীণ শর্তিপমূহ 
দিয়ে শক্তিশালী করে দিয়েছেন। পরে তাদেরকে তাকওয়া ও ফুজ্র উভয়ই পথের ইলহাম করেছেন যে ব্যক্তি আত্মাকে পবিত্র 
করে নিয়েছে সে সফলতা অর্জন করেছে। আর যে ব্যক্তি তাকে ফুভ্রীর মধ্যে ডুবিয়ে রেখেছে সে ব্যক্তি অকৃতকামী হয়েছে । 
মানুষ কর্মের ক্ষেত্রে স্বাধীন : পরীম্ষণার হলে ছাত্রকে প্রশ্নের উত্তর লেখার জন্য বাধ্য করা হয় না। কেননা বাধ্য করা হালে ক 
সঠিক উত্তরটি কি হবে তা এ সময় বলে দিলে ফল লাভের কোনোই মূল্য থাকে না। এ পার্থিব জগতের বয়স নামের হলটিতে 
আল্লাহ তা'আলা মানুষকে স্বাধীনতা দিয়েছেন এবং তার জীবন পাতায় কি উত্তর লিখতে হবে ও লিখতে হবে না তাও জানিয়ে 
দিয়েছেন। উপরিউক্ত ৩ নং আয়াতে 'আমি তাকে পথ প্রদর্শন করেছি' এ কথাটির কয়েকটি তাৎপর্য হয়। ১. আমি তাকে 
বিবেক-বুদ্ধি ও জ্ঞান দান করেছি, যাতে সে ভালোমন্দ ও ন্যায়-অন্যায় বাছাই করতে পারে ! ২. আমি তাকে নফসে লাওয়ামার 
অধিকারী করেছি, যাতে তার অন্যায় ও গঙ্হিত আচরণের জন্য তাকে সর্বদা খোচাতে ও তিরঙ্কার করে সঠিক পথটি জানিয়ে দিতে 
পারে । ৩. আমি মানুষের নিন্নজগৎ ও উধধ্মমগলে আমার অসংখ্য নিদর্শন রেখেছি, যাতে তারা তা অবলোকন করে সঠিক পথ 
পেতে পারে ! ৪. বর্তমান ও প্রাচীনকালের ইতিহাস তাদের সম্মুখে রেখে ভাদেরকে পথ প্রদর্শন করেছি। ৫. আমি নবী-রাসূল ও 
কিতাব প্রেরণ করে সঠিক-অসঠিক উভয় পথ প্রদর্শন করেছি! তা-ই হলো 4710৫: 0৫. -এর মর্ম । মানুষকে 
তা'আলা সঠিক পথ লাভের এবং পরীক্ষার হলের জীবন পাতায় সঠিক উত্তর লেখার জন্য এ সব বাহন ও মাধ্যমসমূহ দান 
করেছেন। অতঃপর তাকে সঠিক উত্তর লেখ্য অথবা না লেখার স্থাধীনতা দেওয়া হয়েছে! সে সঠিক উত্তর না লিখলে আলাহ 
ভাকে সঠিক উত্তর লেখার জন্য,বাধ্য করবেন না। কেননা তা পরীক্ষকের নীতি বিরোধী কাজ। ইচ্ছা করলে সে সঠিক উঃ 
লিখতে পারে, ইচ্ছা না করলে নাও লিখতে পারে ॥ তা হচ্ছে 12৫45517406 ৩৫ -এর মর্ম । অর্থাৎ তাদের মনে চাই 
পার্থিব জীবনে তারা ইমান ও কৃতজ্ঞতার পথ গ্রহণ করুক অথবা ইচ্ছা হলে কুফরি ও বেঈমানীর পথ গ্রহণ করুক । 
ক্ষেত্রেই তারা স্বাধীল-মুক্ত । যে কোনো পথই গ্রহণ করার স্বাধীনতা তাদের বর্তমান । পরবর্তী আয়াতসমূহে জীবন-কালের এ 
পরীক্ষায় পাশকারীগণ কি ফল লাভ করবে এবং ফেলকারীগণ কি ফল লাভ কর্বে তারই আলোচনা করা হয়েছে! -[আনোয়াব 


///.6211./529101.০0া 








আল্লাহ 








তাফসীরে জালালাইন : আববি-বাংলা, সপ্তম খও ২৯তম পারা] 





টি টি? 15122 


1৮2০ 


রতি ৪ 8৮ সশই 


৫2৫০৮ 





পাত ৪ 1] ০১৫5 নি র্ 
৮০4৮ এ 5৮০ 
০০ঠ৩৮%6৮৮15 91 অতি ৫ রি 


০ টন শু 


- 0৯৫ তারচতশ। 2 


5 2 গ টিপ 
০০৮ ০৮ ০৯২৮৪ 
্ৈ 2 পা্তীগাণ 


পাটা ৮০৪ ১1) এছ 


2:৮৫ ১৮$ 


কচ ছি 


৪১:০৩ 
নি 
পপ 


212 
ও 4৮ ডে 





৩৩ 


রঃ চা ৩ 1505 


85050, 


১ 


৫. 





আমি প্রস্তুত রেখেছি তৈরি করেছি অকৃতজ্ঞদের জন্য 


শৃঙ্খল যা দ্বারা তাদেরকে জাহান্নামের দিকে টেনে 
নেওয়া হবে বন্ধনী তাদের ঘাড়ে যাতে শঙ্খল বাধা হবে 
এবং লেলিহান অগ্নি প্রখর উত্তাপ বিশিষ্ট আগুন । অর্থাৎ 
শিখাবিশিষ্ট আগুন যাতে তাদেরকে শান্তি দেওয়া হবে। 


নিশ্চয় সতকর্মশীলগণ 4 শব্দটি %অথবা ও -এর 
বহুবচন, আর তারা নয আনুগত্যশীলগণ । পান 
করবে এমন পাত্র হতে ৫ শব্দটির অর্থ পানপাত্র, যা 
দ্বারা মদ্য পান করা হয়, যখন তাতে মদ বর্তমান 
থাকে; কিন্তু এখানে পানপাত্র দ্বারা পানীয় উদ্দেশ্য । 
কারণ, (০: উল্লেখ করত 4.০ উদ্দেশ্য করা হয়েছে। 
আর 4৮3 মধ্যকার ৩০ অব্যয়টি ১৮5 যার 
মিশ্রণ হবে যা মিলানো হয় কাফুর নামীয় স্বগীয় 
বর্ণাধারা। 








. এমন প্রস্রবণ এটা 1:4৫ হতে 9৫ তাতে কাফুরের 


সৌরভ থাকবে । তা ছারা পান করবে তা হতে আল্লাহর 
বান্দাপণ পুণ্যাত্বাপণ তারা উক্ত প্রস্রবণ যথেচ্ছ প্রবাহিত 
করবে তাদের আবাসম্থলে সেখানে ইচ্ছা তথায় 
প্রবহমান করে নেবে। 











চলি 4-$$ : নাফ", কিসায়ী, আবূ বকর আসেম হতে এবং হিশাম ইবনে আমের হতে ১৮: যুক্ত করে 4 
*ডেছেন। কুনবল ইবনে কাছীর হতে এবং হামযা তা: ছাড়া 3 করে অর্থাৎ (৮: পড়েছেন আর বাকি কারীগণ তা -০1 


শে 


কারে ০4 করে পড়েছেন ১০০১০ ফাতহুল কাদীর] 


পদটি ৯24: হওয়ার কারণ : ০৮৫ শব্দটি -,: 2: হওয়ার কারণ হলো তা )4.৫ হতে 30হয়েছে। মক্ধীর মতে 


ত্য 


ভর্তি 9১-এর 642 হতে 344 হয়েছে একটি 954 -কে এ: করে যেন বলা হয়েছে- 
সর কোনো কোনো লোক তা ৮:-৫:4 হওয়ার কারণ প্রসঙ্গে বলেছেন যে, তা 
কালো লোক তাকে এক ০১৫ )-: -এর 4:54 হওয়ার কারণে 


তা পাঠিঠতাতুতা 


॥ ক 
১4০55 ২2155 


পা বাগ কাত পাতি ঠ পাতা 


পনর ১ 
বিশ ৪ -এবর 1১455 হয়েছে । আর কোলে 
৮: হয়েছে বলে দাবি করেছেন। যার ৮:27 হলো 


৬ 2৫ 


আল্লামা শাওকানী প্রথম অভিমতকেই গ্রহণযোগ্য ও উত্তম বলেছেন। 


_ফাতনুল কাদীর] 


///.6911./69101.00া 





৬ ০৩ 


1৮০৮: (2510 য5 তি: আল্লাহ তা'আলা বলেছেন, “আমি কাফেরদের জন্য শৃড্খল, বেড়ি ও 
লেলিহান অগ্নি প্রস্তুত রেখেছি ।” অর্থাৎ আমি মানুষের সামনে ভালো এবং মন্দ, কল্যাণ এবং অকল্াণ, হেদায়েত এবং 
গোমরাহীর পথ স্পষ্ট করে দিয়েছি। নবী-রাসূলগণের মাধ্যম হেদায়েতের পথের দিকে আহ্বান করেছি এবং তাদেরকে দুয়ের যে 
কোনো একটি পথ গ্রহণের পূর্ণ স্বাধীনতাও দান করেছি। অতঃপর যারা স্বেচ্ছায় হেদায়েতের পথ পরিত্যাগ করে গোমরাহীর পথ 
অবলম্বন করল এবং কুফরির রাস্তায় চলতে আরঞ করল তাদের জন্য তিনটি জিনিস প্রস্তুত রেখেছি! ১. ৫-১১: অর্থাৎ পায়ের 
বেড়ি। ২. 54 অর্থাৎ হাতের শৃড্খল। ৩. ৮:৯৮ অর্থাৎ আগুনের লেলিহান শিখা। অর্থাৎ জাহান্নামে তাদের হাতে-পায়ে বেড়ি 
ও শৃঙ্খল লাগিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হবে। -র্বহুল কোরআন] 

1842... 55091 ৫, ৮1৮25 4455 £ আল্লাহ তা'আলা বলেছেন, “নেককার লোকেরা জোন্নাতে) শুরার এমন সব 
পাত্র পান করবে যার সাথে কপূর পানির সংমিশ্রণ হবে ।” এখানে মূলে ব্যবহৃত শব্দ হলো 4এ শব্দ দ্বারা সেসব লোক 
বুঝানো হয়েছে, যারা নিজেরা আল্লাহর আনুগত্য পূর্ণমান্রায় করেছে, তীর ধার্যকৃত যাবতীয় ফরজ যথাযথ আদায় করেছে এবং তীর 
নিষিদ্ধ কাজগুলো পরিহার করে চলেছে। 

হাদীস শরীফে আছে 'আবরার' হলো সেসব লোক যারা কোনো লোককে কষ্ট দেয় না। -কুরতৃবী] 


5161 ৫51৫4 


10 ৮53534৫ এর অর্থ তা কর্পূর মিশ্রিত পানি হবে- তা নয়; বরং এমন একটা নৈসর্গিক ঝরনা বা প্রস্রবণ হবে যার পানি 
া।নভোচসিরাজিরাভরযার রা! 


টে 


152৯5 লিল ৩০৯ ৮০2 ভা বগি? আল্লাহ তা'আলা বলেছেন, “এটি একটি প্রবহমান ঝরনা হবে যার 
পানির সঙ্গে আল্লাহর বান্দারা পানীয় পান করবে এবং যেখানে ইচ্ছা অতি সহজেই তার শাখা-প্রশাখা বের করে নেবে" 


:4) 555 বলতে আভিধানিক অর্থে সমস্ত মানুষকে বুঝালেও কুরআনে তা আল্লাহ তা'আলার “নেক বান্দা' বুঝাবার জন্য ব্যবহৃত 
হয়েছে। অর্থাৎ নেক বান্দাদেরকে /41) ১5 বলে আল্লাহর নামের সাথে সংযুক্ত করে সম্মানিত করা হয়েছে। মোদ্দাকথা, 
এখানে আল্লাহ তা'আলা মুমিনদের দু'টি সিফাতের উল্লেখ করেছেন এক. তাদের আমলের প্রতি লক্ষ্য করে আবরার বা 


নেককার, দুই. আল্লাহ তা'আলার নৈকট্ের প্রতি লক্ষ্য করে 4101 055 বা আল্লাহর বান্দা, অতঃপর পরের আয়াতে তাদের 
আরও কিছু গুণাবলি আলোচিত হয়েছে। 


তত ।পপ22৮ 


1০ ০১০5-এর অর্থ এই নয় যে, এ লোকেরা সেখানে খন্তা-কোদাল নিয়ে খাল কাটবে এবং এভাবেই সে প্রশ্বণের 
পারনি যেখানে ইচ্ছা নিয়ে যাবে; বরং তাদের একটা ইশারা-ইঙ্গিতই সে জন্য যথেষ্ট হবে ! জান্নাতে যেখানেই তাদের ইচ্ছা হবে 


সেখান হতেই সে প্রস্রবণ উৎসারিত হবে । সহজে আর্ট অর্থেই ব্যব্হত হয়েছে৷ 
//////.92117-52)9-0নী 


জাফগীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম খও [২৯তম পারা] ২২১৯ 

















অনুক্াাদ হু 
জা ০৪১০3 রি $ ৭. তারা কর্তব্য পালন করে আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে 
তে হা ৮2৮৫ পক এবং সে দিনের ভয় করে, যে দিনের বিপত্তি হবে 
1০১7০ 1৮৮ 5 ৩ এ, 
র্ ব্যাপক সম্প্রসারিত । 


. আর আহার্ষ দান করে তত্প্রতি আসক্তি সত্তেও সে 
৮৮4 খাদ্যের প্রতি নিজেদের আসক্তি সত্বেও অভাবগরস্ত দরিদ্র 
সি অনাথ পিতৃহীন এবং বন্দীকে যাকে হকের জন্য বন্দী 














পালঠিকতা গর রপ৫৫৫ 
০-5350০ 2 রশ রকে আল্লাহ্‌র জন্য আহার্য 





2751৮851575 ৭ হতে কোনো প্রতিদান বা কৃতজ্ঞতা প্রত্যাশা করি না 
্ আহার্য দানের বিনিময়ে, জান্নাতবাসীগণ এ উক্তি 
সাতে করেছে- না আল্লাহ তা*আলা তাদের হতে এ মনোভাব 


(৫ 


15515 43 ০ চি রি জেনে তাদের প্রশংসাস্বরূপ এ বাণী উচ্চারণ করেছেন, 

চাও 8 রে লারা এ সম্পর্কে দুটি মতামত রয়েছে। 

০১০ নাভির . ১০. আমরা আমাদের প্রতিপালক হতে আশঙ্কা করি এক 
ভয়ঙ্কর দিনের যেদিন মুখমণ্ডল বিবর্ণ তথা মলিন হয়ে 


পড়বে, তার কঠোরতার কারণে ভীষণরূপে বিবর্ণ 














হওয়ার ক্ষেত্রে 
টিতে ১২ ১১. পরিণামে আল্লাহ তাদেরকে সে দিনের বিপত্তি হতে 
তিনি বর রা রক্ষা করবেন এবং তাদেরকে দান করবেন 22৩ 
রে টপ টির রা শব্দটি 24৮1 অর্থে উৎফুল্পতা সুদর্শন ও 
১ ০১7৮0 প$১১৪১ আলোকোজ্ঘলতা তাদের মুখমণ্ডলে ও আনন্দ। 

১০ [৮2 ৮০251750১১২. আর তাদেরকে পুরস্কৃত করবেন তাদের ধৈর্যশীলতার 
ও সা টান টি ই জন্য পাপ হতে আত্মরক্ষার ক্ষেত্রে ধৈর্যশীলতার জন্য 
-41062525 ৩০৮ ৫ স্বর্োদ্যান যাতে তারা প্রবিষ্ট হবে ও রেশমি পরিধেয় 





2 মাধ্যমে যা তারা পরিধান করবে । 


14755) ৬ ৫১৪ 5,14৭ পে 
৮৮১৮ ৮1525 213 : (৫5৩ বাক্যটি তারকীবে ০ হওয়ার কারত এ 


রেখে » 25 বু হয়েছে অর্থাৎ 44450 ০৫ 07 অথবা 2৫254700623 ফাতহুল কাদীর] 


বের শানে নুষুল: : হযরত ইবনে জারীর (র.) হতে বর্ণিত আছে, তিনি বলেন, নবী করীম হু কখনও ইসলামপন্থিদেরকে 

্ ক করতেন না; বরং উপরিউক্ত ৮নং আয়াতে যেসব বন্দীগণের কথা উল্লিখিত হয়েছে, তা হলো মুশরিক বন্দীগণের কথা । 
একে বনী করে শাস্তি দেওয়া হতো। তাদের সম্পর্কে যখন এ আয়াত অবসর হয়'তখন নবী করীম 22 তাদের সাথে 
খহার করার নির্দেশ দিলেন। [লোবাব] 


///.6911./69101.00া 


ভাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সন্তম খও [২৯তম পারা) 








পাওয়া যায় যে, উপরি ৮নং আয়াত আবূ দাহদাহ নামের এক আনসার ব্যক্তিকে উপলক্ষ করে অবতীর্ণ হয় 

চিনি এদিন রর নোখেরিলেন (বন ইতারের সর সনাদত হলো গন এডি মিলফিন ওর মোক জাল রগ 
তিনি এ তিনজনকে তিনটি রুটি প্রদান করলেন এবং নিজের ও পরিবারের জন্য মাত্র একটি রুটি রাবলেন। তার প্রশংসায় এ 
আয়াত অবতীর্ণ হয়। _খাযেন] 

হযরত ইবনে আববাস (রা.) বলেন, এ আয়াত হযরত আলী ইবনে আবূ তালিব (রা.) সম্পর্কে অবতীর্ণ হয় । তিনি এক ইহুদির 
কাজ করে বিনিময়স্বরূপ তার নিকট হতে কিছু গম আনলেন । অতঃপর তার এক-তৃতীয়াংশ পিষে তা ছারা খাদ্য তৈরি হওয়ার 
পর একজন মিসকিন আসল । তিনি তাকে এ খাদ্য দান করলেন। অতঃপর এক-তৃতীয়াংশ দ্বারা খাদ্য তৈরি করলে এক এতিম 
লোক এসে উপস্থিত হলো । সে কিছু খাবার চাইলে তাকে সব খাদ্য দিয়ে দিলেন। অতঃপর বাকি গম দ্বারা খাদ্য তৈরি করলেন। 
এবারে একজন মুশরিক বন্দী এসে খাদ্য চাইল। তখন তিনি তাকে এ খাদ্য দিয়ে দিলেন । আর পরিবার-পরিজনসহ নিজেরা 
সকলে দিবারাত্র অনাহারে কাটালেন। অতঃপর আল্লাহ তা'আলা এ আয়াত এতিম, মিসকিন ও বন্দীগণকে খাদ্যদানকারীদের 
প্রশংসায় অবতীর্ণ করেন। -(খাযেন| 


পাঠ বাত 1 ৫৩,৫27 


উ/ 654755554০5 69452 ০1055 455 : পূর্ববর্তী আয়াতের বয়ানন্বরূপ এ আয়াতটি, অর্থাৎ আল্লাহর 
নেক বান্দাগণকে নিয়ামতে ভু তি করার কারণ এই যে, তাদের বিশ্বাসও সঠিক এবং আমলগুলো সঠিক, আর তারা যে কাজ 
করার মান্নভ করে থাকে, তা সঠিকতাবেই পূরণ করে থাকে ! অর্থাৎ তারা কথায় এবং কাজে সঠিক থাকে ৷ আর কিয়ামতের 
অতি কঠিন বিপদকে খুবই তয় করে থাকে। যে দিনের বিপদ সারা জগৎ জুড়ে হবে, কোনো দোষী ব্যক্তি সে দিন তা হতে রক্ষয 
পাবে না । মোটামুটি কথা হলো উত্ত আয়াত মানত পূর্ণ করা (অঙ্গীকার পূরণ করা) এবং কিয়ামতের তয়-ভীতিকে আখেরাতের 
শান্তির কারণ বর্ণনা করা হয়েছে! 7আশরাফী, মা'আরিফ] 

এতে বুঝা যায় যে, বর্ণিত প্রকৃতির লোকগণ যেহেতু নিজেদের পক্ষ থেকে নিজেদের উপর ধার্যকৃত কাজ করতে এতবেশি 
গুরুত্ব দান করে থাকে, তাহলে তারা আল্লাহর ধার্যকৃত ফরজ ও ওয়াজিবসমূহ ইত্যাদি অর্থাৎ শরয়ী কার্যাদি আদায়ে আরও বহু 
তৎপুর থাকেন। _মাআরিফা 

এর আভিধানিক ও পারিভাষিক অর্থ : ১ অর্থ হলো ব্যক্তি নিজের উপর কোনো কিছু ওয়াজিব করে নেওয়া। আর 
পরিভাষায়, কোনো উদ্দেশ্য সাধিত হলে অমুক কাজ করবো, যদি কেউ এরূপ বলে থাকে তবে তাকে মানত বা )3 বলা হয়। 
ফিক্হবিদগণের মতে 73. বা মানত চার ভাগে বিভক্ত হতে পারে। ১. যদি কেউ এই বলে ওয়াদা করে যে, আলাহর সন্তুষ্টি 
অর্জনের জনয সে অমুক নেক কাজটি করবে, তবে তা মানত হবে৷ ২. আল্লাহ যদি আমার অমুক প্রয়োজন হাসিল করে দেন 
তবে আমি শোকর আদায়ন্বরূপ অমুক নেক কাজটা করবো । এ দুই প্রকারকে ফিকহবিদগণ 6৫১ নেক কাজ করার মানত 
বলে থাকেন । আর এ মানত পূর্ণ করা সর্বসম্মতিক্রমে ওয়াজিব! ৩. কোনো নাজায়েজ কাজ করার কিংবা কোনো ওয়াজিব কাজ 
না করার ওয়াদা করা ৷ ৪. কোনো মুবাহ [জায়েজ] কাজ করাকে নিজের উপর কর্তব্য করে নেওয়া কিংবা কোনো মেস্তাহাব কাড 
না করার অথবা, অউত্তম কাজ করার ওয়াদা করা। ৩য় ও ৪র্থ প্রকারের মানতকে ফিকহবিদগণ “নজরে লাজাজ" মূর্খতার মানত 
বলে নাম দিয়েছেন। 

তৃতীয় প্রকারের সম্বন্ধে ফকীহগণ বলেন, এটা মানত হিসাবে সংঘটিত হয় না এবং এটা পূরণ করা ও পালন করা জরুরি নয়। 
৪র্থ প্রকারের ১/ সম্পর্কে ফিকহবিদগণের মধ্যে বিভিন্ন মতভেদ রয়েছে 

কারো মতে তা পূরণ করতে হবে । আবার কারো মতে তাতে কাফ্ফারায়ে কসম আদায় করতে হবে। কেউ বলেন, এরূপ 
মানতকারী তা ইচ্ছা করলে পূরণ করতে পারে, অথবা কাফফারাহ দিয়ে তার ছায়িত্‌ হতে মুক্তিও লাভ করতে পারে। 

শাফেয়ী ও মালেকী মাযহাব অবলম্বীগণের মতে এ *মানভ' সংঘটিত হয় না এবং তা পালন করাও ওয়াজিব হয় না৷ 


হানাফীদের মতে এ উভয় প্রকারের যে কোনো এক সূরতে মানত মানলে কাহ্ফারা দিতে হবে। 


১০০১8555548 এর কয়েকটি অর্থ করা হয়েছে! এক. ,--এর অর্থ ওয়াজিব, সুতরাং বাক্যের অর্থ হলো, আনুহে 
তা'আলা যেসব ইবাদত বান্দাদের উপর ওয়াজিব করেছেন তা [এই] মুমিনরা পালন করে। হযরত কাতাদাহ এবং মুজাহিদ 
বলেছেন- ভার অর্থ নামাজ, হজ ইত্যাদি ইবাদতগুলো তারা পালন করে ৷ দুই. ইকরামা বলেছেন- এর তাৎপর্য এই যে. 
হককুল্লাহর কোনো মানত যদি তারা করে থাকেন তাহলে তারা সেই মানত পালন করেন। ইসলামি শরয়ী পরিভাষায় মানত 
হলো, বান্দার নিজের উপর ওয়াজিব নয় এমন কোনো কাজকে ওয়াজিব করে নেওয়া । সুতরাং আয়াতের অর্থ “তারা যা নিজেদের 
উপর ওয়াজিব করে নিয়েছে তা পালন করেন।" তিন. 2 -এর অর্থ ওয়াদা, অর্থাৎ তারা যেসব ওয়াদা করে থাকেন তা তার 
পালন করেন। আল্লামা শাওকানী (র.) বলেছেন, এখানে 93 শব্দটি মানত অর্থে গ্হণ করাই উত্তম 14ফাতহুল কাদীর! 


//৬/.6211./59101.00া 








শাফসীরে জালালাহইন : আরবি-বাংলা, সপ্চম খণ্ড [২৯তম পারা] ২২৩ 


লে মাধ্যমে মানুষ নিজের উপর অনাবশ্যক কিছু কাজ আবশ্যক করে নেয়। এ কারণেই মানত করার সময় মানতকারীকে 
অবশ্যই কয়েকটি জিনসের প্রতি লক্ষ্য রাখতে হবে। 

এক এমন কাজের মানত করতে হবে যে কাজে আল্লাহ তা'আলার সন্তুষ্টি আছে। কারণ রাসূলুল্লাহ 22: বলেছেন-31 (০৫, 
4/4/$০১4 ৩ অর্থৎ প্রকৃত মানত তো তা-ই যার উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি লাত। -ত্াহাবী] 

দুই মানত কেবল আল্লাহর নামে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে করতে হবে, গাইরুল্লাহর নামে কখনো মানত করা 
যাবে না। কারণ মানত ইবাদত । এ ইবাদত কেবল আল্লাহর জন্যই হতে হবে। অন্য কারো নামে মানত করলে তা হবে শিরক । 


৫৮৫৫৮০১51৫2 ৩৮১৮ পুর তত 


দেমানত কখনো পালন করা যাবে না। হাদীস শরীফে আছে- ১:44) ৮৮+১1/ ০4545৮55400 052 01546 ৮০ 
,5:4 অর্থাৎ যে লোক আল্লাহর আনুগত্য করার মানত মানল তার সেই আনুগত্য করা উচিত । আর যদি কেউ আল্লাহর 
নরমানির মানত মানে তবে তা তার করা উচিত নয়৷ -[বুখারী, আবূ দাউদ, তিরমিযী, নাসায়ী, ইবনে মাজাহ] 

তিন. এমন কোনো কাজ বা বিষয়ে মানত করবে না যার মালিক সে নয়। রাসূলুল্লাহ 222: বলেছেন, 

71927402450 25580-44 
আল্লাহর নাফরমানি করার কোনো মানত পূরণ করার কোনো প্রশ্বই উঠতে পারে না৷ এমন জিনিসেও নয়, মানতকারী যার 
মালিক নয় 

৯/%-০৮॥ ৫১৫৪ 5০৬ ৮৫5 4$ : বেহেশভীগণ আল্লাহর পক্ষ হতে এত নিয়ামতপ্রাপ্ত হওয়ার কারণ 

দর্শিয়ে অন্র আয়াতে আল্লাহ বলেন- আল্লাহর ভালোবাসায় মাতাল হয়ে এ সকল মুসলমান গরিব, এতিম, মিসকিন, ফকির ও 

বন্দীকৃত ইত্যাদি লোকদেরকে খাবার দিয়ে থাকেন। মনে রাখতে হবে, বন্দীকৃত লোক যদি জালেম হয় তবেও খুব দুরবস্থায় তার 

নতি করাও মুস্তাহসান বলা হয়েছে। আর যদি বন্দীকৃত ব্যক্তি 518: অবস্থায় হয়ে থাকে তথাপিও তাকে বন্দীকৃত অবস্থায় 
সেবা করা মোস্তাহাব। 

+/৮এর অর্থ : বিভিন্ন তাফসীরকারগণ এ শব্দের বিভিন্ন অর্থ করেছেন- 

ক হযরত ইবনে আব্বাস ও মুজাহিদ (র.) বলেন, ?:« ৮2 -এর অর্থ হলো, ₹১:3 প৯ ০5 দরিদ্রদেরকে খাওয়াবার 
আথহ ও উৎসাহে তারা এ কাজ করে। ” ” রর 

ধ. হযরত ফুযাইল ইবনে আয়ায ও আবু সুলাইমানুদ্দারানী বলেন, তারা আল্লাহর ভালোবাসায় এরূপ কাজ করে । আপাত দৃষ্টিতে 
এ অর্থ উত্তম মনে হয় । কারণ পরবর্তী বাক্য 51015) -4440 ৮০৫] দ্বারা এ অর্থের প্রতি ইঙ্গিত হয়ে থাকে। 

গ' যাআরিফ গ্রন্থকার বলেন, এ আয়াতে 42৮ ৫ -এর মধ্যে ৫৮১23 ৮1 নেওয়া হয়েছে। সুতরাং আয়াতের অর্থ 
ইবে এ সকল লোক এমন অবস্থায়ও গরিবদেরকে খাওয়া প্রদান করে থাকে, যখন তাদের নিজেদের জন্যই সেই খাওয়া অতি 
আবশ্যক ও প্রিয় হয়ে থাকে । এই অর্থ নয় যে, নিজেদের খাওয়ার অতিরিক্ত বা খাওয়ার অযোগ্য খাওয়াগুলো এতিম 
হিসকিনদেরকে দিয়ে থাকে । 

এর তাফসীর : ৯. ইবনুল মুনির হযরত ইবনে জোবায়ের হতে বর্ণনা করেন যে, নবী করীম এ কোনো মুসলমানকে 

করতেন না। এ জন্য আলোচ্য আয়াতে ০: শব্দটি ছারা মুসলমান বন্দী নয়; বরং অমুসলমান বন্দীই উদ্দেশ্য হবে। 

২ কন মুজাহিদ (র.) এবং সাঈদ ইবনে জোবায়ের (র.) বলেছেন, এর দ্বারা অমুসলমান কয়েদিও উদ্দেশ্য হতে পারে । 

* আর কোনো কোনো তাফসীরকার বলেছেন, আলোচ্য আয়াতে 1€*./ শব্দ দ্বারা বাদি ও গোলামকে উদ্দেশ্য করা হয়েছে। 

॥ দিলা তারাও বন্দীদের ন্যায় জীবন যাপন করে। * 

“জার কোনো কোনো তত্জ্ঞানী বলেছেন, এর দ্বারা উদ্দেশ্য হলো স্ত্রীলোক কেননা এরা হলো দুর্বল জনগোষ্ঠী । 4নূরুল কোরআন] 

দলাতসমূহে বর্ণিত নেককার লোকদের গুণাবলি : যেসব গুণাবলির কারণে নেককার লোকেরা জান্নাতে যাবেন এবং বিভিতর 

তা নার রমিত যাতনা বি লারাছে- তানি: 

ই মানত পূর্ণ করে। ২. তারা পরকালকে ভয় করে । ৩. মিসকিন, এতিম ও কয়েদিদেরকে তারা আহার্য দান করে। ৪. এ 
_ শান কেবল আল্লাহর সন্তুষ্টি লাতের জন্য করে থাকে । মানুষের কাছে কোনো প্রতিদান বা কৃতজ্ঞতার আশায় করে না; বরং 
মত দিবসকে ভয় করে বলে আহার্য দান করে থাকে। 

///.6911./69101.00া 





২২৪ তাফসীব্রে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম খও [২৯তম পারা] 





(558 52015289222 ৮৮58 55428 : আলোচ্য আগ্লাতে নেককার লোকদের মিসকিন, এতিম 
ও কয়েদিদেরকে খাদ্য দানের সম্পর্কে বলা হয়েছে- তারা বলেন যে, আমরা এ আহার্য দান কেবল আল্লাহকে সন্তুষ্ট করার 
উদ্দেশ্যে করে থাকি, দুনিয়ার কোন লাতের আশায় বা প্রতিদানের আশায় অথবা কৃতজ্ঞতা পাবার আশায় করি না। 
এ কথা কি তাদের নিজেদের মুখের বলা কথা, নাকি তাদের অন্তরের কথা, এ বিষয়ে দু'টি মত লক্ষ্য করা যায় । মুজাহিদ 
বলেছেন, আল্লাহর কসম তাদের মুখে এ কথা কখনো বলেননি, কিন্তু আল্লাহ তাদের অন্তরের কথা জানতে পেরে নিজেই তাদের 
মনের কথা তাদের প্রশংসা করার উদ্দেশ্যে ব্যক্ত করেছেন। -(সাফওয়া] 
ওলামায়ে কেরামগণ বলেছেন, মুখে বলার কথা এখানে বলা হয়েছে এ কারণে যে, যার সাহায্য করা হচ্ছে সে যেন এ ব্যাপারে 
সম্পূর্ণ নিশ্চিত ও আশ্বস্ত হতে পারে যে, তার সাহায্য করে তার নিকট হতে কোনোরূপ শুকরিয়া বা বিনিময় চাওয়া হচ্ছে না। 
তাহলেই সে নিশ্চিন্তে খাবার খেতে পারে বা সাহায্য গ্রহণ করতে পারে । 
(281505$20644 45 ৫০৫১ ৫ ৬4-৫5 4(5$ : "আমরা আমাদের প্রতিপালকের পক্ষ হতে একটি তর্ক 
এ লা এখানে মিসকিন, এতিম ও কয়েদিদেরকে আহার্য দানের দ্বিতীয় কারণ বিবৃত হয়েছে, অর্থাৎ 
নেককার লোকেরা বলে থাকেন যে, আমরা তাদেরকে আহার্য দান করি এই কারণেও যে, এ কর্মের মাধামে আমরা একটি 
ভয়ঙ্কর তীতিপ্রদ দিনে আল্লাহর আজাব হতে বাচতে পারবো বলে মনে করি। যে দিনের কঠোরতায় মুখমণ্ডল বিবর্ণ হয়ে যাবে 
এবং যে দিন অতি দীর্ঘ হবে । _[সাফওয়া] 
উ/2840 35345 014855৮1755 255 : উক্ত আয়াতছয়ে আল্লাহ ইরশাদ করেন- তাদের এরূপ 
ইখলার্স ও কৃচ্ছ সাধনা এ ভয়ভীতি আল্লাহর দরবারে বৃথা যাবে না আল্লাহ তা'আলা তাদেরকে কিয়ামতের যাবতীয় দুঃখ-কষ্ট ও 
ভয়ঙ্কর পরিস্থিত হতে রক্ষা করবেন। তাদেরকে স্বর্ণের মনোরম উদ্যানে প্রবেশ করাবেন । তারা সুখের স্বর্গে মনের সুখে বসবান 
করবেন। আরাম কেদারায় হেলান দিয়ে বসবেন। সেখানে সূর্যের তাপ, অথবা শীতের কষ্ট নেই! ফলমূল ভরা বৃক্ষ শাখা তাদের 
প্রতি ঝুঁকে পড়তে থাকবে স্বগাঁয় পরিবেশ স্বর্গসুখের চিত্রাঙ্কন মানৃষের সাধ্যাতীত 1 
আর এক কথায় মুখমণ্ডলের সবুজতা ও উজ্জ্বলতা এবং মনের আনন্দ সব মুমিনদের জন্য থাকবে । সকল দুঃখ-দুর্দশা, কঠোরতা 
এবং তয়াবহতা কেবল কাফের ও অপরাধী লোকদেরই ললাটে লিপিবদ্ধ থাকবে । 
আর ঈমানদারদের ধৈর্যের ফলে তাদেরকে বেহেশতের অতান্তরে রেশমি পোশাকে ভূষিত করে দেওয়া হবে। অতঃপর 
ফেরেশতাগণ তাদের হাতে হাত মিলিয়ে বলবে, এটা তোমাদের সেদিনটি যেদিন সম্পর্কে দুনিয়াতে তোমাদেরকে ওয়াদা দেওয়া 
হয়েছিল । আজ তা সত্য প্রতিফলিত হয়েছে। 
ইসলামের দৃষ্টিতে ধৈর্যের তাৎপর্য : 4:47 অথ ধৈর্য ধারণ করা, সহিষ্ৃতা অবলম্বন করা, অতি আনন্দে বা অতি দুঃখ-কষ্ট 
দিশাহারা না হওয়া স্থিরতা অবলম্বন করা৷ এ শব্দটি এখানে ব্যাপক অর্থে ব্যবহার হয়েছে। প্রকৃতপক্ষে নেককার ও ঈমানদার 
লোকদের গোটা বৈষয়িক জীবনটাকেই সবর বা ধৈর্য ও সহিষ্ণৃতার জীবন বলে অভিহিত করা হয়েছে। সকল পুণোর প্রতিদান 
পরকালে পাওয়া যাবে । আল্লাহর উপর এ অবিচল বিশ্বাস রেখে ঈমান গ্রহণের পর মৃত্যু পর্যন্ত স্বীয় অবৈধ কামনা বাসনা দমন 
করা, আল্লাহর উপর এই অবিচল বিশ্বাস রেখে ঈমান গ্রহণের পর মৃত্যু পর্যন্ত স্বীয় অবৈধ কামনা-বাসনা দমন করা, আল্লাহ্র সকল 
নির্দিষ্ট সীমারেখাগুলো মেনে চলা, আল্লাহর সকল ফরজসমূহ পালন করা, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নিজের সময়, সম্পদ, 
শ্রম, মেহনত শক্তি-সামর্থ্য ও যোগ্যতা । এমনকি প্রয়োজনে প্রাণটা পর্যন্ত কুরবানি করে দেওয়া, আল্লাহর পথ হতে বিত্রান্তকরি 
সকল প্রকার লোভ-লালসা ও আকর্ষণ উপেক্ষা করা, সত্য অন্বষণের পথে জীবন পরিচালিত করা, সর্বপ্রকার বিপদ ও দুঃখ কট 
অকাতরে বরদাশত করে যাওয়া । হারাম উপায়ে অর্জিত সকল স্বার্থ সুবিধা ও আনন্দ পরিত্যাগ করা, সত্য পন্থা অবলম্বনের কারণে 
ঘনীভূত হয়ে আসা তিক্ততা ও জ্বালা-যন্ত্রণা অকাতরে সহ্য করে যাওয়া, ইত্যাদি কর্মনীতি মু'মিন ব্যক্তির গোটা জীবনটাকেই সবর 
-এর জীবন বানিয়ে দেয় । এ ধৈর্ঘের জীবন গঠন করতে অক্ষম হলে অসত্যের হাওয়ার সাথে মিশিয়ে ইহকাল ও পরকাল ধ্বংস 
করে দেওয়া বাতীত আর কিছুই হয় না । তাই পবিত্র কালামে আল্লাহ বলেছেন_ 

7০৮৮ ২:%৪ 


৫5222 পা ,০০১১৪ 
৫০০৮6104011 ০55 21257 1চচান দে 2৮ 5 


০৫৯ 
ড///4.5911./950/657টী 





তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম খণ্ড [২৯তম পারা ] ২২৫ 


অনুবাদ : 


তত € 


০৬১:৬৭০৩৮%৫, ১1 ১৩. তারা হেলান দিয়ে থাকবে এ 4:55 এবং 5): খু 





পপুণঠণ্ঠি 22 


ঠা 2 65৫4 চি 
০৭ রি ১০০] ৮1 
(17/470 92 ৮শিও [5 

%640 84816555155 রি রি 
টার্ন নিন্িযোর 


-0৯৪ ১০১ ০৮৪ ও কোর 


৮:০০ টা নি 
4 ০০৮০০ ০০৪ হি 2১, 








তা ৮ চি ৫৮524 রনি 
১740০০০৮৮৮৬ 
টির রানা ভেদ উরি 


১১৮05 5 এ 
₹১০৮ পতা 


19400054601 00০25 ৩৮০০৪ 





1১ 2 


1০০১০১৪১৯১৬ ও 





৩৬৩ 


১ ০ নি নাহিদা া 


০8585940৮55 0৮০০8) 
4৮৫৫ ৩ 


১155015019১ 


হি 2৮৫০৩ 


১০০ মি ৮৫০০৬, 


পা 





শব্দ দু'টি উহ্য ৫545 হতে 4.০ তথায় সুসঙ্জিত 
আসনে নব দম্পতির জন্য সজ্জিত শয্যা ৷ তারা দেখবে 
ন্‌ পাবে না, এটা দ্বিতীয় 1. তথায় সূর্যতাপ, আর না 
ঠাণ্ডা অর্থাৎ গরমও নয়, ঠাণ্ডাও নয় । আর কেউ কেউ 





বলেছেন- ৮:৮৫) শব্দের অর্থ চন্দ্র, সে হিসাবে 
বেহেশত সূর্য ও চন্দ্র ব্যতিরেকেই আলোকময় হবে । 


পাপা 


$€ ১৪. আর নিকটবর্তী করা হবে এটা 5১৮ 4-এর 0৮5 


-এর প্রতি -:৮ অর্থাৎ যারা দেখবে না, তাদের খ্রতি 
তাদের হতে তার ছায়া তনধ্যস্থিত বৃক্ষের ছায়া আর 
তার ফলমূল সম্পূর্ণরূপে তাদের আয়ত্তাধীন করা হবে । 
তার ফলমূল তাদের নিকটবর্তী করে দেওয়া হবে। 
যাতে দীড়ানো, বসা ও শায়িত সকলেই পেতে পারবে । 


-১০ ১৫. তাদেরকে পরিবেশন করা হবে রৌপ্য পাত্রে ও পান 





পাত্রে হাতলবিহীন পেয়ালাকে ৯১৮৫ বলা হয়, য 
রগ 
স্ষটিকের ন্যায় স্বচ্ছ 


২" ১৬. রজতশুত্র স্কটিক পাত্রে অর্থাৎ তা স্ফটিক নির্মিত তার 


বাহির হতে ভিতর দৃষ্ট হবে, আয়নার মতো। পূর্ণ 
করবে অর্থাৎ পরিবেশনকারীগণ তাকে যথাযথভাবে 
পানকারীদের চাহিদা মোতাবেক, কম বা বেশি করা 
ব্যতিরেকে এরপ পানীয় তৃত্িদায়ক হয়ে থাকে। 


২৮ ১৭. আর তাদের পান করানো হবে সেথায় এমন পানপাত্র 





অর্থৎ পানীয় যার সংমিশ্রণ হবে যা দ্বারা পানীয় মিশ্রিত 
হয় আদ্রক। 


///.6911./69101.00া 






বাংলা, সন্তম খণ্ড [২৯তম পারা] 





প্রত পতিত গত 


১ ০৯১৮৯০১৮৪4৪ 055 ০১৯ ১৮. সেই প্রবণ ভা ১১ ডেকে 
ঠদিলিও ৩৫ এ কে তথ 
৮৮৮৮১ 4৫ ৩০০] 2 25 ০ আরদকের ন্যায় হবে, যা আরবদের নিকট পছন্দনীয় | 


পা ৩5 ৮5 ০ তলা মা 
এলি শব্দটি মানসূব হওয়ার কারণ ::1% -এর 35: হতে 04 হওয়ার কারণে ৫:56 শব্দটি :+:5 
তত তপু নি ১১০৭ 
হয়েছে। আবুল বাকা তাকে 4 হতে ৩4 হতে পারে বলে মনে করেছেন। ফাররা তাকে (4৮ বলেছেন। যেমন বলা 
৩৭) রত লেকঠ পুত ০5) ৩ লতি টি প্‌ 
হয়েছে তল ০১৮ শি 1৯19 আখফাশ ৪ হিসাবে ০১ হতে পারে বলে মনে করেন। -[ফাতহুল কাদীর, 


কুরতুবী, কাবীর] 


০৮৫০০ 


নামকরণ করা হয় অর্থাৎ তার পানি 





৮ রি ক ০০. ৩০১ ত৫০০৫52*প টি ৪৪ পল ক ০ 
1১১৮৫০১3৩৮৮ ৮2৪ 9৩১৪ % 41৬5 2 এ জুমলাটি 24105 -এর ৭১:১০ হতে ৭ হওয়ার কারণে $:2 
০১: হয়েছে। আর এ হিসাবে তা হলো 24142 ১০; অথবা (১৮৫৫ -এর ১০ হতে 3০ হয়েছে। এ অবস্থায় অ 

515৩৩ হবে । অথবা তাকে £%2 -এর দ্বিতীয় এ:৫% বলতে হবে। “ফাতহুল কাদীর 
£2$-এ অবতীর্ণ কেরাতসমূহ : জমহুর ?271$-কে ৮১-::, পড়েছেন $,%2 4 -এর স্থানের উপর তাকে ০০ করে, 
অথবা 0:45 -এর উপর ১2 করে, অথবা উহ্য।--| -এর উপর 4 করে অর্থাৎ (2404 যেন বলা হয়েছে 3 
15614; যুজাজ বলেছেন, আ পূর্বে উর্লিবিত 4 -এর ৩৫: হিসাবে ০/-:: হয়েছে। ফাররা বলেছেন, তা $৮::: 


চে এ- 

প্র কি ত ০2৫9. পণ ৫৮৫7০ 261512148 
আবূ হাইওয়া তাকে ০ দিয়ে 271 পড়েছেন 7444. ৮ হিসেবে, তখন (48৮ হলো তার ৮4154 আর গো: : 
এ হলো ০2 ৫৫755 হিসাবে ॥ ইবনে মাসউদ (রা.) তাকে 1": 44 পড়েছেন _ফাতছুল কাদীর! 
72252 


1:22 344 -এ অবতীর্ণ কেরাতসমূহ : জমহুর /6 এর ৩৩ -এ চে দিয়ে ০১০৭৫ হিসাবে পড়েছেন। হযরত 
আলী, ইবনে আববাস, আচ্ছুলামী, শা"বী, যায়েদ ইবনে আলী, ওবাইদ ইবনে উমাইর, আবূ আমর এক বানায় ১৩-৫ 


দিয়ে এবং 1/-এ 7০৫ দিয়ে ১:45. হিসাবে ($3/ পড়েছেন। ফাতহুল কাদীরা টি ী 
(৫ শব্দটি -১১,:2 হওয়ার কারণ : (6 শ্দটি (৮4 হতে 1 হওয়ার কারণে ৮১2: হয়েছে। তা ১-+-$ 


রি মাড়ির তারা রন ০১ পঠিত হতে পারে, গুল | 
দ্বারাও ২,১4:4 হতে পারে অর্থাৎ (৫: ৫১45 আর ১০৮ -কে ১২৮ করেও তা ৮ ৃ 


ছিল ১ ++, এ ৫-কে এস করে দেওয়য হয়েছে। ফাতহুল কাদীর] 


করত 
১৪4৫১ ৫15250-55248 বেলী বেহপতে জেয আরাসের সাথে আপন শর্তে 
দিয়ে থাকবেন! সূর্ঘভাপ অথবা সর্দি কিছুই তাদেরকে স্পর্শ করতে পারবে না উদত আয়াতে” এর অর্থ হলো ৰ 
কারো মতে নাতিশীতোক্ক অর্থাৎ বেশি লীতও নয় আর বেশি গরম নয় কারো কমে লোক বাতীতও বেছে ও 
সুতরাং আয়াতের ব্যখ্যা হবে- তারা বেহেশতে ্ ূর্ঘ দেখতে পাবে লা; বরং চ 


///৬/.9811.//59101.00 





তাফদীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম খণ্ড (২৯তম পাবা] ২২৭ 


স্থালো নূরের আলোকে আলোকিত থাকবে। ম্ত্র-সূর্যের তাপ বা আলোর প্রয়োজন থাকবে না। মাদারিক গ্রন্থকার বলেন- 
2: অর্থ নও সূর্বালোক থাকবে না। এর অর্থ হলো- হাওয়াও সাধারণ থাকবে, আর এমন উত্তাপ খাকবে না; যা অসহ্যকর 
হবে, এমন শীতও থাকবে না; যা অসহ্যকর হবে। আর হাদীস শরীফেও এ প্রসঙ্গে বলা হয়েছে_ ৫-৮৮/-:%0 21৯ 2:45 
414 অর্থ হলো- 4১ £-0অতিশীত। 
2৫ $ » পাপা কতা কালা 1 পপ ঠাপা 

৮/৮6:৯ ৮5৮ 25953 ৮4৮৮০ 45৯ : আল্লাহ তা'আলা বলেন- বেহেশতের বৃক্ষরাজির ছায়াসমূহ 
নিয়ামত হিসাবে বেহেশতীদের উপর দিয়ে ঘনীভূত অবস্থায় ছায়া দিতে থাকবে । আর সে সকল বৃক্ষসমূহের ফলগুলো তাদের 
ইচ্ছার অনুরূপ অবস্থায় থাকবে। অর্থাৎ সর্বদা বিনা কষ্টেই খেতে পারবে ৷ ছড়াসমূহ তাদের হাতের কাছাকাছি হয়ে ঝুলতে 
থাকবে। 

জারাতে সূর্য থাকবে না- কিভাবে ছায়া পাওয়া যাবে? : 4 ৮45 £9৯ অর্থ “জান্নাতের ছায়া তাদের উপর 
অবনত হয়ে থাকবে ।” তা কিভাবে সম্ভবপর হবে, অথচ পূর্বে বলা হয়েছে, জান্নাতে সূর্য থাকবে না। সূর্য থাকলেই ছায়া দেখা 
যায়,আর না থাকলে দেখা যায় না। আর গরম না থাকলে ছায়ার প্রয়োজনও হয় না। এ প্রশ্রের জবাবে ইমাম রাধী (র.) বলেছেন, 
জান্নাতের বৃক্ষাবলি এমন পর্যায়ে থাকবে যে, সূর্য থাকলে এ সব বৃক্ষ অবশ্যই তাদেরকে ছায়া দান করত- তাই হলো এ 


আয়াতের তাৎপর্য । -কাবীর] 
(4১৮5... ৮375 ০০৫ ৮৮5 4158 : আল্লাহ তা'আলা বলেছেন, “আর তথায় তাদেরকে রৌপ্য পাত্র 


হর্ষ] পরিবেশ করা হবে এবং পানপাত্রসমূহ হবে কাচের । আর রজতশুভ্র কাচের পাত্রে পরিবেশনকারীগণ তা যথাযথরপে পূর্ণ 
করে রাখবে ।” 
আলোচ্য আয়াতে রৌপ্য পাত্র দ্বারা আহার্য পরিবেশন করার কথা বলা হয়েছে; কিন্তু সূরা যুখরূফের ৭১ আয়াতে বলা হয়েছে 
“তদের সম্মুখে স্বর্ণের পাত্র আবর্তিত হবে ।” তা হতে জানা গেল যে, সেখানে কখনো স্বর্ণের পাত্র ব্যবহৃত হবে, কখনো হবে 
রৌগ্য পাত্র। _কাবীর] 
আরএ রৌপ্য পাত্রগুলো হবে কীচের ন্যায় স্বচ্ছ ঝকঝকে । এ ধরনের পাত্র এই দুনিয়ায় পাওয়া যায় না। এটা জান্নাতেরই একটি 
বিশেষ বিশেষত্ব যে, সেখানে কীচের ন্যায় স্থচ্ছ রৌপ্য নির্মিত পাত্র জান্নাতী লোকদের সম্মুখে উপস্থাপিত করা হবে। 
/৯-এর অর্থ : 'যানজাবীল' জান্নাতের একটি পানীয়ের প্রস্রবণের নাম, যা হতে নেককার লোকগণ পানীয় পান করবে। সে 
খালেস পানীয় আল্লাহর নিকটতম ও একান্ত প্রিয় বান্দাগণ পান করবে এবং তাতে কপূর মিশ্রিত করে সাধারণ জান্নাতীগণকে পান 
করানো হবে। কেউ কেউ বলেন, জান্নাতীদের জন্য শীতল কাফুরের পানীয় হবে, আর এ যানজাবীল হবে মেশকের সুগন্ধ মিশ্রিত 
এক শ্রেণির খাবার হযরত ইবনে আব্বাস (রা.) বলেন, আল্লাহ তা'আলা কুরআনে জান্নাতী লোকদের পানাহারের যেসব বস্তুর 
কথা উল্লেখ করেছেন, তা দুনিয়ার কোনো বস্তুর সাথে সামঞ্জস্যশীল নয়- তাই বাস্তব কথা৷ কেননা দুনিয়ার যানজাবীলের সাথে 
ঘন্নাতের যানজাবীলের কোনো সাদৃশ্য নেই। 
১৯-এর অর্থ : 'সালসাবীল" বলতে এমন পানি বুঝায় যা মিষ্টি, হালকা, সুপেয় ও সুরুচিসম্পন্ন হবে বিধায় তা কণ্ঠনালী 
হতে খুব সহজে নির্গলিত হবে। অধিকাংশ তাফসীরকার মনে করেন, *সালসাবীল' শব্দটি এখানে কোনো নাম হিসাবে ব্যবহৃত 
ইনি তার দ্বারা প্রপ্রবণের পরিচিতিই পাওয়া যায় মাত্র। 

///.92111./568101.00]া 


২২৮ তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সন্তম খণ্ড | ২৯তম পারা) 


আলুন্বাদ 
-৭ ১৯. তাদেরকে পরিবেশন করবে চির-কিশোরগণ কৈশরে 





ঠা ০৫ ০ ৩5 পপ 


26556 ১485$47120555 23 





জাটালিজা পতি ঠ তত 


নিলি ৮ 30050 


চে 








পা 


11 ৭ ৮৪৯০5 
24/42০৮৮% ন$-৮৮৮% 1 






২43১৮৪৩১৮৮৮ 5 
০৪৫৫2050325) 1. 


১2৮ 0 পল তত, পণ 


১4 555101৩৮5৬2 
223 41০53 2৫ ৬৭০ 


নিশি ] (2248147 (4956 9 

2555/28222 
০৫৮০৫ ৩০ ৫ 

1255758 2 


(2 ১5051520221 
7৮55/851৩ ০৮ 2৫৮৮ এ ৩৩ 


(58৮৮৩ 1৮৮০ 


(1555 0512 ও ও গড 
পা ০ 
85515454417 


1৮৮ ৪ 


৬৪/৮৮555৩০% 55 ৮5 
০2০9০১41৮1৮ ৬০ 


৮/2৫ + ৮১৮৫ ৮৪৫০১০ 
০5১292 ৮০490৪৯০০ 
6:9০ 


৫ ৬৩৫০ পণ 
০9০4 ১৮৩৮৫ 
প্র পর্ব ৫৮1 ৮০51) রা 


কেশ পু্ ০ কু 
০৮% ন্ট কে বশ 
- ০5) :৮ ০৯০০ 4৮০ 1১৬৮ 
পা পাপ তত ৬2 তত) ৩ 


0552৮5৮5-056৮7৮5711050), 


ভাবা 















৮৫ ভরা ও 



























পিঠা 








স্থিতিশীল, যারা কখনো বৃদ্ধ হবে না। যখন তু 
তাদের দেখবে তখন ধারণা করবে তাদের সৌন্দর্য ও 
সেবা-কর্মে বিক্ষিপ্ততায় যেন তারা বিক্ষিপ্ত মুক্তা তার 
মালা অথবা ঝিনুক হতে বিক্ষিপ্ত। অন্য অবস্থার 
তুলনায় মুক্তার এ অবস্থায়ই অধিকতর মনোমুগ্ধকর হয় 


+. ২০. আর তুমি যখন সেথায় দেখবে । অর্থাৎ যদি তোমার 


বেহেশত দেখার সুযোগ হয় দেখতে পাবে তা 1) 
-এর জওয়াব সুমহান অনুগহরাজি যার সৌন্দর্য 
বর্ণনাতীত এবং সুবিশাল রাজ্য সুবিস্তৃত, যার শেষ 
সীমা নেই। 


,+ ২১, সেই বেহেশতীগণের উপর তা ১০% হিসাবে 


2 


এবং পরবর্তী 132: -এর 5: অপর এক 
তা, ৩ -এর মধ্যে সাকিন যোগে 15 
রূপে পঠিত হয়েছে, তখন পরবর্তী বক্তব্য তার ৮: 
হবে। আর তৎসংশলিষ্ট ০:৮০ পূর্ববর্তী ৮৮০ 
4:02 অর্থাৎগর্সে -এর প্রতি ৮৯1 হবে। রেশমি বন 
৩৫৫৫৫ শব্দের অর্থ ৮:১৮ যা সুঙ্জ-সবুজ পেশ যোগে 
রেশমি হবে ৫৮:41 শব্দটি যের যোগে, তা 
858 
₹ ৮১4৮ যা উপরিভাগে ব্যবহৃত হয়। অপর এক 
কেরাতে শব্দ দু'টি তার বিপরীতে পঠিত হয়েছে 
তৃতীয় আরেক কেরাতে উভয় শব্দ পেশ যোগে পঠিত 
হয়েছে। অন্য এক কেরাতে উভয় শব্দ যের যোগে 
পঠিত হয়েছে, আর তারা অলংকৃত হবে রৌপ্য নির্দিত 
কংকনে অনাত্র স্বর্ণ নির্মিত উল্লিখিত হয়েছে। এর 
তাৎপর্য এই যে, উভয় প্রকার কংকনে তাদেরকে 
অলংকৃত করা হবে। কখনো একব্রিততাবে, আর 
কখনো পৃথক পৃথকভাবে ৷ এবং তাদের প্রতিপালক 
ভাদেরকে বিশুদ্ধ_পানীয় পান করাবেন পবিত্রতা ও 
পরিচ্ছন্তায় উৎকর্ষিত, য! জাগতিক পানীয়ের সম্পূর্ণ বিপরীত 





1 ২২. নিশ্চয় তা এ সকল অনুগ্রহ তোমাদের পুরস্কার এবং 


তোমাদের কর্মপরয়াস স্বীকৃত হবে। 





কিনি 
///.92111./58101.00]া 


তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম খও [২৯তম পারা ] ২২৯ 


1৪৮০4 ৫০১5 4458 : লাফে”, হামযা ও ইবনে মুহাসেন, 4 -তে ৩৮ এবং 5 -তে *:৫ দিয়ে 
421৫ পড়েছেন 1৫4 ০ হিসাবে, তখন ০3 হলো 24 145:4 বাকি কুারীগণ “৮-তে 2৫ দিয়ে এবং 4 -তে 
,4 দিয়ে 24:35. পড়েছেন। ইবনে সীরীন, মুজাহিদ, আব হাইওয়া, ইবনে আবূ আবলাহ 244৮ পড়েছেন, আবূ উবাই 
গ্রথমোন্ত কেরাতকে পছন্দ করেছেন, হযরত ইবনে মাসউদের কেরাত 421. -এর উপর তিত্তিকরে। -ফাতহুল কাদীর] 


আর জমহুর 4 -কে ৮১০ -এর দিকে 46০৫] করে ৮:১৫, ৩০ পড়েছেন, আর আবৃ হাইওয়া, ইবনে আবূ আবলা 
৫ ্ 


গং ৫ 525 ৫ চঠ পাপা 
40 -এ ৮5 যুক্ত করে উভয়ের যর মামাত িনিরারড---4১টি দরে ৬ কে ০0 এর 
45হিসাবে পড়েছেন। আর /2£ হলো ---4-এর 4৫-৮ আর 6424 হলো ০৮: -এর উপর ০০ -ফাতহুল কাদীরা 


আয়াতের শানে নুষূল : ইবনুল মুনযির হতে বর্ণিত আছে, হযরত আকরামা রো.) বলেন, হযরত ওমর রো.) একবার নবী 
করীম গং -এর নিকট গিয়ে দেখতে পেলেন যে, তিনি খেজুর পাতার বুনানো চাটাইতে শায়িত অবস্থায় রয়েছেন। আর চাটাইর 
দাগ তার দেহ মোবারকে পড়েছে। হযরত ওমর এটা দেখে কেঁদে ফেললেন । তা দেখে নবী করীম গ্রজিজ্ঞাসা করলেন, তুমি 
কি কারণে কাদছ? তখন হযরত ওমর রো.) রোম সম্রাট ও আবিসিনিয়ার স্মরাটদের বিলাস-পরায়ণতা, চাকচিক্য, আরামপ্রিয়তা 
এবং তাদের বিশাল সাম্রাজ্যের কথা উল্লেখ করলেন । আর বললেন- তারা এমনি শান-শওকতের অবস্থায় রয়েছে, আর আপনি 
দীন-দুনিয়ার মহান সম্মানিত ব্যক্তি হয়ে খেজুর পাতার চাটাইতে শয়ন করছেন। তখন নবী করীম গ্হঃ বললেন, তাদের জন্য এ 
জাতের সুখ-সম্পদ হোক এবং আমাদের জন্য হোক পরকালের সৃখ-সম্পদ- এতে কি তুমি খুশি নও? তখন আল্লাহ তা'আলা 18 
... ৫444 এ আয়াতসমূহ অবতীর্ণ করেন। -[লোবাব] 
উ/:1১7৮:0: 454: ৮/-:4 £15$ : উজ আয়াতে বলা হয়েছে যে, পরিবেশনের মাধুর্য যে পান ভোজনের 
আনন্দকে বৃদ্ধি করে তাতে কোনো সন্দেহ নেই। স্বর্গবাসীদের পানীয়-আহার্য ও পানীয়সমূহ পরিবেশনের জন্য এমন সব স্বণীয় 
বনকেরা নির্ধারিত রয়েছে, যারা চিরজীবন বালকই থাকবে, বৃদ্ধ হবে না ।.আর তারা এমন সুন্দর সুন্দর রং-রূপের অধকারী হবে 
ঘে,|[হে শ্রোতাবৃন্দ!] তোমরা যখনি তাদেরকে দেখতে পাবে তোমাদের মনে হবে যে, তারা চলাফেরায় সুন্দর সুন্দর মণি-মুক্তার 
নায় মাল্যগাথা মণি-মুক্তা হতে বিক্ষিপ্ত হয়ে ছিটিয়ে বিটিয়ে ছড়িয়ে পড়ে রয়েছে। অথবা ঝিনুক হতে নিক্ষিপ্ত মণি-মুক্তার মতো 
হড়িয়ে রয়েছে। 
বানকসমূহকে মনি-মুক্তার সাথে তুলনা করার কারণ : মা'আরিফ গ্রন্থকার বলেন, মণি-সুক্তার সাথে বালকদের তুলনা করার 
শরণ বালকদের পরিষ্কার-পরিচ্ছন্রতা এবং রং-ক্ূপের বালকের অনুসারে আর চলাফেরার বিক্ষিপ্ততার অপরূপ সৌন্দর্যের প্রতি 
স্ক্য করে দেওয়া হয়েছে। কারণ মণি-মুক্তাসমূহ চণুর্দিকে বিক্ষিপ্ত হয়ে থাকলে এক একটি এক এক অবস্থায় ঝলসিতে থাকে, 
ডিমনি বালকগণ অপরূপ সৌন্দর্যের অবস্থায় বেহেশতবাসীদের খেতমতে ব্যস্ত হয়ে এদিক ওদিক ছুটাছুটি করতে থাকলে খুবই 
মনোরম দেখায়। সুতরাং তা অতি উত্তম তুলনা হয়েছে। 
বলপামা কাজি বায়যাবী (র.) বলেছেন, এটা একটি অতি আশ্চর্য ধরনের তুলনা হয়েছে। কারণ মুক্তা যখন ছড়িয়ে, ছিটিয়ে থাকে, 
খন অধিক সুন্দর দেখায়, একটার জ্যোতি অন্যটির উপর বিজ্ষুরিত হওয়ার ফলে একত্র অবস্থার বিপরীত হয়ে থাকে। -কাবীর] 
ইসলার জন্য 1৮:51:11 -কে নির্দিষ্ট করার কারণ এই যে, বিক্ষিপ্ত মণি-সুক্তার ঝলক সাধারণত মালাগীথা মুক্তা অপেক্ষা 
সনদ দেখায়। তাই 4:৫7 বৃদ্ধির জন্য ১44 311 নিদিষ্ট করা হলো । -মাদারিক] 
///.92111./58101.00]া 


জালালাইন : আরবি-বাংলা, সন্তম ধ3.[ ২৯তম পারা] 


উ/5254 550108৮1055 2158 : আল্লাহ তা'আলা বলেন, আর ভোমরা যখন জান্রাতে তথাকার কোনে" 
দালান ও বিল্ডিং -এর প্রতি দৃষ্টি নিক্ষেপ করবে, তখন দেখতে পাবে যে, তথায় কোনো জিনিসের দুর্লভতা থাকবে না, সর্বদিকেই 
শুধু সকল প্রকারের নিয়ামত আর নিয়ামতে পরিপূর্ণ দেখবে । আর একটি বিশাল সাগ্রাজ্য বেহেশতের সরঞ্জামাদি দ্বারা আবাদ হয়ে 
রয়েছে। দুনিয়ার নিঃস্ব ও সর্বনিশগ প্রকারের দরিদ্রই হোক না কেন সে হ্থীয় নেক আমলসমূহের বদৌলতে জান্নাতে প্রবেশ করলে 
মনে করবে তথায় সেই প্রতাপশালী সম্রাট । অর্থাৎ ঘেমনিভাবে মানুষ দুনিয়ার প্রশস্ততাকে তালোবাসে তদ্রুপ বেহেশতীদের জন্য 
বেহেশতে তেমন স্থানের প্রসন্ততা মিলবে ! আর এ সকল নিয়ামতের প্রকাশ মৃত্যুর পরেই ঘটবে । কেননা ইহকালে থেতে 
আমরা পরকালের বা রুহানী জগতের সকল অবস্থা অনুধাবন করা কোনো মতেই সম্ভব নয়। 
&/৮+ একি কোনো কোনো তাফসীরকার এ সব কাপড় বেহেশতবাসীদের সেবায় 
সদা কর্ণব্যন্ত বালকদের পোশাক হবে, কিংবা বেহেশতবাসীদের পালংকের উপর থাকবে বলে মন্তব্য করেছেন। তাদের এ 
ব্যাধ্যা আমাদের কাছে গ্রহণীয় নয় এ কারণে যে, উনিরারিরাভযাজেমার্যার্রিততি 

এটার 5 ০০৮৩ ৩০০ ৮৫ ৬ তির 
"জনাতির সৃষ্ম রেশমি ও কিংখাবের সবুজ কাপড় পরিধান করবে। উচ্চ আসনসমূহের উপর ঠেশ লাগিয়ে বসবে." সুতরাং 
খ্রন্থকার এবং অন্যান্য অনেক তাফসীরকারদের তাফসীরই আমাদের কাছে গ্রহণীয়। অর্থাৎ তা জান্নাতবাসীরাই পরিধান করবে। 
তাদের শরীরের উপরেই থাকবে! 
হযরত জাবের (রা.) থেকে বর্ণিত হাদীসে এসেছে যে, জান্নাতের একটি বৃক্ষ থেকে ০: সৃষ্টি হবে, যা দ্বারা জান্নাতীনের 
পোশাক তৈরি হবে । -তাবারানী] 
শারাবান তাহ্রান-এর তাৎপর্য : ইভঃপূর্বে দুই শ্রেণির পানীয়ের কথা উল্লেখ করা হয়েছে । জান্নাতী লোকদের জন্য এক শ্রেণির 
পানীয় হবে কণ্ূর মিশ্রিত । আর এক শ্রেণির পানীয় হবে যানজাবীল প্রস্রবণের পানীয় । তারপরই *শারাবান তাহুরা" বা পরিচ্ছন্ন 
পানীয়ের কথা বলা হয়েছে। তাতে বুঝা যায় যে, তা অপর দু'টি শ্রেণির তুলনায়ও অনেক উন্নত মানের পানীয় । 
কেউ কেউ বলেছেন, এ পানীয় এমন উন্নত মানের হবে যে, তা পান করার পর দেহ হতে মেশকের সুগন্ধী বের হতে থাকবে 
আবার এক্সপ কথাও পাওয়া যায় যে, এ পানীয় জান্নাতের দুয়ারের নিকট একটি প্রস্রবণে থাকবে ! যাদের মনে হিংসা-প্রতারণ' ও 
ছল-চাতুরী থাকবে তাদেরকে তা হতে দূরে রাখা হবে। _খাযেন] 
আবূ কালাবা এবং ইবরাহীম (র.) বলেছেন, জান্নাতের যে পানীয়ের কথা এ আয়াতে বলা হয়েছে তা পান করার পর জান্নাতীদের 
দেহে প্রস্রাবে পরিণত হবে না; বরং তা ঘামে পরিণত হবে। ঘার সুগস্থী হবে কন্তুরীর ন্যায়? -নূরুল কোরআন) 
1৮৫5-.57135 $,৬1-25 4455 আল্লাহ তা'আলা বলেছেন, "তখন বলা হবে] এটা তোমাদের কর্ধের প্রতিলন 











এবং তোমাদের চেষ্টা-পরচেষ্টা স্বীকৃত হলো ।” এবানে চেষ্টা-প্রচেষ্টা বলতে বান্দা দুনিয়ায় সমগ্র জীবন ব্যাপী যেসব কার্যক্রম কবেছে 
তা বুঝায় । যেসব কাজে সে স্বীয় শ্রম-মেহনত ব্যয়িত করেছে, যেসব লক্ষ্য অর্জনের জনা প্রাণপণ চেষ্টা চালিয়েছে, সে সবেরই 
সমষ্টি-সমন্তয় হচ্ছে তার চেষ্টা, আর তার স্ীকৃতি' বা যথার্থ ূল্যায়ন হওয়ার তাৎপর্য হলো, তা আল্লাহর নিকট সাদরে স্বীকৃত $ 
গৃহীত হয়েছে। আল্লাহর জন্য বান্দার শুকরিয়ে অর্থ আল্লাহর প্রদত্ত নিয়ামতসমূহের প্রতি কৃতজ্ঞতা স্বীকার আর আল্লাহর দিক 
হতে বান্দার শোকর আদায় করার অর্থ বান্দার কার্ধাবলি আল্লাহর নিকট গৃহীত হওয়া । মনিবের সর্বাধিক বড় অনুথ্হ হলো, বন্দ 
যখন মনিবের মর্জিমতো স্বীয় কর্তব্য পালন করে তখন মনিব তার শোকর আদায় করেন । 
////.9811.59101.00 


শ্রাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম খও [২৯তম পাবা ] ২৩১ 











555 অনুবাদ : 
72255 ৯০৩৫9 ঠাক লা পা 2৩০ £ মিনি 2. ০: 
15 রি রি %61৮-842553 1: ২৩. নিশ্চয় আমি /৮৮ শব্দটি 3/-৮-এর »4:০ অথবা 
০০5০ ৮০৫ হাতত তিডিত পাতরত ২) *._? তোমার প্রতি কর রাহ 
2125 পা 2 ১55 018) ৫৮৮ ১ তল 9 কুরআনকে পধায়ক্রমে 
সহি রাজা অবতীর্ণ করেছি % ৮:£ এটা অর্থাৎ আমি তাকে ক্রমে 
০৯০৩5 সিন ০১০5 ত্রমে অবতীর্ণ করেছি একই সঙ্গে সম্পূর্ণ অবতীর্ণ করিনি । 
মিরার হী রে রা ঠা 
177 ৬৮5 ৬৪ ৮৮০ ৮৮৪০৫ সুনাডতোমার প্াতিপািকের আদ পিলিলে বে 
এর মোট ০ নি ধারণ করো তার রিসালাত প্রচার সম্বন্ধীয় যে আদেশ 
74৫ 914৩/% ৬ পাত ০) ৮ ডি 
2151 145 ৮5 3১ 42৩5 তোমাকে দেওয়া হয়েছে আর অনুসরণ করো না তাদের 
, ০৯৫০৫৫৩55৩৫ ৮৮৮ তব (224 মধ্য হতে কাফেরদের মধ্য হতে যে পাপিষ্ঠ ও 
62757055466 ৬19৮4 4 মধ্য হতে 1038 
চি চান চিন অবাধ্যাচারী অর্থাৎ আতাবাহ ইবনে রবীয়াহ ও ওয়ালীদ 
৮75470৮0০50 35 চিচীশি। ইবনে মুগীরাহ, তারা রাসূলুল্লাহ এ -কে উদ্দেশ্য 
14৮1৫ 16) ১৫ ১০০1৫৫৫০ করে বলেছিল, এ কাজ হতে ফিরে এসো । আর 
এ রি 2 প্রত্যেক পাপিষ্ঠ ও অবাধ্যাচারী উদ্দেশ্য হওয়াও জায়েজ 
579 ৮৮ 3 ৩1১5৮) ০5 হবে। অর্থাৎ তাদের কারো অনুসরণ করো না, সে যেই 
তা পা 

১৪ ৩) ৮ এব তল 15৯১ এ হোক না কেন। যে তোমাকে পাপ ও অবাধ্যাচারিতার 
» ৮ 0৮1 ৮৮ ৮৮1৩৯ শি ৩৩ 
ও সি প্রতি আহ্বান করে। 


পরা তাজ 


পৃ ১. 1 চে ৮ পা পা 

৮১৪৮] এ 5০8 25% -০ ২৫. আর তোমার প্রতিপালকের নাম স্মরণ করো সালাতে 
লিপ ভি লালা তি পা তএপুখ এ 
4017 745117 2৮901 ৬৪ 








সকাল ও সন্ধ্যায় অর্থাৎ ফজর, জোহর ও আসর । 
টি ২৬. আর রাত্রির কিয়দংশে তার উদ্দেশ্যে সিজদাবনত হও 







৫ হবা ৬০ 








সত) 

৬ অর্থাৎ মাগরিব ও এশা । আর রাত্রির দীর্ঘ সময় তার 

১৮১৮৮ ১০ ০৮52055 মহিমা ঘোষণা করো তাতে নফল ইবাদত করো। 

8:৮/5৬ পর তত) পাপা ৬৬ প2 

2৮45 ৮55 ৮5 ৮৮৮) যেমন ইতঃপূর্বে উল্লিখিত হয়েছে। দুই-তৃতীয়াংশ 
1251 রাত্রি, অর্ধ রাত্রি ও এক-তৃতীয়াংশ রাত্রি। 


» ২১ 31 ৯৫৮০০ 
প্র পা 


1] 
মায়াতের শানে নুযূল : ইবনুল মুনযির হযরত কাতাদাহ রো.) হতে বর্ণনা করেছেন। তিনি বলেন, নবী করীম হু এ সংবাদ 
পেলেন যে, আবূ জাহল বলেছে- আমি যদি মুহাম্মদকে নামাজ পড়তে দেখতে পাই তবে তার ঘাড় ধরে তাকে তা হতে বিরত 
বো! তখন আল্লাহ তাআলা উপরিউক্ত 11,4 % 145 ৫৮5 আয়াত অবতীর্ণ করেন। -লোবাব] 

এক বায় পাওয়া যায় যে, এ আয়াত উতবা ইবনে রাবীয়াহ ও অলীদ ইবনে মুগীরাকে উপলক্ষ করে অবতীর্ণ হয়েছে। তারা 

শু -কে নামাজ পড়তে দেখে বলেছিল- তোমাকে যদি নারীদের ন্যায় পুনরায় আচরণ করতে দেখি তবে তোমাকে 
খর তা হতে ফেরাবো। উতবা বলল, তোমার নিকট আমার কন্যা বিনা মোহরেই বিবাহ দেবে । ওয়ালীদ বলল, আমি তোমাকে 
সক ধন-সম্পদ দেবো যদি তুমি নতুন ধর্মমত ও নতুন আচরণ হতে ফিরে থাকো । তখন আল্লাহ তা'আলা তাদের কথা না 
জন্য উপরিউক্ত 14৮৫1155124: (১৫ 4 আয়াত অবতীর্ণ করেন। -বাযেনা 


///.6211./59101.00া 





২৩২ তাফসীরে জালালাইন আরবি-বাংলা, সপ্তম খণ্ড [২৯শম পারা? 








৮৮ 


1৮:৫7 ৩1 ঘারা উদ্দেশ্য : উক্ত আয়াতে বর্ণিত (৫7 ঘারা আল্লামা জালালী (.) উতবাকেউদ্েশয করেছেন কেনন ৫ 
সে-ই হ্যরত মুহাম্মদ 22৯১ -কে গুনাহের কার্থের প্রতি ধাবিত করতে চেয়েছিল । প্র 


৫৯৮, 


আর 1, ছারা ওয়ালীদ ইবনে মুগীরাহকে উদ্দেশ্য নেওয়া হয়েছে: কেননা সে কুফর ও নাফরমানির প্রতি শক্তি ব্যয় করতে 
বেশি বেশি চেয়েছিল । আর সাধারণ অর্থের প্রতি ধাবিত হতে গেলে ০,৫৫7 ছারা সাধারণত সকল গুনাহগার € / 
ফাসিব-ফাজির কাফেরকেই উদ্দেশা নেওয়া যায়! সুতরাং সকল নাফরমান থেকে বিরত ও হেফাজতে থাকার জন্য নির্দেশ 
আরোপ করা হয়েছে! 


2 এবং ১১৫৫ -এর মধ্যে পার্থক্য: শব্দের অর্থ হলো- পাপিষ্ঠ ও গুনাহগার যে কোনো রকমের গুনাহে লিগ লোককে 7 
15 বলা হয়। আর ১৫ শব্দের অর্থ হলো, অবাধ্াচারী, সত্য দীন অস্বীকারকারী। সুতরাং সব অবাধ্যাচারীই পাপিষ্ট; কিনতু বং , 
পাপিষ্ঠই অবাধ্যাচারী নয়। কারণ যে লোক গাইকুল্লাহর ইবাদত করে সে পাপিষ্ঠ, সাথে সাথে অবাধ্যাচারীও। কারণ নে 

গাইরুল্লাহর ইবাদত করে যেমন পাপ করেছে তেমনি আল্লাহর অবাধ্যাচারণও করেছে। -খাযেন] 


তপতি ৩ পু ৫ ৪ ৩৩. 


উ/ 35 84 ৮1565 এ ও : উক্ত আয়াতে আল্লাহ তা'আলা আবশ্যকীয় ইবাদতসমূহের নির্দেশ প্রাদান 
করেছেন এবং বলেছেন, হে মুহাম্মদ প্র  আপানি সকাল-সন্ধ্যায় আপনার প্রভুর নাম স্বরণ করুন৷ আর রান্রের কিছু অংশেও 
তাকে স্মরণ করুন এবং সিজদা করুন । এখানে রাত্রের অংশে ইবাদত করত বলে বহু সংখ্যক তাফসীরকারদের মতে 'মাগরিৰ 3 
ইশাকে উদ্দেশ্য করা হয় । আর ১ “ছারা ফজর, জোহর ও আসরের নামাজ আদায় করার নির্দেশ দেওয়া হয়েছে। 


কারো কারো মতে $+/% 4: £--5:7 ছারা তাহাজ্জুদ উদ্দেশ্য করা হয়েছে অথবা সাধারণ নফল ইবাদতসমূহকে 
উদ্দেশ্য করা হয়েছে। 


যূলত 7:৫৫ শব্দটির অর্থ সকালবেলা অর্থাৎ 32 ০১-% হতে +/1:৫ বেলা ঠিক হওয়ার পূর্ব পর্যস্। আর 4 শব্দটির 
রথ রব ছেলে যাওয়া হতে সাত প্স্ত সময়কে বুঝায়? এ কারণেই ৪৫৩ ছারা ফজর এবং সরা জোহর ও আসর আর 
১পছারা, চিত চা হরি 
555 0 লি ২ +২-6$ 2156 আমাতে আমর ওয়াজিবের জনয হয়েছে দাকি 5: -এর জন নেওয়া হয়ছে: 
এ প্রসঙ্গে তাফসীরকারগণ বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন। কেউ কেউ বলেন, এখানে £52:5 44 ০০5 এর এটি 
ওয়ামিবের বন্য ব্যবহৃত হয়েছে। তাও কেবল সুহনমদ এক -এর ক্ষেতে আর অন্যান্যদের জন্য টি হয় 


///.6911./69101.00া 


তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্কম খণ্ড [২৯তম পারা ] ২৩৩ 
অনুবাদ : 












5 2 পত৫৬ 4 টি € 

(2741174৯৮01 9১225১79৮7৮ ২৭. এরা পার্থিব জীবনকে ভালোবাসে আখেরাতের উপর 
529 5 ৩১৪৪ রে 

:7544597531 ৮৯৮৮২ দুনিয়াকে অগ্রাধিকার দান করে। এবং-তারা পরবর্তী 


111 1-5 2 নি কঠিন দিবসকে উপেক্ষা করে ভয়ঙ্কর । অর্থাৎ কিয়ামত 
রর পপাজঠিপাঞ্ণা 


ছিভিড৪- দিবস এবং তজ্জন্য আমল করে না৷ 





5/56145 4% তেশতপুত 25 পর রাডিও ওত ২৮. আমি তাদেরকে সৃষ্টি করেছি এবং সুদৃঢ় করেছি সুঠাম 

| ৮০৪ (৬১০০৬ ৩০০৮৮ স্পট তাঁছি 
০৮১০, রি রিনা করেছি তাদেরকে গঠন তাদের অঙ্গ-প্রত্যঙ্গ ও জোড়া 
* (০০০৪1 আমি যখন ইচ্ছা করবো, পরিবর্তন করবো সৃষ্টি করবো 





৫8০0৫14 পাক 


146 0814154075459 2 


















»/ঠ 3721 || 720৫0 রী তাদের অনুরূপ সৃষ্টির মধ্যে তাদের পরিবর্তে 
4 রি রি তাদেরকে ধ্বংস করত পরিবর্তন করার মতো পরিবর্তন 
৫ তাত পা ০ পা ৯৮৫15 ৮7 শ্রিহানি তে ৪ 
11০53 ১০50 ১০০০ ৮৮৫১4 ০৬৩ তা ২: রূপে উল্লিখিত । এখানে 1$1অব্যয়টি 31 
০৬৮৮: 5 
৮৫১2 5:251 পু ঠাপ তত 5। পবা -এর স্থলে ব্যবহৃত হয়েছে । যেমন, ৮৯৯ ৮১ 91 
3৮৯ ৮৮৪ (৪ ০1১৮০ ৩] রর রা 
রা রি ৮৮৬7 কেননা আল্লাহ্‌ তা'আলা তা ইচ্ছ করেননি । অথচ 1১ 
৩৫ ৮ (পর্ণ পা তি তত ত্র পপ 
১৫৮৪৮ ০৮ 153৮১ ০ উল বাস্তবে পরিণত ক্ষেত্রে ব্যবহৃত হয়। 





কথ ২৯. তা এ সূরা একটি উপদেশ মানুষের জন্য নসিহত 
রঃ সুতরাং যার ইচ্ছা সে তার প্রতিপালকের দিকে পথ 














অবলম্বন করুক আনুগত্যের মাধ্যমে ৷ 
1. ৩০. আর তাঁরা ইচ্ছা করবে না শব্দটি ৫ ও ,৫ যোগে 
4) লতি ০ ওত পরত) ০ এ 
৮4007 বু 200 ০ উভয় কেরাতে পঠিত হয়েছে। আনুগত্য মাধ্যমে পথ 
্ প্র রি পা রি অবলম্বন করার ব্যাপারে হ্যা যদি আল্লাহ তা“আলা 
৬ ২2 6 5৩ এ০13)5, ইচ্ছা করেন তা নিশ্চয় আল্লাহ্‌ সর্বজ্ঞ তার সৃষ্টি সম্পর্কে 


০১ ১ বিজ্ঞানময় তীর কার্যে । 
4 ,৮২ ৩১. তিনি যাকে ইচ্ছা স্বীয় অনুগ্রহের অন্তর্ভুক্ত করেন তার 


45155 পাশ নার তহ ৫৮৭5৩ সৃষ্টি বেহেশতে, তারা হলো মু'মিনগণ। আর 
১4০০৮৩৬০১৩০) অত্যাচারীগণ তার নসবদানকারী ০-৫ উহ্য। অর্থাৎ 











৭51৮দ722 ? িি ৫৫1 পরবর্তী বাক্যাংশ তারই ব্যাখ্যা করছে তাদের 
2০৮01 হা। 527 16115 শো জন্য প্রস্তুত রেখেছেন মরমত্তুদ শাস্তি পীড়াদায়ক, তারা 
০০৪০৮৬৮১১৩৮ ৬৮ হলো কাফেরগণ। 


র 


[1৫১৫০252955 রে হঠাত তা এপ 
নু ॥ ১৬৯১৯: 44:38 : এটা 2 ৮৮ আর ৮)! 6১40/-এর উপর ০৮০ 


১১14 4455 : এখানে 10টি অর্থে ব্যবহৃত । অথবা 9] -এর স্থলে হওয়া বাস্থুনীয় ছিল। [যেমনি আল্লামা 
এটা (র.) মত ব্যক্ত করেছেন |] এটা আল্লাহর বাণী 4:42, ১:5-151,£5 01/-এর মতো । তদ্রপ 2 

১* এ প্রসঙ্গে মূলকথা হলো, টি কোনো ০-:৮৮[ বিষয়ের জন্য এবং [9টি কোনো ৪৮. বিষয়ের জন্য ব্যবহৃত 
| আর এখানে আল্লাহর ২.৫ ৬ -এর ১2 বা অস্তিত্ব আসে নাই, তাই এখানে 1/ ব্যবহার করা 4 ছিল। 


///.6211./59101.00া 


২৩৪ তাফসীরে জালালাইন আরবি- বাংলা, সন্তম খও [২৯তম পারা] 





422585355৮5 এ 210 
220টি এ চিত 
234০5 টি -9১৮৮০০ 
(:৮৮৮৫/5 প5ও এটা গরন্থকারের মতে ৫2 -এর 4০ হওয়ার কারণে ০:52 হয়েছে । অথবা উহ্য ৩224 
বারা ৮,১42 হয়েছে। অথবা উহা ৫25 দ্বারা ০2252 হয়েছে জমহরের মতে (১৫1টি ০:22 এবং আবুল্লাহ 
715টি নি -্রর 


০2 করলে 5:50 যেহেতু এ] এ হবে। এর শপ এ০১০৪ -এর উপর ? 754 আসে, তা উত্তম নয়। 


70১2৯ 5815 বু এ আয়াতে আল্লাহ তা'আলা বলেন, এরা দুনিয়ার মায়া মমতা ও পার্থিব 
সুখ-সম্পদ আর ভোগ-বিলাসের অত্যধিক আসক্তি হেতুই তুই আপনার নসিহত কবুল করে না৷ যা সহজ ও শীঘ্বেলভ্য তারা তা-ই চায় 
পর নি তাড়াতাড়ি পেড়ে চায় আগের প্রতি গেজ করতে পুত নর জাখ্রোতরে আজো টিন করেনা দে করে 
জন্িলাম, বাচলাম, আবার মারলাম, মাটির শরীর মাটিতেই মিশে যাবে, আখেরাত আবার কি জিনিস । অথচ আখেরাত একটি 
ভয়াবহ দিবস দুনিয়ার ভালোবাসা তাদেরকে অন্ধ করে রেখেছে । তাই সত্য সম্পর্কে আলোচনা করতে মনে হিংসা জাগে। 
-মা'আরিফ, তাহের] 
42১55-44805 (5 ৪1755 8458 : আল্লাহ আ'আলা বলেছেন, “আমরাই তাদেরকে সৃষ্টি করেছি এবং 
তাদের জোড়া জোড়া শক্ত করে দিয়েছি । আমরা যখনই চাইবো, তাদের আকৃতি পরিবর্তন করে ফেলবো 1” 
এর তাৎপর্য এই যে, যেসব লোক এ পার্থিব জীবনকে ভালোবেসে ঈমান আনয়ন হতে বিরত রয়েছে, তাদের মনে রাখা উচিত 
যে, আমরাই তাদেরকে সুন্দর দেহাবয়ব দিয়ে সৃষ্টি করেছি। আর আমরা ইচ্ছা করলে তাদেরকে ধ্বংস করে অন্যদেরকে সৃষ্টি 
করতে পারি। এ ক্ষেত্রে তাদের কিছু করবার নেই যেভাবে তাদেরকে সৃষ্টি করতে সক্ষম তেমনি তাদেরকে পুনরুজ্জীবিত 
করতেও সক্ষম! সুতরাং এ সব কথা তেবে তাদের ঈমান গ্রহণ করা অপরিহার্য । -রূহুল কোরআন] 
55146 ০ 25585 15560৮055 255 : আল্লাহ তা'আলা বলেছেন, “এটি একটি নসিহত বিশেষ এক্ষণে 
যার ইচ্ছা নিজের রবের নিকট যাওয়ার পন্থাবলম্বন করতে পারে । আর আসলে তোমাদের চাওয়ায় কিছুই হয় না, যতক্ষণ না 
আল্লাহ চাইবেন । নিঃসন্দেহে আল্লাহই সর্বজ্ঞ ও সুবিজ্ঞানী 1” 
অর্থাৎ এ সূরা বা এ আয়াতগুলো হলো নসিহতস্বরূপ ! তা হতে কেউ ইচ্ছা করলে শিক্ষা গ্রহণ করে আল্লাহ তা“আলার নৈকটা 
লাতের ব্যবস্থা গ্রহণ করতে পারে । তা হতে স্বতই প্রমাণিত হলো যে, মানুষের স্বাধীন ইচ্ছাশক্তি রয়েছে! সেই স্বাধীন ইচ্ছা 
প্রয়োগের মাধ্যমে সে আল্লাহর নৈকট্যলাতের পন্থাবলম্বন করতে পারে 1 তবে এ কথা মনে রাখতে হবে যে, তার এ ইচ্ছা আল্লাহ 
তা'আলার 'মশিয়াতে কাউনিয়া" বা ইচ্ছার অধীন। আল্লাহর মশিয়াতে কাউনিয়া না থাকলে বান্দার ইচ্ছায় কিছুই হতে পারে না। এ 
কথাটিই বলা হয়ছে 5 
পরের আয়াত £131 2 4134০ ৩৫ এ আয়াতের অর্থ এই নয় যে, বান্দা আল্লাহ তা'আলার ইচ্ছার সামনে মজবুর ঝ 
বাধ্য; বরং এর অর্থ এই যে, সব কিছুই আল্লাহ তা'আলার আযলী ইচ্ছার আওতাধীন, সেক্ষেত্রে শরয়ী ইচ্ছা থাক বা না-ই থাক। 
বান্দার সৎকর্মে আল্লাহর কাউনী এবং শরয়ী উভয় ইচ্ছার সমন্য় ঘটে; কিন্তু অপকর্মে কাউনী ইচ্ছা থাকলেও শরয়ী ইচ্ছা অবশ্যই 
থাকে না। এ কারণেই শাস্তি এবং পুরস্কারের ব্যবস্থা রয়েছে৷ 
আল্লামা ইবনে কাছীর (র.) বলেছেন, 'কেউ নিজেকে হেদায়েত করতে পারে না, ঈমানের সীমায় অনুপ্রবেশ করতে পারে না. 
নিজের কোন্যে কল্যাণ করতে পারে না; আল্লাহ তা'আলার ইচ্ছা ছাড়া ।” ইবনে কাছীর, সাফওয়া] 
৫৯০ 0920 35 ৯৫ -এর তাৎপর্য: আল্লাহ তা'আলা বলেছেন, “তিনি যাকে ইচ্ছা করেন স্বীয় রহমতে প্রবিষ্ট করেন” 
গ্রন্থকার 'রহমত'-এর ব্যাখ্যা করেছেন 'জান্নাত' দ্বারা । এর তাৎপর্য হলো, জান্নাতে কেউ নিজের যোগ্যতা বলে প্রবেশ করতে 
পারবে না। জান্রাতীরা জান্নাতে প্রবেশ করবে আল্লাহর অনুগ্রহ দানে, ইহসান ও ইচ্ছার বলে- বান্দার কোনো যোগ্যতার বলে নয় 
রহমতের ব্যাখ্যা “জান্নাত” এ কারণে যে, আল্লাহর রহমতের চূড়ান্ত বহিঃপ্রকাশ হলো [বান্দার ক্ষেত্রে] জান্নাত দান ইমাম রাখী 
(র.) এবং আরো কতক তাফসীরকার 'রহমত' -এর ব্যাখ্যা করেছেন 'ঈমান' দ্বারা । কারণ ঈমানও আল্লাহ তা'আলার অন্যতহ 
রহমত । আয়াতের তাৎপর্য এই যে, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে তিনি ঈমান আনয়নের শক্তি ও সামর্থ্য দান করেন । অথৎ 
আল্লাহ চাইলেই কেবল কোনো ব্যক্তি ঈমান গ্রহণ করতে পারে। 
আল্লামা খাযেন রহমতের তাফসীর করেছেন, 'দীন' দ্বারা । তখন আয়াতের তাৎপর্য এই হবে যে. দীনে অনুপ্রবেশ করা আল্লাহর 


ইচ্ছাধীন ! আল্লাহ যাকে চান তাকে এই দীন গ্রহণের তৌফিক দান করেন। -খাযেন, কাবীর, ফাতহুল কাদীর] 
///.9811.5101.00 


০তছহ ও 


শাফদীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম খও [২৯তম পারা ] ২৩৪৫ 


5%৮05752 : সূরা আল-মুরসালাত 

নামকরণের কারণ : এ সূরার নামকরণ করা হয়েছে প্রথম আয়াতের প্রথম শব্দ ৫4:21 অবলম্থনে। এতে ২টি 
কু ৫০টি আয়াত, ১৮১টি শব্দ ও ৮১৬টি অক্ষর রয়েছে! একে সুরাতুল আরফও বলা হয়! -ানৃরুল কোরআন] 
শ্রটি নাজিলের সময়কাল : এ সূরা মক্কায় অবতীর্ণ প্রাথমিক সৃরাসমূহের মধ্যে পরিগণিত হয় । কেননা সূরার বিষয়বস্তু হতে 
এ্মাণিত হয় যে, এটা মকায়ই অবতীর্ণ হয়েছে। 
ূরাটির বিষয়বন্তু ও সারকথা : এ সূরার মূল আলোচ্য বিষয় হচ্ছে কিয়ামত, পুনরুজ্জীবন, পরকাল ও মহাবিচার দিন- হাশরের কথা । 
১-৭ আয়াতে আল্লাহ তা'আলা মহাপ্রলয় কিয়ামত সম্পর্কে যুক্তি প্রদর্শনে মৃদু বায়ু, প্রচণ্ড ঘূর্ণিবায়ু, মেঘ সঞ্চালনকারী বায়ু এবং 
মন পরিচালনাকারী বায়ুর শপথ করে বলেছেন, কিয়ামত অবশ্যন্তাবী ও অবশ্যই ঘটিতব্য ব্যাপার! কেননা প্রথমে আল্লাহ মানব 
কল্যাণে মৃদুমন্দ বায়ু প্রবাহ করে তাকে ক্রমান্বয়ে সতেজ, প্রচণ্ড ও ঘূর্ণিবায়ুতে পরিণত করেন! অতঃপর বায়ু দ্বারা কালো 
আঁধরময় মেঘমালা নিয়ে আসেন । ফলে ধরণীর উপরে মুষলধারে বৃষ্টি বর্ণ হয় এবং গাছপালা, উদ্ভিদ ও ঘরবাড়িকে মথিত ও 
ননতত্ড করে দেয়। এ প্রলয় সৃষ্টি মুহূর্তে মু'মিন বান্দাদের মনে আল্লাহর স্মরণ জেগে উঠে এবং বেঈমান কাফিরদের মনে সৃষ্টি 
হয় অনুশোচনা অথবা ভীতি । মহাক্ষমতাবান আল্লাহ যখন এ প্রলয়ঙ্কারী ঝড়ো হাওয়া প্রবাহিত করে সব কিছু লপ্ততণ্ত করে দেন 
জ্দ্রপ এ পৃথিবীকে সম্পূর্ণরূপে ধ্বংস করায়ও তিনি পূর্ণ ক্ষমতাবান । এতে কোনোই সন্দেহ নেই। তা অবশ্যই সংঘটিত হবে। 
৮-১৫ নং আয়াতে সে মহাপ্রলয় তথা কিয়ামত সংগঠনের আংশিক চিত্র তুলে ধরা হয়েছে। বলা হয়েছে- উর্ধ্বলোকের সমস্ত 
বাবস্থাপনা সেদিন লণ্ডভও হয়ে যাবে। গ্রহ-নক্ষব্রসমূহ স্মলিত হয়ে আলোহীন হয়ে পড়বে । আকাশ ফেটে যাবে। পর্বতমালা 
পণমের ন্যায় উড়তে থাকবে । আর সেদিন সমস্ত নবী-রাসূলগণকে সাক্ষীর জন্য সমবেত করা হবে যাদের কথা কাফেরগণ 
অবিশ্বাস করছে। সেদিনটি হলো বিচার দিন এবং চূড়ান্ত ফয়সালার দিন৷ এ দিনটির মিথ্যা প্রতিপন্নকারীদের পক্ষে খুবই ভয়াবহ ও 
দরগতির দিন হবে । তাদের দুঃখ-কষ্টের কোনো সীমা থাকবে না। 
১৬-৪০ আয়াতে আল্লাহ তা'আলা কিয়ামত ও পুনরুজ্জীবনের সন্তাব্যতার অনুকূলে মানব সৃষ্টির প্রক্রিয়াটিকে এবং দুনিয়ার 
ব্বস্থাপনাকে যুক্তিরূপে উপস্থাপিত করেছেন । বলা হয়েছে- নগণ্য এক বিন্দু পানি যা এ ভূমির উৎপাদিত উপকরণে পরিণত 
করেছেন। তাকে নির্দিষ্ট একটি সময় নারীর গর্ভাশয়ে রেখে একটি অভিনব পূর্ণ অবয়বরূপী মানুষ সৃষ্টি করেছেন! তার প্রয়োজনে 
কতঅফুরত্ত সম্পদ ভূমির বুক চিরে বের হয়ে থাকে । আবার সবই সে ভূমির বুকেই লয় হয়। মানুবের লাশটিও সেই ভূমির 
বুকেই স্থান পায় । সৃতরাং যে একক অনন্য শক্তিধর সত্তা এটা করতে সক্ষম হলেন, তিনি মৃত্যুর পর মানুষকে পুনরায় সৃষ্টি 
করতে পারবেন না; এটা কোনো নির্বোধ লোকও স্বীকার করবে না। যারা এ কিয়ামত ও পুনরুথানে বিশ্বাসী হবে না তাদের 
পরকালে দুঃখের সীমা থাকবে না। প্রচণ্ড সূর্যতাপে 'তারা ছায়া খুজতে থাকবে । সেদিন জাহান্নামের ধুকে কুণ্ুলীর আকারে 
দেখতে পেয়ে তারা তার তলে আশ্রয় গ্রহণের জন্য ছুটাছুটি করবে; কিন্তু মূলত তার ছায়া না হবে শীতল, আর না পারবে 
হূতিপকে বাধা দান করতে । তাদের দুঃখ-যন্ত্রণা ও দুর্গতির সীমা থাকবে না। তাদের অপরাধ যখন আল্লাহর আদালতে প্রমাণ 
ইবে তখন তাদের ওজর-আপত্তি করার বা কথা বলার কোনো অবকাশ থাকবে না। এ দিনই হবে চূড়ান্ত ফয়সালার দিন! 
$১-৫০ আয়াতে বলা হয়েছে যে, এ দিন মুত্তাকী-পরহেজগার লোকগণ মহাশান্তিতে থাকবে । জান্নাতে মনের স্বাদ মিটিয়ে 
ফণমূল আহার করবে এবং চিরস্থায়ীভাবে পরম আনন্দে কাল কাটাবে। 
উপসংহারে আল্লাহ কাফেরগণকে ধমক দিয়ে বলেছেন, তোমরা অপরাধী ও জালিম- এ দুনিয়ায় কয়েকটি দিন স্বাদ আস্বাদন নাও, 
পরকালে পাবে আসল সাজা । তোমাদের উচিত কিয়ামত ও পুনরুষথানে বিশ্বাসী হওয়া । এ কুরআনই যদি তোমাদেরকে হেদায়েত 
করতে না পারে, তবে কোন্‌ গ্রন্থ তোমাদেরকে হেদায়েত করতে পারবে? 
স্যাটির শানে নূষৃল : হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) হতে বুখারী শরীফে একটি বর্ণনা এই মর্মে পাওয়া যায় যে, 
আদুযলাহ ইবনে মাসউদ (রো.) বলেন, আমরা একদা হযরত রাসূলে কারীম ওহ -এর সাথে লাইলাতুল জিন -এ (/৯1£0-0) 
উপ করছিলাম । মিনা নামক স্থানের একটি গর্তে আমরা উপনীত হলাম । ইত্যবসরেই সূরা ১ 2+:7/অবতীর্ণ হলো । রাসূলে 
রঃ ২০৪ সূরা আল-মুরসালাত পড়ছিলেন এবং হযরতের মুখ এটার পবিত্র তেলাওয়াতের অবস্থায় একটু রসাল হয়ে উঠল । 

আমিও তেলাওয়াত শুরু করলাম। হঠাৎ একটি সাপ এসে আমাদের আক্রমণ করল । হুযুর এ্র:$ বললেন, একে হত্যা 
স্রা। তখনই আমরা তার প্রতি আক্রমণ করলে তা পলায়ন করল। তখন হুযুর হ্ু্ঃ বললেন, যেভাবে তোমরা উক্ত সর্পের 
টা হতে রক্ষা পেলে সেও তোমাদের আক্রমণ থেকে রক্ষা পেল । (মা'আরিফ, ইবনে কাছীর, সাবী) কারো কারো মতে, 
রা শরীফে প্রাথমিক পর্যায়ে অবতীর্ণ স্রাগুলোর মধ্যে একটি। 
রি সূরার সাথে সম্পর্ক : পূর্ববততী সূরা আদৃ-দাহারে মানবজাতির ইতিবৃত্ত স্থান পেয়েছে এবং বলা হয়েছে যে, এমনও সময় 

মানুষ উল্লেখযোগ্য কিছুই ছিল না, আল্লাহ তা'আলাই তাকে অস্তিত্ব দান করেছেন । আর অত্র সূরায় ঘোষণা করা হয়েছে 
দান করা হবে এবং কিয়ামতের যে কথা ঘোষণা করা হয়েছে তা অবশ্যই ঘটবে ।-ানৃকল কোরআন] 


///.99111./568101.00]া 


হে 

















£565 ১ পত৮৯৮৩১৮ স্২২২২ 
শট ৯১১৯৮ : সুরা আল-মুরসালাত মক্কায় অবতীর্ণ ১ 
35255: ৫০ আয়াতবিশিষ্ট রর | 
সস 








ও চী 
০১০ 9৮৯০ ৮1৮55 
পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি 


অনুবাদ 
-* ১, শপথ বায়ুর যা অগ্রে-পশ্চাতে প্রেরিত হয় অর্থাং 
ধারাবাহিক বাতাস, যেমন ঘোড়াসমূহ একটি অপরটির 
পিছনে চলতে থাকে, 10৫+৫ শব্দটি 1 হিসেবে 


৬৯৬৩ 


৬৮০ হয়েছে। 








,+ ২. আর প্রলয়ঙ্করী ঝটিকার সজোরে প্রবাহিত বাতাস। 


পু] 254 ঠ্ো ! ৫. ৩. শ্পথ সঞ্চালনকারী বায়ুর যে বাতাস বৃষ্টি সঞ্চালন করে! | 

82590400 এ 35655013 15 ৪. আর শগথ দে আমাতসহের হা াথককারী অর্থ 

৮৪1৫ 127৫ 2৫ টানি পাপা এ না নি 
০০9 ১১০০১ ৬৮৩০১ উস্০৫ হারামের মধ্যে পার্থক্য নির্ণয় করে। 


এ রিশশে ৫.0 ৫. আর তার শপথ যে মানুষের অন্তরে উপদেশ পৌছিযে 











৮52৫0 ভা ০55 
চিত ািরাটারানাে দেয় অর্থাৎ সেই ফেরেশতা যিনি নবী-রাস্লগণের 


20৩1৮ 

গিনি ০ শর 
১৬ ০7৮৮0 5৩ ০1৮ নিকট প্রত্যাদেশ আনয়ন করে, ঘাতে তিনি তা স্থীং 
পাঠ রা 

নি লে 


০৯৬] উন্মতের নিকট পৌছিয়ে দেন। 

৫:১০ অনুশোচনাহবরূপ কিংবা সতর্কতান্বরূপ অর্থ ' 

অনুশোচনার জন্য ও আল্লাহ্‌ তাআলা হতে জ; 
৫5 55591525918 ৩৮৪৮০ প্রদর্শনের জন্য। এক কেরাতে 14 শব্দটি 0: 

মধ পেশঘোগে এবং 04৫ শব্দটি 06-এর ঘ্ে 

টা রং পেশযোগে পঠিত হয়েছে! 

১০: (52454৩44056 ৩.8 দর ভোমাদেরকে ্রতি্তি দেও. 
224 98 2 রদের সনরুদ্থান ও শান্তি সম্পকে 
5 454 (55 ৮৫৭ 075 না 
পি 1 











যারা রাতে 
50105 2585228541 


04৫91 











///.6911./69101.00া 


তাফপীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম খণ্ড [২৯তম পারা] ২৩৭ 





০০৪০০ ৫০০৩ রি ১৮০৯ টির 2 নিাযানুন 
৭4225 শিপ 2455: টি 2145 হওয়ার কারণে ০১০ হয়েছে। অর্থাৎ ১৫৫ রা 


520 অথবা, 40 হওয়ার কারণে ২,245 অর্থাৎ পর্যায়ক্রমে আগত | অথবা, 22 হওয়ার কারণে ,225:7 যেন বলা 
৮১০৫ ০৮০ 4০ 
হয়েছ (42 ৯%::406 অথবা / ০০৪ -কে ১১৫ করে ০১০০০ করা হয়েছে, লক ১:2০ 2১:20 
ফাতহুল কাদীর] 


পা 


112 501১০ 45: 1%41115:4 উভয়ই [৫ হতে 45 হওয়ার কারণে ৯:24 হয়েছে, অথবা 44 4: হওয়ার 
কারণে ৯১2: হয়েছে । অর্থাৎ ) 23125 9: আর কারো মতে উভয় ). হওয়ার কারণে ০১2: হয়েছে 25০ 
%৮: +ফাতহুল কাদীর] 

12) ০৮756 44558 : জমহুর 44 -এ (৬০ এবং ৩৫ -কে 4583 করে [50 :4 হিসেবে 5912 
গড়েছেন। হযরত ইবনে আব্বাস (রা.) £4 -এ ৫ দিয়ে এবং ০ -এ ০2১৫7 যুক্ত করে ৫:40 হতে উদ্ভৃত হিসেবে 
4444 পড়েছেন। ফাতহুল কাদীর, কাবীর] 

/£:/1%আয়াতে অবতীর্ণ কেরাতসমূহ : জমহুর উভয় শব্দের এ বর্ণে 2.2 যুক্ত করে 1১:11 পড়েছেন। আর 
হত যায়েদ ইবনে ছাবেত (রা.) এবং তীর ছেলে হযরত খারেজা ইবনে যায়েদ উভয় শব্দে ]$ -এ 22: দিয়ে 14511012 
গড়ছেন। আর হারমিয়ান, ইবনে আমের ও আবৃ বকর 1: -এর 15 -এ ৫৩০যুক্ত করে আর 144 -এর 46 -এ ₹০ যুক্ত 
করে1:%701%4 পড়েছেন! 

জর দ্বারা 24৮ করে 11134 পড়েছেন, আর হযরত ইবরাহীম তাইমী এবং কাতাদাহ 1 বিহীন কেবল 91/ দ্বারা 


পেরি 


করে /::/1%2 পড়েছেন। -[ফাতহুল কাদীর, কাবীর] 


১০) 


'৩১9১০০৮৫% বিএ : খরস্থাকার ৩24 -এর অর্থ করেছেন পর্যায়ক্রমে চালিত বা ধারাবাহিকভাবে চালিত । অর্থাৎ 
ববাু মেঘ ও বৃষ্টি নিয়ে একের পর এক অব্যাহতভাবে প্রবাহিত হয় । তাফসীরকারদের মতে এটার তাৎপর্য হলো, সেই 
বছাবের বা শাস্তির বাষু যা জালিমদেরকে ধ্বংস করে দেয় । কোনো কোনো তাফসীরকার (৫: -এর অর্থ “কল্যাণের জন্য” 
গরছেন। বলাবাহুল্য বৃষ্টি নিয়ে আগমনকারী বায়ু কল্যাণের জন্যই হয়ে থাকে । সুতরাং আয়াতের অর্থ হলো, “শপথ সেই 
বঙসের যা পরপর ও ক্রমাগতভাবে প্রেরিত হয়।” অথবা “শপথ সেই বাসুর যা কল্যাণের জন্য প্রেরিত।” 

গনী, মুকাতিল ও আবূ সালেহ বলেছেন, ১4 হলো 543 -এর বিশেষণ । সুতরাং আয়াতের অর্থ হলো, “শপথ সেই 
জেলেতাগণের যাদেরকে আল্লাহ স্বীয় শীবনী আদেশ-নিষেধ দিযে যুগে ুগে পরায় ্রমে রণ করেছেন। অথবা মানবজাতির 
স্পাগর জন্য যাদেরকে এরশীবাণী দিয়ে প্রেরণ করা হয়েছে।' 

কস কোনো তাফসীরকার তাকে ,(::9 -এর বিশেষণ বলে দাবি করেছেন। সে হিসেবে আয়াতের অর্থ হলো, “শপথ নবীদের 
শি যারা আল্লাহর বান্দাদের কাছে তার শরিয়তের তাবলীগের উদ্দেশ্যে প্রেরিত অথবা মানবজাতির কল্যাণের জন্য প্রেরিত।” 
দিনা ফাতহুল কাদীর] 
৯২+ ৬1১5. ৮৫55 9585508001 4৮:5০ শব্দটি ৫25০ থেকে উদ্ভূত । অর্থ সজোরে বায় 

ক হওয়া, উদ্দেশ্য ঝটিকা ও ঘূর্ণিবায়ু। সুতরাং আয়াতের অর্থ হলো, “শপথ প্রলয়স্থরী ঘূর্ণিবায়ুর ।' কোনো কোনো 
রি বলেছেন, 2৮ শব্দটি ফেরেশতার বিশেষণ । সুতরাং অর্থ হলো, শপথ ফেরেশতাগণের যাদেরকে ঘূর্ণিবায়ুর 
ধ অর্পণ করা হয়েছে!” _[ফাতহুল কাদীর, খাযেন] 


///.6911./69101.00া 








২৩৮ তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম যও [২৯তম পারা! 


1১৬০১ 91৮৮১115415 : খবন্থকার এটার যে ব্যাখ্যা করেছেন, তা ছাড়া এটার অপর এক ব্যাখ্যা হলো, শপথ সেসব 
ফেরেশতাদের যারা মেঘমালা এদকি সেদিক সঞ্জালন করে" অথবা যারা ওহী অবভীর্ণকালে স্বীয় ডানা বাতাসে প্রসারিত করে 
দেয়। যাহহাক বলেছেন, আয়াতের তাৎপর্য হলো, তারা আদম সন্তানদের আমলনামা এবং কিতাবাদি প্রসারিত করে দেয়। 
ফাতহুল কাদীর, খাষেন! 
(৫56 5453818 £488 : গ্রন্থকার একে পবিত্র কুরআনের বিশেষণ গণ্য করত তাফসীর করেছেন, -শপথ সেই 
আয্লাতসমূহের যা হক ও বাতিল, সত্য ও মিথ্যার মধ্য পার্থক্য নির্ণয় করে ।” আল্লামা ইবনে কাছীর, সাবৃনী, শাওকানী ও আরো 
অনেকেই এটাকে ফেরেশতার বিশেষণ হিসেবে ব্যাখ্যা করেছেন, “শপথ সেসব ফেরেশতাদের যারা এমন সব জিনিস নিয়ে 
আসে যা দ্বারা হক-বাতিল ও হালাল-হারামের মধ্যে পার্থক্য নির্ণয় করা যায়।” আর কোনো কোনো তাফসীরকার তাকে রাসূলের 
বিশেষণ গণ্য করে অর্থ করেছেন, "শপথ রাসূলগণের যারা সত্া-মিথ্যার মধ্যে এবং হক ও বাতিলের মধ্যে পার্থকা নির্ণয় করে 
দে! 
195) 5559210528৫ : জমহ্র এটার অর্থ করেছেন, "শপথ সেসব ফেরেশতাদের যারা জিকির অবতীর্ণ করে।' 
অতঃপর জিকির -এর ব্যাধ্যায় কেউ বলেছেন উপদেশ, কেউ বলেছেন ওহী, কেউ বলেছেন ওহী সম্বলিত আল্লাহর কিতাব- যা 
ফেরেশতাগণ নবী-রাসূলদের কাছে বহন করে নিয়ে আসে । কেউ বলেছেন, এটার তাৎপর্য হলো হযরত জিবরাঈল (আ.), তিনিই 
আল্লাহর ওহী নবীগণের কাছে নিয়ে অবতীর্ণ হন, তবে বহুবচন ব্যবহার করা হয়েছে তার সম্মানার্থে! হযরত কৃতরুব বলেছেন, 
আয়াতের অর্থ হলো, “রাসূলগণের শপথ যারা আল্লাহর এঁশী বিধান উম্মাতগণের কাছে পৌছিয়ে দেন।” এ সবের মধ্যে 
প্রথমটাই উত্তম ও অগ্রাধিকার প্রাপ্য 
122 01652 2455 : এ আয়াতটি 1:35 5014 এর সাথে সম্পর্কযুক্ত অর্থাৎ জিকির তথা ওহী নবীগণের কাছে অবতীর্ণ 
করা হয় যাতে তা মু'মিনদের জন্য ক্রটি-বিচ্যুতি হতে ওজর-আপত্তির কারণ হয় এবং কাফেরদের জন্য সতর্ককারী হয়ে যায়। 
মা'আরেফুল কোরআন] এ আয়াতের অপর এক তাৎপর্য হচ্ছে- আল্লাহ তাআলা নবীগণের কাছে ওহী অবতীর্ণ করে তার বিধান 
বান্দাগণকে জানিয়ে দেন, যাতে বান্দারা এ ওজর-আপত্তি না করতে পারে যে, আমাদের কাছে কোনো বিধান আসেনি, আমরা 
কোনো নবীর দাওয়াত পাইনি। আর আল্লাহ তা'আলা এ ওহীর মাধ্যমে বান্দাগণকে সতর্ক করে দিতে চান যে, আল্লাহর বিধান না 
ঠা: 


৮৫৫০১ ৫৯2 প৩. 


*56305252 % ৬৮55 9458 : আল্লাহ তা'আলা বলেছেন, “তোমাদের নিকট যে জিনিসের ওয়াদা করা 
হচ্ছে তা অবশ্যই সংঘটিত হবে ।” এটার আর একটি অর্থ হতে পারে, তা হলো “তোমাদেরকে যে জিনিসের ভয় প্রদর্শন করা 
হচ্ছে অর্থাৎ কিয়ামত ও পরকাল তা অবশ্যই সংঘটিত হবে।” 

অর্থাৎ পরকালে যেসব জিনিস ও কর্মকাণ্ড সংঘটিত হবে বলে ওয়াদা করা হয়েছে অথবা ভয় প্রদর্শন করা হয়েছে তা অবশাই 
সংঘটিত হবে । এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই 

সূরায় যেসব জিনিসের নামে শপথ করা হয়েছে তা অস্পষ্ট রাখার কারণ : আল্লাহ্‌ তা'আলা এ সূরায় যেসব জিনিসের লাহে 
শপথ করেছেন তা অস্পষ্ট ও অজ্ঞাত রেখেছেন । এ কারণেই বিভিন্ন তাফসীরকার তা নির্ণয়ে বিভিন্ন রকমের কথা বলেছেন, তবে 
এ মহাবিশ্বে এবং মানবজীবনে সেসব জিনিসের কি প্রভাব তা উল্লেখ করেছেন। এর উদ্দেশ্য হচ্ছে- এ সব জিনিস অস্পষ্ট ৫ 
অজ্ঞাত হয়েও তার প্রভাব যেমন সত্য তেমনি এ সব জিনিসের শপথ করে যে পরকালের সত্যতার প্রমাণ দেওয়া হয়েছে তা 
অভ্ঞাত ও অস্পষ্ট হলেও অবশ্যই সত্য ও বাস্তব যেখন এ সব বস্তু বাস্তব ও সত্য । -খিলাল] 


////.9811.5101.00 








(654 সত ৩০০০৮ ৫০2%]11503 .8 ৮. যখন নকষত্ররাজীর আলো নির্বাপিত হবে তার আলো 
৮ ৮১ চপ রি হয়ে যাবে। 
৮.7 
- হাটি ভিত 














2০১০৫ ৫৫ হপু তব ] 2 ১০. আর যখন পর্বতমালা উন্মুলিত হবে বিক্ষিপ্ত হয়ে 

দিতি রর 4 1 উড়তে থাকবে। 

টি ৮০৭০ পাচ ও পাটি চি বরণ ৩ নে 

17415791510 29120491151 ১) ১১, এবং রাসূলগণকে নির্ধারিত সময়ে উপস্থিত করা হবে। 
রা নি ৩ শব্দটি £4 যোগে এবং তৎপরিবর্তে হামযা 








12512 যোগে উভয় কেরাতে পঠিত হয়েছে অর্থাৎ যথাসময় 
এরি উপস্থিত করা হবে। 
4452 ৩০৯৫ ৮৮1১৮ ৩৭ -)1 ১২, কোন দিবসের জন্য মহান দিনের জন্য স্থিত রাখা 
222 হয়েছে? তাদের উম্মতগণের প্রতি প্রচার করার 
-(০-৯9 ৫৮ ৩ ব্যাপারে সাক্ষ্য দানের জন্য। 


৪1৫25 ৫বা ৮৫ 1১৮1 । ৩. বিচার দিবসের জগতের ম্ 1) 
০১৮৮৪ 3৮1 ০৮% ০801 ৮৮৮-ট ১ বিচার দিবসের জন্য সৃষ্টি ধ্য এটা হতে 1) 
রা ভিন চিনা ৫ -এর জওয়াব পাওয়া যায়। অর্থাৎ সৃষ্টি জগতের 


০০০ 1৮১ 5115) ৮1৯৯ সকলের বিচারকার্ষ সংঘটিত হবে । 





মিটি বিরিবের নে .$৫ ১৪. বিচার দিবস সন্ধে তুমি কী জান? এটা সেদিনের 
্ . ভয়াবহতা নির্দেশক। 





(10410 ভতাাপাদাাতও ১৫. সেদিন অসত্যারোপকারীদের জন্য চরম দুর্ভোগ এটা 
রশ ২০৪৩ 12৯ ৮5255: ৩০ ০১০. ভাদের প্রতি ধমকী্বরূপ। 








5 
০০৫5 


্ ক ৫ তঠ তত তার ৮৮৫ ৮৫ পসঠণ ৫. 
১০। ০৯৮৮৪ 22 419৪ : এ বাক্যটি 2% ০৮ -এর 41৮5০, যা 1 -এর জবাব হয়েছে, অথবা 
রি ৬:৮৫ পট পণ 


র্ ক ০ 
"এর ৮:৮৩ হতে ০৬ হওয়ার কারণে ৬১: ১. হয়েছে। -ফাতহুল কাদীর] 


১ 


৮৫5? পপ ত৮ 


০5015406১৮০ £58 : এ হলো 142 আর 31; হিলো তার ?% অথবা 41) হিলো 4€%, [2222 আর 
৩ হলো 1৫4 ,2£ এটা ইমাম সীবাওয়াইহ-এর অভিমত আর দ্বিতীয় এ হলো 1£2-2 আর ১-2015 হলো তার 5 
'তাদা এবং খবর মিলে ৬: ক্রিয়ার ০6:22 এর স্থানে পতিত হয়েছে। ৬ ক্রিয়াটি স্বীয় 4:2০ দু'টিসহ 
ছে। আর প্রথম বাকাটি হলো 1 -ফাতহুল কাদীর] 


৯০০ 


১৯ এর 5925 কোথা হতে এসেছে? : ৬: শব্দটি ৫:55 হতে উদ্ভূত, তাহলে £/% আসল কোথা হতে? এ প্রশ্নের 


ক্রেন 


জবাবে আল্লামা শাগকানী বলেছেন, এ এর 5টি 52542 %% হতে বদল হয়ে 22 হয়েছে। কারণ যেসব 9১: 

কট হয আর তার 22০টি লাষেমী বা আবশ্যকীয় হয়, তখন সেই 71/-কে 54: ছারা বদল করা বৈধ হয়। আবূ আমর, 

বানী এবং আব 3 দিয়ে 34? পড়িছেন। বাকি ক্ারীগণ তাকে 7::4 দিয়ে ৩৫9 পড়েছেন। -[ফাতহল কাদীর, কাবীর] 
///.6911./69101.00া 


....আফসীরে আলালাইন : আরবি-বাংলা, সন্তম খও | ২৯তম পারা] 
"০৮০৪5 1১৯9 সনি ইমাম রাহী (র.) ও পরশ্রের দু'টি জবাব দিরেছে- চি -এর জবা পূর্বে অর্থাৎ এ+ 


হিরোর? ৮৮৯৬ 


০৮৯8011822৮ 55:558 তিনি বলেছেন, এ জবাবটি শক্তিশালী নয়, কারণ জবাব এ % ₹220110- এর উপর 
পর ভি জবাব উহা, যার »£১:£ হলো- 


ঠ৭ ০৭ 24 পল সি 2 ২ ৫০ রি ০5৩:4১১৪2 


০1550175758 ০] ৫32০ শিকল 5 ৮৮৮ 2৮125 


অর্থাৎ যধন নক্ষত্ররাজি আলোহীন হয়ে পড়বে এবং ...... এবং... পারা দক রনী না 
সংঘটিত হবে! -কাবীর] 

₹ পুত /০০ ৫6০? ৮০৫ 
১১১৬৫ 4১৪) এটি হতে ১.4 হিসেবে ০১৮24 3-:4 হবে আর ইমাম সীবওয়াইহ -এর মতানুসারে এ 
45 "এর মধ্যে প্রথম (0০ টি হলো 124 আর 4 তার +:2 অথবা 40টি 2৫৫ এবং ওটি পি এ 
আর দ্বিতীয় (০)14--4 এবং ১531152উহার 4 এরা 4৫ হয়ে ৬১ ক্রিয়ার ৮১. 0৮271 

৮ রঃ ল 
5৩2 42 $ £45$ : এটি 1-554 হয়েছে। যদিও এটা ১০৮ % 54 হয়ে থাকে । আর এটা মূলত মাসদার এবং এ 
১ লিেলিগাতি -এর। আর তার উপর ০ হওয়ার কারণ হচ্ছে- 1১ ৫4 -এর ধ্বংস ও নিধন হওয়ার 
উপর যেন দালালত করে। কেননা, 4২:24 টি 91:22:16 315$/0/$ -এর উপর দালালত করে থাকে । সুতরাং 2.2 ৮5৩ 


1428 হয়ে 2 হওয়া জায়েজ হয়েছে। ঘেমন- 4:12 এটাও 5০০৫ হওয়া সম্বেও মুবতাদা হওয়া জায়েজ হয়েছে। 


৩: 85284185 ৮5৫5 4৫ : অর্থাৎ যখন নকষত্ররাজি মলিন হয়ে যাবে, আসমান বান খান হয়ে যাবে আর 
পর্বতমালাও তুলা বা পশমের ন্যায় উড়তে থাকবে । 

মা'আরিফ গ্রন্থকার বলেন এটার অর্থ তারকাগুলো বিলীন হয়ে যাবে! অথবা মওজুদ থাকবে বটে, কিন্তু আলো নষ্ট করে দেওয়া 
হবে৷ এতে সারা বিশ্ব অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। 

ইমাম রাধী (র.)-এর মতে, এটার অর্থ নক্ষত্ররাজি ছিন্র-বিচ্ছিত্ন হয়ে ধ্বংস হয়ে যাবে | অর্থাৎ 57271) ও 55:44-এর অর্থে 
বাবহত হবে। (কাবীর) কারো কারো মতে, সমথ বিশ্বের সৃষ্টি জগতের পরস্পরের বর্তমান যে বন্ধনের মাধ্যমে গতিবিধি রয়েছে 
তাদের সকল বন্ধন বিনষ্ট ও শিথিল করে দেওয়া হবে। 


পা ৮৮4 


চিন 18 ৬1-25 2155 : কাৰীর গ্রন্থে বলা হয়েছে- এত [গু -এর তাৎপর্য দু'টি হতে 
পারে। একটি হলো পাহাড়গুলোকে যখন ধুনে তুলার ন্যায় করা হবে। অপরটি হলো পাহাড়গুলো স্ব-সথ স্থান হতে স্বয়ং সজোর 
উত্ধাত হয়ে যাবে! 

জালালাইন গ্রন্থকার তার তাফসীর করেছেন ৩১:54 ১5 অর্থাৎ আশ আশ হয়ে যাবে এবং উড়তে থাকবে! স্ব 
ফলীরকারের তাফসীরের মরা সরবলেষে একই হযে ঘায়। 

০১ ০519৩ নি: এটার দু'টি অর্থ রয়েছে। প্রথম অর্থ হলো, 'ঘখন পাহাড়কে ধুনে ফেলা হবে” অং 
লা মতো ধন ফেলা হবে অপর অর্থ লো, যখন পর্বতমালা স্বীয় স্থান হতে স্থজোরে উৎক্ষিপ্ত হবে।” -[কাবীর] 








তে 


ক তত ক পকুত 


1 
! 
59740195৮15 235: গ্রন্থকার বলেন, 51 অর্থ- নির্দিষ্ট সময়েই একত্রিত করা হবে, নিদিষ্ট সম ৃ 
বলতে কিয়ামতের দিন বুঝানো হয়েছে-4:04/411 05 টি৩585 1 সন বিয়া | 
জন নির্ধারিত সময় করে দেওয়া হয়েছে তখনই সকল ফয়সালা হবে। 

মা'আরিফ গ্রন্থকার বলেন. :2% শব্দটি ৫: হতে ট::৮, হয়েছে। তার অর্থ- নির্ধারিত সময় । আল্লামা যামাবশারী (৭. [ 
বলেন, এটার অর্থ কোনো নিদিষ্ট সময়ে পৌছে যাওয়া এবং আয়াতের এই অর্থ হবে যে, আহ্বিয়ায়ে কেরাম ও রাসূলগণের জন: | 
যে নিদিষ্ট সময় ধার্য করা হয়েছিল যে. তারা তাদের উন্মতগণের কার্যাদিতে সাক্ষ্য দানের জন্য হাজির হবেন, তারা সে ছিল । 
সময়ে পৌছে গেছেন এবং তাদের হাজিরা প্রদানের সময় এসে গেছে। 1 


///.9811.5101.00 


তাফগীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম খণ্ড [২৯তম পারা ] ২৪১ 


টা পা ত্র পে ৫ 


/::778455 454054৮8455 44৬৯ 2 উপরে পরকাল বাস্তবায়ন মুর্তের চারটি অবস্থার কথা আলোচনা করা 
হয়েছে৷ অতঃপর বলা হয়েছে “কোন দিনের জন্য এ কাজটি বাকি রাখা হয়েছে?” অর্থাৎ মানুষের হিসাব-নিকাশ দেরি করা হচ্ছে 
কোন দিনের অপেক্ষায়? জবাবে বলা হয়েছে ১১-০-/|£/4. অর্থাৎ সেই কিয়ামতের দিনের অপেক্ষা করা হচ্ছে যেদিন আল্লাহ 
রাঙালা সত্য-মিথ্যার ফয়সালা করবেন, বান্দাদের মধ্যে ফয়সালা করবেন! অতঃপর বলা হয়েছে )-511%:4 0 4১: ০ অর্থ 
“দেই ফয়সালার দিনটি কি তা কি তোমার জানা আছে”? এটা রাসূলুল্লাহ হু -কে সম্বোধন করে বলা হয়েছে। উদ্দেশ্য হচ্ছে- 
এই দিন এতই তয়ন্কর এবং ভয়াবহ যে, তোষার পূর্বাপর জ্ঞান থাকা সত্তেও তার ভয়াবহতার পরিমাণ নির্ণয় করা সম্ভব নয়। এ 
দিন সম্বন্ধে যখন রাসূলুল্লাহ এএ3১-এর এ অবস্থা তখন অন্যান্য লোকের জন্য তা কত সংকটপূর্ণ হবে তা উপলব্ধি করা যায় না। 

কিয়ামত দিবসের এ ভয়ঙ্কর ও ভয়াবহ চিত্র অস্কনের পর যেন প্রশ্ন করা হয়েছে এ দিবসকে অস্বীকারকারীদের অবস্থা কি হবে? 
ক পষ্ট করে জবাব দেওয়া হয়েছে 42:64: 95: ৫: “সেদিন চূড়ান্ত ধ্বংস ও বিপর্ধয় হবে [অস্থীকারী] অমান্যকারী 
লোকদের জন্য” । অর্থাৎ যারা কিয়ামত অস্বীকার করে তাদের জন্য এ দিন অত্যন্ত তয়স্কর হবে । 4? শব্দের অর্থ- ধ্বংস, 
ুর্ভেগ। হাদীসে আছে ১4 জাহান্নামের একটি উপত্যকার নাম! এতে জাহান্নামীদের ক্ষতস্থানে পূজ একত্রিত হবে এবং এটাই 
হবে মিথ্যারোপকারীদের বাসস্থান। -মা'আরেফুল কোরআন] 

1:41 ির পরিচিতি : নবী করীম এ্্ঃ বলেছেন, (:%/হিলো দোজখের একটি খাটি । চন্লিশ বছর যাবৎ কাফেররা তাতে 
ধাক্কা খেতে থাকবে তবু তারা গভীরে পৌছতে পারবে না। -[আহমদ, তিরমিযী, বায়হাকী] 

হযরত ইবনে মাসউদ (রা.) বলেছেন, ওয়াইল হলো দোজখের একটি ঘাটি তাতে দোজখীদের পুঁজ প্রবাহিত হতে থাকবে । যারা 





হযরত আতা ইবনে ইয়াসার (র.) বলেছেন, )%% হলো দোজখের এমন একটি ঘাটি যা দোজবীদের পুঁজ দ্বারা পরিপূর্ণ । যদি 
গাহড়কেও এ ঘাটিতে ছেড়ে দেওয়া হয়, তবে তার তাপের কারণে পাহাড় গলে যাবে। 
-বায়হাকী, ইবনে জারীর, ইবনে মোবারক! 
হযরত ওসমান ইবনে আফফান (রা.) থেকে বর্ণিত, প্রিয় নবী প্রঃ ইরশাদ করেছেন, ওয়াইল হলো দোজখের একটি পাহাড় । 
ইমম রাধী রে.) লিখেছেন, আলোচ্য আয়াতে সতর্কবাণী উচ্চারণ করা হয়েছে তাদের উদ্দেশ্যে, যারা তাওহীদ, নবুয়ত এবং 
ব্মামতকে অস্বীকার করে। -কাবীর, মাযহারী] 
///.6911./69101.00া 







নি 








192 
ও ক. 1১ 
2 ৫. রি ০ ছা 
রি 43 রা 


চারে ১ ১ 
০0225 


৬/1 ০৮রু ন গঠণাঠিতা 





যু [২৯তম পান্না] 





৮1-15 ১৬. আমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করিনি? তাদের 


অসত্যারোপের কারণে অর্থাৎ আমি তাদেরকে ধ্বংস 
করেছি। 


১১ ১৭. অতঃপর আমি পরবতীদেরকে তাদের অনুগামী 





করবো যারা অসত্যারোপ করেছে। যেমন মক্কাবাসী 
কাফেরগণ সুতরাং আমি তাদেরকে ধ্বংস করবো । 


-% ১৮, এরূপই অসত্যারোপকারীদের সাথে কৃত আমার 


আচরণের ন্যায় আমি_পাপাচারীদের সাথে আচরণ 
করবো । ভবিষ্যতেও যারা পাপাচারিতায় লিপ্ত, হবে 
আমি তাদেরকে একইভাবে ধ্বংস করবো । 





৫425.) ১৯. সেদিন মিথ্যারোপকারীদের জন্য দুর্ভোগ এটা 5 





2৮5 িটোভিডিও 





স্বরূপ পুনকুক্ত হয়েছে। 


"1 . ২০. আমি কি তোমাদেরকে নগণা পানি হতে সৃষ্টি করিনি? 





তুচ্ছ তা হলো শুক্রবিন্দু। 


৭ ২১. তৎপর আমি তাকে নিরাপদ আধারে স্থাপন করেছি 





সুরক্ষিত, আর তা হলো জরায়ু 


46০00." ২২. এক নিদিষ্ট সময় পর্যন্ত তা হলো প্রসবকালীন সময়। 





৮৯ ০৮১ 15) ৮৬:০৩. 


- ১ 0৯1০5 ৫১০: ৩১০৪, 





তুর ৮৫৬০ 


০85 ১০৪ 65553955101 


৩৮৮ ০ 












৮2 ৯2) 


দি 855 50552 


কত 25 


তিলে 22582 


1 ২৩. অনন্তর আমি তাকে সুগঠিত করেছি এটার উপর 





সুতরাং কতই নিপুণ জষ্টা আমি । 


5 ২৪. সেদিন মিথ্যারোপকারীদের জন্য চরম দুর্ভোগ 1 
১০ ২৫. আমি কি পৃথিবীকে ধারণকারীরপে সৃষ্টি করিনি? 44 ৪ 











2 ৭ ৬ জবিভদের জনা তার পৃ এবং মনের জন্য ভার 


শব্দটি £ £5 অর্থে 2552 অর্থাৎ ৫ 4. ধারণকারী। | 
রর 





ই 
পরিতৃপ্ত করেছি মিষ্টি 





৮১:০7 718 ২৬. জেদিনমিথযারোপকারীদের জনয চরম দুর্ভোগ । আর £ 





কিয়ামতের দিন মিথ্যারোপকারীদেরকে বলা হবে: 


///.92111./58101.00]া 


শাফপীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম খণ্ড [২৯তম পারা] ২৪৩ 





১ :-এ অবতীর্ণ কেরাতসমূহ : জমহুর ৬: ও 2৫০ দিয়ে 67. ০:4 হিসেবে £$2554 44 পড়েছেন। অর্থাৎ 
“44:15 4 আবুল বাকা বলেন, এটা ৫: নয়, কারণ ০০ হলে এটার অর্থ হবে "পূর্বের লোকদেরকে ধ্বংস 


করেছি অতঃপর তাদের পরে পরবর্তী লোকদেরকেও ধ্বংস করেছি” -এটা সত্য নয়, কারণ পরবর্তী লোকদেরকে ধ্বংস করা 


হয়নি। 
হযরত ইবনে মাসউদ (র.) তাকে 5:53 449: 4$ পড়েছেন। আ'রায হযরত আববাস, ইবনে ওমর (রা.) হতে বর্ণনা করে 


১:৫-4 দিয়ে :425:4 পড়েছেন ১4৫ -এর উপর ০০৫ হিসেবে। শেহাবদ্দিন বলেছেন, 425: ক্রিয়াটি 34101 
রা বাকাটির উপর 44৮ হয়েছে। -ফাতহুল কাদীর] 

4: এটি 0-:54 -এর ০:১৯ হতে ৫৩ হিসেবে সূ. মানসূব হয়েছে 

55৩: এটা 41 এর ০৭৮৪ হয়েছে। 

(:/-এ অবতীর্ণ কেরাতসমূহ : জমহুর ৫.4 শব্দটিকে -:-:-3-: করে পড়েছেন, নাফে", কিসায়ী তাতে »১-:. যুক্ত 
করে 4:১2 হতে উদ্ভূত হিসেবে 45 পড়েছেন ফাররা এবং কিসায়ী বলেছেন, উভয়ের অর্থ অভিন্ন। ফাতহুল কাদীরা 


61575 পাদ ০৫ কত তপঞ ধা ৯1 


(654 455 4455 : ফাররা বলেছেন, (120 £ ৮০ শব্দদয় ৮১-45 হয়েছে .৫%$ তার উপর পতিত হওয়ার 


০ ০০ পচ 


কারণে। অর্থাৎ 15044 20৩ ০ ০৭ ১০ ৮21 কেউ কেউ বলেছেন, ৮ হতে ). হওয়ার কারণে ৬ 


হয়েছে। অর্থাৎ 1৫4 ১6:51:৫1: ফাতহুল কাদীর, কুরতুবী] 


শান আভল 


৮/5:64 55444 ১ ৪8755 455 : তাফসীরকারগণের বর্ণনা মতে, এর তাৎপর্য এই যে, ১৬-১৯ পর্যন্ত 
আয়তসমূহে আল্লাহ বলতে চান যে, যারা কিয়ামত অবিশ্বাস করে তারা তাদের অতীত জাতিদের ইতিহাস দেখে না যে, আল্লাহ 
আদের পূর্ববর্তী জাতিদেরকে তাদের দৌরাত্ম্য ও ধৃষ্টতা হেতু নিপাত করে দিয়েছেন। তবে তাই বলে এ পৃথিবীও মানবশূন্য 
নেই। বসুদ্ধরার কোনো অংশ খালি হয়নি। আল্লাহ অন্যান্য জাতিকে ধ্বংসপ্রাপ্ত জাতিদের স্থানে সৃষ্টি করেছেন। এক গেছে অন্য 
এসে তার স্থান দখল করেছে। অতএব, বর্তমান দৌরাত্ম্যদের ক্ষেত্রেও ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে। দুরৃত্ত ও দৌরাত্মযদের সঙ্গে 
এটাই আল্লাহর চিরাচরিত নীতি চলে এসেছে। 

৬২১৯১ ৮4১" এ1-255 4186: এ প্রশ্নের জবাবে ইমাম রাষী রে.) বলেছেন, "আউয়ালীন' বলতে হযরত 
রি এ-এর পর্বের সম কাফেরদেরে নুষামো ছোছে। র্ঘাৎজামি কি তোমার প্র মনত কারিরদেরকে ধান 
খান? 


৩ ততত 
/-০৮০শ 


৯৭ 744554 4 এ বাক্যটি 42900: 4426 অর্থাৎ ভবিষ্যতেও পরের কাফেরদেরকে পূর্বের কাফেরদের অনুগামী 
ক্রবো। অর্থাৎ তাদেরও একই পরিণতি হবে পরবর্তী আয়াতে বলা হয়েছে, এটা আল্লাহ তা'আলার শাশ্বত ও স্থায়ী বিধান। 
কবীর] 
ব্বকার বলেছেন, এখানে পরবর্তী বলে মক্কাবাসীদের বুঝানো হয়েছে। এটার তাৎপর্য হচ্ছে- মন্ধার কাফেরদেরকেও পূর্বের 
* ঈদের মতো ধ্বংস করা হবে, কারণ তারা অপরাধী । আর অপরাধীদের সম্বন্ধে আমাদের শাশ্বত ও চিরাচরিত বিধান হলো, 
ংস করা। সুতরাং ভবিষ্যতে যত অপরাধী অপরাধ করবে তাদের সকলকেই ধ্বংস করা হবে। 
খটাতো দুনিয়াতে হবে আর পরকালে? : পরকালে মিথ্যারোপকারী মুজরিম বা অপরাধীদের কি হবে সে সম্বন্ধে বলা হয়েছে, 
সেদিন মিথ্যারোপকারীদের জন্য বড়োই দুর্ভোগ রয়েছে।' অর্থাৎ দুনিয়া এবং আখেরাত উভয় স্থানেই তাদেরকে দুর্ভোগ পোহাতে 
২ যেমন কুরআনের একস্থানে বলা হয়েছে- 40 3৫ ৮25 "দুনিয়া এবং আখেরাত উতয় নষ্ট হলো ।” -কাবীর] 


///.966111./52101.00 


২৪৪ অফসীরে জলইন : আনুবি-আংলা, সপ্তম হও [২৯তম পাক] 


১৯৮০ টা ৩82৮555523৯: কার অথ সেই সমরটা সুদ কিক প্রকৃত অর্থ শুধু এতটুকুই লয় । এক 

আঁৎপর্য হলো যে. তার সমগ্ন বা মিয়াদটা কেকলম্র আল্লাহ তা'আলাই জ্ঞানে । কোন শিশু কতমাস্‌, কত্তদিল, কত ঘণ্ট-, তত 
মিনিট ও কত সেকেও মাতৃপর্তে অবস্থান করবে এবং তার ভূমিষ্ঠ হওরার সঠিক সময় কি? ভা পূর্বযহ্কে জেনে নেওয়া কোনে 
মানুষের পক্ষেই স্বপর নর । প্রত্যেকটি শিশুর হ্রন্য আল্লাহ তা-আ্ালাই এ সমক্লকালটি নিদিষ্ট করে দিয্রেছেন । তিনিই এ সম ও 
মিয়াদ সম্পর্কে পুরোপুরিভাবে ওয়াকিবহাল রয়েছেন । 

৮৫528৮১8524 ৮8755 4 : আল্লাহ তাআলা বলেছেন -আমি কি ভুমিকে জীবিত ও মৃত মানুষের 
জল্দ কিফাত করিনি- এ শব্দটি -:4 থেকে উত্ৃভ, এটার অর্থ হলো মিলানো বা জ্রমায়েত করা, এই ভৃষি সমন্ত 
মানবভ্ঞাতিকে একত্র করে তার গর্তে । জীবিত মানুষেরা তার পৃষ্ঠে ভার মৃত মানুষেরা তার গর্তে অবস্থান করে : -সাফওষা] 


রর 


ভোমাদেরুকে, আবার তোমাদেরকে এখানেই ফিরিয়ে আনবো, পুনরায় এখান হতে তোমাদেরকে বের করবো ।- 

ইমাম শ্বী (বর) বলেছেন, জায়াতের অর্থ হলো. -হূমির গর্ত হলো তোমাদের মৃত মানুষদের জন্য, আর পৃষ্ঠদেশ হলে 

তোমাদের জীবিতদের জল্য। সাফওযা] 

৩৮১৫৫082৮32 ক বারংবার আনয়ন করার কারণ : কাফেরদের যে ঘেই বিষয়ে যেই প্রকারের মিখ্যারেপের 

প্রকাশ লাভ করেছে সে সেই বিষয়ে ও স্থানেই আল্লাহ তাদের ধ্বংসের কথা ব্যক্ত করেছেন । অর্থাৎ ষত তাকহীব, তত ভাহনঁদ 

1১851 82540933৮15 5552 প্রত্যেক প্রকারের মিথ্যাবাদীর জন্য পৃথক পৃথক শাস্তির ঘোষণা দেওয়া হয়েছে, ত'ই 

আয়াভটিতে 94৫6 এসেছে । আবার হয়তো তাদের কোনো বিষয়কে অস্বীকার করা আল্লাহর সমীপে খুবই যাররাস্্ক জপরাধরূসপে 

গণ্য হয়েছে ! তাই অপরাধের স্থানে আল্লাহ বারংবার শাস্তির ধ্রকি দিয়েছেন। 

হাকীমুল উদ্বত হযরত মাওলানা জাশরাফু আলী থানবী (র.) এ ধমকির আজ্মাতঙুলোকে 7, আনয়ন করার দু'টি কারণ কক্ত 

করেছেন 

১. আরবের ফাসাহাত ও বালাগাত বিশ্বারদনের নীতি ছিল হে, তাদের বক্তব্যের মধ্যে তারা কয়েকটি কথা কলর পর একটি 
বিশেষ বাকা ব্যবহার করে থাকেন; আবার কয়েকটি বাক ব্যবহার করার পর পুনরায় এ বাক্যটি ব্যবহার করে থাকেন, যত 
তাদের বক্তব্যটি শ্রোতাবৃন্দ খুব গভীর মনযোগের সাথে শ্রবণ করে। আর এতে শ্রোতাদেরকে বক্তব্যের প্রতি আকর্ষিত 
করা হয় 
অন্রপ এটাও অর্থাৎ কালামুল্লাহর প্রতি এবং তাতে বর্ণিভ উদ্দেশ্য আদর্শ ও আদেশ-নিষেধের প্রতি তাদের মনোনিবেশ ভরার 
জাই এ বাকাটি বারংবার ব্যবহার করা হয়েছে । আর কালাসুল্লাহর প্রভাবে ঘেন তারা প্রভাবান্বিত হয়ে উঠে ' 

২. এ বাকাটি 4:১৫ ৯৮:45 জর সূরায় মেটে দশবার ব্যবহার করা হত্রেছে। কারণ. কিস্তামতকে যারা অস্কার 
করে থাকে ভাদের উপর দশটি কারণে সেদিন মসিবত এসে পড়বে এবং ভষাবহ বিপদে পতিত হবে । সে দর্শটি কিষরে 

তৃ-পৃষ্ঠের উপর পাহাড়সমূহকে উঁচু উঁচু করে স্থাপনের কারণ ও হিকমত : কপৃষ্টের উপর পাহাতৃসমূহকে উঁচু উহ করে 











স্থাপনের কারণতো আল্লাহ তা জালাই স্পষ্ট তাঘয়ে পবিত্র কালামে কলে দিয়েছেন যে. 15530800185 পে ১ 
আমি কি জমিনকে সমতল বিছবানাক্রপে তৈরি করিনি এবং পাহাড়গুলোকে পেরেগ স্ত্বপ স্থাপন করিনি? (সূরা আন-নাবাং অন 


৩১০৩ , 


অঙ্পাতে আরো বলেন সাও 5 9483 25058 | ০ ৮৮: তিনি হৃপৃষ্টে তোমাদের ইজুরে পাহামূহ 
স্থাপন অরেননিঃ ঘাতে তোমরা পরিবীতে লোলতে না থাক আর নহর ও পথসমূহ সৃষ্টি করিনি? মূল্ত যদি জাল্াহ এই ভরিতে 
বুকে পাহাড়পর্বত সৃজন লা করতেন তথাপিও জম্মিন হেলতে দোলতে হতে” না : কারণ কুদরত সব কিছুই করতে সক্ষ, 
সুতরাং পাহাড়লেশকে জমিন নড়াচড়া করার থেকে রক্ষা করার জন স্থাপন করুন্টা একটা আসিল" মাত্র জার অপর পক্ষে এগুলো 
ভিন নড়াচড়া করার কারণতে' মূলে আল্লাহ তা'আালাই ভালো জানেন, তথাপিও কুরআন-হাদীস হতে বা জান" বাহ তাতে 
প্রমাণিত হয় হে, সময় বিশ্বৃতৃমি সাগরের পানির মাঝে ভাসমান অবস্থায় রয়েছে ! কর্তমান কৈজ্ানিকগণও এ সিদ্ধান্তে পৌঁছতে 
কাধ হয়েতছে সুতরাং পানির উপর উলমল অবস্থ: হতে রক্ষা করার জন্য প্াহাড়কে পেরেগস্ন্বপ স্থাপন করা হয়েছে : 


////.9811.5101.00 






তাফসীরে জালালাইন : আরবি- বাংলা, সপ্তম খও [২৯তম পারা) ১৪ 








অনুবাদ : 
০0021555214 ৮৮০1৮০১০০২৯. উল_তারই দিকে যার ব্যাপারে শাস্তি 
১9৫ তোমরা মিথ্যারোপ করেছিলে । 
* ০৭5 








৫ পুর্ণ রে রর পরত পপ রা পা যার র রি র নু 

7953 ঞ্ে 04583: ক এটা উহার পর বির করণ 
তি তিনভাগে বিভক্ত হবে৷ 

1০ 


1০৮ ০০54 ৩১. যে ছায়া শীতল নয় যা সেই দিনের উত্তাপ হতে 
৩৫১ (8255৫ এটি ও. 1) ৩১. ৫ হায়া তল নয় 
টি রা বাঁচিয়ে ছায়া দিতে পারে এবং রক্ষা করবে না 


" রক ৩5/৩2/৫৯১৩ বত ১৩1 


শর ২ লটাশ ২৩ 0৮ তাদের হতে কোনো কিছুকে প্রতিরোধ করবে না 


-9৩-5 ৮4০। অগ্নি শিখা হতে দোজখের । 


4৯ ১৮:৮০৮৮ 201৮ (৫61. ৩২. নিশ্চয় তা অর্থাৎ জাহান্নাম উৎক্ষেপ করবে বৃহৎ 


রঃ রি রি সু রি ১০ 40 স্কুলিঙ্গ যা তথা হতে উৎক্ষিপ্ত হবে অস্টালিকা তুল্য 


৫ 8 তার বিশালত্ব ও উচ্চতা বিচারে অষ্টালিকার ন্যায় । 
2০ , 

দিনের 5 217 ৩৩. যেন তা উ্ট শ্রেণি ্ঠ ৯ শব্দটি ? রী এর 
৮5০2৮ 4১ শা বহুবচন, যা (7৫ এর বহুবচন! অপর এক 
হি 2320-০85৩ কেরাতে ত শব্দটি ৫1৯ পীতবর্ণ তার আকৃতি ও 
?:5214১ ১১০ বর্ণে । হাদীস শরীফে উক্ত হয়েছে যে, জাহান্নামের 
১১৯ 3০25 47৮ স্কীলঙ্গ আলকাতরার ন্যায় কাল হবে আর আরবগণ 
:৩- ১ কালো উষ্্রকে , বলে থাকে। কারণ কাল ও 


র্‌ রী রঃ নি 17578758857 
আয়াতে উল্লিখিত »£-০ শব্দটির অর্থ ১: বা 


১০৮১০ 2 ০৪ 2:20 কাল। আর কেউ বলেন, না, এরূপ অর্থ ঠিক নয়। 

৯৮১৫১৯৮৫004 2258 ০ জী িসচি ডিও -এর বহুবচন এবং 4.৯ শব্দটি 

৩0153055755 9550 রা উি 9 
হেত পু ঁ 5525 3:5.16 ৩৪. সেই দিন মিথ্যারোপকারীদের জনয দুর্ভোগ । 


///.92111./568101.00]া 





২৪৬... তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সন্ভম ও [ ২৯তম. লারা। রর 
আহক্কীক ও ভতক্রক্ীীব 





পপর রহ তীত 


২৪05 455 : জমহুর তাকে $০2 -এ ১5০ যুক্ত করে ৮৫0৫ পড়েছেন, ₹১০ টাল বান 
85771758701 মুজাহিদ, হোমাইদ, আচ্ছলামী ১৬০-এ ০ দিয়ে ৮হা্৫ পড়েছেন । 
অর্থাৎ উষ্টরের কললা বা গর্দান 42৫ টি 4755 নব কারা দা 54 
দিয়ে আর 9.2 এ ০৫ দিয়ে ৮458 পড়েছেন। তাও 429 -এর বহুবচন । ফাতহুল কাদীর] 


৬:৩৫, 


১১৪ ৫০০" 255. অমর ৩৯ -এ 05 দিযে ৮5 পড়েছেন হযরত ইবনে আববাস ও ইবনে মাকহাম ০০ 

-এ ৯৫৫ এবং দুই ,1/-এর একটি 4 যুক্ত করে 3125 পড়েছেন হযরত ঈসাও হযরত ইবনে আবহাসের মতানুসারে, 

তবে তিনি ও সদ 

৩৫০০ 44455  জমহ্র "৯ -এ ৮৫5৫ দিয়ে ৫4০ পড়েছেন। হামযা-কিসায়ী ও হাফস 40 পড়েছেন। অর্থাৎ 
করত 


44 -এর বহুবচন ইবনে আববাস, হাসান বসরী, ইবনে জোবাইর, কাতাদাহ্‌ এবং আবু রেজা: -এ 2৫5 দিয়ে ৫94৫ 


পড়েছেন, অর্থ নৌকার বৈঠা । -1ফাতহুল কাদীর] 
15125 -এর তারকীক এবং তাতে অবতীর্ণ কেরায়াতসমূহ : জমহর %;4 -এ ₹4 দিয়ে 5১31 -৮1 -এর 4: হিসেবে 
পড়েছেন। যায়েস ইবনে আলী, আ'রায, আমাশ আব হাইওয়া এবং এক বর্ন আদেমও ৩: রা হিসেবে 5 দিযে পড়েছেন, 


ক্রিয়ার দিকে -/-9/ হওয়ার কারণে, মূলত তার স্থান হলো 5. 2 হবার কারণে। কেউ কেউ তাকে 5 হওয়ার কারণে 
৮: পড়েছেন। -[ফাতহুল কাদীর, কাবীরা 


26-704 7৮52 ০75০1855459 4455 : অর্থাৎ আল্লাহ বলেন- কিয়ামতের দিবসে কাফের 

সম্প্রদায়কে বলা হবে 1] তোমরা এখনই সেই ভয়াবহ শাস্তির দিকে ধাবিত হও যাকে তোমরা দৃনিয়ার জীবনে অসত্য মনে 

করেছিলে । এটাই পরকাল অমান্যকারীদের প্রাপ্ত শান্তি । তাদের একটি শান্তির বর্ণনা এই দেওয়া হয়েছে যে, আল্লাহ বলবেন, 

তোমরা এমন এক প্রকার ছায়ার আশ্রয়ে চল, যা তিনটি শাখাযুক্ত হবে, তবে তাতে কোনো ঠাণ্ডা পাবে না। বরং তা জাহান্নাম 

থেকে নির্গত এক প্রকার ধোয়া, আধিকোর দরুন তা উঁচু হয়ে খান খান হয়ে প্রথমতঃ তিন খণ্ডে বিখন্তিত হবে । কাফেরগণকে 

আল্লাহ তা'আলা সেই দিবসের সকলের হিসাব-নিকাশ শেষ হওয়া পর্যস্ত এই ধোঁয়ায় নিমজ্জিত করে রাখবেন ! আর আল্লাহ 

মাকবুল বান্দাগণ আরশের রহমতে ছায়াতলে শান্তিতে এই সময় কাটাবে । 

আর সেই ধোয়ার আরও ভয়াবহ অবস্থা বর্ণনা করে বলেন- সেই ধোয়াসমূহ হতে এমন কতগুলো অগ্নির টুকরা চতুর্দিকে 

বিক্ষুরিত ও উলিয়ে পড়ভে থাকবে সেগুলো দেখভে মনে হবে যেন বড় বড় দালান ও রাজপ্রাসাদ ! আর মনে হবে হলুদ কার্ণর 

লম্পদানকারী আরবের উউগুলো খুব ক্ষীপ্ত হয়ে উড়ে বেড়াচ্ছে। সুতরাং যারা আল্লাহর নির্দেশ অমানা করবে এবং 24501 4 

-কে অবিশ্বাস করবে তারা যেন জেনে রাখে যে. সেই দিন তাদের এই দুরবস্থার অগ্সিতে দগ্ধ হতে হবে! 

জাহান্নামের ধোয়া তিন শ্রেণিতে বিভক্ত হওয়ার কারণ : দোজখের ধোয়া তিনটি শাখায় বিভক্ত হওয়ার কারণ হলো দো 

তিন শ্রেণির মানুষ প্রবেশ করবে। 

১. নেনব কাফের যারা সুস্পষ্ট ভাষায় আল্লাহ তাআলার প্রেরিত নবী-রাসূলগণকে মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে 

২. দেসব বিদআতী যারা পবিত্র কুরআনের সুস্পষ্ট নির্দেশের বিরোধিভা করে এবং এর অপব্যাখ্যা করে আর যেসব বি 
ওলামায়ে কেরাম একমত্য পোষণ করে তার বিরোধিতা করে। 

৩. যারা কুপ্রবৃত্তির তাড়নায় পাপাচারে লিপ্ত থাকে. ফরজসমূহ পরিত্যাগ করে । এ তিনটি দলের অপকর্মের শাস্তিস্বূপই দোজছের 
ধোয়া তিনভাগে বিভক্ত করা হয়েছে_ 


///.6911./69101.00া 


৫5৫৫2 5৭ 


সাফপীরে জালালাইন : আরবি-বাংলা, সন্তভম খও 






বি হবে। 
১ একটি শাখা নূর হবে, যা মু'মিনদের মাথার উপর এসে বসবে। 


২ দ্বিতীয় শাখাটি ধোঁয়া, যা মুনাফিকদের মাথার উপর এসে বসবে! 

ও তৃতীয় শাখাটি জ্বলন্ত অগ্নিক্ষুলিঙ্গ, যা কাফেরদের মাথার উপর এসে বসবে অথবা এর ছায়া দোজখে নেওয়ার তিনটি পথের 
কথা বলা হয়েছে যাতে তিন ধরনের লোক গমন করবে। 

১ প্রকাশ্যে যারা নবী-রাসূলগণকে মিথাজ্ঞান করেছে। 

২. পরোক্ষভাবে যারা নবী-রাসূলগণকে মিথ্যাজ্ঞান করেছে। 

৩. ঘারা পাপাচারে লিপ্ত হয়েছে। -নূরুল কোরআন] 

আয়াতসমূহে বর্ণিত ছায়ার সিফাতসমূহ : জাহান্নামবাসী কাফেরদেরকে বলা হবে, আজকে তোমরা ছায়ার দিকে যাও যাতে 

নিববর্ণিত সিফাতসমূহ বিদ্যমান- ১. ব্রিশাখা বিশিষ্ট । ২. ছায়াদাতা বাঁ শীতল নয়৷ ৩. আগুনের লেলিহান বা উত্তাপ হতে রক্ষা 

করেনা। ৪. অস্রালিকার মতো স্ফুলিঙ্গ উৎক্ষেপণ করে যা পীতবর্ণের উ্রসমূহের মতো ৷ 

/2.... 2 (6 ০১০০ এ: আল্লাহ তা'আলা বলেছেন, “সেই আগুন প্রাসাদের ন্যায় বিরাট ক্ষুলিঙ্গ নিক্ষেপ করবে । 

(জ লাফাতে থাকলে মনে হবে) যেন তা হলুদ বর্ণের উর ।” অর্থাৎ প্রত্যেকটি স্কুলিঙ্গ এক একটি প্রাসাদের মন্্রচা হবে, আর 

এই বড় বড় স্কুলিঙগসমূহ যখন বিস্কুরিত হবে ও চতুর্দিকে উড়তে শুরু করবে, তখন মনে হবে, যেন হলুদ বর্ণের উর লক্ষঝম্প 

করছে। 

আল্লামা আফীফ তাব্বারা বলেছেন, পবিত্র কুরআন- অগ্নি স্ুলিঙ্গ যখন আগুন হতে বিচ্ছিন্ন হয় তখন তাকে প্রাসাদের সাথে তুলনা 

করেছে। আর যখন নীচু হয়ে পড়ে এবং অসংখ্য শাখায় চতুর্দিকে উড়তে থাকে তখন তাকে হলুদ বর্ণের লক্ষঝম্পকারী উষ্ট্রের 

সাথে তুলনা করেছে । আয়াতে এই তুলনা ব্যবহার করার সময় আরবজাতির মানসিকতার প্রতি লক্ষ্য করা হয়েছে এবং তাদের 

অতি পরিচিত বন্তুর ব্যবহার করা হয়েছে। তাদের ঘরবাড়ি বেশ ছড়িয়ে ছিটিয়ে তৈরি করা হতো এবং বাড়ির আশেপাশে উষ্ট্রের 

ঝাক থাকত । পবিত্র কুরআন আগুনের ভয়াবহতার চিত্র অংকন করেছে তার ক্ফুলিঙ্গের চিত্র অংকন করে। কারণ স্ফুলিঙ্গ আগুনের 

সাথে সামঞ্জস্য রেখেই হয়। -রূহুল কোরআন] 

145৮১ 22 ৬০৫5 £1$$ : কোনো কোনো তবজ্ঞানী ৮: শব্দটির অর্থ ,: করেছেন, অর্থাৎ কৃষ্ণবর্ণের 

উর যায় এানে প্রথম দৃষ্ান্তটিতে স্ছুলিঙ্গুলোর উচ্চতা এবং ভয়াবহতা প্রকাশ পেয়েছে। আর দ্বিতীয় দৃষ্টানতটি দেওয়া হয়েছে 

অংনের বর্ণ এবং তার গতিশীলতা বুঝানোর জন্য ৷ নূরুল কোরআন] 


////.9811.5101.00 


টি ইসা জাই! 5 কবি আলা লু এ বত 
















আরিচা ৪৮ 
22৯০৮ 1৮221102155 শ০ ৩৫. পরী ীরিরীর টি এজি 
গা কারো বাকদ্ুর্তি হবে না তথায় কোনো বিষয়ে । 











পজটী 6 লজ তাপ সি ঠেরে ঠিক ঠেতাতা হ তু 
0৫৮৮8০7০৯70 8828. ৯ কে অনি দান কা বে সহ 
হত ্ ০ নিত পেশ করার জন্য যে, অজুহাত পেশ করবে এটা 6; 
্প্ট * ০2৫25 ন্‌ ন. ০১১৮ 
৮০৪ ৩825 ৩৮5 -এর প্রতি ৮2 সাবাবের মধ্যে শরিক হওয়া 
9302 4 1৮201 555 5 62155 ব্যতিরেকে ৷ সুতরাং এটা ,53 -এর স্থুলে অন্তত 
বুট অর্থাৎ যেহেতু অনুমতি নেই, কাজেই অজুহাত পেশ 

০০ করার অবকাশ নেই। 






টি 4:2০ ৩৭. সেদিন মিথ্যারোপকারীদের জন্য চরম দুর্ভোগ । 








টে .+/ ৩৮. এটাই ফায়সালার দিন, আমি তোমাদেরকে একত্র 
৬ ৩৫ 5৬ 5০০০০ ৮৩ বর বর থ্যারে পকারী 
(৮2702752562 জিব রা বডে ০ 
ঠক 2 0৮) তা চেণা, ৬৩০০, ঠক 59. এবং পুববতীদেরকে বর্বতীদেরকে তোমাদের পূর্ববর্তী 
কত পাকিঠঠণা ০০ ৫ ] 
রি 54 ৩৩ মিথ্যারোপকারীগণ। তাই তোমাদের সকলেরই 
» ৩০ হিসেব-নিকাশ ও শাস্তি কার্যকরী হবে 








8৫ 52051 ₹+৭ ৩৯. যদি তোমাদের কোনো কৌশল থাকে তোমাদের 
হতে শাস্তি প্রতিরোধ করার কোনো! ফন্দি থাকে তবে 

০ তোমরা সেই কৌশল প্রয়োগ করো তা কাঁজে লাগাও । 

৫22 ্ 5 £- ৪০. সেদিন মিথ্যারোপকারীদের জন্য চরম দুর্ভোগ । 


4৮4৯ একি 458: এটা তৎপূর্ববতী 55 হতে 05:05 হযেছে ($-54) আর ০9টি ৫০5 
পাকা পাগলা তা তলত 


৫ -এর উপর ০০০ হযেছে অথবা ৫৮টি 2১০ হয়েছে ফে'ল হতে- ৩-57072%9 


রে 
4 তই 


৮৮ 10 (5৮:17 
(3১5১3 41564৩৯5925 : এর মধ্যে একটি প্রশ্ন এই যে, ,($ এবং +1/ছারা যা 2 হা 














সেই 222টি ০১০ ৫ হয়ে থাকে, এটাই নাহবিদগণের নীতি, কিন্তু 63357) 241 0574 $/ -এর মধ্যে এটা বহাল 
রইল না কেন? 
এটার উত্তর এই যে, “৫ এবং (0 ১০44 তখনই ৮:১2: হবে যখন -১০৫- টি ১: হতে ৬:25 হবে 


ত ০২৮৫৮ 


যথা- 25:45 055 ০554৭ অর্থাৎ (14222580) মতুা ০০০৪০ তখন ৮৪৫৫ হবে না। 
৫০5. তত 
৫34১:5245ি5 : টি রক 2গরারা পরার, 

প্রাতিঠ: চা 


১. এটা 4৫42455 হিসেবে ১৫৮ হয়েছে। অ 53252 
২. অথবা, টা এরপর 3১৫০ 28 রে 25448 ইজ ইনি 


০৮৪০০ 


বলেন, এখানে ০১-2:% না হওয়ার কারণ হলো চা 2 ক ॥ 


ড////.99111./9901.00]া 


তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম খণ্ড | ২৯তম পারা] ২৪৯ 


"এ অবতীর্ণ কেরাতসমূহ : জমহুর তাকে 4:45. ১-: হিসেবে 6474 পড়েছেন। আর যায়েদ ইবনে আলী ১ 
কার 


+44 হিসেবে (40 বু পড়েছেন। ফাতহুল কাদীর] 


একটি প্রশ্ন এবং তার জবাব যদি প্রা হয় যে, ০:১৮ 1৯ আর 2৫65 25501752812 
(৮:৫৯ এবং 0৮ ৮৬ ৪ 4000 এবং ০৫:৮০ 401 ৫৮285 4 আয়া্তগুলোকে কিভাবে সামঞ্জস্য বিধান 
করা সন্ভব? 

অর্থাৎ প্রথম আয়াতটিতে বলা হয়েছে কিয়ামত দিবসে তারা কোনো কথা বলবে না। আর পরের আয়াতগুলোতে বলা হয়েছে যে, 
তারা কিয়ামত দিবসে আল্লাহর সাথে ঝগড়া করবে এবং বিভিন্ন ওজর-আপত্তি করবে ৷ সুতরাং আয়াতগুলোর পরস্পর বিরোধী 
হলো । এই প্রশ্বটির কয়েক রকম উত্তর দেওয়া হয়েছে। 

১ হযরত হাসান বসরী (র.) বলেছেন, আলোচ্য আয়াতের অর্থ এই যে, আজকে তারা কোনো দলিল পেশ করতে পারবে না, 

যেহেতু তাদের বাকি অন্যান্য কথাগুলো যেন কোনো কথাই নয়। 

২. ফাররা বলেছেন, তারা সেদিন কোনো কথা বলবে না অর্থাৎ জাহান্নামে প্রবেশের মুহূর্তে কোনো কথা বলবে না। কারণ পালা 
ইতঃপূর্বেই খতম হয়ে গেছে । এখন কথা বলে আর কোনো লাভ হবে না, সুতরাং চুপচাপ জাহান্নামের দিকে চলে যাবে । 
৩. 'কথা বলবে না' অর্থ সব সময় নিশ্চুপ থাকবে এমন নয় । কারণ কিয়ামত দিবসে কাফেররা কখনো বিভিন্ন ওজর-আপত্তি 

করবে, আবার কোনো কোনো সময় কথা বলবে না। -[ফাতহুল কাদীর, কাবীর] 
ওজর পেশ করতে না দেওয়া ইনসাফের খেলাফ : ৫)/১:) 24 $$5£ 4/ আয়াত হতে মনে হয়, তাদের ওজর থাকবে, 
কিন্তু তাদেরকে ওজর পেশ করার সুযোগ দেওয়া হবে না। এটা ইনসাফের খেলাফ । 
এসন্দেহের জবাব এই যে, তাদের অপরাধ পূর্বেই এমন অকাট্য দলিল-প্রমাণাদি ছারা প্রমাণ হয়ে যাবে যে, পুনর্বার পেশ করবার 
মতো কোনো ওজর আসলেই তাদের থাকবে না। আর যেসব সন্দেহ তাদের মনে উদিত হবে তা মূলত কোনো ওজরই নয়, 
হয়তো তাদের মনে আসতে পারে যে, আমরা তোমারই বান্দা যা করেছি সবই তোমারই ইচ্ছায়- ইরাদায় তোমার জ্ঞাতার্থে এবং 
ফ়সালায় করেছি । সুতরাং কেন আমরা অপরাধী হবো, কেন আমাদেরকে শাস্তি দেবে? তাদের এ ওজর অবশ্যই অবান্তর, কারণ 
অপরাধ করার জন্য আল্লাহ তা'আলা তাদেরকে বাধ্য করেননি । আল্লাহ তাদেরকে স্বাধীনতা দিয়েছিলেন, সত্য-সিথ্যা জানবার 
জন্য নবী পাঠিয়েছিলেন। এরপরও তারা স্বেচ্ছায় অপরাধ করে এ কথা বলা সম্পূর্ণ অযৌক্তিক ও অবান্তর ৷ -কাবীর] 

কোনো কোনো তত্তজ্ঞানী বলেছেন, অপরাধীদের কীর্তিকলাপের পক্ষে পেশ করার মতো কোনো ওজর-আপর্তিও থাকবে না। 
তাদের কৃতকর্মের সাক্ষী হবে তাদের আমলনামা । 
দিতীয়ত দুনিয়ার জীবনে তাদের দায়িত্বে নিয়োজিত ফেরেশতাগণ তাদের বিরুদ্ধেই সাক্ষ্য প্রদান করবে। 
ভীত প্রতোকটি মানুষের অঙ-পরত্যঙগও তার বিরুদ্ধ সাক্ষ্য প্রদান করবে। -নূরুল কোরআন] 
৮111 881$-5 ৬10৮55 445 : আল্লাহ বলবেন, দুনিয়াতে তো তোমরা প্রতারণামূলক কাজ খুবই করেছ, 
সকল প্রকারের কৌশল কার্যে পরিণত করেছ। (৮৮০41১21৫৮2) এটাতো ফয়সালার দিন। তোমরা একে অস্বীকার করতে, 
সয়াং আমি তোমাদেরকেও তোমাদের পূর্ববর্তী সকলকে সেই বিষয় ফয়সালার জন্য সমবেত করেছি। যদি তোমরা আমার 
ফাসালা হতে বাচবার কোনো ব্যবস্থা করতে পার তবে কর। আমি একটু দেখে নেই । তবে জেনে নাও সত্যকে যারা অস্বীকার 
খরেছে তাদের আজ নিস্তার নেই। 

১১০৪ ৬০৮৫ হি 0০ 3৮5 ৬৮5 255 : এক্ষণে তোমরা যদি আমার বিরুদ্ধে কোনো কৌশল অবলম্বন 
'্রতে পার তাহলে তা প্রয়োগ করে দেখ । অর্থাৎ দুনিয়াতে তো তোমরা খুব বেশি প্রতারণামূলক কাজ করেছ, বহু প্রচারের 
'ী-কৌশল অবলম্বন করেছ, কিন্তু এখানে তোমরা কোনোরূপ কৌশল অবলম্বন করে একটুও বাচতে পারবে না। 
এটা তাদেরকে লজ্জা এবং মানসিক শাস্তি ও যন্ত্রণা দানের লক্ষ্যে বলা হবে । 

বনামা আলৃসী (র.) লিখেছেন, তোমরা দুনিয়াতে আল্লাহ তা'আলার নাফরমানিতে ইসলামের বিরুদ্ধে যাদের নেতৃতু মেনে নিতে 
তাদের সকলকে আমি একসাথ করে দিয়েছি, অতএব সম্ভব হলে তাদের সাথে পরামর্শ করে দোজখের আজাব থেকে মুক্তি 
ষ্টার দুনিয়াতে মু'মিনদের বিরুদ্ধে ষড়যন্ত্রে তোমরা ছিলে সিদ্ধ এখন চেষ্টা করে দেখ তেমন কিছু করা যায় কনা 








ে 


-তে আবূ জাহল তার সমর্থকদেরকে বলত, তোমরাতো শক্তিশালী বীরপুরুষ- তোমরা দশজন মিলেও দোজখের একজন 
ধহরীকে কাবু করতে পারবে না? কিয়ামতের দ্রিন কাফেরদেরকে বলা হবে, এখন চেষ্টা করে দেখ আত্মরক্ষার কোনো ব্যবস্থা 


তে পার কিনা? “কবীর: রুল মাআনী, মাযহারী] 
////.96811.5101.00 






















১৫12 2555 2পতক প্রচ ৫১৫2 বৃক্ষের নিচে, কারণ সেখানে সূর্য থাকবে না যে, তার 
2790 9১55 ৮০৯ ০ ৮৪2 শি ও 2 উত্তা ্ র্য ন্‌ 
রে প ও প্রথরতা হতে বাচার জন্য ছায়ার প্রয়োজন 
টু হবে এবং ্রস্বণ বহুল স্থানে যার পানি প্রবহমান। 
0:%515256৮4252 555258561৪২. আর তাদের বাস্ছিত ফলমূলের প্রাচূর্যের মধ্যে এটা 
7 ১28 টি দ্বারা এই ইঙ্গিত করা হয়েছে যে, বেহেশতে আহার্য ও 
উপ লাল ৮9৮৮৮ পানীয় প্রত্যেকের অভিরুচি মতো সরবরাহের ব্যবস্থা 
(০22 (৫1৫0 4৬ 45 থাকবে। পার্থিব আহার্য ও পানীয় এটার বিপরীত । 
্ রি নি পর পরত কারণ দুনিয়ায় মানুষ সাধারণত তাই পানাহার করে য়া 
*+0 1025 42৫৪ ১5121 ৩ 
পি] ০০০ তি ৬৯ ০৮৮৭ ১ সে সংস্থান করতে সক্ষম হয়। 
০১৫ ৫৫৪ শ্ন বু তপাদ , আর তাদেরকে উদ্দেশ্য করে বলা হবে তোমরা 
228921-81 4. রে 
র্ ট়টে ্াচ্ছন্দ্ে পানাহার কর ৮৫:5৫ শব্দটি ০৩০ অর্থাৎ 
5৮০৬০] ০৮ ৫৮ (বান্টি তোমাদের কৃতকর্মের পুরস্কারস্ববূপ 





নত তত 25ব ততটা ইবাদত-বন্দেগি ও আনুগত্য হতে। 
০৮০ ৩৮১ 0৯ ৮৫ ০৯৮ ০55৪৪. নিচ আমি এভাবে যন্রপ তোমাদের পুরস্কৃত করেছি 
সত্কর্মশীলদেরকে করে থাকি। 


. সেদিন মিথ্যারোপকারীদের জন্য চরম দুর্ভোগ । 
55৩ 


রা রী ১ রি রান ৪৬. তোমরা পানাহার কর এবং উপভোগ কর কাফেরদের 
/৮-71৮৮8 সি প্রতি দুনিয়ায় সম্বোধন সামান্য পরিমাণ সময়, যার 


* পো 


চর 








৬১০৯৩ ১০৮ সস জিি শেষসীমা মৃত্যু পর্যন্ত, এটা দ্বারা তাদেরকে ধমক 
0 (95০৮০ দেওয়া হয়েছে। নিশ্চয় তোমরা অপরাধী । 











. সেদিন মিথ্যারোপকারীদের জন্য চরম দুর্ভোগ | 





. যুখন তাদেরকে বলা হয় যে, তোমরা রুকু কর 


সালাত আদায় কর তারা রুকু করে না সালাত আদায় 
করে না। 


. সেদিন মিথ্যারোপকারীদের জন্য চরম দুর্ভোগ | 











০. ৫০. সুতরাং তারা_ এটার পরিবর্তে কোন কথায় অর্থাৎ 
কুরআনের পরিবর্তে ঈমান আনয়ন করবে অর্থাৎ 


1৫5 ৯-1:+27 পাতপতত রতিত পাশা 2 
৪ ০৯৮ 91511 ৮1 ৮৮০ সপ ৬০ 


৮৮ * হারার যারা কুরআনের প্রতি মিথ্যারোপ করার পর তাদের পক্ষে অপর 
51054445৮৮5. ক কোনো আসমানি কিতাবে ঈমান আনয়ন সম্ভব লয়. 
১০ রা রাড যেহেতু কুরআন মজীদে এমন সমস্ত অলৌকিক বিষয় স্থান 
(5 ৩৩১৪ শট শি এ ৩ পেয়েছে, যা অপর কোনো আসমানি খে স্থান পায়নি: 
১ ৭ রি এতদৃসন্তেও তারা যখন কুরআনকে অস্বীকার করছে, তবে 
৮৮৮০০04-1141275402511-715স্1 তাদের পক্ষে অন্য কোনো র উপর ঈমান 

এ 6 গলদ পচলিশিহ শি ৯৩1 509 লি ৮ পর 


////.9811.5101.00 


তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম খণ্ড [২৯তম পারা] ২৪১ 


/ 45. কত িপডেছেন। আর আসমাপ- হী, লহ, আপা» বচন হিসেবে (4$ গড়েছেন 

+ফাতহুল কাদীর] 
(2454 4455 : জমহর ৩৪ ০4 হিসেবে ৫5:45 পড়েছেন । আর ইবনে আমের এক বর্ণনায় এবং ইয়াকুব 
১ -£:% হিসেবে * দিয়ে ০১:৯০ পড়েছেন। -ফাতহুল কাদীর] 


5 ৮১৫ 2 পা প্ঠ এপি তত 

১০৬৯ ১5 ৩৯:১৪ : এটা ৩৮৯ হয়ে ৮৯৪ ১০০৮ হয়েছে। 
42 তু টা ০ ৬:৩৩ পট) তত 

456 41৯5 : এটা 1 -এর ৮:১৪ হতে ০৬ হয়ে ৮৬০০ 95 হয়েছে। 

মিচরনে রি রে 


18243544155 : এটা (2518. হতে ৮: হিসেবে ব্যবহৃত । 


৩. 


এই আয়াতের শানে নুযূল : হযরত মুকাতিল (র.) বলেন- উল্লিখিত ৪৮ নং আয়াতটি ছাকীফ সম্প্রদায়কে উপলক্ষ্য করে 
অবতীর্ণ হয়। তারা নবী করীম এ: 
নামাজ পড়ার কথা বললেন এবং নামাজের নিয়ম শিখিয়ে দিলেন ৷ তখন তারা বলল, আমরা রুকু দিতে পারবো না। কেননা রুকু 
করতে আমাদের লজ্জা হয়। মানুষকে সোজা করে সৃষ্টি করা হয়েছে। রুকু করা হলে মানুষকে গরুর ন্যায় দেখায়। তখন নবী 
করীম এ: বললেন, যে ধর্মে রুকু-সিজদা করার বিধান নেই, তাতে উত্তম কোনো কিছু নেই এ ঘটনাকে উপলক্ষ করে 
উপরিউক্ত ৪৮ নং আয়াত অবতীর্ণ হয়। -[ফাতহুল কাদীর] 

৯5১০9 ০৯ (১৫40 ৫ ৮1455 4158 : ঈমানদারগণের নেককার্যসমূহের প্রতিদান সম্পর্কে বর্ণনা প্রদান করে 
আন্লাহ বলেন, পক্ষান্তরে মু'মিন-মুস্তাকীগণ আল্লাহর আরশ এবং বেহেশৃতের মনোরম ছায়ায় নিশ্চিন্ত মনে থাকবে । তাদের 
স্বাদের পানাহারের জন্য মনের মতো যাবতীয় বেহেশ্তী ফলমূল এবং দুধ, মধু, সরবত, পানি ইত্যাদির নহরসমৃূহ প্রবাহিত হতে 
থাকবে। সেখান থেকে ইচ্ছামতো পান করা সম্ভব হবে । আর তাদেরকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে- দুনিয়াতে তোমরা যে 
পুণয সাধনা করেছ, তারই বদৌলতে আজ এখানে মনের সুখে পানাহার করতে থাক, আল্লাহ তার পুণ্যাত্বা লোকদেরকে এমনই 
ধরতিদান দিয়ে থাকেন। এটাই আল্লাহর শাশ্বত বিধান। বেহেশতীগণ বেহেশৃতের নিয়ামত ভোগ করা যেমন আনন্দের ব্যাপার 
হবে তেমনি আনন্দ ভোগ করার জন্য যে নির্দেশ আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হবে তাও পরম আনন্দের কারণ হবে। (১) আর 
দুনিয়ার বহু স্বাদের বস্তু রয়েছে, যা সময়ের সাথে সম্পর্কিত কিন্তু বেহেশতে এ স্বাদ সর্বদা বহাল থাকবে। 

আয়াতে /+৫:/ দ্বারা উদ্দেশ্য : হযরত মুকাতিল, কালবী এবং ইমাম রাষী (র.) বলেছেন, এর দ্বারা উদ্দেশ্য করা হয়েছে 
নেসব লোককে যারা দুনিয়ার জীবনে শিরক থেকে আত্মরক্ষা করত ! 

কারো মতে, (*£57 শব্দ দ্বারা সেসব লোককে উদ্দেশ্য করা হয়েছে, যারা যাবতীয় পাপাচার হতে বেঁচে চলত। 

রা -[কবীর, নূরুল কোরআন] 
১৯০২৪ ০5713558141542 ৮০০5 245 £ আল্লাহ তা*আলা বলেছেন, [তাদেরকে বলা হবে! তোমরা 
শিদের কৃতকর্মের প্রতিদানন্বরূপ তৃত্তির সাথে পানাহার কর।- 

« কথাটি হয়তো আল্লাহ তা'আলা স্বয়ং নিজেই জান্নাতীদেরকে সম্বোধন করে বলবেন। আল্লাহর এ সম্বোধন এবং কথাটি হবে 
উদের জন্য একটি অত্যন্ত বড় নিয়ামত, হবে তাদের জন্য সম্মান ও আনন্দের বন্ু। অথবা এ কথাটি তাদেরকে উদ্দেশ্য করে 
১৫ বলবেন, তাদের সম্মানার্থে। -[রূহুল কোরআন] 

২৪পর এটার কারণ ব্যক্ত করে বলা হয়েছে যে, আমাদের শাশ্বত বিধান ও নিয়ম এই যে, আমরা সৎকর্মশীল লোকদেরকে 
সে পুর করে থাকি: কিন্ত যারা সৎকর্মশীল নয় এবং যারা পরকাল ্থীকার করে না তাদের জন্য বড়ই দুর্ভোগ অপেক্ষা 


১৪2 









পিঠ 
সপ ৬ জি এপ 


কাজ রি 1$-5255150 ৮555 425$ আল্লাহ ভা'আলা বলেছেন, [হে কাফেরগণ “তোমরা অল্প কিছু 
৭ জন্য পানাহার ভোগ করে নও। তোমরা তো অপরাধী নিঃসন্দেহে ।" 


///.6911./69101.00া 





করতে থাক। -ব্দহুল মাআনী] 
রি /1+৮৫* ৮৮ 52 রত পাতি ৪৮০০ 

৮4 ১১০ ৩ ০৮55 ৬105 4155 : অর্থাৎ যখন তাদেরকে 
হয় তখন তারা তা করে না, তবে রোজ 


এ আয়াত দ্বারা ০4 ওয়াজিব হওয়ার পক্ষে দলিল দান : যেসব 


লোক "আমর ওয়াজিব বুঝায়” বলে দাবি 
আয়াত দ্বারা দলিল দিয়ে থাকেন। কারণ এ আয়াতে দেখা যায় বুঝায় করেন, তারা এ 


কোনো তাফসীরকার বলেছেন, এ কথাটি তাদেরকে আখিরাতে বলা হবে; কিনতু যন তাদেযকে সিজদা করতে বলা হবে তবন 
ছারা চেষ্টা করেও সিজদা করতে পারবে নয! ফাতহুল কাদীর] 

৩৬৮১: ০৮৮2৯ 308 ৬৮০5 2455: আন্তাহ তা'আলা বলেছেন, “এটার পর [অর্থাৎ কুরআনের 
পরিবর্তে! কোন কথার প্রতি তারা ঈমান আনবে?” অর্থাৎ মানুষকে হক ও বাতিল, ন্যায় ও অন্যায়, ভালো ও মন্দ বুঝবার এবং 
হেদায়েতের পথ দেখাবার জন্য সবচেয়ে বড় যা হতে পারে তা কুরআননূপে নাজিল করে দেওয়া হয়েছে। এটা! পাঠ করে, 
শুনে-বুঝেও যদি কেউ ঈমান না আনতে পারে তাহলে অতঃপর তাদেরকে হেদায়েতের পথে নিয়ে আসার অর কি জিনিস 
থাকতে পারে? বস্তুত এমন দুষ্ট প্রকৃতির লোকেরা কোনো ভালো কথাকেই বিশ্বাস করে না । ভাই তাদের শাস্তি অবধারিত, ধংস 
অনিবার্য! নূরুল কোরআন] 


০৮০৫৮ ৭ 4. 


5৫406 2822 ৫৫8 একে বারবার উত্লেখের কারণ : আলোচ্ সূরায় মহান আল্লাহ /:৫৫:10 ১৮:15 -কে 
দশবার উল্লেখ করেছেন। দশটি কারণে মানুঘের ধ্বংস অনিবার্ধ তাই দশবার উল্লেখ করেছেন। মানুষকে আল্লাহ তা'আলার এমন 
যোগ্যতা ও শক্তি দান করেছেন যদি এর সদ্যবহার করা হয়, তবে জীবন সাধনা সার্থক হয়। পক্ষান্তরে ঘদি তা সঠিকভাবে 
পরিচালিত হয়, তবে আকীদা-বশ্বাস সঠিক হয় ৷ কাফের ও মুশরিকরা এদিক থেকে হতভাগা । কেননা জষ্টা ও পালনকর্তা আল্লাহ 
তা'আলার একতৃবাদে তারা বিশ্বাস করেনি বরং তার সাথে শিরক করেছে। 

ছিতীয়ত আল্লাহ তা*আলার গুণাবলির ব্যাপারেও তারা অত্যন্ত বাড়াবাড়ি করেছে এবং ভিত্তিহীন কথাবার্তা বলেছে। 

তৃতীয়ত ফেরেশতাদের ব্যাপারেও তারা ভ্রান্ত ধারণা করেছে। 

চতুর্থত তারা ধারণা করেছে, মানুষের জীবন এ পুথ্িবীতেই সীমিত। এরপর হাশর-নশর ও পুনজীবন বলতে কিছুই নেই 
পঞ্চমত তারা তাকদীরকে অস্বীকার করেছে। রঃ 
ষ্ঠত তার ূ্বকালের নবী-রাসূলগণকে এবং আসমানি কিতাবসমূহকে অস্বীকার করেছে। এ ছাড় যাদুর ছে দৈহিক 
রয়েছে তার অপপ্রয়োগ করে মারুঘ অন্যের প্রতি জুলুম-অত্যাচার করে। প্রতিপক্ষকে ধ্বংস করার অনা পড়ে লা: 
এমনিভাবে হিংসা-বিছ্েষ ও পরশ্রীকাতরতায় মানুষ একে অন্যকে ঘায়েল করার চেষ্টা করে। টি 
এছাড়া নারী-পুরুষের সম্পর্কের ক্ষেত্রে আল্লাহ তা'আলার যো বিধান প্রবর্তন করেছেন, তা লঙন করার পারলাম 
বিশেষে চতুষ্পদ জর পায়ে বনমিত হয় মূলত যারা কিয়ামতের দিনের প্রতি বাস কারো নিত অপরাধমূলক কাজে লিং 
দরবারে নিজের জীবনে কৃতকর্মের জন্য জবাবদিহি করতে হবে বলেত করোটিই 07৮৭ 
থাকে । এমনিই দশটি অপরাধের প্রেক্ষিতেই 5: ১৮১5 ৮৪ ক বারংবার 

সতর্কবাণী উচ্চারণ করা হয়েছে। [নূরুল কোরআন] 


///.6211./59101.00া 


তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম খণ্ড [৩০তম পারা] ২০৩ 














2০5 চা 
ঠা. ১১054012৮01 : ৩০তম [ত্রিংশতিতম] পারা 
রতি 


ং 








পল 4855 

(০1$,8০ : সুরা আন-নাবা 
নামকরণের কারণ : অত্র সূরার নাম 'আন-নাবা'! সূরার দ্বিতীয় আয়াতের -:৯]1 2 ৮০-এর মধ্য হতে 4 

০৮৮24 % চাও রি টা 

কে কেন্্র করেই 5:01 নামকরণ করা হয়েছে৷ “নাবা" শব্দটির অর্থ সংবাদ বা খবর এ সূরায় কিয়ামত ও পরকাল সম্পর্কিত 

তরে শন্প্িততত 2৩ পুত * 
বিভিন্ন সংবাদ দেওয়া হয়েছে, কারণে ৮-2/ নামকরণ যর্থার্থ হয়েছে। এ সৃূরাকে 9405 %5 ও 2৭ এবং “তাসাওল'ও বলা 
হয়। এতে ২টি রুকু", ৪১টি আয়াত, ১৩৭টি শব্দ এবং ৬৯০টি অক্ষর রয়েছে। _[খাযেন, কাবীর, নূরুল কোরআন] 


সূরাটির মূলকথা ও আলোচ্য বিষয় : আলোচ্য সূরাটিতে প্রধানত কিয়ামতের কথা উল্লিখিত হয়েছে! এর পূর্ববর্তী সূরা 
অল-মুরসালাতে'ও অনুরূপভাবে পরকাল ও কিয়ামতের কথা আলোচিত হয়েছে। এ সূরার প্রথম অংশে নাবায়ে আযীম বা 
ক্য্ামতের ভয়াবহতা বর্ণনা করা হয়েছে। এর সমর্থনে পরবর্তী ৬ হতে ১৩ আয়াত পর্যন্ত আল্লাহর সৃষ্টি-নৈপুণ্যের মাহাত্ম্য বর্ণনা 
কর হয়েছে। অতঃপর নাবায়ে আযীম-এর বিস্তারিত বর্ণনা প্রদান করা হয়েছে ১৭ হতে ২০ আয়াতে । কিয়ামতের পরে 
দোজবাসী ও বেহেশতবাসীদের পর্যায়ক্রমে শান্তি ও পুরস্কারের কথা বর্ণনা করে উপসংহারে হাশরের ময়দানে অবিশ্বাসীদের 
অনুশোচনার কথা উল্লিখিত হয়েছে। 

এসূরয় বলা হয়েছে- পরকালের কথা শুনতে পেয়ে মক্কাবাসীরা শহরের প্রতিটি অলিতে-গলিতে আলোচনা সমালোচনা শুরু 
করেছিল। তাই সূরার প্রথম বাক্যেই সেদিকে ইঙ্গিত করা হয়েছে। অতঃপর পরকালে অবিশ্বাসীদেরকে জিজ্ঞাসা করা হয়েছে। 
তোমরা কি এ পৃথিবী ও এ জমিনকে দেখতে পাও না? একে তো আমিই তোমাদের শয্যারূপে বানিয়ে দিয়েছি। এ সুউচ্চ 
বতমালা কি তোমাদের দৃষ্টিতে পড়ে না? একে আমিই খুঁটির মতো মাটিতে পুঁতে রেখেছি। তোমরা কি নিজেদের ব্যাপারে 
ভেবে দেখ না? আমিই তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। তোমাদের ন্দ্রাকে শান্তির বাহন হিসেবে সৃষ্টি করেছি। রাতকে 
অঙছাদনকারী এবং দিনকে জীবিকা অর্জনের উপায় বানিয়ে দিয়েছি। সৃদৃঢ় সপ্ত আকাশ এবং আলো ও তাপ প্রদানকারী উজ্জ্বল সূর্য 
্টকরেছি। আকাশে ভাসমান মেঘ হতে বৃষ্টি বর্ষণ করেছি এবং এ বৃষ্টির পানির দ্বারা তোমাদের জন্য শস্য, শাক-সবজি ও ঘন 
ঝা'বাগিা সৃষ্টি করেছি। এটা কি তোমাদের বোধগম্য হয় না? আমি যদি এ সমস্ত কর্মকাণ্ড করতে পারি তবে এ সৃষ্টিকে ধ্বংস 
বর আবার পুনঃ সৃষ্টি করতে পারবো না- এটা_ তোমরা কিভাবে ধারণা কর? এ বিশ্ব জগতের যাবতীয় সৃষ্টি লক্ষ্যহীন নয়। 
ষ্টিনোকের এ বিরাট কারখানা মূলত মানবজাতির কল্যাণের জন্যই পরিপূর্ণ বুদ্ধিমত্তা ও সূক্ষ্ম জ্ঞানশীলতা দ্বারা তৈরি করা 
ইয়ছে। তাই মানবজাতিকে এর উৎকৃষ্ট ব্যবহারের প্রচুর ক্ষমতাও দেওয়া হয়েছে। অথচ মানুষ যথেচ্ছভাবে এসব কিছুর 
িগ-বাবহার করবে, আর সৃষ্টিকর্তার আদেশ নিষেধ মানবে না, ভালো কাজের জন্য পুরস্কার এবং মন্দ কাজের জন্য শাস্তি দেওয়া 
ধবনা, তা কেমন করে বোধগম্য হতে পারে? 

$্য্ যক্তি-প্রমাণের পরে বলিষ্ঠ ভাষায় বলা হয়েছে যে, শেষ বিচারের দিন নিঃসন্দেহে যথাসময়ে তোমাদেরকে উপস্থিত করা 
২ তোমরা যে যেখানে বা যখনই মৃত্যুবরণ করে থাক না কেন, সেদিন শিঙ্গায় ফুঁ দেওয়ার সাথে সাথে দলে দলে পুনরুথান 
ঈর তোমাদেরকে মহান আল্লাহর দরবারে হাজির করা হবে। সে দিন আকাশসমূহ্র দ্বার খুলে দেওয়া হবে এবং 
বউ পর্বতগুলো স্থনচ্ুত হয়ে ছিবলভিন্ বালুকণায় পরিণত হবে। পুনরুষ্থানের পরে অবিশ্বাসী ও বিশ্বাসীদের পরিণাম সম্পর্কে 
জছে- যারা আল্লাহদ্রোহী তাদের জন্য জাহান্নাম হবে ঘাটি বিশেষ। অনন্তকাল তারা জাহান্নামে অবস্থান করবে। তৃষা 
দিাঠ পানীয়ের স্বাদ আহ্াদন করতে পারবে না। শাস্তস্বরূপ অসহনীয় গরম পানীয় ও পুঁজ পরিবেশন করা হবে। যেহেতু তারা 
দসং-নিকাশের তবিষ্যদ্াপীকে তোয়াক্কা করেনি; বরং মিথ্যা বলে উড়িয়ে দিয়েছিল । 

অর ঈমানদারদের প্রহার সম্পর্কে পরবর্তী আয়াতসমূহে বলা হয়েছে যে, নিঃসন্দেহে মুসতাকীগণ সফলকাম হবে। 
২ বকে বাগ-বাগিচা, আঙ্গুর সমবয়স্কা যুবতী নারী এবং উপচে পড়া পানপাত্র প্রদান করা হবে । অনুরূপভাবে আরো বিচিত্র 
শে আরাম-আয়েশের ব্যবস্থা করা হবে । 

জের আয়াতসমূহ আল্লাহ তা'আলার আদালতের চি পেশ করা হয়েছে। বলা হয়েছে যে, দিন জীবাআসমূহ ও 
উা্েণ সরিবন্ধভাবে দীড়িয়ে থাকবে। আল্লাহর হকুম ব্যতীত কেউ কোনো কথা বলতে পারবে না। যা বলবে তাও ধার্থ বলবে 
সন্িটি বলা হয়েছে যে, কিয়ামতের আগমন সম্পর্কে আগাম যে খবর দেওয়া হয়েছে তা সন্দেহাতীতভাবে সত্য । যার ইচ্ছা 
হর সত্যতা স্বীকার করে আল্লাহর পথ অবলম্বন করতে পারে । এ সতর্কবাণী শুনেও যারা কিয়ামতকে অন্বীকার করবে, 
বর াবতীয় কৃতকর্ম তাদের চোখের সামনে উপস্থাপন করা হবে। তখন অনুতাপ করা ছাড়া আর তাদের কোনো উপায় 
ইষ্ট সা। তখন তারা অনুতাপ করে বলবে, হায়! আমরা যদি দুনিয়াতে সৃষ্টি না হতাম, অথবা পশু-পাখি ও বৃক্ষ-লতার মতো 


সখে মিশে একাকার হয়ে যেতাম তবে কতইনা ভালো হতো । -খাযেন, কাবীর! 


///.6211./59101.00া 


_ তাফসীরে জালালাইন : আব্লবি-বাংলা, সন্তম যও [৩০তম পারা] 





ঃ ০৮ 


2৫ 8015৮22 


শ্ 


: সূরা আন-নাবা মক্কায় অবতীর্ণ 


ছু ৪০): ৪১ আয়াভবিশিষ্ট 








22 


৩৯৮1 201৮ 
পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি 





৪ তত 
০০০৮ ০৮০৪ :602৮৫5 


৮৫454855589 উনি 
এ তে ০2522০815 
হি তিতা! ক (8 


৩৩৬ 






*৫৩ 






৬৭] 

০৩০৩ 221 টি তাত তাত 
৩৯০] ০০৮০০০52518 ৬, 
কস: ৪ 


পা ৬০৮ 
এ 3১০১৩০) -০চ 


১. 


শা ২. 





০,৮৬৩ পতঠা তত 


৯৯০৯৫ নি 6৫. 


এত ০৮ (রে ত৩| 4550 50190 





কি সম্পর্কেকোন বিষয় সম্পর্কে এরা একে অপরকে 
জিজ্ঞাসাবাদ করছে কুরাইশগণ একে অন্যকে জিজ্ঞাসা 
করছে। 

সে মহাসংবাদ বিষয়েসে বিষয়ের বিবরণ । আর 
88758828 
রাসূলুল্লাহ এ আনীত কুরআন । যাতে পুনরুথান 
ইততাদি বিয়ের ঝরনা রয়েছে 


সে বিষয় যাতে তারা পরম্পরে মতভেদ করছে 
মুমিনগণ তা সাব্যস্ত করে আর কাফেরগণ তা 


অস্বীকার করে। 

কখনো নয় এটা ভিরঙ্কার ও ধমকদান উদ্দেশ্যে ব্যবহত 
অর্থাৎ তাদের ধারণা ঠিক নয়। অচিরেই তারা জানতে 
পারবে এটা অস্বীকার করার পরিণতিতে তাদের উপর 
কি আপতিত হয়? 

আবার বলি, কখনো নয়, তারা অচিরেই জানতে পারবে 
এটা পূর্ববর্তী বক্তব্যের তাকিদ, আর এখানে 2 টি এ জনা 
ব্যবহার করা হয়েছে যে, দ্বিতীয় সাবধান বাণীটি পূর্ববর্তী 
বক্তব্য অপেক্ষা অধিক কঠোর । 








০ চি ইমাম যুজাজ (র.) বলেন, £ শব্দটির মূল এ ছিল। নূন কে মীমের মধ্যে ইদগাম করা হয়েছে 
কেননা, উজ অক্ষর গুন্াহর দিক দিয়ে একই রকম তারপর 421-কে হ্যফ করা হয়েছে। 


৩,৫০১ 


কুরতুবী, সাফওয়া, কামালাইন, ফাতহুল কদর! : 


আরবি ভাষায় আটটি শব্দ থেকে (৫ -এর ২০ শকোধিক বাবহার হওয়ার কার্ণে হযফ করোলেওরা হয়! যেমন 


--৬১- ০৮৪77 পি 


১,991. 9901. 00] 


_জফসীরে জালালাইন,: : আরবি-বাংলা, সন্তম খও [৩০তম পারা] ২৫ 


এ বাহার করা হয়- 25-71-077৯ 2. রি -কামালাইন, কারীর] 
আল্লামা আলী (র.) বলেন, হিলি  -এর উপর এসেছে । তারপর প্রশ্রবোধক এবং অপ্রশ্নীবোধকের 
বদারনাঃ জন 0 হরর হের । অর্থাৎ প্রশ্নবোধক হলে হতে ০০ পড়ে যাবে। 


-[রূহুল মা'আনী, ফাতহুল কাদীর] 


দূরা আল-মুরসালাতের সাথে সূরা আন-নাবার যোগসূত্র: পূর্ববর্তী সূরায় ইরশাদ হয়েছে যে, টি দি 
অর্থাৎ আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি দ্বারা সৃষ্টি করিনি?' আরো ইরশাদ হয়েছে যে, ৩০৮১৬ ১০4০ 01 তথা 'আমি কি 
ভূমিকে সৃষ্টি করিনি ধারণকারীরূপে?' আর অত্র সূরায় এসেছে যে, 14০০) ১ (0 অর্থাৎ 'আমি কি ভুমিকে করিনি 
বিছানাস্বরপ? এটাই হলো পূর্বোক্ত সূরার সাথে সম্পর্ক । এ ছাড়া পূর্বোক্ত সূরায় কিয়ামত দিবসের যে বিপদাপদ দেখা দেবে তার 
বিবরণ স্থান পেয়েছে। আর এ সূরায়ও কিয়ামতের দিনের অবস্থা বর্ণিত হয়েছে। পূর্ববর্তী সূরার সাথে এটিও হলো সম্পর্কের 
ভিত্তি। “নূরুল কোরআন] 
কোনো কোনো মুফাসসিরের মতে, সূরা আল-মুরসালাত (১:41 ০44৬ ৫05 এ আয়াত দিয়ে শেষ হয়েছে। এখানে 
৬১ শব্দটি ছারা কুরআনকে বুঝানো হয়েছে এবং বলা হয়েছে যে, তারা যদি এমন কুরআনকে বিশ্বাস না করে, যে কুরআন 
হযরত মুহাম্মদ এ এর রিসালাতের পূর্ণ স্বীকৃতি দিচ্ছে, তাহলে তার আর কোনো কথাকে বিশ্বাস করবে? আর এ সূরাতে (24 
বলে সেই কুরআন মাজীদের আলোচনাকে পুনরায় উল্লেখ করা হয়েছে। -রুহুল মা“আনি] 
অথবা, সূরা আন-নাবার প্রথমে পুনরুথানের কথা বিশেষভাবে আলোচিত হয়েছে, আর সূরা আল-মুরসালাতে কাফেরদের পক্ষ 
হতে পুনরুথানের অস্বীকৃতি উল্লিখিত হয়েছে। মনে হয় যেন এ সৃরাতে তাদের এ অস্বীকৃতির দীতভাঙ্গা জবাব প্রদান করা 
হয়েছে। 
মূরার শানে নুযূল : ইবনে জারীর, ইবনে আবু হাতিম ও হাসান (র.) হতে বর্ণনা করেছেন যে, নবী করীম এুরহং নবুয়ত প্রান্তির 
পরেই মন্কাবাসীদের কাছে ইসলামের দাওয়াত পেশ করেন এবং কিয়ামত ও পরকাল সম্পর্কে তয় প্রদর্শন করেন। তখন মক্কার 
বুইশগণ একে অপরকে এ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছিল। এ সময় আল্লাহ তা'আলা উপরিউক্ত আয়াতসমূহ অবতীর্ণ করেন। 
-(লোবাব, ফাতহুল কাদীর] 
অথবা, হযরত মুহাম্মদ গ্রহ হিজরতের পূর্বে মন্কার মানুষকে তাওহীদের প্রতি, তার নবুয়ত প্রাপ্তির প্রতি বিশ্বাস স্থাপন, কিয়ামত 
€ হাশর মাঠের পুনরল্থান, বিচার অনুষ্ঠান, পাপ-পুণ্যের পরিণাম ইত্যাদি মৌলিক বিষয়ে বিশ্বাস স্থাপনের জন্য আহ্বান জানান, 
তন মন্কার কাফেরগণ এসব বিষয়সমূহকে অলীক ও অবাস্তব বলে উড়িয়ে দেয়। আর ঠাট্টা-বিদ্ধপ করে একে অপরকে বলতে 
বকে, ওহে! আমাদের ধ্বংসের দিন কখন আসবে? মৃত লোকদের হাড়-মাংস একসাথ হয়ে তারা কবে পুনরজ্জীবিত হবে এবং 
ই বা শাস্তি া পুরষ্কার ভোগ করবে? কাফেরদের উপহাস ও হঠকারিতার জবাবে উপরিউক্ত আয়াতসমূহ অবতীর্ণ হয়। 
-খাযেন, হোসাইনী] 
ওখানে প্রশ্নবোধক ছারা উদ্দেশ্য : (৪ শব্দটির মধ্যে যে প্রশ্নবোধক রয়েছে তা দ্বারা নিছক প্রশ্নবোধক উদ্দেশ্য নয়, বরং 
লে দামে কাফেরগণ কিয়ামতের ব্যাপারে বিন্ময়ে চক্ষু বিস্ফারিত করে শুনত তারা 
এ কঠোরভাবে অহীকার করে ঘেত এবং ঠা্চ্ছলে বির প্রশ্ন করে বড়াত। অতএব, আল্লাহ তাদের অবস্থাকে 
শ্রোতার সামনে তুলে ধরতে প্রয়াস পেয়েছেন যে, দেখ, এদের অবস্থা দেখ, কি সম্পর্কে প্রশ্ন করছে? 
রাতে -সাফওয়া, কাশশাফ, বহুল মা'আনী, ফাতহুল কাদীর, জালালাইন! 
২০২ : দ্বারা উদ্দেশ্য : আভিধানিক অর্থ- মহাসংবাদ, মহান বাক্য বা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ । 
ই্ধী বলে, মুফাস্রিরগণ (:৯০)| ৮:৫-এর তিনটি উদ্দেশ্য বর্ণনা করেছেন। 


রা কিয়ামত উদ্দেশ্য, আর এটাই প্রকৃত অর্থ, ইবনে যায়েদ এ মত পোষণ করেন। আর এটি কয়েকটি কারণে 
পযোগ্য। 





///.9211./58101.00]া 





পরের আলোচনার ভূমিকাহ্বরূপ । করেছেন, এর থর বুঝা যায় যে, ০১2315, কথাটি 


গ- অথবা, ৮১৯০] শব্দটি কিয়ামতের একটি পরিচিত নাম । যেমন, টা টনি 


ইরা কর নটি 9 ৪:1৮9:509420 20 
রঃ হয়েছে, এটা মুজাহিদে 2৮ ৮০০৬ পক ৩৩19 ৩৯০ তা 
২.*৮ বলে র * এটা মুজাহিদের অতিমত। এ কথার পেছনে দু'টি দলিল রয়েছে_ 


ক. যে বড় ব্যাপারটি নিয়ে কাফেরগণ মতবিরোধ করছে, তা 
কেউ কবিতা, কেউ পূর্ববর্তী যুগের কিংবদদ্তী বলেছিল 82৮ 

. কেননা, (৫ শব্দটি :-এর 45০5 এির পু নয় । অতএব 52 শব্দটির তাফসীর "পুনরুত্থান" বা নবুয়ত" 

করার চেয়ে 'কুরআন' করাই উত্তম । 

৩০4১1 05 বলে হযরত মুহাম্মদ 32২3-এর দবুয়তকে বুঝানো হয়েছে। কেননা হযরত মুহাম্মদ 5253 যখন রাসূল হিসেবে 
প্রেরিত হয়েছিলেন, তখন কাফেরগণ পরস্পর বলাবলি শুরু করেছিল যে, কি হলো? এমতাবস্থায় আল্লাহ তা'আলা % 
25204 অবতীর্ণ করলেন। -[কাবীর, খাযেন] 

প্রকৃতপক্ষে এখানে (2৮ ড:৫ দ্বারা কুরআনে হাকীম, নবুয়তে মৃহামদী 2233 এবং কিয়ামত সবই উদ্দেশ্য। কেননা, 

এগুলোর একটি অপরটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। 

4০ হতে আলিফ হযফ করার কারণ : ইমাম রাষী (র.) তীর কিতাবে উল্লেখ করেন যে, কয়েকটি কারণে এ১। -কে হযফ 

করা হয়েছে, যেমন 

১. গুন্নাহর সময় এক আলিফ বরাবর গুন্নাহ করতে হয়, যেন গুন্নাহতেই আলিফের কাজ আদায় হয়ে যায়। পু 

২. জুরজানী (র.) বলেন, প্রশ্নবোধক (. এবং ইসমে মাওসূলের  -এর মধ্যে পার্থকা করার জন্য ্রশ্নেবাধক ০ হতে 44 
-কে হযফ করা হয়েছে। ূ রা 

৩. হরফে জার ১৫ -এর সাথে ০ -এর এমন সংযোগ হয়েছে যে, এবন মনে হয় ০টি ০-৮এর একটি অংশ বিশেষ । 40 
থাকলে এ সংযোগ বুঝা যায় না। কেননা. সহ ৬ ভিন্ন একটি শব্দ 


-া- ; 2: [সংক্ষিপ্তকরণ] -এর জন্য হযফ করা হয়েছে। কেনলা এ শব্দটি উচ্চারণে বারবার আছে। 
৪. ২ -কে এখানে ০০৫৯০ [সংক্ষিপ্তকরণ] টা 


খ 





25 তে কয়েকটি কেরাত : 1 শব্দটিতে নিম্বোক্ত কয়েকটি কেরাত দেখা যায়। .. 
১. হযরত আবুল্লাহ ইবনে মাসউদ (রা.), উবাই, ইকরামা ও ঈসা (র.) প্রমুখ ₹০-এর স্থলে [52 আলিফ যুক্ত করে পড়েন। 
5 'আনী, ফাতহুল কাদীর! 

২. আলিফ ব্যতীত 45 এই কেরাতটি হলো জমহরের। -+রূহুল মা'আগী, এ রী 

৬ আলিফ ব্যতীতাহায়ে সাক্তা (9) যুক্ত করে পড়তেন ইমাম বায্ধী এবং ইবনে কাছীর রে.) যেমন 225 কিন্তু দিয় 
কেরাতটি অধিক বিশুদ্ধ ও অধিক গ্রহণযোগ্য । ফাতহুল কাদীর| 

১১১৯৫৮০৪ টনি 

০০৫ পি এর সর্বনামের ৮৮ ও অ টিন 

১:0,5055 -এর মধ্য হে সরবনামটি আছে, তা কুরাইশী কাফেরদের দিকে প্রত্যাবর্তন করেছে 
কুরাইশ অন্য কুরাইশীদেরকে প্রশ্ন করছে। -জালালাইন, কাবীর, ফাতহুল কাদীর 


র বলেন, সর্বনামটির দ্বারা কাফের এবং মু'মিন সকলকে বুঝানো টি 
২. ইমাম রী (রা ুিনগণ তাদের ঈমান পরি করার নিয়তে প্রশ্ন করেছিল, আর কাছ? 


ঠান্টা-বিদ্রপ এবং সন্দেহের বশবর্তী হয়ে । তাফসীরে কাবীরা 
//.9211./58101.00]া 


হবে কতিপয় 






১৭ ১ 5 5401 ৬1৮৮১ 4155 : কিয়ামত ও আখেরাতের ব্যাপারে মানুষ বিভিন্ন 
ধনে এব্যাপারে যারা ইসলামি আকিদার সাথে দ্বিমত পোষণ করে তাদের মধোও আবার মতবিরোধ দেখা যায়। তাদের কেউ 
কে ঈসায়ী চিন্তাধারায় প্রভাবিত । তারা পুনরুজ্জীবিত হওয়াকে স্বীকার করে, তবে তাদের কথা হলো শরীর নয়: বরং আত্মা 
উধিত হবে । কারো মতে, শুধু শরীর উঠে দীড়াবে। কেউ আবার এ ব্যাপারে দ্বিধা-দন্দু পোষণ করেন, তারা বলেন যে. পরকাল 
হাতেও পারে আরার নাও হতে পারে । ৩-০-:.-:+ ০১০ ০১0৮ 41 $% [আমরা নিছক ধারণা করি মাত্র-এ ব্যাপারে 
আমর দৃঢ় বিশ্বাসী নই ।] একে তারা অস্ীকার করে না আবার পুরোপুরি স্বীকারও করে না। অনা এক দল একে পরিফার অস্থীকার 
₹৫। তাদের মতে এ পৃথিবীর জীবনই একমাত্র জীবন। এর পরে আর কিছু নেই । মৃত্যুর পর কখানো পুনরায় জীবিত করা হবে 
নূ তাদের উল্তি নিঙ্গোক্তভাবে কুরআন মাজীদে তুলে ধরা হয়েছে। খু! 7 ০০১৩১ ৮:০ ৮-। 0৪০৮ ঝা ৬৯ চো 
:১১ (আমাদের দুনিয়ার জীবন ছাড়া আর কোনো জীবন নেই। এখানে আমরা কেউ মৃত্যুবরণ করি আবার কেউ জন্য গ্রহণ 
করি। যুগই আমাদের ধ্বংসকর্তা |] "১:১৮ ৫৮০ ভি! ৮5 ঝর ০৯ ঠা" [দুনিয়ার জীবন একমাত্র জীবন আমরা 
পুনরুজ্জীবিত হবো না || আবার কেউ বা আল্লাহকে স্বীকার করত, কিন্তু কিয়ামতকে অস্বীকার করত । যাদের হাড়-মাংসের 
অভ্ভিত্ই থাকবে না তারা কিভাবে পুনরায় জীবিত হয়ে উঠবে তা তাদের বুঝে আসছিল না। মোটকথা, যত জন তত মত । 
যেহেতু তাদের নিকট এ ব্যাপারে কোনো নির্ভুল জ্ঞান ছিল না, সেহেতু অনুমানের উপর নির্ভর করে যার যা মনে চাইত তা বলত। 
স্টি জ্ঞান থাকলে সকলেই একথা বলত ॥ যেমন ঈমানদারগণের নিকট এ ব্যাপারে সঠিক জ্ঞান থাকায় তারা একমত্যে 
পৌঁছতে পেরেছে । সুতরাং হযরত আদম (আ.) হতে এ পর্যন্ত সকল নবীগণও তাদের অনুসারী মু'মিনগণের বক্তব্য হলো শরীর 
ও আত্মা উভয় |একযোগে] পুনরায় জীবিত হবে । তাদের হিসাব-নিকাশের জন্য আল্লাহর দরবারে উপস্থিত করা হবে। 

রুহুল মা*আনী, ফাত্হুল কাদীর] 
কিয়ামতের ব্যাপারে কারা মতবিরোধ করত? : 
ক. কাফের ও মুশরিকরা নিজেদের মধ্যে পরম্পরে কিয়ামতের ব্যাপারে মতবিরোধ করত, যা পূর্বে উল্লেখ করা হয়েছে । তাদের 

মধ্যে এ ব্যাপারে “নানা মুনীর নানা মত, প্রচলিত ছিল। 
ধ. কাফের ও মুমিনগণ এ ব্যাপারে মতবিরোধ করত । কাফেররা একে অস্বীকার ও প্রত্যাখ্যান করত । পক্ষান্তরে ঈমানদারগণ 
একে স্বীকার ও সাব্যস্ত করত । 

১৬৮১5 4০৫৭ ৪1455 4155 : নবী ও রাসূলগণ সর্বসম্মতভাবে পুনরুথথানের ও পরকালের ঘোষণা করে গেছেন। 
ডথাপি তারা উক্ত আকীদা বা বিশ্বাসকে মান্য করছে না; বরং নিজেদের ভুল আকীদা-বিশ্বাসের উপর অটল থেকেছে। সুতরাং সে 
দিবস দূরে নয়, যখন সে বিভীষিকাময় দৃশ্য সামনে পেশ করা হবে যে ব্যাপারে তারা সমালোচনা করছে, তা তারা নিজেরাই 
বক্ষে দেখতে পাবে । যখন হাড়ে-হাড়ে উপলব্ধি করবে যে, কিয়ামত কাকে বলে? আর এটাও বুঝতে পারবে যে, একে 
স্বীকার করা হঠকারিতা ছাড়া আর কিছুই ছিল না। মহানবী 3:£:-এর প্রতিটি কথা হাতে হাতে পাবে । 4৫ ও 2 শব্দদ্য়কে 
কেউ কেউ বলেছেন যে, তাকিদের জন্য আনা হয়েছে। আর কারো কারো মতে প্রথমটি বরযখকে এবং দ্বিতীয়টি কিয়ামতকে 
নবান্ত করার জন্য নেওয়া হয়েছে। বরযখের শাস্তি তো খেয়াল করার মতো হবে । আর কিয়ামতের শাস্তি ও প্রতিদান বাস্তবেই 
২বে। তথায় শরীর ও আত্মা এক সাথেই থাকবে। দুনিয়ায় যদ্ধূপ আত্মার উপর শরীরের প্রাধান্য রয়েছে তদ্রপ বরযখে শরীরের 
ার আত্মার প্রাধান্য থাকবে । মোটকথা এ দৃশ্যমান জগতে শরীর প্রধান এবং আত্মা অপ্রধান। আর সে অদৃশ্য জগতে আত্মা 
ধান ও শারীর অপ্রধান হবে। এর প্রকৃত অবস্থা মৃত্যুর পূর্বে উপলব্ধি করা সম্ভব নয়। 
কটি অভিযোগ ও এর জবাব : আল্লাহ তা*আলা এখানে কিয়ামত ত দিবসের দিকে ইঙ্গিত করে বলেছেন-৫ ১:4১: 
১৮২০ ৯৫ অথচ সুরা আত-তাকাছুরে কিয়ামতের দিকে ইঙ্গিত করে বলেছেন- $-4% 9১15 ৮7১৮ 
১৯২০ এখন প্রশ্ন হয় যে, €৮-০-এর পূর্বে ৬ হলে অদূর ভবিষ্যৎকে বুঝায় এবং ১ হলে দূরবর্তী তবিষ্যৎকে বুঝায় 
ইং একই কিয়ামতের ব্যাপারে পরস্পর বিরোধী উক্ত দু'টি শব্দ কিভাবে ব্যবহৃত হতে পারে? 
£' জবাবে মুফাসসিরগণ বলেছেন যে, সূরা আন-নাবার মধ্যে যেহেতু ঈমানদারগণকে সম্বোধন করে বলা হয়েছে, যারা 
উমতকে স্বীকার করেন, তাই 5:17: বলা হয়েছে, যা নিকট ভবিষ্যৎকে বুঝায়। পক্ষান্তরে সূরা আত-তাকাছুরের মধ্যে 
[ফদের সফোধন করা হয়েছে, যার! কিয়ামতকে অববীকার করে । এ জন্য ১১145 ২১. বলা হয়েছে- যা দূর ভবিষ্যৎকে 
১৭ । কেননা অন্যত্র ইরশাদ হয়েছে ৮: 51765170552 2 অর্থাৎ কাফেররা মনে করে কিয়ামত সুদূর পরাহত, অথচ 
' মা তো দেখতে পাচ্ছি যে, এটা অতি নিকটে । 
///.6911.//66101.00া 











হয়েছে। এখানে ১: শেষার্ধে ব্যবহৃত 
সতর্ক করার জন্য এসেছে। _/আযীযী] নিও দিসি 


*৪১৯৫০৫ $ -কে দু'বার উল্লেখ করার কারণ কি? : গণ 21১7০ 44 
লও সা তাফসীর বিশারদগণ ০৮১ একে দু'বার উল্লেখের বিভিন্ন 


ক. প্রথমটির আকিদের জন্য ছবিতীয়টি উল্লেখ করা হয়েছে! তবে 2/শ্দ প্রয়োগের মাধ্যমে 
য় যায় যে, দ্বিতীয় সতর্ক 
প্রথমটি অপেক্ষা কঠোরতর। বা নু ্ 


খ. প্রথম বাক দ্বারা ০70 51 ৰা মৃত যন্ত্রণা এর প্রতি ইঙ্গিত করা হয়েছে এবং দ্বিতীয় বাক্য দ্বারা কিয়ামতের বিভীষিকার 
প্রতি ইঙ্গিত করা হয়েছে। 


গ- প্রথম বাক্য দ্বারা যারা পরস্পরকে জিজ্ঞাসাবাদ করছিল তাদেরকে সতর্ক করা হয়েছে এবং দ্বিতীয় বাকা সারা কিয়ামত 
অস্বীকারকারীদেরকে সাবধান করা হয়েছে! 


ঘ. প্রথম বাক্যের দ্বারা পুনরু্থানের প্রতি ইঙ্গিত করা হয়েছে এবং দ্বিতীয় বাক্যের ছারা পুনরুম্থানকে অস্বীকার করার প্রতিফলের 
দিকে ইশারা করা হয়েছে। 

উ. প্রথম বাকোর ছারা কাফিরদের অবস্থার কথা বলা হয়েছে এবং দ্বিতীয় বাক্যের দ্বারা মু'মিনগণের অবস্থাকে বুঝানো হয়েছে 
অর্থাৎ কাফেররা প্রথমত নিজেদের অবস্থা জানতে পারবে এবং তারপর মু'মিনগণের হাল-হাকিকত অবগত হবে। 

চ. প্রথমোক্ত বাক্য ছারা শারীরিক শাস্তিকে বুঝানো হয়েছে এবং দ্বিতীয় বাক্য দ্বারা রূহানী শাস্তির কথা বলা হয়েছে! 

ছ. প্রথমোক্ত 2১:12 -এর কর্তা হলো মু'মিনগণ এবং দ্বিতীয় ০৯-1..- -এর কর্তা হলো৷ কাফেররা । আর উভয়ের 
1541 কর্ম) হলো 22905 [পরিণাম]। অর্থাৎ সে দিবস মু'মিন ও কাফের উভয়ই তাদের স্ব-স্ব কর্মফল লাভ করবে। 
এমতাবস্থায় প্রথমটি 2৮) ও দ্বিতীয়টি ১--£:-এর জন্য হবে। 

জ. ইবনে মালিক (র.) বলেছেন, উক্ত বাক্যছয়ে তাকীদে লফযী (শাব্দিক তাকিদ) হয়েছে। 

ঝ. কারো মতে, প্রথমটি ছারা বরযখ ও দ্বিতীয়টি ছারা কিয়ামতের প্রতি ইঙ্গিত করা হয়েছে! রাহুল মা'আনী 

(5৮0555 -এর বর্ণিত কেরাতসমূহ : এখানে দু'টি আয়াতে 3১-4-২৮- শব্দটি এসেছে! অতএব, 

১. জমহরের কেরাত হলো 'ইয়া" ছারা অর্থাৎ ১)... মিযোন 

২. ইমাম হাসান, ইবনে আমের ও মালিক ইবনে দীনার রে.) উতয় স্থানে 'তা' ছারা অর্থাৎ ১৮০ পড়েছেন... 

৩. ইমাম যাহহাক রে.) হতে বর্ণিত। তিনি প্রথমটিতে 'তা' দ্বারা 2217 এবং দ্বিতীয়টিতে ইয়া" ছারা ৫১০ 
পড়েছেন! -[রুহুল মা'আনী, কাবীর] 


///.6211./59101.00া 


শাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সঙ্ভম যও [৩০তম পারা) 





ভি শপ 
(17154 ০০০। দশ পি0০০ 


,০/০৫৪। এ 
(৮০০১১ 


পাটি তা তি তগ 


০১৩ এসিটিলি, 
০৪ 1১০১1 ০৮৮১ ৬ 


অনুবাদ : 


-্গ 
র্‌ 


লজ ী উ টি । তা পপ 
৮০1 ৮1 ০৮৮ ৪ ৯-৯% ৬. অতঃপর আল্লাহ তা'আলা যে পুনরুখ্থানে সক্ষম, 


সেদিকে ইঙ্গিত করে ইরশাদ করেছেন- আমি কি 
পৃথিবীকে শয্যা করিনি বিছানা, দোলনার ন্যায়। 

৭. আর পাহাড়সমূহকে কীলক? যা দ্বারা পৃথিবী স্থির 
হয়েছে, যেমন তীবুসমূহ কলকের দ্বারা স্থির থাকে । 
আর প্রশ্রবোধকটি সাব্যস্ত করণার্থে ৷ 








৮. আর আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি 


রী পুরুষ ও নারীরপে। 


০১5৩৫ (20 ৩1 পপ ৩৩ 
14৮8 ১১) ৮৮০) পাটা 
- 2 ৪ ট 
দিলারা 
১৩০৩০ 1) ১০1) শিসিএ০৪ 
55, শত ভুত ৩ জা পিভাতভ তপু পত০ত০ 


১ রা ৫ 


5 
87417147 


ক্র 


পাঞজ্পাপাতা 


কত পা পাপা পা্িপাণলা 





[চা পাত 


প্র তি তানি তি তা তা 


পা কট শালা তা 


টিটি 


5 


শত তা ৬ তাতে +০% ২ তপতি পপি তত 
৮৯3 শিল্প ওঠ | চীওি ভেশীইি 


প্িঙাতিতটি ৩ ক ১ 





৮৮৭ 


2) .১০ 





০5৮ ০৮০০৭ 
৮০১৪ 
[505 00571271105, 


৮৮৪, 


2.1 


৯. আর তোমাদের নিদ্রাকে বিশ্রাম করেছি তোমাদের 
দেহের জন্য প্রশান্তি ৷ 
আর রাতকে আবরণ করেছি স্বীয় অন্ধকারে 


বা! 
১১. আর দিবসকে জীবিকার সময় করেছিজীবিকা আহরণ 
করার সময় । 


১২. আর নির্মাণ করেছি তোমাদের উপরে সাতটি সপ্ত 
আকাশ। যা সুস্থিত 255 শব্দটি 2555 -এর বহুবচন 
অর্থাৎ সুদৃঢ় ও মজবুত, দীর্ঘকালের অতিক্রম তাতে 
কোনোরপ প্রতিক্রিয়া সৃষ্টি করে না। 

আর আমি সৃষ্টি করেছি একটি প্রদীপমালোকবর্তিকা 


যা সমুজ্ল আলোকবিকীরণকারী অর্থাৎ সূর্য। 





৯০, 








১৩. 





১৪. আর বর্ষণ করেছি মেঘমালা হতে বর্ষণ আসন 
মেঘমালা সে যুবতী মেয়ের ন্যায় যার খতুস্রাব আসন্ন 
হয়েছে। প্রচুর বারি মুষলধারে বৃষ্টি । 


১৫. যাতে আমি উৎপনু করতে পারি শস্যযেমন গম এবং 
উদ্ভিদ যেমন, ঘাসের চারা । 





3-১৭ ১৬. আর উদ্যানসমূহ বাগানসমূহ ঘন-সন্রিবিষ্ট জড়িয়ে 


থাকা, 302 শব্দটি ০:2০ -এর বহুবচন, যেমন 


৯ ্ উট ৮৪2৮5 -এর বহুবচন 91757 


(:-৯-/3 £438.: বাক্যটি পূর্ববর্তী বাক্যের 


150 


১565 


শতক 


45০ ক্রিয়ার সাথে ১ হরফে আত্ফ ছারা যুক্ত হয়েছে। অর্থাৎ. 


০১৭1 34৫ পূর্ববর্তী বাক্যে ১১/ ও ১: শব্দ ৫255 ক্রিয়ার যথাক্রমে ১ম ও ২য় 4১-221 পরবর্তী বাক্যের 


|1./59101.00]া 


টি ......ভোফসীরে জালালাইন : আরবি-বাংলা, সন্তম 


২৮৩ 155 অনুরূপভাবে ১২5 ক্রিয়ার যথাক্রমে 
১০৭: (পর্বতিসমূহ] বহুবচন, একবডনে 4 






চেখে ১ম ও ২য় ১০১ হয়ে প্রথম বাকোর সাথে ০৫১০ হয়েছ। 
1 ১521: পেরেকসমূহ, বুটাসমূহ, কীলকসমূহ, বনবচন, একবচনে 281 
2 বত ই ০০টি তার পরে উল ০ সের বপেণ (.-) হযেছে টা সানী 
এ কারণেই এ আয়াতে চিনা টি ১০০ 8555 মিহব। 
2 র অর্থ 3) করা হয়েছে। অতএব, ৯1. শব্দটি মানসূব হওয়ার কারণে এর সিফাত 
১, ॥ -কামালাইন ও কুরতুবী] 


[শরা্া্গিক আতলাভন্না] 


পূর্ববর্তী আয়াতের সাথে যোগসূত্র: পূর্ববর্তী আয়াতসমূহে কাফেরদের কিয়ামত ও পরকালকে অস্ীফার করার কথা বল 
ইয়েছে। তারা মূলত এ জন্যই একে অস্বীকার করেছে যে, এটা সংঘটিত হওয়া অসম্ব। যা্াা বস্তুত তারা আল্লাহ তাআলার 
অসীম কুদরতকেই অস্বীকার করেছে! সুতরাং আলোচ্য আয়াতসমূহে এমন কতিপয় বিষয়ের উল্লেখ র 
তত র সীমাহীন র পরিচয় বাণী। সৃতরাং যিনি বিষয় করা হয়েছে, যা আল্লাহ 
রা কুদরতের । সুতরাং যিনি এ সকল সম্পাদন করতে সক্ষম তিনি কিয়ামত সঙ্ঘটনেও পূর্ণ 
142+০৯১৯৭ /০৯১/ 4555 28 অললাহ তাআলা বলেন, 540১১ 2খদে (৫০ 
বিছানা বা সমতল ভূমি । আর ০ শব্দের আভিধানিক অর্থ দোলনা বিশেষ %4+ শব্দটি ?$: হতেই উদগত হয়েছে। দোলনা 
এক রজ্জর সাথে ঝুলন্ত থাকে অথচ এ দোদুল্যমান অবস্থায়ই তাতে শিশু নিশ্চিন্তে ঘুমিয়ে থাকে। এ পৃথিবী দোলনার সাথে 
তুলনীয়। মহাশূন্যে এ দোদুল্যমান পৃথিবীকেও মানুষের জন্য আরামদায়ক করে সৃষ্টি করা হয়েছে । অথচ এ পৃথিবী প্রতি ঘটা 
এক হাজার মাইল গতিতে নিজ মেরুদণ্ডের উপর আবর্তিত হচ্ছে উল্লেখ্য যে, কক্ষপথে এর গতি ঘণ্টায় ৬ লক্ষ ৩৬ হাজার 
যাইল। এর গর্ভে এমন তাপ বিদ্যমান রয়েছে যে, কঠিন শিলাখণ্ও গলে যাবে৷ আগ্নেয়গিরির অগুদগীরণের গলিত লাভাস্্োতই 
এর যথার্থ প্রমাণ; কিন্তু তা সত্বেও সৃষ্টিকর্তা এ পৃথিবীকে এমন প্রশান্ত বানিয়েছেন যে, তোমরা এর সাথে মধ্যাকর্ষণের শক্তিতে 
উল্টাভাবে ঝুলেও আদৌ কোনো কিছু অনুতব করতে পারছ না। তোমরা নিশ্চিন্তে চলাফেরা করছ। বন্দুকের গুলীর চেয়েও 
দ্রুতগামী বাহনের উপর তোমরা সওয়ার হয়ে আছ, অথচ আদৌ বুঝতে পারছ না । মহাশূনো গতিবান পৃথিবীর পৃষ্ঠে আল্লাহর 
কুদরতি শক্তিতে মধ্যাকর্ষণ শক্তি সৃষ্টি করে পৃথিবীর বন্ডুনিচয়কে স্থির রেখে মানুষ ও অন্যান্য সৃষ্ট-জীবের জন্য বসবাস উপযোগী 
করার অতুলনীয় ক্ষমতার কথা অত্র আয়াতে ইঙ্গিত করা হয়েছে। 4$-)1-এর শাব্দিক অর্থ বিছানা হলেও একে বসবাদের 
উপযোগী স্থান হিসেবে বর্ণনা করা হয়েছে। 44:/-এর বহুবচন হলো 447 মুহদ| এবং?:-খ|আমহিদাতুনা। 

4045. 95: অধিকাংশ ব্ারীগণ 1544. কে শ্রীমের নিচে যের দিয়ে পড়েন। আর মুজাহিদ, ঈসা ও কিছু কৃফাবাসী ওলাদারে 
কেরামের কেরাত হলো 14৫ মীমের উপর যবর দিয়ে . 
এহেন 0-:৯08-৮45524058 টপবতসমহকে কি কীলক রণ নির্মাণ বানি অবযই করেছি। অর্থাৎ এপি 
ৃষঠকেশূন্য-সমতল প্রান্তর না বানিয়ে; বরং তাতে স্থানে স্থানে ছোট-বড় পর্বতমালা স্থাপন করে পৃথিবীর তারসামা রক ০ 
যাতে তা দড়াচড়া করতে না পারে বিজ্ঞানীদের মতে অন্য খহ লক্ষের যো পৃথিবী নিজ কাপে আব বাজে 
লা পি 
বোঝাই করলে তা স্থির হয়ে সঠিকভাবে চলতে পারে। তদ্রপ আবর্তনশীল পৃথিবীতে স্থানে স্থানে পর্বত সৃষ্টি করে এর ভার 
স্থিরতা বজায় রাখা হয়েছে। ফলে মানুষ পৃথিবীর পৃষ্ঠ নিশি্তে ও নির্বিঘে বসবাস করতে পারছে। এটাও আল্লা 
পরিপূর্ণ কুদরতের নিদর্শন। তফসীরে হকানী| 


///.9811.59101.00 


তা'জালার 


হাফগীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম হণ [৩০তম পারা ] ২৬১ 





হজ এ সমস্ত মওসুম পরিবর্তনে, বৃষ্টি বর্ষণে, ঝর্ণা, খাল ও নদী সৃষ্টিকরণে, শস্য-শ্যামল উর্বর উপত্যকা সৃষ্টিতে, বড় বড় 
কাওসশপন বৃক্ষরাজি উৎপাদনে, নানা ধরনের খনিজ ও শিলা সংগ্রহে এ সমস্ত পর্বতমালার ব্যাপক অবদান রয়েছে। সমুদ্রের লোন। 
পানি হতে বাম্পীভূত মেঘমালা কীলক সদৃশ পর্বত গাত্রে বাধাপ্রাপ্ত হয়ে মিঠা পানির বৃষ্টি বর্ষণ করে। বর্ষণ প্রবাহই প্রোত সৃষ্টি করে 
নদ. নদীগুলোর নাব্যতা বজায় রাখে । পর্বতমালাকে কীলক বা খুটার মতো সৃষ্টি করার মধ্যে মাখলুকের আরো হাজারও রকমের 
ঝলাণ রয়েছে! এটা রাব্বুল আলামীনের অসীম কুদরতের অন্যতম প্রমাণ । 
পাহাড় কখন সৃষ্টি করা হয়েছে? : এ ব্যাপারে একটি হাদীস উল্লেখ করা যায়, হাদীসটি নি্নরূপ- 
আল্লাহ তা'আলা জমিন সৃষ্টি করলেন, কিন্তু তা ভীষণভাবে কীপছিল। অতঃপর জমিনের উপর পহাড়কে স্থাপন করা হলো । এতে 
ভিন স্থির হয়ে গেল। ফেরেশতাগণ আরজ করলন- হে আমাদের রব! পাহাড় থেকে ভারি শক্ত আর কোনো বস্তু কি সৃষ্টি 
কারছেন? উত্তর দিলেন, নিশ্চয় তা হলো লৌহ। তারপর তারা আবার প্রশ্ন করলেন, হে আমদের রব! লৌহ থেকে মারাত্মক কি 
কোন বনু সৃষ্টি করেছেন? উত্তর দিলেন, নিশ্চয় তা হলো আগুন । ফেরেশতাগণ পুনরায় প্রশ্ন করলেন, হে আমাদের রব! আগুন 
গেকে অধিকতর মারাত্মক কোনো বস্তু কি সৃষ্টি করেছেন? উত্তর করলেন, তা হলো পানি। আবার প্রশ্ন হলো যে, হে আমাদের রব, 
পানি থেকে মারাত্মক কোনো জিনিস সৃষ্টি করেছেন? আল্লাহ বলেন, হ্যা-বাতাস । তারপর প্রশ্ন হলো বাতাস হতে তীব্রতর কোনো 
কুকি সৃষ্টি করেছেন? উত্তরে বললেন, বনী আদম যারা ডান হাতে এমনভাবে দান করবে যে, বাম হাতে তা জানবে নয 
এহাদীসটির উপর ভিত্তি করে সকল দার্শনিকগণ একমত্যে পৌছেছেন যে, জমিন সৃষ্টির পরই পাহাড়ের সৃষ্টি হয়েছে । হযরত 
অৃন্নাহ ইবনে আব্বাস (রা.) হতে বর্ণিত, তিনি বলেছেন, প্রথম পাহাড়ের নাম আবূ কায়েস এ হাদীসটিকে হাকিম সহীহ 
বূলছেন। 
১. জোড়া জোড়া অর্থ পুরুষ এবং স্ত্রীরূপে। পুরুষ সৃষ্টি করে বিপরীতে স্ত্রী এবং স্ত্রীর বিপরীতে পুরু সৃষ্টি করা বুঝিয়েছেন । 
২. আবার ব্যাপক অর্থে কোনো গুণের বিপরীতেও হতে পারে । যেমন- ভালো ও মন্দ, সুন্দর ও অসুন্দর, সাদা ও কালো, ধনী ও 
গরিব, জ্ঞানী ও মূর্খ ইত্যাদি । -হোসাইনী, হান্কানী, কাবীর] 
ও. কারো মতে 12131 অর্থ 01 [বিভিন্ন রঙের] । কুরতুবী ও ফাতহুল কাদীর) 
প্রকৃতপক্ষে “জোড়া জোড়া” সৃষ্টি বলতে যদি মানবজাতির নর-নারীকেই ধরা হয় তবুও সৃষ্টিকর্তার অসীম সৃষ্টি-নৈপুণ্যের নিদর্শন 
পাওয়া যায়। নর ও নারী মানবতার ক্ষেত্রে সম্পূর্ণ এক ও অভিন্ন হলেও দৈহিক কাঠামো, আবেগ-আবেদনের দিক হতে পরম্পর 
হত্। বিস্ময়ের ব্যাপার যে, এক সম্প্রদায় অন্য সম্প্রদায়ের জন্য পরিপূরক ও জুড়ি হওয়ার ব্যাপারে একটা অনুকূল সামঞ্জস্য 
রয়েছে। আর এ সামঞ্জস্য সৃষ্টির আদি হতে অদ্যাবধি চলছে। কোনো মানুষ ইচ্ছা করে কন্যা বা পুত্র সন্তান জন্| দিতে পারে না। 
জু এমন দেখা যায়নি যে, পৃথিবীর কোনো ভুখণ্ডে শুধু পুত্র-সন্তান বা শুধু কন্যা-সান্তান জন্মলাভ করে নর ও নারীর সংখ্যাগত 
আসাম নষ্ট করে ফেলেছে । আবার কন্যা সন্তানেরা ক্রমাগত নারীসুলভ বৈশিষ্ট্য নিয়ে এবং পুত্র সন্তানেরা ক্রমাগত পুরুষসুলভ 
বৈশিষ্ট নিয়ে বয়ংপ্াপ্ত হচ্ছে, পরস্পরের মধ্যে এক অব্যক্ত আকর্ষণ সৃষ্টি হচ্ছে। ফলে একশ্রেণি অপর শ্রেণির উপযুক্ত জুড়ি হতে 
পারছে। নারী-পুরুষের জন্মও ক্রমাগত এমন মাত্রায় সামঞ্জস্য মণ্তিত, যার উপরে মানুষের কোনো হাত নেই৷ এ কর্মকুশলতা 
রাই সৃষ্টিকর্তা সংসার-সংগঠন, বংশ সংরক্ষণ এবং মানবীয় সভ্যতা ও তামাদুন সৃষ্টি করেছেন। 
1০০5 2585 ৮৮33" ৬৮০5 কন্ঠ : কোনো কোনো নাস্তিকের পক্ষ হতে প্রশ্ন উথাপিত হয়েছে যে, 
১২ শব্দের অর্থ :% (নিদ্রা)। তখন আয়াতের অর্থ দাড়ায়. :4427 51753 অর্থাৎ “আমি তোমাদের নিদ্বাকে ন্দ্রা 
করেছি এ কথাটির মধ্যে কোনো বালাগাভ আছে বলে বুঝা যায় না। আর এটা বলারই বা দরকার কি ছিল? 
ওধশনের উত্তরে মুফাসসিরীনে কেরামের উক্তিগুলো উল্লেখ করা যায় তা নিম্নরূপ- 
১ আল্লামা যুজাজ বলছেন, ১0 'সুবাত' অর্থ এ স্থানে মৃত্যুৎ নেওয়া হবে। তখন আয়াতের অর্থ এই দীড়াবে- 'আমি 
তোমাদের ন্দ্রাকে মৃত্যুসম করেছি।" কেননা 'সুবাত' শব্দটি ০4 হতে নির্গত। সাবৃত্‌ অর্থ- কেটেফেলা, বন্ধ হয়ে 
৪ যা মৃতবযকতির যেমন সর্বধকার চিন্তাভাবনা এবং নড়াচড়া বন্ধ হয়ে যায়॥ এ কথার পেছনে দু'টি দলিল দেওয়া হয়েছে। 
১9৩5০ ৩০। ০১ "তিনি আল্লাহ) তোমাদেরকে রাতে মৃত্যু দেন।' এখানে রাতের ঘুমকে মৃত্যু বলা হয়েছে। 
২৮ কে যখন ১৯ বলা হয়েছে, তখন 25 বা জাথতকে ১, বলা হয়েছে । আর ০১ অর্থ ».০ বা জীবন। 
| অতএব, বুঝা যায় যে, এখানে 524. অর্থ মৃত্যু" এবং সামনের আয়াতে 3524 অর্থ 'জীবন' হবে। 
২যাম লাইছ বলেছেন, 50 বলা হয় এ নিদ্রাকে যে ন্দ্রায় মানুষের প্রায় হুশ থাকে না । এ রুগীকে ০১. বলা হয় যে 
রুশী হুশ হারিয়ে ফেলেছে । 








///.6211./59101.00া 


২৬২ তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম ও [৩০তম পারা] 


৩. মূলত এ55 শব্দটির কেটে ফেলা, বন্ধ করা। বলা হয়ে থাকে মে, 4.1) 
নিজের মাথা কেটেছে! [42 30519 অর্থাৎ যখন মাথার চুল মুড়ে ফেলে । কেটে ফেলা অর্থের কয়েকটি কুপ লিঙ্গ 
দেওয়া হলো- 

ক. (002540561৫7 09 অর্থাৎ “তোমাদের ঘুঘকে আমি সময় মতো ভাগ ভাগ করে দিয়েছি । একাধারে 
নিদ্রার বাবস্থা করিনি।” কেননা প্রয়োজন অনুযায়ী ঘুম যাওয়া মানব জীবনের জন্য সর্বোপকারী ব্যাপার । পক্ষান্তরে সব সময় বা 
একাধারে নিদ্রা সবচেয়ে বেশি ক্ষতিকারক ৷ অতএব, 'ভাগ-ভাগ নিদ্রা' বা 'কাটা-কাটা নিদ্রা" যখন মানব জীবনের জলা বিরাট 
নিয়ামত, তখন এ নিদ্রাকে নিয়ামত হিসেবে ঘোষণা দেওয়া যথার্থ হয়েছে! 

খ. কর্মব্স্ত জীবনে মানুষ স্বাভাবিকভাবে ক্লান্ত হয়ে পড়ে। ন্দ্রার মাধ্যমে ক্লান্তি দূর হয়। এ "দূর হওয়া" -কে ০: বা ২০ 
বলা হয়েছে। এ কারণেই ইবনে কুতাইবা ৬০:-এর অর্থ ২৮1; বা প্রশান্তি বরেছেন। কেননা নিদ্রা মানুষের ক্লাস্তিকে কেটে 
দিয়ে প্রশান্তি আনয়ন করে। 

গ. অথবা, অর্থ এভাবে করতে হবে যে, 2০9, 2593 24:42 10:26 ১7০০৮ 0) অর্থাৎ আমি তোমাদের 
নিদ্রাকে হালকা করে রেখেছি, যেন তোমাদের পক্ষে তা কেটে উঠা সম্ভব হয়। যদি তাদের উপর নিদ্রা প্রবল হতো, তাহলে 
নিদ্রা হতে উঠা কষ্টকর হতো । নিদ্রাই তখন একটি মারাত্মক ব্যাধি হিসেবে চিহিত হাতো ।-4কাবীর, রূহ মা'আনী, ফাতহুল কাদীর] 

মূলত নিদ্রা মানুষের জন্য মহান আল্লাহর পক্ষ হতে এক বড় নিয়ামত, এর মাধ্যমে মানুষ তার অবসাদগরস্ততা দূর করে পুনঃ 

কার্যক্ষমতা ফিরে পায় । এটা মানুষের মৌলিক চাহিদা । এটা ব্যতীত মানুষ বাচতে পারে না। জোর করে একে প্রতিরোধ করতে 
চাইলে মানুষের জীবনীশক্তি নিঃশেষ হয়ে যাবে । শুধু মানুষ কেন অন্যান্য প্রাণীও ঘুম ব্যতীত বাচতে পারে লা। মানুষ ও অপরাপর 
সকল প্রাণীর কল্যাণের জন্যই মহান আল্লাহ্‌ ঘুমকে সৃষ্টি করেছেন। এর নিগৃঢ় ও অপার রহস্য একমাত্র আল্লাহই ভালো জানেন! 

০৭242100025 ৬/০হ$ 41৪ -রাত্রিকে পোশাক বানিয়ে দেওয়ার মর্মার্থ হলো- এর মধ্যে মানুষ 

তাদের গোপনীয় কার্যাবলি নির্বিয়ে করতে পারে । যেমন- স্থীয় স্ত্রীদের সঙ্গে মিলিত হওয়া এবং ভালো-মন্দ পরামর্শ করা 

ইত্যাদি। গোপন শলা-পরামর্শ, শত্রু হতে আত্মরক্ষা, আনন্দ উপভোগ, হাসি-তামাশা, চুরি-ডাকাতি, বিশ্বাসঘাতকতা, তাহাজ্জুদ ও 

মুরাকাবাহ ইত্যাদি বহ কার্য রাতের বেলায় উত্তমভাবে করা যায়। জনৈক কবি বলেছেন- 


40553822৫৯1 25850 

অর্থাৎ প্রেমিকদের জন্য রাত হলো আবরণ স্বরূপ । হায়! কতই না উত্তম হতো যদি সর্বদা রাত থাকত! 
ইমাম রাবী রে.) বলেন, লেবাসের মাধ্যমে যেমন মানুষের সৌন্দর্য বৃদ্ধি পায়, গরমের প্রথরতা হতে নি্ৃতি পায়, ঠাণ্ার প্রচ 
আক্রমণ প্রতিহত করতে পারে- অদ্রুপ রাত্রের ঘুমের মাধ্যমে মানুষের সৌন্দর্য বাড়ে, অঙ্গ-প্রত্যঙ্গ সজীব ও মোলায়েম হয়, 
শারীরিক ক্লান্তি দূর হয়, কর্ম ক্ষমতা ফিরে পায়, মানসিক অস্থিরতা দূর হয়। 
উল্লেখ্য যে, আখেরাতে না রাত হবে আর না ঘুম । বিবেকের দাবিও হলো এগুলো না হওয়া । কেননা নেককার সর্বদা আনন্দে 
বিতোর থাকবে । প্রথমত নিদ্রার তথায় প্রয়োজন হবে না। তা ছাড়া ঘুমের কারণে বড় বড় উপকার হতে বঞ্চিত হয়ে যাবে এবং 
স্থায়ী প্রতিদান হতে বঞ্চিত হয়ে যাবে । ইরশাদ হচ্ছে] 4) 22. 45৮20 ৮254 [বেহেশতবাসীগণ 
বলবে কষ্টকর ও অনর্থক কিছুই তথায় আমাদেরকে স্পর্শ করবে না |] পক্ষাত্তরে কাফের মুশরিক সর্বদাই আজাবে লিপ্ত থাকবে! 
নিদ্রা যাওয়ার সুযোগ তাদের কোথায়? 
হযরত আবুল্লাহ ইবনে আব্বাস (রা.)-কে কেউ প্রশ্ন করল যে, বিবাহের মজলিস দিনে হওয়া ভালো না রাতে । তিনি জবাবে 
বললেন, রাতে হওয়া ভালো। কেননা রাতকেও লেবাস বলা হয়েছে। আবার মহিলাদেরকেও লেবাস বলা হয়েছে। যেমন অন্যত্র 
ইরশাদ হয়েছে-৫ ৬০৩3 ৫ কাজেই উভয়ের মধ্যে সামঞ্জস্য বিদামান রয়েছে। -(রহুল মা'আনী! 
1৮550066002 ৪1০৮5 41৬ রাতকে তো আরাম লাতের জন্য অন্ধকারের আবরণ পরিয়ে দেওয়া 
হয়েছে । পক্ষান্তরে দিবসকে এ জন্য আলোক উজ্জ্বল করা হয়েছে যে, মানুষ ঘেন অনায়াসে এবং সহজে জীবিকা অর্জন করতে 

পারে। বস্তুত দিনকে এতাবে অনবরত পরিবর্তন করার মধ্যে অগণির্ত হেকমত ও রহস্য নিহিত রয়েছে। এটা গতানুগতিকভাবে 
রা লা দীিাাে পারাতা রানার রান ওে বার 
জন্য দিন-রাতের উক্ত রুটিন করে দেওয়া হয়েছে। জান্নাতে যেহেতু জান্নাতীগণের নিকট নিয়তের চাহিদা থাকবে না। আর ন' 
জাহান্নামীরা শান্তির প্রয়োজন অনুভব করবে, সেহেতু দিবারাত্র হবে না। 17:৮7 35 ০5 $ মোটকথা, আল্লাহ তারা” 
দিবসকে জীবিকা অর্জনের সময় হিসেবে নির্ধারণ করেছেন। 


//৬/.6211./59101.00া 





শরাফপীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম 


লোম আয়াতে ০১:০-এর মধ্যস্থিত মীমটি মাসদারের 53 হতে পারে, তখন এর পূর্বে মুযাফ উহ্য মেনে তাকে 
করতে হবে । অর্থাৎ "১১০৩, ০3,020 04০" অর্থাৎ আমি দিবসকে রুজির সময় বানিয়েছি। 
অথবা ০টি ১০৮ -এর জন্যও হতে পারে, তখন এটা ১০০৮ বা ১:১৮ হবে । -কাবীর, রুহুল মা'আনী! 
দুর জন্য ০০ এবং দিনের জন্য ০১০ উল্লেখ করার তাৎপর্য : পৃবেই বলা হয়েছে যে, নি্রার সময় সমস্ত কার্যাবলি বন্ধ 
হয় যায়। এমনকি কার্যাবলি এবং নিদ্রা একই ব্যক্তি থেকে একই সময়ে পাওয়া যায় না। অর্থাৎ ন্দ্রা ও কাজ এক সময় হয় না। 
কেননা নিদ্রা মানুষের জন্য মৃত্যুসম | মৃতব্যক্তির মতো তার সকল কাজ বন্ধ হয়ে যায় । নিদ্রার জন্য কাজ বন্ধ করে দিতেই হয়। 
একারণেই নিদ্রার ব্যাপারে ৩০ (বন্ধ করা, কেটে ফেলা) ব্যবহার করা হয়েছে। 
পক্ষান্তরে দিনকে রুজি-রোজগারের জন্য নির্ধারণ করেছেন। কেননা রুজি-রোজগার করতে হলে নড়াচড়া করতে হয়, যা 
সপূর্ণভাবে ঘুমের বিপরীত । অতএব, দিনে জেগে থেকে নড়াচড়ার মাধ্যমে জীবিকার্জন করতে হয়। এ কারণেই 94: -এর 
জন 554-কে ব্যবহার করা হয়েছে। -রূহুল মা'আনী] 
194৫৯০৮৬1৮5 5 :1945 ০ বাক্যটির প্রকৃতরূপ গি১- 51৮4 2৮ আসমান বা সামাওয়াত 
শব্দটি উহ্য করে বস্তুর গুণের বিশালত্ত্র প্রতি ইঙ্গিত প্রদান করা হয়েছে । আমি তোমাদের উর্ধ্বালোকে সাতটি মজবুত আসমান 
তৈরি করেছি যাতে কালের আবর্তন সত্তেও অদ্যাবধি কোনো, ক্রটি-বিচ্যুতি দেখা দেয়নি, ভবিষ্যতেও দেবে না। 
রর রা -জালালাইন, হোসাইনী] 
'সাত মজবুত" দ্বারা অধিকাংশ তাফসীরকারই “সাত আসমান" ব্যাখ্যা করেছেন। কুরআন ও হাদীসের স্পষ্ট বর্ণনা বৈজ্ঞানিক 
িদ্ান্তের অনুরূপ ৷ সাত আসমান তথা নভোমণ্লের সাতটি স্তরে বা সাতটি শূন্য তরঙ্গের কথা বর্ণিত হয়েছে। এর এক স্তর 
হতে অন্য স্তরের দূরত্ পাঁচশত আলোকবর্ষ মাইল । গ্রহ, উপথহ, সূর্য ও অন্যান্য জ্যোতিষ্ক-এর প্রথম স্তরেই বিচরণ করছে। 
আমাদের এ পৃথিবী হতে লক্ষ লক্ষ গুণ বড় গ্রহ-নক্ষত্র এতে লাটিমের মতো ঘূর্ণায়মান ও আবর্তনশীল হয়ে রয়েছে। সূর্য হতেও 
হাজার হাজার গুণ বেশি উজ্জ্বল তারকা এতে জুলজুল করছে? আমাদের এ গোটা সৌরজগতটা এক একটি ছায়াপথের এক 
কোণে রয়েছে৷ এ একটি ছায়াপথেই সূর্ষের মতো তিনশত কোটিরও বেশি নক্ষত্ররাজি রয়েছে। অদ্যাবধি মানুষের 
পরীক্কানিরীক্ষা এরূপ দশ লক্ষেরও বেশি ছায়াপথের (থটফটসহ) সন্ধান পাওয়া গেছে! এ লক্ষ লক্ষ ছায়াপথগুলোর মধ্যে 
আমাদের নিকটতম ছায়াপথের দূরত্ব এতটা যে, এর আলো প্রতি সেকেন্ডে ১৮৬,০০০ মাইল বেগে পৃথিবীর দিকে ধাবিত হলে 
দশলদ্ষ বৎসরে পৃথিবী পৃষ্ঠে এসে পৌছবে; কিন্তু আল্লাহ তা'আলার সুবিশাল রাজত্ব সম্পর্কে সঠিক ধারণা নেওয়া মানুষের 
সাধাতীত ব্যাপার । মানুষের ক্ষুদ্র জ্ঞানে যতটা আয়ত্ত করতে পেরেছে, আল্লাহ্‌র সাম্রাজ্য নিঃসন্দেহে তা হতে অনেক ব্যাপক ও 
বিশাল হবে। মানুষের সংকীর্ণ জ্ঞান ও অসম্পূর্ণ বৈজ্ঞানিক গবেষণা অদ্যাবধি নভোমগ্লের প্রথম স্তরেই সীমাবদ্ধ রয়েছে। আল্লাহ 
তআনা স্বীয় শক্তি মহিমা প্রকাশের উদ্দেশ্যে বলেন, “তোমরা কি লক্ষ্য করছ না যে আমি তোমাদের উপর মজবুত কাঠামো 
বিশ সাতটি স্তরে মহাকাশ নির্মাণ করেছি এবং পৃথিবীকে আলোকিত করার জন্য (তোমাদের নিকটতম নক্ষত্র) সূর্যকে প্রদীপের 
তো অফুরন্ত জ্যোর্তিময়রূপে সৃষ্টি করেছি? আর আমারই আদেশে বর্ষণশীল মেঘমালা হতে প্রচুর বৃষ্টি বর্ষণ হয় এবং এ বর্ষণের 
ঘধামেই সম মাখলুকাতের জন্য পৃথিবীর বুকে শস্য-সবজি, বৃক্ষরাজি ও পত্র-পৃস্পে সুশোভিত উদ্যানসমূহের উৎপত্তি হয়।” 
কানো কোনো তাফসীরকারের মতে সাতটি মজবুত দ্বারা পৃথিবীর উর্ধ্বদেশে অবস্থিত সাতটি প্রধান গ্রহ-বৃহস্পতি, শনি, শুক্র, 
সদ, বুধ, মেপছুন ও চর বুঝিয়েছে। 195 অর্থ- শক্ত, মজবুত, এটা %.-এর বহুবচন। 
-৯শবদটি ব্যবহারের রহস্য : কোনো ঘরের নিচের অংশকে £.৫ বলা হয়। নিচের অংশ তৈরি করা বুঝাতে £4::4 ব্যবহার 
সহ; কিনতু আকাশ আমাদের মাথার উপরে রয়েছে, এখানে £ ৫ শব্দ ব্যবহার করার মধ্যে কি রহস্য নিহিত রয়েছে? 
র্রের জবাব এভাবে দেওয়া হয় যে, (41[ভিত্তি, সবসময় মসিবত থেকে দূরে থাকে। :.. থেকে কোনো মসিবত আসার 
না থাকে না, আর না এর উপর কোনো মসিবত অর্পিত হয়। কেননা তা মাটির নিচে সুদৃঢ়ভাবে বসে থাকে । আর যা নড়বড় 
*র, তা “এ, হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলে । এক কথায় ছাদ ভেঙ্গে পড়ে মানুষ বা অন্য কিছুর ক্ষতি হয়, কিন্তু :(:+ কোনো 
ক পড়ে লা। আর আল্লাহ তা'আলা আকাশকে এখন ছাদ হিসেবে দিয়েছেন যা : 0 এর মতো দৃঢ় অজবুত। তাহলে কোনো 
পড়ে বা তা ভেঙ্গে পড়ে কোনো কিছুর ক্ষতি হবে না। এ কারণেই +49,$ 0227 না বলে /-১/054 বলা হয়েছে। 
রুহুল মা'আনী! 














//৬/.6211./59101.00া 





টি ০8-2 আফসীরে জালালাইন : আরবি-বাং 
হী ১ তা ৮. -এর মর্মার্থ : বিত আয়াতে ডিজে 
পি। ১ শব্দের ধাতু 2১ এ 5) শব্দ 
০১০ তু ৮৯১ ! এর অর্থ স্বয়ং ও 
সংস্থান হয়ে থাকে সূর্য হতে । এখানে তারই ১ মিলা তত 


* সন্কম গড 








অথ রয়েছে 
১.১) ১৮৭। 5০০৫ ৫১) অর্থাৎ এটা আলো এবং 
্ ঠ ৫ ৩ ং গরমের সমাগম । আল্লাহ তা'আলা চর 
চরম সীঘা দান করেছেন যে আলো আর গরম অন্য কিছুতে পাওয়া যায় না। সূর্ধকে আলো এবং গরমের 
২. কালবী হযরত আনুল্লাহ ইবনে আব্বাস (রা.) হতে বর্ণনা করেন, তিনি বলেন 4 -£ ১০০০৩ 
নিত হর চি » ৮১ ১৮] ৮৪ 20৮ 2 2 
৫৮ টি অথ অভির আলে রা আলোর চরম সীমাকে 25১ হয়” ইনি দুটি 
ত. বলেন, -১-)5 ০১০ ০» অর্থাৎ দোজথ এবং সূর্যের তাপকে ১) বলা হয়৷ উ. 
হতে সবকটি অর্থই আয়াতে প্রযোজ্য। -কবীর, খাযেনা ০ িনিিনিগ রর নিজ 
63১ আল্লামা আলৃসী (র.) বলেন, সূর্ঘ কোথায় অবস্থিত এ ব্যাপারে মতানৈকা দেখা যায়। 
তন্ধ্ে প্রসিদ্ধ হলো সূর্য চতুর্থ আসমানে রয়েছে। এ ব্যাপারে আনুল্লাহ ইবনে আমর ইবনে আস (রা.)-এর একটি হাদীস 
ছাড়া আর কোনো হাদীস পাওয়া যায় না। তিনি বলেন, সূর্য চতুর্থ আকাশে অবস্থিত, সে স্থান হতেই তা আমাদের দিকে এ 
আলো এবং তাপ প্রেরণ করে।' 
বৈজ্ঞানিকদের বইতে পাওয়া যায় যে, সাত আকাশের জন্য সাতটি গ্রহ দেখা যায় । সেগুলো নিজ নিজ বক্ষ পথে বিচরণ করছে: 
সপ্ত আকাশে (১৯১) যাহুল, ষষ্ঠতে (৪০০) মুশতারী, পঞ্চম আকাশে (০:০2) মুরীখ, চতুর্থতে সূর্য, তৃতীয়তে (7১) 
যাহরা, দ্বিতীয়ত (১,.০:) আতারিদ এবং প্রথম আকাশে চন্্র। -[রূহল মা'আনী]" 
ূর্য সৃষ্টির রহস্য : আল্লাহ বলেন, "আমি (সূর্যকে) করেছি একটি প্রদীপ যা সমুজ্ছুল' এ সংক্ষিপ্ত বাক্যাংশে আল্লাহর অদীম 
কুদরত ও বিরাট নিদর্শনের দিকে ইঙ্গিত করা হয়েছে। সূর্ের ব্যাস পৃথিবী হতে ১০৯ গুণ এবং আয়াতন ৩ লক্ষ ৩৩ হাজার ভগ 
বড়া এর তাপমাত্রা ১ কোটি ৪ লক্ষ ডিথ্রী সেন্টিগ্রেড। পৃথিবী হতে ৯ কোটি ৩০ লক্ষ মাইল দূরে অবস্থিত হওয়া সেও এর 
রশি] এতই উত্তপ্ত যে, পৃথিবীর কোনো কোনো অংশ এর প্রভাবে তাপমাত্রা ১৪০ ডিগ্রী ফারেনহাইট পর্যন্ত পৌছে: কিনতু সানা 
তাআলা বিশেষ সৃষ্টি-কুশলতায় এটা হতে পৃথিবীকে এতটা দূরতে রেখেছেন যে. পৃথিবী বেশি উত্তপ্ত হয় না এবং ঠাণয়ও ভা 
যায় ন!। নাতিশীতোষ করে সৃষ্ট জীবের বসবাস উপযোগী করেছেন। 
৮3০52৮5০1৮৯ 95 0573 ও৮৮3 বউ £ ইমাম রাবী (রে) লিখেন, ৩1০৯৯ বেদু'টি 
মত পাওয়া যায়_ ক ৪ 
১. হযরত খুজাহিদ, মুকাতিল, কালবী, কাতাদাহ (র.) এবং আদুল্লাহ ইবনে আব্বাস (রা.)-এর দু'টি মতের একটিতে ০/৮০৮ 
শব্দের অর্থ 'ত্ বাতাস, যে বাতাস মেঘমালাকে হাকিয়ে নিয়ে যায়।' এ মতের স্বপক্ষে ভরা কুরঅ দে 
আয়াত পেশ করেছেন। আল্লাহ তা'আলা বলেছেন, (0555 2550004555 21401 অর্থাৎ তিনি আল্লাহ মি? 
বাতাসকে প্রবাহিত করেন, সে বাতাস মেঘমালাকে হাঁকিয়ে নিয়ে চলে। . 
এ অর্থের উপর একটি আপত্তি আসে যে, যদি ০1,০2- -এর অর্থ বাতা হয়ে থাকে, তাহলে আল্লাহ তা'আলা ১ 
5 *.]1 না বলে 1০ ১475 (55 স্থলে :এ ) বলতেন। 
এ আপনির জবাবে দু'টি কথা বলা যায়_ জিনা 
জমিনে করে । থেহে 
ক. বৃষ্টি মেঘ থেকে হয়, এ কথা স্বতঃসিদ্ধ; কু বাতান উক্ত মেঘকে বৃষ্টি আ রেজমিনে পড়ার বাণ 4 


বৃষ্টি হওয়ার একটি ২2 বা মাধাস । অতএব, ২ বলে এ মুরাদ নেওয়ায় দোষ নেই? 


১. রি ০19 0070 অর্থাৎ ০০০৯ ৮0০০ 
খ. এথবা, এখানে ০ অর্থ 25 তখন সৃলবাক্য এরূপ দাড়াবে. 27৮2৮০75 ৪ 


///.92111./568101.00]া 











, রবী এবং যাহহাক (র.) গ্রহণযোগ্য বলে উল্লেখ 


: ারেছেন তা হলো, ০1:৪১:31 অর্থ- মেঘমালা । 
ইমাম কুরতুবী (র.) বলেন, ০1০2২ অর্থ ৮০০- বা মেঘমালা নেওয়া অধিক যুক্তিযুক্ত । কেননা অধিকাংশ ভাষাবিদদের 
নত ৯১০ ২ মেঘে বলা হর যে মেঘ হতে বর্ষণ সন্নিকটে । 
মুবারাবাদ বলেন, ০:০৮ এ মেঘরকে বলা হয়, যে মেঘ পানি ধারণ করে থাকে এবং সেখান হতে অল্প অল্প করে ফোটা 
ফোঁটা বৃষ্টি পড়তে থাকে । এ অর্থেই 4 -কে ?:58) বলা হয়৷ কেননা 1৯45 অর্থ- আশ্রয়স্থল ৷ আর ১-৮)) -এর 
মধ্যে পানি আশ্রয় নিয়ে থাকে । এ বালিকাকে »--০-. বলা হয়, যে বালিকা বালেগা হওয়ার পথে । কেনলা তাকে ঘরে আবদ্ধ 
করে রাখা হয় । তখন ঘর তার জন্য ৮৮. বা আশ্রয়স্থল হিসেবে পরিগণিত হয় । 
ইমাম কুরতুবী :০1,০১-,-এর তৃতীয় অর্থ উল্লেখ করতে গিয়ে বলেন- 
৩. উবাই ইবনে কা'ব, হাসান ইবনে জুবাইর, যায়েদ ইবনে আসলাম, মুকাতিল ইবনে হাইয়্যান ৩০. -এর অর্থ ০1৯: 
করেছেন। [৮০:01 ৮+ অর্থ- 1-২-2)।০-+ -কুরতুবী, ইবনে কাছীর] 
8. ইবনে কাইসান (র.) বলেন, ০/:২-)| হলো বৃষ্টি বর্ষণকারী বাদল । -[নূরুল কোরআন] 
০০ উল্লেখ না করে এ1,-* উল্লেখ করার কারণ : তাফসীর বিশারদগণ এ প্রশ্নের উত্তরে কয়েকটি কারণ উল্লেখ 
করেছেন- 
১. কেননা, কুরইশদের ভাষায় ০: অর্থ ৮৮-- 
২. ইমাম মাযেনী বলেছেন, ৩1৮০৮ এখানে এ ৩০০ বা মেঘমালাকে বলা যায়, যে ১৮৮. -এ প্রবল বাতাস রয়েছে। 
কেননা যে মেঘকে প্রবল বাতাসে পেয়ে বসে, সে মেঘ হতে অবশ্যই বৃষ্টি নামে, ১০ বললে শুধু মেঘ বুঝায়, বৃষ্টিওয়ালা 
মেঘ বুঝায় না। 
৩. ৩1-০.৪ বলা হয় এ মেঘকে যা বর্ষণের নিকটবর্তী হয়ে গেছে, যেমন_ ২১০৯| ০০০৭ এ সময় বলা হয়, যখন এ 
এ ভারাভিনা রত পুড়ে বরা 
পাকি তর আবার কখনো ৩৫: -যে সময় 3 হবে 
অন অর্থ হবে ₹১০-: অর্থাৎ প্রবাহিত হওয়া। আর যখন 4. :/ হবে তখন অর্থ হবে ৬: | অর্থাৎ প্রবাহিত করা । যেমন 
হাদীস শরীফে উল্লেখ আছে, 69 2০1৪৯ 3-০ অর্থাৎ উত্তম হজ হলো, উচ্চৈঃস্বরে তালবিয়া পড়া এবং কুরবানির জন্তুর 
প্রবাহিত করা । হযরত আবুগ্াহ ইবনে আববাস (রা.)-কে চে: বলা হতো। কেননা তিনি তর খুতবায় অনলবরধী ছিলেন। 
ইয়সাম কাতাদাহ (র.) বলেন, (52-এর অর্থ হলো সর্বদা বর্ষণকারী; আর মুজাহিদ (র.) বলেন, এর অর্থ হলো প্রচুর 
ৃষ্টিপাতকারী। নূরুল কোরআন] 
৮৯-৬৮৪৩ 22 দ্বারা কি বুঝানো হয়েছে? : উদ্ভিদকে আমরা প্রথমত দু'ভাগে ভাগ করতে পারি- ১. কাগুযুক্ত- একে 
অরবিতে ৮৮- বলে। ২. কাগুবিহীন- এটা আবার দু'প্রকার- ক. উপরে আবরণযুক্ত । যেমন শস্যদানা। একে আরবিতে ২ 
লী! ধ. আবরণ থাকবে। যেমন ঘাস একে আরবিতে এ, বলে। এ শস্যদানা ও ঘাস তথা শাক-সবজির দিকে ইঙ্গিত করে 
আন মাজীদে (অন্যত্র) বলা হয়েছে- +-৫-0২০01১০/1১(4" " 'তোমরা খাও এবং চতুষ্পদ জন্তু রাও" " এমনিভাবে বিভিন্ন 
ক্ষার তরুলতা ও গাছ-পালা যেখানে একসাথে হয় সে স্থানকে 2: বা বাগান বলে । ?:+ + শব্দের অর্থ মূলত ঢাকা, অন্ধকার । 


ধক গাছ-পালার কারণে বাগান ঢাকা অবস্থায় থাকে, যার ফলশ্রুতিতে বাগান অন্ধকার হয়ে যায় । এ জন্য বাগানকে জান্নাত 
০৯) বলে। 


রে জান্নাতে প্রবেশ করার পর মানুষের সমস্ত কষ্ট-ক্লেশ ও দুঃখ-যাতনা ঢাকা পড়ে যাবে৷ এ জন্য জান্নাতকে 
তবলা হয়! 


সমর মুফাসসিরে কেরামের মতে ৮৮ বলতে মানুষের খাদা যেমন- গম. আটা, যব. ধান. চাউল ইত্যাদিকে বুঝায় । আর 
০১ বলতে চতুষ্পদ জন্তুর খাদ্য যেমন- ঘাস, ভূষি ইত্যাদিকে বুঝায়। 
///.6911./69101.00া 


২৬৬ তাফসীরে জালালাহইন : আববি-বাংলা, সম্ভম খও [৩০তম পালা 


প্রয়োজন ও গুরুত্বের প্রতি লক্ষা করে প্রথমে -: তারপর 35 এবং সর্বশেষে ১£৮-এর উল্লেখ করা হয়েছে। এপ বা 
শস্যদালাকে সর্বপ্রথম উল্লেখ করা হয়েছে। কেননা এটাই মৌলিক খাদ্য । আর গুরুত্বের দিক দিয়ে ১) বা শাক-সবজির স্থান 
দ্বিতীয় পর্যায়ে হওয়ায় একে তারপর উল্লেখ করা হয়েছে। অপরদিকে বাগানের ফল-ফলাদি মানুষের নিতা প্রয়োজনীয় না হওয়ার 
কারণে একে সর্বশেষে উল্লেখ করা হয়েছে। -4কাশশাফ, রন্হুল মা'আনী, কুরতুবী] 

৩৮ - ভও 5 -কে একেন্ধ পর এক সাজিয়ে বলার কারণ : -: বা শস্যদানাকে আল্লাহ তা'আলা প্রথমে উল্লেখ 
করেছেন। কেননা, এটাই মূল খাদ্য । তারপর ৬, -কে উল্লেখ করেছেন। কেননা, বাগানের ফল-ফলাদি মানুষের নিত্য 
প্রয়োজনীয় নয়। মোদ্দাকথা, গুরুত্বের প্রতি লক্ষ্য রেখে তিনটি বিষয়কে সাজানো হয়েছে। -[কাবীর, রূহুল মা+আনী] 
আলোচ্য আয়াতসমূহে উল্লিখিত বস্তু প্রমাণ করে যে, আল্লাহ তা'আলা পুরুতথানে সক্ষম : আল্লাহ তা'আলা স্বীয় 
কুদরতের উপরিউক্ত নিদর্শনাবলি উল্লিখ করত কিয়ামত ও পুনরদ্থানকে অস্বীকারকারীদেরকে বলতে চেয়েছেন যে, তোমরা যদি 
চক্ষু মেলে তোমাদের জন্ম, ন্দ্রা-জাগরণ, দিবা-রাতের নির্দিষ্ট নিয়ম-কানুন, জমিন-আসমান এবং পাহাড়-পর্বতকে দেখ, সূর্যের 
ন্যায় বিশাল অগ্নিকুণডের প্রতি দৃষ্টি দাও, মেঘ হতে বর্ষিত বৃষ্টি এবং এর ছারা সৃষ্ট সবুজ-শ্যামল বাগ-বাগিচার প্রতি গভীর 
মনোনিবেশের সাথে তাকাও, তাহলে পরিষ্কার বুঝতে পারবে যে, যে আল্লাহর সৃষ্টিকুশলতায় এ সকল কিছু অস্তিত্ব লাত করেছে, 
সে আল্লাহর পক্ষে তাদেরকে পুনরায় জীবিত করা এবং হিসাব-নিকাশের জন্য পুন্রুশিত করা মোটেই কঠিন লয় । 

এত বিশাল একটি কারখানা সৃষ্টির পিছনে আল্লাহর কোনো উদ্দেশ্য থাকবে না-এর কোনো পরিণাম ও পরিণতি থাকবে না তা কি 
করে হতে পারে? নিঃসন্দেহে এর পিছনে আল্লাহর একটি বিশেষ পরিকল্পনা রয়েছে। এর একটি অনিবার্য পরিণতিও রয়েছে। 
উক্ত পরিণতিকেই আমরা আখেরাত বা পরকাল বলি । ঘুমের পর যেমন জাগরণ এবং রাতের পর দিন আগমন করে তদ্রুপ 
দুনিয়ার শেষে আখেরাতের আগমন অনিবার্য 

মোটকথা, আল্লাহ্‌র অসীম কুদরত ব্যতীত এ বিশাল পৃথিবী এবং এর মধ্যস্থিত বস্তু নিয়ে না অস্তিত্ লাভ করতে পারত আর না 
একটি নিদিষ্ট নিয়ম-রীতিতে চালু থাকত । তার কোনো কার্যই হেকমত ও উদ্দেশ্যশূন্য নয় । এটা শুধু কোনো গণু-মূর্ের মুখেই 
শোভা পায় যে, যে মহীয়ান আল্লাহ এ সুবিশাল জগৎ সৃষ্টি করতে ও এটা ধ্বংস করতে সক্ষম সে পবিত্র সত্তা তাদেরকে পুনরায় 
সৃষ্টি করতে সক্ষম নন! আর এটা কোনো নাদানই বলতে পারে যে, যে আল্লাহ উদদেশ্যহীনভাবে কিছুই সৃষ্টি করেন না- তিনি 
আশরাফুল মাখলুকাত মানুষকে বিনা উদ্দেশ্যে সৃষ্টি করবেন, সমগ্র সৃষ্টর উপর তাদেরকে কর্তৃত্ব দিয়ে রেখেছেন, মানুষ তাদের 
যথেচ্ছা ব্যবহার করবে; অথচ এর জন্য তাকে কোনো জবাবদিহি করতে হবে না । কেউ আজীবন পুণ্যের কাজ করে মৃত্যুবরণ 
করবে অথচ এর জন্য কোনো পুরস্কার পাবে না। অন্যপক্ষে কেউ সারাজীবন পাঁপাচারে মশগুল থাকবে অথচ এর কোনো 
প্রতিফল লাত করবে না। 

0518251৬4০০ 2185 পূর্বেই উল্লেখ করা হয়েছে যে, যে বাগানে রকমারি গাছ-পালা, ফল-ফলাদি ইত্যাদি 





থাকে, তাকে হ:৯ বলা হয়। হ:৯ শব্দের অর্থ- "ঢাকা", 'অন্ধকার'। কেননা অধিক গাছপালার কারণে এ বাগানটি ঢাকা অবস্থায় 
থাকে, যার ফলশ্রুতিতে বাগান অন্ধকার হয়ে যায়। এ কারণে বাগানকে জান্নাত বলা হয়। “রূহ মা'আনী| 
কোনো কোনো মুফাসসিরের মতে মানুষের সকল কষ্ট-ক্রেশ জান্নাতে প্রবেশ করার সাথে সাথে ঢাকা পড়বে বা মুছে যাবে । এ 
কারণে জান্নাতকে 'জান্নাত' বলা হয়। 
(| এর বিশ্রেষণ : :00 শব্দটির ব্যাপারে মুফাসসিরীনের মধ্যে নিঙ্নোক্ত মতভেদ দেখা যায় 
১, এ শব্দটি এমন যে, এর একবচন নেই। যেমন (19) এবং 3০৮:এর একবচন নেই। 
২. ভাষাবিদদের মধ্য হতে অনেকেই একবচন আছে বলে উল্লেখ করেছেন। তন্মধ্যে- 
ক. আথফাশ, কিসাঈর মতে একবচন হলো ৫ [লামের নিচে যের দিয়ে] 
খ. কাসাই লামের উপরে পেশ দিয়েও সহীহ বলে উল্লেখ করেছেন। ্ 
গ. স্বাররাদ বলেছেন, 21-এর বহুবচন ০ এবং ৩3-এর বহুবচন ০১5 
ঘ. কারো মতে 50০ শব্দ 4.0 এর বহুবচন । যেমন- ৩12 শব্দটি 252 -এর বহুবচন । 
্ -কাবীর, রুহুল মা'আনী, কাশশাফ, ফাতহুল কাদীব 
ও কারো ঘতে দু? :1/-এর খহুবন । বহুবচনের সময় অতিরিক্ত হরফগুলো বাদ পড়ে গেছে! -ুফাতনথল কাদীর] 


////.9811.5101.00 


শাফপীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম খণ্ড [৩০তম পারা ] 






পপি 6 পাকি 


রা ১৬ ১৭. নিশ্চয়ই ফয়সালার দিন সৃষ্টি জগতের মাঝে 
[সুনির্ধারিত রয়েছে! পুরস্কার ও শাস্তিদানের জন্য 











নির্ধারিত সময় ৷ 
১:5208০ভনৈ $/ ১৮. সেদিন শিল্গায় ফুৎকার দেওয়া হবে ১১০ শব্দের অর্থ 
০2৮5 ডিভি | ? 0] শিঙ্গা, এটা ফয়সালার দিন হতে 1, অথবা তার 322 
পালিত আর ফুকারদানকারী ইসরাফীল (আ.)। তখন 
টা ০ তোমরা আগমন করবে তোমাদের সমাধি ক্ষেত্র হতে 
20254 5০ 991০৮৮] অবস্থান ক্ষেত্র পানে দলে দলে বিভিন্ন দলে বিভক্ত হয়ে। 


টিটি ০: $৭ ১৯. আর আকাশ উনুক্ত করা হবে ৩০৫ শব্দটি তাশদীদ 
গিনি 24 





ও তাখফীফ উভয় কেরাতে পঠিত হয়েছে । অর্থ 
ফেরেশতাগণ অবতীর্ণ হওয়ার জন্য বিদীর্ণ হবে। ফলে 





তা বহু দ্বার বিশিষ্ট হবে বহু দ্বার বিশিষ্ট ৷ 
.$. ২০. আর গতিশীল করা হবে পর্বতমালাকে এদেরকে 
লে বস্থান হতে হটিয়ে নেওয়া হবে ফলে তা মরীচিকা হয়ে 
4৩০০ ০1৮০০০৬৩ ৬৪ পে পড়বে ধুলাবালি অর্থাৎ ধুলাবালির ন্যায়, এর চলার 
21855 ড্রততায়। 





৪9. (861 -এর বিশ্রেষণ : ইমাম ফখরুদ্দীন রাষী (র.) শি্গায় ফুঁক দেওয়ার ব্যাপারে দু'টি মত উল্লেখ করেছেন। 
ক. রহগুলোকে শরীরের মধ্যে ফুঁকের মাধামে স্থাপন । 
৭. শিঙ্গা একটি শিং-এর নাম যেখানে আল্লাহর নির্দেশে ফেরেশতা ফুঁক দেবেন । এ ফুঁকের সাথে সাথে সৃষ্টজীৰ প্রাণবন্ত হয়ে 
একস্থানে একসাথে থাকবে। -কাবীর] 
১১৩5:4754-4র মহত্লে ই'রাব : €2:- পর্বে উল্লিখিত ১:০4) 0১ থেকে 4৭ হয়েছে। 
ই 
ধা, ২০ ভিহ ক্রিয়ার ৮০১ হিসেবে ২:০5 হয়েছে। -[রূহুল মা'আনী, কাবীর, ফতহুল কাদীর] 
উরি, শট ১১১ কিয়ার 425 হতে ক হওয়ার কারণে মানসূব হয়েছে “ফাতহুল কাদীর] 
১ এর. 0-এর অর্থ : 2১5 -এর মধ্যে যে : ১৫ দেখা যায়, এ ধরনের 20৫ -কে ২০০ বলা হয়। এ. একটি 
টক্কর কাজ দেয়। যে বাক্যটির অর্থ অবস্থার আলোকে বুঝা যায় এবং বাক্যটি 'মানুষের আসাটা খুব তাড়াতাড়ি হবে' এ 
ধর প্রতি ইঙ্গিত করে। মৃলবাক্যটি এভাবে ছিল- 
তিন চুল এ ৮50১ 06 ৪১ 08 05180 ত এ (হত 
ন্ষহুল মা'আনী, ফাতহুল কাদীর] 
////.9811.5101.00 


২৬৮ .. তাফসীরে জালালাইন: আরবি-বাংলা, সপ্তম হও [৩০তম পারা] 


পূর্ববর্তী আয়াতের সাথে যোগসূত্র : সূরার প্রথমে উল্লেখ করা হয়েছে যে, কাফির ও মুশরিকরা কিয়ামতের ও পুনব্রথানের 
ব্যাপারে প্রশ্ন উাপন করছে । অতঃপর আল্লাহ তা+আলা পূর্বোক্ত আয়াতসমূহে তার এমন কিছু কুদরতের কথা উল্লেখ করেছেন, 
যা তাদের সামনে রয়েছে এবং তাদের ব্যাপারে চিন্তা-ভাবনা করলে কিয়ামত ও পরকালের সম্ভাবনা সহজেই অনুধাবন করা যায় । 
উপরন্তু পরকালের প্রয়োজনীয়তা ও অনিবার্ধতাও যৌক্তিক বলে প্রতীয়মান হয়। 

অতঃপর আলোচ্য আয়াত কয়টিতে মহান আল্লাহ সরাসরি কিয়ামত ও পুনরুখানের আলোচনা করেছেন এবং এগুলো সংঘটিত 
হওয়ার চিত্র তুলে ধরেছেন। 
203052৭5৬৮5 4155 200052র অর্থ : নিশ্চয়ই বিচারের একটি নির্দিষ্ট দিন পূর্ব হতেই নির্ধারিত হয়ে আছে। 


এটা দেরিতেও আসবে না: আগেও চলে আসবে না। তবে কখন হবে তা আল্লাহ ছাড়া আর কেউ জানবে না। এ নির্ধারিত দিন 
775175757 





টি 
অথবা, ৯১০০; ৮1-1০-40১0 4055: 5৩৫ অর্থাৎ দিন সৃষ্টজীবের জন্য এ ওয়াদা কার্যকর হবে, যে ওয়াদা 
আল্লাহ তা'আলা পুণ্য ও পাপের জন্য করেছেন। 
অথবা, ০৩০৩) 257 ৩০১৫৮) ০-০ ০৪ 325403464৯১ 5555 3৩ অর্থাৎ এ দিন সামন্ত পৃষ্টজীবের 
একত্র হওয়ার দিন, এঁদিনে সমস্ত অধিকারের ফয়সালা হবে এবং ঝগড়ার মীমাংসা হবে 
্ -কাবীর, ফাতহুল কাদীর, রূহুল মাআনী, কাশশাফ] 

01 25 নামকরণের কারণ : চূড়ান্ত বিচারের দিনকে ১-)1১4 বলা হয়েছে। অথচ ০:-) অর্থ কেটে ফেলা. পৃথক 
করা । কেননা, আল্লাহ তা'আলা এদিন সকল মানুষের মধ্যে [তথা শাসক-শাসিত, জালিম-মজলুম ইত্যাদির মাঝে] পার্থকা করে 
দেবেন। প্রত্যেকেই স্ব-স্ব দায়িত্ব ও কাজের জন্য এক আল্লাহর সামনে উপস্থিত হবে। ভালো-মন্দের মধ্যে পার্থক্য হয়ে যাকে। 
“ফাতহুল কাদীর, সাফওয়া, কুরতুবী] 
শিঙ্গায় কের সংখ্যা : কুরআন মাজীদের সূরা আঘ্‌-যুমার -এর ,১(০:5 ₹-:০4. ছারা বুঝা যায়- শিক্গায়ঝুক দু'বার হবে: 
কিন্তু সূরা নমলের আয়াতে এ দু'টি ফুঁকের পূর্বে আরো একটি ফুঁকের উল্লেখ রয়েছে। এ তিনটি ফুঁকের তারতীব বিন্যাস নিন্লে 
টিাহা। 

১৬৯০০ 2৮ -এ ফুঁকের মাধ্যমে উপস্থিত সকল প্রাণী হৃতবুদ্ধি বা কিংকর্তব্যবিষূঢ় হয়ে যাবে । 
২. ২৮০৪ -এ ফুঁকের মাধ্যমে সবাই মরে যাবে। 

৩.0 285 -এ ফুঁকের মাধ্যমে সমস্ত মানুষ পুনরায় জীবিত হয়ে উঠবে এবং আল্লাহর দরবারে উপস্থিত হওয়ার জন্য স্ব-স্ 

শয়নকক্ষ থেকে বের হয়ে পড়বে । 
আলোচা আয়াতে উত্ত ফুঁকের পর কি ঘটবে? : আলোচ্য আয়াতে শিঙ্গার শেষ ফুঁকের কথা বলা হয়েছে। এ ফুঁক ধ্বনিত 
হওরার সাথে সাথে পকল মানুষ খৃত অবস্থা হতে জীবিত হয়ে উঠবে । এখানে 'তোমরা" বলে শুধু তাদেরকে বুঝানো হয়নি৷ যার 
এ আয়াত নাজিল হওয়ার সময় বর্তমান ছিল: বরং প্রথম সৃষ্টি সূচনার দিন হতে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আগমন করেছে 
সকলকেই তোমরা বলে সম্বোধন করা হয়েছে৷ 
কুরআন মাজীদের অন্যান্য কয়েকটি আয়াতের ন্যায় এখানেও কিয়ামতের বিভিন্ন স্তর ও পর্যায়ের উল্লেখ এক সঙ্গে করা হয়েছে 
প্রথম ভ্রায়াতে নে অবস্থার উল্লেখ করা হয়োছে, যা শেষ বার শিঙ্গায় ফুঁক দেওয়ার পর সংঘটিত হবে । আকাশমণ্ডল উন্ৃক্ত কবে 
দেওয়ার অর্থ হলে উর্ধতন জগতে কোনোরূপ নাধা প্রতিবন্ধকতার অস্তিত্ব থাকবে না। পাহাড় চালিয়ে দেওয়া ও সেলে 
মরুচিকার ন্যায় হয়ে যাওয়ার অর্থ এই যে. চোখের সাগনেই পাহাড় নিজ স্থান হতে উৎপাটিত হয়ে শুনালোকে উড়তে শুক 


////.9811.59101.00 


অফদীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম খণ্ড [৩০তম পারা ] ২৬৯ 


পুর অতঃপর এটা চ্ণবিচূর্ণ ও বিন্দু বিন্দু হয়ে এমনভাবে ছড়িয়ে পড়বে যে, কিছুক্ষণ পূর্বেও যেখানে বিশাল পাহাড় মাথা উচ্চ 
ঝরে দাঁড়িয়েছিল সেখানে বিরাট বালু সমুদ্র ব্যতীত আর কিছুই নজরে পড়বে না। সুরা ত্বাহা-এর মধ্যে এ ব্যাপারে নিষ্বকুপ বর্ণনঃ 
দেওয়া হয়েছে- এ লোকেরা তোমাকে জিজ্ঞাসা করে সে দিবসে এ পাহাড়সমূহ কোথায় উধাও হয়ে যানে? তাদেরকে বল. আমার 
রব এদেরকে ধুলিকণায় পরিণত করে উড়িয়ে দেবেন । আর ভূ-পৃষ্ঠকে এমন সমতল করে দেবেন যে, তোমরা তাতে কোনোরূপ 
জ্লুনিচু ও ভাজ দেখতে পাবে না। 
হযরত থানবী (র.) বয়ানুল কুরআনে লিখেন, বিচারের সময় নিকটবর্তী হলে পাহাড়সঘূহকে স্থানচ্যুত করে নিন্নভূমির সমান করে 
দেওয়া হবে। যাতে সমগ্র ভূ-পৃষ্ঠ সমতল ভূমিতে পরিণত হয় এবং ভূঁ-পৃষ্টের একাংশ হতে অন্য অংশের সকল মানুষকে একই 
মাঠে দেখা যায় । প্রথম ফুৎকারের সময় যদি পাহাড় স্থানান্তরিত হওয়ার ঘটনাটিকে ধরে নেওয়া হয়, তবে বলা যায় যে, প্রথম 
ফুৎকার পৃথিবী ধ্বংসের উদ্দেশ্যেই দেওয়া হবে। সুতরাং প্রথম অবস্থায় পাহাড়সমূহ স্থানছ্যুত হয়ে যাবে । অতঃপর সেগুলো 
বানুকারাশির আকারে উড়ে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে । -[কামালাইন, বয়ানুল কুরআন] 
কিয়ামত কখন এবং কোথায় সংঘটিত হবে : কুরআন ও হাদীসের ভাষ্য হতে জানা যায় যে, কিয়ামতের দিন পৃথিবী ও 
আকাশসমূহ সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে যাবে না; বরং শুধু বর্তমান প্রাকৃতিক ব্যবস্থাকে মাত্র চূর্ণ-বিচূর্ণ করে দেওয়া হবে । অতঃপর 
হম শিঙ্গার ফুঁক এবং শেষ শিঙ্গার ফুকের মাঝখানে একটি বিশেষ সময়ে যা কেবল আল্লাহ-ই জানেন পৃথিবী ও আকাশসমূহের 
বর্তমান রূপ ও আকৃতি পরিবর্তন করে দেওয়া হবে ৷ আর তদস্থলে অপর এক প্রাকৃতিক ব্যবস্থা অন্য ধরনের প্রাকৃতিক আইন 
সহকারে চালু করে দেওয়া হবে । এটা হলো পরকালের জগৎ বা হাশরের ময়দান । অতঃপর শেষবারের শিঙ্গা ফুকের সঙ্গে আদম 
হতে কিয়ামত পর্যন্ত সৃষ্টির সমস্ত মানুষকে নতুন করে জীবন্ত করা হবে এবং তারা বিভিন্ন দলে আল্লাহর দরবারে উপস্থিত হবে। 
কুবআনের ভাষায় এটাই হাশর । হাশর শব্দের আভিধানিক অর্থ হলো চারদিক হতে গুছিয়ে আনা বা একত্রিত করা । কুরআনের 
জা ও ইঙ্গিতে এবং হাদীসের স্পষ্ট ঘোষণায় এ কথাই স্পষ্ট প্রমাণিত হয়েছে যে, এ জমিনের উপরই হাশর অনুষ্ঠিত হবে । 
স্রদালত এখানেই কায়েম হবে এবং পাপ-পুণ্য ওজনের দাঁড়িপালা এখানেই বসানো হবে ! হাশর শুধু আধ্যাত্মিক হবে না; বরং 
জায় মানুষ, দেহ ও আত্মার সমৰয়ে (স্বশরীরে) উথিত হবে৷ 
শি্য় কখন ফুঁক দেওয়া হবে এবং কিয়ামত কখন কায়েম হবে, তা নির্ধারিত রয়েছে! তবে তা আমাদের জানা নেই। তা 
এক্মার আল্লাহ তা'আলাই অবগত আছেন। 
ব্মিমত কোন অবস্থায় কায়েম হবে : কিয়ামত অকস্মাৎ ও অতি দ্রুত সংঘটিত হবে। পূর্ব হতে মানুষ মোটেই তা জীচ 
করতে পারবে না। মানুষ পূর্ণ নীরবতার মধ্যে কাজ করতে থাকবে । কিয়ামত সংঘটিত হওয়ার বিন্দুমাত্র ধারণাও মানুষের মনে 
ঈগবে না। হঠাৎ একটি বিকট শব্দ হবে। এক মুহুর্তেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে এবং সকলেই ধ্বংস ও বিধ্বস্ত হয়ে পড়বে। 
ইংরত আবূ হুরায়রা (রা.) ও আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস (রা.) নবী করীম এঃ: হতে বর্ণনা করেছে যে, তিনি ইরশাদ 
করছেন, মানুষ রাস্তার উপর দিয়ে হাটতে থাকবে, বাজারে বেচাকেনা করতে থাকবে, বসে আলাপরত থাকবে এমন সময় হঠাৎ 
গায় কুক দেওয়া হবে ৷ কেউ কাপড় ক্রয় করতে থাকবে অথচ হাত হতে কাপড়টি রাখার সময় পাবে না, মৃত্যু এসে পড়বে । 
কেউ জন্ুকে পানি পান করানোর জন্য পানি দ্বারা হাউজ ভর্তি করতে থাকবে অথচ পানি পান করানোর পূর্বেই কিয়ামত এসে 
ঘবে। কেউ খাদ্য খেতে বসবে অথচ এক গ্রাস শেষ করারও সুযোগ পাবে না- কিয়ামত কায়েম হয়ে যাবে । 
'দলে দলে" দ্বারা কি বুঝানো হয়েছে? : কিয়ামতের ময়দানে লোকেরা দলে দলে উপস্থিত হবে । এ দলে দলে ছারা কি 
ইন হয়েছে- এ ব্যাপারে মুফাস্সিরগণ হতে বিভিন্ন মতামত পাওয়া যায়। 
ই্তেক নবীর উন্মতগণ পৃথক পৃথকভাবে দলবদ্ধ হয়ে উপস্থিত হবে। 
২বার প্রত্যেক উম্মতের মধ্যেও বিভিন্ন দল হবে। নবী করীম হু -কে (15১ শব্দটির ব্যখ্যা সম্পর্কে জিজ্ঞাসা কর! হলে উত্তরে 
২৯ বললেন, আমার উদ্মত দশ প্রকারের রূপ ধারণ করে হাশরের মাঠে উপস্থিত হবে। যেমন- ১. বানর, ২. শূকর, ৩. 
টনটীমুখ, ৪. অন্ধ, ৫. বোবা-বধির, ৬. জিহ্বা বক্ষের উপর ঝুলন্ত, নিজের জিহবা নিজে চর্বন করবে । তাদের দেখে 
নর ঘৃণায় নাক ছিটকাবে, ৭. হাত-পা কর্তিত, ৮. অগ্রির শূলে বিদ্ধ, ৯. মৃতের চেয়েও অধিক দুর্গন্ধযুক্ত, ১০. আগুনের 
পাক পরিহিত ! 











////.9811.59101.00 


২৭০ শাফসীরে 
ইন..: আরবি-বাংলা, সপ্তম হও [৩০তম পারা। 





জা পি ভি 
হবে বিভা ভণারী জাসবক পরের আনু উঠা হে তীয় হল দে 
উল্টোমুখি টি । চতুর্থ দল হলো অবিচারকারী বিচারক । তারা অন্ধ হয়ে উ্িত হে। পঞ্চম দল হলো 
প্রদর্শনকারী ও পোশাক পরিধানকারী- তারা বোবা ও বধির হয়ে উঠবে। ষষ্ঠ দল হলো এমন আলিম রে 
মিল ছিল না- তার নিজের জিহ্বা নিজ চ্বন করবে। সপ্তম দল হলো হারা প্রতিবেশি সাধে দ্বার করে দের কাছে 
কর্তিত হবে অষ্টম দল হলো চুগলখোর শাসক ও বিচারকদের ব্যপারে মিথ্যা অভিযোগকারী- তাদের পলি চান 
সব দল হলো হায়া জাকাত আদায় করেনি এবং কামভাবে মু ছিল- ভারা দুর্গম অবস্থায় থাকবে দশম গল হলো চর 
অহঙ্কারী ও বিলাসী ছিল- তাদরকে আগুনের পোশাক পরিয়ে উঠানো হষে। -1বয়ানুল কুরআন, রুল মা'আনী] ্ 
হযরত আবূ যর (রা.) বলেন, মহানবী হুট আমাদের 

লো নিকট সত্যই বলছেন যে, কিয়ামতের দিন হাশরের ময়দানে মানুষকে তিন 
১. একদল হবে, যারা পানাহারে তৃপ্ত থাকবে. উত্তম পোশাক পরিহিত থাকবে এবং যানবাহনে আরোহী থাকবে । 

২. দ্বিতীয় দল পদ্ব্ুজে দাড়াতে থাকবে ৷ | 


5905 এর মধ্যে সম্বোধিত ব্যক্তিবর্গ : ১৮505 শব্দটি বহুবচন, মধ্যম পুরুষের । অর্থ- 'তোমরা আসবে” এখানে 
'তোমরা' বলতে কেবল সে লোকদের বুঝানো হয়নি, যারা এ আয়াত নাজিল হওয়ার সময় বর্তমান ছিল; বরং প্রথম সৃষ্টির সূচনার 
দিন হতে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার বুকে জনুগ্রহণ করেছে, সেসব মানুষকেই 'তোমরা' বলে সম্বোধন করা হয়েছে। 
14515955577 ৬255১ ৪14০5 215৪ : অর্থাৎ “আর আকাশসমূহ খুলে দেওয়া হবে এবং এতে 
অসপয দুয়ার হবে" এর অর্থ উর আকাশসমূহে কোনো প্রকার বাধা বা প্রতিবন্ধকতা থাকবে না। তখন চতুর্দিক হতে আসমানি 
মসিবত এমন অব্যাহত ধারায় বর্ষিত হতে থাকবে যে, মনে হবে এটার বর্ষণের সব দুয়ারই যেন খুলে দেওয়া হয়েছে। 
অথবা, ফেরেশতাদের ভূপুষ্ঠে অবতরণ করার জন্যই এভাবে আসমানের মধ্যে বহু সংখ্যক ছিদ্পথ করে দেওয়া হবে সর 
ফোরকানের 4071 38453 আয়াতেও এ কথারই উল্লোখ করা হয়েছ যে, আসমানের ছিদ্র পথসমূহ দেখা দিবে এং 
তাতে ফেরেপতীয়ন অনুর কুরবে। অথবা, আকাশের অনেক দরজা আছে। এ দরজাগুলো সহই আকাশের সৃটি। এ 
দরজাগুলোই খুলে দেওয়া হবে। -/কাবীর, বূহুল মা'আনী, ফাতহুল কাদীরা 

কারো মতে, 2 অর্থ ১:১4 অর্থাৎ আকাশকে দরজার ন্যায় টুকরো টুকরো করে দেওয়া হবে 

অথবা, পরতো বান্দার জন্যে আসমানের মধ্যে দু'টি দরজা আছে। একটি তার রিজিকের জন্য আর একটি আম ৮ 
কিম যন এসে পড়ব তখন এ দরজাগুলো খুলে দেওয়া হবে। +ফাভহল কাদীর ও কুরতুবী 

আর কারো মতে, এর অর্থ হলো আসমানে এত ফাটল ধরবে যে, সম আসমান যেন বহু ঘারে পরিণত হয়ে নকল কোরআন 
আপ সমর হতে যাও অব আমা মলে দেখ পর এট জা হানে যকাট  দে 
পু আকাশে হে হলে কিছু পন মেনে নিত হবে। সুতরাং ১৮ শের পরে তা 

মূলে , (৫20105৮4555 ছিল । রানা নী 
দল পাক তে বুল 00563230িজপাস 
অকাণের সক দর খল দেও হবে, তন পূর্ণ আকাশ দরে কই কারণে, অথবা ফাটা অংশটি 
আকাল তমার কারণ : বেশ কেটে ওয়ার কারণ: অথবা আগে থেকে দর কাপে 1 


যাওয়ার কারণে অথবা, আকাশের দরজা অর্থ এর প' অথবা যখন আকাশের দরজা বেশি হবে। তখন শুঠ 
) ্ পি গগ এ এ ্ । 
বেশি ফাক হয়ে য় থসমূহ, 

দরজা আর দরজা দেখা যাবে । সব দরজাগুলে খোল থাকবে । বেশি দরজার কারণে পৃণ আকাশ ঢু রা খা ্ 


///.6911./69101.00া 


শাফসীরে জালালাইন : ভিলা সপ্তম খণ্ড [৩০তম পারা] ২৭১ 





যা ঠা রাও কেননা এ 

ঘটনা অবশ্যই এবং নিশ্চিতভাবেই ঘটবে । যে ঘটনা নিশ্চিত ঘটবে এর ব্যাপারে অতীতকালের শব্দ ব্যবহার করার নিয়ম 

রয়েছে। যেমন-পূর্ণ বিবরণী লেখার পর 'চিঠি' হয়, কিন্তু লেখা শুরুর পূর্বেই বলা হয়-“চিঠি' লিখবো । 
-ঁফাতহুল কাদীর, রূহুল মা'আনী] 

44০ ৩9495 0৮টী॥ 9৮০৩7 ৮৭৮৪৪ 215 : কুরআন মাজীদের বিভিন্ন আয়াতের দিকে তাকালে বুঝা 

যায় যে, কিয়ামতের সময় পাহাড়ের ছয়টি অবস্থা হবে, যেমন- 

১ /৫২ 205 তথা চূ্ণবিচূর্ণ অবস্থা । যেমন, কুরআন মাজীদের আয়াত- 6,৯৮1) ৫১ (5 ৯15 ০) ০4৮৮১ 
অর্থাত ভূতল এবং পর্বতরাশিকে উপরে তুলে একই আঘাতে চূ্ণবিচর্ণ করে দেওয়া হবে! 
২4250 ০৪১১৩ ০০০ তথা না পশমের মতো অবস্থা। যেমন, আল্লাহর ঘোষণা- ৬৫২/৮ 4-13৮5, 

১:40 অর্থাৎ পাহাড় রঙ-বেরঙ- এর ধুনা পশমের ন্যায় হবে। 

তু. 4:৫৬ ০৩তিথা ধুলিকণার ন্যায় অবসথা। এ অবস্থটি ধনা পশমের মতো হওয়ার পর হবে। যেমন, কুরআনের বাণী- 
2:৮৯ ০, 9০1৩ ০ অর্থাৎ পাহাড় এমনভাবে বিন্দু বিন্দু করে দেওয়া হবে যে, তা বিক্ষিপ্ত ধূলিকণায় 
পরিণত হবে । 

৪. 2020. তথা ধুলিকণায় পরিণত হয়ে পড়ে থাকা অবস্থা। যেমন, কুরআন মাজীদের আয়াত এ+] ৮2 424-75) 
০০০৮৮255425 অর্থাৎ তারা পাহাড় সম্পর্কে প্রশ্ন করে, বলুন, আমার রব এগুলোকে ধুলিকণায় পরিণত করে 
দিবেন। এ অবস্থায় ধুলিকণাগুলো মাটির উপর পড়ে থাকবে। মাটি দেখা যাবে না। শুধু ধূলি আর ধূলি। 

৫.0 ১0০ তথা উন্লিখিত ধূলিকণা জমিনের উপর হতে প্রবল বাতাসের মাধ্যমে উড়ুতে থাকবে । এমতাবস্থায় জমিন দেখা 
যাবে, সমস্ত ধূলি উপরে উড়তে থাকবে । যেমন, আল্লাহর বাণী- ৮.2 ০2425. 2১৩০০ 45 এ 22150 

৬. ১:01405 তথা মরীচিকার ন্যায়। অর্থাৎ পাহাড়ের স্থানগুলো এমন হবে যে, কিছুই বিদ্যমান থাকবে না । মরীচিকার ন্যায় 
গাহাড় আছে ধারণা হবে, কিন্তু সামনে অথসর হয়ে দেখলে কিছুই পাওয়া যাবে ন!। যেমন, আল্লাহ তা'আলা বলেন- ০.৮24/ 
৫৮৬৫ $০৩1 একাবীর, রূহল মা'আনী, ফাতহুল কাদীরা 

আয়াতে ৫1 অর্থ : ৫15. শব্দটির আভিধানিক অর্থ- মরীচিকা, যা দিনের মধ্যভাগে সূর্যের প্রথরতার মধ্যে পানির ন্যায় মনে 

ই কিন্তু আয়াতে (৫15 অর্থ কি _ এ ব্যাপারে মতভেদ দেখা যায়। 

* জালালাইনের ব্যাখ্যাকার বলেন, 02 ৮1 ৫1. অর্থাৎ 412 অর্থ এখানে ধুলাবালি । 

২. কারো মতে ৩1; এখানে আভিধানিক মেরীচিকা) অর্থে ব্যবহৃত হয়েছে। তখন আয়াতে তাশবীহ উদ্দেশ্য হবে। অর্থ এই 
দাড়েব- এ পাহাড়গুলো মরীচিকার ন্যায় দেখাবে । তবে /5:-এর অর্থ 4. হওয়ার ব্যাপারে আপত্তি তুলে বলা হয় যে, এ 
অর্থ কোনো অভিধানে পাওয়া যায় না। অতএব, ২,:-এর আসল অর্থ “মরীচিকা' করাই উত্তম। কেননা অন্য আয়াতে 
আল্লাহ তা'আলা বলেন, ৮১.০:.]142,52৯; -জালালাইনের প্রান্ত টীকা, রূহুল মা'আনী] 


///.6911./69101.00া 





চর অনুবাদ : 
215 অস্ত ছি 01০ ২৯ অব্রাই আাহারাম কটি ঘাটি বিনে, শন ওতে 
নিবি রয়েছে।,অথবা এটা ওতপেতে থাকার স্থান [এ স্থলে 
১০-০০ ০০০পশিন্দটি 55915 অথবা 2:-2-4র অর্থে হবে: 
আন্াহদ্রোহীদের জনা তথা কাফেরদের জন্য: 
কাজেই তারা তা অতিক্রগণ করে যেতে পারবে না, 
04 এ ও ] আশ্রয়স্থল অর্থাৎ তা তাদের প্রত্যাবর্তনস্থুল হবে ; 
লিকার বলিল | সুতরাং অবশ্যই তাতে তারা প্রবেশ করবে। 
৮$:501)05 এ ৮৩০৮ ৩৩ ৩৯) তা ইত তারা অবস্থান করবে ০555) শব্দটি 24১৩ 
রঃ ২0 হয়েছে। অর্থাৎ তাদের তথায় অবস্থান করা অবধারিত 
_ তথায় যুগ যুগ ধরে অশেষ কালব্যাপী। বহু যুগ পর্য 
যার কোনো শেষ নেই। এ স্থলে 25. শব্দটি 
৬০ প্রথম অক্ষর তথা ০ অক্ষরটি পেশযোগে| 
তা 1০০ ০১০৭ -এর বহুবচন! 
৬ 81১৫ ৮৪৯ ০১১৭৯ ১75 ২৪. তারা আহ্াদন করবে না ঠাণ্ডা তথা গুম এবং কোনো 











(95555 5283555400 7 ৯ 








খ 


কু০০ ১০০৮০ 
১158050৮52৮ পানীয় যা স্বাদ আস্বাদনের জন্য পান করা হয়| অর্থ 


84275 রি টু পান উপযোগী]! 
2051০ 6৮5 শিপ ৮৪) ২7০ ২৫. তবে কিনতু ফুটত্ত উত্ত গরম পানি অত্যধিক গর 








8 13129 5০৮ তাশদীদ যোগে এবং তাশদীদ ব্যতীত উয়ভাবেই 


আল ৬ কল অজ জি ভু ভাত উঃ খানে রী 

৮1 ০০১০৮ ০৮ ৩ সুসান পড়া জায়েজ। ৮০ ছ্বারা এ জাহান্নামাদের 
পপ রে ৮ সি ূ শরীর হতে প্রবাহিত পুজকে বুঝানো হয়েছে। তার 
75102 এর স্বাদ গ্রহণ করবে । এর দ্বারা তাদেরকে তাদের 


0005 012 255 
মার এ 9 কৃতকর্মের প্রতিফল দেওয়া হবে। 
০১১১০৮৪১০৪৮ ৪৪৪ ৭ ২৬. সম়ুচিত প্রতিফল তাদের কৃতকর্মের যখোপযু্ 
পাতলা ৩ পুরা পাপা ৪:০৪ তা ৪৩ তিতা 
৮6০০১595৮71 তিল প্রতিফল। সুতরাং কুফরির চেয়ে মহাপাপ আর কিছুই 
ূ রি ং অপেক্ষা কঠোরতর শাস্তিও হতে 
দিত ০১ 
2 পারে না। 
41-1% ২৭. নিশ্চয় তারা আশা করত-না, আশঙ্কা করত 


.3500198 ভিসের, ো জ পুকথলকে ি 














করত! 


25 06৫45203555, ২০ আছর আমানতে ভারা কা করত ১২২ 
ও ও কুরআনকে অস্বীকার করত সমপর্ণভাবে, অ*; 


ঘোটেই বিশ্বাস করত না! 
////.9811.5101.00 


তাফগীরে জালালাইন : আরবি-বাংলা,  সম্তম খও | ৩০তম পারা |. ২৩ 






বিভিন্ন ৭ ২৯, াড্গাজলারা রত 








১ 2 নি টজত 
০০১৮৫৩০৪৯৮১ লহ . রোছি 

৮০৯০ মাহফৃযে [সংরক্ষিত ফলকে] যাতে আমি তদনুযায়ী 

43455০4৮2৬৮ তাদেরকে প্রতিফল দিতে পারি। আর তাদের 

০৮৬৮০ আমলসমূহের মধ্যে কুরআন অস্বীকার করাও অন্তত । 

৩০. সুতরাং আস্বাদন কর অর্থাৎ আখেরাতে তাদের উপর 

25১৯31০2702 ২১৩1৮ ০। শাস্তি অবতরণকালে তাদের উদ্দেশ্যে বলা হবে। 

481005 +1০ [07] তোমাদের প্রতিফল আস্বাদন করো। আমি তো, 

শেঠি ০১১ রর নিযে ১ তোমাদেরকে শাস্তি ব্যতীত কিছুই বৃদ্ধি করবো না 

মি ৩2 1 -4% তোমাদের শাস্তির উপরে । 





55745এ ারকীনী আবহ এ আয়াতটির তারকীবী অবস্থা কয়েকটি হতে পারে । যথা- 
ইঃ ০০০০০০০০০০৪ 
৫০ ০:5১60 ৫5৩ 9৩১5 ৩৫৫1 
. অথবা, (১5445 শব্দটি রাত রা ০৫০ রে 
2০550158 22227 জাহান্নাম তাদের আশ্রয়স্থল এবং প্রত্যাবর্তনের স্থান, এমতাবস্থায় যে, তারা তথায় অবশ্যই ফিরে যাবে। 
. অথবা, 3 -এর দ্বিতীয় খবর । 
. অথবা, ১০০৮ শব্দের সাথে সম্পর্কিত (১52) তখন ১৮০৯৮ শব্দের অর্থ হবে 
তারকীবেও কয়েকটি দিক দেখা যায়- 
ক. ৫০ শব্দটি 10472 হতে এ হয়েছে। 
খ. কারো মতে- -এর দ্বিতীয় +:$ হয়েছে। 


গ. অথবা, 9.০ শব্দের বিশেষণ হয়েছে। 

ঘ. কোনো কোনো তাফসীরকারের মতে 1. হতে ১ হয়েছে। -রূহল মা'আনী, ফাতহুল কাদীর] 

ইমাম রাষী রে.) বলেন, এখানে দুটি দিক রয়েছে- 

ক. যদি আমরা বলি- তা শুধু কাফেরদের জন্য ১.০, ব্ু খাটি। তাহলে ০-:54:)1 কথাটি পূর্বের কথার পরিপূরক হিসেবে 
নেওয়া হয়েছে। তখন বাক্য এভাবে হবে যে, ০-2৪৮০4১ 1-2০: 7485 তারপর ০ শব্দটি 1১7 হতে 
এম হবে। 

*₹ আর যদি বলি- তা সাধারণভাবে মু*মিন ও কাফের সকলের জন্য ঘাটি বা অতিক্রম করার রাস্তা, তাহলে আয়াতটি 1১. 
পা হতে সন আরা এবং নুন কথ রু। মনে হয়ে লা হযেছে 
2০৩৬ ৮:5৩ 2 অর্থাৎ জাহানরাম প্রত্যেকের জন্য অতিত্রমস্থল ; কিন্তু সীমালঙ্ঘনকারীদের জন্য নির্দিষ্ট ঠিকানা এব' 


ভাবত 1 


প্রথম অর্থ করলে 1 1১.০০৮৮এর উপর 49) করা যাবে না, আর দ্বিতীয় অর্থ করলে 9-2--এর উপর ১25) করতে হয় । 
_কাবীর] 


- 


-্ 


হতে 


গে 


4 প্রস্তুত]। আর (০ শব্দটির 


4558 2534 এর মহত্রে ই'রাব : 

55471545384 আয়াতটি 5,555 অবস্থায় রয়েছে। কেননা, এটা 55 হতে ১ হয়েছে। 
১ অথবা ৩/৩০এর বিশেষণ (4.4) হিসেবে ৮2-7-এর অবস্থায় আছে। 

১ অথবা, এটা যুক্তানাবঘল অর্থাৎ-সতুন-বাক্য। কুরতুবী, ফাতহুল কাদীর| 


//৬/.6211./59101.00া 


২৭৪ তাফস্টিরে জালালাইন : লাইন : আরবি-বাংলা, সন্তম যও [৩০তম পারা] 


532 আয়াতটির তারকীৰ : আয়াতটি সম্পূর্ণ .::.:- 4. হয়েছে। যুসতাছলা মুক্তাসিল এবং সুনকাতি- উল ধরনের হতে পরে, 
১. যদি 2:50 -এর অর্থ “০7 হয়, তাহলে মুসতাছনা যুনকাভি' হবে। 
২. আর যদি 2 অর্থ7১/:) হয়, তাহলে]. হবে । +কুরতুবী] 
৩. আর যদি 1৮2 হতে মুসতাছনা হয়, তাহলে মুসতাছলা মুস্তাসিল হবে । -ফাতহুল কাদীর, হাশিয়ায়ে জালালাইন] 
টি ৮১০১০০৮575৬51815955 
৪ মাফউলে মুলক হিসেবে মানসূব হয়েছে এবং 90 তার ৩-: [বিশেষণ] হয়েছে। বাক্য এভাবে হবে 
মার ৮ 
পানে বেট রাজ দর টানা বে 209 9952 2215152 -সাবী, ফাতহুল কাদীর, জালালাইন] 
আল্লামা আলৃমী রে.)-এর মতে ২:).:20.5+ হিসেবেও মানসূব হতে পারে । অথবা, *০) সহ মৃস্তানাফা বাক্য হতে 
পারে। বহুল মা'আনী] - 
৩, শব্দের বিশ্রেষণ : এ শব্দটির বিশ্লেষণে নিম্োক্ত মতামত পরিলক্ষিত হয়- 
১, ইমাম ফাররা (র.) বলেন, 3০৯ শব্দটি ১11 -এর বহুবচনে আর 3৮ এবং ৫3121 একই অর্থ প্রকাশ করে। 
- ফাতহুল কাদীর] 





২. আল্লামা আলুসী রে.)-এর মতে- 320 শব্দটি 9) ক্রিয়ার মাসদার । -রূুহুল মা'আনী] 

৩. সর্বাবস্থায় অর্থ নিতে হবে-উপযুক্ত, উপযোগী, অনুকূল বা অনুরূপ । 

146 2 মহ ইরান? 

১. ১055:255 হিসেবে মানসৃব হয়েছে। 

২. 4১25 হিসেবে মানসূব হয়েছে। এ সময় (444 - 4১১৫ শব্দের বহুবচন হবে । অথবা 4৫ মাসদারটি ইসমে 
ফায়েল-এর অর্থে ব্যবহৃত হবে। -|কাবীর] 

৩. আবূ হাতিম রে.) (14 -কে 2). হিসেবে মানসৃব বলেছেন 


| 


পূর্বোক্ত আয়াতের সাথে যোগসূত্র : সূরার প্রথমে কাফেরদের পক্ষ হতে যে প্রশ্ন উথাপিত হয়েছিল, সে প্রশ্রের উত্তর দিতে 
গিয়ে বিস্তারিত তবমিকা পেশ করা হয়েছে। তারপর যুক্তি-প্রমাণসহ তাদের প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। সেই উত্তরে ০201১ 
-এর আলোচনা এসেছে। এখন 1১০৮৫307৯48 হতে ১:01 -এর আহকামের বিস্তারিত বিবরণ আরম হচ্ছে। 
আলোচ্য আয়াতসমূহে কাফেরদের শাস্তি সম্পর্কে বর্ণনা করা হয়েছে। শাস্তির প্রকৃত বর্ণনা করে এর কারণসমূহও উল্লেখ করা 
হয়েছে। প্রসঙ্গক্রমে ২৯ নং আয়াতে (৮ 2:52 বাক্যাংশ দ্বারা মানুষের আমলনামার কথাও উল্লেখ করা হয়েছে: 
অবিশ্বাসীরা অগণিত মানুষের জন্ম হতে মৃত্যু পর্যন্ত যাবতীয় কার্যাবলি আল্লাহ তা'আলা কর্তৃক লিপিবদ্ধ করে রাখার কথাকে ? 
অসম্ভব ও অযৌক্তিক মনে করত ৷ উক্ত আয়াতে এ সমস্ত অবিশ্বাসীর ধারণার পূর্ণ জবাব দেওয়া হয়েছে এবং বলা হয়েছে- তাদের 

এ অবিশ্বাস ও নাফরমানির সমুচিত প্রতিফল হিসেবে তারা অপেক্ষ্যমাণ জাহান্নামে অনন্তকাল শাস্তি ভোগ করতে থাকবে! তৃষ্টায 
তাদের ছাতি ফেটে যাবে, কিন্তু তৃষ্তা নিবারণের উপযোগী কোনো পানীয় তারা পাবে না! অতিরিক্ত শাস্তি স্বরূপ তাদেরকে 
অসহনীয় গরম বা ঠা বনু এবং পচা রক্ত ও পুঁজ জাতীয় ঘৃণ্য বন্ুসমূহ পিপাসা নিবারণের জন্য পরিবেশন করা হবে। 
(১০৮৮ শব্দটি 0০-এর ওজনে ৫2] থেকে নির্গত 1 42 ২4 - 9025 এবং ০০০৮৮ ওজনে 23052-এর শব্দ 


অর্থ- অধিক অপেক্ষমাণ । এমতাবস্থায় আয়াতের অর্থ হবে- জাহান্নাম কাফেরদের জন্য অধিক অপেক্ষায় অপেক্ষমাণ 
কাকীরঃ 


চি বু: 


১. আযহারী বলেন, যেখানে পাহারাদার শত্রুকে পাহারা দেয়, সে স্থানর্কে ০, বলা হয়। ফাগুহুল কাদীর! 
কেননা, জাহান্নামের পার্খ্ব দিয়ে সবাই গমন করবে, সেখানে সতকর্ম ও অসতকর্ম উভয়ের প্রতিদানদাতা ফেরেশতাগণ অপেক্ষ 


করতে থাকবে । জাহান্নামীদের খ্েফতার করা হবে এবং জান্লাতীদের গন্তব্য স্থলে পৌছে দেওয়া হবে । _মাযহারী] 
///.6911./69101.00া 


15১৭ ০৯২৮ ০৯৬০০৬০১০৯১ 


তাফপীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম খণ্ড [৩০তম পারা ] ২ 

[-হরত হাসান রো.) বলেন, জাহান্নামের পুলের উপর ফেরেশতাদের পাহারা থাকবে, তাদেরকে অতিক্রম করে কেউ সামনে 
যেতে পারবে লা। 

যাদের হাতে জান্নাতে প্রবেশের অনুমতিপত্র পাওয়া যাবে, তাদেরকে ছেড়ে দেওয়া হবে । আর যাদের হাতে এ পত্র না থাকবে 
তাদেরকে আটক করা হবে। কুরতুবী, ফাতহুল কাদীর] 
মুকাতিল (র.) বলেন- ১-2/৮ এখানে ০--এ-এর অর্থে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ আটক করার স্থান, কয়েদখানা, বন্দী করার 
স্থান। কেননা, জাহান্নাম তার অধিবাসীদের জন্য কয়েদখানা হবে। কেউই এ স্থান হতে বের হতে পারবে না। 
কারো মতে 32: এখানে রাস্তা এবং অতিক্রম করার স্থান অর্থে ব্যবহৃত হয়েছে। কেননা বেহেশতে যেতেও দোজখ পথে 
পড়বে। এ জন্যই আল্লাহ রাব্বুল আলামীন জাহান্নামকে ঘাটিস্থল বলেছেন। হযরত হাসান এবং কাতাদাহ (র.) বর্ণনা করেছেন 
ঘে,জাহা্রামের রাস্তা অতিক্রম ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। যদি পুণ্যবান হয় তবে কোনো কষ্ট ছাড়া পার হয়ে 
ঘাবে। আর যদি পাপী হয়, তবে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সুফিয়ান ছাওরী (র.) বলেছেন, জাহান্নামের উপর তিনটি পুল রয়েছে। 
হযরত ইবনে আব্বাস (রা.) হতে বর্ণিত হয়েছে যে, জাহান্নামের পুলের উপরে সাতটি কারাগারের দ্বার থাকবে । বান্দাদেরকে 
থম কারা-ফটকে কালিমা 411 1 4 বা তাওহীদ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। বান্দা সঠিক উত্তর প্রদান করতে পারলে 
সুখে যাওয়ার অনুমতি প্রদান করা হবে। দ্বিতীয় কারা ফটকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। সঠিক জাবাবদানকারীরা 
কৃতকার্য হবে এবং সম্মুখে অগ্রসর হয়ে তৃতীয় ফটকে পৌছবে। তৃতীয় ফটকে যাকাত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে । কামিয়াব 
বান্দারা চতুর্থ ফটকে পৌছবে । অনুরূপভাবে চতুর্থ ফটকে রোজা সম্পর্কে, পঞ্চম ফটকে হজ সম্পর্কে, ষষ্ঠ ফটকে ওমরা সম্পর্কে 
এবং সপ্তম ফটকে পারস্পরিক জুলুম-অত্যাচার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যারা সঠিক উত্তর প্রদান করবে তারা জান্নাতে 
ধবেশের অনুমতি পাবে । “নুরুল কোরআন, খাষেন] 
পূলসিরাতের স্বরূপ : বায়হাকী হযরত আনাস (রা.)-এর সূত্রে বর্ণনা করেছেন । নবী করীম প্রশুশ্ং ইরশাদ করেছেন, পুলসিরাত 
ওলোয়ারের চেয়েও ধারালো এবং সূক্ষ্ম হবে। ফেরেশতাগণ ঈমানদার পুরুষ ও নারীদের হেফাজত করবে। হযরত জিবরাঈল 
(আ.) আমার কোমর ধরে রাখবে । আমি বলতে থাকবো হে আল্লাহ! রক্ষা করো, হে আল্লাহ! রক্ষা করো, আর হৌচট খেয়ে বহু 
নারীও পুরুষ পড়ে যাবে । 
ইবনে মুবারক রে.) বায়হাকী এবং ইবনে আবিদ দুনিয়া হযরত ওবায়েদ ইবনে ওমায়ের (রা.)-এর সূত্রে বর্ণনা করেছেন, প্রিয়নবী 
ও ইরশাদ করেছেন, দোজখের উপর যে পুল রয়েছে তা তলোয়ারের চেয়ে বেশি ধারালো হবে । -[নূরুল কোরআন] 
জাহানাম ঘাঁটি হওয়ার কারণ : শিকার ধরার জন্য তৈরি করা বিশেষ স্থানকেই ১০০ বা ঘাটি বলা হয়। শিকার অজানাভাবে 
আসে এবং তাতে আটকা পড়ে । এখানে জাহান্নামকে খাটি বলা হয়েছে। এ জন্য যে, আল্লাহদ্রোহী লোকেরা জাহান্নামের ব্যাপারে 
ূর্ণ বেপরোয়া হয়ে দুনিয়ার বুকে নেচে-কুদে বেড়ায় এ কথা মনে করে যে, আল্লাহর এ বিশাল জগৎ যেন তাদের জন্য এক 
উন লীলা ক্ষেত্র এবং এখানে ধরা পড়ার কোনোই আশঙ্কা নেই; কিন্ত প্রকৃত ব্যাপার এই যে, জাহান্নাম তাদের জন্য এক গ্রচ্ছন 
বটি হয়ে রয়েছে। তাতে তারা আকম্মিকভাবেই আটকা পড়বে এবং তাতে আটকা থাকবে । -যিলাল| 

দাননাতবাসী জাহান্নাম অতিক্রম করার কারণ : হাদীস শরীফে বর্ণিত আছে- নেককারদের মধ্য হতে কিছু লোক বিদ্যুতের 
মতো, কিছু লোক চোখের পলকে, কিছু লোক প্রবল বায়ুর ন্যায়, কিছু লোক দ্রুতগামী ঘোড়ার মতো পুলসিরাত পার হয়ে 
বহেশতে প্রবশে করবে । এভাবে কতিপয় পাগী যুসলমান ধীরে ধীরে সাত হাজার বৎসরে এ পুলসিরাত পার হবে। হযরত 
ট্ঘাইল ইবনে আব্বাস (রা.) হতে বর্ণনা করেন যে, পুলসিরাতের দূরত্ব তিন হাজার বৎসরের পথ। এটা চুল হতে চিকন এবং 
উবারি হতে ধারালো হবে। -আযীহী] 

ঈহন্নামের উপর দিয়ে জান্নাতবাসীদের রাস্তা নির্মাণ করার উদ্দেশ্য আল্লাহ রাববুল আলামীনের কাছে এটা হতে পারে যে, যারা 
সক বান্দা তারাও স্বচক্ষে জাহান্নামের শাস্তির ভয়াবহতা দেখে যাবে। জাহান্নামের সীমাহীন আজাবের সাথে নিজেদের প্রাপ্ত 
চন্্তের অনাবিল শাস্তি ও নিয়ামতকে তুলনা করে রাববুল ইয্যতের শুকরিয়া ও হামদ পাঠ করবে। 

৮৪৬ ছারা উদ্দেশ্য : (-:2০৮এর ব্যাপারে মুফাসসিরগণ বিভিন্ন মতামত পেশ করেছেন। 

* ফেব্যক্তি আল্লাহর উপরে অহংকার করে এবং তার বিরোধিতায় মেতে উঠে, তাকে 5. বলা হয়। কাবীর] 

২ আল্লামা শাওকানী (র.) বলেন, .:. এ ব্যক্তিকে বলা হয়, যে কুফরির মধ্যে সীমা অতিক্রম করে। ফাতহুল কাদীর। 
আল্লামা আলুসী রে.) বলেন, যারা অবাধ্যতার মধ্যে সীমা অতিক্রম করে। “রুহুল মা'আনী! 


///.6911./69101.00া 





৪. যারা কুফরির মাধ্যমে তাদের দীনের মধ্যে অথবা দুনিয়াতে অত্যাচারের মাধ্যমে সীমা অতিক্রম করে। কুরতুবী] 

৫. যারা আল্লাহর রাসূলের চরম বিরোধিতা করেছে তাদেরকেই ০৮ বলা হয়েছে। _ইবনে কাছীর 

মোটকথা, যারা আল্লাহ ও তার রাসুলের বিরোধিতা করেছিল, তারাই হলো ১*-০ ভাদের জনা জাহান্নাম প্রস্তুত করে রাষা হয়েছে। 

ড৫এএর ব্যাপারে একটি সন্দেহ ও তার নিরসন : আল্লাহর বাণী (৫-০1-এর উপর ভিত্তি করে কেউ কেউ বলেছেন যে 

জান্নাত তো চিরন্তন থাকবে; কিন্তু জাহান্নাম চিরদিন থাকবে না। তাদের যুক্তি হলো (০ যগসমূহ) একদিন না একদিন শেষ 

হয়ে যাবে । এর ধারাবাহিকতা অসীম হতে পারে লা; বরং কোনো না কোনো এক সীগায় গিয়ে তা নিঃশেষ হয়ে যেতে বাধ্য। 

নিঙ্নোক্ত কয়েকটি কারণে এটা গ্রহণযোগ্য হতে পারে না। 

১. আরবি ভাষায় ৩০ এমন সময়কে বলে যার শেষ নেই। এটা সীমাহীন সময়। 

২. কুরআন মাজীদের ৩৪ স্থানে জাহান্নামের ব্যাপারে ৯৯ শব্দ ব্যবহৃত হয়েছে! যার অর্থ হলো চিরস্তন। 

৩. কুরআন মাজীদের তিন স্থানে ১৮:-এর সঙ্গে 1:71 শব্দটিকে আনয়ন করা হয়েছে যা জাহান্নাম চির্তন হওয়াকে 
সন্দেহাতীতভাবে প্রমাণ করে। 


৪. সূরা আল-মায়িদার মধ্যে বলা হয়েছে যে, জাহান্নামীরা জাহান্নাম হতে বের হওয়ার ইচ্ছা করবে। কিন্তু কোনোমতেই বের 
হতে পারবে লা। ূ 

৫. জান্নাত ও জাহান্নাম উভয়ের ব্যাপারে কুরআন মাজীদে বলা হয়েছে-:৮,31/ ৩12০1 5415 ০:55 5505 এতদসবেও 
জান্নাত ও জাহান্নামের মধো এ পার্থক্য কিভাবে আবিষ্কার করা খায় যে, জান্নাত চিরন্তন হবে, কিনতু জাহান্নাম চিরন্তন হবে দা। 

৬. শাহ আব্দুল আীয (র.) বলেন, ৮২০-এর মুদ্দত যদিও জানা রয়েছে তথাপি ৩৫-এর মুদ্দত জ্ঞাত হওয়া কিভাবে এটা 
দ্বারা সাবাস্ত হয়? 

কেউ কেউ বলেছেন, এখানে সময়সীমার কথা বলা হয়নি; বরং পরকালের সময়ের পরিমাপ জ্ঞাপক শব্দ উল্লেখ করা হয়েছে। 

দুনিয়াতে যেমন সপ্তাহ, মাস, বৎসর ও যুগ ইত্যাদির মাধ্যমে সময় পরিমাপ করা হয়; তদ্রীপ আখেরাতে -এর মাধ্যমে 

সময়ের হিসাব করা হবে। 

নাহুবিদ ফাররা (র.) বলেছেন, ৫৮1 শব্দটি ০-::7)-এর সাথে 52 হয়নিং বরং এটা 0১৫: -এর সাথে 01-5 

হয়েছে। অর্থাৎ এ দীর্ঘ সময় ধরে তো তারা অগ্নির শাস্তি ভোগ করতে থাকবে এবং ঠান্ডার ছোয়াও পাবে না । অতঃপর তাদেরকে 

জামহারীর (প্রচণ্ড শৈত্য)-এর স্তরে নিক্ষেপ করা হবে। বহু যুগ পর্য্ত শৈত্য দ্বারা তাদেরকে শাস্তি দেওয়ার পর পুনরায় আগুনের 

স্তরে নিক্ষেপ করা হবে! অশেষ সময় পর্যন্ত পালাক্রমে একপ শাস্তি চলতেই থাকবে । 

ইমাম কুরতুবী (র.)-এর মতে 590০1£-৯ বা ৬৩৮12 বলা হলে সসীম সময় উদ্দেশ্য করা সঠিক হতো । কিনতু যখন 

শুধু ৫১ বলা হয়েছে; তখন এর দ্বারা অসীম সময়ই উদ্দেশ হবে। 

ইমাম যুজাজ (র.)-এর মতে, কয়েক হুকবা৷ সময় হবে গরম পানি এবং রক্ত পৃঁজের জন্য! অর্থাৎ তারা এক নিদিষ্ট কাল ব্যাপি 

গরম পানি এবং রক্ত পুঁজ পান করবে, তারপর আজাব শুরু হবে। “কুরতুবী! 

অথবা, ২,৩০-এর আয়াতটি (4 41 :,:;8 05 আয়াত দ্বারা মানসূ হয়ে গেছে +হশিয়ায়ে জালালাইন] 

101৮5481055 0459 95558 ৮4455 5: এ এর সর্বনাম দুই দিকে ফিরতে পারে 

ক. সর্বনামটি +5৮-এর দিকে ফিরেছে। তখন অর্থ হবে “তারা এ হোকবাতে ঠাণ্ডা ও পানীয় বন্তুর স্বাদ পাবে না ।' এমতাবস্থায় 
উক্ত আয়াতটি পিছনের আয়াতের সাথে সংশ্লিষ্ট হয়ে যায় । যেমনটি ইমাম যুজাজ (র.) বলেছেন! 

খ. সর্বনামটি ;-£45-এর দিকে ফিরেছে। এমতাবস্থায় এ আয়াতটি পিছনের আয়াতের সাথে সম্পর্ক না রেখে মুস্তাফা হবে: 
তখন অর্থ হবে তারা অনন্তকালের জন্য জাহান্নামে ঠাণ্ডা এবং পানীয় বন্ধুর স্বাদ পাবে না। 4কাবীর, ফাতহুল কাদীর] 

আয়াতে 1১"-এর অর্থ : আয়াতে 1১ অর্থ সম্পর্কে ভিন্ন ভিন্ন মত দেখা যায় 

১. হযরত আব উবায়দা রো.) ১৫-এর অর্থ নিদ্রা (29) করেছেন । এ অর্থটিই হযরত মুজ্াহিদ, সুদী, কিসায়ী, ফল ইবনে 
খালেদ এবং আবু মু'আঘ (র.) হতে বর্ণিত। জালালাইনে এ অর্থকে গ্রহণ করা হয়েছে! 
এ মতের উপ এক বিরাট আপত্তি আছে-. হাদীসে আছে, নবী করীম ভু একদা জিজ্ঞাসিত হলেন যে, বোহেশতে কিন্ত 
আছে? তদুত্তরে তিনি বললেন 'না, নিদ্রা তো মৃত্যুর ভাই, আর বেহেশতে মৃত্যু নেই" 


///.6911./69101.00া 


অফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম খণ্ড [ ৩০তম পারা ] ট 


গাগা 


২ হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) ১৫ -এর অর্থ ৯1৮ ১০ (পোনীয় বস্তুর পানের ঠাণ্ডা) করেছেন। অর্থাৎ জাহান্নামীগণ 
: জাহান্নামে পানীয়বন্কু পান করে ঠাণ্ডা অনুভব করবে না; বরং এমন বস্তু পান করবে যা তাদের জন্য আজাবের বস্তু হয়ে 
দড়াবে। হযরত ইবনে আব্বাস রো.) হতে *৮ অর্থও বর্ণিত আছে। 

ও যুক্পাজ বলেন, “১4 ৫-৮ %/ চৈ: অর্থাৎ “তারা না বাতাসের ঠাণ্ডা পাবে, না ছায়ার ঠাণ্ডা, আর না নার প্রশান্তি" তিনি 
8 বলতে প্রত্যেক বস্তুর ঠাণ্ডাকে বুঝিয়েছেন, যা ব্যক্তিকে আরাম প্রদান করে ॥ কেননা এমন ঠাণ্ডা আছে যা মানুষকে 
অতিশয় কষ্ট দেয় যেমন- »১,৫-,১)1 অর্থাৎ বায়ুর সে স্তর যেখানে পৌছে বাম্প অতিশয় শীতলতা প্রাপ্ত হয় ৷ এ ঠাণ্ডাকেও 
দোজখে আজাব হিসেবে দেওয়া হবে। 

&. হযরত হাসান, আতা এবং ইবনে যায়েদ রে.) বলেন, ৯০ অর্থ ১) তথা আরাম-আয়েশ বা প্রশান্তি ৷ কুরতুবী, কাবীর্য 
ইমাম রাষী রে.) ১2 অর্থ ঠাণ্ডা বা প্রশান্তিকে প্রাধান্য দিয়েছেন। কেননা তাবীল (জটিল ব্যাখ্যা) না করে শব্দকে সরাসরি 
অর্থে ব্যবহার করাই উত্তম! 

045; ০৯৮ ঝআয়াতে (2৯৮ -এর অর্থ : ৮--৮৯ শব্দের কয়েকটি অর্থ দেখা যায় যেমন- 

ক. ৩1 21বা গরম পানি। এটা হযরত আবু উবায়দার উক্তি । 

খ. ইবনে যায়েদ (র.) বলেন, জাহান্নামীদের চোখের পানি একটি হাউজে ভর্তি করে রাখা হবে, তারপর এঁ পানি তাদেরকে পান 
করানো হবে, এটাই *৮»। 

মূলত "৮ গরম পানিকেই বলা হয়। এখান থেকেই ০৫» ও ৮» ব্যবহার করা হয় । এ কথা দ্বারা বুঝা যায় যে, জাহান্নামীগণ 

যাকিছুই ঠাণ্তার জন্য পান করবে সব কিছুই: সেখানে মারাত্মক গরম হবে। -কুরতৃবী] 

হযরত রাবী' ইবনে আনাস (র.) বলেন, '-:-৮ এ গরমকে বলা হয় যার গরম শেষ সীমা পর্যন্ত পৌছেছে। [ইবনে কাহীর! 
(4 -এর অর্থ সম্পর্কে মুফাসসিরদের অভিমত : (5৬22 শব্দের অর্থ নিয়ে মুফাসসিরদের বিভিন্ন মত দেখা যায় ৷ যেমন- 
১. কারো মতে ঠাণ্ার ছারা যা মরে যায় তাকে 3. £ বলা হয়। রাত্রকে 92. বলা হয়, কেননা তা দিন হতে ঠাণ্ডা । 

২. ইবনে আবী হাতিম ইবনে আবিদ্দুনিয়া হযরত কা'ব (রা.)-এর কথার উদ্ধৃতি দিয়েছেন যে, 3.2. হলো একটি ঝরনা যাতে 
সাপ বিচ্ছ সহ সকল বিষাক্ত জন্তুর বিষ প্রবাহিত হয়ে একসাথ হবে আর যখন কোনো লোককে তাতে একবার নিমজ্জিত 
করা হবে তখন সাথে সাথে লোকটির চর্ম এবং গোশত খসে পড়ে যাবে। _মাযহারী] 

৩. হযরত কাতাদাহ (র.) বলেন, ব্যভিচারিণীদের গপ্তাঙ্গ হতে যা বিগলিত হবে এবং কাফেরদের গোশত এবং চামড়ার গন্ধকে 
১৩ বলা হয়। ফাতহুল কাদীর] 

৪. হযরত রাবী' ইবনে আনাস (রা.) বলেন, জাহান্নামীদের পুঁজ, ঘাম, অশ্রু এবং রক্ত মিশ্রিত বস্তুকে 3.2 £ (গোস্সাক) বলা 
হয়। তা হবে অসহনীয় ঠাণ্ডা আর মারাত্মক দুর্গন্ধ | -[ইবনে কাহীর, কুরতুবী] 

1. ইমাম রাষী রে.) বলেন, 3৮22 শব্দে কয়েকটি অর্থ পরিলক্ষিত হচ্ছে। যেমন- 
আবু মু'আয বলেন, আমি আমাদের মাশায়েখদেরকে বলতে শুনেছি যে, 4.০? শব্দটি ফারসি 2.1 বা ৫ হতে 
গৃহীত, অথবা 0 হতে এ শব্দটি তারা দুর্কধ-ময়লাযুক্ত বিষয়ের ব্যাপারে ব্যবহার করে থাকে৷ 
1 অকল্পনীয়-অসহ্য ঠাণ্ডাকে 3: বলা হয় । আর এ ঠাণ্ডাকে ,+,%5[যামহারীর] বলা হয়। 

1. ১. বলা হয় যা জাহান্নামীদের চক্ষু এবং চামড়া হতে নির্গত হয়ে প্রবাহিত হবে । যেমন-পুঁজ, রক্ত, কফ, ঘাম এবং 
অন্যান্য দুর্ন্ধ ভিজা প্রবহমান বস্তু 

“দুধ ছড়ায় এমন সব বস্তুকেই 3.4 বলা হয়। যেমন আল্লাহর রাসূল হুট ইরশাদ করেছেন- 3,501 21515015 
৮০515400148 0055 অর্থাৎ যদি এক বালতি গাসসাক দুনিয়াতে ঢেলে দেওয়া হতো তাহলে সারা 
দুনিয়াবা্সী সে গন্ধ পেত। 

: ৯৯৬ শব্দের অর্থ অন্ধকার । যেমন- আল্লাহ তা-আলা বলেছেন_ 5) 0.3, ++; অতএব $.:2 এ কালো ঘৃণিত 
পানীয়বন্তুকে বলা হয় যা অন্ধকারের ন্যায় ঘৃণিত। (কাবীরা এ 

///.92111./58101.00]া 


২৮, তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সন্ভম যও [৩০তম পারা] 
অবাধ্যদের জন্য এ ধেরনের মারাত্মক) পরশ্তিকলের কারণ : ইমাম হাসান বসরী এবং ইকরামা রে.)-এর মতে কাফেরদের 
সকল কার্যাবলি ছিল মারাত্মক খারাপ ও ধ্বংসাত্বক, এ কারণেই আল্লাহ তা'আলা তাদেরকে এ ধরনের মারাত্মক প্রতিফল দিবেন 
আর মুকাতিল (র.) বলেন, তাদের ভূমিকানুযায়ীই শান্তি নির্ধারিত হয়েছে। তাদের পক্ষ হতে যে শিরক পাওয়া গেছে সে শিরক 
হতে বড় আর কোনো গুনাহ্‌ নেই । অতএব, বৃঝা যায় যে, শিরকই বড় অপরাধ । তাই বড় অপরাধের জ্রন্য বড় শাস্তি নির্ধারিত 
হওয়াই যুক্তিযুক্ত আর সে বড় শান্তির জন্য নরকই প্রযোজা ৷ কেননা নরকের চেয়ে বড় শাস্তি আর হয় না। 
ফাতহুল কাদীর, জালালাইন! 
57 25 আয়াতের ব্যাখ্যা : কাফেরদেরকে জাহান্নামে যে শাস্তি দেওয়া হবে তা তাদের জন্য যথোপযুক্ত শাস্তি । এখানে 
একটি সন্দেহ হতে পারে যে, কুফর ও শিরক তো সসীম, অথচ জাহান্নামের শান্তি হলো অসীম । কাজেই জাহান্নামের আজাব 
কুফর ও শিরকের জন্য যথোচিত হয় কিভাবে? এর উত্তরে বলা যায় যে, ঈমান ও কুফরের সম্পর্ক হলো আল্লাহ তা'আলার সত্তা ও 
গুণাবলির সাথে, আর তা হলো অসীম। কাজেই ঈমান এবং কুফরও অসীম হবে। তা ছাড়া কুফর ও শিরক এবং এগুলোর 
কার্যাবলি তাদের দধহের মধ্যে সংক্রমিত হয়েছে। এটা তাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে । আর রূহ যেহেতু চিরস্তন সেহেতু 
অভ্যাস ও আমল এর তাবে' বা অনুগামী । নিধেন পক্ষে অন-প্রত্যঙ্গের কার্যাবলিকে সীমিত বলা যেতে পারে, কিন্তু বিশ্বাস ও 
অবিশ্বাস আত্মার মতোই চিরস্তন। এটা রূহের সাথে চিরস্থায়ী হবে। কাজেই এটা [অবিশ্বাসী] -এর শাস্তিও চিরস্থায়ী হবে। 
মোটকথা, কুফরের চেয়ে বড় অপরাধ আর কিছু নেই এবং জাহান্নামের ন্যায় কঠোর আজাবও আর হতে পারে না। "যেমন কর্ম 
তেমন ফল।” 


মুফাসসির রে.)-এর 4944 1;7% কথার কারণ : তাফসীরে জালালাইনের লেখক এবং হযরত যুজাজ (.) 357: 10--এর 
অফসীর করতে গিয়ে 44১4 1114 শব্দযোগ করে বুঝাতে চাচ্ছেন যে, 5:05 একটি উহা 3১3-এর মাফউলে মৃতলাক 
হয়েছে। 4কামালাইন] 

০১ রত 





বিলন 
২. আল্লামা যুজাজ (র.) বলেন, তারা এ পুনরস্থানের প্রতি বিশ্বাসই রাখে না, যা দ্বারা তারা হিসাবের আশা করতে পারে। 


ফাতহুল কাদীর, কুরতুবী, খাযেন| 
৩. আল্লামা আলৃসী (র.) বলেন, উন্লিখিত শাস্তি এ কারণে যে, তারা তাদের কৃতকর্মের হিসেবের ব্যাপারে তয় করে না! 


-রূহুল মা“আনী, জালালাইন| 

৪. ইবনে কাছীর (র.) বলেন, তারা এ বিশ্বাস রাখে না যে, সেখানে আরো একটি সংসার হবে ৷ তথায় তাদের কৃতকর্মের 
হিসাব-নিকাশ এবং প্রতিদান দেওয়া হবে! 

ক হয়েছে ১. ১০৮৪ অহ, ৩০ ব 

ব্যাপার । তা জাজ নি হি 

3১2 বা ১০০৪ ৯ বলা । এ ০15521 বা আপত্তির কয়েকটি উত্তর দেওয়া যায় যেমন- 

১. মুকাতিল (র.) এবং অনেক মুফাসসিরদের মতে 2১: খু -এর অর্থ এখানে 2১02 4 কেননা, ১02) -এর আভিধানিক 
অর্থ 2১ ও ব্যবহৃত হয়। 

২. মুমিনদের উচিত, যেন তারা আল্লাহ্র রহমত কামনা করে! কেননা, সর্বব্যাপারে তার রহমতই চূড়ান্ত । আল্লাহর উপর 
বিশ্বাসের ছওয়াব, সমস্ত গুনাহের শাস্তির উপর প্রাধান্য পাওয়ার যোগ্যতা রাখে ৷ অতএব, গুনাহ করেও ঈমান থাকার কারণে 
হিসেবের আশা করতে পারে, কিন্তু কাফেরগণের ঈমান না থাকার কারণে সে আশা করে না৷ 


///.9811.5101.00 







[৩০তম পারা) ২৭৯ 


৩ অথবা, এখানে 1১ অর্থ ৮৯; অর্থাৎ আশা করা এবং ৮ অর্থ কোনো বস্তুর আশা করে অপেক্ষা করা । কেননা কোনো 
বনুর আশা পোষণকারী ১1) এ বস্তুর জন্য অপেক্ষা করতে থাকে । একথা দ্বারা বুঝা যায় যে. -এর প্রকারভেদের 
মধ্যে অন্যতম উন্নত প্রকার হলো “৮১ অতএব, উন্নত প্রকারের উল্লেখ করে ৮-এর প্রতি ইঙ্গিত করা হয়েছে। 

৪ এ আয়াতে আল্লাহর সাথে হিসাবের ব্যাপারে আশা-ভরসার দিকটা -এর চেয়ে অধিক! কেননা ওয়াদা করার কারণ 
আল্লাহর উপর ছওয়াব দানের ব্যাপারে বান্দার হক রয়েছে। পক্ষান্তরে বান্দার উপর শাস্তি দানের ব্যাপারে আল্লাহর হক 
রয়েছে। আর কারীম ব্যক্তি কখনো কখনো নিজের হক ছেড়ে দিয়ে থাকেন। কিন্তু তার উপর অন্যের হককে বাদ দেন না। 
(অর্থাৎ আল্লাহ নিজের হক ছেড়ে দিতে পারেন; কিন্তু তার উপর বান্দার যে হক রয়েছে তা তিনি বাদ দিবেন না । অতএব, 
এখানে আশার দিকটাই প্রকট । এ কারণেই এখানে : 2. ব্যবহার করা হয়েছে, ১ ব্যবহার করা হয়নি৷ একাবীর] 

ধধু হিসাবকে উল্লেখ করার কারণ : ইমাম রাষী (র.) বলেন, কাফেরগণ বিভিন্ন প্রকারের মন্দকাজ এবং নানা রকম কুফরি 

কাজ করে থাকে, কোনোটির উল্লেখ না করে শুধু হিসাব-নিকাশ অর্থাৎ আখেরাতের কথা উল্লেখ করার কারণ কি? 

এর উত্তর এই যে, ভালো কাজের প্রতি মানুষের সাধারণত ঝৌক প্রবণতা এবং খারাপ কাজ থেকে বিরত থাকার মানসিকতা 

বেশি থাকে। এটা এ কারণে যে, এঁ ভালো কাজ দিয়ে তারা আখেরাতে উপকৃত হওয়ার আশা পোষণ করে । আর যে ব্যক্তি 

আাখেরাতকে অস্বীকার করে সে ব্যক্তি কোনো ভালো কাজ আখেরাতের জন্য পেশ করে না। এমনকি খারাপ কাজ থেকে 
নিজকে নিযন্্ও করে না। অতএব, (4-2৯0,8,£ 4147. এ আয়াত দিয়ে বুঝানো হয়েছে যে, কাফেরগণ সমস্ত খারাপ 
কাজ করে এবং সমস্ত ভালো কাজকে বর্জন করে । -কাবীর] 

৩৫ঘারা উদ্দেশ্য : ইমাম শাওকানী (র.) 50 ছারা দু'টি উদ্দেশ্য নির্ণয় করেছেন- 

১. কুরআন মাজীদে উল্লিখিত সমস্ত আয়াত । 

২. অথবা সাধারণ আয়াত, যার অধীনে নিদর্শন বলতে যত কিছু বুঝায় সব শামিল হয়ে যায় । -ফাতহুল কাদীর] 

ইমাম কুরতুবী (র.) বলেন, সমস্ত নবীগণ যা কিছু নিয়ে দুনিয়াতে এসেছিলেন সব কিছুই 'আয়াত'। 

কারো কারো মতে, যত কিতাব নবীদের উপর নাজিল হয়েছিল, সবগুলোকেই আয়াত বলা হয়েছে। কুরতুবী] 

ইমাম রাষী (র.) বলেন, যা তাওহীদ, নবুয়ত, পুনরুথান, শরিয়ত এবং কুরআনের ব্যাপারে রয়েছে সব কিছুই আয়াত। -4কাবীর] 

কাফেরগণ শাস্তির যোগ্য হওয়ার কারণ : তারা দুনিয়ায় জীবন-যাপন করছে একথা মনে করে যে, আল্লাহর সমীপে উপস্থিত 

হয়ে নিজেদের কাজকর্মের হিসেব-নিকাশ পেশ করতে হবে এমন দিন ও ক্ষণ কখনোই আসবে না। দ্বিতীয়ত আল্লাহ তা'আলা 
উর নবী ও রাসূলগণের মাধ্যমে তাদের হেদায়েতের জন্য যেসব আয়াত ও নিদর্শন পাঠিয়েছেন, তা মেনে নিতে তারা স্পষ্টভাবে 
অস্বীকার করেছিল ও সেগুলোকে মিথ্যা মনে করেছিল । 

১৬৫ ্বারা উদ্দেশ্য :$44 দ্বারা সকল সৃষ্ট বস্তুকে বুঝানো হয়েছে। যাতে মানুষের 32: ও শামিল রয়েছে। আবূ হাইয়ান 

(.) বলেন, যে সমস্ত বস্তুতে পুণ্য এবং শাস্তি রয়েছে তাই এখানে উদ্দেশ্য । -কাবীর, সাফওয়া] 

3454 সি 85 ৫5 0965 ০5513051554 5$ 7৮555 2085 : আল্লাহ তা'আলা তার নবী ও 

বাসূলগণের মাধ্যমে তাদের হেদায়েতের জন্য যে সব আয়াত ও নিদর্শন পাঠিয়েছিলেন তা মেনে নিতে তারা স্পষ্টভাবে অস্বীকার 

করেছিল। সেগুলোকে তারা মিথ্যা মনে করেছিল। যা তারা আদৌ বিশ্বাস করেনি। আজ তাই তাদের চোখের সামনে বাস্তব 
আকারে দেখা দিয়েছে। আজ স্বচক্ষে তারা তাই দেখতে পাচ্ছে। 

এখানে একটি সন্দেহ হতে পারে যে, কুফর ও শিরক তো অন্তরের কার্য, যা আত্মার সাথে সম্পর্কিত । অঙ্গ-প্রত্যঙ্গের সাথে তার 

স্পর্ক নেই। কাজেই জাহান্নামের বাহ্যিক শাস্তিসমূহ কেন দেওয়া হবে, 218 (4) -এর ছারা উক্ত সন্দেহ নিরসন করা 

হয়েছে অন্তরের কার্য হোক আর অঙ্গ-পরত্যঙ্গের কার্য হোক সবকিছুই আল্লাহ তা*আলার ইলমে রয়েছে। তদনুযায়ী 
দপ্তরসমূহে তা লিপিবদ্ধ করা হয় । তালোমন্দ কোনো কার্যই সংরক্ষিত থাকে না । কথা, কার্ধ, নড়াচড়া এমনকি 
উন অন্তরে যা কল্পনা করে তাও রেকর্ড করা হয়। অথচ কাফেররা তাদের মূর্খতার দরুন মনে করে বসেছে যে, তাদের মনে যা 
টয় তাই তারা করতে পারে। তাদেরকে এর জন্য কারো নিকট জবাবদিহি করতে হবে না। বস্তুত তাদের জীবনের প্রতিটি 
সাপারে কড়া-ক্রান্তি করে হিসাব দিতে হবে। 
//৬/.6211./59101.00া 





251385005০০ অব আমি তাদের আজাবের উপর আরে আজাব বাড়ি নে 
শুনাহপার - যারা 
দু ধা রান 
নং হবে। 
এখানে একটি প্রশ্ন হতে পারে যে, মসিবত এবং কষ্ট যখন স্থায়ী হয়ে যায় তথন তা মসিবত থাকে না; বরং এটা অভ্যাসে পরিণত 
হয়ে যায়। কজেই জাহান্নামী কাফেরদের জাহান্নামে আজাবের কিছু দিন পর আজাবই থাকবে না; বরং এটা তাদের গা সওয়া হয়ে 
যাবে এবং অভ্যাসে পরিণত হয়ে যাবে । সুতরাং এটা কিভাবে তাদের জন্য আজাব হতে পারে? 
এর জবাবে বলা যায় যে, শাস্তি ও কষ্ট শরীরের চামড়ায় অনুভূত হয়ে থাকে চামড়া যদি গলে যায় তাহলে যন্ত্রণা অনুভূত হওয়ার 
স্থান বিলুপ্ত হয়ে যায়। কিন্তু যদি তথায় পুনরায় নতুন চামড়া গজিয়ে যায় তাহলে অনুস্ততিও পূর্বব) বরং ততোধিক মাত্রায় ফিরে 
আসে | জাহান্নামীদের এক চামড়া গলে পড়লে তথায় নতুন চামড়া গজিয়ে দেওয়া হবে, যাতে তারা পূরণ মাত্রায় উক্ত আজাব ভোগ 
করতে থাকে । ইরশাদ হচ্ছে_ 5/0211531-) ৮:21550275047 
অথ্থবা, আজাব এক ধরনের হলে উপরিউক্ত প্রশ্ব হতে পারে। কিন্ত্বু তাদেরকে বিচিত্র ধনের আজাব দেওয়া হবে! 
অথবা, আখেরাতকে দুনিয়ায় অবস্থার উপর কেয়াস করা মোটেই সমীচীন নয় । কেননা আখেরাতের অবস্থা দুনিয়ার বিপরীত। 
চরম আজাবের ঘোষণা : এ আয়াতটির প্রতি গভীরভাবে দৃষ্টি নিক্ষেপ করলে দেখা যায় যে, এটা আজাবের ঘোষণার জন্য 
একটি চুড়ান্ত আয়াত । কেননা এতে কয়েকটি দিক পরিলক্ষিত হচ্ছে, যে দিকগুলো অন্য স্থানে পাওয়া যায় না। যেমন- 
১,৪81 ০৪ ২:5০৫০৩ ৭০ অর্থাৎ আজাবকে তাদের সাথে খাস করার জন্য ৮ ব্যবহার করতে গিয়ে এমন 'নফী' 
[নিষেধসূচক হরফ] ব্যবহার করা হয়েছে, যা 'নফীতে' তাকিদ বুঝায় এবং যা দ্বারা আজাবের স্থায়িতবুঝায়। 
২. ৫.:৯$১০৫ [534 আয়াতে তাদের আলোচনা গায়েব হিসেবে করা হয়েছে, এখন এ আয়াতে সরাসরি তাদরেকে 1 
বলে আজাবের হুকুম দেওয়া হয়েছে 
৩. এ সূরার প্রথম হতে বিভিন্ন শাস্তির কথা আলোচিত হয়েছে, তারপর বলা হয়েছে যে, এ শান্তি তাদের কৃতকর্মের অনুরূপই 
হয়েছে। অর্থাৎ 'যেমন কর্ম তেমন ফল ।' তারপর তাদের কুকর্মের ধরনও আলোচনা করা হয়েছে। 
অতঃপর আল্লাহ তাআলা 1,8)1/ বলেছেন, মনে হয় যেন তিনি ফতোয়া দিলেন এবং দলিল তুলে ধরেছেন, তারপর ইবহ এ 
ফতোয়াগ্ডলো পুনরায় উল্লেখ করেছেন । এটা দ্বারা কাফেরদের জন্য চূড়ান্ত আজাবের ঘোষণা বুঝায় । রর 
পদ গে নাই 
108 সি 4 
ব্যাপারে কোন আয়াভটি বেশি মারাত্মক । তখন তিনি বললেন, আল্লাহর বাণী উন ইন 


হয 
হযরত কাতাদাহ রে.) বলেন, এ আয়াত থেকে বেশি মারাত্মক আয়াত জাহাননামীদের ব্যাপারে আর অবতীর্ণ হয়নি! 


-[ইবনে কাহীর| 
///.6911./69101.00া 





তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম খণ্ড [৩০তম পারা ] ২৮৯ 


অনুবাদ : 

০০৫ পপ তা রঙ্গ তুর পা ০০৩০৮ এ লে 
৪০৩1৩ পল 5৮7 ৩১০ অুস্তাকীদের জন্য রয়েছে সাফল্য বেহেশতে 
৪2৮ সাফল্যের স্থান। 

রি রা ৩২. বা উদ্যানসমূহ, এটা পূর্বোক্ত 1), 

14525 01222 টান 
রী 7 তত পা 2 455 অথবা এর 944 ও আঙ্গুরসমূহ এটা 1)-এর 

. [0৩৮ ৮০ ০৫০০ ০০০০ এ উপর ২%2 
//2:4 5৫260 তত তত ৩৩. আর নব যৌবনা তরুণী যাদের স্তন যুগল ফুলে 
পেশি জিডিপি 1১৯ ৮5] নি ১ ০ 
পেবোহাটি শি ০৩০১৯ ৮৪৮ উঠেছে, ৬:51৮4 শব্দটি --০৫-এর বহুবচন, যারা 
4৮1৮৪ ৮৪ 0৪1৮০ উছত তশই পরস্পর সমবয়সী একই বয়সী, ৩১০০ শব্দটি ০০7 
/ (০9 মধ্যে যের ও £1-এর মধ্যে সাকিন যোগে)-এর 


-101১১455৩ পাি ভপতেি  কন। 


05 £2051755 ০১ ৩০0৪৪ ৮৫ ৩০. আর পূর্ণ পানপাত্র শরাবের পানপাত্র যা শরাবে পূর্ণ 
মরবে না পেরামি যে সূরায়ে মুহাম্মদ -এর মধ্যে একই বক্তব্য এভাবে 
“৩ ০১৮৮১4০9195 উদ হয়েছে 25১44 








25135282 | ঠা তির তি 1০ ৩৫. সেথায় তারা শ্রবণ করবে না বেহেশতে মদ্য পান ও 





৬০৩ 


চা 0125- "| অন্যবিধ অবস্থায়, অসার বাক্য বাতিল কথা হতে ভার 
ত ১১20 পিল ১ 7 নামিথ্যা 01 শব্দটি তাখফীফ-এর সাথে অর্থাৎ 
৩1০৯৪৮-০ প্রা 9১ ৩৯৪]] ও দয়ার নিবি 
2৮ লো ৩১৫ মিথ্যা এবং তাশদীদ যোগে অর্থাৎ 1:35 
তি া লন ০ তথা একে অন্যের প্রতি মিথ্যারোপ, যেমন পার্থিব 
৩১৮ ৩০০১৯ ১০ এীছাও জগতে মদ্য পায়ীদের মধ্যে মদ্যপানকালে এরূপ 


তি 5 ৪৮8 
১৫৪৭787514৫ হয়ে থাকে । 
445401752 ও ৫৫০) 0 ৯ এ প্রহার তোমা প্রতিপালকের পা হতে অর্থ 
তি চরের আল্লাহ তাদেরকে এর মাধ্যমে পুরস্কৃত করবেন। দান 
৬ ০- 21) ৩০৮ ০০৪০০শ) স্বরূপ এটা পূর্বোক্ত ৮175 হতে 43: পরিমিত অর্থাৎ 
22715128155 প্রচুর, যেমন লোকেরা বলে থাকে ৮4০1 
ডা 2১১ ০ ০ “৮৮3 অর্থাৎ আমাকে এ পরিমাণ দিয়েছে যে, 
০০০ ৩৭৫ ৬৫ 2৩ তানি ৯ জানি 
শপ 5 এমসি ৮৮৮৪ ৮১51 আমি ,**.০ বা যথেষ্ট বলেছি। 
৮ 


১৯১৯০ -এর মহল্রে ই“রাব : এ আয়াতটিতে দু'টি শব্দ রয়েছে। উভয়টি পূর্বে উল্লিখিত 144 হতে ১)০31 ১. 

আক, কপট রা চে কি তাপা ক্র তাপ নি 

2৯44 হিসেবে মানস হয়েছে। যখন (৫) 00হবে- তখন 1). -এর মুবালাগা হিসেবে (5:27 $১০ -কে 
-৩হবে। ্ 





///.9811.5101.00 


২৮২ জফসীরে জালালাইন, : আরবি-বাংলা, সন্তম ধও [৩০তম পারা] 





যরফ পড়তে হবে। আর যদি 105 অর্থ 3১ হয়, জরি দন লাল এভাবে 
হবে যে, ১-০% ফাতহুল কাদীর, রুহুল মা'আনী] 
অথবা, 22405 হয়েছে। -রূহুল মা'আনী] 
007শিদ্ছের বিশ্রেষণ এবং অর্থ : ৩ শব্দটি মানস -এর হালতে রয়েছে । [31 বলা হয় (2193 1৯:01 অর্থাৎ 
সমবয়্কা রমণীগণকে অথবা ০ 20৮; .:--:01 অর্থাৎ সমান সুন্দরীদেরকে .417 বলা হয়। হযরত মুজাহিদ (র.) 
বলেন, যারা পরস্পর ভগ্নিসম হয়ে বসবাস করবে, হিংসা-বিদেষ যাদের মধ্যে অনুপস্থিত তাদেরকে 5,131 বলা হয়। 

ফাতহুল কাদীর] 
কোনো কোনো তাফসীরে উল্লেখ আছে যে, বেহেশতী রমণীগণ ষোল বৎসরের যুবতী হবে, জার পুরুষগণ তেত্রিশ বৎসরের 
হবে। রুহুল মা'আনী] 
আবার কোনো কোলে তাফসীরে বেহেশতী পুরুষ ও রমণী সকলেরই বয়স তেত্রিশ বৎসর এবং পূর্ণ উজ্জ্বল যৌবনের অধিকারী 
হবে বলে উল্লেখ করা হয়েছে। -বায়ানুল কুরআনা] . 
78207 205" -এর মহন্রে ই*রাব : 2175 শব্দটি উহ্য ক্রিয়ার মাফউলে মৃতলাক হয়েছে উহ্য বাক্য এভাবে হবে- 
2155248 এমনিভাবে 2.2 শ্দটিও উহ্য ক্রিয়ার মাফউলে মুতলাক হয়েছে। মূল ইবারত এভাবে ছিল ::501 
কুরতুবী] 
আল্লামা যমখশরী বলেন, 4.2 শব্দটি 1 মাসদারের কারণে (মাফউলে বিহী হিসেবে] মানসূব হয়েছে। -4কাশৃশাফ] 
আল্লামা আলুসী (র.) :15 তাকীদী মাসদার [অর্থাৎ মাফউলে মুতলাক] হয়েছে। আর তাকীদী মাসদার কোনো সময় আমল করে না। 


পূর্বের আয়াতগলোর সাথে ঘোগসূত্র : সূরার প্রথম হতে কাফেরদের কৃতকর্ম এবং এর পরিণামের কথা আলোচিত হয়েছে ' 
তাদের জীবনের চরম ব্যর্থতা এবং সীমাহীন লাগ্কনার কথাও ঘোষিত হয়েছে। 

পক্ষান্তরে 945 5:03 /! হতে আল্লাহতে বিশ্বাসী তথা মুত্তাকীনদের সফলতা এবং সীমাহীন শান্তির কথা ঘোষণা কর 
হয়েছে। কুরআন যাজীদের এক স্থায়ী বৈশিষ্ট্য হলো, এক পক্ষের আলোচনা হলে সাথে সাথে অন্য পক্ষের আলোচনাও হয় 
ঠিক একই নিয়মে কাফেরদের আলোচনার সাথে সাথে মুমিনদের আলোচনা শুরু হয়েছে ।-রহুল মা'আনী, ফাতহুল কাদীর, কারীর 
এখানে *মুত্তাকীন' দ্বারা উদ্দেশ্য : মৃত্তাকীন-এর প্রকৃত অর্থ আল্লাহভীতিপূর্ণ সাবধানী ব্যক্তিবর্ণ। এপানে মুস্তাকীন শব্দটি কাফের 
ও অবিশ্বাসী লোকদের বিপরীতে ব্যবহৃত হয়েছে। যারা কোনোরূপ হিসাব-নিকাশ হবে বলে মনে করে না এবং যারা আল্লাহ 
তা'আলার আয়াতসমূহকে অমান্য করেছিল । এ ক্ষেত্র মৃত্তাকীন-এর অর্থ হবে সেসব লোক, যারা আল্লাহ্‌ তা'আলার নিদর্শনসহূহ 
মেনেছিল এবং ইহকালে সকল সময় এ অনুভূতি সহকারে জীবন যাপন করে যে, তাদের যাবতীয় কাজের জন্য আল্লাহর কাছে 
হিসাব দিতে হবে এবং নিজ নিজ কর্ম অনুযায়ী ফল ভোগ করতে বাধ্য হবে। 

এ১০৪০ 435 204 শব্দটি একবচন ৷ এর বহুষচন :/--এর মধ্যে দু'টি সম্ভাবনা আছে ক. এটি মাসদার হবে! (হী 
ঘাসদারের জন্য হবে] এমতাবস্থায় অর্থ হবে 7১ সফলতা, খ. অথবা, এটা ইসমে যরফ (3৯420) হবে। তখন এর 
হবে -১১2115৬০ সফলতার স্থান 

ইমা রামী (র.) -এর মতে এখানে 90-এর কয়েকটি অর্থ হতে পারে 

১. 55055751500 কাঙ্ছিত বনু হাসিলের মাধ্যমে সফলতা অর্জন, চর ২9 220৩? তথা শাস্তি হতে নিয় 

লাভের মাধ্যছে সাফল্য অর্জন, ৩. ৩৬০ ৮০৯৩৩ *অথবা উভয় সফলতা একসাথে অর্জন । 

ইমাম রাষী (র.)- এর মতে উপরিউক্ত তিনটি অর্থের মধ্যে প্রথমোক্ত অর্থই অগ্রগণ্য । কেননা সফলতার মধ শাস্তি পাও 
পশই উঠতে পারে না। 


//.99111./568101.00]া 


তাফসীরে, জালালাইন : আরবি-বাংলা, সপ্তম খও [৩০তম পারা] ২৮৩ 


১0০ এর অর্থ ও. এর নামকরণ : ৫ শব্দটি £:১০ এর বহুবচন। মুফাস্লিরগণ .57,০-এর বিভিন্ন তাফসীর করেছেন। 
ইছিমাম রাগিব রে.)-এর মতে পানিসহ জমিনের টুকরাকে £2:,০ বলে। অর্থাৎ 2525 অর্থ উদ্যান । 
€ ভালীরে খাযেন-এর ভাত্যমতে যে বাগানে চাহিদান্যায়ী সব ধরনের গাছপালা ও ফল-ফলাদি মওুদ রয়েছে তাকে... বলে 
প্‌ কারো কারো মতে যে বাগানের চতুর্দিকে দেয়াল বা অন্য কিছু দ্বারা পরিবেষ্টিত, তাকে ₹7£১৮ বলে । 
ঘ অন্য. এক দল মুফাস্সিরের মতে £:১৮ এমন বাগানকে বলে যাতে ফলদার বৃক্ষরাজি, সুন্দর পরিবেশ এবং রকমারি ফুল 
রাত িরিদ রানাসহ যান কাশশাফ] 

2১০-এর নামকরণ : ২১০ 287 5777 


রি 





০ বলে। 
আল্লামা আলুসী রে.)-এর মতে ৩: ₹:-এর সাথে সামগ্তস্য থাকার দরুন হি, -কে 24২৮৮ নামকরণ করা হয়েছে 
চোখের পুহলী যেমনটি পরিবেষ্টিত ও পানি পানি থাকে অনর্প ২০০১০ পরিবেষ্টিত ও পানি পানি অবস্থায় থাকে। -. _[কাবীর] 
4459 5-9553" ৪/-55 45৯ : জান্নাতে জান্নাতীদের জন্য এমন নব যৌবনা কুমারী মহিলা থাকবে যাদের স্তনযুগল 
্বীত উঁচু] সুগঠন ও সুদর্শন হবে । যারা পরস্পর সমবয়স্কা হবে । অথবা তাদের স্বামীগণের সমবয়স্কা হবে। কেননা সমস্ত রূহ 
একই সময় তথায় শিলগয় দ্বিতীয় ফুঁক দেওয়ার সময় তাদের স্ব-স্ব শরীরে প্রবেশ করবে। অথবা তারা সকলে একই সময় 
জনুধহণ করবে । অন্যত্র ইরশাদ হয়েছে_ ৮:৮০ ০৬৭ এঠে ৩৪, ৬৫8 ০০528 8 
যা হোক, জান্নাতী স্ত্রীগণ তা তাদের স্বামীগণের সমগোত্রীয় ও সমবয়সী হবে। যাতে তারা পরিপূর্ণভাবে দাম্পত্য সুখ-সম্ভোগ 
ঝরতে পারে। কেননা অসমগোত্রীয় হলে যদ্রপ আনন্দে ব্যাথাত ঘটে তদ্রুপ বয়সের তারতম্যের কারণে ভালোবাসা পূর্ণ হয় না। 
এজন্য যুবক যুবতীর সঙ্গে বৃদ্ধা ও বৃদ্ধের মিল-মহব্বত ও বনি-বনা হয় না। অধিকাংশ তাফসীরের কিতাবে উল্লেখ আছে যে, 
ঈন্্াতী পুরুষ ও মহিলা উভয়ের বয়স হবে তেত্রিশ বছর । অবশ্য কোনো কোনো বর্ণনাতে মহিলাদের বয়স হবে ১৭/১৮ এবং 
পুরুষের বয়স হবে তেত্রিশ । সুতরাং পুরুষরা হবে পোক্তা ফল সাদৃশ্য । আর মহিলারা হবে সে ফলের তুল্য যার পাকা অপেক্ষা 
ঝা উত্তম । যেমন- খিরা, শসা ইত্যাদি। 
*৪৮-এর অর্থ : ৬:০1০৫ শব্দটি 2-5৫-এর বহুবচন । মুফাসসিরগণ এর বিভিন্ন অর্থ বর্ণনা করেছেন। 
ক. কেউ কেউ বলেছেন, নব যৌবনা এমন কুমারীকে £-44 বলা হয় যার স্তনযুগল কেবল মাত্র উঁচু ও গোলাকার হয়ে উঠেছে। 
৭. হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রো.) ও মুজাহিদ-এর মতে এখানে ৬-০( দ্বারা নব যৌবনে পদার্পণকারিণী জান্নাতী 
হরদেরকে বুঝানো হয়েছে। 
প্রকাশ থাকে যে, যে সকল শব্দের শব্দমূলে (৬, € এ) রয়েছে এদের মধ্যে উচু -এর অর্থ পাওয়া যায় । সুতরাং £:০ অর্থ 
উদকতনুগলধারিী। 225৫ কাবা শরীফকে বলে যা ভূমি হতে উঁচু। ৮:.৫ পায়ের ছোট গিরাকে বলে যা উঁচু। 
[ইবনে কাহীর, কাবীর, ফাতহুল কাদীর] 
"০১ ৭0৯5: আল্লামা শাওকানী (র.) (১ শব্দের কয়েকটি অর্থ উল্লেখ করেছেন- 
তর কাতাদাহ এবং ইবনে যায়েদ রে.)-এর মতে । যেমন 
হয়, (55415040৫৯০ “আমি পেয়ালা ভর্তি করলাম” । 
কস ৮5০ এ 5 525555ড1 ও অর্থাৎ পর 
পর পেয়ালা আসতে থাকবে । 
₹ রত যায়েদ ইবনে আসলাম রে.) বলেন, 29. 13৬০১ অর্থাৎ স্থচ্ছ। “ফাতহুল কাদীর, রূহুল মা*আনী, কাবীর 
আল্লামা কুরতুবী “০১১ শব্দের আরো কয়েকটি অতিরিক্ত অর্থ উল্লেখ করেছেন । 
হযরত আসমাযী বলেন, নরম, মোলায়েম ও উত্তম খাদ্যকে "4১ বলা হয়। 
৭. ১৯১ এক প্রকার আজাবকে বলা হয়। [অর্থাৎ পেয়ালাকে অবসর না দিয়ে পর-পর বেহেশতবাসীর সামনে পেশ করা হবে, যা 
পেষালার জন্য এক প্রকার শাস্তি বলা চলে | 


///.92111./58101.00া 


ভাফদীরে জালালাহইন : আরবি-বাংলা, সপ্তম খও [৩০তম পারা ] 


৬. ইমাম বলেন, এট ৭৮ 201৩ 01: 0৮৯১০) অর্থাৎ অনর্গল সর্বপ্রকারের আজাবপ্রানত 
বস্তুকে 3১:2 বলা হয় । এ অর্থ ৫ম অর্থের সাথে মিল দেখা যায়। [কুরতুবী] 

মোটকথা, বেহেশৃতবাসীদের পানের জন্য পবিত্র-স্চ্ছ শরবত-ভর্তি পেয়ালা ইচ্ছামতো অনর্গল পরিবেশন করা হবে । 

7৩ -এর অর্থ :35,5:71 20255 ০৫0 অর্থাৎ ০4৫ & পান্রকে বলা হয় যা সমাজে সুপরিচিত; 'কন্তু সকল পান্রকে ০৩ 

বলা হয়'না, শুধুমাত্র পানীয়ভর্তি পেয়ালাই ,:./ হিসেবে পরিগণিত। “ফাতহুল কাদীর] 

হযরত যাহ্হাক বলেন, কুরআন মাজীদে যত, ব্যবহৃত হয়েছে, সব ১: দিয়ে ০: বা মদ উদ্দেশ্য। -]কাবীরা 

১১4 -এক অর্থ : মুফাসসিরগণ »১) -এর বিভিন্ন অর্থ উল্লেখ করেছেন- 

অনর্থক ও বেহুদা কথাবার্তা ও গল্পগুজবকে ১১/বলে। কখনও মন্দ অগ্রীল কথাকেও »/ বলে । কোনো কোনো সময় এমন 

অগ্রহণীয় কথাকেও +১/ বলে, যা বলার পর কেউ এর প্রতি জক্ষেপ করে না। 

মূলত চড়ুই পাখির কিচিরমিচির ধ্বনিকে আরবের লোকেরা ৮১) বলে। অতঃপর যে সমস্ত কথার মধ কোনো অর্থ বুজে পাওয়া 

যায় না; কোনোরূপ চিন্তাভাবনা ছাড়াই ঘা প্রকাশিত হয়, তাকে রপকার্থে ৮] বলা হয়েছে। 

45 % এর অর্থ : আল্লামা শাওকানী রে.) বলেন, বেহেশতবাসী পরস্পর একে অপরকে মিথ্যা সঞ্োধন করবে না। 

ফাতহুল কাদীর] 
কোনো কোনো মুফাসসিরদের মতে, জান্নাতে লোকেরা কর্ণকৃহরে মিথ্যা ও অশ্লীল কথাবার্তা শুনতে পাবে না। কুরআনের বিভিন্ন 
স্থানে একে জান্নাতের অসংখ্য বড় বড় নিয়ামতের মধ্যে গণ্য করা হয়েছে! বলা হয়েছে, কেউ কারো নিকট মিথ্যা কথা বলবে 
না, কেউ কাউকেও মিথ্যাবাদী বলবে না, কেউ কাউকেও অবিশ্বাস করবে না। দুনিয়ায় গালিগালাজ, মিথ্যা অভিযোগ, দোষারোপ, 
ভিত্তিহীন দুর্নাম রটনা, অন্যের উপর অকারণে দোষ চাপানো প্রভৃতি অবাঞ্ছিত কাজের যে তুফান সৃষ্টি হয়েছে, জান্নাতে এর 
নাম-চি পর্যন্ত দেখতে পাওয়া যাবে না। 

কিভাবে একই বন্তুকে প্রতিফল এবং“পুরস্কার হিসেবে নির্ধারিত করা হলো? : উল্লিখিত আয়াতে একটি প্রশ্নু জাগে তা 

নিশ্বরূপ- একই বন্ধু প্রতিফল এবং পুরঙ্কার উভয়টি হতে পারে না, অসম্ভব; কেননা প্রতিফল হলো পাওলা, আর পুরঙ্কার পাওনা 

নয়। 'পাওনা' আর "পাওনা নয়' কোনো দিন একত্রিত হতে পারে না। 

উদ্ভাবিত প্রশ্রটির জবাব এভাবে দেওয়া হয়েছে যে, পরস্পর দ্ন্বশীল দু'টি বিষয় একসাথ হতে পারে লা এ কথটি বার্থ কিন্তু এ 

আয়াতে উভয়টি একব্রিত হয়েছে এ অর্থে যে, আল্লাহর ওয়াদার কারণে বেহেশতবাসীগণ 'পাওনা' পাবে, তবে এ অর্থে নয় যে, 

এটা আল্লাহর উপর ওয়াজিব। অতএব, এদিক থেকে একে প্রতিফল বলা হয়েছে! পক্ষান্তরে এ প্রতিফল পরিশোধ করা আল্লাহর 
উপর ওয়াজিব নয়। তিনি পুরস্কারের ন্যায় দিতেও পারেন, নাও দিতে পারেন। অভএব, এদিক দিয়ে এটা পুরস্কারও বটে। 

-াকাবীর| 
ওলামায়ে কেরামগণ এ প্রশ্নের সুন্দর একটি সমাধান উল্লেখ করেছেন। তা এই যে, প্রতিফল-এর পর পুরঙ্কার দানের উদ্ধেখ 
হওয়ার মোটামুটি অর্থ এই দীড়ায় যে, এ লোকদেরকে কর্মফল কাজ অনুপাতে কেবলমাত্র ফল-দান করেই ক্ষান্ত হওয়া যাবে না। 
কেননা তারা তো নিজেদের নেক আমলের কারণে এটুকু পাওয়ার অধিকারী হবে; বরং তাদেরকে এরও অধিক পুরস্কার দান করা 
হবে । এর বিপরীতে জাহান্নামবাসীদের সম্পর্কে শুধু এতটুকু বলা হয়েছে ঘে, তাদেরকে শুধু ভাদের কাজের পুরোপুরি বদলা 
দেওয়া হবে। অর্থাৎ তাদের অপরাধ অনুপাতে যতটুকু শাস্তি প্রাপ্য হতে পারে তার কম দেওয়া হবে না এবং তার বেশিও দেওয়া 
হবেনা! 

(০-৯-এর অর্থ : ৫০:৯-এর ব্যাখ্যা নি্রূপ : 

ক. হযরত আবু উবায়দাহ (র.) বলেছেন- 4৫ | ৫--৯ অর্থাৎ তাদরকে যথেষ্ট পতিদান দেওয়া হবে 

খ. ইবনে কৃতাইবাহ (র.)-এর মতে (৮৯ এখানে 12৮:৫-এর অর্থে হয়েছে অর্থাৎ তাদেরকে অত্যধিক পরিমাণে দান ফরা 
হবে। যেমন, বলা হয়- 016 ৫24 ($ ৩০. অর্থাৎ আমি তাকে অধিক দান করেছি। 

গ. হযরত মুজাহিদ (র.) বলেছেন- (4৮ এখানে ১১০-এর অর্থে হয়েছে অর্থাৎ তাদের নির্ধারিত প্রতিদান কড়ায় গণায় 
বুঝিয়ে দেওয়া হবে । যেমন কারো জন্য একটি নেক কাজের দশটি ছওয়াব, কাউকে সাত শত. আবার কাউকেও বা অসংখ 
[আল্লাহ যতটুকু ইচ্ছা করেন] দান করার ওয়াদা করা হয়েছে। তদনূযায়ী হিসেব করে তাদেরকে দিয়ে দেওয়া হবে। 

কবীর, কুরতুবী, ফাতহুল কাদীরা 

///.9811.59101.00 














শাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম খও [৩০তম পারা] ২৮ 








টা নে নি বিন প্রতি গুলী ও পৃথিবীর এটা 
১০] একী 1১ ০১৮৮] ০১ তত ৩৭, তিপালক আকাশমগ্ডলী ও পৃথিবীর এ 
এ রা মাজরূর ও মারফু উভয়রূপে পঠিত হয়েছে । এবং 





51 এতদুভয়ের মধ্যে যা কিছু আছে সে সবের যিনি 
৮ নিরিহ টা দয়াময় তেমনিভাবে, ৮৮৯%)। শব্দটি মারফৃ' পঠিত 
24201 ৬৩ ১5345 8০৮৯০ ৩০ হবে, যদি ১1: 2055-কে মাজরররূপে পড়া 

হয়। তারা অধিকারী হবে না সৃষ্টির মধ্য হতে তার 
25545 (৭ 2 4 এ 00505 পক্ষ হতে আল্লাহ তা*আলার পক্ষ হতে আবেদন 
শি নিবেদন করার অর্থাৎ তার ভয়ের কারণে সৃষ্টি জগতের 


কেউ তার সাথে কথা বলতে সক্ষম হবে না। 
2 .৮% ৩৮. সেদিন এটা 5১%-::4-এর ১৮ দপ্তায়মান হবে রূহ 
জিবরাঈল বা আল্লাহর সৈন্যগণ ও ফেরেশতাগণ 
সারিবদ্ধভাবে এটা ৩৬৮ অর্থাৎ ০2০ 2 সারিবদ্ধ 
হয়ে তারা কথা বলবে না অর্থাৎ সৃষ্টিজগত দর দয়াময় 


যাকে অনুমতি দান করবেন সে ভিন্ন কথাবার্তা বলার 
ব্যাপারে আর সে বলবে কথা যথার্থ মুমিন অথবা 





পু ৫ 2 পু 


4৫০ চির 5চিজি ১1) 11 


৯ তত তত পা পঙতা ০০৮ 


১০৯,৬৯৩ নে 











পক তা পাত 


20 টিতে 4 ফেরেশতা হোক, তারা এমন লোকের জন্যই 
সুপারিশ করবে, যার জন্য সুপারিশ করার অনুমতি 


তারদেরকে প্রদান করা হবে। 
১.৭ ৩৯. এ দিবস সুনিশ্চিত তা সংঘটিত হওয়া অবশ্যন্তাবী, 
আর তা হলো কেয়ামত দিবস। সুতরাং যার ইচ্ছা সে 








35045055491255 ৮০ ঠিকানা, অর্থাৎ সেদিনকার শাস্তি হতে নিরাপদ থাকার 
সদা 2 জন্য আল্লাহ তা'আলার প্রতি প্রত্যাবর্তন করুক। 









৬ লি নটি ডি? কে 4501 .. ৪০. আমি তোমাদেরকে সতর্ক করলাম হে মককাবাস 
রা ্ কাফেরগণ! আসন্ন শাস্তির ব্যাপারে কিয়ামতের শাস্তি 
96455012585 সম্পর্কে যা অবগত হবে। আর প্রত্যেক আগত বস্তুই 


টার বাপ নিকটবতী। পর টি 
পরি লািনি লা £৭ ৪১. সেদিন এটি সমুদয় বিশেষণসহ ৮45 -এর ০৯ 


81১০৩ 








১২) 45 ০৫৩ 5280 শ লোকেরা প্রত্যক্ষ করবে প্রত্যেক লোক যা তার হস্ত 
তের রি যুগল অগ্রে প্রেরণ করেছে ভালো ও মন্দ হতে আর 
৩০ 8 কাফের বলবে, হায় |] অব্যয়টি «2৮:4১, আমি 
4:৩4 8015 যদি মৃত্তিকায় পরিণত হতাম। অর্থাৎ তাহলে আমি 
১০৪ ৬০১ ৩৯ ৮৬৪ ১০০০ শাস্তি পেতাম না। তারা এ কথা তখন বলবে, যখন 
৮৩০০৯ ০৮555070554 বারা হা সানা উর জরে 
উদ পরস্পরের প্রতিশোধ গ্রহণ শেষে তাদেরকে উদ্দেশ্য 
- 01০ ০০৮০০০৪4০০৪ করে বলবেন, তোমরা মাটিতে পরিণত হও! 


///.6211./59101.00া 





০০৮৫৩ ৩০শনদহয়ের মহল্লে ই'রাব : ই'রাবের দিক দিয়ে 2; ও ১:৮:]1 শদদঘয়ের তিনটি অবস্থা দেখা যায়- 

১. উতয়টি ০১-এর অবস্থায় আছে, এটা ইবনে কাছীর, নাফে' ও আবূ আমর -এর পঠিত কেরাত 

২. আসিম এবং আবুল্লাহ ইবনে আমের উভয়টিকে ঘের দিয়ে পড়েছেন। 

৩. হামজা এবং কিসায়ী ৫; -কে যের এবং ৮৯[-কে ০ দিয়ে পড়ছেন। -কাবীরা 

এমি টি হলে সারীযকিি দাদ হাত গার সর? 

১,৩1৮-:৭। ৬০ মুবতাদা এবং ১২১৫ খবর | তারপর 2,434 হতে নতুন বাক্য গুরু হয়েছে 

২, অথবা, ০৮415 মুবতাদা ৮১৮৮] বিশেষণ (225) এবং ১৫৭5৫ খবর হয়েছে। 

৩. অথবা, / মুবতাদা উহ্য আছে এবং 512১512 খবর, তারপর আবার মুবতাদা এবং ৮৫1 ববর। 

৪. অথবা, ০:০৫/ এবং ১১৫3: মুবতাদার দু'টি খবর হিসেবে ১ অবস্থায় আছে। . 

আর যখন উভয়টিকে যের দিয়ে পড়া হয়, তখন পূর্বের 4/ হতে ১35 ধরতে হবে । আর :+০+]| -কে 242 বলতে হবে। 
আর যখন ৫ -কে যের দিবে তখন 7 হিসেবে দিবে। আর 24০4 -কে পেশ দিবে 1,514 হিসেবে, সময় 2১৪4-2$ 
শব্দ ০:22) মুবতাদার খবর হবে। 

0274532 245: এ) ইসমে ইশারা মুবতাদা, ১ হিলো খবর এবং ৬৯] শবদেটি 72)এর সিফাত বা বিশেষণ । 
অথবা, 433 ইসমে ইশারা এবং: মুশারুন ইলাইহ, উভয়টি মিলে মুবতাদা এবং ০4 খবর -ফাতহল কাদীর] 

১ আয়াতাংশের মহ হ্যা: ৬ 
হিসেবে ৮১: হয়েছে। তখন উহ বাক্য এভাবে হবে, .... ৫5৩ 44৮ অথবা এর ০০৯ হয়েছে। 


-রূহুল মা'আনী, ফাতহুল কাদীর 


পূর্বের আয়াতের সাথে বর্তমান আয়াতের যোগসূত্র : সূরার প্রথমে অবিশ্বাসীদের জন্য ব্যাপক ধমকের কথা আলোচনা 
হয়েছে। তারপর মস্াকীনদের জন্য বিভিন্ন ওয়াদার কথা আলোচিত হয়েছে। বর্তমান আয়াত 1৮5, বারা সে আলোচনার 
পরিসমান্তি ঘটান্যে হয়েছে। -কাবীর] 
42৮৮০৯২৯৯১৮ ৬৬৮ চডা ৬/-55 45৬8 : আলোচ্য আয়াতে মূলত কিয়ামতের বিচার ব্যবস্থার প্রতি 
ইঙ্গিত করা হয়েছে পূর্বোক্ত আয়াতসমূহ আল্লাহ তা'আলার দানশীলতা ও দয়া দাক্ষিণোর উল্লেখ করা হয়েছিল। আর জর 
আয়াতে এর পাশাপাশি আল্লাহর 'মাহাত্ব্য ও বিশালত্র উল্লেখ করা হয়েছে৷ কিয়ামতের দিবসে আল্লাহ তা'আলার মাহাত্ম্য ও 
বড়ত্ব এমনভাবে প্রকাশ পাবে যে, কেউ তীর সামনে টু শব্দটি করার সাহস পাবে না। আল্লাহর আদালতের সামনে কেউই মুখ 
খোলার সাহস করবে না । কাজেই আল্লাহর অনুমতি ব্যতীত আপনা হতে কেউই কিছু বলবে না। 
বক্ষ্যমাণ আয়াতে আল্লাহ তা'আলার কয়েকশ গুণের উল্লেখ করা হয়েছে। প্রতিটি গুণের বিশেষ তাৎপর্য এবং বর্ণিত বিষয়ের 
সাথে সৃষ্্ধ যোগসূত্র রয়েছে। সুতরাং ৮2424 ০১ ০০) 5৮০] 5 অর্থাৎ আকাশমণ্ডল, ভূমণ্ডল এবং এতদুভয়ের 
মধ্যকার যাবতীয় বনু নিচয়ের মালিক ও প্রতিপালক ঘারা এ দিকে ইঙ্গিত করা হয়েছে যে, তিনি অবশ্যই কিয়ামত ও হাশর দিনের 
যাবতীয় কার্ধ পরিচালনায় সক্ষম । ৮+৯৮৮-এর দ্বারা এ দিকে ইশারা করা হয়েছে যে, তিনি মুমিনদের প্রতি দয়া করতে সেদিন 
বিন্দুমাত্র কার্পণ্য করবেন না ।:,44.: ২-এর দারা বুঝানো হয়েছে যে, সে কিয়ামতের দিবসে আল্লাহ্‌ এমন তয়ঙ্কর রূপ ধারণ 
করবেন- আল্লাহর আদালতে এমন এক ভাবগন্ভীর পরিবেশ বিরাজ করবে যে, কি আসমানবাসী আর কি জমিনবাসী কেউই তব 
///.9811.5101.00 


তাফসীরে জালালাইন : আবরবি-বাংলা, সপ্তম খণ্ড [৩০তম পারা] ২৮০ 


সামনে মুখ খোলার সাহস করবে না বা বিচারকার্ষে হস্তক্ষেপ করার প্রয়াস পাবে না। অবশ্য পরবর্তী আয়াতে আলোচ্য বক্তব্যের 

টেনে বলা হয়েছে ৮৮ 41 330৩ অর্থাৎ 'তবে দয়াময় আল্লাহ যাকে অনুমতি প্রদান করবেন ।" যা হোক আল্লাহ 

তাআলা যাকে অনুমতি দিবেন সে-ই কেবল সুপারিশ করতে পারবে । কেউ স্বাধীনভাবে আপনা হতে সুপারিশ করতে পারবে না। 
আল্লামা আলৃসী (র.) বলেন, আল্লাহ্‌ তা'আলা যে একচ্ছত্র ক্ষমতার অধিকারী তিনিই যে প্রকৃত প্রভু, পুরস্কার ও প্রতিদানদাতা এবং 
সপ্নের উচ্চাসনের সমাসীন- আলোচ্য আয়াত ছ।রা তাই বুঝানো হয়েছে! 

ম্টবথা, হাশরের ময়দানে আল্লাহ তা'আলার প্রতাপ ও দাপট এমনভাবে প্রকাশ পাবে আসমান জমিনের কেউই তার সামনে মুখ 

খোলার কিছু বলার কিংবা বিচারকার্ষে হস্তক্ষেপের বিন্দুমাত্র সাহস করবে না। -[কাবীর, ফাতহুল কাদীর] 

114:5-এর সর্বনামের মারজি' : ১৫4-::-এর মারজি' নিয়ে তিনটি অভিমত পরিলক্ষিত হয়- 

১ হযরত ইবনে আব্বাস (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, সর্বনামটি মুশরিকদের দিকে প্রত্যাবর্তিত হয়েছে। অতএব, 
মুশরিকগণ আবেদন করার শক্তি রাখবে না, কিন্তু মুমিনগণ সুপারিশ করবে এবং আল্লাহ তা গ্রহণ করবেন। 

২. অথবা, মুমিনদের দিকে ফিরেছে । তখন অর্থ এই দীড়াবে যে, মুমিনগণ কোনো ব্যাপারে আবেদন করতে পারবে না। 
কেননা যখন একথা প্রমাণিত যে, তিনি ন্যায় বিচারক, তখন কাফেরদের জন্য যে শাস্তি নির্ধারিত হয়েছে, তাও ন্যায্য, তাদের 
হক নষ্ট করা হয়নি। অতএব, কেন তার কাছে আবেদন করতে হবে? -এই মতটি প্রথম মতের চেয়ে অধিক যুক্তিযুক্ত। 
কেননা এ আয়াতের পূর্বে মুমিনদের উল্লেখ হয়েছে, কাফেরদের নয়। 

ও অথবা সর্বনামটি ১৮৭, ৩1-২৫)। 0১/-এর দিকে ফিরেছে। অর্থাৎ সমন্ত সৃষ্টজীব। আর এ মতটি সর্বাধিক গ্রহণীয়, কেননা 
কোনো মাখলুক এ দিন আল্লাহকে সম্বোধন করে কিছু বলার সাহস রাখবে না। তবে সুপারিশ করার ব্যাপারটি সম্পূর্ণ আলাদা । 
কেননা এটা আল্লাহরই অনুমতিক্রমে করা হবে ১৫4: দ্বারা এ কথা সুস্পষ্ট হয়ে যায় যে, সুপারিশ মানুষ বা কোনো 
ঘধনূকের মালিকানায় নয়। তা আল্লাহ্‌র এখতিয়ারভুক্ত। মাখলুকের মালিকনায় হলো ৮৮৯ তারই নফী করা হয়েছে। 

-কাবীর] 
মার 4595-এর উল্লেখ করার কারণ : সম্মান ও মার্যাদার দিক দিয়ে ফেরেশতাগণ অন্যান্য মাখলুক হতে অধিক মর্যাদার 
জর্িকারী, শক্তি ও সাহসের দিক দিয়ে প্রাচূর্যতার শীর্ষে অবস্থিত, এতদসত্ত্েও তারা হাশরের ময়দানে আল্লাহর ভয়ে এবং তার 
সমনে বিনীত হওয়ার কারণে টু শব্দ পর্যন্ত করতে পারবে না । ফেরেশতাদের যদি এ অবস্থা হয়, অন্যদের তো কোনো কথাই 
নেই। অন্যদের কি অবস্থা হবে, তা সহজেই বুঝা যায়। -কাবীর] | 

ঠেএর অর্থ নিয়ে মতভেদ : কুরআন মাজীদে উল্লিখিত আয়াতে (1 শব্দের অর্থ নির্ধারণের ব্যাপারে ওলামায়ে কেরামের 

ঘধ ব্াপক মতভেদ পরিলক্ষিত হয়, যা নিম্নূপ- 

১ ইযরত ইবনে মাসউদ (রা.)-এর মতে সমস্ত ফেরেশতাদের মধ্য হতে এমন একজনকে 0/ বলা হয়েছে। তিনি সপ্তাকাশ, 
সপ্ত জমিন এবং সমস্ত পাহাড়সমূহ হতে বড়। 

২. মাম শাবী, যাহ্হাক এবং সাঈদ ইবনে জুবাইর (র.)-এর মতে (:,4/বলে হযরত জিবরাঈল (আ.)-কে বুঝানো হয়েছে। 

আবু সালেহ এবং মুজাহিদ রে.) বলেন, আল্লাহ তা'আলার এক বিশেষ সৈন্যদলকে (/ বলা হয়েছে, ফেরেশতাগণ নয় 


রাউিধারার ও সুকাতিল (রা.) বলেন, 0%/ বলতে ফেরেশতাদের মধ্যে বিশেষ সম্মানিত পাহারাদারদেরকে বুঝানো 
্ ] 


২ ইস আবী সুজাইহর মতে 04 বলতে ফেরেশতাদের পাহারাদারদেরকে বুঝানো হয়েছে। 

« উন এবং কাতাদাহ রে.) বলনে, 03; বলতে বনী আদমকে বুঝানো হয়েছে। 

' আতিয়া আল-আওফী (র.) বলেন, রূহ হলো বনী আদমের রূহ। তারা একটি সারিতে দীড়াবে এবং ফেরেশতাগণ একটি 
রি দাড়াবেন। আর এটা হবে দুই ই.১7-এর মধ্যবর্তী সময়ে এবং শরীরে ব্ূহকে ফেরত দেওয়ার পূর্বে । 

যদ ইবনে আসলাম (র.) বলেন, (বলতে কুরআন মাজীদকে বুঝানো হয়েছে। 

১ -ফাতহুল কাদীর, কাবীর, রূহুল মা'আনী, কুরতুবী] 
 ঈ্পা মতে আদম (আ.) অবয়বে এমন এক সৃষ্টি যা বনী আদম নয় । -কাবীর] 


///.92111./568101.00]া 


২৮৮ তাফসীরে জালালাহইন : আরবি-বাংলা, সপ্তম খও [৩০তস, পারা] 





১০. আবুশ শেখ হযরত আলী (রা.) -এর কথার উদ্ধৃতি দিয়েছেন যে, রূহ হলো একজন ফেরেশতা । হার সত্তর হাজার মুখ 
রয়েছে। প্রতোক মুখে সম্তর হাজার জিহ্বা রয়েছে । আর প্রত্যেক জিহ্বায় সন্তর হাক্জার ভাষা রয়েছে। সে সমস্ত ভাষায় 
আল্লাহ তা'আলার পবিত্রতা বর্ণনা করে । 

১১. আবুশ শেখ আতা (র.)-এর সূত্রে হযরত আব্দুল্লাহ্‌ ইবনে আব্বাস (রা.) -এর কথা উদ্ধৃতি দিয়েছেন যে, ূুহ একজন 
ফেরেশতা যার দশ হাজার বাহু রয়েছে এবং এটাও বর্ণিত আছে যে, দৈহিক দিক থেকে ফেরেশতাদের মধ্যে দহ সর্বশ্রেষ্ঠ ৷ 

১২. হযরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত আছে যে, তিনি বলেছেন, ব্ূহ আল্লাহর সৈন্যদের মধ্যে একটি সৈন্যের দল যা 
ফেরেশতা নয়, তার মাথা আছে হাত পাও আছে এরপর তিনি আলোচ্য আয়াত তেলাওয়াত করেন । “নূরুল কোরআল! 





(58) 2% ০ তু আয়াতে মুস্তাছনা মিনহু :€:+ /:+-: ৮-এর ব্যাপারে দু'টি মত দেখা যায়- 

১,22৮ এ০১% হলো 24591 0/ তিখন অর্থ এতাবে হবে যে, রূহ এবং ফেরেশতাগণ কোনো কথাই বলবে না, হ্যা, 
তখন বলবে যখন আল্লাহ তাদের মধ্য হতে কাউকে কথা বলার অনুমতি দিবেন! 

২. 24552 শুধু "মালাইকা" নয়; বরং সকল আকাশ ও জমিনবাসী ! তখন অর্থ হবে এই যে, আকাশ ও জমিনবাসীদের 


মধ্য হতে কেউ কোনো কথা বলবে না, হ্যা তখন বলবে, যখন আল্লাহ তাদের মধ্য হতে কাউকেও কথ্য বলার অনুষ্তি 
দিবেন _কাবীর] 


রানার আল্লাহ তালার সুখ থম কো কোনো কথা বলার সাহস করবে না: কিন্তু যখন 

সা নিন লা সেরারা 0205 বে এ রা টি হরে 

১. করুণাময় আল্লাহ সাধারণভাবে কথা বলার অনুমতি প্রদান করবেন। অনুমতি প্রান্তির পর তারা সত্য ব্যতীত কোনো কথাই 
বলবে না। মনে হয় যেন আয়ার্তের মূল বক্তব্য এই যে, তারা কোনো কথা-ই বলবে না তবে অনুমতি পাওয়ার পর বলবে। 
এ অনুমতি পাওয়ার পর সতা বলারই চেষ্টা করবে! এটা তাদের যথার্থ আনুগত্যের বহিঃপ্রকাশ বৈ আর কিছু নয়। 

২. অথবা, উহা বাক্য এভাবে হবে যে, 20৩3, ৮২০৫05003০৮ (৮ ৮ 41 5৮:14-2% অর্থাৎ শী সে বাতির 
ব্যাপারেই শুধু সুপারিশ করা যাবে, যার ব্যাপারে সুপারিশ করার অনুমতি আল্লাহ দিবেন এবং এ ব্যক্তি যথার্থ সতা বলা 
লোকদের মধ হতে হবে। অর্থাৎ বাক্তি?1|| 1:11 খু-এর সত্য বাণী উচ্চারণ করে মু'মিন হয়েছিল, কিনতু পাপকার্ষ করে 
পাপী হয়ে গেছে। 4কাবীর] 

$501559 39) এর মর্ষর্:7১:শিকদটির সঙ্গে একটি বিশেষ বিশেষণ যোগ করা হয়েছে যে, তা ১3 বা ধার্থ সতা। এর 

কয়েকটি কারণ রয়েছে। 

১. কেননা এ দিন সর্বপ্রকার সত্য প্রকাশিত হবে এবং সর্বপ্রকার প্রকার অসত্য বিলুপ্ত হবে। যেহেতু সকল সত্য এঁ দিনে প্রকাশিত 
হবে সেহেতু এ দিনকেই হক বা সতা বলা হয়েছে৷ যেমন- কোনো ব্যক্তির মধ্যে অধিকাংশ দিক তালো বুঝাতে বলা হয় 
4৫50 অতএব, এ দিনটিই প্রকৃত সতা, দিন ছাড়া সব দিনই বাতিল । কেননা দুনিয়ার দিনগুলো অধিক বিন: 

২. অথবা, 2 এ 44010 অর্থাৎ তিনি উনি 

নিন 
দুনিয়ার দিনগুলোতে এসব ব্যাপারগুলো সম্পূর্ণ গোপন থাকে! এমতাবস্থায় ৫০. অর্থ ১০১: [যোগ্যতা] ধরা হয়েছে। 

কারীর 

254 23 এর অর্থ : আল্লাহ তা'আলার বাণী ,0:১-:/ তে যেই: রয়েছে, এটা একটি উহ্য শর্তের :15 হয়েছে। এতে 

আরবি ভাষায় 2.১ 31 বলা হয়ে থাকে। উহা বাক্য এভাবে বলা যায়- ৮ 34৮7 ০৮4৫ ৮১5 

54 নও ৮ এত্ত 2 [রুহুল মা'আনী] 


///.6911./69101.00া 


তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম খও [৩০তম পারা) ২৮৯, 
রি শব্দের অর্থ : হযরত কাতাদাহ (র.) বলেন, 32:30 ৩0 অর্থাৎ পথ এমতাবস্থায় অর্থ দাড়াবে (এখন যার ইচ্ছ। নিজে 


ই দিট পরতবর্তন করার পথ ্রহণ করুক। 
টি 2০76 রান হরেন 2১-এর পূর্বে ০৮ শব্দ 
(£, হিসেবে উহা মানতে হবে, উহ্য বাক্য এভাবে হবে, )-৮০০-০ 4৮৮ এ] ০২৪০০ 5৯249150595 অর্থাৎ যে 

১22 ররের নিকট ওযা অর্জনের উদ্দেশো আমলের মে সমন সে তারে 

 হ্১/ শব্দ কেন উহা ধরা হয় এ ব্যাপারে বলা হয় যে, আল্লাহর ০/১-এর দিকে প্রত্যাবর্তন করা সম্ভব নয়, বিধায় ০১১ শব্দ 
উথ ধর অর্থ করতে হয়। -[রূহুল মা-আনী, কুরতুবী, সাফওয়া] 

2০05 -এর মর্ারথ: "নিকটতম আজাব'-এর মর্সার্থ নিরূপণ করতে গিয়ে মুফাসসিরদের বিভিন্ন মত পরিলক্ষিত হয়েছে। 

১ অধিকাংশ মুফাসসিরগণ কিয়ামতের বা আখেরাতের শাস্তিকে উল্লেখ করেছেন, কিন্তু এ অর্থের উপর একটি প্রশ্ন জাগে যে- 
০ 15 তথা “সন্নিকটবর্তী শাস্তির” ভয় রাসূলুল্লাহ প্রঃ -এর সমসাময়িক কালের মন্কার কাফেরদেরকে প্রদর্শন করা 

হয়েছিল তারপর অদ্যাবধি প্রায় দেড় হাজার বছর সময়কাল অতীত হয়ে গেছে। এখনো বলা যায় না যে, কিয়ামত কখন বা 
কত সহস্র বছর পরে অনুষ্ঠিত হবে । তাহলে কেনইবা 'অতি নিকটবর্তী শাস্তি' বলে উল্লেখ করা হলো । আর সূরার শুরুতে 
কেনবা 'অতিশীঘ্বই জানতে পারবে" বলে বলা হলো তফসীরে আযিযীতে বর্ণিত হয়েছে_ এখানে (০ ৮125 দ্বারা 
প্রতোক ব্যক্তির মৃত্যুর পর 'আলমে বরযখের' শাস্তি বুঝানো হয়েছে। ূ 

* পরপরশ্ত্রের জবাব এই যে, মানুষ যতদিন এ দুনিয়ায় স্থান ও কালের সীমার মধ্যে দৈহিকভাবে জীবন যাপন করছে, কেবল 
ততদিনই তাদের সময়ের চেতনা ও অনুভূতি থাকবে । মৃত্যুর পর যখন কেবল রূহই অবশিষ্ট থাকবে তখন সময় ও কালের 

£ কোনো চেতনা থাকবে না। কিয়ামতের দিন মানুষ যখন পুনরুজ্জীবিত হয়ে উঠবে, তখন তাদের মনে হবে এইমাত্র কেউ 

* তাদেরকে গভীর নিদ্রা হতে জাগিয়ে দিয়েছে । তারা যে হাজার হাজার বছর মৃত থাকার পর পুনরায় জীবিত হয়েছে সে 

অনুভূতি তাদের মোটেই থাকবে না। 

আবার কেউ কেউ বলেছেন, দুরবর্তী বস্তু তো তাই যা অতীত্‌ হয়ে গেছে, আর নিকটবর্তী বস্তু হলো তাই, যা এখনো আসার 

£ অপেক্ষায় রয়েছে। অতএব, কিয়ামতের শাস্তি আসবেই, এ কারণে একে নিকটতম শাস্তি বলা হয়েছে। 

অথবা, আল্লাহর কাছে এটা অতি নিকটে তাই (2 415০ বলা হয়েছে। 

অথবা, আখেরাতের জীবন মৃত্যু হতে শুরু হয়৷ আর মৃত্যু নিকটবর্তী বলে সবাই বিশ্বাস করে। 

"২হ্যরত কাতাদাহ রো.) বলেন, (24 ৩৫০ বলতে 'আধাবে দুনিয়া'কে বুঝানো হয়েছে। কেননা এটা আখেরাতের আজাবের 
তুলনায় অতি নিকটবর্তী । ূ 

রত মুকাতিল রে.) বলেন, (২৮$ ৫৫ বলে বদরের প্রান্তরে কুরাইশ বাহিনীর চরম শোচনীয় পরাজয়ের দিকে ইঙ্গিত 

| ,.টা হয়েছে ফাতহুল কাদীর, রূহুল মা'আনী) 

2985 5০01 ঘারা উদ্দেশ্য : 250 দ্বারা কি বুঝানো হয়েছে, এ ব্যাপারে মুফাসসিরদের তিনটি অভিমত 
যায় 

১৪ বারা ভাবে সকলকে বুঝানো হয়েছে। কেননা, যদি ব্যক্তির সামনে মৃত্তাকীনদের আমল পেশ করা হয়, তাহলে সে 

» উন প্রতিদানই পাবে । আর যদি কাফিরদের আমল পেশ করা হয়, তাহলে শুধু শাস্তিই তার জন্য অবধারিত । অতএব, এ 
ইট ব্যাপার ছাড়া হাশরের ময়দানে অন্য কোনো ব্যাপার বা ব্যবস্থা দেখা যাবে না। 

: ২২রত আতা (র.) বলেন 4১4] ্বারা.কেবল কাফেরকে বুঝানো হয়েছে। কেননা মু'মিন যেমন পেশকৃত আমলের অপেক্ষা 
কবে তেমনি আল্লাহর ক্ষমা এবং করুশারও প্রত্যাশা করবে । আর কাফের তো শুধু আজাবই দেখতে পাবে। সে অন্য 
1 সই দেখতে পাবে না; বরং দেখতে পাবে শুধু তার দুনিয়ার কৃতকর্ম। কেননা যে আজাব তার কাছে আসবে, তা তার বদ 
 ধর্ষেরই ফলাফল । 

















///.69111.//66101.00া 





করা যুক্তিসঙ্গত নয় । _কাবীর] 
আল্লামা শাওকানী (র.) চতুর্থ একটি মত উল্লেখ 
নির্দেশ করা হয়েছে। -ফাতহুল কাদীর] 

শি এমা তা ০৮ 9001 
৩৮:০৫ ০০ 6 আয়াতাংশের মর্মার্থ : কাফেরের উক্তি হায়" আমি যদি ঘাটি 

মুফাসসিরগণ বিভিন্ন ব্যাখ্যা পেশ করেছেন। 

১ হযরত ইবনে আব্বাস ও ইবনে ওমর (রা.) হতে বর্ণিত আছে যে, চতুষ্পদ জন্ুদের পরস্পরের কেসাস গ্রহণের পরর তাদেরকে 
বলা হবে, "তোমরা মাটি হয়ে যাও।” এটা দেখে কাফেররা বলবে যে, হায় যদি আমরাও মাটি হয়ে যেতাম, তাহলে 
জাহান্নামের আজাব হতে মুক্তি পেতাম । ূ 

২. কেউ কেউ বলেছেন, কিয়ামতের আজাব দর্শনে কাফেররা মনে করবে যে, ভাদের রূহ অবশিষ্ট থাকার দরুনই তারা আজার 
ভোগ করছে। যদি তারা নিছক শরীরে বা মাটিতে পরিণত হয়ে যেত তাহলে আর আজাব অনুভব করত না। 

৩. কাফের ছারা যদি ইবলীস উদ্দেশ্য হয়, তাহলে এর মর্মার্থ হবে ইবলীস আদম (আ.) ও আদম সন্তানদের আনন্দ উৎসব দেখে 

জলে পুড়ে মরবে এবং আফসোস করে বলবে হায়! আমি যদি আগুনের তৈরি না হয়ে মাটির তৈরি হতাম । 

. কেউ কেউ বলেছেন, এর মর্মার্থ হলো আমি যদি মোটেই দুনিয়াতে জনগ্রহণ না করতাম, আমাকে যদি মাটি থেকে পয়দনই 
করা লা হতো, কিংবা মৃত্যুর পর মাটির সাথে মিশে একাকার হয়ে যেতাম, পুনর্বার জীবিত হয়ে উঠার সুযোগ না হতো 
তাহলে কতই না ভালো হতো । কেননা তাহলে আমি আজকে যে আজাবের সম্মুখীন হয়েছি তা হতে মুক্তি পেতাম। 

৫. সুফিয়ায়ে কেরাম বলেছেন, এখানে মাটি হওয়ার অর্থ হলো নম হওয়া এবং অহংকারী না হওয়া অর্থাৎ কাফের সেদিন 
আফসোস করে বলবে 'হায়' আমরা যদি দুনিয়ায় অহংকারী না হতাম, আল্লাহ ও রাসূলের কাছে যাথা নত করে দিত 
তাহলে আজ এ কঠোর আজাবের সম্মুখীন হতাম না! 

৬. আল্লামা বাগাবী (র.) বলেন, যিয়াদ এবং আব্দুল্লাহ ইবনে যাকওয়ান বলেছেন, আল্লাহ তা'আলা যখন ফয়সালা করে ফেলবে 
এবং জান্নাতীদেরকে জান্নাতে এবং দোজবীদেরকে দোজখে প্রেরণ করার আদেশ দিয়ে দেবেন এবং অন্যান্য জীব জন 
ব্যাপারেও ম্বীমাংসা দিয়ে দেবেন এবং তারা মাটিতে পরিণত হয়ে যাবে তখন কাফেররা বলবে, হায়! আফসোস যদি আমর 
মাটি হয়ে যেতাম! [নূরুল কোরআন] 


///.92111./58101.00]া 


করে বলেন, “সা ঘিরা উবাই ইবনে খালফ এবং উকবা ইবনে আহী মু্ীত-হে 


হয়ে যেতাম এর মর্মার্থের ব্যাপারে 


০০ 


তাফসীরে জালালাইন, : আরবি-বাংলা, সপ্তম খণ্ড ! ৩০তম পারা ] 


৮০০30 5,১ : সূরা আন-নাধি “আত 


সুরাটির নামকরণের কারণ :50505৫01 শব্দ ৮ হতে নিশ্পন্ন। 6) -এর বহুবচন 2,201 -এর আভিধানিক অর্থ- 
আকর্ষণকারীগণ, সজোরে কোনো বস্তুকে টেনে আনয়নকারীগণ । সূরাটি 4.2) শব্দ যোগে শুরু করা হেতু এর নামকরণ 
হা়ছে 523041। এ ছাড়া এ সূরার আরো কয়েকটি নাম রয়েছে। যেমন- ১.2 ও 2৩ এ সূরায় ২টি রুকৃ", ৪৬টি আয়াত, 
১৭৩টি বাকা এবং ৯৫৩টি অক্ষর রয়েছে । 

পূর্ববর্তী সূরার সাথে যোগসূত্র : পূর্ববর্তী সূরায় কিয়ামত দিবসের আজাব সম্পর্কে ভীতি প্রদর্শন করা হয়েছে, আর এ সূরায় 
আল্লাহ তা'আলা শপথ করে বলেছেন যে, কিয়ামত অবশ্যন্তাবী । 

পূর্ববর্তী সূরায় কিয়ামতকে যারা অস্বীকার করে তাদের শান্তির ঘোষণা এসেছে, আর অন্র সূরায় শপথ করে বলা হয়েছে যে, 
ব্মামত অত্যাসন্ন, এর পাশাপাশি এ কথাও ইরশাদ হয়েছে যে, কিভাবে আল্লাহ্‌ তা'আলা হককে বাতিলের উপর বিজয়ী করেন! 
এমর্মে হযরত মূসা (আ.) -এর ঘটনার বর্ণনা রয়েছে যে, কিভাবে হযরত মূসা (আ.) অহংকারী ফেরাউনকে সত্য গ্রহণের 
দাওয়াত দিয়েছেন এবং কিভাবে আল্লাহ তা'আলা ফেরাউনকে ধ্বংস করেছেন। -|বাহ্‌রুল মুহীত] 

শানে নুযূল : হিজরতের পূর্বে যেসব অকাট্য প্রমাণসহ আয়াত নাজিল হয়েছিল মন্ধার হঠকারী কাফেররা নিজেদের জ্ঞান-বুদ্ধির 
ফলে এ সকল আয়াত বিশ্বাস করত না এবং এর প্রতি কোনো ভ্রুক্ষেপও করত না৷ অথচ কিয়ামতের ধ্বংস-প্রলয় সম্পর্কে 
বারবার তাদেরকে বলা হচ্ছিল। আল্লাহর অসীম কুদরতের কথাও তাদের নিকট বারবার বিবৃত হচ্ছিল। তবু তারা বলত কিয়ামত 
হবেই এ কথাটা আমাদের বোধগম্য হচ্ছে না! তখন আল্লাহ রাব্বুল আলামীন এ সূরা নাজিল করে কিয়ামতের সম্ভাবনাকে পূর্ণ 
শিশযয়তার সাথে প্রমাণ করেন। -মা*আলিম| 


সূরাটির ফজিলত : সূরা আন-নাধি'আত দুশমনের সামনে পাঠ করলে তার শক্রতা এবং অনিষ্টতা থেকে রেহাই পাওয়া যায়। 
আর যে ব্যক্তি ঘুমের ঘোরে উক্ত সূরাটি তেলাওয়াত করতে দেখে অথবা এমনিতেই দেখে, তার অন্তর হতে সমস্ত চিন্তা-ভাবনা 
দি হয়ে যায়। নূরুল কুলৃব] [ও 

এবটি দূর্বল বর্ণনায় এসেছে যে, অর্থাৎ যে ব্যক্তি সূরা আন-নাধিরাত সর্বদা পাঠ করবে আল্লাহ তা'আলা তাকে জান্নাতে প্রবেশ 
করার পূর্বে কবর ও হাশরে এত আরামে রাখবেন যে, তার মনে হবে, সে যেন এই মাত্র এক ওয়াক্ত ফরজ নামাজের সময় 
পরিমাণ তথায় অবস্থান করেছে। 

স্রাটির বিষয়বস্তু : আলোচ্য সূরায় কিয়ামত, মৃত্যুর পরবর্তী জীবন এবং এর সংশ্লিষ্ট কতিপয় অবস্থার বিবরণ পেশ করা 


ইওরাং জান কবজকারী, আল্লাহর হুকুম অবিলম্বে পালনকারী ও আল্লাহর হুকুম অনুযায়ী সমগ্র সৃষ্টিলোকের ব্যবস্থা পরিচালনাকারী 
টরেশতাদের নামে শপথ করা হয়েছে। এরূপ কথা দ্বারা নিশ্চয়তা দেওয়া হয়েছে যে, কিয়ামত অবশ্যই হবে। মৃত্যুর পর অন্য 
এক জীবন অবশ্যই যাপন করতে হবে । উক্ত দু'টি বিষয়ে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই। কেননা যেসব ফেরেশতার হাতে 
ওখানে জান কবজ করানো হচ্ছে, তাদের হাতেই পুনরায় তাদের দেহে প্রাণের সঞ্চার করানো কঠিন কিছু নয়। যে 
করেশতারাই সেদিন সে আল্লাহর হুকুম মোতাবেকই সমস্ত সৃষ্টি লোকের বর্তমান শৃঙ্খলা ব্যবস্থা চ্ণ-বিচুর্ণ করে নতুনভাবে 
২পর একটি ব্যবস্থা গড়ে তুলতে পারবেন। আল্লাহ তা'আলার পক্ষে তা মোটেই কঠিন নয় যে, একটি ধাক্কায় বিশ্বলোকের 
বান ব্যবস্থাকে চ্ণ-বিচূর্ণ করে দিবে । আর তার পুনরুজজীবনের জন্যও একটি ধাক্কারই প্রয়োজন মাত্র । আজ যারা এর অস্বীকার 
ছে তাদের চোখের সামনেই তা সংঘটিত হবে, তখন তারা ভীত-বিহবল ও কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়বে । 

২৪ঃপর হযরত মূসা (আ.) ও ফেরাউনের ঘটনা সংক্ষেপে উল্লেখ করা হয়েছে; এর মাধ্যমে রাসূলকে অবিশ্বাসকারী, 
বিলায়েতকে অস্বীকারকারী এবং রাসূলের বিরুদ্ধে ষড়য্ত্রকারীদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে। যদি তারা তাদের উত্ত 
টি বর্জন করত হেদায়েতের পথে না আসে তাহলে তাদেরকে ফেরাউনের নায় মর্মান্তিক পরিণতির সম্মুখীন 
রি 


///.92111./58101.00]া 


২৯২, তাফসীরে জালালাইন 


আরবি-বাংলা, সন্তম খণ্ড [৩০তম পারা] 
পুনরায় জীবিত হওয়ার দলিল পেশ করা হয়েছে। অবিশ্বাসীদের সম্বোধন করে জিজ্ঞাসা করা হয়েছে-তোমাদেরকে পুনরায় ভীবিত 
করা কঠিন কাজ; কিংবা মহাশূন্যে অসংখ্য কোটি গ্রহ-নক্ষত্রসহ বিস্তীর্ণ এ বিরাট-অসীম বিশ্বলোক সৃষ্টি করা কঠিন কাজ? যে 
আল্লাহর পক্ষে এ কাজটি করা কঠিন ছিল না- তার পক্ষে তোমাদেরকে পুনরায় সৃষ্টি করা কঠিন হবে কেন? পরকাল হওয়ার 
সন্তাব্যতা প্রমাণের জন্য এ অকাট যুক্তি একটি কার্ধে সমাপ্ত করা হয়েছে। তারপর পৃথিবী এবং তাতে মানুষ ও জীব-জস্তুর জীবন 
যাত্রা নির্বাহের জনয প্রদত্ত সাজ-সরঞ্জাম ও দ্রব্য-সামগ্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বলা হয়েছে যে, এখানে প্রতিটি জিনিসই 
উদাত্ত কণ্ঠে সাক্ষ্য প্রদান করছে, এটা অতি উচ্চ কর্মকূলশলতা সহকারে কোনো না কোনো উদ্দেশ্য পূর্ণ করার জনা তৈরি করা 
হয়েছে! এ দৃষ্টিকোণ হতে মানুষের বিবেকের নিকট একটি অতি বড় প্রশ্ন রাখা হয়েছে। তা এই যে, এ সুবিশাল সৃষ্টিলোকে 
মানুষকে ক্ষমতা এখতিয়ার দেওয়ার পর তার হিসাব-নিকাশ গ্রহণ করা অধিক যুক্তিসঙ্গত ও বিজ্ঞান সম্মত মনে হয় ন্য। পৃথিবীতে 
যথেচ্ছা বিচরণ কর! ও স্বেচ্ছাচারিতা করে মৃত্যুবরণ করা ও মাটির সাথে চিরতরে মিলেমিশে সম্পূর্ণ নিশ্চহন হয়ে যাওয়া এবং 
অর্পিত ক্ষমতা ও দায়িত্ব কিতাবে প্রয়োগ করেছে, কিতাবে পালন করেছে সে বিষয়ে কোনো বিজ্ঞাসাবাদ না হওয়া অধিক 
বিজ্ঞানসম্মত ও যুক্তিযুক্ত মনে হয়? 
উপরিউত্ত প্রশ্নের উপর কোনোরূপ আলোচনা ব্যতীতই পরবর্তী আয়াতে বলা হয়েছে যে, আখেরাতে মানৃষের স্থায়ী ফয়সালা হয়ে 
যাবে । আর তা এ তিক্তিতে হবে যে, কে দুনিয়ায় আল্লাহর ইবাদতের পরিবর্তে তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে এবং দুনিয়ার 
সুখ-শান্তি ও আরাম-বিলাসকেই মুখ্য উদ্দেশ্য হিসেবে গণ্য করেছে? পক্ষান্তরে কে স্বীয় প্রভুর সামনে উপস্থিত হওয়ার ভয়ে 
নাফরমানদের কামনা-বাসনা ও লোভ-লালসাকে সামলিয়েছে? সুতরাং যে ব্যক্তি হঠকারিত পরিহার করে বিশ্বাসী অন্তর নিয়ে 
নিরপেক্ষ দৃষ্টিকোণ হতে চিন্তা করবে সে আপনা হতেই উপরিউক্ত প্রশ্নের জবাব পাবে । কেননা বিবেক, যুক্তি ও নৈতিকতার 
দৃষ্টিতে মানুষের উপর কোনো দায়িত্ব অর্পণের অর্থ এই যে, পরিশেষে তাকে এ ব্যাপারে জবাবদিহি করতে হবে, এর 
হিসাব-নিকাশ দিতে হবে । এ ব্যাপারে তার সফলতার কারণে তাকে পুরস্কৃত করা হবে। পক্ষান্তরে বার্থতার কারণে তাকে শাস্তি 
দেওয়া হবে। 
উরিনেন ভাজা কিয়ামত কবে সংঘটিত হবে? জবাবের সারমর্ম এই যে, পয়গান্থবের 
সাথে এর কোনো সম্পর্ক নেই। পয়গাম্থরের দায়িত্ব তো শুধু সতর্ক করে দেওয়া যে, সেদিন অবশ্যই আসবে । কখন আসবে তা 
জানা তেমন কোনো গুরুতুপূর্ণ বিষয় নয়। গুরুত্বের বিষয় হলো, তোমরা এর জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছ? সুতরাং যার মনে চায় 
সে একে ভয় করে নিজের চরিত্রকে সংশোধন করে নিক ! আর যার ইচ্ছা সে যথেচ্ছভাবে সময় কাটিয়ে দিক। যখন বিচারের 
দিন সমাগত হবে, তখন যারা এ পৃথিবীর জীবনকেই একমাত্র জীবন মনে করে বসেছিল, তারা অনুভব করবে যে, দুনিয়াতে তারা 


মাত্র কিছুক্ষণ অবস্থান করেছিল। তখন তারা হাড়ে-হাড়ে টের পাবে যে, দুনিয়ার অল্প কয় দিনের জীবনের সুখ-শান্তির মোহে পড়ে 
কিভাবে ভবিষ্যতের স্থারী শান্তিকে খুইয়ে বসেছিল! 


///.9811.5101.00 


জফসীরে জালালাইন.... আরবি-বাংলা, সপ্তম. খও [৩০তম পারা) 5 





রত প শি 


১০০১০০1১৮৯৮ : রাজের সানি হু মক্কায় অবতীর্ণ 


1215 ০৮:৪৬ আয়াতবিশিষ্ট 





ত৯০)। ৩৯০ ৭1 
পরম করুণাময় ও দয়ালু আল্লাহ্‌র নামে শুরু করছি 





পা পাপা 


94৫01071695 ১9০০০, $ 5. শপথ উৎপাটনকারীদের সে ফেরেশতাদের যারা 





(৮5 ৫০৯2 নি ৩৫৬০, 


৬০৮০ 


-3+৮% পা ৬ ০০৫৮] 


2055 1০1০০ বিল 


3৮522 0082০8৮৮0৮5, 


| 0 00055 


পু টাও 
৬০1০৭ 258 2০ ৮551৮25. 


| ১১৯ ৩1723 £৮৮৮ল 14৮5 রা 


কাফেরদের রূহ উৎপাটন করবে নির্মমভাবে 
কঠোরভাবে উৎপাটন করার মাধ্যমে । 





. আর যারা মৃদুভাবে বন্ধন মুক্তকারী সে ফেরেশতাগণ 


যারা মু'মিনদের রূহকে সত্তৃষ্ট করে দেয়। অর্থাৎ 
সহজভাবে তাদের রূহকে বের করে নেয়। 


, আর যারা সন্তরণে সন্তরণকারী সে ফেরেশতারা যারা 


আল্লাহ্‌ তা'আলার আদেশে আকাশ হতে সন্তরণ করে 
অর্থাৎ অবতরণ করে। 


. এবং যারা তীব্র গতিতে সন্তরণ করে অর্থাৎ সে 





ফেরেশতাগণ যারা মু'মিনগণের রূহকে নিয়ে 
বেহেশত পানে ছুটে যায়। 


১ ৫. অতঃপর যারা সকল কর্ম নির্বাহ করে সে ফেরেশতারা 





যারা পার্থিব কর্মকাণ্ড নির্বাহ করে। অর্থাৎ এরা নির্বাহ 
উদ্দেশ্যে অবতরণ করে। আর এ, সকল শপথের, 
জবাব উহ্য। অর্থাৎ £2/৮4 075 
“অবশ্যই তোমরা পুনরুখিত' হবে, হে মন্কাবাসী 
কাফেরগণ!"চ আর তাই পরবর্তী আয়াত মধ্যকার 2৯: 


-এর মধ্যে এ 


১১০৩৫ 5৫ ও 
2045 
১. “এর মহত্লে ই'রাব : 


১ শব্ঘটি তারকীবে মাফউলে মুতলাক হিসেবে মানসুব হয়েছে। মূলবাক্টি এভাবে হিল যে, 


৯৮2 
1৩224০07215 ৯ (53 পলা ৩৩০৫ ৫৮0 এ5০5৩00 এখানে মূলে 01০ ছিল, অতিরিক্ত 
২ ২০১এর হরফগুলোকে হয করে বহার কর হযেছে 


হ্ধবা, 3১৫ শব্দটি 2). হিসেবে মানসূব হয়েছে। -ফাতহুল কাদীর] 


///.6911./69101.00া 


২৯৪ তাফসীরে জালালাহইন : আরবি-বাংলা, সন্তম খণ্ড [৩০তম পারা) 


+৮-/ ০৮০১১7৩44৩5 : 09০8 5৮5951১ এটা একটি বাকা ৷ এখানে 9 কসমের জন্য 2০)-0| শিবহে ফেল, ০৯ 
সর্বনাম এতে ফায়েল এবং (34 মাফউলে মৃতলাক। ফেল, ফায়েল এবং মাফউল মিলে 2:17 3: হয়ে কসম 
হয়েছে! ১1 উহ্য ক্রিয়াটি কসমের জবাব ৷ কসম ও জবাবে কসম মিলে 25. "1 24: হয়েছে [অন্যান্য বাকাগুলোর 


তারকীবও একই রূপ হবে | 
[আ্বাসক্ষিক আতলাচলা] 


10808 50৮৮1৮41৮55 408 আল্লাহ তা'আলা এখানে সে সকল ফেরেশতার শপথ করেছেন, যারা অত্যন্ত 

কঠোরতার সাথে কাফেরদের আত্মসমূহ টেনে-হেচড়ে বের করে আনেন। 

৬০৫ -এক অর্থ : 5541 শব্দটি (3541 -এর বহুবচন । মুফাস্সিরগণ -এর বিভিন্ন অর্থ বর্ণনা করেছেন 

১, কোনো কোনো মুফাস্সিরের মতে 2.5)0-এর দ্বারা এখানে যোদ্ধা এবং তীরন্দাজদের বুঝানো হয়েছে। 

২. হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) -এর মতে কাফেরদের দেহের গভীরে পৌছে প্রতিটি ধমনি, প্রতিটি লোমক, প্রত্যেকটি 
নখ এবং প্রতোকটি পায়ের পাতা হতে অতি কঠোরভাবে প্রাণ টেনে বের করে । আবার ফেরত দেয় আবার বের করে, 
এভাবে টানা-হেচড়া করে তাদের রূহ কবজ করা হয়! 

৩. কোনো কোনো বর্ণনায় আছে যে, মালাকুল মউত কাফেরদের প্রাণকে রগসহ টেনে বের করেন৷ 

৪. জমহুর ওলামায়ে কেরামের মতে ০.5): দ্বারা সেসব ফেরেশতাদের বুঝানো হয়েছে, যারা অতি কঠোরতা ও নিষ্ঠুরতা 
সহকারে কাফেরদের আত্মা টেনে বের করে; তাদের রূহ কবজ করেন। 

(৮2এর অর্থ হলো কঠোরতার সাথে টেনে বের করা । আর ($,৮-এর অর্থ- অতি কঠোর । অথবা 1$,-এর ছারা ডুবে তথা 

দেহের গভীরে পৌছে রূহকে টেনে আনার দিকে ইঙ্গিত করা হয়েছে। 

প্রকাশ থাকে যে, €; এমনভাবে সম্পন্ন হবে যা অন্যদের দৃষ্টিগোচর হওয়া জরণর নয়। কাজেই কোনো সময় মৃত্যু 

পরিলক্ষিত হয় আবার কোনো সময় পরিলক্ষিত হয় না। এতে বলার জো নেই যে, কাফেরদের মৃত্যুন্ত্রণা হয় না: বরং আত্মার 

উপর সকল শান্তি অতিবাহিত হয় বলে অন্যরা তা উপল করতে পারে না ।-1কামালাইন, কুরতুবী, ফাতহুল কাদীর, নূরুল কোরআন 

/০০৪৩। শব্দের মর্মার্থ : ০০০৪৩ শব্দটি ১4১ শব্দ হতে নির্গত। 4: শব্দটির অর্থ হলো- বন্ধন খুলে দেওয়া । এ 

সমস্ত ফেরেশতাদেরকে ,-এ$ বলা হয়েছে, যারা মানব শরীর হতে সহজে তাদের নফসকে বের কারে আনে ৷ যেমন- উটের 

পা হতে রশি খুলে আনা হয়। 


আবার 4১১ এ বনা ধাড়কে বলা হয়, যা একস্থান হতে অনাস্থানে চলে যায়৷ অর্থাৎ যথা ইচ্ছা বিচরণ করে বেড়ায় । যোদ্ধারা 
ুদ্ধ যাত্রার পর এবং গন্তব্যস্থানে পৌছবার পূর্বে পথিমধ্যে যে গনিমতের মাল হস্তগত হয়, তাকেও 'নাশিতা' বলা হয়। অমুক 
লোক ডোল দ্বারা কূপ হতে পানি নাশত করল- অর্থাৎ ডোল কূপ হতে সহজে উঠে আসল ৷ 

এখানে 5৮৬0 দ্বারা মু'সিনের রূহ কবজকারী ফেরেশতাদের কথা বলা হয়েছে। তথা তারা অতি সহজে অনায়াসে মুমিনের 
বূহকে কবজ করে নেন, কোনোরূপ কঠোরতা করে না। -মাআরিফুল কুরআন] 

ফেরেশতাদরকে এ,.৮:৩ -এর সাথে তুলনা করার কারণ : সহজতার দিক থেকে ঈমানদারদের রূহ বের করাকে ৩.৫ ১ 
-এর সাথে তুলন৷ করা হয়েছে যে, যে সকল ফেরেশতাকে ঈমানদারদের রূহ বের করার জন্য নিযুক্ত করা হয়েছে, তারা অতি 
সহজে তাদের রূহ বের করে নিয়ে যায়, কোনো প্রকার কষ্ট দেয় না। এ সহজতা যদিও দেখা যায় না, কিন্তু মু'মিন ব্যক্তির রূহ তা 
অনুভব করে । অনেক সময় মু'মিনের মৃত্যুর সময় কষ্ট পেতে দেখা যায়, যদিও বাহ্যত কষ্ট দেখা যায়: কিন্তু তা কষ্ট নয়। মৃত্যুর 
সময় মুমিনের সামনে বেহেশত তুলে ধরা হয়, এ কারণে তাদের রূহ তাড়াতাড়ি সেদিকে যাওয়ার জন্য পাগল প্রায় হয়ে যায় । 
পক্ষান্তরে কাফেরদের সামনে দোজখের লেলিহান শিখা প্রজুলিত করা হয়, তাই তাদের রূহ শরীর হতে বের হতে চায় না জোর 
করে বের করতে হয়। -মাযহারী, কুরতুবী] 


০০৬ এর মর্মার্থ : ০০০১] শব্দটি ০: থেকে নির্গত ॥ ৮: অর্থ সাতার কাটা । আয়াতে ০৮০4. বলতে এ সমনত 
ফেরেশতাব্রাজিকে বুঝানো হয়েছে, যারা রূহ বের করার জন্য শরীরের রগরেষায় বিচরণ করবে থাকে । যেমন সমুদ্রের অতল 
পভীদর অবস্থিত ষণি-মুক্তা সংখ্রহকারী সমুদ্রে সহজে বিচরণ করে থাকে । 


///.96811.5101.00 








তাফসীরে জালালাহইন : আরবি-বাংলা, সপ্তম খণ্ড [৩০তম পারা] ২৯৫ 


ক হযরত আলী (রা.), ইবনে মাসউদ (রা.), মুজাহিদ (র.), সাঈদ ইবনে জুবাইর ও আবু সালিহ (র.) প্রযুখগণের মতে 
০০.5]1এর দ্বারা সে সকল ফেরেশতাকে বুঝানো হয়েছে যারা আল্লাহর হুকুম পালনে এত দ্রুত গতিশীল ও তড়িৎকর্মী 
ঘে. মনে হয় তারা মহাশৃনো সীতার কাটছে। 

খ কারো কারো মতে এ: -এর ছ্বারা এ সমস্ত ফেরেশতারাজিকে বুঝানো হযেছে, যারা রূহ বের করার জন্য শরীরের 
শিরা-উপশিরায় বিচরণ করে থাকে । যেমন সমুদ্রের অতল গভীরে অবস্থিত মণি-মুক্তা সংগ্রহের জন্য ডুবুরিগণ সহজেই 
সমুদ্রে বিচরণ করে থাকেন! 

গ হযরত ইবনে আব্বাস (রা.)-এর ০.০ এর দ্বারা মু'মিনগণের এ সমস্ত আত্মাকে বুঝানো হয়েছে, যারা আল্লাহর দিকে 
যাওয়ার জন্য দ্রুত ভ্রমণ করতে চায়। 

ঘ. হযরত আতা রে.) -এর মতে ০৮০%৮-এর অর্থ এ নৌকা বা জাহাজসমূহ যা পানিতে বিচরণ করে বেড়ায় 

$ হযরত মুজাহিদের এক বর্ণনা অনুষার্ী এটা এ মৃত্যু যা বনু আদমের নাফসে ভ্রমণ করে। 

চ. কেউ কেউ বলেছেন, দ্রুতগতিশীল ঘোড়াফ্ষে 4৮০: বলে। 

ছ হযরত মুজাহিদ (র.) ও আবূ সালিহ (র.) হতে অন্যমত অনুযায়ী তারা এ ফেরেশতা যারা আল্লাহর নির্দেশে আকাশ হতে অতি 
তাড়াতাড়ি অবতরণ করে এবং তড়িৎ গতিতে উর্ধ্বলোকে চলে যায় । 

ড. হযরত হাসান এবং কাতাদাহ (র.)-এর মতে ০৮.-:-এর ছ্বারা সে তারকারাজিকে বুঝানো হয়েছে, যারা কক্ষপথে 
্দক্ষিণরত। যেমন কুরআন মাজীদে ইরশাদ করা হয়েছে-০১০.-€ এ -$ অর্থাৎ আর এরা [তারকারাজি। স্ব-স্ব 
কক্ষপথে গতিশীল-প্রদক্ষিণরত। 7 

34০0ির মর্মার্থ: ৩-শিক্দটি 3: হতে নির্গত । তা £2:-:7-এর বহুবচন। অর্থাৎ ্রুতগামী- প্রতিযোগিতায় 

যারা অন্যদেরকে অতিক্রম করে যায়। এখানে এর উদ্দিষ্ট অর্থ সম্পর্কে মুফাসসিরগণ বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন৷ 


ক. জমহুরের মতে তারা সে সকল ফেরেশতা যারা মু'মিনগণের রূহ নিয়ে ক্ষি্র গতিতে জান্নাতের দিকে ধাবিত হন। 

ধ. ইমাম রামী (র.) -এর মতে ৩-:-এর দ্বারা মুমিনগণের আত্মাকে বুঝানো হয়েছে, যারা আল্লাহর পানে যাওয়ার জন্য রূহ 
বহনকারী ফেরেশতাদের দিকে অগ্রগামী হয়। 

গ. হযরত আতা (র.) বলেন, যুদ্ধের দিকে অগ্রগামী ঘোড়াকে 24: বলে। 

. হযরত কাতাদাহ, হাসান ও মা'মার (র.) প্রমুখগণের মতে -/3.--এর দ্বারা সে তারকারাজিকে বুঝানো হয়েছে, যারা ভ্রমণে 
একটি অপরটি হতে অগ্রগামী হয়ে যায়। 

& ইযরত মাসরূক ও মুজাহিদ (র.) প্রমুখগণের মতে ফেরেশতাগণ শয়তানের আগে নবীগণের (আ.) ওহী নিয়ে যায়, বিধায় 
তাদেরকে 'আস-সাবিকাত" বলে। ও 

৯ইযরত আবূ রাওফ (র.) বলেন, ফেরেশতাগণ যেহেতু মানুষের পূর্বে ভালো ও যোগ্য কাজ করে অগ্রগামী হয়েছিল, তাই 
অদরেকে ৬.০ বলে। 

ই ফেরেশতারা মুমিনদের রূহ নিয়ে জান্নাতের দিকে অগ্রগামী হয় বলে তাদেরকে 4.4. বলে । এটা হযরত মুকাতিল (র.) 

. হতে বর্ণিত হয়েছে। -[কামালাইন, কুরতুবী, কাবীর] - 

১:০৯) -এর মর্মার্থ : ইমাম কুশাইরী রে.) বলেন, এ কথাটি স্কতঃসিদ্ধ যে, এখানে ০1,7৭1 বলতে ফেরেশতাদের 

বুঝানো হয়েছে। চা 

ইং যাওয়রদী (র.) বলেন, এ ব্যাপারে দু'টি অভিমত পরিলক্ষিত হয় তন্মধ্যে জমহরের অভিমত হলো মালাইকাহ বা 

গিরশতাকুল। আর মু*আয ইবনে জাবাল (রা.) হতে বর্ণিত, তিনি সাতটি তারকা বলে উল্লেখ করেছেন। 

সাদ ফেরেশতা অর্থ নেওয়া হয়, তাহলে 125025ও -এর অর্থ এই দীড়ায় যে, ফেরেশতাগণ হালাল-হারাম এবং 
বিধানের বিশ্লেষণ নিয়ে আসেন, তাই তাদের কথা এখানে উল্লেখ করা হয়েছে। যদিও সকল কাজের তাদবীরকারী একমাত্র 
ইং কিন্তু যখন ফেরেশতাগণ তা নিয়ে অবতরণ করেন, তখন তাদেরকে এ গুণে গুণান্বিত করা হয়েছে। অথবা ফেরেশতাগণ 
্ জন্য বাতাস, বৃষ্টিসহ অন্যান্য বিষয়ের তদবীর করে থাকেন । এ তদবীর আল্লাহর নির্দেশেই হয় । তাই তাদরেকে 

তরকারী বা আগ্রামদাতা বলা হয়েছে। 


///.6211./59101.00া 


২৯৬ তাফসীরে জালালাধীন : আরবি-বাংলা, সন্তম ধও [৩০তম পারা] 





আম্মুর রহমান ইবনে লাবাত (র.) বলেন, দুনিয়ার ব্যাপারগুলো চারজন ফেরেশতার উপর ল্যন্ত। হযরত জিবরাঙ্গল, হয, 

মীকাঈল, হযরত আযরাঈল ও হযরত ইস্রাফীল (আ.) ) ফেরেশতা হযরত জিবরাঈল (আ.) বাতাস এবং সৈন্যবাহিন 1 

সহযোগিতার কাজে লিপ্ত হযরত ম্ীকাঈল (আ.) বৃষ্টি এবং গাহ্ছপালার দায়িত্রে, হযরত আযরাঈল (আ.) ব্বহ গ্রহণের দি 

এবং হযরত ইসরাফীল শিঙ্গায় ফুঁক দেওয়ার দায়িহে নিয়োজিত রয়েছেন | ইমাম রাষী (র.) বলেন, কোনো কোনো ফেরে 

বনী আদমের হেফাজতের দায়িতে রয়েছেন। তাদের মধ্য হতে একদল মানুষের কর্মকাণ্ড রেকর্ড করবার দায়িত্ব পালন করেন: 
-কাবীর, ফাতহুল কাদী 

অথবা, এর দ্বারা মুজাহিদদের অবস্থা বর্ণিত হয়েছে তথা মুজাহিদদের হাতে থাকে কামান, ভারা নিজেদের শক্তি একত্রিত ₹%্‌ 

দুশমনের প্রতি তীর নিক্ষেপ করে, তারা সারা পৃথিবীতে ঘুরে বেড়ায় এবং দুশমনের মোকাবিলায় একসাথ হয় এবং সামরিক 

ব্যবস্থাপনায় নিয়োজিত থাকে । নূরুল কোরআন] 

1১21না বলে 11বলার কারণ : উল্লিখিত আয়াতে আল্লাহ তা'আলা (১ বলেছেন, 19551 বলেননি । অথচ ফেরেশতাগণ 

অনেক কাজেরই তাদবীর বা আর্জাম দিয়ে থাকেন একটি ব্যাপার বা একটি কাজ নয়। 

এপ্রশ্রের জবাবে ইমাম রাষী রে.) বলেন, এখানে ৮ বলতে ৮৮-এর ৬---৯ উদ্দেশ্য । আর কোনো শব্দ দারা ৮:১১ উদ্দেশ 

হলে সেখানে বহুবচনের অর্থ লুক্কায়িত থাকে । অতএব, এখানে ৮ বলতে /4 ০ বা সকল প্রকার ৮1-ই উদ্দেশ । -কাবীর! 

আল্লাহ, তা“আলার কসমকৃত বিষয়সমূহের কসমের জবাব : কসমের জবাব উহ্য রয়েছে ৷ মূলবাকা এভাবে ছিল মে. 

24০5, 550৩0 অর্থাৎ “তোমরা পুনরুখিত হবেই” এ কথাটি উহ্য আছে। কেননা পরবর্তী আয়াতসমূহ হজ 

পরিষ্কারভাবে বুঝা যায় যে, শপথের জবাব %:::2/ হবে। 

* আর শপথের জবাব সকল শ্রোতার নিকট পরিষ্কার হওয়ার কারণে উহ্য রাখা হয়েছে। 

* কোনো কোনো মুফাসসির বলেন, কসমের জবাব হলো ৫২ 3-- $১৯) 4০3০3 31 ইবনে আন্বারী (র.) বলেন, ২ 

মতটি যুক্তিতে টিকে না, কেননা কসম এবং জবাকে কসমের মাঝে অনেক কথাবার্তা অতিক্রম হয়েছে । 

* কারো মতে ৮:৮4 ৫4১০ 4৩145 আয়াতটি হলো কসমের জবাব । 

* কারো মতে £:11 45, (5 আয়াতটি হলো কসমের জবাব 

উল্লিখিত কয়েকটি মতের মধ্য হতে প্রথম মতটিই উত্তম-গ্রহণযোগ্য | ফাতহুল কাদীর] 


আল্লাহ তা'আলা উল্লিখিত ফেরেশতাগণের শপথ করেছেন কেন? : পূর্বেই উল্লেখ করা হয়েছে যে, আলোচ্য আয়া 
কয়টিতে বিভিন্ন প্রকারের ফেরেশতাগণকে উদ্দেশ্য করা হয়েছে। অন্য কথায় বিভিন্ন শ্রেণির ফেরেশতাগণের শপথ করা হয়েছে 
যদিও অনুরূপ তাফসীর স্বয়ং নবী করীম হতে সরাসরি বর্ণিত হয়নি তথাপি কতিপয় বড় বড় সাহাবী ও তাদের শাগরে 
তাবেয়ীগণ এরূপ অর্থই বর্ণনা করেছেন । সম্ভবত এ অর্থ তারা নবী করীম এরর হতে জেনেছেন । এখন প্রশ্র হতে পারে যে, 
কিয়ামত ও পুনরুথান প্রসঙ্গে এসব ফেরেশতাদের নামে শপথ করা হলো কেন? অথচ কিয়ামত ও পুনরুখানের মতে 
ফেশেতারাও ইন্দ্রিয় অগোচর- দৃষ্টি সীমার বাইরে । সুতরাং একটি অদৃশ্য বস্তুকে সাব্যস্ত করার জন্য অন্য একটি অদৃশ্য বর 
শপথ কিভাবে যুক্তিযুক্ত হতে পারে? 

এর জবাবে মুফাসসিরগণ বলেছেন, মন্ধার কাফেররা যদিও কিয়ামত ও পুনরু্খানকে অস্বীকার করত তগাপি তারা ফেরেশতানে 
অস্তিত্বে বিশ্বাস করত। তারা এটাও বিশ্বাস করত যে, ফেরেশতারাই জান কবজ করে ৷ তারা আরো বিশ্বাস করত, ফেরেশতঃ 
অত্যন্ত তীব্র গতিসম্পন্ন। চোখের পলকে তারা পৃথিবী হতে আকাশে চলে যেতে পারেন। যে কোনো কাজ তারা নিমিষে 
সুসম্পন্ন করতে পারেন। তাদের এ বিশ্বাসও ছিল যে, ফেরেশতারা আল্লাহ তা'আলার আদেশে বিশ্ব জাহানের সমস্ত কার্ড 
পরিচালনা করেন। তারা স্বাধীন স্বেচ্ছাচারী ও স্বপরিচালিত নন। তাদের নিজস্ব মত বলতে কিছু নেই! অবশা মূর্খতা $ 
নির্বুদ্ধিতাবশত তারা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা বলত। তারা ফেরেশতাদের ইবাদতও করত । অবশ্য ফেরেশতান্রেহে 
তারা বিশ্ব-জাহানের যূল পরিচালক মনে করত না। 

উপরিউক্ত কারণেই কিয়ামত ও পুনরুথথানকে প্রমাণ করার জন্য উক্ত পরিচিতিসহ ফেরেশতাদের শপথ করেছেন। সুতরাং এ: 
মাধ্যমে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে, আল্লাহর হুকুমে ফেরেশতারা তোমাদের জান কবজ করে, ভারই নির্দেশে তা? 
তোমাদের ঘধ্যে পুনরায়, প্রাণের সঞ্চার করতে পারবে। আল্লাহর হুকুমে যেমন তারা বিশ্ব-জগতের ব্যবস্থাপনার কাজ চালাচ্ছেন 
তারাই আবার তার হুকুমেই এ বিশ্ব-জগতকে চূর্ণ-বিচূর্ণ ও ছারখার করে দিবে! আল্লাহর নির্দেশেই তারা এক নবতর ডগ: 
নির্মাণ করবে । আল্লাহর হুকুম পালনে তারা বিন্দুমাত্র বিলম্ব করবে না। 


///.99111./568101.00]া 
















তাফসীরে জালালাহন : আরবি-বাংলা, সন্তম খও [৩০তম পারা ] ২৯৭ 






ক ৪ 2 রি চে 
6,০41 28501 £55191 42515 -৭. ৬ জেদিনপরকষ্পনকারী প্রকম্পিত করবে প্রথম শিঙ্গা্ান 


০০৯৫৮] তি তদত৩০৩ দ্বারা প্রত্যেক বস্তু প্রকম্পিত হবে । অর্থাৎ কম্পমান 
41 ৩-2০+5 ০172 ৬ াড ০ ০৮৯০ 
সবি 2 হয়ে উঠবে! এ জন্য শিঙ্গাকে তা দ্বারা বিশেষিত 


12780185-220127950 ৮৮25 


51) 27 ৮৩৭7 এ পপ পতি পক তপ 
৮৮০৬ পাও ৮ ০৯৮০ ভি 


লর্প তে পা পাশ পাঞি 


১৮:$-৮3৮99 ৮0 ৮ 


নে 


১৮7354525৬০ ৮০৪ 


করা হয়েছে। 


.$ ৭. একে অনুসরণ করবে পরবর্তী আগমনকারী দ্বিতীয় 


শিঙ্গাধ্বনি আর উভয়য়ের মধ্যে ব্যবধান হবে চল্লিশ 
বৎসর । এ বাক্যটি £ 7৮1; হতে 30০ হয়েছে, 
কিয়ামত দিবসে উভয় শিলগার্ধানি ও অন্যান্য ঘটনাবলি 
সংঘটিত হবে । সে জন্য দ্বিতীয় শিঙ্গা্ধনির পর সে 


পি তত 


22700 ৮85 


পুনরুথান সংঘটিত হবে, এটা জন্য , হতে পারে। 


৮ বহু অন্তর সেদিন সন্ত্রস্ত হবে ভীত ও সন্ত্রস্ত হবে। 


.& ৯. এদের দৃষ্টি ভীত-বিহ্বলতায় অবনমিত হবে ভয়ঙ্কর 
রর দৃশ্যাবলি দেখে ভয়ে জড়োসড় হয়ে পড়বে! 
05120 00703805০৯৮ ভাবলে অধ আরদ ও দৃষ্টির লোকের, 
3:৮2 ভে ৮31১0521451 বিদীপ ও পুনরুথানকে অস্বীকার করে আমরা কি 
১8195525801 445 0 শব্দটি উভয় হামযাকে বহাল রেখে দ্বিতীয়টিকে সহজ 
৮০০০৫ ১ ০5০৩ 414০৯ ৫৮৫ করে এবং উভয় ক্ষেত্রে মধ্যখানে আলিফ বৃদ্ধি করে 
টস এই তে পঠিত হয়েছে। পূর্বাবস্থায় টড 
রা নল আমরা কি মৃত্যুর পর জীবিতাবস্থায় ফিরে যাবো । 
231৮১০০৮৮৯]০/০৮। প্রত্যেক প্রথম বিষয়কে ১). বলা হয়! যেমন বলা 


০৩০ 











৮/%5০১০ 82525 2৯ 
টনি ভিন 


হয়ে থাকে (০৮৪৬৮ ৮ 3১. 68) যখন কেউ 
ূর্বস্থানে প্রত্যাবর্তন করে। 

৮১৩ ৮1০5১০7৮৮০0 (৫৫19 .$২ ১১. গুলিত অস্থিতে পরিণত হওয়ার পরও কি এক 

আনি কেরাতে $7৯- শব্দটি ঃ৮৮০ পঠিত হয়েছে। 

খণ্ু-বিখণ্, ছিন্ন-ভিন্ন হয়ে যাওয়ার পরও কি আমরা 

জীবিত হবো? 








০] এ] 2 ভা এও 10 -১% ১২. তারা বলে, তা অর্থাৎ জীবতাবস্থার প্রতি আমাদের 





হাতি পপ এ তত ৮০ হত ৩৩৩৩ য়এ 
"3৮০৮ 1২ ও ঠা প্রত্যাবর্তন তবে যদি সত্য এমন হয় এ প্রত্যাবর্তন 


পুনরায় ফিরে যাওয়া হবে সর্বনাশা অপমানকর 1 
///.6911./69101.00া 


২৯৮ 





শিক্ষাধ্বনি 
125১ [ঠা ি 2, *₹ ১৩. আল্লাহ তা'আলা বলেন, এটা তো পরবর্তী 
০5০2 1 এ ০ যার পর পুনরুণ্থান সংঘটিত হবে এক বিকট ধ্বনি 


ফুৎকার, অনস্তর যখন শিক্ষার্ধ্বনি শ্রুত হবে। 










৩৫০ 75 চালা 
01৮৭ ভু বিরাজ করছিল! 


85728 অত্র আয়াতে হযরত ইসরাফীল, (আ.)-এর প্রথমবার শিক্গায় ফুঁক দেওয়ার 

কথ বলা হয়েছে। এর ছারা সমস্ত বস্তুর মধ্যে কম্পন সৃষ্টি হবে, বিধায় একে £1৯11 বলা হয়েছে। এটা পৃথিবী ও এর সব 

কিছুকে চূর্ণবিচূর্ণ করে দিবে । সূরা জুমু'আ-এ এহেন অবস্থার কথা বলা হয়েছে এ ভাষায়- “এবং শিঙ্গায় ফুক দেওয়া হবে । তখন 

জমিন ও আসমানে যা কিছু আছে তা সবই মরে পড়ে যাবে। সেসব ব্যতীত যেসবকে জীবিত রাখা আল্লাহ্‌র ইচ্ছা হবে । পরে 

আর একবার শিঙ্গায় ফুঁক দেওয়া হবে, তখন সহসা তারা সকলে উঠে দেখতে শুরু করবে ।" 

580 অর্থ ও উদ্দেশ্য মুফাসসিরগণ 5 শিশ্দটিয় একাধিক অর্থ উল্লেখ করেছেন- 

১, কারো কারো মতে এখানে ££1 ছারা ভারি পদার্থ যেমল- জমিন, পাহাড় ইত্যাদিকে বুঝানো হয়েছে। 

২. কেউ কেউ বলেছেন. £-2া দ্বারা জমিনের কম্পনকে বুঝানো হয়েছে। যেমন- 3৮05 

৩. আল্লামা জালালা উদদীন মহস্ী র.) বলেছেন যে.££12/ বরা হযরত ইসরাফীল (আ.)-এর প্রথম ফুৎকার উদ্দেশ্য । এটাই 

অধিরাংশ মুফাসসিরের অভিমত । 

৪. অথবা এর অর্থ বিকট শব্দ, যা মেঘের গর্জন 27 ৯:01 357 যেমন কুরআনে এসেছে যে, 22:৫/24%০0 
-কাৰীর, ফাতহুল কাদীর| 

590 শিব্দের অর্থ: জমহুরে মুফাসসিরীনের মতে £5১14/ বললে দ্বিতীয় নাফ্খাহ বা ফুঁক বুঝানো হয়েছে ঘা ছারা পুনরুথান 

হবে । আর 2531/-কে রাদফাহ্‌ এ কারণে বলা হয়েছে ঘে, এ ফুঁকটি প্রথম ফুকের পরে হবে । কেননা ৫১7 শব্দের অথ 

অনুগামী যে পরে আসে অন্যের পিছানে আসে । রর 

ইবনে যায়েদের মভে 5১: ছারা উদ্দেশো কিয়ামত । 

দুলাহিদ (র.) বলেন, কম্পন সৃষ্টির পর যে শব্দের সৃষ্টি হবে, একে 279,%1বলা হয়। “ফাতহুল কাদীর] 

ইমাদ বায়াহাকী (র.) হযরত আন্দ্লাহ ইবনে আব্বাস (রা.) -এর কথার উদ্ধৃতি দিয়েছেন যে. প্রথম শিক্গাধ্বনিকে ;£1; বলার 

কারণ হলো এর ফলে সারা বিশ্বে ভয়াবহ ভূমিকম্প দেখা দেবে, সৃষ্টি জগতের সব কিছুই চুরমার হয়ে যাবে এবং সকল প্রাণীর 

মৃত্যু ঘটবে । আর ছিতীয় শিক্গাধ্বনিকে এ জন্য 23১17 বলা হয়েছে যে, তা প্রথম শিক্গাধ্বনির পরে আসবে । আর উভয় শিক্গা্বনির 

মাঝে চলিশ বছর কাল অতিবাহিত হবে। নুরুল কোরআন] 


টা মর্মার্থ : আালোচ্য আয়াতে ও ও উদদেশোর ব্যাপারে মুফাসসিরগণ বিভির মতামত পেশ করেছেন 





বহি ঢ ছয়ে পড়া তি । 





কলা জিরোরিতে 20 8 ঠা 


৬////.95111-/59101.001) 


তাফসীরে জালালাইন : .আরবি-বাংলা, সপ্তম খণ্ড [৩০তম পারা ২৯৯ 
১0) ঘা উদ্দেশ : 0 যদিও বহুবচন, কিনতু এখানে কতিপয় অন্তর উদ্দেশা। যদি সমন্ত অন্তর উদ্দেশ্য হতে ভাহলে 


বলা হতো 5431 ৫১ অথবা ৩.১ ৮৮৫২ কিনতু তা লা বলে শুধু বহবচনের শব্দই বলা হয়েছে। তাই এখানে 
কতিপয় অন্তর উদ্দেশ্য । 
কারো মতে 'কতিপয় অন্তর" এ জন্য বলা হয়েছে যে, কুরআনের দৃষ্টিতে কেবল কাফের. নাফরমান ও মুনাফিকরাই কিয়ামতের 
দিন ভীতমন্ত্ন্ত হয়ে পড়বে । নেককার মু'মিন লোক সেদিন ভীতস্ত্স্ত হওয়া হতে সুরক্ষিত থাকবে । সূরা আম্বিয়ায় তাদের 
সম্পর্কে বলা হয়েছে- সে অতীব বিভীষিকাপূর্ণ সময় তাদেরকে একবিন্দু কাতর করবে না এবং ফেরেশতারা অগ্রসর হয়ে 
আাদেরকে দু'হাতে সাদরে গ্রহণ করবে । আর বলবে, এটা সেদিন যেদিনের ব্যাপারে তোমাদের সাথে ওয়াদা করা হয়েছিল । 
-কাবীর] 
১96০০ 255 বাক্যের 5:৮1 শব্দটি $55. হওয়া সত্ত্বেও কিভাবে 1, হওয়া বৈধ হলো? : উথিত প্রশ্নের 
বাব দেওয়ার পূর্বে বাকাটির বিশ্লেষণ প্রয়োজন । ০১: মুবতাদা, ££৯1/ সিফাত এবং 94-.: মুতা'আল্লিক হয়েছে ££1/ 
-র সাথে। 
উন্িধিত প্রশ্নের জবাব এই যে, কোনো $5- শব্দের যখন সিফাত আসে তখন এ শব্দটি মুবতাদা হওয়ার যোগ্যতা রাখে । যেমন 
82252 85৫ 54 এ উদদাহরণে ০৫ শব্দটি অনির্দিষ্ট হওয়া সত্বেও মুবতাদা হয়েছে। কেননা ০? সিফাতটি 
রর সাথে যুক্ত হয়েছে৷ -কাবীর, ফাতহুল কাদীর] 
১৬ ০১5 আয়াতের মর্মার্থ : কিয়ামতের ভয়াবহতা দেখে মানুষের মধ্যে যে অবস্থার সৃষ্টি হবে, তারই একটি বাস্তব 
চিত্র আল্লাহ তা'আলা এখানে তুলে ধরেছেন। যদিও এ সময়ের অবস্থা আরো মারাত্মক হবে: যা ভাষায় প্রকাশ করার নয়: 


অস্ত ব্যাপার । সেদিন বিনয়তার পূর্ণ ছাপ তাদের মাঝে বিকশিত হবে । তাদের সকল উদ্ধত্য সেদিন ঠাণ্ডা হয়ে যাবে; ভয়ে 
ধ্রধর করে কাপতে থাকবে । 





হযরত আতা (র.) বলেন, এখানে 452 বলতে এঁ সমস্ত লোকের 5.2: উদ্দেশ্য, যারা অমুসলিম অবস্থায় মৃত্যুবরণ করেছে। 
ফাতহুল কাদীর! 

)৫ শব্দটি ১ 524 -এর বহুবচন, ০০4 অর্থ- চক্ষু । এখানে 8৮ বোধশক্তি অর্থে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ সেদিন কোন 

শিপ লে বাত 

শ্মাবহতার সম্মুখে তারা যেন এক নিশ্চল প্রাণ অবনত মস্তকে দীড়িয়ে রয়েছে। -রুহুল মা'আনী] 

কটি পরশ্ন ও তার উত্তর : ৩৯০4 -এর 0 যমীরের (5০ হলো ০: সৃতরাং অর্থ দীড়াচ্ছে ৯:৮2 /-24 বা অন্তরের 

চইস্দূহ। অথচ অন্তরের জন্য 4.5: হতে পারে না । তথাপি কিতাবে ০১/.2/ বলা হলো? 

এর জবাবে মুফাসসিরগণ বলেছেন যে, এখানে ০/১1 /.24-এর দারা ০১১৫৫] ৮০০০1 ০৩% অর্থাৎ অন্তরসমূহের 

চক বুঝানো হয়েছে এর পরবতী বা 254১:-এর ঘা তা স্পষ্ট কে রতীমান হয় কেননা 2:০০ 

১5৩ হলো +% যার ০৯৮ হলো .4:ও ৮১৮ -এর মালিকগণ। 

খানে আরো একটি প্রশ্ন উথাপিত হতে পারে যে, 4: শব্দটি 4553 হওয়া সব্ববও এটা মুবতাদা হলো কিভাবে? 

এর উবার হচ্ছে- ৯ শব্দটি ১০55 হলেও তার সাথে 20 সিফাতের উল্লেখ রয়েছে । আর 2--এর সাথে যখন 

১০:এর উল্লেখ থাকে তখন এটা 5: হতে পারে । যেমন অন্যত্র ইরশাদ হয়েছে ০৮৫৫ ৮০ 2: ৫52 2505 

5 


ইরাকে ১888 বছর রাহা ভিরে এলে রিতা? 
///.99111./58101.00]া 


৩০০ রা জালালাইন : আরবি-বাংলা, সপ্তম খও [৩০তম পারা] 


20 ৮:401-45 অর্থাৎ কওমের লোকেরা সংঘর্ষের পথম থা 
তানি ১ 
পায়ের চিহ্ন পড়ে যায় । কেননা, ০3-এর অর্থ গর্ত করা বা চিহ্ন। 


১. কারো মতে, ০১৩৮) অর্থ ২৯ অর্থাৎ দুনিয়া, তখন মূলবাক্যের অর্থ এ দীড়ায় যে, ভাচি (1 আমরা 
কি পুনরায় দুনিয়ায় ফিরে যাবো? 

২. কারো মতে, ৯০০ বলা হয় এ গর্তকে যা তাদের জন্য কবর হিসেবে করা হয়ে থাকে। তখন মৃলবাক্যের অর্থ এ হবে যে, 
2৩৮1 ৩032৮5355552 8 অর্থাৎ আমরা কি আমাদের কবরে জীবস্ত ফিরে যাবো? এটা খলীল, ফাররা এবং হযরত 
মুজাহিদের অভিমত। 

৩. হযরত ইবনে যায়েদ রে.) বলেন, 'হাফেরা' বলতে 4 তথা দোজখেকে বুঝানো হয়েছে। 

-ফাতহ্‌ল কাদীর, কুরতুবী, রূহল মা'আনী| 

৪. হযরত ইবনে আব্বাস, ইকরামা ও সাঈদ ইবনে জুবায়ের (রা.) বলেছেন, »৮১৬ অর্থ হলো মৃত্যুর পর পুনজীবন, অর্থাৎ 
মুশরিকরা মৃত্যুর পর পুনজীবনকে অস্বীকার করে বলত যে, আমাদের মৃত্যুর পরও কি পুনরায় জীবন লাভ করবো? আর তা 
কি করে সম্ভব আমাদের হাড় গোশত সবই তো নিঃশেষ হয়ে যাবে। -নূরুল কোরআন] 

৮৮ -এর অর্থ ও উদ্দেশ্য : এখানে দু'টি কেরাত রয়েছে £৯$ ও 2:৮৩ কেউ কেউ. বলেছেন, এতদুভয়ের অর্থ এক ও 

অভিন্ন। আর তা হচ্ছে পুরানো [জীর্-শী্ণ টুকরো টুকরো ও পচাগলা। এটাই জমহরের মাযহাব । অন্যান্যরা উভয়ের অর্থের মধো 

কিছুটা পার্থক্য করেছেন। সুতরাং 

ক. কেউ কেউ বলেছেন, £৮৯ বলে এমন বস্তুকে, যার সম্পূর্ণ অংশ নষ্ট হয়ে গেছে, আর $০৯ বলে যার অংশ বিশেষ পে 
গেছে! 

খ. কারো কারো মতে *-95 অর্থ হচ্ছে যা পচে গেছে, আর £৮৮৩ এমন বস্তুকে বলে যা শীঘ্বই পচে যাবে। 

রঈসূল মুফাসসিরীন হযরত ইবনে আব্বাস রো.) -এর মতে ₹৮. দ্বারা এখানে এমন হাড়কে বুঝানো হয়েছে, যা পচে গেছে 

এবং এর মধ্যে বায়ু প্রবেশ করেছে। যা হোক +৯-ও 7৯৩ যাই পড়া হোক না কেন এদের অর্থে খুব একটা পার্থক্য হবে না। 

1 51515 আয়াতে 1, উল্লেখের কারণ : পিছনের আয়াতে বলা হয়েছে 2,1:£, দ্বারা কাফেরদের কুফরির স্থায়িত্ব 

বুঝায়, কিন্তু এ আয়াতে 1:10 (অতীত কালের শব্দ) ব্যবহারের দ্বারা বুঝা যায় যে, নির্দিষ্ট এ কুফরিটি তাদের পক্ষ হতে 

অতীতেই হয়েছিল । সব সময় স্থায়ী ছিল না। হয়তো দু" একজন বা দু" একবার এ-কথাটি বলা হয়েছে। এ কারণেই এখানে 

100 বলা হয়েছে _রূহুল মা'আনী] 

₹৮৬ শব্দের অর্থ : ;৮2.০ অর্থ- অনিষ্টকর, ক্ষতি | ইমাম হাসান (রা.) বলেন, ৮৮. অর্থ 2:5৫ মিথ্যা। অর্থাৎ এটা 

অবশ্যই হওয়ার লয়। ূ ্ 

রবী' ইবনে আনাস রো.) বলেন, %৮-,4 অর্থ /%- ৮.০ 7৬ অর্থাৎ পুনরুথান অস্বীকারকারীর উপর ধ্বংস এসে 

ইডিরে। -ফাতহুল কাদীর, রূহুল মা'আনী] ূ 

০ 85 ৫৩, 4448৪ : কাফেররা কিয়ামতের মতো এমন সুনিশ্চিত ব্যাপারের প্রতিও সন্দেহ পোষণ করত 

এবং ব্যঙ্গ করে বলত, আমরা যখন গলিত হাড়ে পরিণত হয়ে যাবো, তখন বুঝি পুনরায় আমাদেরকে আগের অবস্থার দিকে ফিরে 

যেতে হবে? যদি এমন হয়, তাহলে তো মহাসর্বনাশ, সন্দেহ নেই! আমরা তো এ নতুন জন্ম লাভের জন্য কোনো প্রতি গ্রহ 
করিনি। -যিলাল] 

আয়াতে কাফেরদের উক্তিগুলো প্রশ্রের আকারে উল্লিখিত হলেও জিজ্ঞাসা করে কথাটি জানা তাদের উদ্দেশ্য ছিল না; বরং এট 

অভিনব ও অসম্ভব ব্যাপার, একথা বুঝাবার জন্যই তারা প্রশ্ন করেছে! 

///.6211./59101.00া 








অফসীরে জালালাইন : আরবি- বাংলা, সপ্তম খণ্ড [৩০তম পারা] ৩০৯ 


ইল পানী রে) বলেন, আয়াতের ব্যাখ্যা হলো মৃত্যুর পরে যদি আমাদেরকে আবার পুনরুজ্জীবিত করানো হয় ত তাহলে তো 

আমাদের সর্বনাশ হয়ে যাবে। মুহাম্মদের কথানুযায়ী তো আমাদের উপর বিরাট অমানিশা নেমে আসবে । 

হযরত কাতাদাহ ও মুহাম্মদ ইবনে কা'ব (র.) বলেন, অর্থাৎ মৃত্যুর পর আমাদেরকে যদি পুনরায় জীবিত করা হয়, তাহলে তো 

আমরা আগুনের দ্বারা/দোজখের দ্বারা ধ্বংস হয়ে যবো। তারা এ কথা এ কারণেই বলেছিল যে, তাদেরকে দোজখের ভয় 
দেখানো হয়েছিল। -ফাতহুল কাদীর] 


নি পসিক পে ভজপ 


4488 :চ অর্থ হস বা বিকট শব্দ । আরবগণ বলে থাকে যে, ০০4০) এটা এ সময় বলা হয় যখন উটের 
লো ৮৯০ ৮৯ 
সংঘটিত হবে। মুফাসসিরগণ বলেন, আল্লাহ মাটির পেটে সকলকে জীবিত করবেন, অতঃপর এ বিকট আওয়াজ তারা শ্রবণ 
করবে তারপর তাদের কিয়ামত হবে (অর্থাৎ সবাই দাড়িয়ে যাবে) যেমন আল্লাহ তা'আলা অন্যস্থানে ইরশাদ করেছেন, রী 
7৮১০০৩ মিশ স্থল খত টানি -কাবীর, ফাতহুল কাদীর, ইবনে কাছীর] 

1201 -এর অর্থ : ইমাম ওয়াহেদী (র.) বলেন, £১০| বলতে সমতল ময়দানকে বুঝানো হয়েছে। ৷ অধিকাংশের মতে 
ধরাশ্য ম়দানকেই ৮-৯-:০ বলা হয়েছে। 

ইযম ফাররা (র.) বলেন, জমিনকে ৮৯. এ কারণে বলা হয়েছে যে, সমস্ত জীব-জন্তু সেখানে নিদ্রা যায় এবং জাগে । [কেননা 
+অর্থ- জাত হওয়া |] | 


কেউ কেউ বলেন, ময়দানে ভয়ে মানুষ জাগ্রত থাকে, বিধায়? বলা হয়েছে। কারো মতে সাদা জমিনকে ?-৯ বলা হয়! 
কারে মতে, যে জমিনে আল্লাহর নাফরমানি হয়নি। কেউ সপ্তম জমিনকে, কেউ সিরিয়ার জমিনকে এবং কাতাদাহ জাহান্নামকে 
ঝিয়ছেন। কেননা সেখানে কেউ ঘুমাতে পারবে না। নুরুল কোরআন, ফাতহুল কাদীর] 
১১০০4০79555 25 0৪০ ৬1০5 এডি :এ লোকেরা তো কিয়ামতকে অসম্ভব বিষয় মনে করে 
একেব্দ্িপ করছে। অথচ আল্লাহ্‌র পক্ষে এটা বিন্দুমাত্র কঠিন কাজ নয় । এ কাজ সম্পন্ন করার জন্য খুব বড় ও ব্যাপক কোনো 
তি হণেরও কোনো প্রয়োজন নেই। এর জন্য কেবলমাত্র একটি হুমকি বা ধমকই যথেষ্ট । এর সঙ্গে সঙ্গেই তোমাদের 
তিকা বা ছাই যেখানেই পড়ে থাকুক না কেন.সর্বদিক হতে গুটিয়ে এসে তা একস্থানে সঞ্চিত হয়ে যাবে এবং নিমিষের মধ্যে 
তামরা নিজেদেরকে পৃথিবীর উপর জীবন্ত উপস্থিত পাবে । এ প্রত্যাবর্তনকে এভাবে জীবনে পুনরায় ফিরে আসাকে তোমরা 
উই ক্ষতির প্রত্যাবর্তন মনে কর না কেন এবং এটা হতে যতই পালিয়ে বাচতে চেষ্টা কর না কেন, এটা তো অবশ্যই হবে, এটা 
ডেনিষৃতি নেই! তোমাদের অস্বীকৃতি কিংবা পলায়ন অথবা ঠাট্টা বিদ্রুপ একে রুখে রাখতে পারে না । কিয়ামত ও পুনরম্থানের 
[পারে অহেতুক সন্দেহ ও সংশয় সৃষ্টি করে পক্ষান্তরে তোমরা নিজেরাই নিজেদের সর্বনাশ ডেকে আনছ। 4ফাতহুল কাদীর] 


////.9811.59101.00 


৩০২ অফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম য্ড [৩০তম পারা) 
অনুবাদ : 








)ত৮ পতিত ৪৩ 


০৫১০৩১৯৮৯৪5 এদ 5 ৬০ ১৫. তোয়ার নিকট কি পৌছেছে হে মুহাম্মদ: মুসার বৃত্ত 





২৪৬৩ এটা পরবর্তী 21১3 3,-এর মধ্যে ০1 
রি ৰ ১৬. যখন_ তাকে তার, প্রতিপালক তুয়া নামক পবিত্র 
তি রি রিনি ১১০ ১.-১% উপত্যকায় আহ্বান করেছিলেন - এই সঙছি 
53515555545 ১০] তানবীনসহ ও তানবীন বাতীত পঠিত হয়েছে, একটি 


উপত্যকার নাম এবং বলেছেন, 
45 8155 া ১ ১৭. ফেরাউনের নিকট গমন করো, নিশ্চয় সে মীম্লালঙ্ন 


. পু], 58৮0 করেছে কুফরির মধ্যে সীমা অতিক্রম করে গেছে: 











১3521 21১৫৫40১180 .১৮ ১৮ এবং বল তোমার-কি-আ্হ আছে! আমি কি. 
৪১ ৩৮ 01 1 ৬৯5১ এ ০১০৪ তোমাকে আহ্বান করবো তোমার পবিত্র হওয়ার 





এ], (2 201 ১:১৫ 2,৮175 প্রতি এক কেরাতে শব্দটি 1/ -এর মধ্যে 
৮০ ১2১৩ ০] এপি ৪ | পপি 07 
চিন লি উঠ াভিলিদ -কে মৃলবর্ণের সাথে পরিবর্তিত করে ১০0 করা 

চপ নদিভি 

তুমি আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই' এ 

, চাচি 

-$৭ ১৯. আর আমি তোমাকে তোমার প্রতিপালকের দিকে পধ 
প্রদর্শন করি তাকে চিনবার প্রশ্নে প্রমাণ দারা আদি 


তোমাকে পথিনির্দেশ করি। যাতে তুমি তাকে ভাঃ 
-০০ কর তার প্রতি ভয় পোষণ কর। 
৬৮৭৮5২1১৩০7 ২০, অনন্তর যে তাকে মহা নিদর্শন প্রদর্শন করল তর 
নয়টি নিদর্শনাবলির মধ্য হতে, আর তা শুভ্র হাত 
বালাঠি। 

210 ০০966১০৯৮৯০, 1) ২১. অতঃপর সে মিথ্যারোপ করল ফেরাউন মূসাকে তর 


অবাধ্যাচরণ করল আল্লাহ তা'আলার । 











০৪১২] ৪৪ গেছ 2০৯ ৩৪ ক 7. ২২. অতঃপর সে পৃষ্পরদর্শন ক্রল ঈমান আনয়ন হতে 
১শালীও ১৮৮] শিছ এ এ পি , অনন্তর সে সমবেত করল জাদুকর ও তা 


সৈন্য-সামন্তদেরকে এবং ঘোষণা প্রদান করল 








৮৫ তা 


1 013. .+৫ ২৪. আর বলল, আমি তোমাদের শেষ্ট গ্রতিপাল্ অহ: 


৬//৬/.99171./2 98৫ দক নে 





.জফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম খও্ড (৩০ত০ পরা) 


৩৩৩ 





অতঃপর অ আল্লাহ তাকে শাস্তি দান করেন তাকে 


ত করে ধ্বংস করেন, শান্তি আজাব স্বরুপ 


৮০০০৩ 





1255 51 ৮1595] বরে শেষোক্ত এ বাক্যের অর্থাৎ উপরিউক্ত বাক্যের 
শাস্তিস্বরূপ আর পূর্ববর্তী বাক্যের অর্থাৎ ইতংপূর্বে তার 

2282115৮055 কথিত বাক্যের, তা এই যে. সে বলেছিল. জমি ভিন্ন 
রী ট্রিমার যারা তোমাদের আর কোনো উপাস্যের সন্ধান আমি 
তি এস ৫১5 পাইনি । আর এতদুভয়ে বাক্য উচ্চারণ করার মধ্যে 








চল্লিশ বছরের ব্যবধান ছিল। 
টিলা ৯১৯৪) এ০৪৯৪৯ ₹ ২৬. নিশ্চয় এতে উল্লিখিত বর্ণনায় উপদেশে রয়েছে তার 


জন্য যে ভয় করে আল্লাহ তা'আলাকে । 








এ ২০31 -এর মহল্পে ই'রাব : কেউ কেউ একে আল্লাহর ১5 (নিজস্ব কথা) হিসেবে বর্ণনা করেছেন। কারো 
মতে এটা পিছনের 123 -এর তাফসীর । অর্থাৎ তিনি হযরত মূসা (আ.)-কে ডাক দিয়েছেন এই বলে যে, যাও .......... । 


৯০৮০০ 


কারো মতে ২০-এর পূর্বে 31এ 8255 উহ্য রয়েছে। এ মতের পক্ষে ইবনে মাসউদ (রা.)-এর কেরাতই যথেষ্ট । তিনি 
এভাবে পড়েছেন ০১৪1555০058). 


আর ৮১৫1 বাক্যাংশটি পিছনের (42) নির্দেশসৃচক ক্রিয়ার ইন্ত বা কারণ । -ফাতহুল কাদীর] 
১৫এর মহল্লে ই“রাব : 34 শব্দটি এখানে মহপ্লান মানসূব হয়েছে। এর কয়েকটি কারণ হতে পারে। 


৩০০2 


ক. এটা (34) উহ্য /5৮এর 316,212 হয়েছে। মূলত বাক্যটি ছিল ₹)17৮41 07345; 41593 অর্থাৎ 
আল্লাহ তাকে পাকড়াও করেছেন এবং ইহ-পরকালের কঠোর আজাব দিয়েছেন। 


৭. অথবা এটা 54252 হয়েছে। মূলত বাক্যটি হবে 4১34/৮5$ ১৩53 44351 ইহ ও পরকালের আজাব দেওয়ার 
জন্য আল্লাহ তাকে পাকড়াও করেছেন । 

গ. অথবা এটা ০৪৩৪ 74 3১555 হয়েছে। মূলবাক্য হবে ৮3, ৮৯৯ 4৫-2 210175500 অর্থাৎ আল্লাহ 
তাকে ইহ-পরকালীন আজাবের দ্বারা পাকড়াও করলেন । সুতরাং :৮৫ -কে হযফ করত (এর পরিবর্তে) 147 -এর উপর 


যবর দেওয়া হয়েছে। 


আয়াতের শানে নুযূল : নবুয়ত প্রান্তির পর নবী করীম এও মন্কার লোকদেরকে ঈমান আনার জন্য আহ্বান করলেন। তারা 
ঈমান তো গ্রহণ করলেই না: বরং নবী করীম হু 





£ ও তীর প্রিয় সাহাবীগণের উপর অবথ্য নির্যাতন শুরু করল । এতে মহানবী 
২ অত্যন্ত মর্মাহত হয়ে পড়লেন । তাকে সান্তনা দেওয়ার জন্য আল্লাহ তা*আলা হযরত মূসা (আ.) ও ফেরাউনের মধ্যে 
সংঘটিত কতিপয় ঘটনার বিবরণ পেশের উদ্দেশ্যে এ আয়াতগুলো নাজিল করেন। যাতে রাসূলে কারীম 2223-কে সান্তনা দেওয়া 
উদ্দেশ্য সুতরাং এর মাধ্যমে আল্লাহ্‌ তা'আলা তীর প্রিয় হাবীবকে জানিয়ে দিলেন যে. এটা যে শুধু আপনার বেলায় হয়েছে তা 
সঃ: বরং ইতঃপূর্বে যত নবী রাসূল দুনিয়ায় আগমন করেছে সকলের বেলায়ই তা ঘটেছে। হযরত মূসা (আ-) -এর ন্যায় 
ধভাবশালী রাসূলও ফেরাউনকে তাওহীদের দাওয়াত দিতে গিয়ে এমনতর অবস্থার সম্মুখীন হয়েছেন : কাজেই এতে আপনার 
স্বহত হওয়ার কোনো কারণ নেই। 
///.6911./69101.00া 


938. ভামদীরে জার ১ কি বালা হর ধের সারা! 

পূর্বাপর যোগসূত্র: ইমাম রাধী (র.) বলেন, বর্তমান ভাত্যের সাথে পূর্বের আলোডন। দু'দিক হতে মিল রয়েছে- 

ক. পূর্বের আলোচনায় কাফেরদের হঠকারিতা বিবৃত হয়েছে, এ হঠকারিতা যে শেষ পর্য্ত ঠাট্টায় রূপ পৰিথহ করেছে ভাও 
আলোচিত হয়েছে । আর এটা বরদাশত করা হযরত মুহাম্মদ এই -এর উপর অত্যন্ত কষ্টকর ছিল । অতএব. হযরত মৃসা 
(আ.) -এর কাহিনী বর্ণনা করে আল্লাহ্‌ তা'আলা বুঝাতে চাচ্ছেন যে, তিনি ফেরাউনকে দাওয়াত দিতে গিয়ে অনেক কষ্টের 
সম্মুখীন হয়েছিলেন, সুতরাং আপনার কষ্ট নতুন নয়, দাওয়াতের কাজ সর্ব যুগেই ছিল কিন । 

খ. ফেরাউনের শক্তি কুরাইশদের শক্তির চেয়েও বেশি ছিল, তার জনশক্তি ও বাধা ছিল প্রকট, এতদসত্ত্েও ঘখন সে হঠধর্মীতা 
করেছিল, আল্লাহ তাকে চরম বে-ইজ্জতের সাথে পাকড়াও করেছিলেন ! এমনিভাবে এ মুশরিকগণ যখন আপনার সাথে 
বেয়াদবি করবে আল্লাহ তাদেরকে কঠোরভাবে দমন করবেন । অতএব, কোনো বিকল্প চিন্তার প্রয়োজন নেই । -কাবীর] 

হযরত মূসা (আ.)-এর ঘটনা কি? : এখানে হযরত মূসা (আ.)-এর ঘটনা বলতে নিঙ্গোক্ত ঘটনাবলিকে বুঝানো হয়েছে। 
আল্লাহর নির্দেশে হযরত মূসা (আ.) ফেরাউনের নিকট গেলেন এবং বললেন যে, তুমি যদি তোমার কল্যাণ চাও এবং নিজেকে 
পরিশুদ্ধ করতে চাও তাহলে আমি তোমাকে সেদিকে পথ নির্দেশ করতে পারবো । যাতে তোমার অন্তরে আল্লাহতীতির সঞ্চার 
হবে এবং আল্লাহর মারেফত (পরিচয়) লাত করতে পারবে । কেননা আল্লাহর পূর্ণ মারেফত অধ্যয়ন করা ব্যতীত তার ভীতি 
হাসিল হয় না। 








এটা হতে প্রতীয়মান হয় যে, বনী ইরসাঈলকে স্বাধীন করাই শুধু হযরত মূসা (আ.) -এর লক্ষ্য ছিল না; বরং ফেরাউনকে 
সংশোধন করাও ছিল তার প্রধান উদ্দেশ্য । প্রমাণ স্বরূপ হযরত মুসা (আ.) -এর সাথে মোকাবিলা করার জন্য জাদুকরদের প্রস্তুত 
কব্রলেন। লোকদেরকে একত্রিত করে ঘোষণা করলেন যে, আমিই. তোমাদের সবচেয়ে বড় রব। সুতরাং মৃসাকে আবার কে 
প্রেরণ করল? এভাবে ফেরাউন কুফরের মধ্যে সীমা ছাড়িয়ে গেল। 

কাজেই আল্লাহ তা'আলা তাকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন। যে নীল নদের ব্যাপারে ফেরাউনের গর্ব ছিল, যার উপর 
তার সম্পূর্ণ কর্তৃত্ব ছিল, সে নীল নদেই আল্লাহ তা'আলা তাকে দলবল সহ ডুবিয়ে মারলেন | আখেরাতের আজাব তো রয়ে 
গেছে। তার বিরাট শক্তি তাকে আল্লাহ্‌র শাস্তি হতে রেহাই দিতে পারেনি। যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য অবশ্যই 
উপরিউক্ত ঘটনায় শিক্ষণীয় বিষয় রয়েছে! 

৬১৮ দ্বারা উদ্দেশ্য : ০০০ 3৩ বাক্যাংশ ছারা তাফসীরকারকগণ সাধারণত অর্থ করেছেন- 'সে পবিত্র উপত্যকা 
যার নাম ভুয়া" এটা সিরিয়ার পবিত্র সিনাই পর্বতের সন্নিকটে অবস্থিত । এতছ্যতীত এর আরো দু'টি অর্থও বলা হয়েছে। 

এক : এটা সে উপত্যকা যা দু'বার পবিত্র করা হয়েছে। একবার যখন আল্লাহ তা*আলা হযরত মূসা (আ.)-এর সাথে কথা 
বলেছেন এবং দ্বিতীয়বার ঘখন হযরত মুসা (আ.) বনী ইসরাঈলগণকে মিসর হতে বের করে এনে এখানে পৌছেছিলেন। 


দুই; রাতের বেলা পবিভ্র উপত্যকায় ডেকেছেন। আরবি কথোপকথনে /+% 274 বললে বুঝায় অমুক ব্যক্তি রাতের কিছু 
অংশ অতিবাহিত হওয়ার পরে আমার নিকট এসেছে। 


এ অর্থ ছাড়াও ইমাম রাযী (র.) আরো দু'টি অর্থ করেছেন- 

এক : 4০৮ অর্থ 327 এ হে ব্যক্তি] ইবরানী ভাষায়। তখন অর্থ হবে- হে লোকটি, ফেরাউনের নিকট যাও। 

দুই : মদীনা এবং মিসরের মধ্যবর্তী একটি উপত্যকার নাম। 

0১৮এর অর্থ : ১০১৮ অর্থ হলো 271 %5-52 সীমালঙ্ঞন করা, কিন্তু ফেরাউন কোন ব্যাপারে- কোন জিনিনে 


সীমালজ্ঘন করেছে তা স্পষ্টত উল্লেখ করা হয়নি। এ কারণে কোনো৷ কোনো মুফাসসির বলেন, সে আল্লাহর উপরে ওঁদ্ধতা প্রকাশ 
করেছে এবং তাকে অহ্বীকার করেছে। 


অন্যান্য মুফাসসিরগণ বলেছেন, সে বনী ইসরাঈলের উপর অত্যাচারে সীমালজ্বন করেছে। 
ইমাম রাষী (র.) বলেন, আমার নিকট উত্তম হলো উভয় মতকে এক করে অর্থ নেওয়া । অর্থাৎ ফেরাউন আল্লাহকে অস্বীকার 


করে সীমালজ্ঘন করেছে । আর মানুষের সাথে সীমালজ্ঞন করেছে এভাবে যে, তাদের উপর ওঁদ্ধত্য প্রকাশ করেছে এবং তাদের 
নিকট থেকে ইবাদতের প্রত্যাশী হয়েছে । 


মোদ্দাকথা, ফেরাউন তার প্রজা সাধারণকে সমবেত করে ঘোষণা করল, 'আমি তোমারে সর্বশ্রেষ্ঠ ও প্রধান রব" । তার রাজোর 
অধিবাসীদেরকে বিভিন্ন দল, উপদল ও শ্রেণিতে বিতক্ত করে রেখেছিল, দুর্বল শ্রেণির উপর সে অমানুষিক অত্যাচার-নিপীড়ন 
চালাচ্ছিল : গোটা জাতিকে বোকা বানিয়ে তাদরকে নিজের নিকৃষ্ট দাসে পরিণত করে নিয়েছে? -1কাবীর! 


///.6211./59101.০0া 





তাফসীরে জালালাইন 


টি ০/০- 4৪ ৩/-৮5 4453 £ আল্লাহ তা'আলা হযরত মুল (জা )-বে রি জে দুরে তু 
উনের নিকট গিয়ে তাকে বল যে হে ফেরাউন তুমি কি পির জর জন রত অথ অহ ছা কো লহ 
দে" এ ঘোষণা দিয়ে তুমি শিরক হতে পবিত্রতা অর্জন করতে চাও কিনাঃ তাহলে আমি প্রদাণের ছারা তেছাকে ভাাহর পরিচয় 
লন পথ প্রদর্শন করবো । যাতে তোমার অন্তরে আল্লাহভীতির সৃষ্টি হবে : 258 
মত্ব-হা-এর ৪৪ নং আয়াতে আল্লাহ তা'আলা হযরত মৃসা ও হাবূন (আ.)-কে লক্ষ্য করে বলেছেন-তুমি ও হাকন দুই 
ত্তাউনের নিকট গিয়ে তার সাথে নগ্রভাবে কথা বলবে, হয়তোবা সে উপদেশ গ্রহণ করতে পারে এবং আল্লাহকে ভয় করত 
শরে।" বলা বাহুল্য যে, আলোচ্য আয়াতে এ নত্র কথার একটা নমুনা পাওয়া যায় । কুরআন মাজীদের এ সকল অতি পনি 
গার ও তাবলীগের নিলি ছা ও পতি বলে দেও হয়ছে | শিট যি 
এখনে পবিত্রতা অর্জন করার যে কথাটা বলা হয়েছে এর অর্থ আকীদা-বিশ্বাস, নৈতিক চরিত্র এবং আমল বা বাস্তব জীকনের শব্দ 
সরষের সার্বিক ও পূর্ণাঙ্গ পৰিত্রতা অর্জন করা । অন্য কথায়, এটাই ছিল ইসলাম করুল করার দাওয়াত। 
নে যায়েদ (র.) বলেছেন, কুরআন মাজীদের যেখানেই ৫১ শব্দ ব্যবহৃত হয়েছে, সেখানেই এর তাৎপর্য হবে ইসলাম কবুল 
কর। কুরআন মাজীদের নিম্নোক্ত তিনটি আয়াত দ্বারা এটাই প্রমাণিত হয়! 
ক.০৫% ৮০1০ 4435 অর্থাৎ এটা তার প্রতিফল যে পবিত্রতা কবুল করে অর্থাৎ ইসলাম গ্রহণ করে। 
২.৮ 4০১৫ 9 অর্থাৎ তুমি কি জান, সে হয়তো পবিব্রতা কবুল করতে পারে অর্থাৎ ইসলাম গ্রহণ করতে পারে। 
1,০44) 4225 ০ অর্থাৎ সে পবিত্রতা তথা ইসলাম গ্রহণ না করলে তার জন্য তোমার কোনো দায় দায়িত্ব নেই। 
জমি তোমাকে তোমার আল্লাহর দিকে (চলার) পথ দেখাবো, তাহলে তার ভয় হয়তো তোমার দিলে জাগবে! এ বাক্যের 
শৎপর্য এই যে, তুমি যখন তোমার রব আল্লাহকে চিনতে পারবে ও জানতে পারবে যে, তুমি তারই বান্দা, কোনো স্বাধীন ব্যক্তি 
৭৫, তখন অবশ্যই তোমার দিলে তার ভয়ের সঞ্চার হবে । আর আল্লাহর ভয়ই হলো সবচেয়ে গুরুতৃপূর্ণ জিনিস দুনিয়ার মানুষের 
বুল ও সঠিক পথ চলা এর উপরই নির্ভরশীল। আল্লাহ পরিচিতি ও আল্লাহভীতি ব্যতীত পবিত্রতা লাভ করা যায় না। 
১ আয়াতাংশটি কিসের সাথে সম্পর্ক : মহান প্রভুর বাণী 457 314 উহ্য ৬৮০১-এর সাথে 31454 হয়েছে। 
কেননা, এখানে এ১ এ অংশটুকু এ:০১-এর অর্থে হয়েছে। রর 
কেউ কেউ বলেছেন, এটা উহ্য 22, অথবা ১:5-এর সাথে $..24 হয়েছে। 
পথ প্রদর্শক ছাড়া আল্লাহকে চিনার উপায় আছে কি? : যারা আধ্যাত্বিকতাকেই শুধু প্রাধান্য দিয়ে থাকেন, তীরা উক্ত 
অয়তকে দলিল হিসেবে পেশ করে বলে বেড়ান যে, ১৬ ছাড়া সঠিকভাবে আল্লাহকে চিনা-বুঝা যায় না। কেননা ফেরাউনের 
হো নাস্তিক ও বুদ্ধিমান ব্যক্তিকে বুঝানোর জন্য আল্লাহ হযরত মৃসা (আ.)-কে রাসূল হিসেবে পাঠিয়েছেন, আর তিনি তথায় 
ধ্য় বলেছেন যে, “আমি তোমাকে তোমার প্রতিপালকের দিকে পথ প্রদর্শন করি, যাতে তুমি তাকে ভয় করো ।” 
অরঘারা আধ্যাত্মিকতার সাথে সাথে ইসলামি নীতিমালাকেও সংযোজন করে থাকেন তীরা বলেন, আল্লাহর মারেফত প্রদর্শক 
চ্নও অর্জন করা ফরজ । যে সম্প্রদায়ে রাসূল বা মুয়াল্লিম আসবে না, সে কওমের লোকদের উপর আন্লাহর সৃষ্টির প্রতি তাকিয়ে 
"ীর চিন্তা-ভাবনা করে স্ষ্টাকে বের করা ও তীর প্রতি বিশ্বাস স্থাপন করা ফরজ । -কাবীর! রি 
ঘরেফত ব্যতীত ভয় হয় না : আল্লাহ তা'আলা তীর নবী হযরত মূসা (আ.)-কে দাওয়াতের প্রক্রিয়া শিক্ষা দিতে গিয়ে ৬১৮! 
"কে ৮০53 -এর উপর মুকাদ্দাম করেছেন। এটা দ্বারা বুঝা যায় যে, 2২% অর্থাৎ আল্লাহর ভয় মনে বদ্ধমূল করতে হলে 
তুম মারেফত অর্থাৎ আল্লাহর পরিচয় আগে জানতে হবে, বুঝতে হবে। -কাবীর, ফাতহুল কাদীর] 
ইস্ার ভয়ই হলো অত্যন্ত গুরুতৃপূর্ণ জিনিস। দুনিয়ায় মানুষের নির্ভুল ও সঠিক পথ চলা এরই উপর নির্ভরশীল । আল্লাহর 
ও আল্লাহভীতি ব্যতীত কোনোরূপ পবিত্রতা লাভের ধারণামাত্র করা যায় না। 
ধরড মূসা আ.)-কে ফেরাউনের নিকট প্রেরণ করার কারণ : হযরত মূসা (আ.) কেবল বনী ইসরাঈলদের মুক্ত করানোর 
ইশ্যেই ফেরাউনের নিকট প্রেরিত হয়েছিলেন না। যেমন কোনো কোনো লোক এ ধারণা করে নিয়েছেন; বরং প্রকৃতপক্ষে 
ই পাঠাবার প্রথম উদ্দেশ্য হলো ফেরাউন এবং তার জাতিকে দীনের পথ দেখানো । 
তীয় উদ্দেশ্য এই ছিল যে, সে যদি হেদায়েত কবুল না করে, তাহলে বনী ইসরাঈলীদেরকে-যারা মূলত এক মুসলমান জাতি- 
হে দাসবু-শৃঙ্ধল হতে মুক্ত করে মিসর হতে বের করে নিয়ে যাওয়া ॥ আলোচ্য আয়াতসমূহ হতেও এ কথাই স্পষ্ট হয়ে উঠে। 
না এ আয়াতসমূহে বনী ইসরাঈলীদের মুক্ত করার কোনো কথা আদৌ উল্লিখিত হয়নি; বরং হযরত মূসা (আ.)-কে 
উনের সামনে কেবলমাত্র সত্য দীনের দাওয়াত পেশ করারই নির্দেশ দেওয়া হয়েছে, যেসব আয়াতে হযরত মৃসা জো.) 
সাও চেল রান সবে ছে নি ইলীচার সির নাহি জামিরের বরে তি হের 
স্দিত হয়। 


রী আরবি-বাংলা, সপ্তম খণ্ড [০০৩০ পরা 





চে 


///.92111./58101.00]া 





সাথে ন্অভাবে পু ও 
এবং আল্লাহকে তয় করতে পারে । কথা বলবে, হয়তোবা সে উপদেশ গ্রহণ রি 


এটা হতে স্পষ্ট জানা যায় যে, বিভ্রান্ত ও 
বলতে হবে। -কাবীর] শত্রু ভাবের ব্যক্তিকে হেদায়েতের পথে আনার জন্য এনসপ মর্মস্পর্শী পন্ধতিতেই ফথা 


শপ হও 9300 1555 058: 
পরার জালে তারা 
(আ.) ফেরাউনকে একটি “তুমি যে রাসূল হিসেবে প্রেরিত হয়েছ তার প্রমাণ কি 

টি দ৮7৬575557 

[লাঠি] অথবা: ১৬১৮০ এন বলেছেন যে, এখানে /-2231বড় লিদর্শন]-এর ছারা 
কেউ কেউ বলেছেন, বড় নিদর্শন অর্থ লাঠির অজগররূপে প্রতিভাত মাজীদের 

সত কাটি না পট পের চোরা কা জী দে 
হতে পায়ে। তার মোকাবিলা ফরতে এসে জাদুকররা লাঠি ও রশিকেকৃরিয় গর বানিয়ে দেখিয়েছিন কু ল 
(আ.)-এর অজগার সেসব কিছুকেই গিলে ফেলল চর মহ হযরত সা (আ.) খন একে নিজের ৬ 
আদ মু লা ঘর নান এটা রনির তি লিটা মিলের ডে পানা ও 
(আ.) আল্লাহ রাবুল আলামীন কর্তৃক-ই প্রেরিত হয়েছিলেন । হি 
হযরত মূসা (আ.)-এর মু“জিযাসমূহ : হযরত ইবনে আববাস (কলা. বর্ণিত - 
রা ডে উট রা 
হয়েছিল । এর বর্ণনা কুরআন মাজীদের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকারে করা হয়েছে। প্রথম প্রকারের নয়টি নিদর্শনের বর্ণনা সূর 
বনী ইসরাঈলে করা হয়েছে। 55৫ 5৩1৮-7৮-৮৮ 0:5১; অর্থাৎ (আমি মূসা আ.)-কে নয়টি নিদর্শন দিয়েছি) 
হযরত আবুল্লাহ ইবনে আব্বাস (রা. হতে এটা বর্ণিত আছে যে, কুরআনে উল্লিখিত এ নয়টি অলৌকিক বন্ধু হচ্গে- 

১. লাঠি, ২. সমুজ্জল হস্ত, ৩. দুর্ভিক্ষ, ৪. ফল-মূলের স্বল্পতা, ৫. তুফান, ৬. টিডূডি, ৭. উকুন, ৮. ভেক ও ৯, রক্ত। 
উপরিউক্ত নয়টির মধ্যে প্রথম দু'টি চাড়া অন্য সাতটি ফিরাউন এবং মিসরবাসীদের জন্য আজাব-্বরূপ অবতীর্ণ করা হয়েছিল। 
দ্বিতীয় প্রকারের নিদর্শনসমূহ হচ্ছে- ১, নীল দরিয়া ভাগ হওয়া, ২. মানন ও সালওয়া, ৩. মেঘমালার ছায়া, ৪. পাথর হতে 
প্রবাহিত হওয়া, ৫. বনী ইসরাঈলের মাথার উপরে পাহাড় উত্তোলন, ৬. ধন-সম্পদ পাথরে পরিণত হওয়া, ৭. তাওয়াত অবরতী্ 
হওয়া। -কাসাসুল কুরআন] ৫ 

৮4/৩ আয়াতে : কি অর্থে হয়েছে? £ আল্লাহর বাণী (০/:৩-এর মধো ১৩ শব্দটি 25৩ হয়েছে, এটা এখানে 
উকি উহা বাক্যের কাজ দেয় বলে একে £2::55 বলে। মূলত ব্তব্যটি ছিল নি 2৫8 ২4০০০ ৯০৮ 
11420 255:05 অ্ধৎআলাহর নিশি মোতাবেক হযরত ূা(আ.) ফেরাউনের নিকট গোলন এবং 
টে রত পু )-এর নিকট ফেরাউন মুজিযা তলব করে। তখন হযরত মস (আ.) তাকে মহা জবা দেখ 


৮/৩-এর মধ্যে ৮11-এর অর্থ : আলোচ্য আয়াতে ₹ 11 -এর দু'টি অর্থ হতে পারে- 

১০:52 অথ দেখালো অথাৎ তিনি হা নিদর্শন যেরাউনকে দেবে, া সে চরকে রর 

ই ভি ৪559 অনা তার নিট আল্লার নিট আল্লহ ঘারেফত পেরি) চুলে ধরেছে, সন 5. চা 
দিয়েছেন কিনতু স্বীয় হঠকারিতার কারণে সে তা গ্রহণ করেনি। একহুলমাআলী| চারা 

রি 35 [কর্তা - আল্লাহর বাণী 1150-এর মধ্যে 2---৮:% তথা ১4 পলা রঃ 
1১৩ এর মধ্যে ১5৩ [কর্তা] বাণী % টি লক নাও 


? তখন হযরত মৃসা 


মূসা (আ.)। আর) ৮:৯৮ তথা ১০ ৮ (১42 
তে 
যদ েবিযছিল। হি দেখান বত আলা দিক এ ক 
তপক্ষে আল্লাহ ভা'আলাই দেখিয়ে থাকেন কিন্তু তা জাহির করা হয় নবী-াসুলের মাধমে 
পাকের ক নিবত করা হয়, আবার তখনো খোদ আল্লহ দিকেই নিসবত কর রুহুল 


্ 
যুলুম 


//.9911-/99101.00111 


তাফসীরে জালালাইন... আরবি-বাংলা, সপ্তম যও [৩০তম পার 





১ 288 রা রা ররর 
এ 0 পাতি পিপি আয়াতে এমি উল্লেখের কারণ : একথা প্রতোকই জালে যে, যে কক্তি জল্তাহকে 
অস্্রীকার করবে সে ব্যক্তিই 2০2০ তথা নাফরমানি করবে । এ ভ্ঞানা সন্তও আল্লাহ তআল" কেন এর পরে ৪ 


শ্দটির উল্লেখ করেছেন? 


এর উত্তর: এখানে আল্লাহ তা'আলা এ কথা বুঝাতে চান যে, ১. ৮4৮150৮5১৮০) -)5758 জর্থৎ অন্তর 
এবং জবান দ্বারা অস্বীকার করল, আর নাফরমানির পরিচয় দিল এভাবে যে, অবাধ্যতা এবং হঠকারিতা প্রকাশ করল . -কাহীর) 


1৮৪ ২৯৪ 41 ফিরাউনের সামসে আল্লাহর নির্দেশে হযরত মৃসা (আ.) যখন বড় বড় নিদর্শন দেখিয়েছিলেন, 
তখন ফেরাউন নিজের হঠকারিতার কারণে হযরত মূসা (আ.)-কে অস্বীকার করল এবং ভর মু'জিযাকে জাদু বলে উড়িয়ে দিল । 
আর পূর্ণ ব্যাপারটির সত্যতা অনুধাবন করার পরও অবাধ্যতার পরিচয় পেশ করে আল্লাহর নাফরমানি করল, ইবাদত করার জন্য 
প্রত হলো না; বরং পৃষ্ঠ প্রদর্শন পূর্বক চরম বিরোধিতায় মেতে উঠল । 

ন্ট আয়াতে ১031 অর্থ :',৫১। -এর কয়েকটি অর্থ দেখা যায়- 

ক. ইবাদত হতে বিমুখ হওয়া, অনুকরণ হতে ফিরে থাকা ৷ যেহেতু ফেরাউন আল্লাহর ইবাদত হতে বিমুখ হয়ে বিরোধিতায় 
মেতে উঠেছিল. সেহেতু তার ব্যাপারে “১1 বলা হয়েছে। 

ধ. অথবা, ফেরাউন হযরত মূসা (আ.)-এর দাওয়াত প্রত্যাখ্যান করত তীর মজলিস হতে ফিরে গিয়েছিল, বিধায় তার ব্যাপারে 
'%, বাবহৃত হয়েছে। এমতাবস্থায় এর আভিধানিক অর্থ প্রযোজ্য হবে। 

গ. অথবা, হযরত মূসা (আ.) লাঠি ছেড়ে দেওয়ার পর যখন এটা বিশালাকার অজগর সর্পে পরিণত হলো তখন ফেরাউন ও তার 
দলবল দৌড়ে পালাল। 
মৃতরাং বর্ণিত আছে যে, হযরত মূসা (আ.) তার হাতের লাঠি ছেড়ে দিলেন, লাঠি বিশাল এক অজগর সর্পে পরিণত হলো । 
এর হাড় ষাট গজ হয়েছিল নিচের চোয়াল মাটিতে এবং উপরের চোয়াল রাজ প্রাসাদের উপর গিয়ে পৌছেছিল। এতদর্শনে 
ফেরাউন ভয়ে পালিয়ে গিয়েছিল। উপস্থিত জনতার মধ্য হতে ২৫ হাজার লোক ভয়ে ছুটাছুটি করতে গিয়ে মারা যায়। 
অপর এক বর্ণনা মতে উক্ত লাঠি সর্পে পরিণত হওয়ার পর এক মাইল উর্ধ্বলোকে উঠে গিয়েছিল। অতঃপর এটা ফেরাউনের 
মামনে পতিত হয় এবং হযরত মূসা আ.)-এর নিকট আদেশ কামনা করল । এতে ফেরাউন আরো ভীতসস্তস্ত হয়ে পড়ল । 
সে হযরত মূসা (আ.)-কে সম্বোধন করে বলল, সে সত্তার কসম! যে তোমাকে প্রেরণ করেছেন! সাপটিকে বারণ করো । 
এরপর হযরত মূসা (আ.) একে ধরে ফেললেন সাথে সাথে তা লাঠিতে পরিণত হয়ে গেল । 

ঘ. অথবা এখানে 7251 শব্দটি: -এর অর্থে হয়েছে। অর্থাৎ ফেরাউন হযরত মূসা (আ.)-এর বিরোধিতায় এগিয়ে আসল । 
কিনতু 055 শব্দটি একটি ভালো গুণের ইঙ্গিতবাহী হওয়ার কারণে ৮/১| শব্দে ব্যবহৃত হয়েছে। অথবা বিরোধিতায় এগিয়ে 
আসার অর্থ হলো হযরত মূসা (আ.)-এর দাওয়াত গ্রহণ হতে পিছিয়ে যাওয়া । এ জন্য ১. শব্দ ব্যবহার না করে /১1 শব্দ 
ব্যবহার করা হয়েছে। -কাবীর] 

হযরত মূসা আ.) কিভাবে পিছিয়ে গেলেন এবং কি চেষ্টা করলেন? : ফেরাউন যখন বুঝতে পারল যে, হযরত মূসা (আ.) 

ভার সিংহাসন দখল করে ফেলবে, তার দাসত্বের পরিবর্তে আল্লাহর দাসত্ব কায়েম করবেন, তার প্রতিপত্তি লোপ করবে, তখন 

সে মিসরের বাহির হতে বড় বড় প্রখ্যাত জাদুকরদের ডেকে এনেছিল। উক্ত জাদুকররা হাজার হাজার জনতার সামনে তাদের 

লাঠিও রশিকে অজগর বানিয়ে দেখিয়েছিল। যাতে লোকেরা বিশ্বাস করে যে, হযরত মূসা (আ.) কোনো নবী নয়; বরং তিনিও 

অন্যান্য জাদুকরদের মতোই একজন জাদুকর । হযরত মূসা (আ.) যা দেখাতে পারেন অন্যন্য যাদুকররাও তা দেখাতে পারে। 

নঠিকে অজগর বানানোর ঘে কৃতিত্ব তিনি দেখিয়েছেন, তা অন্যান্য জাদুকররাও অনায়াসেই দেখাতে পারে । কিন্তু তার এ চাল 

তরই বিক্ুদ্ধে কাজ করল, উস্টা ফল দেখাল । কেনন! জাদুকররা হযরত মূসা আ.)-এর নিকট পরাজিত হওয়ার পর মুসলমান 

টা ভা তর মোর কর রে রুল লেন বারেছিরেছেজ কর জা রে পা সাজা রা 
ক্ষমতা । / 

-৯ আতাভাংশ দ্বারা উদ্দেশ্য ::০৮4 আয়াতাংশের কয়েকটি অর্থ মুফাসসিরগণ উল্লেখ করেছেন। 

১ কারো মতে 25544010590 :55: 625 অর্থাৎ সংগ্রামের উদ্দেশ্যে তার সমস্ত সৈন্যবাহিনী একত্রিত করণ । 

২. কারো মতে 2242 £৮52)1 £5% অর্থাৎ বিরোধিতা ও প্রতিবাদের উদ্দেশ্যে সকল জাদুকরদের একত্রিত করল । 


///.9811.59101.00 






৪. অথবা, তাকে সাপ হতে রেহাই দেওয়ার 
ছাট অন্য সকল শ্রেণির জনতাকে উপস্থিত করেছিল উঠিল ০৪ 
এ 4কাবীর, কুরতুবী, ফাতহুল কাদীর, রূহুল মা'আনী] 1০ ৮ম পতন তি 
৯২৯ -এর অর্থ এবং কিভাবে ডাক দিয়েছিল? : এ ্র্নঘয়ের জবাবে মুফাসসিরগণের কয়েকটি 

বক্তবা উল্লেখযোগা- 


১. সমস্ত উপস্থিত জনতার সামনে ডাক দিয়ে ফেরাউন রড 
২. অথবা, ঘোষণাকারীকে ঘোষণা ৬৭১1১ দিলা 


৩. অথবা, ফেরাউন নিজে বক্তা হিসেবে বক্তৃতা দিয়েছিল। 
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা. ফেরাউন 
হলো "আমি ছাডা ভোর কোল ইটা তিনি লেন, ফেরাউন জনতার সামনে দি বা রেখেছিল, তরুখো হট 
উপরোল্লিধিত বক্তব্য দ্বারা অভিশপ্ত ফেরাউন নিজেকে এ যুগের শ্রেষ্ট ব্যক্তিত্‌ ভি 
চেষ্টা করেছে। -4রহুল মা'আনী, কুরতুবী, কাবীর] | এবং নিজের মাহাত্য এবং উমা ভুলে ধরর 
ডাকের আগে কি একত্র হওয়া যায়? : ৫8 72০25 
এ আর রা কা, ছে কে কা ই 
সব নয় এ কারণে বলা হয়েছ, বাকাটির মধ আগ-পর রয়েছে মলবাক্য এভাবে ছিল যে 23490 
৭170 £ ৬১৬০ 
জা বালান রং মোরা উপর হন ফেরাউন বরকে একর কার জরগরব। 
০4০ 4; আয়াতের মর্মার্থ : ফেরাউনের উপরিউক্ত দাবিটি কুরআন মাজীদের 
জায়গায় সে হযরত মৃসা আ-) নিভে লিনা তা 
৮০৩ দত ২৮৮2৯৮১১৮ 
জাতির নেতৃৃ্দঃ আমি ছাড়া আর কেউ ইলাহ আছে" এ কথা আমার জানা নেই। (সূরা আল-কাসাস : আযলাত 3৯) কিছ 
ধরনের কথা বলে বাহ্যত বোদা হওয়ার দাবি করলেও মূলত সে তা দাবি করতে চায়নি যে সেই বিশ্বলোকের সৃষ্টিকর্তা এ € 
সবকিছু সে সৃষ্টি করেছে। বস্তুত সে নিজে আল্লাহর অক্তিতবকে অস্বীকার করত না এবং দিজেকে রাবলুল আলামীন বলে কধরে 
মনে করত না। এ সঙ্গে ধর্মীয় অর্থের দিক দিয়ে কেবলমাত্র নিজেকেই সে মাবুদ ঘোষণা করত এমন কথাও নয়: কুরআনেই এ 
কথার প্রমাণ পাওয়া যায় যে, ধর্মীয় দিক দিয়ে সে নিজেই অন্য মাবুদের উপাসনা করত । তার দরবারের লোকেরা একবার তাকে 
বলেছিল, আপনি কি মূসা ও তার লোকজনকে এ স্বাধীনতা দিতে থাকবেন যে, তারা দেশে অশাস্তি সৃষ্টি করবে এবং আপনাকে ও 
আপনার উপাসকদেরকে ত্যাগ করবে? [সূরা আল-আ-রাফ : আয়াত ১২৭] এটা হতে অকাট্যভাবে প্রমাণিত হয় যে, ফেরাউন 
ধ্মীয সৃষ্টিতে ইলাহ হবার দাবি করেনি। সে একান্তই রাজনৈতিক দৃষ্টিতে নিজেকে ইলাহ বা শেষ প্রতিপালক বলে দাবি করত 
অন্যথায় তার দাবির তাংপূর্য এই যে, সে নিজেকে সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক বলে দাবি করত। তার বক্তব্য এরনপ ছিল 
যে, আমার এ রাজো আমি ছাড়া আইন-বিধান চালাবার অধিকার আর কারো নেই. এবং আমার উপর অন্য কোনো উচ্চতর এমন 
ক্ষমতাশালী কেউ নেই, যার ফরমান এখানে কার্যকর হতে পারে। -(ফাতহুল কাদীর, কাবীর) 
এ প্রসঙ্গে একটি বর্ণনা পাওয়া যায়, ছা'লাবী তার 'আরায়েস' নামক গ্রন্থে উল্লেখ করেছেন, মিসরের একটি গোসলখানাঃ 
ফেরাউনের সামনে শয়তান মানুষের ছবি ধরে এসেছিল; কিনতু ফেরাউন তাকে চিনতে পারেনি। শয়তান তাকে বলল, তি ি 
আমাকে চিনতে পারনি? উত্তরে সে বলল, না। শয়তান বলল, তাহলে ব্যাপারটি কেমন হলো- আমাকে তুমি সৃষ্টি করলে অব্য 
আমাকে চিনছ না? তুমি কি বলনি যে, 43444 অর্থাৎ আমিই তোমাদের মহান-শ্রেষ্ট রব? [কুরতুবী] 
৩/-এর অর্থ এবং আয়াতে তা বারা উদ্দেশ্য: আরবি ভাষায় 'রব' শব্দটির তিন প্রকার অর্থ হয়_ 
১. মালিক, প্রত, মনিব! ২. লালনপালনকারী, তত্বাবধায়ক, রক্ষণাবেক্ষণকারী । ৩. আদেশদাতা, বিধানদাতা, শাসক, বিচারক, ! 
কার্যনরবাহক, শৃড্ধলা বিধায়ক। আল্লাহ তা'আলা এ সকল অথেই বিশ্বের রব | | 
আয়াতো,2১ রা কি বুঝানো হয়েছে? : অর আয়াতে 247 -এর অর্থে মফাস্সিরগণ বিভিন্ন মভামত বাত করেছে 
আয়াতে 2 হাত হলে বৃ দিয়েছিল খ. অথবা কোনো ঘোষণাকারীর মাধমে ঘোষণা দিয়েছিল অধবাযউপহ) 
ফেরাউনযালজেই তা হব জানিয়ে ব্য পেশ করেছিল। য. রসুল মুাসসিরীন হযরত আুরাহ ইবনে আবহ 
জনতা তার হত তান বো দু'টি দাবি করেছিল, এক. আমি ব্যতীত তোমাদের অন্য কোনো মাবুদ আছে বলেন 
জানা নেই। দুই. আমিই তোমাদের বড় রব-প্রস্ু । 
জনাহলেই ই আত হকার লি হযে নিক সর্ব সবে জাহির করার বা রাস € য়েছিল। 


///.92111./568101.00]া 


1 
_ 


তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম ও [৩০৩৪ পারা) 


৩০৭১ 
আল্লাহ তা'আলা কিভাবে বললেন, জমা করল ও আহ্বান করুল, অথচ আহ্বান করা তে; একত্রিত করার পুর্ব হয়? : 
মুফাসসিরগণ আলোচ্য প্রশ্নের দু'টি উত্তর দিয়েছেন- 

১. আল্লাহর বাণী ৬১০ ৮4৭০ -এর মধো আগপর (৮১৯৮০ -555) হয়ে গেছে । মূলত বাক্যটি এপ 7.» / ৬১২০ 
অর্থাৎ প্রথমে আহ্বান জানাল, তারপর একত্রিত করল, কেননা প্রথমে সমবেত হওয়ার জন্য জনতাকে আহ্বান করতে হয় 
তারপর তারা একব্রিত হয় । এমন নয় যে, আগে তারা একত্রিত হয়, তারপর তাদেরকে আহ্বান করা হয় ; 

২. অথবা এখানে “1.5 -এর ছারা আহ্বান উদ্দেশ্য নয়; বরং বক্তব্য পেশ করা কিংবা কোনো কথার দারা স্বীয় বক্তব্যের প্রতি 
জনতার দৃষ্টি আকৃষ্ট করা উদ্দেশ্য । 


আল্লাহ তা“আলা ফেরাউন তার সেনাবাহিনীকে কখন এবং কেন পাকড়াও করেছিলেন? : আল্লামা জালাল উদ্দীন মহল 

(র.) উল্লেখ করেছেন, আল্লাহ তা'আলা ফেরাউনের দু'টি উক্তির কারণে তাকে এবং তার অনুসারীদেরকে পাকড়াও করেছিলেন। 

তার প্রথম উক্তিটি হলো, সে তার অনুসারীদেরকে লক্ষ্য করে বলেছিল--4: 41 ০ :৫/-:1.2 (5" অর্থাৎ 'আমি ব্যতীত 

তোমাদের অন্য কোনো ইলাহ [মাবুদ] আছে বলে আমার জানা নেই ।' অতঃপর আবার সে তার লোকদেরকে লক্ষ্য করে বলল, 

4০414 এ" অর্থাৎ আমিই তোমাদের শ্রেষ্ঠ রব আমার উপর তোমাদের অন্য কোনো রব নেই! 

উক্ত দু'টি দাবির মাঝে চল্লিশ বৎসরের ব্যবধান ছিল । প্রথম উক্তিটি করার পরও আল্লাহ তা'আলা তাকে সংশোধনের সুযোগ 

দিয়েছিলেন । কিন্তু সে সেই সুযোগ গ্রহণ করেনি; বরং তার উদ্ধত্য ও আল্লাহদ্রোহীতা উত্তরোত্তর বৃদ্ধিই পেল। হযরত মূসা 

(আ.)-এর দাওয়াত সে শুধু প্রত্যাখ্যান করেই ক্ষান্ত হলো না; বরং বনী ইসরাঈলের উপর নির্যাতনের মাত্রা দিন দিন বাড়িয়ে দিল। 

কাজেই আল্লাহ তা'আলা তাকে কঠোরভাবে পাকড়াও করলেন । তাকে ও তার অনুসারী (সৈন্য) দেরকে নীল নদে নিমজ্জিত করে 

ধ্বংস করে দিলেন । 

44) £%1 ৫৫-এর দ্বারা কি বুঝানো হন্সপেছে? : এ ব্যাপারে মুফাসসিরের বিভিন্ন মতামত রয়েছে। 

ক. এখানে -/1/31/£৮৯১| 0০" ছারা ফেরাউনের প্রথম উক্তি ও শেষ উক্তিকে বুঝানো হয়েছে। প্রথম উক্তি হলো এ ০" 
4৮: 4 ০০৮৫৩ অর্থাৎ আমি ছাড়া তোমাদের অন্য কোনো মাবুদ আছে বলে আমার জানা নেই । আর দ্বিতীয় উক্তি দ্বারা 
তার নি্নোক্ত উক্তিকে বুঝানো হয়েছে +//:০৩। ৫4৩৫ অর্থাৎ আমিই তোমাদের শ্রেষ্ঠ রব । 
হযরত ইবনে আব্বাস (রা.), হযরত মুজাহিদ ও ইকরামাহ রে.) প্রমুখগণ হতে অনুরূপ বর্ণিত হয়েছে। 

খ. কেউ কেউ বলেছেন, ":/310৫5+ ছারা তার প্রথম বয়সের শাস্তি এবং '/৯১ 1৬-"-এর দ্বারা তার শেষ বয়সের শাস্তিকে 

গ. একদল মুফাসসিরের মতে "০; 34০" ছারা হযরত মূসা (আ.) -কে অস্বীকার করার শাস্তি এবং "৮৯২| ০৬" -এর দ্বারা 


ক 2 
2১525 


৪০285 ডা বলার আজাবকে বুঝানো হয়েছে। 


ঘ. কারো কারো মতে "১1431 14০" হলো নীল নদীতে ডুবিয়ে মারা আর 7,211 হলো পরকালের শাস্তি। (62141 ূ 
পরকালের শাস্তিকে ইহকালের শাস্তির পূর্বে উল্লেখ করা হয়েছে কেন? : আলোচ্য আয়াতে "৮৯3 4-/০" -কে ১" 
শী -এর পূর্বে নেওয়া হয়েছে। এর কয়েকটি কারণ হতে পারে । 

ক. পরকালের শাস্তি স্থায়ী এবং ইহকালের শাস্তি ক্ষণস্থায়ী । 

খ. পরকালের তুলনায় দুনিয়ার শাস্তি নগণ্য ও লঘু । 

গ. পরকালের শাস্তিই শাস্তি, দুনিয়ার শাস্তি শুধু রক্ষার জন্য দেওয়া হয়। এ 

লা আজে সে ০8৫ সমান ১ পিদটিকে পরে ঠিক বউ কর ছে 
ফেরাউনের ঘটনায় শিক্ষণীয় বিষয় : একথা দিবালোকের মতো সত্য যে, দুনিয়ার শাস্তি ক্ষণস্থায়ী, আখেরাতের শাস্তির তুলনায় 
অ কিছুই নয়। তারপরও ফেরাউনের শাস্তি ছিল মারাত্মক । তার জন্য দুনিয়ার শাস্তি যদি এমন মারাত্মক হয়, তাহলে আখেরাতের 
শাস্তি কত মারাত্মক হতে পারে তা সহজেই অনুমেয় । যে ফেরাউন এতবেশি শক্তির অধিকারী ছিল, ক্ষমতার দাপট দেখিয়েছিল, 
তার যদি শেষ পরিণাম এই হয় তাহলে অন্যদের কি অবস্থা হতে পারে? -যিলাল] 

অতএব, সকল প্রকার ব্যক্তি, গোষ্ঠি ও সমাজপতির উচিত ফেরাউনের ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করা, আল্লাহর অবাধ্যতা ছেড়ে 
দেওয়া, নবীদেরকে স্বীকার করে নেওয়া, নচেৎ ফেরাউনের যে পরিণতি হয়েছিল এবনও তাদের এ পরিণতি হতে পারে । কেননা 
যুগে যুগে আল্লাহ তা'আলা তার নবী-রাসূলদের সহযোগিতা করেছিলেন বস্তুত হযরত মূসা (আ.) ও ফেরাউনের এ ঘটনায় 
বিরাট শিক্ষা রয়েছে, একমাত্র আল্লাহভীরুদের জন্য । 


///.9811.5101.00 


৩৯০ 


০17. 3, হি 
ই পক ৮ ভলঙ 
১৪1১১০ এ পাল 
58257১৭0522 52 


এ 








০০৮০ ৫ এ ১:501,52 
- ৩০৬ 
ভাতত। 


০৯০) 577 


5৯ ৬ 


223 2285 ৮৫2 
০4147৮45555 








পি 


301 

:4৮০৫০-০ 
নি 
22258 
৪7152 
)-:50750555 00 


ঠাপ ৮০ 


5৩ মল ০৮৮] 35৮৮ 


পা) ক ৯১৩ ৩৩৩ 


১০ 
৫৩৫ 


5 


০০ 
ছি 

1১৮৪ 
৮5 এএ১ ০০ ৮০১২ 








শপ 








লি প))৩ 


22৮0 22টি 978 


৬ ২, 






তোমরাই কি শব্দটি উভয় হামযাকে 

িভীরটিকে আলিফ পে পরিবর্তিত করে তং 
করত তাসহীলকৃত হামযা ও অপরটির যাধাথানে 
আলিফ বার্ধিত করে এটা বর্জন করে পঠিত হয়েছে। 
অর্থাৎ কিয়ামত অস্বীকারকারীগণ। ষ্টিকরণ 
কঠিনতর, না আশ? সৃষ্টিকরণে কঠিনতর । তিনিই 
জা স্থাপন করেছেন এটা সৃষ্টির প্রকৃতি সম্পর্কিত বরনা। 


“% ২৮, তিনি এর ছাদকে সুউচ্চ করেছেন এটা স্থাপন করার 


৯৯৩০৬ 


প্রকৃতির ব্যাখ্যা । অর্থাৎ তার উচ্চতার 
দিক হতে সমূচ্চ করেছেন। আর কেউ কেউ তা 
ঘারা ছাদ উদ্দেশ্য করেছেন এবং তাকে সুবিনা্ত 
করেছেন তাকে ক্রটিযুক্তভাবে সুসামঞ্জসাপূর্ণ 
করেছেন। 


৭ ২৯. আর তিনি তার রান্রিকে জন্ধকারাচ্ছনু করেছেন তাকে 


অন্ধকার করেছেন আর তার সূর্ধালোককে প্রকাশিত 
কারেছেন তার সূর্যের আলোক প্রকাশ করেছেন। 
রাত্রিকে আকাশের প্রতি এ জন্য সম্পর্কিত করেছেন, 
যেহেতু তা তারই আলোকবর্তিকা । 


1.৮. ৩০. আর পৃথিবীকে তারপর বিস্তৃত করেছেন সম্প্রসারিত 





করেছেন । আর পৃথিবী আকাশের পূর্বে অবিস্তৃত 
অবস্থায় সৃষ্টি হয়েছিল৷ 


. ৩১. বহির্গত করেছেন এটা 2 উহ্য করে ১৩ অর্থা 


ডঃ ৩২. 


৬2০ তা হতে এটার পানি তা হতে ঝরনাধারা 
সৃষ্টি রে এবং এর তৃণরাজি বৃক্ষচারা ও ঘাস যা 
চতুষ্পদ জন্তু ভক্ষণ করে এবং ঘা কিছু মানুষ খাদা ও 
ফল ভক্ষণ করে! সেক্ষেত্রে এর উপর ৮৮: 
শব্দের ব্যবহার ১০71 হিসেবে গণ্য হবে। 

আর পর্বতকে তিনি প্রোথিত করেছেন পৃথিবীর 
উপরিভাগে স্থাপন করেছেন, যাতে এটা স্থির থাকে! 









০১০ 


পপাপাা 


টির সি রঃ 
0০০ ঠা এদেশী] এ ০৯৪৪ ডি শীট ৩৩, ভোগ সম্পদ এটা উহ 343 অর্থৎ ০০0 


১3 ; এব 
১১ ৬৪ আবহ 








ভিরিরা রিবা রন রাবারের এ 0১০৩০ হিরোর ্ 8 

4৩০৮৮ ০৪ 1০ এ০১ 4 ০৯৮ অথবা 04০৪০ অর্থা টি 
ূ চা ৮৮০০০ তোমাদের জন্য এবং তোমাদের চতষ্পদ ₹ 

/ লি. ৬ 2০ টি ০ ং [াত তুষ্পদ জন্তুর জন্য 

3421 ৮৯১ ৮০ শশিলি শিশিতিশইও এ 


১০ শিব্ঘটি০-এর বহুবচন, আর তা হলো উর, 


্ ০1 ৮৮015 গরু ও ছাগল। 


++৯৫০5%$ ৮4৮5 455 : উজ আয়াতে ১2১3এর মহলে ই'রাবের ব্যাপারে দু'টি অভিমত পাওয়া যায়। 

১, এটা (৯/৮/-এর মহল্পে হবে। এমতাবস্থায় এরা মুবতাদা হবে এবং 14৮3 এটার খবর হবে । আবূ হাসান, আমর ইবনে 
ময়মূন, ইবনে আবী আবলা, আু হাইওয়াহ,আবুস সিমাক ও ইবনে আসেম (র.)প্রমুখগণ এ অভিমত ব্যক্ত করেছেন। 

২. এটা মহল্লান মানসূব হবে। এমতাবস্থায় এটা "০44127৮5০৮2 4৩5 ০৮0 -এর শ্রেণিতৃক্ত হবে। মূলত 
বাক্যটি ছিল (৮$.2৮,31 (০১ এটা জমহুরের মাযহাব! ্ ্ 

4০৪] এয মহজ্রে ইরাব : আল্লাহর বাণী 3.:-/-এর মধ্যেও দু” ধরনের ই'রাব প্রযোজ্য । 

১. এটা 21 9 ০৪ 41৩০ ৮১ এ হিসেবে মানসূব-এর মহল্লে হবে । মূলত বাক্যটি হবে 1০040 :৯0। ৮' 

২. অথবা এটা মুবতাদা হিসেবে মহল্লান মারফূ' হবে । ্ 

৬৩০ -এর মহত্রে ইরাব :৮-এর মহল্পে ই'রাব সম্পর্কে মতভেদ দেখা যায়_ 

১. মাফউলে লাহ' হিসেবে মানসূব হয়েছে। অর্থাৎ পিছনের সকল ব্তু যা আল্লাহ তা'আলা সৃষ্টি করেছেন- কেন করেছেন? 
কমা ৮১৫০০3/৩ (০5 অর্থাৎ তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুগুলোর ভোগের জন্য 


২ 44£5250 হিসেবে মানসৃব হয়েছে। এর পূর্বে একটি ক্রিয়া উহ রয়েছে। তা হলো মূলবাক্য এভাবে হবে যে, 
» ৩০ এস 


৬ অথবা, +831,54 04524 হয়েছে। কেননা, পিছনের ৮ ক্রিয়াটি ₹..-এর অর্থ দেয়। “রুহুল মা'আনী, ফাতহুল কাদীর] 


জায়াতের পূর্বাপর যোগসূত্র : পূর্ববর্তী আয়াতসমূহে আল্লাহ তা“আলা প্রথমত কাফের ও মুশরিকদের কর্তৃক পুনরুথানকে 
অস্বীকার করার বিষয় উল্লেখ করেছেন। অতঃপর ফেরাউনের ঘটনার উল্লেখ করত পুনরুথানকে অস্বীকার করার অশুভ পরিণতি 
মমপর্কে তাদেরকে হুশিয়ার করে দিয়েছেন। আর আলোচ্য আয়াতগুলোতে পুনরণ্থানের সম্ভাব্যতা ও বাস্তবতার উপর দলিল পেশ 
করেছেন। অত্যন্ত যুক্তিখ্াহ্য ভাষায় বিষয়টি বিরোধীদেরকে বোধগম্য করাতে চেয়েছেন! কাজেই একেবারে সহজ-সরল ভাষায় 
বলে দেওয়া হয়েছে যে, যিনি এ মহাসৌরজগৎকে সৃষ্টি করেছেন, তার পক্ষে তোমাদেরকে পুনজীবিত করা মোটেই কঠিন কিছু নয়। 


[নি ্ারা সম্োধিত ব্যকিবর্গ : উল্লিখিত আয়াতে এ সমস্ত মন্কাবাসীদেরকে সম্বোধন করা হয়েছে যারা পুনরুথানকে অস্বীকার 
করেছে। তাদের ধারণা ছিল যে, পুনরু্থান একটি কঠিন কাজ, এটা কোনোরূপেই সম্ভব নয় । -কাবীর, ফাতহুল কাদীর, বহুল মা'আনী]| 


অথবা, সকল মানুষকে সম্বোধন করা হয়েছে। ইবনে কাছীর] 

যৌক্তিকতা : আল্লাহ তা'আলা কাফেরদেরকে লক্ষ্য করে বলেন, হে ভ্রান্ত মানব: তোমাদেরকে সৃষ্টি করা বেশি 
টি, না এ আকাশ সৃষ্টি করা কঠিনতর | যে সর্বশক্তিমান বিশ্বতরষ্টা এ বিশাল নভোমণ্ডল ও 'ভূমণ্ সৃষ্টি করেছেন এবং তার 
ঘাদকে সুউচ্চ করে যথাযথভাবে সুবিন্যন্ত করে দিয়েছেন এবং যিনি রাতকে অন্ধকারাচ্ছন্ন করত দিনকে আলোক উত্তাসিত 
বারছেন, তার পক্ষে আকাশের তুলনায় অতি প্র মানবে সৃষ্টি করা এবং মৃত্যুর পরে পুনরুজ্জীবিত করা কি একাতই তুচ্ছ 
পার নয়? -কাবীর] 
এখানে কাজের গুরুত্ব ও লঘৃত্ের দিকে লক্ষ্য রেখেই কেবল কঠিন ও সহজ বলা হয়েছে। প্রকৃতপক্ষে আল্লাহর নিকট কোনো 
বদ কঠিন নয়। সকল কাজই সমান সহজ 

//৬/.6211./59101.00া 








: আন্মবি-বাংলা 


সপ্তম খণ্ড [৩৩তম 










সমডূমির মধ্যে আবার কিছু অং! 
তোমাদের গৃহপালিত পশুর জন্য শসাশ্যামল ও ৮৮ 
বুঝতে পারবে যে, পরকালে পুনরুজ্জীবন দান করা আমার পক্ষে মোটেই কঠিন 


50-511আয়াতাংশের 425) নিয়ে মতভেদ : ইমাম কিসামী ৮৫৩ 
টাআ রর যী, ফাররা, মিছ] হও 
পড়েছেন এবং ৬০4 হতে নতুন বাক্য শুরু বলে মত প্রকাশ করেছেন। ৮৪ 
আর আবূ হাতিমের নিকট 24-এর পরে .7) কেননা (০৫০ শব্দ .-5). এর £ 

মার আবৃ.হা ন্ 4 4 *৮০ির 20 মৃল্যবাক্য লী, 
১০4০২ এখানে ৮5 -কে উহ্য করা হয়েছে। এরূপ উহ্য বৈধ। -কাবীর, ফাতহুল কাদীরা এভাবে ছিল“) 
৩১৩, ক্রিয়ার কর্তা: 005 করিয়া কর্তা উহ রয়েছে তা হলো 1. আকাশের সৃষ্টিকর্তাকে এ কথা সর্বত্র সদ 
নিকট পরিষ্কার আছে বলে উল্লেখ করা হয়নি। এতে আল্লাহর শান বুলন্দ বুঝায় বহুল মা'আনী] ূ 


০৮১ 5-555/ আয়াতে 515৩ ৬.:-এর অর্থ: ফাসির এ. ..এরবিভি অ্থ বণনা করেছেন। 

ক. কেউ কেউ বলেছেন 2731৮ এ: 4) অর্থাৎ এ অর্থ উপরে উঠানো। যেমন- বলা হয়: ৫427 অর্থ 
বস্তুকে হাওয়ার উপর উঠিয়ে দিলাম ৷ 

খ. ইমাম বাগাবী (র.) বলেছেন, 43.201404.2]অর্থাৎ এ: অর্থ- ছাদ। 

গ. কারো কারো মতে আসমানের দিককে এ. বলে! 

ঘ. কোনো কোনো মুফাসসির বলেছেন, জমিন হতে আসমান পর্যন্ত দূরতকে এ: বলে। এর দৃূরতূ পাচশত বছরের রাস্তা, 
2 কুরতুবী, খিল: 

০৮1৪:-এর অর্থ : মহান আল্লাহ আসমানকে সুসামঞ্জসাপূর্ণ এবং করটিযুক্ত করে সৃষ্টি করেছেন এর মাঝে কোনোরূপ কুটি 

অসম্পূর্ণতা নেই, যেমনি বলা হয় “-4:9১৩:: অর্থাৎ সে তার কাজটি পরিপূর্ণ ও ক্রটিমুক্তভাবে সমাপন করেছে। 

৮৮০০০ 51559) বাক্যে ৫৮01 -এর অর্থ : ০৮৭ শব্দের অর্থ হলো 22160 অন্ধকার 1 আর ক 

অন্ধকার করেছেন। যখন পুরুষ এবং মহিলা হেদায়েত গ্রহণ না করে তখন বলা হয়-,27957 ও 22270 

ইমাম রাগিব (র.) বলেন, ০.৭ এ ব্যক্তিকে বলা হয়, যার চক্ষৃতে দুর্বলতা এসেছে এ দুর্বলতার কারণে সে রাস্তা-ঘাট 

দেখতে পায় না। এ অর্থেই বাবহত হয়, ০-%::55 অর্থাৎ যে মাঠে পথ পাওয়া যায় না। কুরতুবী, ফাতহুল কাদীরা 

রাত্রকে আকাশের দিকে সম্বোধন করার কারণ :($£:0/:$1 আয়াতাংশে ১): শব্দটিকে ( সর্বনামের দিকে 2951 করা 

হয়েছে। আর (4 ছারা 2022) ই উদ্দেশ্য । অর্থ দীড়ায় “আকাশের রাব্রি' ৷ কেননা, সূর্যান্তের মাধামে রাত্রি হয়। আর সূর্য হলে 

আকাশে । এ কারণে ১:11, বা রাত্রের তারকারাজি বলা হয় এ তারকাপুর্জকে ঘেগুলো রাতে উদিত হয় -কুরতই. 

ফাতহুল কাদীরা : 

,.. অর্থ এবং আয়াতে ৮১ ছারা উদ্দেশ্য : সূর্যোদয় ও িপরহরের মধাবরী সময়কে ০০. বলা হয; কিনতু আয়াতে পণ 

দিনই উদ্দেশ্য । তবে প্রশ্ন হলো"). না বলে .”»-৫ কেন বলা হয়েছে? মুফাসসিরগণ এ প্রশ্নের জবাবে বলেন, ০০৮ এম 

একটি সময় যা দিনের উত্তম সময়কে বুঝায় । আর এ কথা স্বতঃসিদ্ধ যে, মূল অংশের ছারা পর্ণ বর নাম রাখা যায়। হে 

10 বলে পূর্ণ শরীর বুঝানো যায় এ ব্যাপারে ইমাম রাধী রে.) বলেন, ৬. তে আলো বেশি, তাই ৬০৫ দিয়ে ০০ 

বুঝানো হয়েছে। , ,. পকলভাদ, ঠিক & ” এ কথার অর্থ এই নয় যে, 

শত ০১391314158? নি রািরে রাও লে দে 


আল্লাহ তা'আলা আসমান সৃষ্টির পর জমিন সৃষ্টি করেছেন। এখানে কথার ধরনটি এমন; যেমন বি য়ে বলা বট 


তারপর এ কথাও চিন্তা করতে হবে ইত্যাদি। এতে কখনো ঘটনার পরপর বর্ণনা করা উদ্দেশ্য হয় না। টির 
আনিবার্যভাবে প্রথম কথাটির পরে হতে হবে এমন জরুরি নয়। আসলে একটা কথার পর আর একটা কথার পরত দ্ি রর 
করাই এ ধরনের কথার মূল উদ্দো। পৰি কুরআনে এ ধরনের বাকারীতির একাধিক দা যন মি 
হয়েছে 25705345104 অর্থাৎ অভ্াচারী, অতঃপর জারজ। এটার সঠিক অ হলো সে দর অত্যাচারী, 


///.9811.5101.00 





তি ৩৯৩ 
পবিত্র কুরআনে সূরা হা-মীম সাজদাহ এবং সূরা বাকারার ২৯ আয়াতে ,:]| 0 ১:12 তল ভাল তের দক ল্য 
করলেন” বা মনোযোগ করলেন । এ বাক্যাংশ ছারা বুঝা যায় যে, পৃথিবী প্রথমে সৃষ্টি করার পর আকাশ তি কল হয়েছে । 
আপাত দৃষ্টিতে আকাশ ও পৃথিবী সৃষ্টির ব্যাপারে দুদ সৃষ্টি হচ্ছে। হযরত ইবনে আবাস (রা.) বলেন, আহ প্রথমে জনন সষ্ট 
করেন, অতঃপর আকাশ সৃষ্টি করেন। অতঃপর আকাশকে সাতটি স্তরে বিন্যস্ত করলেন, তারপর জন্মিনকে প্রশন্ত বে লরি 
দিলেন । ফলে আয়াতদ্বয়ের মধ্যে কোনো দ্বন্দ থাকছে না। ইমাম হাকেম হতে বর্ণিত হয়েছে_ রবি ও সোহব্পূুর উ-গ্ুল 
হঙ্গবারে পাহাড়-পর্বত' বুধবারে বৃক্ষরাজি লতাপাতা এবং বৃহস্পতি ও শুক্রবারে নভোমগুলকে সৃজন করা হয়েছে । -জালালাইন| 
কেউ কেউ বলেন ৮১ ৩০১০: ০১%1১ এবং 2256 ১১ ০০৫ 04 উভয় আয়াতেই 43১ -এর পরিবর্তে প্রকৃত অর্থে 

9১ উত্ত' হবে। অর্থ হবে- উপরস্তু জমিনকে সমভাবে বিছিয়ে দিয়েছেন। -[বাযেন, রুহুল মা-আনী] 

কেউ কেউ বলেন, ০০. অর্থ ৮) পূর্বে! যেমন কুরআন মাজীদে আছে 44 42 % 7:0০ 05:05 অর্থাৎ ০ 

72]: ফাতহুল কাদীর] প্র ্ 7 

(১/-এর অর্থ : আরব ভাষাবিদ ও মুফাসসিরগণ হতে (০ -এর কয়েকটি অর্থ বর্ণিত হয়েছে। 

ক. ৯১ অর্থ ৮ অর্থাৎ বিছিয়ে দিয়েছেন, প্রসারিত করেছেন। আল্লাহ তা'আলা জমিনবাসীর জন্য জমিনকে সমতল করে 
বিস্তৃত করে দিয়েছেন। 

ধ, 5 অর্থ /4 অর্থাৎ সমান করে দিয়েছেন, যাতে তা বসবাস উপযোগী হয়। 

গ. ইমাম রাগিব (র.)-এর মতে ৬৮১-এর অর্থ হলো কোনো বস্তুকে এর মূল স্থান হতে হটিয়ে দেওয়া । এটা আধুনিক বৈজ্ঞানিক 
দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্যপূর্ণ । কেননা বর্তমান বৈজ্ঞানিকগণের মতে পৃথিবী মূলত আকাশের একটি [নক্ষত্রের] অংশ যাকে তা 
হতে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। 

:০ও ০০০ ছারা কি বুঝানো হয়েছে? : আল্লামা জালাল উদ্দীন মহল্লী (র.) লিখেছেন যে, এখানে :(.-এর দ্বারা 

ন্দী-নালাকে বুঝানো হয়েছে এবং ৮৮৮-এর ছ্বারা মানুষ ও চতুষ্পদ জন্তুর খাদ্য যেমন গাছ-পালা, তরুলতা, খাদ্য-দ্রব্য ও 

ফলমূল ইত্যাদিকে বুঝানো হয়েছে। ইমাম কুরতুবী রে.)ও অনুরূপ লিখেছেন। 

যাহোক ৮০০ ছারা যদিও সাধারণত চতুষ্পদ জন্তু খাদ্য (যা উদ্ভিদ জাতীয় হয়ে থাকে) তাকে বুঝানো হয়ে থাকে, তথাপি 

এবানে শুধু তাই উদ্দেশ্য নয়; বরং যেসব উদ্ভিদ মানুষ ও জন্তু উভয়েরই খাদ্য ব্ূপে গণ্য, তাকে বুঝানো হয়েছে । আরবি ভাষায় 

০০ ও &5) বলতে যদিও সাধারণত জন্তু-জানোয়ারের চারণ (খাদ্য) বুঝায় তথাপি কখনো কখনো মানুষের (খাদ্যের) বেলায়ও 

তর প্রয়োগ হতে দেখা যায়। সূরা ইউসূফে আছে যে, হযরত ইউসুফ (আ.) -এর ভাইয়েরা তাদের পিতাকে বলল-4--)1 

০এ৪5721৫4 ০5 অর্থাৎ আগামী কাল ইউসুফকে আপনি আমাদের সাথে পাঠিয়ে দিন, সে খানিকটা বিচরণ করে নিবে 
এবং বেলা-বেড়া করবে । সুতরাং অত্র আয়াতে জঙ্গলে বিচরণ করে ফলমূল খাওয়াকে 552 শব্দ ছারা বুঝানো হয়েছে। 

এসব কিছুই আল্লাহ ও জীব-জন্তুর কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। এর মাধ্যমে তাদের আহার ও আরামের ব্যবস্থা করেছেন। 

কাজেই আল্লাহর নিকট তাদের নত হওয়া এবং তার শুকরিয়া আদায় করা উচিত৷ . 

পানি এবং চারণভূমিকে পাহাড় গাড়া”র উপর অগ্থাগামী করার কারণ : আল্লাহ তা'আলা প্রথমে বলেছেন- ০০» 

৬৯) ৩ 2১ তারপর বলেছেন (০.1 অথচ ভূমি বিন্যস্ত করার সময় প্রথমে পাহাড় সংস্থাপন করেছেন, তারপর 

ঝরনাধারা এবং চারণভূমির ব্যবস্থা করেছেন। এটার জবাবে বলা হয় যে, খাওয়া-দাওয়া এবং পানীয় বস্তুর গুরুত্ব বুঝানোর জন্য 

সেগুলোকে মুকাদ্দাম করা হয়েছে। ফাতহুল কাদীর] 

এর অর্থ : 2..৮3/এর অর্থ 2১3 সংস্থাপন করা, সুদৃঢ় করা, মজবুত করা । আর আয়াতে কারীমায় অর্থ হবে- আল্লাহ 

অআলা পাহাড়কে পেরেক হিসেবে দিয়ে জমিনকে সুদৃঢ় করেছন, মজবুত করেছেন। কুরতুবী] 

পাহাড় স্থাপন ও পানি এবং গাছ-পালা সৃষ্টির অর্থ ও রহস্য : ১)--৯-:--এর অর্থ হলো জমিনের মধ্যে 

পহাড়-পর্বতকে সূদৃঢ়ভাবে স্থাপন করে দেওয়া, যাতে জমিন হেলেদুলে না পড়ে । 

১3161 তথা খনি বের করার অর্থ হলো হী নালা সম সৃষ্টি করা, যাতে পনির ঘারা মানুষ ও নানয জীব জীবন ধারণ 

করতে পারে। 

৮100 তথা চারণতূমি সৃষ্টি করার অর্থ হলো গাছপালা ও শস্যদানা ও অন্যান্য জীবনোপকরণ সৃষ্টি করা যাতে মানুষ ও 

সদ্য ধাণীর জীবিকার ব্যবস্থা হয়। 


///.99111./58101.00]া 


৫7554 


22521248) ৮০2 






টাক ০ 


৪০৫47 ১ 


পাত 5 








*১৭। 2) ৫ 


লজ 


এ টিবি 
৩421412 লে 
পপ ৮54৫৮ 





০৮০ ৩৫. 


পান 


শি াটিশট টুল 


এ আহ মহাসট উপস্থিত হবে ছিতীয় শিক্ষা 
যুশকার ৷ 

সেদিন মানুষ স্বরণ করবে এটা 10 হতে 2. যা সে 
সাধন করেছে দুনিষ্ায় পুণ্য ও পাপ। 

জার প্রকাশ করা হবে উন্মক্ত করা হবে জাহান্নামকে 
জিত অক দরশককুলের জনয সকল দর্শকের 


জন্য ৷ আর 1)-এর জওয়াব হলো পরবতী । 





(৩ ..৮$ ৩৭, অন্তর যে বিরু্াচরণ করেছে কুফরি করেছে। 


ডি 2 





০১৬ 


০০ ক ১১01 





৬১ 


চি স্‌ চিন 


25 


সপ এ 








বাপ কতরত 


৬৮৫০০০%৩% র্ 
-০ দর ৩১০ 








উর ৩০৩৪ চাচি রি 
প্র ০৪৫০৯: 2৩01 9 ৮০০৩ 
এ টা 

-455/4204০5 ক 








ঁ ৮85০৮ ০50 425, 


1. 4৫5 ৩৬৩৫ 





গা ০ ১৫25 4525 225০০ 
3৮5০4 5 4০৮ 
-1784425 রী 





১০৩9551৮225 উজ ডিভি 


5১2৩ 


. ক ০০ 
///.9911 


|5.1% ৩৮. 


1 
১১৪8০ 


১668৪. 


আর পার্থিব জীবনকে প্রাধান্য দিয়েছে কৃপ্রবৃততি 
অনুসরণ করে! 


“৭ ৩৯. নিশ্চয় জাহান্নাম হবে আবাসস্থল তার ৃ 





. আর যে তয় করেছে তার প্রতিপালকের সম্মত 
উপস্থিতিকে তার সম্দুষে হাজির হওয়াকে আর 
নফসকে বারণ রেখেছে লফসে আম্মারাহকে নফসন 
খাহেশ হতে যে খাহেশ অনুসরণে ধ্বংস অনিবার্য । 
£ ৪১. নিশ্চয় জান্নাত তার আবাসস্থল জবাবের সারমর্ম এই 
যে, পাপাচারী জাহান্নামে যাবে এবং বাধ্যানুগত বাকি 
বেহেশতে গমন করবে ৷ 
তারা তোমাকে জিজ্ঞাসা করে অর্থাৎ মকাবা৯ 
কাফেরগণ কিয়ামত সম্পর্কে, এটা কখন সংঘটিত 
হবে তা কখন সংঘটিত হবে ও প্রতিষ্ঠিত হবে। 
কি সম্পর্ক 2:52 শব্দটি, ৫ ও ৩৭ অর্থে ব্যবহৃত 
তোমার এই আলোচনার সাথে অর্থাৎ তোমার নিকট 
এর ইলম নেই যে, তুমি তা আলোচনা করবে, 
তোমার প্রতিপালকের নিকটই এর শেষ সীয়া এর 





ডা ৪২. 





€ ৪৩. 





66 ৪৫ তুমি তো ভয় প্রদর্শনকারী তোমার ভয় প্রদর্শনই ডে 


উপকার করবে তাকে যে ডয় করে একে তাং করে 


১/5901.০0া 





ভরসার ২5 হবে যেন তারা [ন করেনি তাদের কবর 

টি ৮5252 3 55 ঘন তারা অবস্থান করেনি তাদের কবরসমূহে 
নট ৫31 পল শি) 
5 এক সন্ধ্যা কিংবা এক সকাল মাত্র অর্থৎ একদিনের 





4 ।% 11421 21 £ পর ৫ঠ%5+ 5০ 
৮1০সপশি। ৮৩০] ভোট ০9০৮ সন্ধ্যা বা এর সকাল । সকালের সম্পর্ক সন্ধ্যার সাথে 
রঙ 
টা ্ল তত ০ চি তু 
174 15 58 | এ জন্য করা হয়েছে, যেহেতু এরা পরস্পর 
৮:59. 220 6৫] 6 তে অঙ্গাঙ্গিভাবে জড়িত । কেননা এরা দিবসের দু'পা্ত ৷ 
(১2১০০) ০শ৪ ০১ ০০৮ ৮০ আর বাক্যটির ব্যবধানের কারণে এই 01 বা 


চিএ সম্পর্কিতকরণের মধ্যে সৌন্দর্য সৃষ্টি হয়েছে। 





তহক্কীক ও তাল কী 
7৪) ৪2) 6.৬ 26:৮৮ ০৮০ 


এপ ৩০৮৮ ৮৭ ৮ এ আয়াতটির মহল্রে ই“রাব : এ আয়াতটির মহল্পে ই'রাব নিয়ে নাহুবিদদের মধ্যে মতানৈক্য 

দেখা যায় ৫141 হতে 4:৫ অথবা ১০০ হয়েছে। 

কারো যতে- 45:৫1 £40 হতে এ: হয়েছ, তখন তা মারফূ' হবে কিনতু াহ্িকভাবে 4 শন্দের উপরে £2 দেখা যায়। 

কেননা কৃফাবাসীদের মতে 4 ক্রিয়ার দিকে £/-০ হওয়ার কারণে ₹৫ হয়েছে! 

কেউ কেউ বলেছেন, 4/:2-এর -/,% হিসেবে ৬:%.2:2 হয়েছে। 

কারো মতে ১ উহ্ ক্রিয়ার মাফউল হিসেবে মানসূব হয়েছে। আর তা 44ট0-এর তাফসীর হয়েছে। 
-ফাতনুল কাদীর, রুহুল মা"আনী] 

৪৮ ৩৫ আয়াতের মহল্লে ই'রাব : পূর্বে উল্লিখিত 1) যদি 454 হয়, তাহলে 54474 (50 এ শর্তের জবাৰ হবে। 

কারো মতে 1$-এর জবাব উহা আছে। আর এ উহ্য জবাবের ব্যাখ্যা হলো ৮452 (50 রুহুল মা*আনী] 

৬৪০ ৮এর ৫ সর্বনামটির মহাল্লে ই“রাব : ৫১ সর্বনামটি 0-54 ৮:৯০ এমতাবস্থায় ৯ -৫//-55% অর্থাৎ 

এ সর্বশামটির কোনো মহল্লে ই'রাব হবে না। 

মধবা, 4৯ সর্বনামটি ১৯-৫-এর দিকে ফিরেছে, তারকীবে মুবতাদা হয়েছে। আর এ ৫৯ দিয়ে বাক্যটিকে ৮১০ করা 

ইয়েছে। তখন অর্থ এই দাড়াবে যে, এ জাহান্নামই তাদের ঠিকানা । এটা ছাড়া তাদের আর কোনো ঠিকানাই নেই। 


“বহুল মা'আনী] 


হায়াতের পূর্বাপর যোগসূত্র : পূর্বোক্ত আয়াতসমূহে আল্লাহ তা'আলা আকাশ ও জমিনের সৃষ্টি সম্পর্কে বিশদ ব্যাথ্যা দিয়েছেন, 
সারা একথা প্রমাণিত হয়েছে যে, তিনি হাশর-নশর-এর উপর শক্তিশালী প্রথম সৃষ্টি ছিল কঠিন, কিন্তু প্রথমবার-ই যখন তিনি 
করেছেন, দিতীয়বার সৃষ্টি করা তর নিকট একেবারেই সহজ । এ কথা যখন প্রমাণিত হয়ে গেল, তখন তিনি এ হাশরের 
বত প্রকাশ সম্পর্কে আলোকপাত শুরু করেছেন। ইরশাদ হচ্ছে- ..€-/2)1 ৯:৫1 -কাবীর! ূ 
পেছনে +৫এ 05 আয়াত দ্বারা মানব জীবনের সমস্ত ১125 [জীবিকা]-এর অবস্থা আলোচনা করা হয়েছে, এখন ১০ 
(ধান) সম্পর্কে আলোচনা শুরু হয়েছে। [অর্থাৎ পূর্বে দুনিয়ার আলোচনা ছিল, এখন আখেরাতের আলোচনা শুরু হয়েছে] 
ক ৯১০০১০০১১১৭ ৬ ০ 0৫৫ উক্ত আয্াত কর়টির শানে নৃহূল : উক্ত আয়াত কয়টির একাধিক শানে নুযুল 
বত হয়েছে। 
////.9811.59101.00 


৩৯৮৬ অফস্চরে জললহ্ীন : আরবি-জহলা, সম্তম বড! ৩০তম প্রক ] 


১. রসুল মুফাসসিরীন হহরুত জানদুল্লাহ ইবনে আববাস কো.) হতে বর্ষিত শ্রাছে বে 
ওমায়ের (রো.) ও তার ভাই আব্‌ আমির ইবনে ওমারেরে শানে নাজিল হয়েছে। এ দুই 
ভাই বিপরীতধহী 
অধিকারী ছিলেন ফুসআব ইকনে ওমা (রা) ছিলেন পর্ব মুন, আশেকে সু তাপ চি 
আবু আমির ছিল কাফের । রাসূলে কারীম ২ -এর শ্রাপের শত্রু এবং দুদিয়াদার । আবৃ আমির হখল বদরের যুদ্ধ 
মুসলমানদের হাতে বন্দী হয় তখন মুসআবৰ ইবনে ওমায়ের (রা.)-এর খাতিরে সাহাবীপণ তাকে বাখেলনি । হযরত মুসা 


রো.) তা শুনে ক্ষিত্ত হন এবং তাকে বাধার জন্য বলেন । তিনি আরো বলেন যে, তাকে মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে নেওয়ার 
যথেষ্ট টাকা-পরসা ও সম্পদ তার মায়ের নিকট রয়েছে । ? টি নি 





আল্লামা কাশ্শাক (র.) উল্লেখ করেছেন বে, উদের যুদ্ধে মুসআাব (রা.) তার ভাই আবূ আমিরকে হত্যা করেছিলেন 
উহনদের ময়দানে যখন অন্যরা নবী করীম 253 -এর পাশ হতে সরে গিয়েছিল, তখন মু্গআব ইবনে ওমায়ের (রা.) নিজের 
জীবন দিয়ে মহানবী 2333-কে রক্ষা করেছিলেন । নবী করীম 23 -এর চেহারার সঙ্গে তার চেহারার মিলছিল। 
তার এ আত্মত্যাগে সন্তুষ্ট হয়ে নবী করীম 22 তার জন্য দোয়া করেছিলেন। রাসূলে কারীম 23 সাহাবীগণকে বলেছেন 
যে, আমি তাকে এমতাবস্থায় দেখেছি যে, তার গায়ে দামী দু'খানা চাদর রয়েছে এবং তীর জুতার ফিতা ছিল স্বর্ণের € 
মুসআব (রা.)-কে নবী করীম 2533 হিজরতের পূর্বে মদীনায় পাঠিয়ে ছিলেন নবদীক্ষিত সুসলিমদেরকে দীনের তা 
দেওয়ার জল্য । 

২, হযরত ইবনে আববাস (রো.) হাতে অন্য এক বর্ণনা অনুষায়ী প্রথমোক্ত আয়াতগুলো মুসআব এবং আবু আমিরের ব্যাপারে ক 
শেষোক্ত আয়াতগুলো আবু জাহলের শানে নাজিল হয়েছে। 

৩. কেউ কেউ বলেছেন, প্রথম প্রকারের আয়াতগুলো ন্যর ও তার ছেলে হারিছ-এর ব্যাপারে অবতীর্ণ হয়েছে 
মূলত আলোচ্য আয়াতগুলো কারো ব্যাপারে খাস নয়; বরং সকল মু'মিন ও কাফেরের ব্যাপারে প্রযোজ্য । এর সারকথা হলে, 
আল্লাহর নাফরমান জাহান্নামী হরে এবং তীর আনুগত্যকারী জান্নাতী হবে। 


পতঠিতত্ল 


6022- ৩০ , আক্লাতসমূহের শানে নুষূল : মন্তার কাফিররা বারবার বিদ্রপ করে মহানবী শু -কে জিন 
করত যে, হে মুহাম্মদ! তুমি যে কিয়মাত (বা পুনরুথান)-এর ওয়াদা করছ তা কবে সংঘটিত হবে? মূলত তা জানা ও মন 
উদ্দেশ তারা জিজ্ঞাসা করত না; বরংবিদ্রুপ ও রসিকতা করার জন্য তারা এনরপ প্রশ্নের অবতারণা করত । তাদের এ ধরলে 
প্রশ্নের জবাবে আল্লাহ তা-আলা উপরিউক্ত আয়াত কয়টি নাজিল করেন । 


পা ৫ 


০৫ড144এর মধ্যকার , ৫ -এর অর্থ : উক্ত আয়াতে“ অক্ষরটি ৮225 (ধারাবাহিকতা) বুঝানোর জন্য হয়েছে! 
রে দুনিয়ার সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছ, আর এখানে দুয়া ধংস হওয়ার উল্লেখ করা হযেছে। কারণ সুর পর 
ধংস তা ছাড়া ূর্বো্ত আয়াতসমূহে যে (সঙোগ উপকরণা-এর উল্লেখ করা হয়েছে, মানুষ এর কিরূপ বাবহও হর? 
কিমামতের দিবসে পুচ হিসাব দিতে হবে। সুতরাং কাজের পরই পরিপাছের ধারাবাহিকতায় এর প্রতি 
্ ৫ নিযে 
উহ 105 -এর মধ্যস্থিত 11-এর জবাব কি? : আলোচা আয়াতে 151:এর জওয়াৰ সম্পর্কে মুফাস্সিরগণের 
ঘভামভ দেখা যায় । 
্ ্ ॥প ঠা রব নত ঘটি হে 
ক. আতা লাল উদ্ী মহতী (র.)-এর মতে 13-এর জওয়াব হলো 2-7৮ ১০ 04 অর্থাৎ যখন কা ট 
আতর পর করবে, হারামকে প্রতোক দৃষ্টান্ত সে পেশ করা হবে: তখন অনা 
হবে ভাহানাহী এবং আল্লাহর ফরমাবরদারগণ হবে জান্নাতি । এটা জমছরের মাযহাব! টি 
খ. হতে তা তে 0 এর জওয়ান উহ রয়েছে, তবে সেই উহা জা কি তার ব্যপারে বিডি ভিত 
ভহা ভওয়াব হলে: 12656 অর্থাৎ তারা প্রত্যক্ষ করবে। 
ভা হলো 1245 অর্থাৎ তারা জানতে পারবে । ূ আক 
অথবা জে 2৫601244948 0467 45135 4% অর্থৎ তখন জাহানামীদেরকে জাহারাওি জানো 


নর 


জানত প্রকিট করলেন হরে । ভিরিনান 


১. লি 


//৬/.6211./59101.00া 


4480 -এর মর্মার্থ :1150র অর্থ নিরূপণে মুফাসসিরীনের পক্ষ হতে কয়েকটি মতামত প্লক্ষিত হচ্ছে: 

১ এ মহাবিপদ যা অন্যান্য সকল বিপদকে ঢেকে ফেলবে। 

২ হযরত হাসান রে.) বলেন, শিশ্গার দ্বিতীয় ফুঁক। 

৩. হযরত যাহ্হাকসহ আরো কয়েকজনের মতে কিয়ামত, কিয়ামতকে £40% বলা হয়েছে; কেননা এটা অন্যান্য গিবত হতে 
তয়াবহতার দিক হতে বড় হবে। 

৪. ইমাম মুবাররিদ বলেন, আরবদের নিকট 44 বলা হয় হ2১1/বা বিপদকে যা শক্তির বাইরে হয়। আমার ধারণা যে. ? 
শব্দটি তাদের প্রচলিত কথা ৮: ০5:64 হতে গৃহীত হয়েছে। কেননা এটা এ সময় বলা হয়ে থাকে, যখন ঘোড়া 
তার গতিতে পূর্ণ শ্ত ব্যয় করতে শুরু করে । ৮.1 বলা হয় এ সময় যখন নালা সম্পূর্ণ পানিতে ভর্তি হয়ে যায়। 

৫. মুজাহিদসহ আরো কয়েক জনের মতে % ৫ বলতে এখানে এ সময়ের কথাকে বুঝানো হয়েছে, যে সময় বেহেশতীকে 
বেহেশতে এবং দোজখীকে দোজখে পৌছে দেওয়া হবে । “ফাতহুল কাদীর, রুহুল মা*আনী] 
সাইয়েদ কুতুব শহীদ (র.) বলেন, দুনিয়ার জীবন ভোগের জীবন, সুবিধার জীবন; কিন্তু & ভোগ সৃষ্ষম এবং মজবুতভাবে 
সুনিযনত্রিত, এ ভোগ এমন একটি নিয়মের অধীনে যে নিয়ম পূর্ণ সৃষ্টির সাথে সম্পৃক্ত । তবে এ ভোগ একটি সীমায় গিয়ে 
বিদায় নিবে, আর এসে পড়বে মহাবিপদ যে মহাবিপদ সকল কিছুকে ঢেকে ফেলবে । ঢেকে ফেলবে পূর্ণ সৃষ্টিকে আকাশ, 
জমিন আর পাহাড়-পর্বতমালাকে। 

৬. ইবনে আবী শায়বা, ইবনুল মুনযির, কাসেম ইবনুল ওয়ালীদ (র.) হামানীর কথার উদ্ধৃতি দিয়েছেন যে, ৭:20 £51%0 সেই 
মুহূর্ত, যখন দোজখীদেরকে দোজখের দিকে নিয়ে যাওয়া হবে। “নুরুল কোরআন] 

হাশরের ময়দানের অবস্থা : পরলোকে অবধারিত পুনরুথানের সত্যতা সম্বন্ধে নিজের অলৌকিক সৃষ্টিশক্তির বিষয় বর্ণনার পর 
আল্লাহ তা'আলা বলছেন, যেদিন সে মহাসংকট দিবস উপস্থিত হবে, সেদিন মানব নিজেদের কৃতকর্মকে স্মরণ করবে এ দিনই 
সেই ভয়াবহ জাহান্রামকে সকলের সম্মুখে প্রকাশ করা হবে ৷ তখন অবস্থা এরূপ হবে, যে ব্যক্তি সত্যপথ ছেড়ে নাফরমানি 
করেছে এবং পরকালের প্রতি আস্থাহীন হওয়ার কারণে দুনিয়ার জিন্দেগিকে অগ্রাধিকার দিয়েছে, তার জন্য জাহান্নামই বাসস্থান 
হবে। আর যে ব্যক্তি দুনিয়ায় থাকতে নিজের প্রস্থ সম্মুখে দণ্ডায়মান হওয়াকে ভয় করেছে, অর্থাৎ পরকালের প্রতি পূর্ণ বিশ্বাস 
রলধার কারণে হাশরের বিচার সম্বন্ধে ভয় পোষণ করেছে ও আত্মাকে কুপরবৃত্তির হাত হতে বাচিয়ে রেখেছে অবশ্যই তার স্থান 
বেহেশতে হবে । বেহেশতে তার কোনো কামনাই অপূর্ণ থাকবে না। 

রমূল্লাহ হস বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে ব্যভিচার হতে বিরত থাকে, কিংবা আল্লাহ্‌র ভয়ে ভীতসস্্স্ত হয়ে নির্জনে রোদন 

করে, এরূপ ব্যক্তিকে আল্লাহ মহান আরশের ছায়ায় আশ্রয় দান করবেন । বুখারী ও মুসলিম] 

২: ৩ আয়াতাংশের (৫-এর অর্থ : 42 (4-এর (৫ দুধরনের হতে পারে_ এ 

ক. এ মাওসূলাহ্‌, এর সেলাতে একটি সর্বনাম উহ্য রয়েছে। তা হলো * তখন মূলবাক্য এভাবে হবে ৮১:০০ 4444 
£৩25- 

খ. ৬ মাসদারিয়াহ্‌, তখন মূলবাক্য এভাবে হবে যে, £224. 07314444155 রুহুল মা'আনী, ফাতহুল কাদীরা] 

৩০৩ 445531540515 এর মর্সার্থ: কিয়ামত দিবসে প্রত্যেক ব্যক্তি নিজের ভালোমন্দ কৃতকর্মের প্রতি লক্ষ্য করবে, 

দেখতে পাবে যে, সমস্ত কর্মকাণ্ড দফতরে লিপিবদ্ধ রয়েছে। অথচ তা সে চরম গাফিলতির দরুন অথবা অধিক সময়ের ব্যবধানে 

অধবা হাশরের ময়দানে ভয়াবহতার কারণে অথবা নিজের কৃতকর্মের কারণে একেবারেই ভুলে গিয়েছিল। যেমন আল্লাহ 
আ'আালা বলেন, 1১545210151 এরূহুল মা'আনী] 

মানুষ যখন নিজেই প্রত্যক্ষ করবে যে, যে হিসাব-নিকাশ হবে বলে তাকে আগাম খবর দেওয়া হয়েছিল, তাই আজ সম্মুখে 

উপস্থিত, তখন তার হাতে তার আমলনামা এসে পৌছার আগেই দুনিয়ার জীবনে তার নিজের কৃতকর্ম এক একটি করে তার 

স্বরণে ভেসে উঠবে । এপ যে হতে পারে কোনো কোনো লোক এ দুনিয়ায়-ই তার অভিজ্ঞতা লাভ করে থাকে। কেউ যদি 
এমন কোনো কঠিন বিপদে নিপতিত হয়, যখন মৃত্যুর সম্মুখে উপস্থিত বলে মনে হয়, তখন তার নিজের অতীত জীবনে সংঘটিত 
সমস্ত ঘটনা ও কাজকর্ম ফলের বূপালী পর্দার মতো মানস পটে সহসাই ভাহ্বর হয়ে উঠে । 

হনুধ তার কৃতকর্ম স্মরণ করবে, স্ৃতিপটে উপস্থাপন করবে, এমতাবস্থায় তার আফসোস আর আফসোসই বাড়বে, অন্য কোনো 


৯ 


কারে আসবে না। আর কিছুক্ষণ পরে সেই ওয়াদাকৃত প্রকট শাস্তি পাবে-এ কথাও তার স্মৃতিপটে ভাসতে থাকবে -যিলাল] 
///.99111./568101.00]া 


৩১৭ 





গোপন থাকবে না। 


2১1৮-2জিও চিলি ররর নিঠাগিরাতেজে 
ফাতহুল কাদীর, কুহুল মাআনী! 
এক কথায়, সেদিন জাহান্রাম সকলের নিকট প্রকাশিত হবে, কারো নিকট গোপল থাকবে না । 
শব্দটি ভাশসীদযুক করার কারণ : মূলত (4. 158 বাবে 4) হতেও 4 ০4 অর্থ প্রকাশ করা' আসে; কিন্তু এ বা 
ইর্তে ঈগাহ বাবহার লা করে বাবে ১:১০ হতে তাশদীদুত রিয়া বাবহার করা হয়েছে। কেলনা-42 45742314456 
০০৩০ 174 (শন্দের মধ্যে বেশি অক্ষর হলে অর্থও বেশি) বুঝায়! এ কথা বলার অপেক্ষা রাখে না যে, ০৫৮২5 যুক্ত শব 
বন পরতে একটু 5১০ অনুপ অর্থও ০১১০ বা কঠিন। 
সাইয়েদ কুতুব শহীদ (র.) বলেন, ৬:% শব্দে তাশদীদয়ুক্ত হওয়ায় অর্থেও তাশদীদ বুঝায় । এমতাবস্থায় দর্শকের অবস্থা হিসেবে 
জাহান্নাম দেখা যাবে। ঘে যত মারাত্মক তার দৃষ্টিতে ততই মারাঝ্মক অনুভূত হবে। -যিলালা 
৬৮৪ আয়াতাংশ দারা উদ্দেশ্য : কারা দেখবে এ ব্যাপারে মতানৈক্য দেখা যায়- 
কারো মতে, কাফেরগণ দেখবে মু'মিনগণ নয়- মূলত প্রতোক দর্শকই দেখবে । তবে মুমিনগণ দেখামাত্র আল্লাহর নিয়ামতের 
কদর বুঝতে পারবে যে, আল্লাহ তাদেরকে এমন জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়েছেন, কিন্তু কাফেরগণের চিস্তার পরিবর্ধন ঘটবে, 
পূর্বের স্থায়-ছুতাশ আরো বৃদ্ধি পাবে। ফাতহুল কাদীর] 
জাহান্নাম প্রকাশিত হওয়ার সাথে সাথে প্রত্যেক চক্ষু ও দৃষ্টিবান ব্যফি তা দেখতে পাবে। তাতে মুমিন ও কাফের উভয়ই শাদিল, 
কিন্তু তা একমাত্র কাফেরদের আবাসস্থল, ভা মিলাগি জার উর দিছে ভুরি করে হানে এব্যাহায পিজলা এছ? 
আয়াত পূর্ণ সহযোগিতা করছে। যেমন-1/1/ 415 (হতে 125% (53144 ৫ তবে শুধু কাফিরদের ব্যাপারে 
একটি আয়াত পায় যায় ৫3475454354 খানে 53৫ দের জনয বাস কর হয়েছে তখন জবাব দেওয়া য় 
যে, প্রকাশিত করা হবে ০34 দের জন্য, কিনতু মুমিনগণ যখন এর পার্শ্ব দিয়ে অতিক্রম করতে থাকবে তখন তা দেখবে 
র্‌ 4কাবীর 
৬১০০ 6৯ 8৯0৮ ৮৯০ 0০৩ ৪155 4415৪ : আল্লাহ তা'আলা আলোচ্য আয়াতে কারীমাসমূহে 
আল্লাহর নাফরমানদের কার্যকলাপ ও এর পরিণাম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেছেন । সুতরাং ইরশাদ হচ্ছে- 
যারা এ দুনিয়ায় অবস্থানকালে সীমালঙ্ঘনে লিপ্ত হয়ে কুফরকে এখতিয়ার করেছে, নিজের কুপ্রবৃত্তিকে অনুসরণ করত দুনিয়াকে 
আখেরাতের উপর প্রাধান্য দিয়েছে আখেরাতে তার আবাসস্থল হবে জাহান্নাম তথায় সে স্থায়ী আজাব ভোগ করবে৷ 
অপরদিকে যে ব্যক্তি ঈমান আনয়ন করেছে এবং এ ভয় করেছে যে, পরকালে আল্লাহর সম্মুখে দীড়িয়ে তাকে তার প্রতিটি 
কাজকর্মের হিসাব দিতে হবে। তার কৃতকর্মের জবাবদিহি করতে হবে । উপরস্তু সে নিজেকে কুপ্রবৃত্তির অনুসরণ হতে বিরত 
রেখেছে, আখেরাতে তার আবাসস্থল হবে জান্রাত, তথায় সে চিরকাল শান্তিতে অবস্থান করবে । 
পরকালে ফয়সালার মাপকাঠি [ভিত্তি] কি হবে? : পরকালে আসল ফয়সালার ভিত্তি কি হবে এখানে সংক্ষিপ্ত কয়েকটি ডে 
তা বলে দেওয়া হয়েছে। বস্তুত দুনিয়াই জীবনের একটি আচরণ এবূপে যে, মানুষ আল্লাহর দাসত্ব সীমা অতিক্রম করে সৃষ্ট 
আল্লাহ দ্রোহিতায় নিমজ্জিত হবে এবং সিদ্ধান্ত করে নিবে যে, যে কোনো উপায়েই সম্ভব দুনিয়ার স্বার্থ সুযোগ-সুবিধা ও স্থল 
আস্বাদন লাত-ই তার চরম লক্ষ্য । অন্য একটি আচরণ এক্প যে, এখানে জীবন যাপন করতে গিয়ে প্রতিটি ব্যাপারে মানুষ 
পরকালে আল্লাহর নিকট হাজির হয়ে হিসাব-নিকাশ দিতে হবে | এ কথা মনে রাখবে এবং নফসের খারাপ বাসনা-কামনা দমন 
করে রাখবে । এ কথা মলে রাখবে যে, এখানে যদি সে নিজের প্রবৃত্তির তাকিদ মেনে নিয়ে জায়েজ নাজায়েজ নির্বিশেষে স্বার্থ ও 
সুযোগ সুবিধা লাভ করে তা হলো সে আল্লাহর নিকট কি জবাব দিবে, নিজের সে কাজের কি কৈফিয়ত দিবে? মানুষ এ দুনিছয় 
উপরিউক্ত দু' আচরণের মধ্যে কোন প্রকারের আচরণ গ্রহণ করল, পরকালে তাই হবে চুড়ান্ত ফয়সালার মাপকাঠি (ভিত্তি, 
প্রথমোক্ত ধরনের আচরণ যারা এখানে গ্রহণ করবে জাহান্নামই হবে তাদের চূড়ান্ত পরিণতি । পক্ষান্তরে যারা দ্বিতীয় প্রকাবের 
আচরণ গ্রহণ করবে, জ্ান্রাতে যাওয়া ও থাকাই হবে তাদের ভাগ্যলিপি। 


////.9811.5101.00 


....তাফসীরে, জালালাইন.. আরবি-বাংলা, সন্তুম ২3 . ০০তম পাবা। 


4 আয়াতাংশের উদ্দেশ্য : 250 বলতে কি বুঝানো হয়েছে? এ ব্যাপারে ঘুফ।-লরীলের পক্ষ হাতে দযকণ লাখ্যা 

পাওয়া যায়” 

১4/৪৫/544৬ ৬ 35 অর্থাৎ যে তার প্রত্ুর সামনে তার নিজের দণ্ডায়মানকে ভয় করেছে। 

২ হ্যরত রবী" বলেন, ৮৮: 2৮ 4752 অর্থাৎ হিসাবের দিন তার নিজের অবস্থানকে তয় করেছে। 

৩. হযরত কাতাদাহ্‌ বলেন_ ৫৮:40 22 23 ০৩৫৪ $ অর্থাৎ আল্লাহর জন্য একটি অবস্থান রয়েছে মু'মিনগণই এ 

অবস্থানকে তয় করে। 

৪. হযরত মুজাহিদ বলেন, ৬34)1 ৯1৮2 4:54101 ০ ১340 ০ 2524 24 অর্থাৎ এটা হলো দুনিয়াতে পাপ করার সময় 

মু'মিন ব্যক্তি আল্লাহকে ভয় করে, যেন তা হতে বিরত থাকতে পারে। [ফাতহুল কাদীর! 

আত্মাকে প্রবৃত্তি হতে বিরত রাখার গুরুত্ব : কুপ্রবৃত্তি হতে আত্মাকে বিরভ রাখা, ধৈর্যের সাথে দুনিয়ার জন্য অশ্লীলতা হতে 

মনকে নিয়ন্ত্রণ করাই উক্ত আয়াতের উদ্দেশা ৷ ভালো দিকগুলোকে গ্রহণ ও নিছক দুনিয়ার ভোগকে বর্জন করা দরকার । দুনিয়ার 

কুররিম চাঝচিক্যে নিজেকে ভাসিয়ে না দেওয়া; বরং যতটুকু করলে দুনিয়াও চলে আখেরাতও পাওয়া যায়; আখেরাতের ক্ষতি হয় 

নাততটুকু গ্রহণ করা বৈধ । হযরত ইবনে আব্বাস ও মুকাতিল (রা.) বলেন, কোনো এক ব্যক্তি পাপ করার ইচ্ছা করল; কিন্তু 

সাথে সাথে আল্লাহর দরবারে উপস্থিত হয়ে হিসাব দেওয়ার কথা স্মরণ করে ভয় করল এবং তা ছেড়ে দিল একেই ,4%)1.% 

5479 বলা হয়। “রুহুল মা'আনী] 

5459০420৮57 26৮ 05 এদিন ৮505 24085: উল্লিখিত আয়াতে আল্লাহ তা*আলা 

কিয়ামত সম্পর্কে কাফেরদের জিজ্ঞাসা ও এর জবাব উল্লেখ করেছেন। সৃতরাং ইরশাদ হচ্ছে যে, হে হাবীব! মন্ধায় কাফেররা 

আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে যে, এটা কখন সংঘটিত হবে? অথচ এর সাথে আপনার কি সম্পর্ক? যতক্ষণ পর্যন্ত 

আমি আপনাকে তা অবহিত না করবো ততক্ষণ আপনার পক্ষে তা জানা আদৌ সম্ভব নয় । একমাত্র আল্লাহই তা জানেন। আল্লাহ 

ছাড়া আর কেউ তা জানে না। 

মনকার কাফিররা রাসূলে কারীম 322: -কে বারবার এ প্রশ্ন জিজ্ঞাসা করত; কিনতু প্রকৃতপক্ষে কিয়ামত আগমনের দিন সন বা 

তরিধ জেনে নেওয়া তাদের উদ্দেশ্য ছিল না; বরং বিদ্রুপ ও ঠান্টা করা এবং একে নিয়ে তামাশা বা রসিকতা করাই ছিল তাদের লক্ষ্য । 

4 ১৫এর মর্মার্থ : 

১. অমর মুফাসসিরীনের মতে- ৮4.24 0৫ অির্থ 42054৮4১০৪০ অর্থাৎ কখন কিয়ামত সংঘটিত হবে? 

২. ইমাম ফাররা (র.) বলেন, ৫৮০০ .4-44 অর্থাৎ কিয়ামত কায়েম হওয়ার শেষ সীমা কি? নোঙ্গর দ্বারা যেরূপ নৌকার 

সীমা নির্ধারণ করা হয় তেমনি কিয়ামতের সীমা কোথায়? এ ব্যাপার তাদের প্রশ্ন 

৩. আহ্‌ উবায়দা (র.) বলেন, ৮: ৯3-০১-৫5১৫ অর্থাৎ জাহাজের যেখানে চলন শেষ হয় সেখানে এর ৬: বা 

শেষ সীমা। ফাতহুল কাদীর] 

৫৬১১০ 25" 455. 

১. আল্লামা শাওকানী (র.) বলেন, এর অর্থ হলো- হে রাসূল! কিয়ামত সম্পর্কে আপনি কিছুই জানেন না। এটা তো একমাত্র 

আল্লাহই জানেন। এটা কাফেরদের প্রশ্নের একটি জবাব। অর্থাৎ কোথায় কিয়ামতের জ্ঞান, আর কোথায় আপনি? এই 

ব্যাপারটি আপনার জানার কথা নয় যে, তারা এসে আপনাকে প্রশ্ন করতে থাকবে। “ফাতহুল কাদীর] 

২. ইমাম রামী (র.) বলেন, এর অর্থ- আপনি-ই সেই কিয়ামতের একটি শ্মরণ। অর্থাৎ আমি (আল্লাহ) আপনাকে শেষ নবী করে 
। আর “শেষ নবী' বলাটা-ই কিয়ামতের একটি নিদর্শন | 'কিয়ামত নিকটবর্তী” এ কথা বুঝানোর জন্য 'আপনি শেষ 

নবী' এ দলিলই যথেষ্ট । অতএব, কিয়ামতের প্রতি গ্রহণ করা ওয়াজিব, প্রশ্ন করার মধ্যে কোনো ফায়দা নেই। কাবীর 

ও. আনটামা ইবনে কাছীর (র.) বলেন, এর অর্থ- কিয়ামতের জ্ঞান না আপনার কাছে দেওয়া হয়েছে, আর না কোনো মাখলুকের 

কাছে; বরং পূর্ণ জ্ঞান একমাত্র আল্লাহর কাছে রয়েছে। নির্দিষ্টভাবে তিনিই জানেন। যেমন- অন্য আয়াতে আল্লাহ বলেন, ৬ 

50145 ৮.5 ৫৫ অর্থাৎ বলুন, কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর নিকটে । -ইবনে কাছীরা 

আল্লামা জালালুদ্দীন মহতী (র.) বলেন, এর অর্থ হলো তা তো আপনার জানা নেই যে, আপনি তাদেরকে অবহিত করে 

দষেন। জালালাইন] 





///.9811.5101.00 


তাফসীরে জালালাহইন : আব্রবি-বাহলা, সন্ভম ধও [৩০তম পারা? 






কিয়ামতের ভয়ে ঘারা ভীত, তাদের জন্য আপনি ভয় প্রদর্শনকারী হিসেবে প্রেরিত, ভয় প্রদর্শন করা-ই আপনার কাজ । এটা ছড়ে! 

অন্য কিছুর খবর প্রদান আপনার দায়িত্ব নয়, যেমন দায়িত্ব নয় কিয়ামতের বিষয় খবর প্রদান করা । কেননা, এটা সম্পূর্ণভাবে 

আল্লাহর কাজ । তিনি এটা নিজের জন্য খাস করে নিয়েছেন। -ফাভহুল কাদীর! 

মূলত নবী করীম হল -কে জানিয়ে দেওয়া হয়েছে যে, কিয়ামতের দিন ক্ষণ গোপন রাখার মধ্যে হেকমত নিহিত রয়েছে। 
শনুরুল কোরআন! 

৮৫750 £৯5-৮14864444" ৮185 4458 : কারো মতে এ আয়াতের দ্বারা আল্লাহর উদ্দেশ হলে 

১:017440 2 অর্থাৎ দুনিয়ার সময়ের স্বল্পতা । কারো মতে- ০-4৮4 £2 ৭৮5 ০5 1525052 অর্থাৎ 

তারা কবরে একটি দিনের সন্ধ্যা বা প্রভাত বেলা মাত্র অবস্থান করেছে। -ফাতহুল কাদীর] 

কারো মতে, তারা মনে করবে যে, মনে হয় যেন দুনিয়াতে দিনের কিয়দংশ অবস্থান করেছিল। 


০:২৫ -কে ৮৫১:এর দিকে ১০/করার কারণ : আয়াতে ২০০ অর্থ 2444 ৮৮-৫ অথচ 2::4৫-এর জনা কোনে 


৬:৭৫ নেই | ০৫১ এবং ৮৯৭ ভির দু'টি সময়ের নাম তথা সকাল এবং সন্ধ্যা। 
এ প্রশ্নের উত্তরে হযরত ইবনে আব্বাস (রা.)-এর বর্ণনা প্রণিধানযোগ্য॥ তিনি বলেন, * ও ০ অর্থাৎ 4 পিছনের বাকোর 
শেষাংশের সাথে মিলানোর জন্য যোগ করা হয়েছে। মূলবাক্য এতাবে হতো- ৯:৮5 খু, 
ইমাম ফাররা এবং যুজাজ (র.) বলেন, মূল 2/. এভাবে ছিল- ৫৮৫৮-৮2-৯5 3 অর্থাৎ সন্ধ্যা অথবা সন্ধ্যা 
দিনের সকাল। আরবদের মধ্যে এরূপ ব্যবহার প্রচলিত আছে! যেমন বলা হয় (৫94 % 24520 4231 
রর -কাবীর, ফাতহুল কাদীর' 
তাদের সকাল-সন্ধ্যা উল্লেখের কারণ : আল্লাহ তা*আলা বলেন যে, অবিশ্বাসী কাফেররা যে কিয়মাত ও পুনরুল্থানকে অবিশ্বান 
করছে, পরকালে যখন সেই শ্রহাসংকটময় কিয়মাতকে তারা প্রত্যক্ষ করবে, তখন এ প্রজ্বলিত দিনের কঠোরতাকে দুনিয়ার 
জীবনের সাথে তুলনা করলে এটা বর্তমান দীর্ঘ জীবনকে অকিঞ্ঃখকর বলেই মনে হবে । এমনকি মনে হবে, যেন মাত্র একদিল 
দুনিয়াতে অবস্থান করেছে। 
কোনো. কোনো তাফসীরকার বলেন যে, সন্ধ্যা বা সকাল উল্লেখ করে আরবি বাক্যরীতি অনুযায়ী একদিনকে বুঝানো হয়েছে 
কোন কোনে৷ তাফসীরকার বলেন, সন্ধ্যা অথবা সকাল শব্দ দ্বারা কবরে অবস্থান (আইয়ামে বারযাখ)-এর সময়কালকে বুঝানে 
হয়েছে । কবরে যারা হাজার হাজার বৎসর ধরে ঘুমিয়েছিল তারা হাশর ময়দানে পুনরুথিত হয়ে মনে করবে যে, দুনিযন 
জিন্দেির পরে কবরে মাত্র এক সন্ধ্যা ঘুমিয়েছিল ! আর দুনিয়াতে মাত্র এক সকাল অবস্থান করেছে। অথবা সন্ধ্যা অতীত হতে 
না হতেই কিয়ামত বা হাশর সংঘটিত হয়ে গেছে। সন্ধ্যা ও প্রভাত শব্দ ছ্বারা দুনিয়া ও কবরের সুদীর্ঘ জীবনকে অতি তুচ্ছ, 
অকিদ্খকর ও স্বল্প বলে মনে হওয়া বুঝিয়েছে। -খাযেন] 
বন্তুত কাফেররা কিয়ামত সম্পর্কে যত চেচামেচিই করুক না কেন যখন তারা কিয়ামত দেখতে পাবে সে কঠিন মুহুর্তটি হন 
আসবে তখন তারা এ সত্য উপলব্ধি করবে যে, দুনিয়ার এ সুদীর্ঘ জীবন কিছুই নয়, তা বেশি হলে একটি সকাল বা এক সচ্চত 
ন্যায়। দুনিয়ার জীবন ও মধ্যলোকের জীবন যতই সুদীর্ঘই হোক না কেন তা সীমিত এক সময় শেষ হয়ে যাবে। কিন্তু কিয়ামত? 
দিন থেকে যে জীবন আসবে তা কখনো শেষ হবে না, তাই তখন দৃনিয়ার জীবনকে শুধু একটি সকাল বা একটি সন্ধ্যা বলে হন 
হবে! নুরুল কোরআন] 


///.6211./59101.00া 


...... জাফসীরে জালালাইন : আরবি- 





| ০:০৮ : সূরা আবাস 
ট শুরাটির নামকরণের কারণ : আলোচ্য সূরাটির প্রথম শব্দ ০: দ্বারা এর নামকরণ করা হয়েছে "আব কুরআন দাজীদের 
ঘেন+ 1৫৮01744840 ও ০০ ইত্যাদি । রর 

মকতৃম (রা.)-এর সাথে নবী করীম এ: -এর একটি আচরণকে কেন্দ্র করে নাজিল হয়েছে। ঘটনাটি এই যে, একবার নবী 

করীম 222 -এর দরবারে মন্কার কতিপয় বড় বড় সরদার ও সমাজপতি বসেছিল । নবী করীম 2৫23 তাদেরকে ইসলাম প্রতি 

" দংয়াত দিচ্ছিলেন। ইত্যবসরে ইবনে উম্মে মাকতৃম নামে একজন অন্ধ সাহাবী নবী করীম হুঃ£3 -এর সম্মুখে উপস্থিত হলেন। 
তিনি নবী করীম 22 -এর নিকট ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করতে চাইলেন। এ সময়ে নবী করীম ২২ -এর বাক্যালাপে 
বাঘাত সৃষ্টি হওয়ায় তিনি এতে কিছুটা অসসুষ্ট হলেন এবং তার প্রতি জক্ষেপ করলেন না। এ সময় আলোচ্য সূরাটি অবতীর্ণ 
হয়। এ এতিহাসিক ঘটনা হতে আলোচ্য সূরাটি নবী করীম 22২ -এর মন্কায় অবস্থানকালে ইসলামের প্রথম দিকেই নাজিল 
হয়েছে বলে প্রতীয়মান হয়। 
প্রথমত হযরত আবুল্লাহ ইবনে উদ্মে মাকতুম (রা.) ইসলামের প্রাথমিক যুগেই ইসলাম গ্রহণ করেছেন। সুতরাং হাফেজ ইবনে 
জার ও ইবনে কাছীর (র.)প্রমুখগণ লিখেছেন- 415 244776-9, 

: দ্বিতীয়ত হাদীসের বিভিন্ন বর্ণনা হতে দেখা যায় যে, উপরিউক্ত ঘটনার সময় তিনি হয়তো পূর্ব হতেই মুসলমান ছিলেন, না হয় 
তখন ইসলাম গ্রহণের জন্যই প্রস্তুত হয়ে এসেছিলেন ৷ যেমন হযরত ইবনে আববাস (রা.) হতে এক বর্ণনায় আছে, তিনি এসে 
বললেন ?1)| 4212 ৫ 4৯-১05141 3১:2৩ অন্য দিকে অত্র সূরার ৩নং আয়াত 7৫: £12/-এর তাফসীরে ইবনে 
জারীর (র.) লিখেছেন- £1-:% 44 
তৃতীয়ত নবী করীম এুঃঃ১-এর দরবারে তখন যারা বসা ছিল হাদীসের বিভিন্ন বর্ণনা অনুযায়ী তারা হলো উতবাহ, শাইবাহ, আবু 
হল ও উমাইয়া ইবনে খালফ প্রমুখগণ | এটা হতে প্রমাণিত হয় যে, তখনো তাদের সাথে মহানবী এ -এর মেলামেশা ও 
উঠাবা চালু ছিল এবং সংঘাত চরম আকার ধারণ করেনি। উপরিউক্ত বিষয়সমূহের প্রতি দৃষ্টিপাত করলে সহজেই বুঝা যায় যে, 
উক্ত সূরাটি ইসলামের প্রাথমিক যুগে মক্কায় নাজিল হয়েছে। 
আয়াতের সংখ্যা : অত্র সূরাটি পবিত্র মন্কা নগরীতে অবতীর্ণ হয়। এতে ৪২টি আয়াত, ১৩০টি বাক্য এবং ৫৩৫ টি অক্ষর 
রয়েছে। / 

& ইতিহাসিক পটভূমি ও সূরাটির বিষয়বন্ : এ সূরায় দানের পদ্ধতি, উপদেশ গ্রহণ না করার প্রতি ভিরঙকার, উপদেশ গ্রহণে 
মধ ব্যক্তিদের পারলৌকিক শাস্তি এবং উপদেশ গ্রহণকারীদের পারলৌকিক পুরঙ্কারের বর্ণনা করা হয়েছে। 

॥ *রাটিকে বিশ্লেষণ করলে দেখা যায় যে, সূরার প্রথমাংশ মধ্যমাংশের ভূমিকা এবং মধ্যমাংশ শেষাংশের ভূমিকা, আর শেষাংশ 

| ক | 
ধমাংশে শুরু করার ভঙ্গি দেখলে মনে হয়, অন্ধ ব্যক্তির প্রতি অমনোযোগিতা ও বড় বড় নেতৃস্থানীয় লোকদের প্রতি সাগহ 
মনোযোগিতা প্রদর্শন করায় নবী করীম গু -এর প্রতি শাসন ও তিরক্কারমূলক বাণী অবতীর্ণ হয়েছে কিন্তু সম্পূর্ণ সূরাটির প্রতি 

| তকে বিযেটনা ছে জারা আ/এ লার লত ফাজে রাগ সাদর রি রোম শর যে 
কেসনা তারা সত্যবিমুখতার কারণে দীনের দাওয়াতকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। আর সে সঙ্গে নবী করীম এ -কে দীন 

% হসরের সঠিক পন্থা শিক্ষা দেওয়া হয়েছে। ভিনি প্রাথমিকভাবে নবুয়তের কাজ সম্পাদনের যেসব পন্থা অবলম্বন করেছিলেন 

ঢু স্গেলোর ভ্রান্তি বুঝিয়ে দেওয়া হয়েছে। নবী করীম এই কুরাইশ সরদারদের প্রতি বেশি আগ্রহ দেখিয়েছেন এবং অন্ধকে 


$ বধ করেছেন। আপাত দৃষ্টিতে এরূপ মনে হলেও মূল ব্যাপারটি ছিল ভিন্নতর । মূলত কোনো মতাদশ প্রচারকের প্রাথমিক 


///.6911./69101.00া 














৩২২ তাফসীরে জালালাইন : আবরবি-বাংলা, সপ্তম যও [৩০তম পারা! 


আর এর মূলে দীনি দাওয়াতের উৎকর্ষের প্রতি গভীর আন্তরিকতাই ছিল একমাত্র কারণ. কিন্তু তা সান্ব্েও আল্লাহ তাআলা নই, 

করীম 23-কে বুঝিয়ে দিলেন যে, ইসলামি আদর্শ প্রচারের এটা সঠিক প্থা নয় প্রকৃতপক্ষে সত্যানুসন্িৎসু প্রত্যেক বাক্তিই 

ুরুত্তের অধিকারী, সে হত দুর্বল ও প্রতাবহীনই হোক না ফেন। পক্ষান্তরে যাদের সপ্তযনুরাগ নেই তারা সাথাজিকভাবে হঃ | 
প্রভাব, প্রতিপত্তিশালীই হোক না কেন, তারা গুরুতৃহীন। 

প্রথম হতে ১৬ আয়াত পর্যন্ত এ কথাগুলো বলার পর ১৭ আয়াত হতে এঁ সমস্ত কাফেরদের প্রতি সরাসরি রোষ প্রকাশ কর 

হয়েছে যারা নবী করীম 233-এর দীনি দাওয়াতকে প্রত্যাখ্যান করছিল। এ পর্যায়ে তারা নিজেদের স্ষ্টা ও প্রতিপালক আল্লাহর 

প্রতি যে আচরণ অবলম্বন করেছিল এর প্রতি প্রথমে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়েছে এবং শেষে পরকালে তাদেরকে এজন: 

চরম সংকটের সম্মুখীন হতে হবে বলে সতর্ক করা হয়েছে। 

পূর্ববর্তী সূরার সাথে যোগসূত্র : এ সূরার পূর্ববর্তী আয়াতগুলোতে কিয়ামতের কথাই বিশেষভাবে বর্ণিত হয়েছে! এ সূরার 
শেষেও কিয়মাতের বিষয় বিবৃত হয়েছে। এ জন্য অনুমিত হয় যে, কিয়ামতের বর্ণনাই এ সূরার উদ্দেশ্যগত অঙ্গ | শেষাংলে 
কিয়ামত বিষয়ক বর্ণনায় বিশেষভাবে কাফেরদের কঠোর শাস্তির উল্লেখ করা হয়েছে। অতএব, সূরার মধ্যমাংশের 0.-%$11১/ 
এ আয়াতগুলোতে আল্লাহ প্রদত্ত বত্তুসমূহের উল্লেখ করত একা ব্যক্ত করা হয়েছে যে, আল্লাহর নিয়মাতগুলোর প্রতি কৃতভ্রত 
প্রকাশের কোনো কিছুই প্রতিবন্ধকতা ছিল না; এতদসন্ব্েও তারা যে অকৃতজ্ঞতার পরিচয় দিয়েছে, এটা চরম ধর্মদ্বোহিতা বৈ কিছু 
নয়! সুতরাং কিয়ামতের দিন তাদের প্রতি কঠোর আজাব হওয়াটা আশ্চর্যের কিছু নয়। 

ধর্মদ্রোহীদের এ চরম অকৃতজ্ঞতা সংশোধনের জন্য নবী করীম হু সর্বদা সচেষ্ট ও চিন্তান্বিত থাকতেন। এ কারণে 
কাফেরদেরকে উপদেশ দেওয়ার সময় অন্ধ সাহাবী কর্তৃক মাঝখানে তার কথায় ব্যাঘাত ঘটানোটা তার নিকট কিছুটা বিরক্তিকর 
ঠেকেছিল, কিন্তু কাফেরদের প্রতি হযরতের এ মনোযোগ এবং একজন ঈমানদারের প্রতি এ সামান্যতম উদাসীনতাকেও আল্লাহ 
পছন্দ করেননি। এ ক্ষেত্রে পরোক্ষ ঈমানের চেয়ে কাফেরদের প্রতি অধিক মর্যাদা প্রদর্শিত হয়ে যেতে দেখে মার্জিত ভাষার 
আল্লাহ হযরতকে কাফেরদের হেদায়েতের প্রশ্নে এত বেশি ব্যস্ত হতে নিষেধ করেছেন এবং সত্যিকার প্রেমিক ও ধর্মান্বেধীদের 
প্রতি সবিশেষে দৃষ্টি রাখতে উপদেশ দিয়েছেন! 

সূরাটির শানে নুযূল : মুফাসসির ও মুহাদ্দিসগণ সর্বসম্মতভাবে এ সূরার শানে নুূল সম্পর্কে উল্লেখ করেছেন যে, একবার নঈ 
করীম 32-এর দরবারে কুরাইশ কাফেরদের কতিপয় নেতা উপস্থিত ছিলেন। কোনো কোনো বর্ণনাতে তারা হলেন আবু জা 
ইবনে হিশাম, উকবাহ ইবনে রাবীয়াহ, উবাই ইবনে খাল্ফ, উমাইয়া ইবনে খাল্ফ এবং শাইবাহ। রাসূলে কারীম এ তাদের 
ইসলাম গ্রহণের জন্য অনুপ্রাণিত করছিলেন । এ সময় আবুল্লাহ্‌ ইবনে উ্মে মাকতৃম নামে এক অন্ধ সাহাবী রাসূলে কারীম হু 
-এর খেদমতে উপস্থিত হলেন। তিনি নবী করীম ক -কে কিছু জিজ্ঞাসা করতে চেয়েছিলেন । নবী করীম এ তার এক” 
আচরণে রুষ্ট হলেন! কাজেই তার কথায় কর্ণপাত করলেন না। তখন আলোচ্য সূরাটি অবতীর্ণ হয় । 

কোনো কোনো বর্ণনা হতে জানা যায় যে, উক্ত সৃূরাটি নাজিল হওয়ার পর নবী করীম শ্ঃহ তার নিকট গমন করে কৈ 
দিয়েছিলেন! এরপর যখন ইবনে উদ্মে মাকতৃম (রা.) মহানবী এ৫3২-এর দরবারে উপস্থিত হতেন তখন নবী করীম হু তর 


জন্য স্বীয় চাদর বিছিয়ে দিতেন এবং বলতেন যে, 54/৮৮:%০ 523 42: অর্থাৎ যার কারণে আমার প্রভু আমাকে তির 


করেছেন তাকে সুস্বাগতম ! মাঝে মাঝে সফরে যাওয়ার সময় নবী করীম ডু হযরত ইবনে উদ্মে মাকতৃম (রা.)-কে মীন 
তার স্থলাভিষিক্ত করে যেতেন । তিনি তাকে মসজিদে নববীর মুয়াজ্জিন নিয়োগ করেছিলেন। -নূরুল কোরআন] 

সূরাটির মর্যাদা : একটি হাদীসে বর্ণিত আছে :৮:4: 5.5 44250 28599 ব ডে 2 2 ১০ জবা 
যে ব্যক্তি সূরা আবাসা পাঠ করবে কিয়ামতের দিন আল্লাহ তা'আলা তাকে উজ্জ্বল চেহারায় উত্তোলন করবেন ৷ অবশা কেউ কেউ 
বলেছেন যে, উত্ত হাদীসখানা মাওঘু'। 


///.9811.5101.00 








ঠ গত ৫ তা পা ৫০৪ 


“৪ পাচ ১০৮৮ সূরা আবাসা মক্কায় অবীর্ল 


৫) ০2 তে 


তিনি নি 


৩৯৪ 








০০৯ ৮৯০1241 চা 
পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি 





০৫ ০/210৩58 


তি 





২০ ০০৮৪1 চা 4455 ৩ 


০0৮5014 6 যতি 


9৯ ৮৮০ 25 


তঠ তু 5 


চি 4 ০5 ৩ 


(1 22 ৩1৮৩ ১5 ৮2 


৩৪৩ ০৭50 (4৮১০০০৬০৩২০ 
ক 8 শিক] 


৫০৫০ পপ পরত 


০) ৮৮০ ৮০১৩ 4০) এ 


তাত াণাত রা 


1৪১1 27 এ 
১ ন্ট 54 4১১ ৮১ ৮৮৮০ নও 
পা 7 ৫৫4 ঠ 8.5 ০০৮ 
*1১ রা রি] 
ঠঙ্পরপ ৬ ৫ রা ও তে কত তত 
৫৫1৫ এপ 
তি 
গা 442 টি এ রন ১5525 টি 


রি ৬১ এ। ৮৮০০ 0558, 


৫9855580035 


5.৮ ৩. 


271 ৫৮01 ৩৪6০১ ৯ তিনি জ কুকচিত করলেন রাসূলুল্লাহ 3 তার 


মুখমণ্ডলে বিরক্তি ফুটে উঠল এবং মুখ ফিরিয়ে নিলেন 
চেহারা ফিরিয়ে নিলেন, এ কারণে যে, 


, তার নিকট অন্ধ লোকটি আগমন করল আবুল্লাহ ইবনে 





উদ্মে মাকতৃম (রা.), যার কারণে তার সে মনোযোগে 
ব্যাঘাত সৃষ্টি হয়েছে, যা তিনি সন্ত্া্ত কুরাইশদেরকে 
ইসলাম গ্রহণের প্রত্যাশায় নিবদ্ধ রেখেছিলেন। আর 
তিনি তাদের ইসলাম গ্রহণের ব্যাপারে অধিক আগ্রহী 
ছিলেন; কিন্তু অন্ধ লোকটি তার এ ব্যস্ততা বুঝতে 
পারেনি । তাই সে নিবেদন করল, আমাকে তা শিক্ষা 
দান করুন, যা আল্লাহ আপনাকে শিক্ষা দান করেছেন । 
মহানবী শু উঠে স্বগৃহে চলে যান। এ কারণে এ 
সূরায় যা অবতীর্ণ হয়েছে, তার মাধ্যমে তাকে শাসানো 
হয় । অতঃপর যখনই উক্ত অঙ্ক সাহাবী রাসূলুল্লাহ হু 
-এর নিকট আগমন করত তিনি তাকে এই বলে 
স্বাগত জানাতেন যে, তোমাকে ধন্যবাদ, তোমার 
কারণে আল্লাহ আমাকে শাসিয়েছিলেন এবং তার জন্য 
নিজ চাদর বিছিয়ে দিতেন। 

তোমার কি খবর ইলম্‌ আছে যে, সে হয়তো পরিশুদ্ধ 
হতো এখানে ০8 মূলত ০5 ছিল, *৩-কে */ 
_এর মধ্যে ইদগাম করা হয়েছে। অর্থাৎ পাপাচার হতে 
পবিত্র হতো তোমার নিকট হতে যা শ্রবণ করত এর 
মাধ্যমে । 


///.6911./69101.00া 









* অথবা উপদেশ গ্রহণ করত এখানে 4৫1: শট 


শুতেপে সি 
০75 ছিল, এ কে 4-এর মধো ইদগাম কল 
হয়েছে অর্থাৎ নসিহত গ্রহণ করত ; ফলে উপদেশ 


৮৮ এপ ১পার পঠিত ৩৩৩ ০ রর 
৩০১০৪ ৯54৮৫ 55৫0 ভর উপকারে আসত। অর্থাৎ আপনার উপদেশ ভার 
এ জন্য উপকারী হতো অন্য এক কেরাতে ৫: 

৩৩ পা পণ ৪৩৩৩ ৪: 
»০৮৯/০| তই ঞ্ডি এর মধ্যকার নসব 25০6 -এর জওয়াব হিসেবে 


পঠিত হয়েছে। 
- পক্ষান্তরে যে পরোয়া করে না সম্পদের কারণে। 
৪৪55551515155 45845 তুমি তারই প্রতি মনোযোগ দিয়েছ 2 শব 
এ রি অন্য এক কেরাতে ১.০ -কে তাশদীদযোগে পঠিত 
০১ ০5290 5001 52 স01  হয়েছে। সে ক্ষেত্রে শব্দটি মূলত এ:-:৫5ছিল, 
82 -কে ১৮এর মধ্যে ইদগাম করায় 82 হয়েছে 
৮৮566 58 5 অর্থাৎ তুমি মনোযোগী হবে এবং আহ প্রদর্শন করবে। 





উল ডেকো না 
০০৬ এটির এ এত ০০ 1 ঈমান আনয়ন না করলে। 


[তাহকীক ও তাবরকীব 
00 আঙ্মাতাংশের মহত্লে ই'রাব : 216 ৮ আয়াতাংশ 5 ক্রিয়া বা.££2 ক্রিয়ার দারা মানসূব হয়েছে। যারা, 
-এর মানসূব বলেন, তারা নিকটতম ক্রিয়ার আমলকে অগ্রাধিকার দেন। আর যারা £:1 বা দূরবর্তী ক্রিয়ার আমলকে অগ্রাধিকার 
দিয়ে থাকেন তারা 4: ক্রিয়ার মানসূব বলে থাকেন। -কাবীর! ূ . 
ইমাম কুরতুবী রে.) বলেন, 1 নসবের স্থলে আছে। কেননা এটা মাফউলে লাহু হয়েছে। মূলবাক্য ছিল- ৮০11১) 


শকুরতুব 
[হ্বাললিক জাললাজলা | 


মধ্যম পুরুষ ব্যবহারের স্থলে 42 ক্রিয়াকে নাম পুরুণয হিসেবে ব্যাবহার :/- ক্রিয়ার মাধ্যমে রাসূলুল্লাহ 5:3-£ 
তখনকার কার্য তার সামনে তুলে ধরা হয়েছে । অথচ এখানে নাম পুরুষের সীগাহ ব্যবহার না করে রাসূলুল্লাহ 333-কে খেত 
করে মধ্যম পুরুষের সীগাহ ব্যবহার করা দরকার ছিল। এর কারণ এই ছিল যে, আল্লাহ তা'আলার নিকট ব্যাপারটি অপহদনং 
হয়েছিল, এমন ধরনের একটি কাজ তার পক্ষ হতে হওয়া ঠিক হয়নি আল্লাহ তা'আলা তাকে অতান্ত ভালোবাসেন, তাই 
অপছন্দনীয় কাজের সরাসরি সম্বোধন করতে চাননি । এটা ছারা আল্লাহ্‌ তা'আলার অনুকম্পা, দয়া ও তাঁর প্রতি শ্রদ্ধার প্রচ 
পাওয়া যায় যী ছার 
লহ হা লে বেত হোক এটাই ছিল কামনা এ যত তিনি কুরাইশ সৎ 
সাথে আলাপ করছিলেন, কিন্তু এমন গুরুত্বপূর্ণ আলোচনায় শ্ইবনে উদ্মে মাকতৃম (রা.) বাধা প্রদান করেছিলেন চা 
তা'আলার পক্ষ হতে তিরঙ্কারের যোগ্য তিনিই ছিলেন; কিন্তু উল্টা বিশ্বনবী এ : তিরক্কারের যোগ্য হয়েছেন 

কারণে হয়েছে যে, 











রঃ সমস্ত উদ্মতের জনা রহমতন্বরপ প্রেরিত 








///.6911./69101.00া 







286 
এমন ধরনের ডাক এবং আবেদন করতেন না। জানার পরও যদি তিনি এরূপ করতেন, কি 
তাকে তিরস্কার করা হতো । 

সম্বলহীন ব্যক্তিদের মন ভাঙ্গতে চাননি ৷ ২ 

৩. অথবা, এ প্রশিক্ষণের জন্য যে, বিস্তবান-কাফের হতে গরিব-মু'মিন অত্যধিক ভালো-উত্তম : গরিব হলেও মুমিনের দিকে 
তাকানো দরকার। ধনী ও সামাজিক প্রতিপত্তিশালী কাফের গরিব-যু'মিনের সামনে কিছুই নয়। [কুরতুবী] 

8. ইবনে উদ্মে মাকতৃম (রা.)-এর সম্মানার্থে আল্লাহ তা'আলা তীর প্রিয় হাবীবকে তিরঙ্কার করেছেন । 

৫. যেন তার সহচরদেরকে সর্ব বিষয়ে অগ্রাধিকার দেন এবং তাদেরকে নিজের নিকট হতে দূরে ঠেলে না দেন। যেমন. আল্লাহ্‌ 
তাআলা বলেন, ৯2374515 ৫০ 591৯৮5 4 

৬. অথবা, রাসূলুল্লাহ 224২ -এর বাহ্যিক প্রকাশিত কাজের নিন্দা ছিল না; বরং তার অন্তরের ঝৌক প্রবণতার নিন্দা করা হয়েছে। 
এটা ছিল- তার অন্তর কাফেরদের প্রতি ঝুঁকে গেছে। কেননা, তারা ছিল তার নিকটাত্বীয়, সামাজিক প্রতিপত্তিশালী ও উচ্চ 
গদাধিকারী । পক্ষান্তরে তার মন ইবনে উম্মে মাকতৃম হতে দূরে সরে গিয়েছিল । কেননা তিনি ছিলেন অন্ধ, আত্মীয় ও 
প্রতিপত্তিহীন ব্যক্তি । তার ব্যাপারে রাসূলুল্লাহ ৪৫৪: -এর পক্ষ হতে মলিনতা ও বিমুখতার কারণে আল্লাহর পক্ষ হতে 
উপদেশযুক্ত নিন্দা জ্ঞাপন করা হয়েছে। -কাবীর] 

এসময় বিশ্বনবী এ2:-এর কাছে যারা ছিল : বিশ্বনবী এ:-এর নিকট এ সময় কুরাইশ নেতৃবৃন্দ ছিল। উতবা, শায়বা, আবৃ 
লহল, আব্বাস ইবনে আব্দুল সুস্তালিব, উমাইয়া ইবনে খালফ এবং ওয়ালীদ ইবনে মুগীরা প্রমুখ । -রূহুল মা'আনী] 

আল্লামা কুরতুবী ওয়ালীদ ইবনে মুগীরা এবং উমাইয়া ইবনে খালফের ব্যাপারে আপত্তি তুলে বলেন, এটা একটি বাতিল কথা 
হাত্র। এমনকি এ মুফাসসিরীনদের অজ্ঞতাও বটে, যারা দীনকে তাহ্‌কীক করে গ্রহণ করে না। কেননা, উমাইয়া এবং ওয়ালীদ 
মন্কা় ছিল আর ইবনে উম্মে মাকতৃম (রা.) ছিলেন মদীনায় ৷ তাদের সাথে উপস্থিত হননি, আর না তারা তার সাথে উপস্থিত 
হয়েছে; বরং তাদের উভয়ই কাফির অবস্থায় মৃত্যুবরণ করেছে, একজন হিজরতের পূর্বে আর অন্য জন বদর প্রান্তরে । কুরতুবী] 
চিত দৃষ্টিতে তাকালে দেখা যায় যে, আল্লামা কুরতুবীর এ ধরনের মন্তব্য অমূলক ৷ কেননা সৃরাটি মন্তী ৷ মদীনার কোনো কথা 
টেনে এনে অন্যান্য মুফাসসিরদের কথাকে এভাবে উঠিয়ে দেওয়া আদৌ ঠিক হয়নি। 

ইবনে উদ্মে মাকতৃমের পরিচিত : ইবনে উন্মে মাকতৃম রো.) ছিলেন হযরত খাদীজা (রা.)-এর মামাত ভাই। তার প্রকৃত নাম 
'আমর ইবনে কায়েস ইবনে যায়েদা ইবনে জুনদুব ইবনে হারাম ইবনে রাওয়াহা ইবনে হুজর ইবনে মুয়ীছ ইবনে আমের ইবনে 
নুয়াই আল-কুরাশী | কারো মতে তার নাম হলো আব্দুল্লাহ ইবনে আমর, কারো মতে আবুল্লাহ্‌ ইবনে শুরাইহ ইবনে মালিক। 
তব প্রথম মতই প্রসিদ্ধ । উন্মে মাকতৃম তার আম্মার উপনাম। তার নাম হলো আতিকা বিন্তে আব্দুল্লাহ আল-মাখযৃমিয়া। তিনি 
ধথমে অন্ধ ছিলেন না; বরং পরে অন্ধ হয়ে গেছেন । কারো মতে তিনি অন্ধত্ব নিয়েই জন্মগ্রহণ করেছেন। বহুল মা'আনী] 

তার নাম “অন্ধ' বলে উল্লেখের কারণ : আল্লাহ তা*আলা ইবনে উম্মে মাকতৃমের সম্মানার্থে তার প্রিয় রাসূলুল্লাহ 223 -কে 
ধ্মক পর্যন্ত দিয়েছেন, কিন্তু সম্মানিত ব্যক্তির নাম না বলে এমন এক গুণবাচক বিশেষ্য বলা হয়েছে যা দ্বারা সম্মান বুঝা যায় না; 
বরং হেয় বুঝা যায়। কেননা এমন গুণ দিয়ে ডাক দিলে ব্যক্তি সমাজে ঘৃণিত বুঝা যায়। এর জবাব হচ্ছে- 

'স্ধ' বলে তীর মর্ধাদা ক্ষুণ্ন করা হয়নি, বা ক্ষুণ্র করার জন্য বলা হয়নি; বরং এ কথা বুঝানোর জন্য বলা হয়েছে যে, তিনি 'অন্ধ' 
হওয়ার কারণে অধিক সাহচর্য ও করুণা পাওয়ার যোগ্য । অথচ হে মুহাম্মদ প্র ! আপনি তার সাথে কঠোর ব্যবহার 
দেখিয়েছেন। -|কাবীর] ॥ 

গায়েব হতে খেতাবের দিকে ইলতিফাতের কারণ : সূরার প্রথমে /:: এবং .৮৮-এর মধ্যে আল্লাহ তা'আলা রাসূলুল্লাহ 
২৪-কে গায়েবের সীগাহ ছারা দূর হতে সঙ্থোধন করেছেন, কিন্তু পরবর্তীতে ৫4: দ্বারা সরাসরি খেতাব করেছেন। এটা 
€ জন্য যে, সরাসরি ৮০5 নিন্দা বা ক্রোধ প্রকাশ করলে বেশি কার্যকরি হয়| অর্থাৎ সরাসরি রাগ দেখানো হলে, রাগ যেমন 


বেশি বুঝা যায়, তেমন কার্ধকরিও বেশি হয়। ফাতহুল কাদীর] 


পনের সীগাহ ঘা ূর বুঝা বায়, তারপর নিকটতগ ফরয এবং ভালোবাস বুঝানোর জনয সরাসরি খেতাব করা হে 





তাহলে আনুহের পচ থেক হয়তো 


////.9811.59101.00 


৩২৬ তাফপীরে জালালাইন : আরবি-বাংলা, সম্ভম খণ্ড [৩০তম পারা] 


এর যমীরের (৯১2 কি? : আল্লাহর বাণী এর মধ্যস্থিত, যমীরের (,-এর ব্যাপারে দু'টি সম্জাবনা রয়েছে। 
১ উ্ রে ১১ হলো 4:20 জ্ধ লোকটি তথা ইবনে উ্ে মাতৃ.) অর্থাৎ আপনি কি জানেন অবশ গে 
পরিশুদ্ধি লাভ করত। 


২. অথবা, উক্ত যমীরের ০৯4 হলো কাফের । অর্থাৎ আপনি তার হেদায়েতের চিন্তা করতে থাকুন । আপনি কি জানেন হয়তো 
সে হেদায়েত কবুল করতেও পারে । 

এখানে (:6-এর অর্থ : আল্লাহর বাণী ৮4444 -এর মধ্যে 424 শব্দটি সন্দেহ বা সংশয়ের অর্থে হয়নি (যদিও সাধারণত 

তা উক্ত অর্থেই হয়ে থাকে)। বরং এখানে এটা নিশ্চয়তার অর্থেই হয়েছে। অনুরূপভাবে কুরআনে কারীমের বহু জায়গায় 1 

শব্দটির হাকীকী অর্থ সংশয় না হয়ে (আল্লাহর দিকে নিসবত হওয়ার দরুন) নিশ্চয়তা -এর অর্থে হয়েছে। সাধারণ রাজা বাদশাহ 

ও ক্ষমতাধরদের বেলায়ও অনেক ক্ষেত্রে দেখা যায় উক্ত শব্দটি সম্ভাবনা ও সংশয়ের অর্থে না হয়ে নিশ্চয়তার অর্থ প্রদান 

করে থাকে৷ 

০৫৫৭ 95 4এর মধ্যে ৮১০ কোন অর্থে হয়েছে? : উক্ত আয়াতে ৮২১: শব্দটি কোন অর্থে হয়েছে এ ব্যাপারে 

যুফাস্সিরগণ হতে বিভিন্ন মতামত পাওয়া যায়। 

ক. কেউ কেউ বলেছেন, এর অর্থ হলো ,%-$ 4% অর্থাৎ সম্পদ তলব। কিন্তু এটা সঠিক নয়। কেননা তারা নবী বরীম হু 
-এর নিকট সম্পদ তালাশের জন্য আসেনি ৷ 

খ. আল্লামা কালবী (র.)-এর মতে এখানে ৮: £-4-| মানে 51) ১০ ৮4:17:41 অর্থাৎ সে আল্লাহর দিক হতে মুখ 
ফিরিয়ে নিয়েছে। £ 

গ. সাইয়েদ কৃতুব শহীদ (র.) ৮:১-"| ০4-এর তাফসীরে লিখেছেন এ: ১০৫45250254 0 বি তা 
টিনটিন ৬১৫০৮ অর্থাৎ হে হাবীব! সে বিমুখতা প্রকাশ করে আপনার থেকে, আপনার দীন থেকে, আপনার 
নিকট যে হেদায়েত, কল্যাণ, আলো ও পবিত্রতা রয়েছে তা থেকে। 

ঘ. কারো কারো মতে এর অর্থ হলো 9. ৮ ০১১54] অর্থাৎ ঈমান গ্রহণ করা হতে বিরত থাকে । 

৬2০ -এর মর্মার্থ কি? : আল্লাহর বাণী 247 46 4 -এর মধ্যস্থিত $$-2 -এর মর্মার্থ বর্ণনা করতে গিয়ে আল্লামা 

আলুমী (র.) লিখেছেন, আপনি তাদের দিকে এগিয়ে গেলেন, তার বক্তব্যের প্রতি গুরুত্ব দিলেন এবং তার পরিশতদ্ধি কামনা করলেন। 

আল্লামা শাওকানী রে.) বলেছেন, এখানে ৬.2 -এর অর্থ হলো, আপনি তার বক্তব্যের প্রতি মনোযোগ দিয়েছেন, তার কথা 

কান পেতে শুনেছেন । 

4410 এ আয়াতে 1 -এর অর্থ : 12 না-বোধক তখন বাক্যের অর্থ হবে- সে পরিশুদ্ধ না হলে তোমার উপর কোনো দায়িত 

বর্তাবে না। 1 -কে প্রশ্নবোধকও বলা যায়। তখন অর্থ হবে- আপনার উপর কি দায়িত আছে তার পরিশুদ্ধ না হওয়ার ব্যাপারো? 

তবে প্রশ্নবোধক অর্থ করলেও ফলাফল না-বোধকই হয়। রুহুল মা'আনী] 

////.9811.5101.00] 





খন 


৮. অপর দিকে যে তোমার নিকট ছুটি আসল এটা 2 
. 2 -এর ০-৪ হতে ০৩ 





সং 


1 1 পু ক 4 2৪ দত 
০৮4৪০ ০ ০৮০ শিস ৪০৭ ৯. আর সে ভয় পোষণ করে আল্লাহকে, এটা ,৮*-7-এর 
[স্ব 


22014525 টু ৫0 4:2 ৩503 .১. ১০. আর তুমি তার প্রতি অনীহা প্রদর্শন করলে এখানে 





দ্বিতীয় “৮ বিলুপ্ত করা হয়েছে! অর্থাৎ অমনোযোগিতা 





পু। পুত এ 0220 226) প্রদর্শন করলে 
২০৮০ ভা ৮) ৪৪ ৬০৭ ১ 
₹০৮৯৯৬৪৯০ রি ৮:০8 ৬ পাতলা তা তি 
(এ ৩94) ১80255456.5) ১১. ন এরূপ করো না, এটা তো অর্থাৎ সূরা বা 
নি ৮: পা তল পাপা ৪ রা 
55065 একে আয়াতসমূহ উপদেশবাণী সৃষ্টির জন্য নসিহত। 
28714, 4+5 পাট ৯ ১৯ থে ইচ্ছা করবে, সে তা স্মরণ রাখবে সংরক্ষণ কর 
১০৩ 4৪১ ৩৪ ১৪৪ 25 ৮৪০0৭ এবং উপদেশগ্রহণ করবে। 





০:4-এর মহলে ই“রাব : ৮44 ক্রিয়াটি ৫ ক্রিয়ার ফায়েল হতে 'হাল" হওয়ার কারণে মানসূব হয়েছে। অর্থাৎ 2 
১80০৫ ৯৫ ৫৩4০০ 

৮5424 আয়াতের মহল্লে ই'রাব : ৮554 আয়াতটির মহল্পে ই'রাব হলো মানসূব। কেননা পূর্ণ বাকাটি ৮: 
কিলার কর্তা হতে অথবা ৫: ক্রিয়ার কর্তা হতে 4. হয়েছে। -ফাতহুল কাদীর] 


পূর্বাপর যোগসূত্র: পূর্ববর্তী আয়াতসমূহে আল্লাহ তা'আলা রাসূলুল্লাহ ভ্রঃ-কে ইবনে উদ্মে মাকতৃমের প্রতি রাগ হওয়ার কারণে 

তর্সনা.করেছেন, পাশাপাশি ইসলামের দায়িতৃশীলদের ব্যবহার কেমন হওয়া উচিত এর একটি সংক্ষিপ্ত চিত্র অতি সুনিপুণভাবে 

তুলে ধরা হয়েছে । এখন উল্লিখিত আয়াত কয়টিতে ইবনে উন্মে মাকতৃমের গ্রহণযোগ্য পরিচিতি তুলে ধরার সাথে সাথে 

আল্লাহর পক্ষ হৃতে তার জন্য একটি চিরস্থায়ী সার্টিফিকেট [সনদ প্রদান করা হয়েছে। 

৩১০ এঠআয়াতে 22 হবারা উদ্দেশ্য : 52 অর্থ 'যে ব্যক্তি'। এখানে 82 বলতে হযরত আবদুল্লাহ ইবনে উম্মে মাকতৃম 

(র)-কে বুঝানো হয়েছে! কেননা তিনিই রাসূলুল্লাহ এ3-এর কাছে ছুটে এসেছিলেন এ সময়, যখন তিনি কুরাইশ নেতাদের 

সাথে কথাবার্তা বলছিলেন । 

ইবনে উন্ে মাকতৃম রো.) কিসের ভয় করতেন ? : আব্দুল্লাহ ইবনে উদ্মে মাকতুমের প্রশংসা করতে গিয়ে আল্লাহ তা'আলা 

বলেন, সে তয় করে। এখন প্রশ্ন হলো কিসে ভয় করে? জবাব তিনটি হতে পারে। 

১,450 2। ০৫৫ অর্থাৎ সে আল্লাহকে ভয় করে। যেন কোনো প্রকারেই কোনো নির্দেশ বাস্তবায়নে তার পক্ষ হতে 
অলসতা পাওয়া না যায়। 

২4৮৫৫) ০, অর্থাৎ সে কাফেরগণ ও তাদের যন্ত্রণাকে ভয় করে। যেন কোনো ্রকারেই ভাদের ন্ত্রা তাকে গেয়ে না বসে! 

৬ (৫৮ | ৮৫ অর্থাৎ সে [গর্তে বা রাস্তার পাশে পড়ে যাওয়াকে ভয় করত। কেননা সে ছিল অন্ধ- তার 
,কোনো বহনকারী পথ প্রদর্শক ছিল না। এখানে প্রথম ব্যাখ্যাটি অধিক গ্রহণযোগ্য । 

৮:শব্ের অর্থ: -এর হঠ যখন , আসে, তখন খেল-তামাশার অর্থ দেয়, অথবা এগিয়ে আসার অর্থ হয়। আর 


৮৫৩ 


ফন 4 হবে, তখন অর্থ হবে অমনোযোগী হওয়া। আয়াতে কারীমায় (০ সিলাহ ব্যবহৃত হয়েছে। অতএব, 45 অর্থ 
যানে 'অমনোযোগী, কোনো কাজ হতে বিরত থাকা" হবে। -ফতহুল কাদীর! 
///.9811.5101.00 


৩২৮ তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম খণ্ড [৩০তম পারা! 


ক্রিয়ার উপর ৫৫ -কে মুকাদ্দাম করার কারণ সর্বনামটি রাসূলুল্লাহ 252 -এর দিকে প্রত্যাবর্তিত হয়েছে। একে বাকোর 

প্রথমে এবং ক্রিয়ারও আগে উল্লেখ করার কারণ হলো- 

১. আয়াতের বিষয়বস্তুর গুরুত্ব বুঝানোর জন্য এ-/-কে সুকাদ্দাম করা হয়েছে। 

২. অনুযহ প্রকাশের জন্য ৷ কেননা তিরস্কারের স্থুলে কিছু অনুগ্রহ প্রকাশ করা মানবিক চাহিদা, নচেৎ মন ভেঙ্গে যায়। 

৩. তথা 24-%448 পৃথকীকরণার্থে ব্যবহৃত হয়েছে। 

৪. ৯21) তথা বাক্যকে রাসূনুরাহ 233-এর সাথে সীমিত করার নিমিত্তে বহুল যা'আনী] 

শব্দে কয়েকটি কেরাত : 

১, আল্লামা ইবনে কাছীর *(-কে মুযারি'-এর বাবের “4-এর উপর (2 করে পড়েন । .৮$5০ ৫:2 অর্থাৎ *৩-এর উপর 
তাশদীদ। পিছনের . এসে . ৫ -এর সাথে যুক্ত হয়ে পঠিত হয় 

২. হযত আবূ জাফর *(6 -কে পেশ দিয়ে মাজহুল পড়েছেন। 

৩. আর জমহর এক .(৫ -কে হযফ করে .,%5.,-এর উপর যবর দিয়ে পড়েন। 

৪. হযরত তাল্হা দুই ,1/ -কে প্রকাশ করে :৮%4:5 পড়েছেন_ হযফ করে নয়। 

৫. হযরত তাল্হা হতে দ্বিতীয় বর্ণনানুঘায়ী এক * (4; কিন্তু লামের উপর জযম হবে। [রুহুল মা*আনী] 

$৫-এর বিশ্রেষণ ও অর্থ : ১ একটি অব্যয়। এর কোনো আমল নেই! এটা পূর্ববর্তী বাক্যকে নাকচ করে এবং পরবর্তী 

বাক্যকে সমর্থন করে । হযরত হাসান (রা.) বলেন; হযরত ইবনে উম্মে মাকতৃমের সাথে যে ব্যবহার হয়ে গেছে, এতে বিশ 

নবীর চেহারায় চিন্তার ছাপ পড়ে গেছে। তিনি চিন্তা করছিলেন যে, কি ফয়সালা নাজিল হয়ে যায়; কিন্তু যখন হযরত জিবরাঈল 

(আ.)%,4 ৫! ধূ্ণ সহ কয়েকটি আয়াত নিয়ে আসলেন তখন তার চেহারা হতে চিন্তার চিহন দূরীভূত হয়ে গেছে! আল্লাহর 

পক্ষ হতে বলা হর়্েছে যে, $4 না, এরূপ করবেন না। -[কাবীর] 

শায়খ আলুসী রে.) বলেন : 4 ছারা রাসূলুল্লাহ -কে এ কথার প্রতি জোর দেওয়া হয়েছে যে, তিনি যেন তিরক্কারযোগা 

এমনি ধরনের কোনো কাজের পুনরাবৃত্তি না করেন ! এটাতে অবতীর্ণ হয়েছিল এ সময়, যখন তিনি তার কথা শেষে বাড়ি চলে 

গেছেন । এ ঘটনার পর দেখা যায় যে, ফকির নিঃস্ব ব্যক্তিগণ তার দরবারে আমিরের মর্যাদা পেতেন! -[রূহুল মা'আনী] 

অথবা, ১৫ অর্থ কখনই এরূপ কাজ কুরবে না । আল্লাহকে যারা ভুলে গেছে এবং নিজেদের বৈষয়িক মান-মর্যাদায় যারা আতর 

হয়ে রয়েছে সে লোকদেরকে অকারণে বেশি গুরুত্‌ দিতে যাবেন না। ইসলাম এমন মূল্যহীন জিনিস নয় যে, যারা এর দিক হতে 

মুখ ফিরিয়ে নিয়েছে তাদের সম্মুধে অনুনয়-বিনয় সহকারে কাতর কণ্ঠে এটা পেশ করতে হবে । এ ছাড়া হে নবী! তোমার নিজের 

মর্যাদার দিক দিয়েও এ পদ্ধতি শোতনীয় নয়! এ অহংকারী লোকদেরকে ইসলামের দিকে আনার জন্য এমন ভঙ্গি গ্রহণ কর. 

এমনভাবে চেষ্টা করা যাতে এ লোকেরা মনে করবে যে, তোমার কোনো স্বার্থ তাদের নিকট আটকা পড়েছে, যা তুমি উদ্ধার 

করতে চাও, তা কিছুতেই উচিত হবে না। এ লোকেরা ইসলাম করুল করলে তবেই এটা উৎকর্ষ লাভ করবে, নতুবা এটা বার্থ 

হয়ে যাবে, এরূপ ধারণা মূলত অর্থহীন । বস্তুত সত্যদীন, এদের প্রতি বিন্দুমাত্র মুখাপেক্ষী নয় এবং তাদের উপর নির্ভরশীলও নয়, 

যেমন তারাও নিজেদেরকে এর মুখাপেক্ষী মনে করে না৷ 


2৫৫ ঠল্চর্ট ১ পপু পু 52 
5৮৫ 95 9755" ৬1025 £15$ : অর্থাৎ যে কুরআনে কারীম থেকে উপদেশ গ্রহণ করতে ইচ্ছুক হয় সে তা সহজেই 
করতে পারে, তার অর্থ হদয়ঙ্গম করতে পারে । আরবের যেসব তথাকথিত নেতৃস্থানীয় লোকেরা কুরআনকে না মানে, কুরআনে 
কারীম তেলাওয়াত না করে, পিত্র কুরআনের মহান বাণী বা উপদেশের প্রতি কর্ণপাত না করে, তাতে কুরআনে কারীমের কি 
যায় আসে না। পবিত্র কুরআন স্ব মহিমায় সমুজ্ছল। যারা ভাগ্যবান তারাই কুরআনে কারীম পাঠ করে, তার অনুশীলন করে এবং 
নিজ নিজ জীবনে তার বাস্তবায়ন করে। পক্ষান্তরে যারা ভাগ্যাহত তারা কুরআনে কারীম পেয়েও পায় না। কুরআনে কারীযে: 
উপদেশে নিজেদের ভাগ্য সুপরসন্ন করে না৷ -[নূরুল কোরআন] 

৮এর ৫ সর্বনাম এবং £:৫-এর * সর্বনামের প্রত্যাবর্তন স্থূল : %৮এর ৬ সর্বনাম এবং £,৫/এর » সর্বনাম একই 

বনুর দিকে প্রত্যারর্তিত হয়েছে। অথচ 1 সর্বনামটি স্্রীলি্গ এবং, সর্বনামটি পুংলি্গ। এর জবাব হচ্ছে, 

১. ইমাম নুকাতিল (র.) বলেন, 91,001 409 4) এখানে *৬-এর মারজি' হলো ১০341 4৫ আর এটা মুযাননাস। 
আর ইমাম কালবী (র.) বলেন,$/%-4153৯ -এবং £:46-এর » পূর্বে উল্লিখিত শব্দের দিকে প্রত্যাবর্তন করেছে: 
আর ৮45 শব্দটি অর্থগত দিক হতে পুংলিঙ্গ। কেননা এর অর্থ হলো /410 ও ৫2201 

রত হক ০ ৮১৫৫৫ রি পাপন 
২, শাজম প্রণেতা বলেছেন, £%35 5 দিয়ে)1,%: উদ্দেশ্য । আর 18 শব্দটি পুলিঙ্গ । এ কারণে £:4% -এর সর্বন 
৬১০ 2০৫৩ 
পূর্ধলঙ্গ নেওয়া হয়েছে ছে। আর ১14 -কে 55 বলা হয়েছে, সে কারণে একে *. স্ত্রীিঙ্গের সর্বনাম দিয়ে 2 কর 
হয়েছে ' কাকুর, বহুল মাআনী] রর 


///.6211./59101.00া 











ঠাপ 


৫2 তণ 


যবে 
1/600) তত 5 পর 221,51০ 
০৮০4451452৮ [০০ 


প্র 





পর্চ ৫2 


5০৫৫ হি 
52৮৮৮455 
পা 
০০] 01]. ৫4 
কের 


পরত ছ 2 প্পত ০৬৫ 


ডে 
- ৮১:৮০] 0৮ 


2510 27 ৯৩ টিটি 
(১১০০০ 43 ০৮৪785022৮5 
11 


পা ৩ 


৮৫৪-০ এউভিগলিদি্ু 


৫ঠ:5.1৮৫.91 ৫ £ সির 
্ রে 


34654 


পাপা হপর্ত তত 5212 


2০111011118 


দিও নী 
হেলা কা 
০0 
৫55০৫ 9৫. ৬৬ রর তাপ পাতি € ৫ তত 2 
ঠা তি ১ শিস ১৮৮৪৩ ৩০ 
৩০৪৫ পরত ৮2052 
2406 
দি চি 
$4৫ 165*ব 5,৪০৫ ৫৩2 
রা 
, 2টি 
০4) ০৪ 


5০১০1 ০৪ 25৮52, 


৩৬ পাপা প্রত পাঠ 
১22৫০৮27৬০০, 


25৫00910314. 


রর ু ৫৭455 
২৮০ ১৭১ ৮ ৬2 শিট ০ 





টি উপ জী 01 ১৩ আআছে লিপিসযুহে এট দ্বিউয় ১ 


১ 


. 


১ 


ধা 






১৪. যা সমুন্ুত আকাশে এবং পবিত্র শয়তানের স্পর্শ হতে 
পৃত-পবিত্র ৷ 


১৫. যা এমন লিপিবদ্ধকারীর হাতে লিখিত সে সকল 








লিপিবদ্ধকারী যারা লাওহে মাহফ্য হতে লিপিবদ্ধ করে 





১৬. যারা সম্মানিত ও পৃত-পবিত্র আল্লাহ তা'আলার 





অনুগত, আর তারা হলো ফেরেশতারা ৷ 


১৭. লানত বর্ষিত হোক এ মানুষদের প্রতি অর্থাৎ 
কাফেরদের উপর (আল্লাহর) অভিশাপ হোক ৷ তারা 
কতইনা অকৃতজ্ঞ [সত্য অমান্যকারী]! এখানে 
প্রশ্ববোধক (0) ধমক দেওয়ার জন্য হয়েছে। অর্থাৎ 
কিসে তাকে কুফরের প্রতি উদুদ্ধ(দুঃসাহাসী] করেছে? 

১৮. তাকে আল্লাহ্‌ তা'আলা কি বস্তু দিয়ে সৃষ্টি করেছেন? 
এখানে প্রশ্ববোধক ইতিবাচক [সাব্যস্তকরণ]-এর অর্থে 
হয়েছে । অতঃপর আল্লাহ তা“আলা নিজেই তার বর্ণনা 
দিতে গিয়ে ইরশাদ করেছেন । 

১৯. এক ফোটা শুক্রকীট দিয়ে আল্লাহ তা'আলা তাকে সৃষ্টি 
করেছেন।_ অতঃপর তার পরিমিত্_বিকাশ 
ঘটিয়েছেন । অর্থাৎ জমাট রক্ত অতঃপর মাংসপিগ 
এভাবে তার [পূর্ণাঙ্গ সৃষ্টি পর্যন্ত । 




















- ২০. তারপর পথ অর্থাৎ তার মাতার গর্ভ হতে বের হওয়ার 


পথ- তার জন্য সহজ করে দিয়েছেন। 





২১. অতঃপর তাকে মৃত্যু দিলেন এবং কবরে পৌছাবার 
ব্যবস্থা করলেন। কবরের মধ্যে লুকিয়ে রাখেন। 
২২. অতঃপর যখন ইচ্ছা করবেন তিনি তাকে উঠিয়ে দাড় 

করিয়ে দিবেন। পুনরুজ্জীবিত করার জন্য । 
২৩. কখনো নয়, অবশ্যই সে পূর্ণ করেনি সে পালন 
করেনি যা নির্দেশ দিয়েছিল তাকে (তার) তার প্র্ু। 














০৫ ছারা উদ্দেশ্য : ৩৫: £ শব্দটি বহুবচন, একবচনে 4” ১০ শাব্দিক অর্থ- কিতাবের পৃষ্ঠাসমূহ, গ্রহ ফা পুস্তিকা অর্থে, 

এর বাবহার যেমন পবিত্র কুরআনের অন্যত্র এসেছে- ০১৫,545 ৮05 5224 0১ ৩৫ 

সুহুফে মুকাররামাহ অর্থ সম্ানিত পুস্তিকা । উদ্ধৃত আয়াতের অর্থ লাওহে মাহফ্যে রক্ষিত কুরআন । কেউ কেউ বলেন, 

নবীদেরকে প্রদত্ত কিতাব বা সহীফাসমূহ। যেমন আল্লাহর বাণী- ০১১০০০0১৮৮8 3201 ০0 0১৫0তে 

১৫৫2 শব ছারা নবীদের সহীফাকে বুঝানো হয়েছে। 4ফাতহুল কাদীর] 

2৮৫৮47734444 ৯4০7৮544458 : হে হাবীব! আপনি কি মনে করে বসেছেন যে, এ অহংকারী 

মুশরিকদের ঘারা কুরআনের মর্যাদা বদ্ধ পাবে? কুরজান সম্মানের উদ্চাসনে আসীন হবে? তা কখনো নয় কুরআন তো আপনা 

হতেই এমন উচ্চ মর্যাদার অধিকারী যে, এর আয়াতসমূহ আসমানে অত্যন্ত সম্মানের আসনে সমাসীন আছে, পবিত্র লিপিসমূহে 
লিপিবদ্ধ রয়েছে। তা ছাড়া মুমিনগণ এ পৃথিবীতে ও কুরআনকে অতান্ত সম্মানের সাথে পবিত্র ও উত্চ স্থানে রাখেন । 

কুরআন মাজীদ সর্বপ্রকার ভেজাল ও মিশাল হতে পবিত্র । এতে অবিমিশ্রিত নির্জলা সত্যের শিক্ষা পেশ করা হয়েছে। কোনো 

প্রকারের বা কোনো ধরনেরই বাতিল এবং নষ্ট চিন্তা-বিশ্বাস বা মতাদর্শ এতে অনুপ্রবেশের একবিন্দু সুযোগ পায়নি । যেসব 

পুতিগন্ধময় আবর্জনায় দুনিয়ার অন্যান্য ধর্মগরহ্থ ভরপুর হয়ে গেছে এবং একবিন্দুও কুরআন মাজীদে শামিল হতে পারেনি । মানবীয় 
চিতা কল্পনা কিংবা শয়তানী ভাবধারা সবকিছু হতেই কুরআসকে সুরক্ষিত করা হয়েছে। 

2১৮7১52885 875৮1505 45 এখানে সে ফেরেশতাদের কথা বলা হয়েছে, যারা কুরআন মাজীদের এ 

আল্লাহ তা*আলার সরাসরি হেদায়েত অনুযায়ী লিখছিল, এগুলো সংরক্ষণ ও হেফাজত করছিল এবং নবী করীম 

হু পর্যন্ত সেগুলোকে যথাযথভাবে পৌছাচ্ছিল। এদের পরিচয় স্বরূপ কুরআনে দু'টি শব্দ ব্যবহৃত হয়েছে, একটি হলো 25 
অর্থাৎ সুসম্থানিত। আর দ্বিতীয়টি হলো 7. + অর্থাৎ নেক ও সতভাসমপনু। প্রথম শব্দটি বলে এ কথা বুঝাতে চাওয়া হয়ে: 
তারা এতই সম্মানিত যে, যে আমানতই তাদের সোপর্দ করা হবে ভাতে তাদের ন্যায় অতি উচ্চ মর্ধাদাবান সততা দ্বারা কোনোরূপ 
খেয়ানত হওয়া আদৌ সম্ভব নয়! আর দ্বিতীয় শব্দটি ব্যবহৃত হয়েছে এ কথা বুঝাবার জন্য যে, এ সহীফাসমূহ লিখনে, এগুলোর 
হেফাজতকরণে এবং রাসূলুল্লাহ হপর্যন্ত তা যথাযথ পৌছানোর যে কর্তব্য তাদের উপর অর্পণ করা হয়েছে, পূরণ বিশ্বস্ততা ও 
দায়িত্ববোধ সহকারে তারা তা পালন করে থাকে। 
কুরআন নিজেই সম্মানিত : যে ধারাবাহিকতায় এ আয়াত কয়টি উদ্ধৃত হয়েছে সে বিষয়ে চিন্তা করলে বুঝতে পারা যায় যে. 
এখানে কুরআনের এ পরিচয় কেবল এর মাহাত্ম্য বুঝবার জন্যই নয়; বরং অবিশ্বাসীগণকে বলা হয়েছে যে, এটা অতি মূল্যবান ও 
মর্যাদাসম্পন্ন । তোমাদের সম্মুখে এটা পেশ করা হলে তোমরা অনুগ্রহ করে এটা গ্রহণ করবে, এপ আচরণ এ মহান কিতাবের 
পক্ষে অপমানকর। এটা এরূপ আচরণের অনেক উ্ধ্ে। কেননা কুরআন তোমাদের মুখাপেক্ষী নয়; বরং তোমরাই এ 
মুখাপেক্ষী । তোমরা নিজেদের কল্যাণ চাইলে তোমাদের মন-মগজ হতে শয়তানী মনোভাব উৎখাত করে সরাসরি এর দাওয়াত 
কবুল কর। তোমরা একে ঘত ক্ষুদ্র-নগণ্যই মনে কর না কেন তাতে এর মহত্ত্ব কিছুমাত্র লাঘব হবে না। অবশ্য তোমাদের 
জালা ররর ভোমাযার রর এতিয়া রিনা কার রেজা হরে লানাযামাইন] 

৩৫৮ -এর বিশ্লেষণে 25৫4 নেওয়ার কারণ 526৫4 শব্দের অর্থ- সম্মানিত এ 24 দ্বারা এখানে কুরআনে, 
ৃষ্ঠাসমূহকে বুঝানো হয়েছে। কুরআন বা অন্যান্য আসমানি খন্থসমূহ সম্মানিত হওয়ার কারণ হলো আসমানি সকল গ্রন্থ বিশে 
করে কুরআনুল কারীম ইলম এবং হিকমতে ভরপুর, এ কারণে এটা আল্লাহর নিকট সম্মানিত । অথবা এটা লাওহে মাহফুয হতে 
মাজিল হওয়ার কারণে সম্মানিত । -ফাতহুল কাদীর] ূ 
অথবা, এটা সম্মানিত ফেরেশতা কর্তৃক অবতারিত হওয়ার কারণে । অথবা, সঙ্ছানিত 'আল্লাহর নিকট হতে অবতারিত হওয়া 
কারণে । কুরতুবী! 
2:১074এর অর্থ এবং এটা ছারা এখানে উদ্দেশ্য :£2:4:-এর শাব্দিক অর্থ হলো উর্ধে এখানে এটা দ্বারা নিশ্ববর্ধিঃ 
কয়েকষ্ট অর্থ উদ্দেশ্য হতে পারে । 


///.6911./69101.00া 








ঢে 
০ 
৫ 


পাজিতত 


১5731 -5 এ৫%অরথৎ আল্লহ তাআলার নিকট এটা অত্ন্ স্ানিত। 
২ ০১০2) +% £:১$-2 অর্থাৎ আকাশে অতি সম্মানিত। 
৩0214764015 545 অর্থাৎ সনে-সংশয ও স্থবিরোধিতা হতে উর্ধে 

51040 (5 1258০ অরবৎ যু খিনগণের নিকট অতি সম্মানিত । 

442 -এর অর্থ এবং এটা দ্বারা এখানে উদ্দেশ্য : €:452-এর শাব্দিক অর্থ- পবিত্র । এখানে মুফাসসিরগণ এর কয়েকটি 

অর্থ বর্ণনা করেছেন। 

১ এর অর্থ কুরআনে কারীম এমন পবিত্র যে, পবিত্র ব্যক্তিগণ ছাড়া কেউ এটা স্পর্শ করতে পারবে না, 47618 

২ অথবা, এটা সমস্ত পক্িলতা হতে পবিত্র- 404 425 

৩. 44:14 48৪44) 5565,45 অর্থাৎ এটা মুশরিকদের ধরাছোয়া হতে সম্পূর্ণ মাহফুয 

8 অথবা. মুশরিকদের উপর নাজিল হওয়া হতে পবিত্র-: 41522040544 812 

£45-এর অর্থ এবং আয়াতে এটা দ্বারা উদ্দেশ্য : টানি ১৫০ শব্দটি বহুবচন। এর একবচন হলো €-2 যেমন 7৫ -এর 

বচন ৫৫৫ এবং উর রান হাদি এপানার কাদেরকে বুহানো হছে এপাজ মিরা 

বিভিন্ন মতামত পেশ করেছেন। 

১. এখানে 5৫ দ্বারা সে ফেরেশতাদেরকে বুঝানো হয়েছে, যারা আল্লাহ ও তার রাসূলদের মাঝে দূত হিসেবে নিয়োজিত 
রয়েছেন। 

২. এরা সে সম্মানিত ফেরেশতা হারা বান্দার কৃতকর্ম লিপিবদ্ধ করে থাকেন। £$-: শব্দটি কোনো কোনো সময় 5৫ -এর 
অর্থেও হয়ে থাকে । ৩৫ -কে /£50 (সৌন অক্ষরটি যের যোগে) ও বলা হয়। এর বহুবচন 47 হয়ে থাকে । 
৩18 ছারা এখানে কারীদেরকে বুঝানো হয়েছে। কেননা তারা কিতাব (44:5) পাঠ করে থাকেন। 

8.7 ছারা এখানে নবী করীম এ্রশরঃঃ-এর সাহাবীগণকে বুঝানো হয়েছে৷ 
৫. ৮০ শব্দটিকে এখানে ফেরেশতাদের বিশেষ গুণ হিসেবে উল্লেখ করা হয়েছে। 

যা হোক, এখানে 7৫. দ্বারা ফেরেশতাগণ উদ্দেশ্য হওয়াই অধিকতর গ্রহণযোগ্য । 

/% -এর অর্থ : 11 শব্দটি 2৮44 -এর বহুবচন। অর্থ- অভিজাতবর্গ, মহান ও সম্মানিত ব্যক্তিবর্গ, আয়াতে ফেরেশতা উদ্দেশ্য । 

হযরত কালবী বে.) বলেন, %৫/1০4 অর্থাৎ আল্লাহর দরবারে সম্মানিত । হযরত হাসান (র-) বলেন, ০০৩।১০৭০ 

41457844513 অর্থাৎ যারা গুনাহ-নাফরমানি হতে সম্পূর্ণ পবত্। অতএব, ত তারা স্ব-স্ব আত্মাকে পাপ হতে উর্ধে 

রখে। হযরত ইবনে আব্বাস রো.) বলেন_ 4৮747 12:51 4555 918. গে ৫152544010৫ অর্থাৎ বনী 

আদম যখন তীর সাথে নির্জনে যায় অথবা পায়খানা প্রস্রাবের জন্য একাকী হয় তখন তারা বনী আদমের সম্মানার্ঘে সাথে থাকে 

শ। কারো কারো মতে (4 ৫955০ 255 9445 €১39 অর্থাৎ তারা নিজের সুবিধার উপর অন্যের সুবিধাকে 

আ্যধিকার দেয়। “কুরতুবী, ফাতহুল কাদীর] 

ফর মুমিনদের জন্য ইসতিগফারের মাধ্যমে করুণাকামী এবং তাদের কল্যাণের পথ প্রদর্শক তারাই / ৫ -রষহুল মা'আনী] 

আলোচ্য আয়াতের 1 শব্দটির অর্থ হলো যারা কুরআন মাজীদ পাঠে ও লিপিবদ্ধ রায় রত তারা আল্লাহ তা"লার দৃষ্টিতে 

দতস কেরন 

1/4-এর অর্থ: £(4শব্দটি £৫এর বহুবচন, যেমন 44৫ শব্দটি 2)-এর বহুবচন। 44 অর্থ আল্লাহর অনুগত সত্যবাদী 
চিন। ফাতহুল লদীরা 

পরখ আহৃসী (বলেন, 24 শব্দটি £ এর বহুবচন। আর এ শব্দটি £ এবং £4 -এর বহুবচন, যেমন ৫/-এর বছবচন 

৯০ ৬৯৬০ -এর বহুবচন ৫.০ । 


//৬/.6211./59101.00া 





৩৩২ অফস্টরে জালালইন : আরবি-জংল, সম্তম ফ্ও ৩৩তম প্রক্স ) 


কেউ কেউ বলেন, কুরআন মাজীদে (1 ্দ দিয়ে 2৫530 বা ফেরেশতাকুল এবং 45. দিয়ে মানবকুল বুনো হয়েছে. আর 
এটা এ কারণে যে, 55 শঙ্ষটি-420৫5-এর শব্দ এট মানুষের সাহেই প্রযোজ্জ । কেননা মানুষের মধ্যে সুন্তাকীর সংখ্য 
কম হবে পক্ষান্তরে £:4: শব্দটি 24501 ৫2 নয় । এটা ফেরেশতাকুপের ব্যাপারে প্রবোদ্য । কেনন্য তাদের মধ্য মুন্তাতীর 
সংখ্যা মানুষের তুলনায় অনেক বেশি। 
কারো যে, এ শব্দটি 4 হতে বেশি বাগিতাপূর্ণ। কেননা £%শিন্দটি %-এর বহুবচন. আর £: শব্দটি %44এর বহুবচন 
4 এবং লিখতে অক্ষর বেশি এবং ও :%; লিখতে জঙ্ষর কম লাগে । আরবি ভাষার নিয়মানুযায়ী 42.5542)11-24 
151555-8 বনী-আদমে সব গুণ পাওয়া যাক, আর তা 
হলো 2215৩ ০১৫৪ তথা পূর্ণ গুণ এবং অসম্পূর্ণ গুণ থাকা । এ কারণে তাদের পরিপূর্ণ গুণে 477 বলা হয়েছে? অর 
ফেরেশতাদের মধ্যে 25৩ ০৩: পরিপূর্ণভাবেই অনুপস্থিত এ কারণেই ভাদের জন্য 5; ব্যবহার করা হয়েছে। কেনন 
তাদের মাঝে মৃূল গুণই বিদ্যমান, মুবালাগা ব্যবহার করার প্রয়োজন নেই । আর বনী আদমের ফজ্দিলতের জন্য মুবালাশা ব্যবহার 
করা দরকার । কেননা ০25 ০০5 থাকা সন্তেও 2 -০৩-৪-এর উপযোগী হওয়া সহজ কথা নয় । 
আয়াতের পূর্বাপর সম্পর্ক : ইতঃপূর্বে সূরাটির প্রথম হতে ঘোল আয়াত পর্যন্ত কেবল নবী করীম 3523 -কে সন্থোধন ও উপলক্ষ 
করেই কথা বলা হয়েছে। এর বর্ণনা ও বাচনতঙ্গি ছিল এক্সপ যে, "হে নবী! সত্যের সম্ধানকারী ব্যক্তির পরিবর্তে আপনি এ কোন 
সব লোকের প্রতি বেশি লক্ষা আরোপ করছেন, সত্য দীনের দাওয়াতের দৃষ্টিতে এদের তো কোনোই মূল্য বা গুরুতু নেই। ভার 
আপনার ন্যায় মহাসম্মানিত নবী কুরআনের ন্যায় উচ্চ মর্যাদাসম্পন্ন গ্রন্থকে এদের সন্তুধে পেশ করবেন । এর যোগ্য তারা নন 
আর অত্র আয়াত (61431 059) হতে সে কাফিরদের প্রতি রোধ ও অসন্তোষ প্রকাশ করা হয়েছে যারা সত্য দীনের প্র 
অবস্তা প্রদর্শন করছিল । 
আয়াতের শানে নুযূল : আবূ লাহাবের পুত্র উতবা বলল, আমি নক্ষত্রের প্রভুকে স্বীকার করি না, আর তাদের মালিককেও মন্দ 
না! তখন এ আয়াত (--331 5 নাজিল হয়। -|লোবাব, মা'আলিম 
কেউ কেউ বলেন, ওতবা নয়- উমাইয়া ইবনে খালফের কুফরি প্রসঙ্গে এ আয়াত নাক্জিল হয়েছে । আবার কোনো কেলে 
মুফাসসিরীনের মতে বদরের যুদ্ধে অংশগ্রহণকারী কাফেরদের প্রসঙ্গে এ আয়াত নাজিল হয়েছে৷ 4ধাষিন] 
এ ব্যাপারে ইবনুল মুনযির হযরত ইকরামা (রা.) হতে একটি বর্ণনা লিপিবদ্ধ করেন । তিনি বলেন, উক্ত আয়াত উতবা ইক 
আবী লাহাব সম্পর্কে নাজিল হয়, সে তার পিতাকে রাগাৰিত করে ইসলাম গ্রহণ করল, কিনতু পরে তার পিতা তাকে জনেহ 
ধন-সম্পদ দিয়ে তিক করে ফেলল, আর শাম দেশে পাঠিয়ে দিল। সেখান হতে সে নিজের খবর দিয়ে বিশ্বনবী 2২-এর কাছে 
খবর পাঠাল যে. সে নক্ষত্রের প্রভৃকে স্বীকার করে না। তখন বিশ্বনবী 2233 বললেন. 'হে আল্লাহ! তুমি তার উপর তোমার কুকুর 
পাঠিয়ে দাও যেন তাকে শিকার করে ।' যখন সে ব্াস্তায়, তখন ব্লাসূলুল্লাহ 2223 -এর উক্ত বদদোয়ার কথা স্বরণ হয় ! তাই দে 
জিত থাকার নিমিত্তে তাকে পাহারা দেওয়ার জন্য এক হাজার দীনার ঘোষণা করল । অতএব, সঙ্গীরা তাকে তাদের মধ্যে 
রাখল এবং মাল-সামানা দ্বারা চতুর্দিকে বেষ্টন রাখল । অতঃপর একটি বাঘ এসে উপর দিয়ে ঝাপিয়ে পড়ল এবং তাকে টু 
করে ফেলল । তার পিতা আহান্তারি করতে করতে বলছিল, “মুহাম্মদ যা কিছুই বলত তাই ঘটত (রহল সজারী, কুরতুবী) 
৫০3 4র অর্থ: 3০ দ্থারা এখানে উতবা ইবানে আবী লাহাব" উদ্দেশ্য । কারো মতে- 2০3 ছারা পেছনে ফাদে 
কথা ৬০০০১ অজায়াতে উ উল্লিখিত হয়েছে তারাই উদ্দেশ্য । 
কারো মতে মানবজাতি উদ্দেশ্য এ মতটি উত্তম । 
অতএব. এ মতানুযায়ী কট্টর কাফির 2০253 শিন্দে শামিল হবে, আর যে ব্যক্তিকে কেন্দ্র করে আয়াত অবতীর্ণ হয়েছে সে প্র 
করো মতে, 2433 ধারা উদ্দেশ্য হলে" এ সমস্ত ব্যক্তিবর্গ যারা নবী করীমঃ53-এর দরবারে এসেছিল, যাদের কারণে আলে 
নবী ইবনে উদ্মে াকতৃমকে তখনকার জন্য বর্তন করেছিলেন কারো মতে 3.5 দ্বারা এ সমস্ত ধনী লোক উদ্ছেশ্,, হয 
ভাসি তি হংকার রয়েছে : কারীর] 
5 বলার কারণ : 
১.45$ শন্দটি এখনে বনদোয়া এবং অভিশাপের অর্থ বহন করছে কেননা নুনিয়াতে কাফেরদের জন্য হতাই কড় অভিশশ 
কতল হাড় ৩০ কোনো শাস্তি তাদের জনা নেই এটাই নারাযক শান্তি কাকীর 


///.6911./69101.00া 

















অফসারেজলাইন,. আরবি-বাংলা, সময : 5০তম পারা) 


২0৪৫ শব্দটি এ কথার ইঙ্গিত বহন করছে যে, অনতিবিলহ্ে কিভালের (যুদ্ধের) আয়। 5 চর 
কাফেরদের কবর রচিত হবে। -[বূহুল মা-আনী] 

৩.৫ এমন একটি সীগাহ যদ্ধারা রোষ ও অসন্তোষ প্রকাশ করা হয়েছে সেই কাফেরদের প্রতি যারা সত্য দীনের পরত বস্তা 
পর্শন করছিল । এ সীগাহটি এ কথার ফায়দা দিচ্ছে যে, মানুষ বা উদিষট ব্যক্তি এমন কাজ করবে যার শান্তি একমাত্র হতযা। 
শযিলাল] 

14৫ ( আয়াতাংশে এর অর্থ : $৫4 তু আয়াতাংশে (৫-এর দু'টি অর্থ হতে পারে । 

১54 তথা পরশ্নবোধক অর্থে ব্যবহৃত । তখন অর্থ দাড়াবে ৮:৫4 223:54%অর্থাৎ কোন বনু ভাকে কৃফরির 
দিকে নিয়ে গেল? রম 

২. ৮5 আশ্চর্যবোধক অর্থে ব্যবহৃত । আরবদের অভ্যাস ছিল যখন তারা কোনো বস্তু সম্পর্কে আশ্চর্য বোধ করত তখন 
বলত 4: 514010158 এবং 2৫ 4) ও কুরতুবী] 

443ডিল্রেখের কারণ : ইনসান অর্থ মানবজাতি বা মানব । উদ্ধৃত আয়াতে ইনসান শব্দ ব্যবহার করে মানবজাতির সব 

লোককে বুঝানো হয়নি। বুঝানো হয়েছে কেবল সে সকল লোককে, যাদের দু₹র্মের বর্ণনা করা সেখানে লক্ষা। কুরআনে 

'ইনসান' শব্দ কোথাও এ কথা বৃঝাবার জন্য ব্যবহৃত হয়েছে যে, মানবজাতির অনেক লোকের মধ্যেই কথিত দোষটি পাওয়া 

মায়, আর কোথাও নির্দিষ্ট কারো নাম না করে সাধারণভাবে এ শব্দটি ব্যবহারের কারণ হলো এরূপ তিরঙ্কারে তাদের মধ্যে জিদ ও 

বদ সৃষ্টি হওয়া স্বাভাবিক এ জন্য সেখানে সাধারণ ভঙ্গিতে উপদেশ দেওয়ার জন্য 'ইনসান' বলে উল্লেখ করা অধিকতর 

ফলপ্রসূ হয়েছে। 

মানুষের তিনটি ধাপ : একথা প্রমাণিত যে, প্রত্যেক সৃষ্ট বস্তুর তিনটি ধাপ রয়েছে- প্রথম, মধ্য ও শেষ। এ তিনটি ধাপ 

মানুষের জন্যও আল্লাহ্‌ তা'আলা নির্ধারণ করেছেন। 


421৫ 5৫1£% ? 


৯ প্রথম ধাপ হলো +/4-:০+ ০ অর্থাৎ শুক্রবিন্দু হতে তাকে সৃষ্টি করেছেন । 


২ তীয় ধাপ হলো £:4 0414 অরথৎ দুনিয়ার জীবন, যেখানে আল্লাহ তার চলার পথ সুগম করে দিয়েছেন। 

ও তীয় ধাপ 5501 24 অর্থাৎ মৃত্যুদান ও কবর্থ ধাপ । এ ধাপের জন্য আবার তিনটি স্তর রয়েছে-.:5$3.445) 
44) অর্থাৎ মৃত্যু, কবরস্থ হওয়া ও পুনরুগথান। -কাবীর] 

মানুষের সৃষ্টি 2: হতে একথা উল্লেখ করার কারণ : এ কথা সন্দেহাতীতভাবে সত্য যে, 2: [ীর্য-শুক্র] একটি ঘৃণিত 

বতু। কিনতু আল্লাহ্‌ তা'আলা এখানে এ শব্দ উল্লেখ করে একথা বুঝাতে চান যে, যে ব্যক্তির সৃষ্টিমূল 2274 -এর ন্যায় একটি 

দিত বস্তু, সে ব্যক্তি আবার গর্ব-অহংকার করে কিভাবে? 

যত হাসান বলেন, কিভাবে এ ব্যক্তি অহংকার করতে পারে, যে ব্যক্তি মৃত্রনালী দিয়ে বের হয়ে এসেছে। 

-[কুরতুবী, ফাতহুল কাদীর] 
এখানে 26 বলে এ কথা বুঝানো হচ্ছে যে, কুফরি করার আগে মানুষের উচিত তার নিজের প্রকৃত অবস্থা চিন্তা করা। চিন্তা 
করা উচিত তার অস্তিত্ কী জিনিস দিয়ে এবং কিভাবে সে তৈরি হয়েছে। কোথায় সে লালিত-পালিত হয়েছে। কোন পথে সে এ 
দুনিয়ায় এসেছে এবং কিরূপ অসহায়-অক্ষম অবস্থায় এ দুনিয়ায় তার জীবনের সৃচনা'হয়েছে, এসব কথা । নিজের প্রকৃতি ও 
সঠিক পরিচয় ভুলে গিয়ে বিভ্রান্তিতে এরা কিভাবে পড়ে গেল? নিজের সৃষ্টিকর্তার বিরুদ্ধে দাড়াবার মতো দুঃসাহস ও ধৃষ্টতা 
এদের মন-মগজে কিরূপে স্থান লাভ করতে পারল? 

4452856 85286565৫০5 ৮/-2৫ 4458 : উল্লিখিত আয়াত তগুলোতে আল্লাহ তা'আলা মানুষের সৃষ্টি 
রসের প্রতি ইঙ্গিত করেছেন। ইরশাদ হচ্ছে যে, মানুষ কিভাবে দেখেছে যে, আমি তাকে কোন জিনিস হতে সৃষ্টি করেছি? 
অমি তো এক ফৌটা অপবিত্র শুক্রকীট হতে তাকে সৃষ্টি করেছি। ভারপর আমি তার পরিমিত বিকাশ ঘটিয়েছি। সে শুক্রকীটকে 
উট রক্তে পরিণত করেছি। তারপর একে মাংসপিণড বূপান্তর করেছি। এভাবে তোমার সৃষ্টিকে পূর্ণরূপ দান করেছি। 

ইফরি করার আগে মানুষের উচিত তার নিজের প্রকৃত অবস্থা চিন্তা করা। চিন্তা করা উচিত তার অস্তিত্ব কি জিনিস দিয়ে এবং 
কিভাবে তৈরি হয়েছে । কোথায় সে লালিত-পালিত হয়েছে। কোন পথে সে এ দুনিয়ায় এসেছে এবং কিরূপ অক্ষম ও অসহায় 
সায় এ দুনিয়ায় তার জীবনের সূচনা হয়েছে? এসব কথা । নিজের প্রকৃতি ও সঠিক অবস্থা ভুলে গিয়ে কিভাবে তারা বিভ্রান্তিতে 
গেল নিজের সৃষ্টিকর্তার বিরুদ্ধে দাঁড়াবার মতো দৃর্সাহস ও ধৃষ্টতা এদের মন-মগজে কিভাবে স্থান লাভ করতে পারল? 
টান রাধী (র.) বলেছেন, আল্লাহ তা'আলা এখানে মানব সৃষ্টির উল্লেখ করে এ কথা বুঝাতে চেয়েছেন যে, যে বাক্তিকে এক 


টা নাপাক নূতফা |হীর্য| হতে সৃষ্টি করা হয়েছে তার আবার গর্ব ও অহংকার করার কি আছে 
///.6911./69101.00া 









ভা হল, তখন 





৩৩৪ _.. ভাফসীরে জালালাইন আরবি-বাংলা, সপ্তম ২ [৩০তম পারা] 


তি 

১. ৬ 7 ঠা পা 55 24242 অর্থাৎ আল্লাহ তা'আলা যাতৃগর্ত হতে বের করে 
তালো-মন্দের রাস্তা তার জন্য সহজসাধ্য করে দিয়েছেন। 

২, ইমাম সুদ্দী, মুকাতিল, 'আতা এবং কাতাদাহ (র.) বলেন, 1598 ৮১৫১3 24 অর্থাৎ আল্লাহ তা'আলা তাকে তার 
মায়ের গর্ত হতে বের হওয়ার জন্য সহজ করে দিয়েছেন! প্রথম অর্থ এখার্নে অধিক গ্রহণযোগ্য ! ফাতহুল কাদীরা 
ইমাম কুরতুবী (র.) আরো দু'টি অর্থ বর্ণনা করেছেন- 

৩. হযরত ইবনে যায়েদ (র.) বলেন, এন অর্থ (০7 পচ" অর্থাৎ আহ তাকে দুলা অসার পর ইসলামের রাজ রা কয 
দিলেন। 

8. হযরত আবূ বকর ইবনে তাহের (র.) বলেন, ৮:14 15467 46444. ৩ 20152545255 অর্থাৎ তার জন্য কিছু সু 
করেছেন তা অর্জনের জনা সহজ পথ বলে দিরয়েছেন। যেমন রাসূলুল্লাহ 2 বলেন, 2660 3 ৮4৮৫4151521 
অর্থাৎ আমল করতে থাক, যে জন্য সৃষ্টি করা হয়েছে এটা (তোমার কাছে) সহজ করে দেওয়া হয়েছে কুরতুবী] 

৫. কারো মতে, মহান আল্লাহ মানুষের জন্য দুনিয়ায় সব উপায়-উপকরণের ব্যবস্থা করে দিয়েছেন, যেন সে এগুলো ব্যবহার করে 
কাজে লাগাতে পারে। 

£44 -এর অর্থ : 14 শব্দের কয়েকটি অর্থ হতে পারে- 

১. ইমাম ফাররা (র.) বলেন, মানুষ সৃষ্টির কয়েকটি ধাপ নির্ধারণ করা হয়েছে। প্রথমত 2৫4 [বীর্যা, তারপর 224 [গোশতের 
টুকরা], তারপর সৃষ্টি হওয়া পর্যন্ত, পুরন্ঘ অথবা মহিলা হওয়া পুণ্যবান ও সৌতাগ্যশালী হওয়া অথবা পাপিষ্ট ও হতভাগ্য হওয়া! 

২. ইমাম যুজাজ (র.) বলেন, ,/% অর্থ সৃষ্টিতে সমতা রক্ষা করেছেন। 

৩. এ অর্থও হতে পারে যে, প্রত্যেকটি অঙ্গ পরিমাণ এবং গুণগত দিক হতে সামন্জাস্যপূর্ণ করেছেন। পুরুষ ও নারীর 
অঙ্গ-প্রত্যঙ্গের কাঠামোর ব্যবধান মায়ের পেটেই করা হয়ে থাকে। দুনিয়াতে নর ও নারীর শারীরিক গঠন কাঠামো, 
আকৃতি-প্রকৃতি, চলন-বলন কিরূপ হবে তা মায়ের গর্তেই পূর্ব নির্ধারিত মতো সঠিক পরিমাপে করে দেওয়া হয়। 
-তাফসীরে হাক্কানী, খাযেন, জালালাইন] 

আবার কোনো কোনো তাফসীরকার বলেন, এ শব্দটি ৮:১5 শব্দ হতে রূপান্তরিত | অর্থ মানুষ যখন মায়ের গর্তে গঠিত ৫ 

বর্ধিত হয়ে উঠতে থাকে, ঠিক তখনি তার তবসীর বা ন্ট করা হয়। সে কোন লিঙ্গের হবে; তার বরণ, আবৃতি, অব 

কেমন হবে; অঙ্গ-প্রত্যঙ্গ কতটা নিখুত ও কতটা অসম্পূর্ণ হবে; দৈহিক শক্তি-সামর্থ্য, মেধাশক্তি কতটা হবে; কোন ভঁখণডে, কোন 
অবস্থা বা পরিবেশে সে তৃমিষ্ঠ ও লালিত-পলিত হবে; দুনিয়ায় সেকি করবে এবং কত দিন বাচবে এ সবই মায়ের পেট 
থাকতেই নির্দিষ্ট করে দেওয়া হয়, এটাই তাকদীর । উদ্ধৃত আয়াতে তাকদীরের কথাই বলা হয়েছে। 

ইমাম ফাররা বলেন, আল্লাহ তা*আলা মানুষকে কবরস্থ করার ব্যবস্থা করেছেন, পাখি এবং হিংসৃজন্ুর মতো এখানে সেখানে 

ইতস্তত বিক্ষিপ্ত, ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকার মতো ব্যবস্থা করেননি। কেননা কবরস্থ করার মাধ্যমে আল্লাহ তা'আলা মানুষে 

সম্মান দিয়েছেন। তাদের লাশ সংরক্ষিত হয়ে থাকে- অসম্মানে পড়ে থাকে না, শৃগাল কুকুরের খাদ্য হয় না। -কাবীর] 

14751416০0৩ এ : অত্র আয়াতে আল্লাহ তা'আলা পুনরুথানের প্রতি ইঙ্গিত করেছেন শ্ষ্টা যখন মৃত্ার গর 

মানুষকে পুনরুজ্জীবিত করে উঠাতে চাইবেন, তখন সে জীবিত হতে ও উঠতে অস্বীকার করবে এমন কোনো ক্ষমতা তার নেই 

প্রথমে যখন সৃষ্টি করা হয়েছিল তখনো সে তাকে জিজ্ঞাসা করে সৃষ্টি করা সে দুনিয়াতে আগমন করতে ইচ্ছুক কিংবা প্রস্তুত কি 
সে বিষয়ে তার কোনো মতই তখন গ্রহণ করা হয়নি৷ যদি সে দুনিয়ায় আসতে অস্বীকার করত, তবুও তাকে সৃষ্টি করা হতে 

দুনিয়ায় তাকে আসতে হতো । তার অস্বীকৃতি কোনো কাজেই আসত না। অনুরূপভাবে পুনর্বার সৃষ্টি করাও তার ইচ্ছা ও ম 

উপর বিন্দুমাত্র নির্ভরশীল নয়] এমন নয় যে, সে মরার পর পুনরুজ্জীবিত হতে চাইলে তবেই তাকে পুনরুজ্জীবিত করা হয 

আর তা অস্বীকার করলে সে পুনরুজ্জীবিত হয়ে উঠা হতে রেহাই পেয়ে যাবে। এটা সম্পূর্ণ অসম্ভব ও অবাস্তব কথা; বরং হাঁ 
ইচ্ছার সম্মুখে মানুষ এ ব্যাপারেও সম্পূর্ণতাবে অক্ষম ও অসহায় । তিনি যখনই চাইবেন, তাকে পুনরুজ্জীবিত করে উঠাকে : 

দীড় করিয়ে দিবেন । সে পুনরুজ্জীবিত হয়ে উঠতে একান্তভাবে বাধ্য হবে। তার ইচ্ছা অনিচ্ছায় কোনো অবকাশ রাখা হবে ল 

তার ধার ধরা হবে না। 

মোটকথা, আলোচ্য আয়াতে /-7৮এর দ্বারা এ+: বা পুনরুখখানকে বুঝানো হয়েছে আর 2051] অর্থ হলো যখন অঃ 

তা'আলা ইচ্ছা করবেন। পুনরদ্থান সংঘটিত হওয়া সম্পূর্ণ আল্লাহর ইচ্ছাধীন ও কখন তা সংঘটিত হবে তা একমাত্র তিনি 

জানেন। 








////.9811.59101.00 


তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম খও : :০তম প্রা 


1756 এর মরদার্থ: তাকে মৃত্যুদান করত সমাধিস্থ করেন' -এর অর্থ নিজের জনূ ও নিয়তির লাপাটিই চলল মানুষ 
বাধ্য নয়। নিজের মৃত্যুর ব্যাপারেও সে আল্লাহর সমীপে একান্তই অসহ় নিজের জন বা মৃত্রা কোলেটার উপহ নুর 
এখতিয়ার নেই । মৃত্যুকে সে এক মুহুর্তের জন্যও এড়াতে পারে না। যে স্থান ব যে অবস্থায়ই ভার হত্যুর জন্য জাাহ তাঁজালা 





নিট করে দিয়েছেন, ঠিক সে সময়, সে স্থানে ও সে অবস্থায়ই তার মৃত্যু হবে , আর যে ধরনের কবর হওয়া তার জন্য দর্ধারিত 

করা হয়েছে, ঠিক সেই ধরনের কবরেই তাকে সমাহিত হতে হবে । চাই তা মাটির গর্ভে হোক. কিংবা সমুদ্রের গর্ভে অথবা 

অগনিকৃণ্ডে হোক, কিংবা কোনো হিংস্র জন্তুর উদরে হোক । 

কোনো কোনো তাফসীরকার বলেন যে, কবর শব্দটি উল্লেখ করে আল্লাহ তা'আলা মানুষের মৃত্যুর পরে তাদুক সমধিস্থ করা বা 

কবর দেওয়া তার নিজস্ব বিধান বলে ব্যক্ত করেছেন। সুতরাং এর দ্বারা এটাই বুঝা যায় যে, মৃতের জন্য এটাই স্বাভাবিক ও সঙ্গত 

এশী বিধান । মৃতদেহ দগ্ধ করা বা উন্মুক্ত মাঠে ফেলে রাখা অস্বাভাবিক ও এঁশী বিধানের বিপরীত প্রথা । সামাভিক, নৈতিক ও 

"বজ্ানিক যুক্তির দিক দিয়েও সমাধি-প্রথা সর্বোৎকৃষ্ট ! কারণ মৃতদেহ সমাধিস্থ করার সময় বহু মূল্যবান দ্রবোর ন্যায় তাকে সম্পূর্ণ 

অবিকৃত অবস্থায় সযত্রে তৃগর্ভে রক্ষণ করা হয়। পক্ষান্তরে জীব-জন্তু ও পশু-পাখির মৃতদেহ ফেলে দেওয়া হয়, আবার আবর্জনা 

পুড়ে ফেলা হয়। সমাধিস্থ করার মাধ্যমে মানুষের মৃত্যুর পরেও শ্রেষ্ঠত্‌ প্রকাশ পায় । মৃতের আস্্ীয়-স্বজন ও প্রিয়জনের অন্তরে 
ভার অবিকৃত ও পরিপূর্ণ স্বৃতিই বিরাজমান থাকে । 

অনেক মৃতদেহ কবরে দাফন করা হয় না, তবু £:3 বলার তাৎপর্য হচ্ছে- কোনো কোনো মানুষের মৃতদেহ পানির গভীরে, 

আগুনে বা হিংস্র জীবের পেটে যায়; কিন্তু পরিণামে কোনো না কোনো সময় মাটির সাথে মিশে মাটিতে পরিণত হয়ে যায়! এ 

হিসেবে কবরে সমাধিস্থ করার কথাটা ব্যাপকভাবে বলা হয়েছে। যেমন, অন্য এক আয়াতে আছে 2৫৮ (-:3, অর্থাৎ 

তোমাদেরকে মাটিতেই মিশিয়ে দিবো ৷ -বায়ানুল কুরআন] 

1:4০ ০৪০ ৮৫44৫ ৮/-25 8155 : সত্যি কথা হলো, তার প্রভু তাকে যা করার জন্য আদেশ করেছেন তা সে 

পালন করেনি । 

$৫-এর অর্থ ও উদ্দেশ্য : 4৫ শব্দটি ধমকি ও হুমকির অর্থে হয়ে থাকে । এখানে এর কয়েকটি অর্থ হতে পারে- 

১ আল্লামা জালাল উদ্দিন মহল্লী রে.) বলেছেন যে, খু৫ শব্দটি ৫০ -এর অর্থে হয়েছে! অর্থাৎ বাস্তবিকই সে [কাফের] তার 
প্রভুর আদেশ পালন করেনি । 

২. কেউ কেউ বলেছেন যে, এখানে এর উদদষ্ট অর্থ হলো_ ৫01 4৯2৫ 4441 -:4 অর্থাৎ কাফেররা যা ধারণা করেছে 
ধকৃত অবস্থা তা নয়। কেননা পুনরুথথানকে একেতো তারা বিশ্বাসই করত না, তা ছাড়া তারা এটাও বলত যে, ১24 
2৫ এ 28,4০1 ৫ অর্থাৎ যদি আমাদেরকে আল্লাহর নিকট (পুনরুজ্জীবিত হয়ে) ফিরেই যেতে হয়, 
তাহলে তার নিকট অবশ্যই আমাদের জন্য কল্যাণ রয়েছে। এখানে আল্লাহ তা'আলা তাদের এ ধারণাকে প্রত্যাখ্যান 
করেছেন। 

৩. অথবা, তাদেরকে গর্ব ও অহংকার হতে দূরে থাকার জন্য সতর্কবাণী উচ্চারণ করার নিমিত্তে সশব্দ ব্যবহার করা হয়েছে 

৪. অথবা, তাদেরকে কুফরের উপর হঠকারিতা হতে সাবধান করা হয়েছে। 

৫. অথবা, যারা পরকাল ও হাশর-নশরকে অস্বীকার করেছে তাদেরকে সাবধান করা হয়েছে। 

103 ৫৫-এর অর্থ: মহান আল্লাহ মানুষ জাতিকে ৃষ্টি করেছেন আবার তিনিই তাদেরকে মৃত্যুুখে পতিত করেন । 

হিনিই তার মালিক, মনিব, তিনিই তার সব কিছু করেন। এসব জানা সত্বেও মানুষ আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে না, তার 

আদেশ-নিষেধ মান্য করে চলে না। 

ইমাম মুজাহিদ (র.) বলেন, অত্র জায়াতের অর্থ হলো কোনো মানুষই আল্লাহ তা-আলার পক্ষ হতে আরোপিত সকল দায়িত্ব 
ঠিক ও সম্পূর্ণরূপে পালন করতে পারে না। ইমাম রাবী রে.) বলেন, আলোচ্য আয়াতে যে মানুষটির কথা বলা হয়েছে তার 

স্পর্কে আল্লাহ তা'আলা ইতংপূর্বে এরশাদ করেছেন যে, 4 ০০ ৫--/54 

40 ারাতাংশে বর্ণিত দুর্ঘট কেরাত : জমহুর 1: আলিফসহ পড়েছেন আর আবূ হায়াত, নাকে" এবং শোয়াইব হতে 

লি বাতীত 1525 পঠিত হয়েছে। উভয় অবস্থাতে একই অর্থ এবং উভয় কেরাতই শুদ্ধ কুরতুবী] 


///.69111./69101.00া 









০ ৫ 


৭ ত৫৫৩৮22 পু*তি পা 


রি 











৫ তপ্ত 








৫০ ৮%০, ৪ টা নে হাদি তি 
১৬ উস ০০০ ৬০৩ তা ৰা 
৪:52 রে রি 


টি ০5৭1 255 





নি নি প্র 





7 ৩৫ ৮৪০ গর (5552 
৭৮৯২০ 
টার 5৫6 





অনুবাদ 

২৪. সুতরাং মানুষ লক্ষ্য করুক উপদেশ গ্রহণ উদ্-শ্যে 
লক্ষ্য করা। তার খাদ্য পানে যে, তিনি কিভাবে তার 
জন্য এর আয়োজন ও বন্দোবস্ত করেছেন? 

২৫. আমিই বারি বর্ষণ করি মেঘমালা হতে প্রচুর পরিমল্প 

২৬. অতঃপর আমি ভূমিকে বিদীর্ণ করি উদ্ভিদ দ্বারা 
রকৃষ্টরপে । 

২৭. অতঃপর আমি তাতে উৎপন্ন করি শস্য যেমন_ 
গম, যব। 








২৮. আঙ্গুর ও শাক-সবজি কাচা তরকারি । 


২৯. আর যায়তুন_ও র্‌? 


, ৩০. অনেক বৃক্ষমন্তিত উদ্যান অধিক বৃক্ষ বিশিষ্ট বাগান । 


৩১. ফল ও গবাদির খাদ্য যাতে চতুষ্পদ জন্তু বিচরণ করে 


আর কারো মতে ঘাস উদ্দেশ্য । 
৩২. ভোগ সম্পদ ৫০ শব্দটি £:22 বা ১9১০ অথে 


ব্যবহৃত । যেমন পূর্ববর্তী সূরায় আলোচিত হয়েছে, 
তোমাদের জন্য ও তোমাদের গৃহপালিত পশুর জন্য 
এর আলোচনাও পূর্ববর্তী সূরায় উল্লেখ হয়েছে। 








১840 ডিএ িস জজজন্ড্ল র ে 


করেকটি হতে 
ক. চিনি বে ,১::% মূলবাক্য এভাবে হবে 


তের 


০ মা 


০9:5 ঞ9১ 024 


০৫৮ 5 ৫ 


খ. অথবা 252,455 তথা $6523:412 হিসেবে মানসূব হয়েছে! তখন মূলবাক্য এভাবে হবে 5 545542 


[প্রাসঙ্গিক আতলাচলা | 


পূর্ববর্তী আয়াতের সাথে যোগসূত্র : কুরআন মাজ্ীদের প্রতি দৃষ্টি নিবদ্ধ করলে দেখা যায় যে, আল্লাহ তা'আলা যে 
[ণাদি পেশ করেছেন, নেখানেই পরপর আশে-পাশে বিরাজমান প্রমাণাদি উল্লেখ করেছেন এ 
এখানেও এর ব্যতিত্রঘ হয়ৰি ॥ এ নিয়মানুফায়ী এখন আশে-পাশে বিরাজযান প্রমাণাদি উত্থাপন কপট 


নফসের মধ্যে বিরাজমান প্র 
উতর এক সাধারণ নিয়ম, 
নুষ স্থভাব্কিভাবেই মুখাপেশ্কা 








যেভালোদ প্র একাবীর] 


রুহুল মাজা 





////.9811.59101.00 


তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম ২ : ৩০তম পারা) 






করে জালোচিত হয়েছে, ১৮১758577858-158 লুল । - 

এ/-45 ০ ৫-5753 ৯৫:51$ ৮0০5 2158: ইমাম রাখী (র.) উল্লেখ করেছেন যে, এট চিন্তা রে দেখা 

দরকার যে, যে খাদ্যের দ্বারা আল্লাহ তা'আলা মানুষের জীবিকার ব্যবস্থা করেছেন-_ তা তিনি কিভাবে করেছেন । অনুসন্ধান করুলে 
দেখা যায় যে, মানুষের খাদ্যের দু'টি অবস্থা রয়েছে- 

১. প্রাথমিক অবস্থা, এটা এমন সকল প্রক্রিয়া যা খাদ্য প্রস্তুত হওয়ার পূর্বে প্রয়োজন হয় । যেমন, মেঘ হতে বৃষ্টি বর্ষিত হয়ে 
উদ্ভিদের সৃষ্টি হয় এবং তা হতে বিভিন্ন প্রকারের শস্যাদি ও ফল-মূল জন্ম লাভ করে। 

২. দ্বিতীয় অবস্থা, এটা এমন সব প্রক্রিয়া যা খাদ্য-্রব্য হতে উপকৃত হওয়ার জন্য তার শরীরের মধ্যে বিদযমান থাকা প্রয়োজন । 

শেষোক্ত অবস্থা সম্পর্কে সাধারণত মানুষ অবহিত নয়, কেননা এটা মানুষের উপকারে আসবে না অপকার করে বসবে তা 

সঠিকভাবে কেউই কিছু বলতে পারে না। 

কিনতু প্রথমোক্ত অবস্থাটি মানুষের বাহ্যিক দৃষ্টির সম্মুখে সংঘটিত হয় বলে এটা সম্পর্কে সকলেই অবহিত। কাজেই প্রথমোক্ত 

অবস্থার দিকে মনোনিবেশ করার জন্য বলা হয়েছে। 

মানুষ যে খাদ্য গ্রহণ করে, তাকে সে অতি সাধারণ মনে করে। কিন্তু এটা কিভাবে সৃষ্টি হলো তা গভীর দৃষ্টিতে চিন্তা করা 

মানুষের অবশ্য কর্তব্য । তার এ কথাও চিন্তা করা উচিত যে, যেসব কার্যকারণের ফলশ্রুতিতে মানুষ খাদ্য পায় তাতো 

একান্ততাবে আল্লাহর সৃষ্টি । তিনি সেগুলোকে সং্বহ করে না দিলে জমিনের বুকে খাদ্যের একটি কণাও মানুষ সংঘ্ুহ করতে 

পারত না । এ কথা মানুষ যতই সৃক্ষ দৃষ্টিতে চিন্তা করবে, আল্লাহর অস্তিত্ব, অসীম ক্ষমতার কার্যকারিতা ও প্রভাবকে সে ততই 

স্বীকার করতে বাধ্য হবে। আল্লাহর এ অসীম কুদরত বোধগম্য হলে পুনরুখানকে বিশ্বাস করা তার জন্য মোটেই কঠিন্‌ হবে না। 

তে বর্ণিত তিনটি কেরাত : (৫ তে তিনটি কেরাত বর্ণিত আছে। 


১ মর (যথা হামযার নিচে যের দিয়ে পড়েছেন তখন বাক্যটি হতে নতুন করে শুরু ধরতে হবে । 


২ কৃফাবাসী এবং কুয়াইস ইয়াকুব হতে বর্ণনা করছেন যে, (৫ হামযার উপরে যবর হবে। এমতাবস্থায় হালতে জার-এ 
হবে। কেননা, ও হতে শেষ পর্যন্ত +.2 -এর 4 হবে । অথবা 56501:4 উহ্য থেকে যের দিবে । এ কেরাত অনুযায়ী 
44 -এর উপর -3/ করা সহীহ হবে না। 


০ হসাইন ইবনে আলী (বা) তথা, ৫ যুক্ত করে ০৫ অর্থে পড়েছেন। এ কেরাত অনুযায়ী +4 -এর উপর _5) করা 
সহীহ। কেউ কেউ ০ অর্থ 6%-ও বলেছেন কুরতুবী, ফাতহুল কাদীর] 

প্ধাখিবং ৫ 200ভিল্লেখের কারণ : আল্লামা রামী (র.) বলেন, 2০ বলে 2৩৫0 তখা আকাশ থেকে পতিত বারিধারাকে 

বুঝানো হয়েছে। আর ,%:4বলে ফলনের উপযুক্ত জমিনকে বুঝানো হয়েছে। একথা সকলের-ই জানা যে, আকাশ হতে পতিত 

করিধারা জমিনে পড়ার মাধ্যমে উদ্ভিদের জন! হয় । এর দ্বারা বুঝা যায় যে, আকাশ হলো পুরুষ আর জমিন হলো মহিলা । পুরুষ 

ও মহিলার সংমিশ্রণ ছাড়া যেমন সন্তান আসতে পারে না, তেমনি পানি ছাড়া জমিনে উত্তিদ গজাতে পারে না? 


এ পান বর্ষণের প্রতি লক্ষ্য করার কারণ : কুরআন মাজীদের (৫2:04 0৫ আয়াতে 221 বৃষ্টি বুঝানো হয়েছে। 
এ অর এবৃষ্টিতে যে কীর্তি আল্লাহর পক্ষ হতে বিদ্যমান রয়েছে তা একবার ভেবে দেখা দরকার । কিভাবে কঠিন ভারি পানি আকাশে 
উড়ছে? এত ভারি হওয়া সত্বেও কিভাবে তা খোলা আকাশে ঝুলে রয়েছে। 

' একটু চিন্তা করা আবশ্যক, নিকটতম ও দূরতম কারণগুলো খুঁজে বের করা দরকার । কে এবং কার মাধ্যমে এ সমস্ত কঠিন কার্য 
সম্পদিত হচ্ছে? নিশ্চয়ই শেষ পর্যন্ত সকলের সামনে একথা উজ্জ্বল দিবালোকের মতো পরিষ্কার হয়ে যাবে যে, এটা একমাত্র 
, আনার নূর, ভারসাম্যপূর্ণ নীতিমালা এবং বিচক্ষণতা ও নিপুণতার ফলশ্রুতি। _কাবীর] 
£ কেন এবং কিভাবে আল্লাহ পানি বর্ষণ করেন? : সূর্য তাপের সাহায্যে সমুদ্র হতে অপরিমেয় পানি শৃন্যলোকে তুলে নেওয়া 

হয়, এটা হতে ঘন-ভারি মেঘ তৈরি হয় । বাতাস এ মেঘমালাকে আকাশের বিভিন্ন দিকে ছড়িয়ে দেয়। পরে শৃন্যলোকে শীতল 
হিমের চাপে সে বাষ্প পুনরায় পানিতে পরিণত হয় এবং প্রতি অঞ্চলে একটি বিশেষ পরিমাণে তা বর্ষিত হয়। সেই পানি সরাসরি 
4 পৃথিবার উপর পড়ে, মাটির গতীরে কৃপ ও বর্ণাধারার বূপ পরিথহ করে, নদী ও খাল-বিলে সে পানি সঞ্চিত হয়ে প্রবাহিত হয়। 
" পর্বত-চূড়ায় বরফরূপে জমে তা গলে এবং বর্ষাকাল ছাড়া অন্যান্য মৌসুমে তা প্রবাহিত হয়ে ঝর্ণা-খাল, নদী ও সমুদ্রে পরিণত 
নি এসব ব্যবস্থা কি মানুষ নিজে করেছে? মানুষ ও বিশ্ব প্রকৃতির স্রষ্টা রিজিক -এর ব্যবস্থা করার উদ্দেশ্যে পানি বর্ষণের এ 
*ি গণ্িক ব্যবস্থা যদি লা করতেন, তাহলে মানুষ কি ডূ-পৃষ্ঠে বেচে থাকতে পারত? 


///.6911./69101.00া 


৩৩৮ তাফসীরে জালালাইন আরবি-বাংলা, সন্তম খও [৩০তম পারা। 


০৪৪ 45 4455 : আল্লাহ তা'আলা ইরশাদ করেছেন, তারপর আমি জমিনকে বিদী্ 
আর লুল পা ১8578827 5০৮৮পৃশ্ 
এমনভাবে হয় যে, মানুষ যখন বীজ বা দানা অথবা কোনো চারাগাছ বপন করে অথবা বাতাসে ডর করে কিংবা পানীয় চণ্ুতে 
বসে বা অন্য কোনো উপায়ে যখন তা মাটির বুকে পৌছায়, তখন মাটি নিজের বুক দীর্ণ করে একে গ্রহণ করে । এটা অঙ্কুরিত 
হয়, এর শিকড় মাটির গভীরে বসে যায় এবং গাছ ফুটে বের হয় । এ ব্যাপারে মানুষের কাজ নিতান্ত নগণ্য । সে হয়তো মাটি 
খোদাই করে, কিংবা তাতে হাল চালিয়ে মাটির উপরিভাগ ওলট পালট করে এবং আল্লাহর সৃষ্ট বীজ এতে লাগিয়ে দেয় মাত্র। 
এটা ছাড়া আর সব কাজই আল্লাহর ৷ তিনি অসংখ্য রকমের উদ্ভিদের বীজ সৃষ্টি করেছেন৷ তিনিই সে বীজসমূহে এ গু সৃষ্টি করে 
দিয়েছেন যে, তা জমিনে বপন করা হলে তা অঙ্কুরিত হয়ে উঠে। প্রত্যেকটি বীজ হতে তার স্বজাতীয় বা স্বপ্রজাতীয় উদ্ভিদ উত্তৃ 
হয়। এর অন্যথা হয় না। মাটি পানির সাথে মিলেমিশে বীজসমৃহকে অস্কুরিত করে এবং প্রত্যেক জাতীয় উদ্ভিদকে এরই অনুকূল 
খাদ্য, উপাদান ও পরিবেশ, নিয়মিত ও পরিমিতভাবে দিয়ে একে সমৃদ্ধ করে- এ যোগ্যতা ও বৈশিষ্ট্যও আল্লাহরই সৃষ্টি এ 
বীজসমূহকে এহেন যোগ্যতা দিয়ে এবং মাটির উপরিভাগকে এ সব গুণ দিয়ে যদি আল্লাহ তা'আলা সৃষ্টি না করতেন তাহলে মানুষ 
এখানে নিজেদের জন্য কোনো খাদ্য জোগাড় ও তৈরি করতে পারত না৷ 
আয়াতে উল্লিখিত কয়েকটি উত্তিদ : আল্লাহ তা'আলা উক্ত কয়েকটি আয়াতে যে আট প্রকারের উদ্ভিদের আলোচনা করেছেন, 
তানিজ্গূপ-_ 
১. 4বো শস্যদালা, যা মানুষ শস্য হিসেবে কেটে থাকে । যেমন- গম, যব। ৬৫০4 -কে সর্বপ্রথমে আনার কারণ হলো তা 

খাদ্য হিসেবে প্রধান খাদ্য। 
৫5বা আঙ্গুর, 4০ -এর পর 55 -কে উল্লেখ করার কারণ হলো- এটা একদিকে যেমন খাদ্য, অপর দিকে তা ফল। 
৫৪5 -এর দু'টি অর্থ- ক. সতেজ তরকারী । খ. ঘাস। 
ও ৫. 2:40 ও 42৩ বা যায়তুন এবং খেজুর। 
৫1467 অর্থাৎ ঘন বন বা বাগু-বাগিচা। এর দু'টি অর্থ হতে পারে- ক. এ সমস্ত বাগান যেগুলোর গাছপালা ঘন ঘন। খ. 
বাছা বশ্ট বাগান 

(বা, ফলমূল ! কোনো কোনো মুফাসসির দলিল পেশ করেন যে, এখানে ৫444 -কে 25 -52:6 এবং 2৩ এর 
উপর ১? করা হয়েছে। অতএব, আঙ্গুর, যায়তুন এবং খেজুর 4444 -এর ভিতর শামিল হবে না । কেননা 44 -এর 
মধ্যে বৈপরীত্য থাকতে হয়! 
৮. বা চারাগাছ, যেখানে জন্তু চরে । -[কাবীর 
৮৫5 -কে 6 বলে নাম রাখার কারণ : ৫ অর্থ (2 বা কাটা সতেজ তরকারি এবং ঘাসকে ৮:১০ বলার কার 
হলো- এটা পরপর কয়েকবার কাটা পড়ে। 
সিমিলনুরের দক অর্থ খেজুর করেছেন। কেননা, এটা খেজুর গাছ হতে কাটা হয়। কুরতুবী] 
২০ -এর অর্থ : 4৬০ এর কয়েকটি অর্থ বর্ণিত হয়েছে যেমন- 
১. ঘান এবং তৃণ যা জন্তুর খাদ্য 
২. গাছ থেকে যে সমস্ত ডাল কাটা হয়, যেন এটা দ্বারা তীর-ধনুক বানানো যায়। 
৩. ঘাস এবং শাক-সবজি হওয়ার স্থান। 
৪. এ সমস্ত শাক-সবজি যা মূল রেখে বাকি অংশ কেটে ব্যবহার করা হয়। 
৫, কারো মতে এর দ্বারা শুকনো ঘাসকে বুঝানো হয়েছে। 
৬. খেজুর । -[কুরতবী] 
৫1৫-এর অর্থ : (4৫ অর্থ ০৩৪ বা বড়। মুলত এটা 2৫৮1 -এর বহুবচন এখানে বাগানের বড় বড় গাছকে বঝলাণ 
হয়েছে। হযরত ইবনে আব্বাস (রা. হতে বর্ণিত, তিনি (*1% -এর অর্থ 9 শক্ত এবং 147 লম্বা করেছেন। হযর5 | 
কাতাদাহ (র.) এবং ইবনে যায়েদ (র.) বলেন, ৫ অর্থ 00 49420 বা উত্তম খেজুর গাছ। কুরতুবী] 
হযরত জানুজাহ ইবনে আববাস (রা. হতে আরো একটি বর্ণন পাওয়া যার । ভিনি বলেন, (৫14 অর্থ এ গাছ যার নিচে হন, 
নেওগা যায়। ইবনে কাছীর] ঃ 


ড//৬/.6211./59101.00া 





পে 5০52৮ 


$ 


সপ ০০৯ 





ইক (মে) বলেছেন নে, ট8557525 ৮গদার 
রানো হয়েছে। | 

ইমাম যাহ্হাক (র.) হতে অন্য এক বর্ণনা অনুযায়ী ভূ-পৃষ্ঠে সাধারণত যেসব তৃণ-লত্া উদ্ণাত হয়, তাকে ৩ বিলা হয়েছে । 

ইমাম শাওকানী (র-)-এর মতে ভূ-পৃষ্ঠে উদ্গত এ সব বস্তুকে ১4 বলা হয় যা মানুষের খাদা হিসেবে ব্যবহৃত হয় না এবং মানুষ 
তার চাষাবাদও করে না যেমন- ঘাস, লতা-পাতা ইত্যাদি । 

হযরত ইবনে আবী তালহা (রা.)-এর মতে, পাকা সতেজ ফলকে বলে । ইমাম কুরতুবী (র.)-এর মতে চতুষ্পদ জন্তুর খাদ্য 
তথা ঘাসকে (বিলে। কেউ কেউ বলেছেন, শুকনা ফলকে ৫7 বলে । কেননা এটা শুকিয়ে শীতকালের জন্য রাখা হয় কারো 
কারো মতে ঘাস ও ঘাসের স্থানকে 2 বলে। যেসব উদ্ভিদ মানুষ ছাড়া অন্যান্য জীব ভক্ষণ করে, তাকে ০ বলে । 

মোটকথা, এর দ্বারা এখানে চতুষ্পদ জন্তুর খাদ্য বিশেষত ঘাসকে বুঝানো হয়েছে 

এখানে উক্ত আটটি বন্তুর উপ্লেখের উদ্দেশ্য কি? : ইমাম রাষী (র.) বলেছেন যে, আল্লাহ তা'আলা এখানে উক্ত আটটি বন্তুর 
উল্লেখ করে তিনটি বিষয়ের প্রতি ইঙ্গিত করেছেন- 

১. আল্লাহ তা'আলার একতৃবাদের উপর অকাট্য দলিল পেশ করা । 

২ পুনরুখানের উপর অকাট্য প্রমাণ পেশ করা৷ 

৩. এ কথাটি বুঝিয়ে দেওয়া এর ছারা উদ্দেশ্য যে, যে আল্লাহ তা'আলা এ সব নিয়ামতের মাধ্যমে মানুষ ও চতুষ্পদ জন্তুর 
রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন একমাত্র তিনিই ইবাদতের যোগ্য! মানুষ তার বিবেককে একটুখানি খাটালেই উপলব্ধি 
করতে পারবে যে, আল্লাহর এ সব ইহসানকে ভুলে গিয়ে তাকে অস্বীকার করা বা তার সাথে অন্য কাউকে শরিক করা অথবা 
পুনরুথানের ব্যাপারে তাঁকে অক্ষম মনে করা চরম অকৃতজ্ঞতা ও মূর্থতা বৈ আর কিছুই নয়। 

54544 24 ৮0৫5 ৮৮55 445৪ : আলোচ্য আয়াতে আল্লাহ তা'আলা ইরশাদ করেছেন যে, উপরে যে 
সকল খাদ্য্রব্যের ও প্রাকৃতিক ব্যবস্থাপনার উল্লেখ করা হয়েছে তা তোমাদের ভোগের সামগ্রী হিসেবেই সৃষ্টি করা হয়েছে। শুধু 
তোমাদের জন্যই নয়, বরং যেসব জন্তু-জানোয়ার হতে তোমরা গোশৃত, চর্বি, মাখন প্রভৃতি খাদ্যোপকরণ সংগ্রহ করে থাক এবং 
যেসব তোমাদের জীবিকার জন্য আরো অনেক প্রকারের কাজ সম্পন্ন করে থাকে । সে সবের জন্যও এ প্রাকৃতিক ব্যবস্থা গ্রহণ 
করা হয়েছে। কিন্তু আল্লাহর প্রদত্ত এ সকল উপায়-উপকরণ ব্যবহার ও ভোগ করে তাঁকেই তোমরা অস্বীকার করে বসেছ এটা 
অপেক্ষা চরম ধৃষ্টতা আর কি হতে পারে? 

আয়াতে 4.2 শব্দটি কোন অর্থে হয়েছে? : আল্লাহর বাণী ৫৮:44:৫4 (৫.০ -এর মধ্যে ৩ শব্দটির দু'টি অর্থ 
হতে পারে- 

১ এটা 244 -এর অর্থে হয়েছে। অর্থাৎ ৫৫ £:% 4০১54 এটা তোমাদের সঙ্ভোগের বস্তু হিসেবে সৃষ্টি করা হয়েছে। 


২ অথবা এটা 4:555 -এর আগে হয়েছে। অর্থাৎ তোমাদের চতুষ্পদ জন্তুর উপকারার্থে আমি এ সব কিছু সৃষ্টি করেছি। 
////.9811.5101.00 








৩৪০ ভাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সন্ভম যও [৩০তম পারা) 


4৮56) /0251৮61% পল 12প, অনুবাদ রঃ 
৩601 25261200550 5150 পট ৩৩. অনন্তর যখন কর্ণবিদারক ধ্বনি উচ্চারিত হবে দিয় 
প্র রর শিঙ্গা ফুৎকার । 

ঠা ৩৪25০012541 ০ ৩৪, সেদিন মানুষ পলায়ন করবে তার ভাই হতে: 


পপ 














. 5০742151০৩৫. আর তার মাতা ও পিতা । 





৬৭-০ এটা্ঠ শল)) বসত পা ৩৬. তার সঙ্গিনী স্ত্রী ও তার সন্তান হতে £১4 শব্দটি 1$, 
ওল তে ০৯৯০০ 4 হতে 4: আর এর জওয়াবের প্রতি পরবর্তী অয়ত 
০৬৩৩ 25 1 নির্দেশ করছে। 








পা 


তি তিক 51 পু কত তি তত তা পে 
4258 ১05 ১55 লি উতলা তু তাও ৩৭. তাদের মধ্য হতে প্রত্যেক ব্যক্তির জন্য সেদিন এমন 


পুল তুর ৮৫:14 ৮৮ ভা ৫৫ গুরুতর অবস্থা হবে, যা তাকে ব্যস্ত করে রাখবে এমন 
251517559০০ 445৩৩ 
অবস্থা যা তাকে অন্যের অবস্থা হতে অমনোযোগী 


.. রাখবে ৷ অর্থাৎ প্রত্যেকে নিজেকে নিয়ে বাস্ত থাকবে 
ঠ 2৩, ভর্তা, ৮ 
ডিও 2০575 .1/, ৩৮. অনেক মুখমণ্ডল সেদিন হাস্যোজ্জুল হবে আলোকিত 


১8097118187 25-57505 5 ৬৮ হও উহা এরি হলো দিনা 

875 চা ছালাত ৪০. আর অনেক মুখমণ্ডল সেদিন ধূলি-ধূসর হবে ধুলিপূর্ণ, 
৩ হট তল ৯৮৮ 82 5-57 গশানিল। ্ ধি-ধসর হবে ধুলি 
. 052 4 ৪০ ০5৮5 ৭. ৪১, সেগুলোকে আচ্ছাদিত করবে আচ্ছন্ন করবে কালি 
(84475 2001 ১৯ 3514555৮1৪২, এরাই এ অবস্থায় বিরাজমানগণ কাফির € 
দি (1১৫৮৮ 5] পাপাচারী অর্থাৎ কুফরি ও পাপ উভয় অপরাধে 
| ০৮০৭ লগত ব্যক্তিগণ । 

০০৯০1) 


৫ পাত 


£)/45 আয়াতাংশের মহল্লে ই'রাব : %:/ আয়াতাংশের মহল্লে ই'রাব কয়েকটি হতে পারে- 
রা রা দি ৮ 

ক. পুর্বোন্ড ১৪৩1ঠ হতে এ হয়েছে। 

খ, অথবা, ৬৪ উহ্য 4৮ -এর মাফ্উল হয়েছে। 


৫ 


গু. অথবা, ৮০ হতে বদল হয়ে ত3-এর উপর 55 হয়েছে। ফাতহুল কাদীর] 


নি জী 


পূর্ববর্তী আয়াতের সাথে যোগসূত্র : পূর্ববর্তী আরাতগুলোতে আল্লাহ তা-আলা তিনটি বিষয়ের বর্ণনা দিয়েছেন। প্রথমটি হাল - 
তাওইাদের উপর অক্াটা দলিল-প্রথাণ, দ্বিতীয়টি হলো- পুনকুথানের উপর দলিল এবং তৃতীয়টি হলো- যিনি এ পথিক 
নিয়মের ব্যবস্থা করেছেন ভারহ ইবাদত করা দরকার । 


//৬/.6211./59101.00া 





তত প%5. 
- 4৮৮৮7 ৯৯]) 

































5 
মানুষ 
রর কবে তন 
চিন্তাগবেষণা, এর প্রতি বিশ্বাস এবং কুফরি থেকে বিরত থাকার প্রতি আহ্বান করবে, এমনকি মানুষের উপর পর্ব-অহংকার 
কার মানসিকতাটুকুও বর্জন করার প্রতি আহ্বান করবে এবং মানুষের প্রতি নয ও ভ্ হওয়ার দিকে আকৃষ্ট করবে: -কাবীর] 
জীবিকা অর্জনের ব্যাপারসমূহ আলোচনার পর পুনরুথানের ব্যাপারসমূহের আলোচনা শুরু হয়েছে, যেন পুনরু্থান দিনের জনয 
যার্ভভাবে আমলে সালেহের মাধ্যমে পুঁজি অর্জন করে নিতে পারে ৷ কুরতুবী] 

কিয়ামতের দিনের ভয়াবহতা : আল্লাহ তা*আলা কিয়ামত প্রসঙ্গে বর্ণনা করেছেন যে, হযরত ইসরাফীল (আ.) দ্বিতীয়বার 
িক্গায় ছুঁক প্রদান করলে যখন সমস্ত মানবকুল মহাবিচার ক্ষেত্রে উঠে আসবে; সে ঘোর সঙ্কটময় দিবসে ভাই তার ভাইয়ের 
নিকট হতে, পিতামাতা পুত্র-কন্যার নিকট হতে ও পূত্র-কন্যা পিতামাতার নিকট হতে এবং স্বামী ও স্ত্রী পরস্পরের নিকট হতে 
পলায়ন করবে । অর্থাৎ সেদিন সকলেই আত্মচিন্তায় বিতোর হয়ে পড়বে । কেউ কারো দিকে ফিরে দেখবে না এবং কেউ কারো! 
কোনোরূপ উপকার করতে পারবে না। _[কাবীর] * 


হাদীসে বর্ণিত হয়েছে, নবী করীম এ: বলেছেন- 758 





দন বা 5৮88516-819৮5৬৮5দ7১ 
দিলেন 'সেদিন কারো প্রতি কারো তাকাবার মতো হশ-জ্ঞান থাকবে না!” 

নাসায়ী, তিরমিযী, ইবনে আবূ হাতেম, ইবনে জরীর, তাবারানী, বায়হাকী, হাকিম] 
অপর এক হাদীসে আছে, হযরত ইকরামা (রা.) বলেন, কিয়ামতের দিন এক ব্যক্তি তার স্ত্রীকে বলবে- আমি দুনিয়ার জীবনে 
তোমার কিরূপ স্বামী ছিলাম। স্ত্রী জবাবে বলবে- খুব ভালো ছিলে । তখন লোকটি বলবে- তাহলে এ বিপদ হতে মুক্তি পাওয়ার 
জন্য আমাকে একটা নেকী দাও না? প্রত্যুত্তরে স্ত্রী বলবে, আমিও তোমার মতো বিপদের ভয়ে অস্থির হয়ে আছি। তোমাকে 
কোনো নেকী দান করার সামর্থ্য আমার নেই । এরূপে পিতা পুত্রকে এবং পুত্র পিতাকে জবাব দিবে । 
অতঃপর মু'মিন ও কাফের সম্প্রদায়ের অবস্থার বিবরণ ব্যক্ত করা হচ্ছে- 
সেদিন মু'মিন ও পুণ্যবান লোকেরা আল্লাহ তা'আলার অপার অনুগ্রহ লাভ করে ধন্য হবে এবং তাদের চেহারা হাস্যোজ্জ্বল ও 
রা রাকায়াত যার জিরিভাজ রিনি 

মলিন ও বিবর্ণ হয়ে যাবে এবং সে শাস্তি ও লাঞ্থুনা হতে কিছুতেই পরিত্রাণ হবে না। 
11 এর অর্থ :?%৫1 হলো কর্ণ বিদারী মহাধ্বনি। লৌহখণ্ডের উপর লৌহখণ্ত দ্বারা আঘাতের শব্দ, প্রলয়ের ধ্বনি, 
সাদ। এট দিতীয়বার শকগাধানি যার শব্দ অত্যন্ত ভয়াবহ ও বিকট এ আওয়াজ ধাদিত হওয়ার গরই ফিছ্ামত হবে। 
মৃত্যক্তিগণ এ আওয়াজেই পুনরজজ্জীবিত হয়ে উঠবে। ্ 
উন্ত বিকট শব্দ সমস্ত কানগুলোকে বধির করে ফেলবে, কিছুই শুনতে পাবে না। ইবনুল আরাবী (র.) বলেন, 2 এমন 
এক বিকট শব্দকে বলা হয় যা বধিরতার জন্ম দিবে । আল্লাহর কসম, কিয়ামতের এ বিকট শব্দ মানুষকে দুনিয়া হতে বধির বানাবে 
এং আখেরাতের সমস্ত ব্যাপারে শ্রোতা বানাবে। কুরতুবী! 
ইল আরাবী(র-) বলেছেন যে, £45%01 এমন এক বিকট শব্দকে বলে যা বধিরতার জন! দেয় । আল্লাহর কসম শিঙ্গায় উক্ত 
শব্দ মানুষকে দুনিয়া হতে বধির বানাবে এবং পরকালের সমস্ত ব্যাপার এর দ্বারা তার নিকট স্পষ্ট হয়ে যাবে । 
স্পা কুতুব শহীদ (র.)-এর মতে এটা শিঙ্গার এমন বিকট ধ্বনি যা বাতাস ভেদ করে দ্রুত গতিতে কানে পৌছবে- যাতে 
শন ছিদ্র ফেটে যাওয়ার উপক্রম হবে| 
///.92111./58101.00]া 


...অফসীরে জালালাইন.: আন্বি-বাংলা, সপ্তম খণ্ড [৩০তম পারা] 






১, লি ৪৭১১১৬৮নািির বরং | 
সে দূরে সরে যাবে এ ভয়ে যে, এরা তাকে সাহায্যের জন্য ডাকলে সে কিছুই করতে পারবে না। 

২. দুনিয়ায় পরকালকে উপেক্ষা করে মানুষ যেভাবে পরস্পরের জন্য গুনাহ করেছে এবং একে অপরকে গোমরাহ করেছে, এর 

অশুভ পরিণতি সম্মুখে আসতে দেখে তাদের প্রত্যেকেই অপরের নিকট হতে দূরে পালাবে, যেন সে নিজের গুনাহের জন্য তাকে 

দায়ী করে না বসে । ভাই ভাইকে, সন্তান পিতামাতাকে, স্বামী স্ত্রীকে এবং পিতামাতা সন্তানকে ভয় করবে যে, সে হয়াতো তার 

বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে । এ ভয়ে সে আপনজন হতে দূরে পালাবে । 

ইমাম রাবী (র.) বলেন, // অর্থ দূরে সরে যাওয়া! কেনন। কিয়ামতের দিন এক ভাই অপর ভাইকে বলবে, তুমি তোমার 

টিন ১৮৪০০ ১১১৮ ৮৮7৫5 ৬৮৮1৮১1 তুমি আমাকে 

হারাম খাইয়েছ। ছেলে-সন্তান বলবে, আমাদেরকে তুমি শিক্ষা দাওনি এবং সঠিক পথ দেখ্যওনি। 

কথিত আছে- প্রথম যে ব্যক্তি তার ভাই থেকে পলায়ন করবে সে হলো হাবীল, যে তার পিতামাতা হতে পলায়ন করবেন তিনি 

হলেন হযরত ইব্রাহীম (আ.), বিবি হতে প্রথম হযরত নৃহ (আ.) ও হযরত লূত (আ.) এবং ছেলে হতে প্রথম হযরত নূহ (আ.) 

পলায়ন করবেন। 

উম্মুল মুমিনীন হযরত সাওদা বিনতে যাময়া রো.) বলেন, একদা নবী করীম প্রশ:ঃ ইরশাদ করেন কিয়ামতের দিন সকল মানুষ 

খালি পায়ে ও উলঙ্গ শরীরে হাশরের মাঠে উঠবে, ঘাম এবং চর্বি তাদেরকে ঘিরে ফেলবে । আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ, একে 

অপরের সতরের প্রতি তো৷ তাকাবে! তিনি জবাবে বললেন, এটা হতে মানুষ বিরত থাকবে (কোনো খবরই থাকবে না) নাথে 

সাথে এ আয়াতটি তেলাওয়াত করলেন- 6 £র্ঠে। ৮৮:৮০) 20 “রুহুল মা'আনী] 

হযরত যাহ্‌হাক হযরত আব্দুল্লাহ ইবনে আববাস (বা.) হতে বর্ণনা করেন যে, কাবীল তার ভাই হাবীল হতে পালাবে । নবী করীম 

তার আম্মা হতে, হযরত ইব্রাহীম (আ.) তার পিতা হতে, হযরত নৃহ (আ.) তার ছেলে হতে, হযরত লৃত (আ.) তার 

হতে আর হযরত আদম (আ.) তার সন্তানের খারাপ কর্ম হতে পলায়ন করবেন! -[কুরতুবী] 


ড/:4:2 ৬১০ 07255 : কিয়ামতের দিন প্রত্যেকের এমন অবস্থা হবে যে একে অপরের দিকে তাকাবার অবস্থাই 
পতি পা র্প 
থাকবে না। 


নিদিষ্ট কয়েকজনের কথা উল্লেখের কারণ : ৯... . 25৫ 0 হতে শুরু করে পর পর কয়েকটি আয়াতে (ভাই). 
(মাতা), টি  সন্তান)-এর মতো কয়েকজন নিকটতম ব্যক্তিবর্গের উল্লেখ করে আল্লাহ তা'আলা একথা বুঝাছে 
চাচ্ছেন যেউেধতব্যার্তিরণ প্রত্যেক মানুষের একান্ত নিকটতম হওয়া সতও কিয়ামত দিবসের ভয়াবহতা দেখে সহযোগিতঃ 
স্কুলে পলায়নের পথ বেছে নিবে। দুনিয়াতে মায়া-মমতা এবং হদ্যভার দিক দিয়ে এরাই হলো প্রথম কাতারের; কিন্তু হাশরে 
ময়দানের অবস্থা দেখে সমস্ত মায়া-মমতার জাল ছিন্ন হয়ে যাবে! কেউ কারো প্রতি তাকাবে না। "ইয়া নাফ্সী ইয়া নাট" 
কাকে থাকবে! ফাতহুল কাদীর] 






নে 


287 ১১৫ £82$" 4458 : কিয়ামতের দিন মু'মিন ও পুণ্যবান লোকেরা আল্লাহ তা'আলার অপর 
অনুগ্রহ লাত করে ধন্য হবে এবং তাদের চেহারা হাস্যোজ্জুল ও দীপ্তিমান হয়ে উঠবে। পক্ষান্তরে যারা কাফির ও পাপী লেক 
আল্লাহ তা*আলার শাস্তি ও লাঞ্থুনার ভয়ে সেদিন ভাদের মুখমণ্ডল মলিন ও বিবর্ণ হয়ে যাবে এবং সে শাস্তি ও লাঙ্থীনা হূহ 
কিছুতেই পরিত্রাণ পাবে না। 

হযরত ইবনে আব্বাস (রা.) হতে বর্ণিত তিনি বলেন, মুমিনদের চেহারা রাত জাগরণের মাধ্যমে ইবাদতে মশগুল হওয়ার কার 
দীপরিদান হবে। কেননা হাদীসে আছে 94-4-4+ ০: ৮:৮-০০এ৯০৪ 4৫০০ অর্থাৎ রাতে যার নামাজ বেশি হবে 
দিনে তার চেহারা সুন্দর হবে। 

হযরত যাহহাক (র.) বলেন, অজুর নিদর্শনে তাদের চেহারা সুন্দর হবে । কারো মতে- আল্লাহর রাস্তায় অধিক সময় ব্যয় ক: 
কারণে তাদের চেহারা দীত্তিযান হবে । 

ইমাম রাষী (র.) বলেন, দুনিয়া থেকে বিচ্ছিন্ন, আলমে কুদ্‌সের সাথে সম্পর্ক এবং মানাযেলে রেদওয়ান অর্জনে আকাজক্ী হ এ: 
কারণে হাস্যোজ্জ্বল চেহারা হবে ! 


///.98111./59101.00 ____ট লঞ 






হযরত কাল্বী (র.) বলেন, কিয়মাতের দিনে ভয়াবহ হিসাব হতে লিং 
সযবে। 4কাবীর] 

০4৫ পর্ণপু ৫1 ০ 

£:4 -এর অর্থ : 254 অর্থ 40৫4 বা ধুলাবালি, অথবা 444 বা ময়লা । হুল আম্মাতের অর্ধার্থ হবে কাফেরসুদর হোহালা 
আল্লাহর আজাব দেখা মাত্র ধুলা-মলিন অথবা ময়লাযুক্ত (কালো) হয়ে যাবে । -ফাতুহুল কর্মীরা 

চিন্তা এবং দুঃখ-বেদনার মলিনতা তাদের চেহারায় উজ্জ্বলভাবে দেখা দিবে। -[যিলাল] 

হয়েদ ইবনে আসলাম (র.) বলেন, যার গতি জমিনের দিকে, তাকে 4:44 বলে। [কুরতুবী 

(৫ -এর অর্থ : হযরত আদুল্লাহ ইবনে আব্বাস (রা.) হতে বর্ণিত॥ তিনি বলেন. 04, 4১44311:3 অর্থ হলো 
ম্ধ্হণ এবং কালো । তিনি আরো বলেন, ৯-১৪১বা অপমান এবং কাহিন্যতা । অতএব, আয়াতের অর্থ এ দীওবে যে, 
কাফেরদের উপর কালিমা, অপমান এবং কাঠ্রিন্যতা ছেয়ে থাকবে । 


2৫4 


জারবি ভাষায় +:24 শব্দটি ৫:£) -এর একবচন, অর্থ হলো 444 বা ধুলাবালি । হাদীসে আছে "জন্তু যখন কিয়ামতের দিন 
মটি হয়ে যাবে তখন এ মাটি কাফেরদের চেহারায় মারা হবে ।' হযরত যায়েদ ইবনে আসলাম (র.) বলেন, যা আকাশের দিকে 
উঠঠ, তাই %: ঘেমন- ধুয়। কুরতুবী, রুহুল মা'আনী, ফাতহুল কাদীর] 

(20 এর অর্থ : 4: শব্দটি 42৩-এর বহুবচন, 45৫ শব্দটি 251 বা ব্যভিচারী অর্থে ব্যবহৃত হয়। তবে 4 অর্থ 
৫৫৫ব মিথ্যা প্রতিপন্ন করা" অর্থে ব্যবহৃত হয়। কেননা কাফের আল্লাহর দিকে মিথ্যার নিসবত করে। ষুলত এর অর্থ (47 
$416 তথা 'সত্য বা হক হতে বিমুখকারী'। “ফাতহুল কাদীর, কুরতুবী] 

1440 471 এ দুটি বিশেষণ একত্রীকরণের কারণ : পিছনে একদল লোকের অবস্থা বলা হয়েছে, যাদের চেহারা মলিন 


এবং কালো হয়ে যাবে । এখন দু'টি বিশেষণ এমনভাবে বলা হয়েছে যে, যে দু'টি তাদের সকল অপকর্মকে অন্তর্ভুক্ত করে। এ 


ঠাপা পাপ 


লোকেরা কুফর এবং ফুজ্ুরকে একত্রকারী ৷ এ কারণে তাদের ব্যাপারে আরো দু'টি বিশেষণ ব্যবহার করা হয়েছে £:? ও 


£ ৫ ৮4 রর ত৫৫ 


1--544 হবে ?44 -এর কারণে আর %/:% হবে ৮৫ -এর জন্য। -[রূহুল ম'আনী] 

খারেজী ও মুরজিয়্যাহগণের এ আয়াতের দ্বারা গৃহীত মাযহাব : মুরজিয়্যাহগণ বলেন, 9/-:৫০| ৮:54 বা কবীরা 
ধনাহকারীগণ তথা যারা ঈমান এনেছে তারা কখনো দোজখে যাবে না এবং কোনো শাস্তি ভোগ করবে না আর খারেজীদের মতে 
১০৮৭ ৫55 চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। তাদের দলিলসমূহ নিঙ্গরূপ : 

মুরজিয়ারা এভাবে দলিল পেশ করেছে যে, অত্র আয়াতগুলো হতে বোধগম্য হয় যে, হাশরবাসীগণ দু'দলে বিভক্ত হবে। একদল 
হলো পুরঙ্কারযোগ্য তারা হলেন মু'মিনগণ ৷ আর অন্যদল হলো শাস্তিযোগ্য তারা হলো কাফের! ফাসিকরা কাফের নয়; বরং 
হমিন, কাজেই তারা শাস্তিযোগ্য হবে না; বরং তারা চিরকালের জন্যই জান্নাতী হবে- কখনো জাহান্নামে যাবে না। মোটকথা, 
অবীরা গুনাইকারী জান্লাতী হবে কখনো সে দোজধে যাবে না। 

খারেজীগণ এভাবে দলিল পেশ করেছেন যে অত্র আয়াতগুলো হতে প্রতীয়মান হয় যাদেরকে শাস্তি দেওয়া হবে তারা কাফের আর 
অপরাপর দলিল [কুরআন ও হাদীসের ভাষ্য! হতে বুঝা যায় যে, কবীরা গুনাহকারী শাস্তিযোগ্য হবে । কাজেই প্রমাণিত হলো যে, 
কবীরা গুণাহকারী কাফের- সে চিরকালের জন্য জাহান্নামী হবে। 

হলে হক তথা আহলুস সুন্নাত ওয়াল জামাতের পক্ষ হতে সুরজিয়া ও খারেজীদের দলিলের জওয়াবে বলা হয়েছে যে, আলোচ্য 
সয়াতগুলোতে শুধু কাফের ও খালেস মুমিনদের কথা বলা হয়েছে! প্রথমোক্ত দল চিরকালের জন্য জাহান্নামী এবং শেষোক্ত দল 
স্রদিনের জন্য জান্নাতী হবে। কিন্তু তৃতীয় দল যারা ঈমান আনার পর ফিস্ক-ফুজ্রীতে লিপ্ত হয়েছে তাদের কথা এখানে বলা 
হয়নি। সুতরাং অন্যান্য আয়াত ও হাদীস হতে জানা যায় যে, তারা প্রাপ্য শান্তি ভোগের পর তাদেরকে জাহান্নাম হতে নিষ্কৃতি 
নেওয়া হবে! 





///.99111./58101.00া 


৩৪৪ অফসীরে জালালাইন : 





আববি-কাংলা, সন্তম ষও (৩০তম পারা] 
+ কলি পক পটি ১ 
০:2-4085 : সূরা আত-ভাকভীর 


$ 


ক ০2 এ 


স্রাটির নামকরণের কারণ : ০:১৫ অর্থ- সংকোচন । আলোচ্য সূরার প্রথম আয়াতের ৩:৫৫ শব্দের মাসদার তাকউর 1 
হতে এ সূরার নামকরণ করা হয়ে এর অর্থ সংকুচিত করা বা গুটিয়ে নেওয়া। এর এ নামকরণের বিশেষত হলো, ূরাটিঠে | 
সূর্যরশ্বিকে সংকুচিত করা বা নিম্প্রত করার কথা উল্লিখিত হয়েছে। এতে ২৯টি আয়াত, ১০৪টি বাক্য এবং ৫৩৩টি অক্ষ 
রয়েছে। নূরুল কুরআল] 

পূর্ববর্তী সূরার সাথে সম্পর্ক : পূর্ববর্তী সূরা আবাসায় কিয়ামতের দিনের মহা বিপদের কথা উল্লেখ করে বলা হয়েছে যে. টে 

বিপদ সংকুল সময় একাস্ত আপনজনও একে অন্যের খবর নিবে না; বরং একে অপরের নিকট হতে পলায়নপর হবে । আর হত 

সূরায় কিয়ামত দিবসের ভয়াবহ দৃশ্যের বিবরণ স্থান পেয়েছে। “নূরুল কোরআন] 

সূরাটি অবতীর্ণ হওয়ার সময়কাল : অত্র সূরার আলোচিত বিষয়াদি এবং কথার ভঙ্গি দেখে স্পষ্ট মনে হয়- এটা যাকী জীবে 

প্রাথমিক পর্যায়ে অবতীর্ণ সূরাসমূহের মধ্যে একটি । এর বিষয়বস্তু জানার জন্য তাফসীরে খাযেনে উল্লিখিত সহীহ তির 

শরীফের একটি হাদীসই যথেষ্ট | হযরত ইবনে ওমর (রা.) বলেন, রাসূলে কারীম £হ₹২ বলেছেন, ঘদি তোমাদের মধো কারে 

কিয়ামতের দিনকে স্বচক্ষে প্রত্যক্ষ করার আকাঙ্ষা জাগে, সে যেন সূরা আত-তাকতীর ও সূরা আল-ইনশিক্াক্‌ পাঠ করে । 

এ স্রায় দু'টি বিষয়ে আলোচনা হয়েছে৷ একটি পরকাল অপরটি রিসালাত প্রথম তেরটি আয়াতে কিয়ামত" অর্থাৎ মহাম্্ল্য € 

পুনরুথানের দশটি ঘটনা বিবৃত হয়েছে তন্মধ্যে প্রথম ছয়টি আয়াতে মহাপ্রলয়ের ভয়াবহ বিভীষিকার বর্ণনা করা হয়েছে ২ 
পর্যায়ে সূর্য নিম্প্রভ হয়ে যাবে, নক্ষত্রমালা কক্ষচ্যুত হয়ে খসে পড়বে, পর্বতসমূহ উৎপাটিত হয়ে মেঘের মতো শূন্যে উ্ত 
থাকবে, তয়-বিহ্বল মানুষের একান্ত প্রিয় বস্তুর প্রতিও লক্ষ্য থাকবে না। বন-জঙ্গলের জীব-জন্তু দিকবিদিক জ্ঞানহারা হযে 
একস্থানে সমবেত হবে, সমুদ্রের পানি উদ্বেলিত হয়ে আগুন জলে উঠবে। এর পরবর্তী সাতটি জায়াতে কিয়ামতের ছবিই 
পর্যায়ের কথা বলা হয়েছে৷ এ সময় আত্মাসমূহ নতুন করে দেহের মধ্যে সংযোজিত হান, আমলনামা দেখানো হবে, জপরাদ 
সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু হবে, আকাশসমূহের সমস্ত আবরণ দূর হবে এবং বেহেশত ও দোজধ তখন চোখের সামনে ভে 
উঠবে । পরকালের এ বর্ণনা প্রদানের পর মানুষকে চিন্তা করার জন্য আহ্বান করা হয়েছে এবং বলা হয়েছে যে, ছেল 
প্রত্যেকেই ভানতে পারবে, সে ইহকাল হতে কি সম্বল নিয়ে পরকালে এসেছে । 

অতঃপর কুরআন ও রিসালাত সম্পর্কে বলা হয়েছে। এ পর্যায়ে মন্ধাবাসী কাফেরদের উদ্দেশ্যে বলা হয়েছে যে, হঘরত মুহন্ছর 
শর তোমাদের কাছে যা পেশ করছে, তা পাগলের প্রলাপ বা শয়তানের কুমনত্রণা নয়; বরং তা আল্লাহ তা"আলার এক সক্ষনি 
বার্তাবাহক ফেরেশতা তথা হযরত জিবরাঈল (আ.) কর্তৃক আল্লাহর পক্ষ হতে আনীত বাণী । হযরত মৃহাম্মদ 23 উজ্জ্বল আক 
প্রান্তে দিবালোকে নিজ চোখে তাকে দেখেছেন । এ মহান আদর্শ হতে বিচ্যুত হয়ে তোমরা কেন বিপথগামী হচ্ছ? 

হূরার শেষ তিনটি আয়াতই সূরার উপসংহার । পবিত্র কুরআন রাব্বুল আলামীনের পক্ষ হতে সমগ্র বিশ্ববাসীর জন্য উপদেশ বট 
অতএব যে কেউ ইচ্ছা করলে এ কুরআনকে বরণ করে ইহকাল ও পরকালকে সার্থক করতে পারে ৷ আর এটা আল্লাহর কাল: 
হলেও এর প্রভাব-প্রতিক্রিয়া আল্লাহর ইচ্ছার উপরই নির্ভর করে। তিনি ইচ্ছে করলে মানব মনে এর প্রভাব বিস্তার করতে পারেন 


স্রাটির ফজিলত : বর্ণিত আছে যে, 4:47 44 ০৯ ৫৮253502001 0 ৮৮৫৫ 55 4 অর্থ 7 
ব্যক্তি সূরা আত-তাকভীর পাঠ করবে আল্লাহ তাআলা তাকে আমলনামা খোলার সময় লাঞ্থানা হতে রক্ষা করবেন। [অবশ্য রুল 


হয়েছে যে উল্ত হাদীসখানা জাল ॥ 
স্রাটির শিক্ষণীয় বিষয় : অত্র সূরায় উল্লেখ কর! হয়েছে যে, মানুষদেরকে (কিয়ামতের দিন) জুড়ে দেওয়া হবে । এ সম্প:ঃ 


* 3121৫535 435 241০5550181 10 42 48 সা এ 0০1 29 6050 4৮৮৬০ 
অর্থৎ লোকাদেরকে জুড়ে দে ওয়ার অর্থ হলো, নেককার নেককারের সাথে জান্নাতী হবে এবং পাপী পাপীর সাথে জাহানাী হবে 
নবী করীম ইরশাদ করেছেন_ ৫9 ০ ৫০45 অর্থাৎ লোক যাকে ভালোবাসবে তার সঙ্গ লাত করবে। এটা হাঃ 
বোধগমা হয় যে, দুনিয়া ও আবেরাত উভয় জগতে লোকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক দেখা যায়-শায়ব ও মুরিদের সম্পূ€, 
তাৎপর্য এখানেই । 








২ 





///.6911./69101.00া 


.. তাফসীরে জাল়লইল:. অরবি-বাংলা। স্তম খও [৩2তম পপ 





রঃ 


১১৮ : সূরা আত-তাকভীর মক্কায় অবতীর্ণ 


কত ত তত ভরত 
এ) ০৪০৪৩ কিট 
৮” ৮ 


. সখা গত 


২৯ আয়াতকিশিস্ট 








০০৯০৩ 


টি পিতা 


পরম করুণাময় ও হাজরা 





ক০/৩ 2৮৯৪ ০০৮ ৪ 


১০১১৪ ৮৯১১০ 32. 5018 [3]. 








রি ৬ পারা তি ও নি চস টি 
5] বি 5 12. 









চা পা পা এটি ৪ 


০৮৩৬: 





চে এটা পাত খা 


১০ 2) 511 054118, 


রত ৫ 


2৯০১ ৮৮ ১৭প্র 
টি পি 





কা তাত ৪ টিটি 


»19 5055 ৩৩৪ 


|; ত 


অনুবাদ : 


$ ১. যখন সূর্য নিম্পুত হবে ঢেকে দেওয়া হবে এবং এর 


আলো বিদূরিত হবে । 
২. যখন তারকারাজি খসে পড়বে নিঃশেষ হয়ে যাবে ও 
ভূমিতে খসে পড়বে । 





৩. আর যখন পর্বতমালাকে চলমান করা হবে ধরাপৃষ্ঠ হতে 
একে উপড়ে ফেলা হবে এবং তা বিক্ষিপ্তভাবে উড়তে 
থাকবে । 

৪. আর যখন দশ মাসের গর্ভবতী উদ্্রী উপেক্ষিত হবে 
রাখালবিহীনভাবে বা দুগ্ধ দোহন ব্যতীত ছেড়ে দেওয়া 
হবে, ভীতি বিহ্বলতার কারণে । অথচ আরবদের 
নিকট এর তুলনায় অধিক আদরণীয় সম্পদ ছিলনা । 

৫. আর যখন বন্য পশুকে একসাথ করা হবে একত্রিত করা 
হবে পুনরুথানের পর, তাদের পরস্পর একে অপর 
হতে প্রতিশোধ গ্রহণের উদ্দেশ্যে । অতঃপর তারা 


মৃত্তিকায় পরিণত হবে । 











৬. সমুদূ যখন স্ফীত হবে শব্দটি তাখফীফ ও তাশদীদ 


উভয় কেরাতে পঠিত হয়েছে। অর্থাৎ ধূমায়িত করে 
আগুনে পরিণত করা হবে । 


25 -এর অর্থ ও উদ্দেশ্য : আলোচা সূরায় বর্ণিত 42১ শব্দটি 4:৯7 ৯৫-এর মাসদার । এর অর্থ হলো পৌছে 
দেয়া মাথায় পাগড়ি পেঁচানোকে আরবিতে --2-:৯1 2:64 বলে সাধারণত দেখা যায যে, পাগড়ি লম্বা ও বিস্তৃত হয়ে 


ধকে । পাগড়িকে মাথার চারদিকে পেচানো হয়ে থাকে । 


///.69111.//66101.00া 


৩৪৬, তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সন্ত খণ্ড [৩০তম পারা]. 





2৫) ১০ 


এখানে ১৫/ 28ধর যারা কি বুঝানো হয়েছে। এব্যাপারে মুফাস্সিরগণ বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন। 

* আয়াতে সূর্যের বেলায় 2১৫ শব্দটি 5.4 অর্থে হয়েছে। অর্থাৎ সূর্যের যে রশ্পি তা হতে বিচ্কুরিত হয়ে সমগ্র সৌরজগতে 
বান্তি লাভ করে থাকে, কিয়ামতের দিন সে বিস্তৃত রশিকে গুটিয়ে ফেলা হবে । ৮ 
* সূর্যকে আলোহীন-নিম্প্রভ করে দেওয়া হবে। প্র 

* হযরত হাসান বসরী রে.) বলেছেন, 15:৮৮: অর্থাৎ এর আলো দূরীভূত হয়ে যাবে। 

* হযরত আবুল হাসান আল-আশ-আরী (র.) বলেছেন যে, সূর্যকে আসমান হতে ফেলে দেওয়া হবে- যাতে তা জমিনে লুটিয়ে 
পড়ে যাবে! 

* সাইয়্যিদ কৃতুব শহীদ (র.) বলেছেন, এর অর্থ হলো সূর্য শীতল হয়ে যাবে, এর জ্লত্ত অগ্নিকুণ্ড নিতে যাবে । এর কর্ম ক্ষমতা 
বিলোপ করা হবে! 

রারাতুীদিনার ইন জাদুর নদ রদীসল যত লারা নার যাগ দিলা এটি রাইন বন 


(বার লাক ভিজে লে এ রোদ ডি) াদেরবে মোউারনিরেদ বন হর কটা লাম না? 
বললেন, আমি তো! নিজে বানিয়ে কথা বলছি না; বরং স্বয়ং নবী করীম 222: হতে বর্ণনা করছি, কাজেই প্রশ্ব করা উচিত লয়। 
হযরত হাসান (র.) এটা শুনে চুপ হয়ে গেলেন 

ইমাম রাষী (র.) মন্তব্য করেছেন যে, হযরত হাসান (র.)-এর প্রশ্নই যথার্থ ছিল না! কেননা চন্দ্র-সূর্য জড়পদার্থ -এরা 
অনুভূতিহীন। কাজেই এগুলোকে আজাব দেওয়ার প্রশ্বই উঠে না। তবে হয়তো দোজখের আগুনকে আরো তেজোদীপ্ত করার 
জন্য এ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

হযরত আবূ হুরায়রা (রা.) হতে বর্ণিত আছে যে, নবী করীম 33 ইরশাদ করেন যে, কিয়ামতের দিন চন্দ্র এবং সূর্যকে 
আলোহীন করে দেওয়া হবে! -নুরুল কোরআন! 

22049--54 পেশযুক্ত হওয়ার কারণ : জমহুর বসরীদের নিকট /--£ শব্দটি একটি উহা ক্রিয়ার 5 হিসাবে মার 
হয়েছে। কেননা, যে || শর্তের জন্য আসে তা ):7-এর উপরই বসে। আয়াতে 16 শব্দটি /৫%-এর উপর দেখা যায়। এর 
দারা বুঝা যায় যে, এখানে একটি ক্রিয়া উহ্য রয়েছে। 

আখফাশ এবং কৃফাবাসীদের নিকট ১.৫ শব্দটি 1.:::£ হওয়ার কারণে মারফূ* হয়েছে কেননা তাদের নিকট 1 ক্রিয়ার 
উপরে বসা শর্ত নয়। আর বাক্যে উহ্য মেনে নেওয়া নিয়মের খেলাফ । 


5%1 


একই ধরনের মতভেদ 1৮441 শন্দেও রয়েছে। -[রূহুল মা'আনী, ফাতহুল কাদীর] 

£:5৫1এর অর্থ : ?24 অর্থ- নক্ষত্রসমূহ। এ -এর বহুবচন । (৫7 অর্থ 1%%1 প্িকাশিত হওয়া। নক্ষত্রকে ৫৫ 
বলার কারণ হলো তা আকাশে আলোকরশ্রি নিয়ে প্রকাশিত হয় কুরতুবী] 

1 বলতে ০৫ সেরয)-কে বুঝায় না। এ কারণেই প্রথম আয়াতে ০-:4১ এবং দ্বিতীয় আয়াতে -২4-এর উল্লেখ কর 
হয়েছে। কারো মতে ৯ বলতে ০---কেও বুঝায় তখন ০৩৯)। 44 %৩। 9 খোস শব্দ উল্লেখের পর আম শক 
উল্লেখ করা)-এর নিয়ম প্রযোজ্য হবে। -রহুল মা“আনী] 


5৫ এ 


3:85. -এর অর্থ ও উদ্দেশ্য : ৩:৫1 -এর অর্থ হলো ভেঙ্গে যাওয়া ও জমিনে লুটিয়ে পড়া। 
* হযরত ইবনে আববাস (রা-) হতে এক বর্ণনায় আছে (১:%/| হলো ১:59 বা আলোক উজ্জ্বল বাতির সমষ্টি। এদেরবে 


আসমান ও জিনের মাঝে নূরের ফেরেশতার হাতে শিকলের দ্বারা বুলিয়ে রাখা হয়েছে৷ আকাশ ও জমিনবাসী সকল উঁৎ 
মৃত্যুবরণ করার পর ফেরেশতাদের হাত হতে তা খনে পড়বে । 


* হযরত ইবনে আব্বাস (রা.) হতে অন্য এক বর্ণনায় আছে, কিয়ামতের দিবসে সকল তারকা আসমান হতে বসে পড়া? 
'কোলো নক্ষত্রই আকাশে অবশিষ্ট থাকবে না। 


///.6911./69101.00া 


আফগীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম খণ্ড [৩০তম ক 


কউ কেউ এর তাফসীরে বলেছেন, মহাশূন্যে কোটি কোটি তারকা বকর যে কা» 2 

সাথে সংযোজিত করে রেখেছে, কিয়ামতের দিন সে বাধন খুলে দেওয়া হবে; ফাল লব হল পদে পু 
পড়বে। এটা ছাড়া মূল ৫৫5 শব্দের অর্থে ন্ধকারও শাহিল রয়েছে। তা হতে বকা যায় ছে: রি 

বিচ্ছিনই হবে না, উপরত্তু এরা অন্ধকারাচ্ছন্নও হয়ে পড়বে 
"আল্লামা জালাল উদ্দীন মহল্লী (র.), ইমাম মুজাহিদ (র.) ও কাতাদাহ রে.) -এর মতে এ স্থলে /৫৫%-এর অর্থ হলো 
9155৩০৫০০৬০] অর্থাৎ এরা চূর্ণ বিচ য়ে মাটিতে পতিত হবে । বাজপাথি যখন তার শিকারের উপর অভ 
্রতগতিতে পতিত হয় তথন বলা হয়- 455 /:47 

জফসীরকার কালবী (র.) বলেছেন, সেদিন আসমান হতে জমিনের উপর তারকারাজির বৃষ্টি হবে হবে, কোনো তারকাই অবশিষ্ট 

থাকবে না। সবগুলো জমিনে পড়ে যাবে । “নূরুল কোরআন] 

24/72/1945; আল্লামা জালাল উদ্দীন মহত্লী (র.) এর তাফসীরে বলেছেন যে, ৬ 4০৮) 

ইবি (০০ ০০২1 223 অর্থাৎ ভু-পৃষ্ঠ হতে একে উপড়ে ফেলা হবে তখন তা কিক্ষিপ্তভাবে উড়তে থাকবে । 

*শেখ আলৃসী (র.) বলেন, পাহাড়গুলোকে নিজন্ব স্থান হতে কম্পনের মাধ্যমে সরিয়ে ফেলাকে ,* :4 বলা হয়েছে। 

* কেউ কেউ বলেছেন, পাহাড়কে খোলা আকাশে উঠিয়ে নেওয়ার পর চলমান করা হবে । যেমন অন্যত্র ইরশাদ হয়েছে-৫৫4 
৮০০০45226৯05 ৮৫৫০৯ 0 অর্থাৎ তুমি তো পাহাড়গুলোকে জমাট (প্রাণহীন) বন্তু মনে করছ, অথচ 
এরা মেঘমালার ন্যায় চলতে (উড়তে) থাকবে । 

* ইমাম কুরতৃবী (র.) বলেছেন, 5141০ ৩৮:০৩ ৫১১ অর্থাৎ তাদেরকে জমিন হতে উপড়ে ফেলা হবে এবং 
হাওয়ার মধ্যে চলমান করে দেওয়া হবে । যেমন অন্যত্র ইরশাদ হয়েছে- এব ১০ 

* কেউ কেউ বলেছেন, মলগাির ,:44-এর অর্থ হলো একে পাথরের আকার হতে পরব করে এমন হালকা বায়ুতে পরিণত 
করা হবে যে, তা বাতাসের উপর তুলার ন্যায় উড়তে থাকবে এবং মরীচিকার মতো মনে হবে। জমিন সম্পূর্ণ সমতল হবে- 
এতে বিন্দুমাত্র উচু-নিচু থাকবে না। 

* কেউ কেউ বলেছেন, পৃথিবীর যে মাধ্যাকর্ষণের কারণে বর্তমানে পর্বতসমূহ তারি হয়ে বসে আছে এবং এক স্থানে দৃঢ়মূল ও 
অবিচল হয়ে রয়েছে, তাই নিঃশেষ হয়ে যাবে । আর তাই যখন অবশিষ্ট থাকবে না; তখন স্বাভাবিক নিয়মেই সমস্ত পাহাড় নিজ 
নিজ স্থান হতে উৎপাটিত হয়ে যাবে এবং ভারহীন হোলকা) হয়ে পৃথিবীর উপর এমনভাবে চলতে থাকবে, যেমন এখন 
মেঘমালা শূন্যলোকে তেসে বেড়াচ্ছে 

450ডিল্লেখের কারণ : এখানে আরববাসীদেরকে কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়ার জন্য খুবই 
উপযুক্ত একটি বিষয় উল্লেখ করা হয়েছে। বর্তমানকালের ট্রাক ও বাস আবিফৃত ও চালু হওয়ার পূর্বে আরবদের নিকট আসন্ন 
প্রসবা উ্্ীর তুলনায় অধিক মূল্যবান জিনিস আর কিছুই ছিল না। উন্ীর বাছুর প্রসব-মুহূর্ত যখন নিকটবর্তী হতো তখন খুব বেশি 
রক্ষণাবেক্ষণ ও দেখাস্তনা করা হতো । উদ্তী হারিয়ে না যায়, চুরি করে নিয়ে না যায়; কিংবা অন্য কোনোভাবে তা নষ্ট হয়ে না যায়; 
সেদিকে খুব সজাগ দৃষ্টি রাখা হতো । এ ধরনের উ্্রীর প্রতি উপেক্ষা প্রদর্শন আরবদের নিকট খুবই আপত্তিকর অপরাধ । কেননা, 
তাতে মনে হয় যে, উদ্ত্রীর মালিক এতই আত্মসন্বিতহারা হয়ে পড়েছিল যে, নিজের এ মহামূল্যবান ও অত্যন্ত প্রিয় সম্পদেরও 
রক্ষণাবেক্ষণ করতে পারেনি । এ কথাটি বলে এখানে বুঝাতে চাওয়া হয়েছে যে, এক ব্যক্তির ঠিক যেরূপ অবস্থা হলে সে তার 
হল্যবান ও ব্রিয় জিনিসের রক্ষণাবেক্ষণ করতে পারে না, দিশেহারা ও স্বস্থিহীন হয়ে যায়, কিয়ামতের দিন সমস্ত মানুষের ঠিক সে 
অবস্থা হবে। 

4 -এর অর্থ এবং এখানে উদ্দেশ্য : £%4 -এর কয়েকটি অর্থ হতে পারে- 

(৫ 4; 40.550 9 16254 4৫ অর্থৎ দশ মাসের গাভীন উ্রীুলো সেদিন এমনভাবে বিনা ্ধে যত্রে ছেড়ে রাখা হবে 
যে, তাদের না কোনো রাখাল থাকবে, না কোনো অনুসন্ধানকারী । 

ঘ. কারো মতে 45450 56 44১0১2455 অর্থাৎ উ্রর মালিক দুদ দোহন এবং বাছুর বেধে রাখা হতে বিরত থাকবে! 

". কেউ কেউ বলেন, 24015 0৮:25 ৮৫ 448 4465 অর্থাৎ মালিক উদ্বীর জন্য উটের ব্যবস্থা হতে দূরে থাকবে । 
এ বসালো কি অনুর হত পরে লি হবে। কেননা এ সমর তারা কিরামত বনে আসার কারণে 
ব্যস্ত হয়ে পড়বে । কারো মতে এটা কিয়ামতের দিনই হবে। 


///.99111./58101.00]া 












জানি হও (৩০তম পান্সা) 
য়াতা মা বাবহৃত 
না। আয়াতের অর্থ এই হবে যে, * রি ৯, হছে কেননা এ সময় কোনো ".০বা স্তন 
গান উন সি ৩৮০১৪ পি জন সু আও 2 অর্থাৎ যদি দিল 
থাকে, তাহলে তার মালিক একে এমনিতেই ছেড়ে রাখবে এবং নিজেকে নিয়ে বা থাকবে মা 
৬. কারো মতে এখানে /-:59 আছে, (ও আছে। আর এটা কিল্লামতের দিসই সংঘটিত ৃ 1 
কবর হতে দলে দলে উঠবে তখন বন্য পশু, চতুষ্পদ জু এবং হবে, এভাবে যে, যখন মানুষ 
। 








গৃহপালিত পণ্তকে পালে পালে দেখতে পাবে 
হাথে সাথে দেখতে পাবে যে, দুনিয়ার প্রিয়তম জম্পদ 444 অর্থাৎ গাভীন উন কিনতু এ দিনের ভামাবহতার 
নিজেদেরকে নিয়ে ব্স্ত থাকার দরুন এ গুলির প্রতি কোনো ক্রক্ষেপই করবে নয হা 
কারে! মতে /4:7 অর্থ মেঘমালা, তখন ?-+-:৫ বা বৃষ্টি বন্ধ করা' হবে। হুল মা'আসী। 

চিলির ১৪4 প4ু 

55 -এর অর্থ এবং এখানে ভা যারা উদ্দেশ্য ; /-:% শনটি 2--এর বহুবচন, যেমন 4:৫3 শব্দটি 405:4-এর 
বছবচন। দশ মাসের গাভীন উদ্রীকে ৮4: বলা হয়। আর গর্ত খালাস হওয়া পর্যস্ত তা এ নামে পরিচিতি থাকে। গর্ভ বালাম 


হওয়ার পরও কোনো কোনো সময় তাকে 442 বলা হয় । এটা আরবদের নিকট অতীব প্রিয় ছিল। 

আল্লামা কুরতুবী (র.) বলেন, এখানে 74449 বলতে বাস্তব 7-2-কে বুঝানো হয়নি: বরং 745 বলে উপমা দেওয়া হয়েছে হে 

যদি এ দিন কোনো /-4-5ও থাকে, তাহলে তার মালিক তার প্রতি কোনো ভ্রাক্ষেপ করবে না; বরং নিজেকে নিয়ে ব্ত থাকবে. 

কারো মতে, এ দিন বাস্তবেই /-:5 হাজির করা হবে; কিন্তু তার প্রতি কোনো ভরক্ষেপই কর! হবে না। 

কারো মতে, আয়াতে /-:5 দ্বারা ৫/4-০ [মেঘমালা] উদ্দেশ্য “দশ মাসের গাতীন উ্র'র সাথে 'বষ্ি-স্তাবা মেঘ-মালা'কে 

৫১5 দেওয়া হয়েছে। 

কারো মতে 2455 অর্থ বা ঘর-বাড়ি কেননা এ দিন ঘর-বাড়ির প্রতি কারে ঝৌক থাকবে না। সবাই ঘর-বাড়ি বুধ হব 

কেউ কেউ বলেছেন, ১45 ধলা হয় এ জমিনকে যে জমিনের ফসলে ওশর হয়ে থাকে। এ জমিনই ফসলবিহীন পড়ে থাকবে 

এর প্রতি কেউ জ্রক্ষেপ করবে না । ফাতহুল কাদীর, রূহুল মা'আনী, কুরতুবী] 

54216এর অর্থ : 4:40 শিব্দটি.৫-০০% শির বহুবচন । বন্মপত্তকে ০:১4 বলা হয়। 9 শব্দের অর্থ হলো- 

নিক্ষেপ করা । যেহেতু বন্যপত্ড মানবসমাজ থেকে নিক্ষিপ্ত জীবন যাপন করে, মানুষের সাথে তাদের ভালোবাসা স্বাভাবিকভাবে 

জমে উঠে না; বরং জমাতে হয় । 

১ -এর মর্মার্থ :৯৫এর অর্থ করতে গিয়ে মুফাসসিরগণ বলেন- 

১.১2৯5 (৫ ৩ ৬৪ অর্থাৎ প্রত্যেক দিক হতে একক্রিত করা হবে। 

২. হযরত কাতাদাহ (র.) বলেন, ৮০:০৭ ৫11৫০ ৫:55 অর্থাৎ সকল বন্ধুকে একি করা হবে, এমন 
কিসাদের জন্য মাছিকেও। এ মত জালালুদ্দীন মহল্লী (র.)ও পেশ করেছেন। 

৩. মু'ভাষিলাগণ বলেন, আল্লাহ্‌ তা'আলা সেদিন সকল প্রাণীকে একক্রিত করবেন তারপর মৃত, কভল ইত্যাদি ছারা থে সং 
কষ্ট একে অপরকে দিয়েছিল তার প্রতিদান দিবেন। সে কষ্টের বদলা দেওয়ার পর আল্লাহ ইচ্ছা করলে কাউকে বেহেগঠে 

রন অথবা ধ্রংস করে মিটিয়ে দিতে পারেন। -কাবীর] র 

৪ কা তে ৩০১৫ অর্থ ৫৫৫ পুনরুখিত করা হবে।ঘেন পরপর পরার হত কিসাস নিতে গরে। পিং 
ওয়ালা হতে কিপাস গ্রহণ করবে৷ 

৫. কারো মতে 4৫:4:/:০ অরথৎ মৃত্যুকে ৮ বলা হয়েছে অতএব, তাদের দাই হলো খাবে একসঙ্গে একর হা 

' কারো ঘতে জত্তুগুলো দুনিয়াতে মানুষের কাছ হতে দূরে থাকা সককেও কাল-কিয়ামতে তাদের 

উঠবে । ফাতহুল কাদীর! অস্বাভাবিক ধরনের 

হযরত উবাই ইবনে কাব (র7 ৩:৫৫ শের ব্যায় বলেন যে, বাপের মো সে রে লেন নিট হ 
আলোড়ন সৃষ্টি হবে ঘে কারণে তারা ছুটোছুটি করবে, তাদেরকে সেদিন 


কিনাস গ্রহণ করতে পারে । 


////.9811.//59101.00 


পে 






্ ৩৪৭ 

১::/-এর উত্লেখের কারণ : বন্যপণ্ড স্বাভাবিকভাবে মানুষের সংস্প চি 

না নিয়ম অনুযায়ী তারা তাদের জীবন অতিবাহিত করে। ইবাদত.বন্দন দারা জিস্ট লয় ॥ এসে ্ 
কিয়ামতের দিন উঠানো হবে, তখন মানুষের ব্যাপারটিতো সহজেই বুঝা যায় । 

বনাপন্ড পরস্পর ঝগড়া করে থাকলে তাদেরকে ০০৮2০ -এর জন্য হাশরের মাঠে একত্রিত করা হবে । পক্ষান্তরে বনী আদটরর 

কি অবস্থা হবে, তা সহজেই অনুমেয় । 

অথবা, বর্তমান দুনিয়াতে বন্যপশু বা অন্যান্য জ্তু মানুষের সাথে একসাথ হয় না, যদি হয় তাহলে খানুষ তাদের ছারা ফায়দা 

লুটতে চায়; কিন্তু কাল কিয়ামতের দিন যখন মানুষের সাথে অন্যান্য জন্তুদেরকে একসাথ করা হবে, তখন কিয়ামতের 

ভয়াবহতার কারণে কেউ কারো প্রতি তাকাবে না। -কাবীর, কুরতুবী] 

অথবা, বন্যপশুর কোনোরূপ আকল (বিবেক) নেই। তথাপি তাদেরকে পুনরুখিত করে বিচারের (কিসাসের) সম্মুখীন করা 

হবে। তাহলে যে মানুষকে বিবেক-বুদ্ধি দান করে সৃষ্টির সেরা বানিয়েছেন, তাদের কি অবস্থা হবে তা সহজেই অনুমেয় ! 

মোটকথা, মানুষকে তা হতে শিক্ষা নেওয়ার জন্যই ৮১১ -এর উল্লেখ করা হয়েছে। 

৩// শব্দের বিশ্লেষণ এবং অর্থ : এ, ০ শব্দটি একবচন, স্ত্রীল্গের নামপুরুষ, বাবে ,)-::১-এর অর্থের ব্যাপারে 

কয়েকটি মতামত উল্লেখ করা হচ্ছে- ” 

১,কারো নিকট এ- অর্থ 54 / 4 অর্থাৎ এ সমুদ্র পানি দ্বারা ভর্তি হয়ে যাবে । যখন কোনো হাউজ পানি দ্বারা ভর্তি 
করা হয় তখন বলা হয় ৫:20 54 অর্থাৎ আমি হাউজ ভর্তি করলাম। 

২. ইবনে আবী যামৃনীন (র.) বলেন, ০০--এর মূল অর্থ হলো 4:34 অর্থাৎ ভরপুর হয়েছে। যখন সমন্ত সমুদ্র পানিতে ভরপুর 
হয়ে যাবে, তখন একটির পানি অন্যটিতে গড়িয়ে প্রবাহিত হবে ! এমতাবস্থায় সকল সমুদ্রকে এক রকম দেখা যাবে, মনে 
হবে যেন একটি সমুদ্ব ৷ 

৩. কেউ কেউ বলেন, 4421 এর ০৮5 ৮৮০ ৪৩০ এ৪)৩৮5 (445 387 অর্থাৎ সমুদ্রের মিঠা পানিকে 
লবণাক্ত পানির উপর এবং লবণাক্ত পানিকে মিঠা পানির উপর পাঠানো হবে। শেষ পর্যন্ত সমুদরগুলো ভরে যাবে। 

8. হযরত মুজাহিদ (র.) বলেন, সমুদ্রগুলো উথলে উঠবে, অতঃপর সকল সমুদ্রগুলো একটিতে রূপান্তরিত হবে । এভাবে যে, 
আল্লাহ তা“আলা দু' নদীর মধ্য হতে বাধ উঠিয়ে নিবেন, অতঃপর সব পানি উলে জমিনের উপর চলে আসবে । আর তখন 
একটি সমুদ্রই দেখা যাবে । 

৫. হযরত হাসান বসরী (র.) বলেন, সমুদ্রের পানি শুকিয়ে যাবে এবং তাতে এক ফৌটা পানিও থাকবে না। 

৬. কালবী রে.) বলেন, এর অর্থ হলো যখন সমুদ্রগুলোকে পরিপূর্ণ করা হবে। অথাৎ সমুদ্রগুলোকে যখন অগ্নি দ্বারা পূর্ণ করা 
হবে। -[নূরুল কোরআন] 

৭ আল্লামা কুরতুবী (র.) এ আয়াতের ব্যাখ্যায় একাধিক মত উল্লেখ করেছেন। এর মধ্য হতে মুফাসসিরগণ যা গ্রহণ করেছেন 
তা হলো, সমুদ্র প্রথমত পানি দ্বারা পরিপূর্ণ হবে। পানিতে যে আগুন রয়েছে আধুনিক বিজ্ঞানের সাহায্যে পানি হতে বিদ্যুৎ 
উৎপাদন করা এর একটি জুলত্ত প্রমাণ ৷ তাছাড়া সমুদ্রের তলদেশে পেট্রোলের খনি বিদ্যমান থাকাও এ কথা প্রমাণ করে যে, 
কিয়ামতের পূর্বে সমুদ্রগুলো অগ্নিকুণ্ডে পরিণত হবে! পেট্রোল খনি বিদ্যমান থাকা এরই পূর্ব প্রস্তুতি । 

আল্লামা ছানাউল্লাহ পানিপতী (র.) লিখেছেন যে, তাফসীরকারকদের সমস্ত বক্তব্য একত্রিত করলে যা দাড়ায় তা হলো 

সমূ্রুলোকে একত্রিত করা হবে। সূর্যকে তাতে নিক্ষেপ করা হবে, যে কারণে সমুদ্র উত্তপ্ত হয়ে অগ্নিতে পরিণত হবে। আর তা 

দেজধীদের জন্য তৈরি হয়ে যাবে । সমস্ত পানি শুকিয়ে যাবে । এক ফৌটাও অবশিষ্ট থাকবে না। 


///.9811.5101.00 





আনি আজুাহল 














৩০০ শাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম খণ্ড [৩০তম পারা] 
অনুবাদ : 

























০৪০৭ 24 ০ ৯5৮1 1204 
» ৩১৮০৪৩৬০১৫৬ ০৮8)11%5 % ৭. আর যখন আত্মাসমূহ পুনঃ সংযোজিত হবে তার দেহের 
পু গর ভি ভা ঠ এত পপ? 2 2০ সাথে মিলিত হবে। 
০9527515520] 85200118158 ৮. আর যখন জীবন্ত সমাধিস্থ কন্যাকে যাকে লজ্জা ও 
12) ৮৯০৮৮5৮ ০০16 বীণ (খু অভাবের ভয়ে জীবিত সমাধিস্থ করা হয়েছে জিভে 
- (054 ৩৮৮ ৮৮3৯৮৮৩2০ করা হবে তার হত্যাকারীকে চুপ করিয়ে দেওয়ার জন্য 
20৫01 ৫6707508৮০6 ৫0 ৯ কি অপরাধে তাকে হত্যা করা হয়েছিলঃ এক কেরাতে 
র্‌ এর 5 টির উ১:৮০৮ € 
রর শব্দটি , -এর মধ্যে যেরযোগে তার প্রতি 
5৫114551221 পর্ব তত] ভার ঠ। ৰ্ 
৩1৮/১৪১ এ ৮০ 0 শিশ্্ সম্বোধনকে উদ্ধৃতি দান করার অর্থে পঠিত হয়েছে: 
€৫ বা হলি বত আর এর উত্তর এ যে, আমাকে বিনা অপরাধে 
১৮০ ১৩495 ০৯৪০ সয় 
পে হভ্যা করা হয়েছে। 





৮৬৫৩2552122 


5৫ 002৭ ৫০ 4$৮4%801015 . - ৯. আর যখন লিপিসমূহ কর্মলিপি উন্মোচিত হবে শট 
তর ৮৮৮ তাখফীফ ও তাশদীদ উভয় কেরাতে পঠিত হয়েছে, 
০০০৮১ ০ 2১ অর্থাৎ খোলা হবে ও প্রসারিত করে দেওয়া হবে। 
শব 215 ১১. আর যখন আকাশকে নিবারণ করা হবে সস্থা 

্ রর হতে হটিয়ে দেওয়া হবে, যেমন ছাগলের চর্ম 
2৮601 25064 ৩৫ এ খুলে ফেলা হয় 


তা 














রা “11217 . আর যখন জাহান্নামকে তার অগ্নিকে উদ্দীপ্ত করা হবে 
৩৬/৫৮/৮০৫0 রি ক্চাল)105 0 ৯-আরয উদ্দীপ্ত করা হবে 
রিতা াারেরারা তাখফীফ ও তাশদীদ যোগে, অর্থাৎ লেলিহান বিশিষ্ট 
- ০৯ 2১5০০1 ০০৯৮৯৮৭৩ করা হবে। 
(43১44505৩50 01105 ০৮ ৯. আর যখন জান্নাতকে নিকটে করা হবে ভার 
১০ ০০০ 2 21৫৮৮ 1৮52 5০ অধিকারীদের প্রতি নিকটস্থ করা হবে, তারা তাতে 
৩৪০৮12০1৯৯১ ৩৮৬৯ প্রবেশ করার জন্য । সূরার শুরুতে উক্ত 1)! ও তত্প্রতি 
-৮১5 ০৪৪৪ আত্ফকৃত বক্তব্যসমূহের জওয়াব হলো। 
১০১ ০০৩৯ উঠ ও ৮ ৩4৪ 1 ৯৯. পরতরোক বাতিই তখন জানতে পারবে অর্থাৎ উরি 
রিয়া রা ] ঘটনাবলি সংঘটনকাল তথা কিয়ামতের দিন প্রত্যেক 
লিন উঠা ব্যক্তি জানতে পারবে । সে যা নিয়ে উপস্থিত হয়েছ 
2১০2০ ভালো ও মন্দ থেকে। 











কর্তিত হর ৩ 
"১ তপি ০০৯ 


£$%-0শিন্দের বিশ্রেষণ : 45521 শব্দটি একবচন, স্ত্ীলিঙ্গ । ইসমে মাফউল। $%- 44 বাবে ৩:০9 মাসদার /2তিৎ 
ওঠ বা ভারি হওয়া ! আয়াতে 5242 তথা জীবস্তাবস্থায় কন্যা-সন্তানকে সমাধিস্থ করা অর্থে ব্যবহত হয়েছে কেননা যদ 
কনা-সন্তানকে জীবন্ত দাফন করা হয়, তখন প্রথমে তার উপর মাটি নিক্ষেপ করা হয়। মাটি যখন তার শরীরের উপর ভারি হয 
যায়, তখন নে মরে খায় । মাটির বোঝা ভেদ করে উঠতে পারে না। -ফাতনহুল কাদীর, কুরতুবী] 


///.6911./69101.00া 








সির ু্ি ০৮৯৮৪ আয়াতের মহল্লে ই“রাৰ : পিছনে 424 ৮/,4)। 1ঠ, হতে উন্ত আয়ত্ত পুর্ব পন তে ন্ট 


আয়াতে যে শর্ত আলোচনা করা হয়েছে, সে শর্তের জবাব হয়েছে ১4 56:21 আয়াতটি : 
হযরত হাসান বসরী রে.) বলেন, &]|............ 374৮৫44৫018 কসম আর ০:৫2 ড 01 4275 কসছের জবাক 
হয়েছে তবে প্রথম মতটিই বেশি শুদ্ধ বলে বুঝা যায়! -[কুরতৃবী] ূ 


357/540114/ আয়াতের তাফসীর : উক্ত আয়াতের কয়েকটি অর্থ হতে পারে- 
১. 245 ৫০ 24 অর্থাৎ প্রাণগুলো দেহের সাথে মিলিত হবে । 
২. হযরত হাসান বসরী (র.) বলেন, কিয়ামতের দিন প্রাণগুলো তিন দলে বিভক্ত হবে । যেমন- অন্য আয়াতে বলা হয়েছে- 
লো ৩৬ তি ৩৬৩ এ 05 
৩. নারী-পুরুষের মধ্য হতে যে যেই পর্যায়ের, সে সেই পর্যায়ের লোকের সাথে মিলিত হবে। অতএব, প্রথম কাতারের 
ইবাদতকারীগণ তাদের মতো ব্যক্তিদের সাথে, মধ্যম ব্যক্তিগণ তাদের সম পর্যায়ের বক্তিদের সাথে এবং গুনাহগার 


গুনাহগারদের সাথে মিলিত হবে । মোদ্দাকথা, ভালো-খারাপ প্রত্যেকেই নিজ নিজ পর্যায়ের ব্যক্তিদের সাথে মিলিত হয়ে দল 
ভারি করবে। রাসূলুল্লাহ এর ইরশাদ করেন-4/--:৫ 6১175 ৫ ৮৮465 54/4৫454 অর্থাৎ প্রত্যেক 
বাক্তিকে তার দলের সাথে মিলানো হবে, যে দল তার কাজের অনুরূপ কার্জ করেছে। হযরত ওমর (রা.) বলেন, (5 
00৮৫-৫5-50 62246 5501 (০401 অর্থাৎ পাপী ব্যক্তিকে পাীর সাথে, পুণ্যাত্থাকে পুণ্যাত্বার সাথে মিলানো 
হবে। হযরত ইবনে আব্বাস (রা.) বলেন- 

8005801৮০59 606 95204756452 পি তি 408৮4 ৮ ৪, 
অর্থাৎ সেদিন মানুষ তিন দলে বিভক্ত হবে-অগ্রগামী দল, ডানপন্থি দল ও বামপন্থি দল। তিনি আরও বলেন- মু'মিনদেরকে 
হুর-এর সাথে জোড় লাগিয়ে দেওয়া হবে । আর কাফের ও মুনাফিকদেরকে শয়তানদের সাথে মিলিয়ে দেওয়া হবে । 

-[কাবীর, কুরতুবী] 
হযরত ওমর (রা.) হতে বর্ণিত আছে যে, এ আয়াত দ্বারা সে দু'ব্যক্তিকে উদ্দেশ্য করা হয়েছে। যারা উভয়েই একই কাজ করত, 
যার কারণে তারা উভয়ে হয় জান্নাতে নতুবা দোজখে চলে যাবে৷ 
হযরত আতা (র.) ও মুকাতিল (রে.) বলেছেন, এর দ্বারা উদ্দেশ্য হলো মুমিনদেরকে বেহেশতের হুরদের সঙ্গে একত্রিত করা 
হবে। আর কাফেরদেরকে শয়তানদের সাথে একত্রিত করা হবে । 
হযরত আতা (র.) বলেন, আত্মাসমূহকে দেহের সাথে একত্রিত করা হবে। 
কোনো কোনো তত্ৃজ্ঞানী বলেছেন, আলোচ্য আয়াতে একত্রিত করার যে.কথাটি রয়েছে তার তাৎপর্য হলো মানুষকে, তার 
আমলের সাথে একত্রিত করা হবে । -[নূরুল কোরআন) 

৩438... 094 4৬45 ৬ ৮1৮55 4455 : আলোচ্য আয়াতঘয়ে আল্লাহ তা'আলা সীমাহীন ক্রোধ ও 
অসন্তোষ প্রকাশ করেছেন। যে পিতা-মাতা তাদের কন্যাকে জীবন্ত সমাধিস্থ করেছে, তারা আল্লাহর নিকট যারপর নেই ঘৃণ্য ও 
মারাত্বক অপরাধী । তাদের প্রতি আল্লাহর ঘৃণার মাত্রা এতদূর তীব্র হবে যে, তাদেরকে সম্বোধন করে এ কথা জিজ্ঞেস করা হবে 
নাযে, এনিষ্পাপ শিশুকে তোমরা কেন হত্যা করেছিলে; বরং তাদের দিক হতে দৃষ্টি ফিরিয়ে নেওয়া হবে এবং সে নিষ্পাপ শিশু 
কন্যাকেই জিজ্ঞেস করা হবে যে, তোমাকে কোন কারণে হত্যা করা হয়েছিল? তখন সে নিজের দুঃখের কাহিনী বর্ণনা করবে। 
অত্যাচারী পিতা-মাতা তার উপর কি অমানুষিক ব্যবহার করেছে। তাকে কিভাবে জীবন্ত দাফন করেছে তা সে অকপটে বলে দিবে। 
এটা ছাড়া এ সংক্ষিপ্ত আয়াতে দুটি বড় বড় বিষয়ের সমাবেশ করা হয়েছে। তার জন্য নির্দিষ্ট কোনো শব্দ ব্যবহার করা হয়নি; বরং 
কথার ধরন হতে আপনা আপনিই তা প্রকাশিত হচ্ছে। 
একটি এই যে, জাহেলিয়াত আরববাসীদেরকে নৈতিকতার দিক দিয়ে এতখানি অধঃপতনের নিম্নস্তরে পৌছে দিয়েছে যে, তারা 
হাতে নিজেদের প্রাণপ্রিয় সন্তানকে জীবন্ত প্রোথিত করেছে। এটা সন্তেও এ লোকেরা নিজেদেরকে জাহেলিয়াতের 
উপরই অবিচল রাখতে বদ্ধপরিকর । নিজেদের জীবনকে তীরা সংশোধনের দিকে আদী প্রস্তুত নয় । হযরত মুহাম্মদ 2233 তাদের 
স্রধপতিত ও পাপ, পক্কিল সমাজকে আন্তরিকতার সাথে সংশোধন করতে সচেষ্ট; কিন্তু তারা নিজেরা সে জন্য প্রস্তুত নয়: শুধু 
গই নয়, তারা সে জন্য রাসূলুল্লাহ শু এর প্রতি রীতিমতো খেপে উঠেছে। 


////.9811.5101.00 











৩০২ ভাফদীরে 
...তোফ সারে, জালালাইন : আরবি-বাংলা, সপ্তম খগ [৩০তম 


শ এইযে? কাননে াত০৯৯ ডু পারা) 





ঃ 
রব 
? 
রর 


সংখ্যা্রাস করা লোকদের লক্ষ্য ছিল। কন্যা-সস্তানকে যুবতী হওয়া পর্যন্ত র লোকের 

পোহামো তাদের জন্য কষ্টকর মনে হতো? তখন সী আতির বনপা করা বং পারে বষাহ দেওয়ার ঝামেলা 

মর্যাদা দিয়েছে। | নারী জাতির মর্ধাদা বলতে কিছুই ছিল না। ইসলামই নারীকে ঘথার্ 
দ্বিতীয় কারণ ছিল, তখনকার ব্যাপক সামাজিক 

নীতি অনুযায় টা ০/৮৩৮55 পপ 

বিরুদ্ধে আত্মরক্ষামূলক কাজে কন্যাগণ সক্রিয় অংশগ্রহ, রা হতো: কিনতু কন্যা স্তানদেরকে হত্যা করা হতো। কেননা শত্রু 

আরব সামাজে বড় একটা সমস্যা বলে বিবেচিত 559 

তৃতীয় কারণ ছিল এই ঘে, বিবদমান গোত্রগুলো যখন পরস্পরের উ 

মেয়েদেরকেই ধরতে পারত' তাদের উপর পাশবিক অত্যাচার করত শিপ 

ভালা 8 তনপাতাপা জাজ পা পজ্ ০ রে 

সময় উপস্থিত হলে প্রসূতির নিকটই একটা গর্ত খুড়ে রাখত, যেন কন্যাসন্তান ভূমিষ্ঠ হলে তখনই তাকে উ্ত গর্তে ফেলে 

চিরতরে তার মুখ বন্ধ করে দেওয়া ঘেতে পারে: কখনো এমন হতো হে, সৃতি কা পরিবারের লোকেরা বাধা দান করত তব 

পা এক সময় একে মরুভূমিতে নিয়ে গিয়ে জীবন্ত প্রোথিত করে 

তে উর কাদির কর সরান সত রহিত 
বর য় বত | -। 

কোনো কোনো মুফাস্সির আরও একটি কারণ উল্লেখ করেছেন, তা হলো- তারা বলত, ফেরেশতাগণ আল্লাহর কন্যা । অতএব, 

দুনিয়ার কন্যাদেরকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়ার জন্য জীবন্ত কবর দিত। কুরতুবী, ক্ূহুল মা'আনী] 

জীবন্ত খোবিতাকে জিজ্ঞেস করার অর্থ : আয়াত ছারা বুঝা যায় যে, জীবন্ত প্রোথিতাকে কিয়ামতের দিন প্রশ্ন করা হবে । এট 

এজন্য ঘে, ১. কন্যার কাছ হতে জবানবন্দী আসুক যে, সে নিরপরাধ তার কোনো দোষ ছিল লা। তার উপর অযথা অত্যাচার 

করা হয়েছে । আর এটাই হত্যাকারী হতে প্রতিশোধ গ্রহণ করার দলিল হয়ে দাড়াবে ৷ 

২. অথবা, হত্যাকারীকে প্রশ্ন করা হবে যে. কেন এ নিষ্পাপ কন্যাকে হত্যা করা হয়েছো? 

সন্তান হত্যার বিধান : 

১ সন্তানদের জীবন্ত প্রোথিত বা হত্যা করা সম্পূর্ণ হারাম- কবীরা গুন্যাহ এবং মারাত্মক জুম! 

২. এমন কোনো উপায় অবলঙ্বন করা যাতে স্ত্রী গর্ভব্তীই না হয়। যেমন বর্তমানকালের জন্মনিযনরণ পদ্ধতি 1 এ পদ্ধতিকে নক 
করীম £ গোপন-হত্যা বলে আখ্যায়িত করেন । তবে কোনো কোনো বর্ণনায় 'আযল " অর্থাৎ বীর্য বাচ্চাদানে প্রবেশ না 
করীস ও দোপরে হব করীম 233 হতে যে চু থাকা অথবা নিষেধ ন। করা সম্পকে করনা পাওয়া য়া অব 
কার বাব সে াপারটি ব্যাপক য়; কিছু ভাও এতাবে হতে হবে হে, যাতে বংশ বিতর কোমে প্রকার বাধা” 
হয়ে দীড়ায়। -মাযহারী] আছে 

৩ বর্তমানকালের জনুনিয়র ব্যবস্থায় যে সকল উধ দেওয়া হয় বা চিকিৎসা করা হয়া? নতি এর এরি 
্তমানকালের তান হবে না শরিয়তে এমন ব্যবস্থার অনুমতি নেই। সম আরিফুল কোরমা 

ৃ নবী করীম “যে মহিলা তার সা 

হত্যাকারীর শাস্তি : হযরত আব্দুল্লাহ ইবনে আববাস (রা.) রীম এ 
হাশরের ময়দানে উঠবে। এ সন্তানের রক্ত মহিলর 
হত্যা করবে, সে তার এ সন্তানকে স্তনের সাথে যুক্ত-লটকানো অবস্থায় 2 একুরতৃবী! 
হত্যা করবে সে তর থাকে সন্তান তখন বলবে ইয়া রব ইনি আমার মা, আমাকে হতা করেছি তবে লে যদি ইসল 

পরীর সেন বর্ণিত আছে ঘে, যাকে জীব সমাধিহ করা হয়েছে এবং যে করেছে উদ ই 


গ্রহণ করে । -[নূরুল কোরআন] 


////.9811.59101.00 














হোক। কিয়ামতের দিন প্রত্যেকের আমলনামা তার হাতে দেওয়া হবে, তখন সে আশ্রিত হয়ে ললে উঠবে ১৫৫43 ৩ 
(02140168 8/124-5 ৩ ধু অর্থাৎ এ লিপি (আমলনামা) টির কি হয়েছে- এটা তে তা ছোট বড় একটি লাজ বাদ 
এ বরং সবকিছুই লিপিবদ্ধ করে নিয়েছে কেউ কেউ বর্ণনা করেছেন ছে যখন কিয়ামত সংঘটিত হবে 
নিচ মানুষের আমলনামা ছুড়িয়ে দেওয়া হবে। মু'মিনের আমলনামা জান্নাতে তার হাতে গিয়ে পড়বে আর জিনের 
আমলনামা জাহান্নামে তার হস্তগত হবে। 
আরামা জালাল উদ্দীন মহল্লী (র.) এর তাফসীরে বলেছেন £4১-+/ ০৮৫ ১.৫৫৭ এ-2 অর্থাৎ আমলনামানমূহ খুলে 
দেওয়া হবে এব বিছিয়ে দেওয়া হবে। 

১৮৮৫ 40195 ০1755 555: আরবিতে পশুর চামড়া খুলে ফেলাকে €:4 বলে । কোনো বস্তুর উপর 
তরে পর্দা বা আবরণ সরিয়ে ফেলাকে ৫ বলা হয়। 

এখানে ৫ ৯-০-১ দারা কি বুঝানো হয়েছে, এ ব্যাপারে আলিমগণ বিভিন্ন মত পোষণ করেছেন- 

কামতের দিন 'আন্কাশের সৌন্দর্য ক্ত্রপ্জ, সূর্য, চর প্রভৃতি সব জ্যোতিহীন ও নিশ্প্রভ হয়ে যাবে এবং এগুলোকে সমবদ্ 
নিক্ষেপ করা হবে। 

অথবা, এখানে 4-৫ অর্থ হবে মিটে যাওয়া, নিঃশেষ হয়ে যাওয়া । কেননা আকাশের বিশাল ছাদ মুহূর্তের মধ্যে ভেলে খান খান 
হয়ে মিটে যাবে । 

অথবা, আকাশের বর্তমান আকৃতি ও অবস্থার পরিবর্তন হয়ে যাবে । আকাশের এ পরিবর্তনকে রূপকার্থে ১৫ বলা হয়েছে। 
আল্লামা কুরতুবী (র.) বলেছেন- আরববাসীরা উটের চামড়া খসানোকে ৮৫ বলে থাকে । এখানে আকাশ খসানো অর্থ 
আকাশকে তার স্থান হতে টেনে নিয়ে যাওয়া, যেমন কোনো বস্তুর উপর হতে আবরণ টেনে খুলে ফেলা হয়। 

আল্লামা! জালাল উদ্দীন মহল্লী (র.) বলেছেন, আকাশকে তার স্থান হতে এমনভাবে খসিয়ে ফেলা হবে যেমনভাবে ছাগলের শরীর 
হতে তার চামড়া খুলে ফেলা হয়। 

৩০৫০৮০11540 2০: কিয়ামত দিবসে জাহান্নামকে প্রজুলিত করা হবে । 4,:4 শব্দটি 2»: হতে নির্গত । 
এটা অতীতকালের 4৫০ এখানে বিখ্যৎকালের অর্থে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ উত্তপ্ত লা হবে, রঃ 
দোজধের আগ্লিকে গরম কর্রে কাফেরদেরকে শাস্তি দেওয়া হবে। নবী করীম ইরশাদ করেছেন- “আগুনকে এক হাজার 
বছর উত্তপ্ত করা হয়েছে; তখন আগুন সাদা হয়ে গেছে। অতঃপর এক সহস্র বছর উত্তপ্ত করার পর আগুন লাল হয়ে গেছে। 
তারপর এক হাজার বছর উত্তপ্ত করার পর আগুন কালো আকার ধারণ করেছে। বর্তমানে তা ভীষণ কালো এবং অন্ধকার | 
330014705 পর্ং জান্নাতকে মুমিনদের নিকটবর্তী করা হবে- যাতে তারা অনায়াসে তাতে প্রবেশ করতে 
গা যেমন অন্য আয়াতে আছে (41) £:21| ৮-/:আর মু্তাকীদের জন্য জান্নাত নিকটবর্তী করা হবে 

তবে বেহেশতকে নিকটবর্তী করার অর্থ এই নয় যে, তা পড়িয়ে জান্নাতীদের কাছে নিয়ে যাওয়া হবে; বরং তাদেরকে জান্নাতের 
নিকট নিয়ে যাওয়া হবে। 

হাশরে দোজখের উত্তপ্ততা এবং বেহেশতের নৈকট্য দ্বারা উদ্দেশ্য কি? : হাশরের ময়দানে যখন লোকদের মামলাসমূহের 
উন্ানী হতে থাকবে, তখন তারা সকলে একদিকে জাহান্নামের দাউ-দাউ করে জুলতে থাকা আগুন যেমন দেখতে পাবে, তেমনি 
অপরদিকে জান্নাতও সব নিয়ামত সহকারে তাদের চোখের সামনে উপস্থিত থাকবে । এর ফলে পাপী লোকেরা জানতে 
পারবে-তারা আজ কি সব নিয়ামত হতে বঞ্চিত হয়ে, কোন আজাবে নিক্ষিপ্ত হতে যাচ্ছে। অনুরূপভাবে নেকৃকার লোকেরা কোন 
হাব হতে বেঁচে কোনসব নিয়ামত লাভের অধিকারী হতে যাচ্ছে তাও তারা বুঝতে পারবে। 

4৮ এর অর্থ : এ 44 ক্রিয়াটি বাবে 4.2. হতে "উপস্থিত করানো” 'নিয়ে আসা" অর্থে ব্যবস্বত। প্রত্যেক ব্যক্তি 
মতের দিন তার জীবনের সকল কৃতকর্ম জানতে সারবে তবে প্রত্যেক আমলের বিশদ বিবরণ সৃক্াতিৃ্ভাবে জানা শত 
নট “বরং আমলনামা ছড়ানো-ছিটানোর সময় কৃতকর্ম উপস্থিত পাবে! সেদিন কৃতকর্মকে রূপদান করা হবে! 

ইববা, 0 ৮০ ০০৫৪ ৫ অর্থাৎ আমলের বইগুলো উপস্থিত পাবে । ফাতহুল কাদীরা 

আয়াতে ?:-কে নাকেরা নেওয়ার কারণ :.১-5 শব্দকে অনির্দিষ্ট নেওয়া হয়েছে যেন এখানে প্রত্যেক ১০৪ বা ব্যক্তি 
কত হয়। অর্থাৎ প্রত্যেক ১4৫-ই উক্ত ইল্ম অর্জন করবে- কেউ বাদ পড়বে না। অথবা প্রত্যেক ব্যক্তির সামনেই তার 
₹কর্মের বালাম প্রকাশ করা হবে, জারো [থে যোগম ঘারে রা থু ুকগানোর জনা লারা চালা রাজি 
বাহ তা'আলা অন্য আয়াতে বলেন, 12৮৬ 4৮ ০% ৩৫৮ ৩০:১৫:০2 ফাতহুল কাদীর। 


//9/4/-5611-4/5901/-0017 














শব্দটি অতিরি্ ১, 











255 সি রর সরি পদটি অ 
সিনা রি শী ১৭ ১৬. হা তেই কে বং ক 
1207৯1৬2240 121 সরে এ ধরনের পীচটি লক্ষ রয়েছে। তারা হে 
(6১৩92 ৫522০ টি মহল, মুশতারী,মিরনীঘ যুহরা ও আতারিদ। 4: 
কি পাজি -এর ৩৮ একে পেশ যোগে পড়তে হবে। 
] রী পাত পা ্ 2৪, 
581 15৫41এ ৮০৮৮ তা পিছনের দিকে তাদের গতিপথে প্রত্যাবর্তন কে 
০৮৪০০৭2511৯ এ অর্থাৎ তাদের বুরূজ বা গতিপথে চলতে চল 
ঠা 5414 রন 2: চাট 
টির রর বি স১সএর ০৮৫ যের হবে। অর্থাৎ তারা 
] 1৫ বিরতি রি 
- ০৮০ ০2 22৭ আত্মগোপনের স্থানে আত্মগোপন করে 


পি ৩০০০ রিনি 01. 3 ১৭. আর_রাতের শপথ যখন তা গমনোদ্যত হয় ত 
সপ অন্ধকার সহ আগমন করে অথবা পশ্চাৎ গমন করে 


05658582 15:21. +/ ১৮. আর ভোরের শপথ যখন তা আবির্ভূত হয় সি 
৪ হয় । অবশেষে উজ্জ্বল দিনে পরিণত হয়! 


এ 772/49841-20 4 5,.১% ১৯ অবশ্যই এটা অর্থাৎ কুরআন মাজীদ একজন সনি 
বারি নি রর ্ দূতের [রাসূলের] বাণী- ধিনি আল্লাহর নিকট সন্ধান 




















এল] 02৮0 ৮৮1 আর তিনি হলেন হযরত জিবরাঈল (আ.)। যে 
এ তিনি কুরআন নিয়ে অবতরণ করেন সেহেতু একে 
পা তার দিকে নিসবত (সম্পর্কিত) করা হয়েছে। 






০:০০ এও 25 ৩৮৪ 5155 4585 ১, ₹%. ২০. শক্তিশালী অত্যন্ত শক্তিধর আরশের মালিকের নিকট 


5৪ ৮৮ অর্থাৎ আল্লাহ্‌ তা+আলার নিকট সম্মানের অধিকার 
7০০৫5 ৬৬০৮০ ০০০০৬ মর্যাদা সম্পর 2 শব্দটি 2৩ _এর সাথে 2, 





সিডি 4০ হয়েছে। 
০8012255 ৩৮৫৪-৮5 ৭ ২১. যে তথায় মান্য অর্থাৎ আকাশে ফেরেশতারা আনুশ্ত 
রিচি করে থাকে আস্থাভাজন বিশ্বস্ত ওহীর ব্যাপারে! 


__ ঘটি ৮ সহ লী লী লী লিট 


(55 85০৫ ২০এর বিশ্ষণ : হযরত আনু অবানা বং কতপ় ু্ালিরের মতে অভি ছি 
সমরকন্দী বলেন, তাও এর অর্থ যে 477 এতে সকল মুকাসূির একমত। তবে 3-এর তাফসীর করতে 
মতভেদ প্রকাশ করেছেন ।। অতএব, কারো রে অতিরিক্ত আর এরূপ অতিরিক্ত শব্দ প্রয়োগ করা আরবি ভাষায় প্রচলিত দেখ 


6.৪ বন্তবাতে 
যায়। যেমন- ৫০+% ধাঁ: ৩ এখানে মূলে ছিল 4475৩ 0 কারো মতে ছারা পুনরুথান অস্বীকারকারীদের 


///.6911./69101.00া 





[5০তম গর 
নাকচ করে দেওয়া হয়েছে। তখন যূলবাক্য এভাবে হবে ৮:4০. ডি ৩৪282 
আসলে মূলত ব্যাপারটি এমন নয়, আমি ৮২4$-এর কসম করে কর্লছি- এ মতটি হলো ইমান ফারবা! এবং অন্য “দদুদর । 
কোনো কোনো তাফসীরকারের মতে, এটা ০৫ (অস্বীকার) অর্থে ব্যবহৃত হয়েছে। তবে কসছের নক নয়; বব আসল 
যেহেতু কিয়ামতকে অসম্ভব মনে করে অস্বীকার করত, তাদের সে উক্তিকে +হরফ দ্বারা বাতিল করত কিয়ামত থে সুনিন্চিত 
এবং এ সম্পর্কে কুরআনের উক্তি যে দিবালোকের মতো সত্য এটা তাকীদসহ প্রমাণিত করার জন্য কয়েকটি বিশেষ বর দ্বারা 
কদম করা হয়েছে। শপথ ছাড়াই এটা সত্য এবং সুনিশ্চিত । তবে এরপরও যদি তোমরা শপথের প্রয়োজনীয়তা মনে কর 
তাহলে শোন আমি কসম করে বলছি। ফাতহুল কাদীর] | 
৮৪ 4০৪47 ০4ু শা] ৯ ? 
০৫0 4১4৮5 4155 ৬৪০ 3:45 আয়াতাংশটি ০:-৫এর 14 হিসেবে মানসূব হয়েছে। মূলত এটা ২৫. 
বিশেষণ ছিল, কিন্তু ৮:%-এর পূর্বে আসার কারণে ০৩ হয়েছে। তবে: শব্দের ০4 হওয়াও বৈধ 1এফাতহুল কাদীর] “ 
2:56 এড: ১০ শব্দটি ,১7-এর ওজনে০০৫ হতে গৃহীত। ৮24 এখানে শব্দের মূল হিসাবে আছে। এখান 
থেকেই ব্যবহৃত হয় ০%-: যেমন £:৫_:2 হতে ০4:24 ব্যবহৃত হয়। 
তবে ০:5"এর মধ্যে? মাসদারে মীমীও হতে পারে, তখন মূল হবে £:৫ আর ৫:54 মূলে ছিল £;44 -১% এবং 
*1/এর দ্বারা ০: হয়ে গেছে। 
১৫৮ শব্দের অর্থ হলো, আল্লাহর কাছে ১%/১-/-৫৩ তথা মর্যাদাবান এবং তার নিকট উপস্থিত থাকেন। আল্লাহর নিকট 
বলতে সম্মানের নৈকট্য, শারীরিক নৈকট্য নয় । -রহুল মা'আনী] 


[শরাসাশিক্ স্সাতলাচনায 


আয়াতের শানে নুযূল : অবিশ্বাসী আরবরা পবিত্র কুরআনের পরলোক ও পুনকুথান সম্পর্কিত প্রত্যাদেশগুলো শুনে বলত যে, 
হামদ সঃ নিশ্চয়ই পাগল হয়ে গেছে। নচেৎ মানুষ মরে মাটিতে মিশে যাওয়ার পর আবার সে পুনরুজ্জীবিত হবে এবং তাকে 
বেহেশত বা দোজখে গমন করে পাপ-পুণ্যের প্রতিফল তোগ করতে হবে, এ সকল উদ্ভট কথা সে কখনো বলত না । সে আরো 
বলছে যে, এটা আল্লাহর কথা; কিন্তু এমন শক্তিশালী কে আছে যে আল্লাহর নিকট হতে এ সকল কথা জেনে আসে আবার তাকে 
হবহ জানিয়ে দিবে? এটা সম্পূর্ণ অসম্ভব ব্যাপার । মুহাম্মদের এ সকল কথা পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নয়। আবার কেউ 
কেউ বলত, না জানি মুহাম্মদ গুশ্রহঃ-এর উপর শয়তান প্রভাব বিস্তার করেছে নো'উযুবিল্লাহ) ৷ তা না হলে সে মাঝে মধ্যে এমন 
পত্তিতের মতো কথা বলে কি করে? সে তো আদৌ লেখাপড়া শিখেনি। মন্ধার কাফেরদের এ সমস্ত কথা ও ধারণার জবাবে 
আল্লাহ তা'আলা উদ্ধৃত আয়াতসমূহ নাজিল করেন। -মা*আলিম] | 

০৫514 ৮১43 -.7 ৩০২00 চবি ৮০০০ 44 : আল্লাহ তা'আলা যে কথাটি বলার জন্য 

এখানে শপথ কর্রেছেন। তা পরবর্তী আয়াতসমূহে বলা হয়েছে। এ শপথ উক্তির তাৎপর্য এই যে, মুহাম্মদ পরশু অন্ধকারের 
মধ্যে কোনো স্বপ্ন দেখেননি; বরং যখন তারকাসমূহ অদৃশ্য হয়ে গিয়েছিল, রাতের অবসান হয়েছিল এবং প্রভাত প্রকাশ হয়ে 
পড়েছিল, তখন উনু্ত আকাশের দিগন্তে তিনি আল্লাহর এ মহান ফেরেশতাকে দেখতে পেয়েছিলেন। কাজেই তিনি যা কিছু 
বলছেন তা তার চোখে দেখা, প্রত্যক্ষ পর্যবেক্ষণ এবং পূর্ণ ইশ জ্ঞান সহকারে দিনের উজ্জবলতায় অর্জিত অভিন্্রতার তিন্িতেই বলছেন । 
হযরত শাহ আব্দুল আযীয (র.) বলেছেন যে, আলোচ্য আয়াত কয়টিতে সূর্যকে সাতারু মাছের সঙ্গে তুলনা করা হয়েছে। সূর্য 
উদিত হওয়ার পূর্বে তা আলো প্রসারিত হওয়াকে মাছের স্থাস-প্রশ্বাসের সাথে তুলনা করা হয়েছে। পানিতে যেরূপ মাছ লুকিয়ে 
চ্লাফেরা করে এবং তার স্থাস-্রশ্বাসের কারণে পানি সম্প্রসারিত হয়ে থাকে সূর্ধ উদিত ও আলোকজ্ছ্বল হওয়ার পূর্বেও ঠিক 
সেন্গপ অবস্থা হয়ে থাকে । 

স্বাবার কেউ কেউ বলেছেন, সকালের দ্বারা প্রাতঃসমীরণকে বুঝানো হয়েছে-যা সাধারণত বসন্তকালে প্রবাহিত হয় 

ধা হোক, উত্ত শপথগুলোর সম্পর্ক হলো পরবর্তী আয়াতসমূহে উল্লিখিত আলোচ্য বিষয়ের সাথে যার মর্মার্থ হচ্ছে উক্ত 
তারকাগুলোর চলাফেরা, প্রত্যাবর্তন করা এবং অদৃশ্য হয়ে যাওয়ার উল্লেখের দ্বারা এদিকে ইশারা করা হয়েছে যে. পূর্ববর্তী 
নবীগণের নিকট বারবার ওহী এসেছিল, একটি নির্ধারিত সময় পর্যন্ত তা অবশিষ্ট রয়েছে। অতঃপর তা অদৃশ্য [বিলুপ্ত হয়ে গেছে। 


//৬/.6211./59101.০0া 











৩৫৬ .. তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সন্তম যও [৩০তম পারা ] 





ও প্রতাব সম্পূর্ণ বিলুপ্ত হয়েছিল, তির রড নার জে লোনা বালি াতাানিনারা। এ 
নবী করীম 352 -এর আগমন ও কুরআন মাতীদ নাজিল হওয়ার মধ্য দিয়ে সুবহে সাদিকের সূত্রপাত হলো । যা সমগ্র স্রগতকে 
দিবালোকের ন্যায় হেদায়েতের আলো ছারা উত্তাসিত করেছিল । যেন অন্যান্য নবী ব্লাসূলগণ তারকার সাথে তুল্য হলে নবী করীম 
হবেন উজ্জ্বল রবী সাদৃশ্য! । 
কারো মতে নক্ষত্ররাজি চলমান হয়ে প্রত্যাবর্তন করা এবং অদৃশ হয়ে যাওয়াকে তুলনা করা হয়েছে, ফেরেশতাগণের গমনাগমল 
এবং উর্ধ্ধলোকে অদৃশা হয়ে যাওয়ার সাথে । আর রাতের অবসান ও উষার আগমনকে কুরআনের আলোর মাধ্যমে কৃফরের . 
অন্ধকার দূর হয়ে যাওয়ার সাথে তুলনা করা হয়েছে৷ 
৩৫৫41৮৭৮4০০ -এর অর্থ : এখানে /-:44 অর্থ তারকাপুঞ্জ। /৫4৭ শব্দটি ৫5৫ হতে সংগৃহীত হয়েছে । 
অর্থ পিছনের দিকে যাওয়া. উধাও হয়ে যাওয়া, অনুপস্থিত হওয়া, চেপ্টা নাক হওয়া, আয়াতে 447 বলতে ৩০ 
বুঝানো হয়েছে যেগুলো দিনে পিছনে থাকে, লোকচক্ষুর সামনে আসে না রাতে প্রকাশিত হয় । তারকাগুলি হলো ঘুহল, 
মুশতারী, মিররীখ, যুহরা ও আতারিদ [সাধারণত এ তারকাগুলোকে শনি, বৃহস্পতি, মঙ্গল, শক্র ও বুধ গ্রহ বলা হয়ে থাকে]। 
সিহাহ গ্রন্থকার বলেন- সমস্ত তারকারাজিকে 4£%/| বলা হয় ! কেননা সকল তারকা দিনের বেলায় দূরে থাকে । 

+ঁফাতহুল কাদীর] 
4401 0121 সম্পর্কে হাজ্জাজ ইবনে মুন্যির হতে বর্ণিত, তিনি বলেন_ -আমি জাবির ইবনে যায়েদ (র.)-কে ৮-৫৫১। 53 
সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম, তখন তিনি উত্তরে বলেছিলেন, 142/1/2%/" অর্থাৎ হরিণ এবং গাভী । ভবে এখানে 4 
দ্বারা (:%4 বা তারকারাজি উদ্দেশ্য হতে পারে । 


৭ 


জানে হছে, ৫৫4) ৫ অর্থাৎ 4৫ বিলতে ফেরেশতাদেরকে বুঝানো হয়েছে। 

44 শব্দটি ৮০৫ হতে নির্গত হয়েছে, ৩৫ অর্থ গাছের উপর হরিণের ঘর, যেখানে হরিণ আত্মগোপন করে থাকে । 
01৫টি 2৩ এর বহুবচন, ৬৯৫4৮ হতে নেওয়া হয়েছে। -কুরতুবী] 

বুলকথা এখানে জালাহ ৫201 0750 ০:৫৪ ডিল্লেখ করে বুঝাতে চান যে, আমি সে নক্ষত্রগুলোর শপথ করে বলছি, 

যেগুলো সম্মুখে চলতে চলতে হঠা্ কোনো এক সময় পিছনে হাটতে শুরু করে। অতঃপর পিছনের দিকেই চলতে থাকে এবং 

কোনো কোনো সময় পিছনের দিকে চলতে চলতে স্ব-স্থ উদয় স্থলে আত্মগোপন করে ! এ অবস্থা উল্লিখিত ৫টি নক্ষত্রের মাধ 

দেখা যায়। -মা'আলিম] 

4415 -এর অর্থ : 

১. ইমাম ফাররা বলেন, সমস্ত মুফাস্সিরীন এ কথার উপর একমত যে, ০42 অর্থ 4১ অর্থাৎ শেষ হয়ে আসল, শেষ প্রান্ত 
পৌঁছল । 

২. মাহদাবী বলেন, -4-: অর্থ 4১৫4 4; অিন্ধকার নিয়ে চলে গেল! অর্থাৎ রাত শেষ হয়ে আসা এবং কিছু কিছু অস্কার 
থেকে যাওয়া মি 

হযরত হাসান ব্সরী (র.) বলেন, 1 4$জিম্ধকার নিয়ে এগিয়ে আসল। কুরতুবী] 

জালালাইনের গ্রন্থকার বলেন, 4407 একি (48 অর্থাৎ অন্ধকার এগিয়ে আসল বা চলে গেল। 

. ইমাম রাগে বলেন, 700 ৩৬০৫ াতির্থাৎ 2০001 উভয়টি কথ অন্ধকারকে বলা হয 

আর এটা রাতের প্রথর্ম ও শেষর্ভাগে হয়ে থাকে। -[রূুহল মা'আনী! 

৬. হযর হাপান বসরী (র.) বলেন, এর অর্থ হলো যখন সে অন্ধকার নিয়ে সম্থুখে আসে ও ফিরে ঘায়। নুরুল কোরআন] 


০ %৫2 ০ঞুপপু 


৩44 ছারা উদ্দেশ্য : সুলত 4:4-এর অর্থ হলো, পেট হতে হাওয়া বের হওয়া এবং €-:4/5%% অর্থ সকালবেলঃ 
2 

আল্লামা ওয়াহেদী (র.) বলেন, ০£:5 অর্থ সকালবেলার আলো এত দীর্ঘায়িত হওয়া যে, দিন চলে আসে । 
কারো মতে, ১:44 অর্থ (21 বা 9] অর্থাৎ কেটেছে। কেননা রাতের অন্ধকার কেটে বা ভেদ করেই সকাল হয়। 
বলত এখানে ৩৫: বলে সুবহে সাদিককে বুঝানো হয়েছে। 


///.92111./58101.00]া 








মল 





উল্লিখিত বিষয়ে আল্লাহ্‌র কসম করার কারণ : যে কথাটি বলার জন্য এ শপথ করা হনে 
বলা হয়েছে। এ শপথ বা উক্তির তাৎপর্য এই যে, ঘুহাম্মদ .::: অন্গকারের মধ্যে বালে কোনে সর দে 
তারকাসমূহ অদৃশ্য হয়ে পড়েছে: রাত শেষে প্রভাতের আলো ফুটে উঠেছিল ভখন উনুক্ত আকাশের ছিগত 
ফেরেশতাকে দেখতে পেয়েছিলেন। কাজেই তিনি যা! কিছু বলছেন, তা ভার চোখে দেখা প্রত্যক্ষ পর্যবেক্ষণ এক, 
সহকারে দিনের উজ্ভ্বলতায় অর্জিত অভিজ্ঞতার প্রকাশ মাত্র। 
কোনো কোনো তাফসীরকারক মন্তব্য করেছেন-বাহ্যিক জগতে যেমন নক্ষত্র উদিত হয়, অস্ত যায়, তেমনি আধ্ািক জগতের 
জ্রাকাশেও পয়গম্বরগণ আল্লাহর ওহী নিয়ে উদিত হয়েছেন, যথাকর্তব্য সম্পাদন করে নির্দিষ্ট মেয়াদ শেষে তাদের অন্তর্ধান 
ঘটেছে। পৃথিবী আবার মিথ্যা ও বাতিলের ঘনঘটায় ডুবেছে! অবশেষে সকল নক্ষত্রের শেষে সূর্যের উদয়ের মতো সকল 
গ্গান্বরের সর্বশেষ আধ্যাত্মিক বিশ্বের রবি রাসূলে কারীম হ: ২-এর আবির্ভাব ঘটেছে । তার নবুয়তের উজ্জ্বল আলোয় বাতিলের 
অন্ধকার ডুবে গেছে । শপথের বিষয়বন্তুগুলো নবুয়তের আবিভববি ও অন্তর্ধান পরিক্রমার সাথে পরোক্ষভাবে তুলনা করা হয়েছে। 
কোনো কোনো মনীষীর মতে, ফেরেশতাদের উ্ধ্বলোকে গমনাগমন এবং অন্তর্ধানকে নক্ষত্র তারকার উদয় এবং কুরআনের 
আগমনে কুফরের অবসানকে ভোরের আগমনে রাতের অবসানের সঙ্গে তুলনা করা হয়েছে। 

4" এর সর্বনামের মারজি' : £-এর মধ্যে যে সর্বনাম রয়েছে তা ছারা কুরআনে কারীমকে বুঝানো হয়েছে। যদিও বাক্যে 
এর উল্লেখ নেই, কিন্তু শানে নুযূলের ছারা তা স্পষ্ট হয়ে যায় ! 

1:১১ ছারা উদ্দেশ্য : আলোচ্য আয়াতে সম্মানিত রাসূল" বলতে ওহীবাহক ফেরেশতা তথা হযরত জিবরাঈল (আ.)-কে 
বরঝানো হয়েছে। পরবর্তী আয়াতসমূহ হতে এ কথা স্পষ্ট জানা যায় । কুরআনকে রাসূলের উক্তি বলার অর্থ এটা নয় যে, এটা সে 
ফেরেশতার নিজস্ব উক্তি । এর ছারা স্পষ্ট বুঝা যায় যে, এটা সে মহান সত্তার কালাম, যিনি তাকে বার্তাবাহক বানিয়ে পাঠিয়েছেন। 














নয় যে, কুরআন নবী করীম এ2:-এর নিজস্ব রচনা; বরং একে রাসূলে কারীম হর: -এর উক্তি বলে স্পষ্ট করে দেওয়া হয়েছে 
যে, এ কালামকে তিনি আল্লাহর রাসূল হিসাবে পেশ করছেন, আব্ুল্লাহর পুত্র মুহাম্মদ হিসাবে নয় । উভয় স্থানে কুরআনকে 


করেছেন, আবুল্লাহর পুর মুহাম্মস হিসেবে নয় । উভয় স্থানে কুরআনকে ফেরেশতা ও মুহাম্মদ এ: -এর উক্তি বলা হয়েছে এ 
করণে যে, আল্লাহর এ কালাম হযরত মুহাম্মদ এ2:3 -এর সম্মুখে বার্তাবাহক ফেরেশতার মুখে এবং জনগণের সম্মুধে স্বয়ং 
হযরত মুহাম্মদ হ3২-এর মুখে পঠিত ও ধ্বনিত হচ্ছিল । 

রত হাসান বসরী, কাতাদাহ ও যাহহাক (র.)-এর মতে (4৫ এ৯:/-এর দ্বারা হযরত জিবরাঈল (আ-)-কে বুঝানো হয়েছে 
কেননা পরবর্তী আয়াতগুলোতে যে গুণাবলির উল্লেখ করা হয়েছে তা তার জন্যই প্রযোজ্য । অবশ্য কেউ কেউ বলেছেন, 4৯১ 
"৫ -এর দ্বারা এখানে মুহাম্মদ এ: -কে বুঝানো হয়েছে। প্রথমোক্ত মতটিই অধিকতর খ্রহণ যোগ্য । 

44ারা উদ্দেশ্য : 44 অর্থ- শক্তিশালী । হযরত জিবরাঈল (আ.)-এর একটি বিশেষ গুণ । যেমন অন্য আয়াতে আল্লাহ 
তা'আলা $৫1| 4; বলেছেন। তার শক্তির একটি বর্ণনা দেওয়া যায় যে. তাকে আল্লাহ তা'আলা 'মাদায়েনে লৃত' -এ 
পঠিয়েছিলেন, সেখানে ৪টি শহর ছিল। প্রত্যেক শহরে চার লক্ষ যোদ্ধা ছিল। তিনি সেখানে গিয়ে পূর্ণ মাদায়েনকে উল্টিয়ে 
দিয়েছেন। ্ 

কেউ কেউ বলেন, আল্লাহর নির্দেশ পালনে যে শক্তি দরকার তাই তাকে দেওয়া হয়েছে। এ শক্তি সৃষ্টির প্রথম থেকে শুরু করে 
্ি-য় পর্যন্ত বলবৎ থাকবে । 

কারো মতে, মুখস্থশক্তি, ভুলে যাওয়া হতে দূরে থাকা এবং এক কথার সাথে অন্য কথার মিশ্রণ হতে দূরে থাকার শক্তি তার 
মধ্য প্রকটভাবে রয়েছে। -্ূহুল মা'আনী] 

কুরআনকে হযরত জিবরাঈল (আ.)-এর বাণী বলার কারণ : কুরআনুল কারীম আল্লাহর বাণী; কিন্তু উক্ত আয়াতে বলা 
হয়েছে 2৫১,437: কুরআন হযরত জিবরাঈলের বাণী, এটা এ কারণে বলা হয়েছে যে, হযরত জিবরাঈল (আ.) শী 


বরষা র নিকট হতে র হ্র্ঃ-এর নিকট ওহী বহন করে এনেছিলেন । 
ধ্যম এবং বাহক ছিলেন। তিনি আল্লাহ্‌র হতে রাসূলুল্লাহ ৮ 


সকল ভাষায়-ই এ ধরনের ব্যবহার রয়েছে। যেমন কোনো এক মালিক তার রাজমিন্্রীকে বলে থাকে এটাতো আপনার দালান" 
*$ সুন্দর হয়েছে_ এটা এ কারণেই বলা হয় যে, রাজমিন্রীর মাধ্যমে দালানটি তৈরি হয়েছে! অথচ মালিক তো রাজমিন্ত্রী নয়। 


////.9811.59101.00 


৩৪৮, তাফসীরে জালালাইন : আরবি-বাংল্, সত্তম যওড [৩০তম পারা 





64৫ আরাতাংশের অর্থ: ৫৫ শন অর্থ হলো ার কথা মেনে নেওয়া হয়। অর্থাৎ আকাশে সম কেরেশতা ভার কথ 

মর্তো চলে, তিনি তাদের নে্তাঁ। 

হযরত ইবনে আববাস (রা.) বলেন, সমস্ত ফেরেশতাগণ যে হযরত জিবরাঈল (আ.)-এর অনুগত তার প্রমাণ হলো, মিরাজের 

রাত্রে তিনি বেহেশুতের পাহারারত ফেরেশতাদেরকে বলেছেন, মুহাম্মদ ভু: -এর জন্য দরজা খুলে দাও, অতঃপর খুলে দেওয় 1 

হয়েছে। তিনি প্রবেশ করে যা দেখার দেবেছেন। তারপর দোজখের পাহারাদারকে বলেছেন-দোজখের অবস্থা দেখার জন 

মুহাম্মদ 22২২-কে দরজা খুলে দাও। তার কথায় দরজা খুলে দেওয়া হয়েছে। ৮ 

কোনো কোনো তাফসীরকারক বলেন, ফেরেশতাদের এ আনুগত্য ছিল নবী করীম হু -এর প্রতি । আর কারো অতে 

ফেরেশতাদের আনুগত্যের তাৎপর্য হলো, আল্লাহ্‌ তা'আলার বিধি-নিষেধ সর্বপ্রথম হযরত জিবরাঈল (আ.) -এর প্রতি অবতীর্ণ হয় 

এবং তার মাধ্যমে অনা ফেরেশতাদের প্রতি পৌছে। “নূরুল কোরআন] 

ঠা বাক্যে এর অর্থ: 2 অর্থ সেখানে, তথায় । আয়াতে ৫6 বলতে ৮14২: ৬ ঝা আকাশে বুঝানো হয়েছে। 

কেননা, সাধারণত সকল ফেরেশতার আবাস বা অবস্থান হলো আকাশে, জারির আও সির 

অতএব, ৫$ বলে আকাশের দিকেই ইঙ্গিত করা হয়েছে। 

কারো মতে, 24 -এর , (4 -এর উপর পেশ দিয়ে । তখন£ 4 অর্থ /1/ হবে । অথবা, ৬:57 -এর জন্য হবে। -রূহুল মা'আানী! 
টিটি লা ৬ শব্দের অর্থ হলো ৮ 2৫ তথা বশত নিরাপদ । এটা হযরত জিবরাঈল (আ.)-এর বিশেষণ । কেনলা 

ভরি বিলে ওই বহু শুর হত ও নিন ডিন আল্লাহর কালামের সাথে নি্ছের কোনো কথা শাল বরে দেওয়ার মহ পু 

কোনো অবিশ্বাসের কাজ করেন না; বরং তিনি বড়োই আমানতদার । আল্লাহর নিকট হতে যা কিছু নাজিল হয়, তিনি হুবহু তাই 

পৌছে দেন। 

হযরত জিবরাঈল (আ.) শক্তিশালী হওয়ার প্রমাণ :)/.: অর্থ- শক্তিশালী । এটা হযরত জিবরাঈল (আ.)-এর একটি 

বিশেষ গুণ অনাত্র আল্লাহ তা'আলা তাকে 4,201 4:১4 (অত্যন্ত শক্তিধর) বলে উল্লেখ করেছেন 

কুরআন মাজীদ ও হাদীস শরীফে বর্ণিত বিভিন্ন ঘটনা হতে হযরত জিবরাঈল (আ.)-এর অত্যধিক শক্তিশালী হওয়ার প্রমাণ 

পাওয়া যায়! 

হযরত জিবরাঈল (আ.) একবার হযরত লৃত (আ.)-এর সম্প্রদায়ের সুদ্দুম নামক এলাকাটিকে আকাশ পর্যন্ত উর্ধে তুলে উল্টে 

ফেলে দিয়েছেন! এ স্থানে শিশু ও নারী ব্যতীত চার লাখ পুরুষ ছিল! যার ফলে তা চির দিনের জন্য কালো জলাধারে পরিণত 

হয়েছিল। 

হযরত জিবরাঈল (আ.) ছামুদ জাতিকে এক বস্ত্র ধ্বনিতে নিশ্চিহ্ন করে দিয়েছিলেন। 

তিনি হযরত ঈসা (আ.)-এর সাথে কখোপকথনে উদ্যত শয়তানকে ডানার এক ঝাপটায় সুদূর ফিলিস্তিন হতে তারত রাজোর 

কোনো এক পর্বতশৃঙ্গে নিক্ষেপ করেছিলেন । 

কেউ কেউ বলেছেন, মুখস্থ শক্তি ভুলে যাওয়া হতে দূরে থাকা এবং এক কথার সাথে অন্য কথায় মিশ্রণ হতে দূরে থাকায় শনি 

তার মধ্যে প্রবলভাবে রয়েছে। 

কারো কারো মতে, আল্লাহর নির্দেশ পালনে যে শক্তির প্রয়োজন তাই তাকে দেওয়া হয়েছে। কিয়ামত পর্যন্ত এ শি 

বিদ্যমান থাকবে। 

হযরত আয়েশা (রা.) হতে একটি হাদীসে বলা হয়েছে, নবী করীম হু বলেছেন, আমি দু'বার হযরত জিবরাঈল (আ.)-কে 

ভন আনল আকৃতিতে দেখেছি তার বিরাট সা আসমান ও জিনের মধ্যবর্তী সম শনালোকে পরব হয়েছিল 

বুখারী, তিরমিবী, মুসলিম ও মুসনাদে আহমদ প্রভৃতি হাদীস গ্রন্থে হযরত আবুল্লাহ ইবনে মাসউদ (রা.) হতে একটি বর্ণনা উদৃ 

হয়েছে । তাতে বলা হয়েছে যে, নবী করীম 2২ হযরত জিবরাঈল (আ.)-কে এরূপ দেখেছেন যে. তার ছয়টি পাখা রয়েছে 

এটা তার শজি-সামর্থোর পরিচায়ক। 

কারো মতে, হযরেত ভিবরাঈল (আ.)-এর এ মহাশক্তি এবং তীর প্রবল পরাক্রম হওয়া বলতে প্রকৃতপক্ষে কি বুঝানো হয়েছে, ২" 

মূলত আল্ুহ তা" আালাই ভালো জানেন । এ কথাণুলো আসলে কুরআন মাজীদের মুতাশাবিহাত-এর অন্তর্ভুক্ত! 


///.6911./69101.00া 





সেন 


41 নি ৫৫০ পপ 
1414 465 গু রঃ তে . ২২. আর লয় তোযাদের সঙ্গী [অর্থাত ুহম্মদ ৫৭3, ৯৫2 


৩০০ ০৩০৩ 


রি 85 





৫৮45০ 11” 


(৮7-5০-5৮2৯ 


৫৩৩ 


00255015 ৮৮০০০ 7959 25 
ভিত ৮405 
-3৮:0742 ৯খা 


৬ মতি রি 


শা ০2: শীত 


জি এর শেষ (হওয়া) পর্যন্ত ££এর উপর 


হয়েছে। পাগল যেমন তোমরা ধারণা করে বূসেছ। 


5০5 ০ 
৯ :৮547 টা 205. 1 ২৩ অবশ্যই তিনি দেখেছেন তাকে [অর্থাৎ মুহাম্মদ ই 





হযরত জিবরাঈল (আ.)-কে তীর প্রকৃত আকৃতিতে 
দেখেছেন, যে আকৃতিতে তাকে সৃষ্টি করা হয়েছে। 
খোলা আকাশ প্রান্তে সুস্পষ্ট [দিগন্তে] আর তা হলো 
পূর্বাকাশের উচ্চ দিগন্ত ৷ 





(0? 2৮০0145154৮ (৫24 ৫75 ২৪ আর নন তিনি [অর্থাথ মুহাম্মদ এ অদৃশ্যের ব্যাপারে 


লার্তিত 


7৮95৩৮৮৮০৬৫ ০ পাল] 5 


৮৮5০5 ত455 রি 


[অর্থাৎ ওহী ও আসমানের সংবাদের ব্যাপারে অভিযুক্ত 
তথা অপবাদযুক্ত অন্য কেরাতে (,$-এর পরিবর্তে) 
এর সাথে (5525) রয়েছে। অর্থাৎ কৃপণ- 
যাতে তিনি তা হতে কিছু মাত্র-্াস [ক্রটি] করবেন। 


৮০৫245545 ১.০ ২৫. উপরত্ব নয় এটা অর্থাৎ আল-কুরআন কোনো 


৩০৩৫০ ৫৫2 


মা ভি শা 


তি নে উগ্রতা টিন পতল 


শয়তানের বক্তব্য চুরি করে শ্রবণকারী [এর বক্তব্য] যে 
অভিশপ্ত বিতাড়িত! 


৬৩৯৯4 ডু? ৫০০৯০ 220 .*% ২৬. অতএব তোমরা কোন দিকে চলছ? কুরআনকে 


শে ১০৯ 55,০25 


2525064502545 





4৫2 পাপা ৬ 2. 


পা ৮5৩). 





পার কু পশু, 


৬০ সি £555:30 ৫ 


পা ঠ৬ 2৮58 


3১০0৮১$১962007754 


-এ ক হিব্ে 8 





অস্বীকার করে এবং তা হতে বিমুখ হয়ে কোন 
পথে চলছ? 





*|.$৬ ২৭ এটা তো উপদেশ ছাড়া আর কিছুই নয় নসিহত 


[ব্যতীত কিছু নয়] বিশ্ববাসীর জন্য [অর্থাথ মানুষ ও জিন 
জাতির জন্য । 


+/ ২৮ তার জন্য যে তোমাদের মধ্য হতে ইচ্ছা করে এটা 


০:/হিতে 4: হয়েছে। এখানে হরফে জারকে 
পুনরায় উল্লেখ করা হয়েছে। সরল-সঠিক পথে চলতে 
সত্যের অনুসরণের মাধ্যমে । 


?.৭ ২৯. আর তোমরা ইচ্ছা করবে না সত্যের উপর অটল 





থাকতে তবে যদি সৃষ্টি জগতের প্রতিপালক আলহ 
ইচ্ছা করেন তোমাদের সত্যের উপর সুদৃঢ় প্রতিষ্ঠিত] 
থাকার তবে থাকতে পার। 





///৬/.9811./6101.00 





____ সমাহার 


325 তাফসীরে জালালইবল : আরবি-বাংলা, সপ্তম খণ্ড [৩০তম পারা] 


ইক শপপপপপ 


১2] মহলে ইণরাব : :52)4র মহরে ই'রাব দু'টি হতে পারে। 


ক. , হযরত রাবী (র.) বলেন, ১52) শিট এর সিফাত বা বিশেষণ হয়েছে। এমতাবস্থায় এটা মাজরূর অবস্থায় আছে 


ঘ. হযরত মুজাহিদ (র.) বল্লেন, এটা ১:১৪ (অর্থাৎ যাকে রাসূল দেখেছেন তার)-এর বিশেষণ । এমতাবস্থায় ১০০ 
মানসূব-এর অবস্থায় হবে। কুরতুবী, ফাতহুল কাদীর] 


পূর্ববর্তী আয়াতের সাথে সম্পর্ক : পূর্ববর্তী আয়াতশুলোতে আল্লাহ তাআলা হযরত জিবরাষ্ঈল (আ.)-এর ক্ষমতা, আসান তদাই, 
ও বিভিন্ন গুণাবলির উল্লেখ করেছেন । আর অত্র আয়াতগুলোতে নবী করীম 2৫3: -এর বিশ্বস্ততা ও কুরআন মাীদের সভাত 
বর্ণনা করা হয়েছে। মূলত হযরত জিবরাঈল (আ.), কুরআনে মাজীদ ও নবী করীম র 
মুশরিকরা যেসক অভিযোগ আনয়ন করেছিল সেগুলোর খণ্ডন করাই ছিল এ আয়াতগুলো নাজিলের উদ্দেশ্য । 

















লাগল হিটিিলিছিত ১৫25০ তোমাদের সঙ্গীতো পাগল নয 
তিনি তো হযরত জিবরাঈল (আ.)-কে দেখে ক্ষণিকের জন্য এমর্নহয়েছেন। কুরতুবী] 
. ম্ধার কুরাইশ-কাফেরগণ আল্লাহর রাসূল কে ভালোভাবে চিনার পরেও বলে বেড়াত যে, £১:2 8 অর্থাৎ দে 
পাগল । যা বলছে এটা শয়তানের পক্ষ থেকে অবতারিত বক্তব্য । আবার কারো কারো! মতে, এটা তার দাওয়াতের পক্ষে 
নানো বক্তব্ট । আবার কেউ কেউ বলত, প্রত্যেক কবির সাথে একজন করে শয়তান থাকে, সে তার জন্য উদ্ভট ক 
সাজিয়ে গুছিয়ে নিয়ে আলে । আবার বলত, প্রত্যেক জাদুকরের জন্য একটি করে শয়তান থাকে, সে তার জন্য দূরব্ী 
অদৃশ্যের খবর নিয়ে আসে । আবার কোনো কোনো শয়তান এমন আছে যে, নুর পর সার হে জের জা 
ন্দর কথা বানিয়ে বলে। এরপর মানুষ দাবি শুরু, করে যে, এটা আল্লাহর পক্ষ হতে অবতারিত । আসল কারণকে ছেড়ে 
মিথ্যা বানোয়াট কথা শুরু করে। 
এমতাবস্থায় কুরআন নাজিল হয়ে আসল ব্যাপার উদঘাটন করে দিয়েছে । বলে দেওয়া হলো যে, যত কথা-ই তোমরা বুল ন 
নি নান ভি জারি যিনি সর্বশক্তিমান সৃষ্টিকর্তা । যিনি এ দুনিয়ার সকল বস্তুকে কত সুন্দর করে দ্ট 
৮1৬57577155 

ন নাজিল হয়ে এমন দু'টি সম্ভার পরিচয় করে দিয়েছে, যাদের একজন আল্লাহর নিকট হতে ওহী গ্রহণ করেছে, অ 
একজন তা বহন করে মানুষের সামনে ভুলে ধরেছে। তিনি তাদের মধ হতেই এফ, যাঁকে তারা চিনে, বানি 32: 
পাগল নন ।তিনি যে সম্ভার মাধ্যমে ওহী প্রাপ্ত হয়েছে, তাকে বান্তব চোখে অবলোকন করেছেন। -[যিলাল! 


2৮6৭ ৩ 2 


, আল্লাহর বাণী (23276 1 সর 2৮5 ৮ নাজিল হওয়ার পর আবু জাহল বলল- সরল পথে চলা না চলার জনা তে 
আমাদেরকে এখতিয়ার দিয়ে দেওয়া হয়েছে? সুতরাং জারায়্াজাবনেই দিনের তিন ইলা উর জা 
হয়েছে । তখন আল্লাহর বাণী 5 এ নাজিল হয়। 

















5 রাজা 















এর উপর যেসব অপবাদ দিয়েন্ছুল 
৫ ৯5 
বো একি এই ছিল যে, ভারা বলত মুহাম্মদ পাগল । এ জন্যই সে এ সকল আবোল-তাবোলও উ্ভট কথার্বাতা বল 
হাজার 2 পৃথিবীটাকে সামাল দিতে পারছে না তখন মুহাম্মদ -এর এক খোদা কিভাবে এর শু 
ণর পর পচে-গলে যাওয়ার পর কিভাবে পুনরায় জীবিত হতে পারে? এ সব পাগলের প্রলাপ : 








7 করবে? তা ছু 





অপবাদের নিরসন কালে সুস্পষ্ট ঘোষণা প্রদান করেছেন যে. তোমাদের সঙ্গী মুহাম্মদ ১. 
তোমাদের নিকট যা বলছেন, তা ভার নিজের কথা নয় বরং জিবরাষ্ঈলের নিকট হতে প্রতাক্ষত্াবে ৯ 











///.9911.52101.00 








তাদেরই জাতির একজন । তাদের মধ্যে রাসূলের সমগ্র জীবন অতিবাহি তে নিলি 
বৃ জানে যে, তিনি বুদ্ধিমান ও চেতনাসম্পন্ন ব্যক্তি। এমন বাক্তিকে জেনে বুঝে 'পাগল' বলায় তাদের লজ্জা করা উচিত । 
সাহেব বা সহচর শব্দ দ্বারা সম-আদর্শের অনুসারী বুঝানো হয়নি: বরং সহ-অবস্থানজনিত পরিচিতির প্রতি ইঙ্গিত করা হয়েছে । 


৭:51 মিরা রি ফাতহুল কাদীর] 
৮099৬ -এর অর্থ : ০০ 9 অর্থ শ্পষ্ট দিগন্ত, পূর্ব দিকের সূর্য উদয় হওয়ার স্থান কেননা সূর্য উদয় হওয়ার 
 ূ্ব দিক ০২০ তথা আলোকিত হয়ে যায়| এ মতটি জালানুদীন মহতী (র.) গ্রহণ করেছেন। 
কেউ কেউ বলেছেন-5-:+01 344 হলো ৮4:14 ,:51406% অর্থাৎ আকাশের সকল প্রান্ত ও দিক।-(বুরতবী, ফাতহল বাদীর] 
হযরত মুহাম্মদ 22১ হযরত জিবরাঈল (আ.)-কে কোথায় দেখলেন? : ইমাম মাওয়ারদী রে.) বলেন, এ ব্যাপারে তিনটি 
মত পাওয়া যায় । ক. হযরত সুফিয়ান বলেন, তিনি জিবরাঈল (আ.)-কে পূর্বাকাশে দেখতে পেলেন, খ. ইবনে শাজারা বর্ণনা 
করেন, পশ্চামাকাশে এবং গ. হযরত মুজাহিদ (র.) বলেন, মন্কার পূর্বাঞ্চলে দেখেছেন । 


হযরত জিবরাঈল (আ.) বললেন, আপনি অবশাই পারবেন না। তিনি উত্তর দিলেন, না, পারবো । হযরত জিবরাঈল (আ.) 
বললেন, তাহলে আমি কোথায় দেখা দিতে পারি? তিনি বললেন, "আবতাহ' এলাকায় ৷ হযরত জিবরাঈল (আ.) বললেন, সেখানে 
আমার স্থান সঙ্কুলান হবে না। তিনি বললেন, তাহলে 'মিনা'তে। হযরত জিবরাঈল (আ.) বললেন, সেখানেও সন্কুলান হবে না" । 
তিনি বললেন, তা হলে আরাফাতে আসুন । হযরত জিবরাঈল (আ.) বললেন, সেখানে আসা যায় । উভয়ের মাঝে ওয়াদা-চুক্তি 


হতে খস-খস শব্দ করে সামনে এগিয়ে আসলেন, তার শরীর পূর্ব আর পশ্চিম দিগন্ত জুড়ে রয়েছে! মাথা আকাশে আর পা দুটি 
জমিনে লেগে আছে । এটা দেখে আল্লাহর রাসূল এ বেঁহুশ হয়ে পড়লেন এ অবস্থা দেখে হযরত জিবরাঈল (আ.) নিজের 
আকৃতি পাল্টিয়ে তাকে বুকের সাথে মিলিয়ে নিলেন এবং বললেন, ভয় করবেন না। আপনি যদি হযরত ইসরাফীল (আ.)-কে 
দেখতেন, তাহলে আপনার কি অবস্থা হতো? তীর মাথা আরশের নিচে এবং দুই পা সাত জমিনের নিচে, আর আরশ তার ঘাড়ের 
উপরে কোনো কোনো সময় তিনি আল্লাহর ভয়ে 'এত ছোট হয়ে যান্‌ যে, মনে হয় একটি চড়ুই পাখি। -[কুরতুবী] 
58 অথ : আল্লামা শাওকানী (র.) বলেন, ০৫25 65 অর্থাৎ অভিযুক্ত, সন্দেহযুক্ত। কারো মতে ০: অর্থ ৬-$এ 
বাব পু রে রি ৮4৫ ৩৭ ৮৮০ কি ০৮ 
বকৃপণ। এ অর্থে মূলবাক্যের বক্তব্য এভাবে হবে যে, ৮:১৫) ৮ 4425 45551544749 অর্থাৎ তিনি ওহী 
পৌছাতে কোনো প্রকারের কৃপণতা বা ক্রুটি করেন না। আৰ্কার কারো মতে ০১৫৮ অর্থ 4:২০ দুর্বল 
এ মতানৈক্যের কারণ হলো, কারীদের কেরাতে এখতেলাফ হওয়া । কেননা কেউ ০:% (৩ দিয়ে) পড়েন । আবার কেউ 
৮১৪ (4. দিয়ে) পড়েন। , 4 দিয়ে পড়লে অভিযুক্ত অর্থ হবে, আর ৬:১৫ অর্থ হবে ১:১৫ কৃপণ । 
“ফাতহুল কাদীর, কুরতুবী] 
মোটকথা, নবী করীম 3: কোনো কথা তোমাদের থেকে লুকিয়ে রাখেন না। অজ্ঞাত জগতের যে সকল তত্তু ও তথ্যই আল্লাহ 
আ'আলা তীর প্রতি নাজিল করেন- তীর নিকট উদ্ঘাটিত করেন, তা আল্লাহর নিজস্ব সত্তা, গুণ, ফেরেশতা, মৃত্যুর পর জীবন, 
ক়ামত, পরকাল, জান্নাত ও জাহান্নাম যে বিষয়েই হোক না কেন, তা তিনি যথাযথভাবে তোমাদের নিকট প্রকাশ করেন, এতে 
উর বিনু-বিসর্গ কার্পণ্য নেই। কোনোন্দপ রাখাঢাক নেই। 
গায়েব বিষয়ে কার্পণ্য কেন করেননি? : তৎকালীন আরব জাদুকররা যাদুর খেলা দেখাতে নিজেদের ২৮ 
জাদ্‌ বিদ্যার গোপন রহস্য অন্যকে জানাত না। আবার জ্যোতিষ-গণকদের অভ্যাস ছিল যে, তারা টাকা-পায়সা ় 


গায়েবি কথা বলত। সেকালের গণকদের নিকট শয়তান সত্য-মিথ্যা পৌছাত। এ আয়াতে বলা হয়েছে যে, রাসূলুল্লাহ33২-এর 
কৃতি ধ সকল গণকদের মতো নয়; বরং সভ্যধর্ম বিষয়ে যে সমস্ত গায়েবী ওহী তার উপর অর্পিত হয়” তিনি তাই সঙ্গে সঙ্গ 


কাশ করেন । তিনি সত্য প্রচারে মোটেই কার্পণ্য করেন না। কারো নিকট হতে পারিশ্রমিক গ্রহণ করেন না। শয়তান 
ধাবিত জাদুকরদের মতো কোনো ভেদ, রহস্য লুকিয়ে রাখাও তার কোনো অভ্যাস নেই। 
///.92111./58101.00]া 


৩৬২ তাফসীরে জালালাহিন : আনরবি-ঝংলা, সন্তম হও [৩০তম প্র] 








2:৫9-2-5562526০5 45 : আল্লাহ তা'আলা অত্র আয্লাতে কুরান মানজীদের বিরুদ্ধে মকর 
মুশরিকদের আনীত অঁভিযোগকে খণ্ড করেছেন । সুতরাং ইরশাদ হচ্ছে যে, কুরআন মাীদ বিতাড়িত মারদুদ শয়তানের বক্তা 
নয় । এমন নয় যে, কোনো শয়তান আকাশ হতে কোলো তথ্য চুরি করে এনে মুহাম্মদ 2 -কে শুনিয়ে গেছে। 

তোমরা যে ধারণা করে বসেছ যে, কোনো শয়তান এসে মুহাশ্ছদ হু33-কে এসব কথা বলে যায়- এটা সম্পূর্ণ ভিত্তিহীন । শয়তান 
মানুষকে শিরক, মূর্ভিপৃজা, নাস্তিকতা ও নীতিহীনতা হতে দূরে সরিয়ে আল্লাহর আনুগতা ও তাওহীদের শিক্ষা দিবে, মানুষকে 
লাগামহীন ও উচ্ছ্জ্বল হওয়ার পরিবর্তে আল্লাহর সম্মুখে দায়িত্ব ও জবাবদিহি করার অনুভূতিশীল হওয়ার শিক্ষা দিবে, মূর্খতামূলত 
রসম-রেওয়াজ, জুলুম-পীড়ন ও নৈতিক চরিত্রহীনতা, পবিত্র ও আদর্শবাদী জীবন-যাপন, সুবিচার, ল্যায়-নীতি, আন্লাহভীতি ও 
তাকগুয়া এবং উন্নতমানের চরিত্র নৈতিকতা অনুসরণের দিকে আহ্বান জানাবে ও সেদিকে পরিচালিত করবে । এটা কি কদর 
তোমরা ভাবতে পারলে? 


বর অর্থ ও উদ্দেশ্য: ষ্ শট এখানে 12 ১৮:০-এর অর্থে হয়েছে । অর্থাৎ অভিশপ্ত ও রহমত হতে বিতাড়িত 
বেন ১৫৫ পমটি ১2:০7 তব হযে থাকে। ? 


হযরত আতা (র.) বলেছেন, এখানে শয়তান দ্বারা সে শয়তানকে বুঝানো হয়েছে যে হযরত জিবরাঈল (আ.)-এর আকৃতিতে 
এসে তাকে ফেতনায় ফেলার চেষ্টা করত । আল্লাহ তা'আলা নবী করীম হ22২-কে ওহীর প্রতাব হতে সম্পূর্ণ হেফাজত করেছেন: 


০০৮৫৫ ৩৫ 1৩৩, 45 * ০০৪৫ 


০ 55:৮৮57 -এর ব্যাধ্যায় তাফসীরকারকদের বিতিন্ন মত দেখা যায় । হযরত কাতাদাহ (র.) 
বলেন, +৮৮৮ ৮৪) ০০৫] $» ৩০ ৫৯১৫ 9:00অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত কথা এবং তার আনুগতা হতে বিমুখ 
হয়ে কোথায় যাবে? 

হযরত কাতাদাহ (র.) হতে অন্য আরেকটি বর্ণনা পাওয়া যায়, +56৮%--5 52 25530 $2অির্থাৎ “আমার কিতাব এবং 
আমার আনুগত্য হতে মুখ ফিরিয়ে কোথায় যাবে”? 


হযরত যুজাজ (র.) বলেন, 2৫4 54542 -1:641 554 ৮৮ ৫5812 4৫ 
অর্থাৎ আমি হে পথ তোমাদেরকে দেখিয়েছি সে পথথ হতে কোন পরিষ্কার পথ তোমরা এরহণ করবে”? কুরতুবী] 
হক থেকে মুখ ফিরিয়ে কোন জায়গায় যাবে? যেখানেই যাবে, সেখানেই আল্লাহ তোমাদের সামনে থাকবেন। -ঘিলাল] 


28৮৫ %% ০,-এর মধ্যকার বমীরপ্ধয়ের ৫5: কি? : 4.4 ও 4 3 -এর মধ্যকার যমীরদয়ের ৫: -এর ব্যাপারে দু'টি 
সম্ভাবনা রয়েছে- রর 
ক. তাদের মারজি' হলো কুরআনে কারীম ৷ এটা জমহরের মাযহাব । 


খ. কেউ কেউ বলেছেন, উক্ত যমীরদ্বয়ের মারজি' হলো নবী করীম 22:31 
৭০৪১ ৫০৬ ৭ পঠ ৪ 


42-23-০০০০ 545 4 2 01:45 : অত্র আয়াতদয়ে আল্লাহ তা'আলা কুরআনে হাকীমের প্রকৃত পরিচয় তুলে 
ধরেছেন এবং তা হতে কারা উপকৃত হতে পারে, তা হতে উপকৃত হওয়ার শর্ত কি তার উল্লেখ করেছেন। 

সুতরাং ইরশাদ হয়েছে- কুরআন তো বিশ্ববাসীর জন্য নিছক উপদেশ ছাড়া আরু কিছুই নয় ৷ মানব-দানব সকলের জন্যই এট 
ননিহত । আর এ উপদেশ হতে শুধু তারাই কল্যাণ হাসিল করতে পারে যারা হকের অনুসরণের মাধ্যমে সরল সঠিক পথে 
প্রতিষ্ঠিত থাকতে চায় । পক্ষান্তরে যারা সরল সঠিক পথ গ্রহণ করতে আগ্রহী নয়, কুরআন তাদের কোনো উপকারেই আসে ন' 
উপরত্তু কুরআনের বিরুদ্ধাচরণের দরুন তারা দুনিয়া ও আখেরাতে অতিশপ্ত হবে। 

এখানে মনে রাখা দরকার যে, সরল সঠিক পথ অবলম্বন করার জন্য আগ্রহী হওয়া আল্লাহর বিশেষ নিয়ামত ৷ আল্লাহর বিশেষ 
অনুগহ ও তৌফিক দানের মাধ্যমেই শুধু তা লাভ করা সম্ভব। কাজেই আল্লাহ তা'আলার নিকট সম্পূর্ণ আত্মসর্পণ করে তার নিক 
তার তৌফিক দানের জন্য আবেদন জানাতে হবে। শেষোক্ত আয়াতে এ দিকেই ইঙ্গিত করা হয়েছে। 

কুরান আজাদ সমর বিশ্ববাসীর জন্যই পথ প্রদর্শক, তবে মু'মিনদেরকে এটা পথ প্রদর্শনের সঙ্গে সঙ্গে লক্ষাস্থুলে পৌ 

কেউ কেউ কুরআন দ্বারা উপকৃত হচ্ছে না বলে এর উপদেশ গ্রন্থ হওয়ার ব্যাপারে সন্দেহ পোষণ করা ঠিক নয়, কেননা এ 
আর্ষকর হওয়া আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল । কতক মানুষের ব্যাপারে কোনো হেকমত বা গৃঢ় রহস্যের কারণে আল্লাহ্‌র ইঙ্গ 
ক ভার পারা জারির রিরররারর সাজ মাযার উস 
বিধ তারা উপকৃত হয় । -বায়ানুল কুরআন] 

মোটকথা, উর উনি লা কিন্তু এটা হতে উপকৃত হতে পানে 


কেবল নে বাকি যে নিজেই সা গ্রহণ ও অনুসরণ করতে প্রস্তুত; এর অবদানে নিজেকে ধন্য করার জন্য নিজেরই অনুসন্ষিৎু 
ও সভাপন্থ হ ওয়া সর্বপ্রথম প্রয়োজন_ এটাই গ্রথ্ শর্ত । 


///.9811.59101.00 





২5৩ 





নামকরণের কারণ : আলোচ্য সূরাটির নাম তার প্রথম আয়াতের শব্দ 464: হতে চয়ন কর হয়েছে । 3:60) 
পদটি 493 হতে নির্গত ।-/254এির অর্থ হলো ফেটে যাওয়া, দীর্ঘ-বিদীর্ণ হওয়া। এ সূবায় আসমান দিদীর্ণ হওয়ার 
থাকায় এ সূরাকে এরূপ নামকরণ করা হয়েছে। এতে ১৯ আয়াত ৮০ বাক্য এবং ১০৭টি অক্ষর রয়েছে। 

-[নূক্ষল কোরআন] 
গরবতীর্ণ হওয়ার সময়-কাল : এ সূরা এবং তার পূর্ববর্তী সূরা 'আত্‌ তাকভীর'-এর বিষয়বস্তুর মধ্যে মিল রয়েছে। অতএব, 
উল সূরা অবতীর্ণ হওয়ার সময়ও প্রায় কাছাকাছি হবে । অর্থাৎ নবী করীম32২-এর মারী জীবনের প্রাথমিক পর্যায়ে তা নাজিল 
হয়েছে। তবে এটি সূরা আন-নাধি'আতের পর অবতীর্ণ হয় । 
সূরাটির বিষয়বস্তু ও মূলবক্তব্য : আলোচ্য সূরাটির মূলবক্তব্য ও বিষয়বস্তু হলো পরকাল । মুসনাদে আহমদ, তিরমিযী, ইবনুল 
মুনধির, তাবারানী, হাকিম ও ইবনে মারদুইয়া বর্ণনা করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) নবী করীম এ্ঃহতে নিঙ্গোক্ত 
হাদীস উল্লেখ করেছেন । 


৩৫০ ?৫৭া 2] ৩৫০5 ৫৮০৮ ৪৫6৩০ ০০ 


| 0 /55501 £ তে) গি. 5:5৫ 4:04 ০5555 052 4)425 দি 
উরেবভিভিনারিতেনিনরেভিজরে দাবার উট? ইনফিতার ও সূরা ইনশিকৃাক্‌ পাঠ করে । 
এস্রায় কিয়ামতের চিত্র অঙ্কন করতে গিয়ে বলা হয়েছে যে, এ দিন যখন উপস্থিত হবে তখন প্রত্যেক ব্যক্তির সম্মুখে তার 
যাবতীয় কৃতকর্ম উপস্থিত হবে । অতঃপর মানুষের মধ্যে আত্মসন্বিত ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে! বুঝাতে চেষ্টা করা 
হয়েছে যে, যে মহান আল্লাহ তোমাকে জীবন দিয়েছেন, যার একান্তিক দয়া এবং অনুগ্বহে আজ তুমি সমগ্র সৃষ্টির মধ্যে উত্তম 
দেহ ও অঙ্গ-প্রত্যঙ্গের অধিকারী হয়েছ, তার সম্পর্কে এক্সপ ধোকায় কেমন করে পড়লে যে, তিনি শুধু দয়া ও অনুগ্রহ-ই করেন, 
ইনসাফ ও সুবিচার করেন না । তিনি দয়া ও অনুগ্রহ করেন এটা ঠিক; তবে তার অর্থ এ নয় যে, তার সুবিচারকে তোমরা ভয় 
করবে না। এরপর মানুষকে কোনোরূপ ভুল ধারণায় নিমজ্জিত হতে নিষেধ করা হয়েছে। 
////.9811.59101.00 





শ-৭। এ 59014401755 
পরম করুণাময় ও দয়াল আল্লাহর নাক করছি 


্ 


টে 
3৫515492521 11 - ১ আকাশ যখন ফেটে যাবে বিদীর্ণ হবে, 








০2015৮755৮8 1 "২, আর যখন নক্ষত্ররাজি বিক্ষিপ্তভাবে ঝরে পড় 


০৮১১5 বু-বিখণড হয়ে নিচে পতিত হবে; 
ত.৮.০৩০০১%০ 


৬ 6-0১৩০১৭০৮ 195 ৩. আর সমুদ্র যখন উদ্বেলিত হবে একটি অপরটির সু 
1 1 ] ৫ * পল পালা - 
(1৮64৮৬০০৮৮5 খিলে গিয়ে একটি সমুদ্রে পরিণত হবে। মিঠা € 














লবণাক্ত পানি সংমিশ্রত হয়ে একাকার হয়ে যাবে। 








€ পঠ ৩5 তির তাত 29512 
5 08 তত ০০৯৯21106-5 আ উন্মোচিত হবে এর মাটি উন্টি 
পপ তু পপ রে ওয়া ংএর ম বি তক 
7 5: দেওয়া হবে এবং এর মধ্যকার মৃতদেরকে উথিত কর 
, তাপ হবে 11১1 ও এর সমুদয় মা+তৃফের জবাব পরবর্তী বত 
১৮৯০ 3৮১০৩৫ 25128 ৫. তখন প্রত্যেক ব্যক্তি জানতে পারবে অর্থাৎ সকলেই 





৫০৫. পখা ৮০৫ ০ জানতে পারবে, এ সকল ঘটনা সংঘটনকাল তৎ 
০০০০ (1 ১১৯১০৭ কিয়ামতের দিন সে যা পূর্বে প্রেরণ করেছে আমলসমূহ 


25৮26 ০ মধ্য হতে আর যা পশ্চাতে রেখে এসেছে তা হতে 
এম 5 টি ১৩৪৩5 রা 
রঃ ০০৮০ এবং যা সে আমল করেনি। 


পূর্ববর্তী সুত্রার সাথে যোগসূত্র : পূর্ববর্তী সূর: আত-তাকভীরে কিয়ামতের ভয়াবহতা এবং রাসূল ও কুরআনের প্রতি দঃ 
বিশ্বাদের কথা আলোচিত হয়েছে বর্তমান সূরার প্রথমে দুনিয়া প্রলয় হওয়ার কথা আলোচিত হয়েছে। ইরশাদ হচ্ছে- : 
০৫৫14) হযরত ইবনে আকহস (রা.) হতে বর্ণিত আছে যে, নবী করীম 2২ ইরশাদ করেছেন, যে ব্যক্তি কিয়ামত 


দৃশ্য প্রত্যক্ষ করতে চায় সে যেন সরা তাকভীর, ইনফিতার ও ইনশিকাকু পাঠ করে । -নূরদল কোরআন 
2 আল্লাহু তা-আলা এখানে কিয়ামতের প্রাথমিক অবস্থার বিবরণ দিয়েছেন 

সতরাং ইরাশান হচ্ছে_ মখন আকাশ ছিল্র-বিচ্ছিন্ন হয়ে যাবে । অর্থ ্ঘাৎ কিয়ামত সংঘটিত হওয়ার সময় বর্তমানে ঘে আকাশ রয়ে 
না পি ও ঈর্ণ-বিনীর্ণ হয়ে যাবে 


///.6211./59101.00া 





খে 






৪ত৫৫ 


4৮০০1 -এর অর্থ ও উদ্দেশ্য ; 
134 মাসদার 151) সূলবর্ণ (১. ৮.০) এর অর্থ- দীর্ণ-বিদীর্ণ হয়ে যাওয়া! 

কুরআন মাজীদে এ মর্মে আরো বু আয়াত রয়েছে। যেমন- 105 1৮795 ০ চু তে ০5 আদান 2৫ 2 
4৫41৯-৫9 ইত্যাদি। 

আকাশ বিদীর্ণ হওয়ার কারণ কি? : কেন আকাশ বিদীর্ণ হয়ে যাবে? এর ব্যাপারে মুফাস্সিরগণ বিভিন্ন মতামত পেশ করেছেন, 
ক. কারো কারো মতে, 243 5:2৭] অর্থাৎ আকাশ হতে ফেরেশতা অবতরণ করার কারণে আকাশ বিদীর্ণ হয়ে যাবে। 

খ. কেউ কেউ বলেছেন- 410 7445 4০4] অর্থাৎ আল্লাহর ভয়ে আসমান ফেটে লগত হয়ে যাবে। 

আকাশ বিদীর্ণ করা দ্বারা উদ্দেশ্য : 'আকাশ বিদীর্ণ' হওয়া কিয়ামতের একটি বিশেষ নিদর্শন, কিনতু 'আকাশ বিদীর্ণ" দ্বারা কি 
উদ্দেশ্য একথা নির্দিষ্ট করে বলা যেমন সুকঠিন, কিভাবে বিদীর্ণ হয়ে তা বলাও তেমন সুকঠিন। 

৪ দুনিয়ায় বর্তমানে যতকিছু ধরা-ছোয়ার মধ্যে আছে, সকল কিছুর পরিবর্তন এবং ধ্বংসের ধরন উপলব্ধি করা যায়। এ 
ধরা-ছোয়ার ভিতরে বন্তুুলো যে অদৃশ্য বিধানের মাধ্যমে চলছে তা উপলব্ধি করা সহজ কথা নয়। তবে এটুকু বলা যায় যে, 
আকাশের তুলনায় মানুষ নগণ্য ক্ষুদ্র। আকাশ যখন আল্লাহর নির্দেশে সেদিন ফেটে চৌচির হয়ে যাবে; তখন মানুষের অবস্থা কি 
177 

৬০৫হ অর্থ : ০৫৫ ৫2] এটা ৬৩ ৬564 4৪%এর ৮৫ বহছ ০১০৩-৪১-৩৫ বাৰে 45) মাসদার 
/453মূলবর্ণ (১-৬ ৩) এর অর্থ 222 6505 অর্থাৎ বিভিন্ন স্থানে ঝরে পড়বে, ছিটকে পড়বে । আকাশ যেখানে 
রণ য়ে যাবে সেখানে তারকারাজির অস্তিত্ব কোথায়? _ষিলাল, ফাতহুল কাদীর] 

2০:85 “85 দ্বারা উদ্দেশ্য : সমুদ্রপ্ুলো উথলে উঠবে। পূর্ববর্তী সূরা আত-তাকভীরে বলা হয়েছে যে, সমুদ্রে আগুন উৎক্ষিপ্ত 
করে দেওয়া হিবে। পূর্বাপর সম্পর্ক রেখে চিন্তা করলে দেখা যায় যে, কিয়ামতের দিন এক ভয়াবহ ভূকম্পন সৃষ্টি হবে যা কেবল 
একটি এলাকায়ই সীমাবদ্ধ থাকবে না। গোটা পৃথিবী একই সঙ্গে কম্পিত হয়ে উঠবে। সমুদ্রসমূহ দীর্ণ-বিদীর্ণ হবে, এতে আগুন 
জ্বলে উঠবে। সমুদ্রে আগুন জলার তাৎপর্য হচ্ছে- প্রথমে সেসব ব্যাপক ভূমিকম্পের দরুন সমুদ্রসমূহের তলদেশ ফেটে 
দর্ণ-বিদীর্ণ হয়ে যাবে এবং ভূগর্ভের তরল পদার্থ যা সর্বদা উত্তপ্ত থাকার কারণে টগবগ করে ফুটছে ও আলোড়িত হচ্ছে-সমুদ্রের 
গানি তথায় প্রবেশ করবে এবং এর দু'টি মৌলিক উপাদান অক্সিজেন ও হাইড্রোজেনে পরিণত হবে । অক্সিজেন উৎক্ষেপক ও 
হাইড্রোজেন প্রজ্বালক। তখন এভাবে বিশেষিত হওয়া ও অগ্নি উদগীরক হওয়ার এক ধারাবাহিক প্রতিক্রিয়া শুরু হয়ে যাবে। আর 
এরই ফলে দুনিয়ার সমুদ্র ও মহাসমৃদ্রসমূহে আগুন লেগে যাবে! -যিলাল] 

ইমাম শাওকানী (র.) বলেন, সকল সমুদ্ধের পানি উথলে এক সাগরে রূপান্তরিত হবে, মিঠা পানির সাথে লবণাক্ত পানি মিশ্রিত 
হয়ে যাবে। -[ফাতহুল কাদীর, কুরতুবী] 

১4 -এর অর্থ : ৫24 এটা 4১৫ ৬4০৫ 2৯14র সীগাহ, বহছ 0:48:5 ০১-৫১-০০৫৪. বাবে ০৪১০ মাসদার 
%৯:৫মূলবর্ণ (১. দিছি এর অর্থ- প্রবাহিত হওয়া, মিলিত হওয়া । এখানে সমুদ্রের লবণাক্ত ও মিঠা পানির প্রাকৃতিক বাধন 
ছুটে উভয়ে একাকার হওয়া, জরা ভাতের উর পানির সারে সুর লানি মি জারির 


54৬ ঠতীতি ৯ 


৬১৮০১১৪৪195" ৬/-55 2$5 : অত্র আয়াতে মহান আল্লাহ কিয়ামতের সময় যে কবরসমূহকে উল্টিয়ে তাদের 
মধ্যকার লাশ বের করে পুনরুজ্জীবিত করবেন সে দিকে ইঙ্গিত করেছেন । আর এর ব্যাখ্যা নিম্নরূপ- 
১. হযরত জালালুদ্দিন মহ্লী (র.) অত্র আয়াতের তাফসীরে বলেন-৮/."2 54 (4:44 অথাৎ কবরের মাটি খুঁড়ে ফেল 
হবে এবং এর ভিতর হতে মৃতদেরকে বের করা হবে। 
২. কারো মতে, এর অর্থ হলো ভৃগর্ভে যত গুগুধন রয়েছে, কিয়ামতের সময় সবই বের করে দেওয়া হবে। 


৮এেতপা 


৩৯১ -এর অর্থ ও উদ্দেশ্য : সীগাহ, ৩০৯৭ এটা 23১ ৬৫৪ 4৮1/4র শি বহছ এপ ০৯ ১৯ 552 
%44 মাসদার 6৫ এটা মূলত ছিল 42544 যেমন (4.4 মূলে 401: ছিল, 4০5 মূলে 44০৭ এসো 
দিল 52 ঘলে বিন ৭041058 এ নর সংকর ইতি অনয চলিত ছি আর 55 
অর্থ হবে 21; অর্থাৎ খোলা ও বের করা। 

সাবু হাইয়ান বলেছেন, উপরিউক্ত তাহকীক যা কোনো ভাষাবিদ করেছেন, তা মূলত সঠিক নয় ৷ এখানে *1/:কে অভিরিক্ত 


দেখানো কোনো নিয়মে পড়ে না । তবে এটা কারো নিজস্ব বিশ্লেষণ হতে পারে- যা অন্যান্যদের জন্য দলিল হতে পারে না: বরং 
,১4 একটি একক শব্দ যৌগিক নয় । আর জমহুর এটাই গ্রহণ করেছেন। 


///.6211./59101.00া 


সি পট ১ 
[টা ৮721৫ তর ৪ 








জট 


৩৬৬ তাফসীরে জালালাইন : : আরবি-বাংলা, সম্তম ও [৩০তম পারা ] 





ক পর ৩৩৫ 8০৫৫০ 


েরেরেপালোেরা হতে অত্র আয়াতে আল্লাহ তা-আালা হরশাদ করেছেন হে. কিয়ামত সংঘটিত হ 

পর প্রত্যেক মানুষ তার পূর্ববর্তী ও পরবর্তী কৃত আমলসমূহ জানতে পারবে ৷ 

আলোচ্য আয়াতে ,:£0524 ৮এর দ্বারা কি বুধানো হয়েছে- এ ব্যাপারে মুফাসসিরগণ বিভিন্ন মতামত পেশ করেছেন; 

ক. মানুষ যেসব ভালো বা মন্দ আমল করে অযিম পাঠিয়ে দিয়েছে তা হলো- 524 আর যেসব কাজ করা হতে সে বিরত 
রয়েছে তা 5৮11৫ হিসাবে গণা ! 

খ. মানুষ যা প্রথমে করেছে তা হলো 24 ০ আর যা পরে করেছে তা হলো 2511০ অর্থাৎ মানুষের সমস্ত আমল তারিখ 
পরম্পরা অনুযায়ী তার সম্মুখে পেশ করা হবে। 

গ. মানুষ তার জীবনে যেসব ভালো বা মন্দকাজ করেছে তা হলো 2.4 1 আর সেসব কাজের যে ফলাফল ও প্রতিক্রিয়া তার 
মৃত্যুর পর মানবসমাজে প্রতিফলিত ও পরিলক্ষিত হয়েছে, তাকে 4:4০ বলে অতিহিত করা হয়েছে। 

ঘ. কেউ কেউ বলেছেন, 44 ৮৫-এর দ্বারা সে আমলকে বুঝানো হয়েছে যা সে করেছে এবং 2:41 1০-এর দ্বারা সে 
আমলকে বুঝানো হয়েছে যা করার একান্ত ইচ্ছা (নিয়ত) তার ছিল কিন্ত বাস্তবে করতে পারেনি। 

উ. হযরত ইবনে আব্বাস (রা.) হতে এর তাফসীরে বর্ণিত আছে 4৮৫ ১৫4৫1০04৮৪5 ০515 ও অর্থাৎ মানুহ 
যেসব পাপকার্ধ করেছে এবং ঘে সমস্ত ইবাদত সে ছেড়ে দিয়েছে, তা বুঝানো হয়েছে। 

চ. অথবা, 84405549০1৮ ভি অর্থাৎ মানুষ নিজে যে মাল তোগ করেছে তা হলো ০০5 ৩ এবং 
যা তার ওয়ারিশদের জন্য রেখে গেছে ভা হলো 21 নূরুল কুরআন, রুহুল মা'আনী] 

মানুষ কখন তার কৃতকর্ম জানতে পারবে? : আলোচ্য আয়াতে বলা হয়েছে যে, প্রত্যেক মানুষ তার কৃতকর্ম জানতে পারবে । 

কিন্তু কখন জানতে পারবে এ ব্যাপারে একাধিক অভিমত রয়েছে। 

ক. কেউ কেউ বলেছেন- 54:50 ৮:55 অর্থাৎ আমলানামা খোলার সময় মানুষ তার কৃতকর্ম সম্পর্কে অবহিত হবে। 

খ. কারো কারো মতে, 5015 অর্থাৎ পুনরুথানের সময় জানতে পারবে। 

গ. কেউ কেউ বলেছেন, যখন পার ও সু গণের মধ্য পৃথক করে দেওয়া হবে তখন জানতে পারবে যেমন, কুরআনে 
কারীমে আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেছেন-55225:-011%25211,/0356 অর্থাৎ হে পালীরা! তোমরা আজ মুমিনগণ 
হতে পৃথক হয়ে যাও আজ তাদের সাথে তোমাদের থাকার অধিকার নেই। “রুহুল মা'আনী] 

১) :$43-4র দ্বারা কোনো দিকে ইিত করা হয়েছে? : আলোচ্য আয়াতে মানুষকে তার আমলের জবাবদিহিতার 

দিকে ইঙ্গিত করা হয়েছে, যার দু'টি উদ্দেশ্য হতে পারে। ১. এটা জেনে যাতে মানুষ আল্লাহর নাফরমানী হতে বিরত থাকে। ২. 

যাতে মানুষ সাধযনুযায়ী আল্লাহর আনুগত্য ও নেক আমলের দিকে ধাবিত হয়। কেননা, কিয়ামতের কঠিন দিনে শুধু এটাই তাবে 
-শান্তি ও মুক্তি দিতে পারে! 

যা হোক যখন পূর্বোস্ত বিষয়গুলো যেমন আকাশ বিদীর্ণ হওয়া, তারকা খসে পড়া ইত্যাদি প্রকাশ পাবে এবং মানুষের সক 

কর্মকাণ্ড বন্ধ হয়ে যাবে তখন প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্ম জানতে পারবে, তার সম্মুখে তার কৃতকর্ম হাজির করা হবে। 

কেউ কেউ এর এ অর্থ করেছেন যে, যখন উক্ত বিষয়াবলি সংঘটিত হবে তখন কিয়ামত হবে । অতঃপর প্রত্যেক ব্যক্তি ত 

কৃতকর্মের জন্য হিসাবের সম্মুখীন হবে এবং আমলনামা ডান অথবা বাম হাতে পাবে। আর তখনই প্রত্যেকে তার কৃতকর্ম *? 

করতে শুরু করবে। বলা বাহুল্য যে, কৃতকর্মের ফল তোগও তখন হতে পুরামাত্রায় শুরু হয়ে যাবে। 

উক্ত বিষয়গুলো বিন্যাসের তাৎপর্য : সূরা আল-ইনফিতারের শুরুতে চারটি বিষয় উল্লেখ করা হয়েছে। উক্ত চারটি বিষয়কে 

যেভাবে বিন্যাস করা হয়েছে এর মধ্যে কিছু হিকমত এবং ফায়দা লৃকায়িত রয়েছে! যা ইমাম রাবী (র.) তার তাফসীরে উদ্লৎ 

করেছেন- এ কয়েকটি আয়াত দ্বারা দুনিয়া বিধ্বস্ত এবং মানুষের উপর হতে শরিয়তের হুকুম রহিত হওয়া উদ্দেশ্য । আকাশ হলে 
ছাদ স্থরূপ। জমিন হলো ভিত্তি। যে বাক্তি ঘর ভাঙ্গতে চায়, সে প্রথমে ছাদ ভাঙ্গে, তারপর ছাদের সাথে সংশ্লিষ্ট বস্তু ভা 

ভারপর ভিত্তি ভাঙ্গে, 75 ৮4575 

5220 206) ভারপর আকাশের সাথে সংশ্লিষ্ট বনু তারকা ধ্বংস করবেন, যেমন বলেছেন, 4581 ৫81 ই 

ধ্বংস করার পর ভিত্তির সাথে সংশ্লিষ্ট সমুদ্র ধ্বংস করবেন। যেমন বলেছেন, ৬০৫ ০011 শেষ রে ভি 

করবেন; যেমন বলেছেন ৬:১০ 7:40 19 এ আয়াত দ্বারা জমিনের পিঠকে পেট এবং লেটকে পিঠ করা অর্থাং উল 


ফেলা উদ্দেশ্য । কাবীর] 


কপ? 


///.9811.59101.00 






লা, সর্তত খু 1 5০তম পাল 


4£2 20৫1 26 2 ০ঞবর্শ অনুবাদ : 









রে 


৮ 


£/০৫৫ চুক তির প্রতিপালক সম্বন্ধে বিভ্রান্ত করল যে জন্য ত ্ ভার 
০০, 55. এ এ টে অবাধ্যাচারণ করেছ। ২ 
4৮০০০ 01 ক এ এটি ও 5 ৭ যিনি তোমাকে সৃষ্টি করেছেন যখন তোমার অস্তিত্ব ছিল 
১5৫ 0-: বি 8 না অতঃপর তোমাকে সুবিন্যস্ত করেছেন যথাযথভাবে 
10০ 1০8৯, ১২০৮8 হে অস-াসহ সি করেছেন এবং তোকে 
44-৮5৮৮7165৮-8৮909 এ সুসাম্জসাপূর্ণ করেছেন শব্দটি তাশদীদ ও তাখফীফ 
161 4-5৮482 51 দি ৫5485 উভয় কেরাতে পঠিত হয়েছে। তোমাকে সুসম 
[7 পা অঙ্গ-প্রত্যঙ্গ দান করেছেন৷ এমন নয় যে, হাত বা পা 
১৩০৯ ৩৮ ০৮৮ ০১1 2 লে কোনোটি অপরটি অপেক্ষা দীর্ঘ। 
৮. তিনি যে আকৃতিতে ইচ্ছা করেছেন এখানে এ অব্যয়টি 
অতিরিক্ত তোমাকে গঠন করেছেন। 
৯. না, কখনও নয় এটা আন্মাহ তাআলার অনুগ্রহে 
551 পু তত 9 5 তা প্রতারিত হওয়া থেকে শাসানোর উদ্দেশ্যে! তোমরা 
2৭1 952৩৩৮ ভা 5৮2০ এ তো অস্বীকার কর হে মক্কাবাসী কাফেরগণ! প্রতিফল 
০৮০ দিবসকে আমলের প্রতিফল। 


মিরা ৭১01০ 21৩ তাত . র উপর য়কগণ রয়ে 
০১ 1758 2 চি রে অবশ্যই তোমাদের উপর তত্ত্বাবধায়কগণ রয়েছে 
র্‌ রর রি ৮ ফেরেশতাদের মধ্য হতে, তোমাদের আমলসমূহ 


১৮০০০ তত্বাবধানের জন্য । 


৩20৫4101502 ৩1.) ১১, সুক্মানিত আল্লাহর নিকট লিপিবন্ধকারীগণ তা! 























৫৩৫৭০ পাঠ পাকা লা াক্টীরাক্পা রি 
চারি জাতি, ১২. এরা জানে যা তোমরা আমল কর সব কিছুই। 








৮8347454484 আয়াতের মহপ্লে ই'রাব : :4১5-:04-:12 &1/ বাক্যটি 4 হিসেবে নসবের অবস্থায় রয়েছে। 
৯৯/(হলো (%-৫/ ক্রিয়ার 54 বা কর্তা। 
২95 24৩ হতে পারে। কাফেরদের *:::%-কে বাতিল করার জন্য উক্ত বাকাটি নেওয়া হয়েছে। ফাতহুল কাদীর! 
৫ ৩2:০৫ আয়াতের মহল্লে ইরাব : এ আয়াতের তিনটি ই'রাব হতে পারে । 
১৫ হিসেবে মানসূৰ অবস্থায় আছে, তখন ০০৩ এ হবে (255.৫-এর মধ্যকার সর্বনামটি। 
"অব, ৫১০৩-এর সিফাত হিসেবে মানসূব অবস্থায় আছে। 
* বা, নতুন বাক্য হিসেবে মারফূ' অবস্থায় আছে। -ফাতহুল কাদীর] 
///.9811.59101.00 


৩৬৮ স্তফসীরে জালালাইন : আববি-বাংলা, সম্ভম ও [৩০তম পারা 1 





পূর্ববর্তী আয়াতের সাথে যোগসূত্র : পিছনের আয়াতগুলোতে দুনিয়া ধ্বংসের কথা আলোচনার সাথে সাথে আখেরাতে কৃতকর্ষ 
উপস্থিত পাওয়া যাবে বলে ঘোষণা করা হয়েছে । এখন উক্ত আয়াতগুলোতে আল্লাহর অনুগত হয়ে আধেরাতে উত্তম প্রতিদান 
পাওয়ার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে । 

আয়াতের শানে নুযূল : হযরত ইবনে আব্বাস (র.) হতে বর্ণিত আছে যে, ওয়ালীদ ইবনে মুশীরা মতান্তরে আব্‌ শোরাইক যার 
প্রকৃত নাম উসাইদ ইবনে কালাদাহ নামক ধর্মদ্রোহী কাফের একবার নবী করীম-ু £2২-এর অন্তরে বাথা দিয়েছি: এ অপরাধের 
অন্য আল্লাহ তা'আলা তাকে তৎক্ষণাৎ কোনো শাস্তি দেননি, ত তাকে উপলক্ষ করে উপরিউক্ত ৮42] 4৫ য়াতস্মৃহ 
নাজিল হয়! -4বাযেন] 


5০ ৬% 


৮০৩৮ রো 

2৫145 ৩৮৫ ৩ ৫231 ক:0এর বিশদ ব্যাখ্যা : এখানে আল্লাহ তা'আলা নাফরমান কাফের-মুশরিককে সা্বোধন 

টু বলেছে, হে কাফের! তোমার মহান প্রতিপালকের ব্যাপারে কে তোমাকে ধোকায় ফেলে রেখেছে, যার ফলে তুমি ভার 

নাফরমানিতে লিপ্ত হয়ে রয়েছ? 

পরম দয়ালু আল্লাহর অসীম রহমত ও অনুখহ পেয়ে তার প্রতি পরম কৃতজ্ঞ ও অনুশত হয়ে থাকা এবং তার নাফরমানি করার 

লজ্জায় সংকুচিত হওয়াই ছিল বাঞ্থনীয় | কিন্তু হে মানুষ! তৃমি একটি অতি বড় বিভ্রান্তিতে পড়ে চরমতাবে আত্ম প্রতারিত হয়েছ। 

তোমরা মনে করে বসেছ যে, তোমার যা কিছু হয়েছে তা তোমার চেষ্টারই ফল। অথচ তোমার মনে কখনো তোমার অস্তিত্ব 

দানকারীর অনুগহ মেনে নেওয়ার চিন্তা জাগল না৷ এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে- তুমি দুনিয়ায় যা চাও, তাই করতে 

পারছ, কোনো ভুল বা পাপের কাজ করার সঙ্গে সঙ্গেই তুমি পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ছ না, তোমার দৃষ্টিশক্তি লোপ পেয়ে যাচ্ছে না, 

তোমার উপর বন্ত্রপাত হচ্ছে না, এটা তোমার আল্লাহর একান্তিক অনুগ্রহ ছাড়া আর কি? কিন্তু আল্লাহর এ অনুগ্রহকে তুমি তার 

দুর্বলতা মনে করেছ এবং এ ধোকায় পড়েছ যে, তোমার আল্লাহর রাজ্যে সুবিচার বলতে কিছুই নেই। 

4:8াদধারা উদ্দেশ্য : 053ারা কি উদ্দেশ্য- এ ব্যাপারে দুটি মত দেখা যায়- 

১. কাফের উদ্দেশ্য । কেননা পরে 54:05 ১4৫৫ 03৫বলা হয়েছে। 

২. সমস্ত গুনাহগার এবং কাফের কাফের $1 শব্দের অন্তত! এ অর্থটি অধিক সঠিক বলে মনে হয় । কেননা আয়াত অবতীর্ণ 
হওয়ার কারণ খাস হলে হুকুম খাস হওয়া জরুরি নয়। _কাবীর| 

৩. ইমাম কুরতুবী (র.) বলেন, 9 বলতে পুনরুথান অস্বীকারকারীকে বুঝানো হয়েছে। 

৪. হযরত ইবনে আব্বাস (রা.) বলেন, 0:33 বলতে এখানে ওয়ালীদ ইবনে মুগীরা উদ্দেশ্য! 

৫. হযরত ইকরামা (র.) বলেন, উবাই ইবনে খালফ উদ্দেশ্য ৷ 

৬. ইমাম রামী (র.) বলেন, এর দ্বারা সমস্ত গুনাহগার ও কাফিরদেরকে উদ্দেশ্য করা হয়েছে! -কুরতুবী] 

কে এবং কিভাবে মানুষকে ধোকা দেয়? : শয়তান মানুষকে ধোকা দেয়। শয়তান এসে বলে যে, তোমার প্রভু করুণাময় 

দরালু। দুনিয়াতে তোমাকে অসংখ্য নিয়ামত দান করেছেন তদ্রুপ আখেরাতেও করবেন। অতএব মন যা চায় করতে থাক। 

অথবা, এমন ধরনের কিছু বলে, যাতে আল্লাহর করুণাকে পেশ হয়ে থাকে । যেমন-কোনো মানুষকে শয়তান বলেছিল- 444 

০৮ ৩/১-৫ 4১4214579৩৪ ৩০৪৪০ ও অর্থাৎ গুনাহ যা করতে পার শক্তি অনুযায়ী বেশি বেশি করে নাও 

আগাহী দির্ব তো করুণাময়-ক্ষমাশীল প্রতিপালকের সাথে সাক্ষাৎ করবে 

হযরত কাতাদাহ (র.) বলেন, মানুষকে তার উপর বিজয়ী শক্র এসে ধোকা দেয়_-তা৷ হলো মূর্খতা । যেমন নবী করীম 

আয়াত তেলাওয়াত করে বলেছেন, 4৮) £4 অর্থাৎ তাকে মূর্খতা-ই ধোকায় নিমজ্জিত করে রেখেছে 4রুল মা'আলী] 

তফসীরকার হযরত কাতাদা (র.) বলেছেন যে, শয়তান বনী আদমকে বিভ্া্ত করেছে। “নূরুল কোরআন] 

ইমাম কুরতুবী (র.) আরও লিখেন যে, কারো মতে মানুষকে ৭১1 /:£ তথা আল্লাহর ক্ষমাই ধোকায় ফেলেছে। কেননা তিনি 

প্রথম অবস্থার তাকে শাস্তি দেননি। হযরত ইব্রাহীম ইবনে আশয়াস বলেন- একদা ফুযাইল ইবনে ইয়াদকে বলা হয়েছে হে. 

কিয়ামতের দিন যদি আল্লাহ তোমাকে তার সামনে দণ্ডায়মান করেন, অতঃপর প্রশ্ন করেন 1৫৩ 4৫5 478 ৩ তুমি তখন 

কি বলবে? তখন সে উত্তর করল- আমি বলব. হে আল্লাহ তোমার 2.৫ নামক গুণ আমার্কে ধোকায় রেখেছে । কেননা দু 

-৫৫ তিনিই 75৫0দোষ গোপনকারী] । কুরতুবী! 


///.92111./568101.00]া 


উজ 









য়েছে, যে গুণের মাধ্যমে মানুষ পশুত্ব থেকে আলাদা হয়ে সম্মানিত হওয়ার গৌরব অর্জন করতে 
য়ে আল্লাহ তা'আলা মানুষের মধ্যে সুপ্ত চেতনাকে জাগ্রত করতে চান। কেননা ১01 [ঘানুষ] তো 25 
এর কারণেই হয়েছে। £7৮-7 হারিয়ে গেলে ১৮9 থাকে না 22৮21 থেকে লিঙ্গে নে পশু চলে ভাসে 
রাই বলা হয়েছে 4৮-44-48৫4 মি ৃ 
একজন পরিপূর্ণ মানুষকে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন? : উল্লিখিত আয়াতটি মানব সৃষ্টির ব্যাপারে অত্যন্ত সংক্ষিপ্ত এবং 
ব। ূরণ সৃষ্টি রহস্যের সংক্ষিপ্ত বিবরণ এতে ফুটে উঠেছে। আল্লাহ্‌ তা'আলা মানুষকে একটি নাপাক পানির 543 থা সুক্ষ 
মার মাধামে সৃষ্টি করেছেন। যে মানুষের কোনো অস্তিত্ব ছিল না, তাকে একটি পূর্ণ মানবাকৃতি উপহার দিয়ে পৃথিবীর বুকে 
ফ্রণ করেছেন। 24৮৮ থেকে রক্তের টুকরা, রক্তের টুকরাকে গোশতের টুকরা, গোশতের টুকরাকে হাড়ে রূপান্তরিত 
গূরছেন। সে হাড়ের চতুষ্পার্থে গোশতের আবরণ দ্বারা আচ্ছাদিত করেছেন । শরীরের অঙগ-পরত্াঙ্গগুলো যথাযথভাবে স্থাপন 
শ্ছেন। তিনি ইচ্ছা করলে বিকলাঙ্গ সৃষ্টি করতে পারতেন। তা না করে মানুষকে সু-সমন্বিতভাবে তৈরি করেছেন। কোথাও 
ন্মানাও খাপছাড়া অবস্থা প্রকাশ পায়নি । সকলের অবয়ব কাঠামো এক রকম হলেও পরিচিতিতে একে অপরের সাথে মিশে যায় 
মৃষ্টির এক অপূর্ব বৈচিত্র্য এখানে ফুটে উঠেছে। 

রত ইমাম আহমদ (র.) বর্ণনা করেন, একদা রাসূলুল্লাহ শুই হাতের তালুতে থু থু রাখলেন, তারপর তাতে আঙ্গুল ধরে 
্লেন-“আল্লাহ তা'আলা বলেন, হে বনী আদম, তুমি আমাকে কোথায় অক্ষম মনে করছ, অথচ এমনি ধরনের বন্তু হতে আমি 
মাকে সৃষ্টি করেছি?” -[ইবনে কাছীর! 

নুষের দেহে আল্লাহর আশ্চর্যজনক কুদরত : আল্লাহ তা'আলা মানবদেহে তার অসীম কুদরতের লীলা লুকিয়ে রেখেছেন। 
রশাদ হচ্ছে- 6:/-9% %-%৫৯:০এ5আর তোমাদের নিজেদের (দেহের) মধ্যেই আল্লাহর বহু নিদর্শন বিদ্যমান 
য়েছে। তোমরা কি তা দেখতে পাওনি? বস্তুত মানুষ একটু চিন্তা করলেই তা দেখতে ও বুঝতে পারে । 

'মর্মে সাইয়েদ কুতুব শহীদ রে.) লিখেছেন যে, সুন্দর এবং ভারসাম্যপূর্ণ এ শরীরে দৈহিক, জ্ঞানগত এবং আধ্যাত্মিকতার অপূর্ব 
মাবেশ বিদ্যমান । শরীরের মধ্যে এগুলো সুসমমপ্ডিতভাবে অবস্থান করছে ! মানব শরীরের প্রত্যেকটি অঙ্গ-প্রত্যঙ্গ একেকটি 
ত্বের কাজ করে। আল্লাহ তা'আলা মানবদেহকে টিকিয়ে রাখার জন্য অসংখ্য যন্ত্র দেহের মধ্যে সংস্থাপন করে দিয়েছেন, 
নৃধো একটি হলো হাত । মানুষের হাত একটি বিশ্ময়কর যন্ত্র ৷ দুনিয়াতে অদ্যাবধি এমন কোনো যন্ত্র তৈরি হয়নি; যা হাতের 
মকক্ষ হতে পারে । হাতকে ইচ্ছেমতো খোলা যায়, বন্ধ করা যায়, দ্রুত কোনো বস্তু ধরা যায়, সাথে সাথে ছেড়ে দেওয়া যায় 
ঘন বই বুলতে হাতের অবদান উল্লেখ করা যাক_ সহজে বই খোলা যায়, নির্দিষ্ট পাতার উপর হাত রেখে যথাযথভাবে ধরে 
ধা যায়। এক পাতা হতে অন্য পাতায় যাতে সহজে যাওয়া যায়, খোলা যায়, হাত দিয়ে কলম ধরা যায়, সহজে লেখা যায়। 
িয়ার সমস্ত যন্ত্র ব্যবহার করতে হলে হাতকে ব্যবহার করতে হয়। ইত্যাদি বহু কাজই হাতের মাধ্যমে সম্পন্ন করতে পারা যায়। 
$43-এর অর্থ ও উদ্দেশ্য :42 শব্দটি ৫: হতে নির্গত। এর অর্থ হলো- ইনসাফ, ন্যায়-নীতি ও ভারসাম্য ইত্যাদি। 
ধানে মুফাস্সিরগণ এর বিভিন্ন ব্যাখ্যা প্রদান করেছেন৷ নর টিয়ার রা রা 
'আন্তামা জালাল উদ্দীন মহরী (র.) লিখেছেন-১ ৫41৯১46৩7৮০ অত ৯ ৯৮ এজ 
2 অর্থাৎ আল্লাহ তোমার সৃষ্টিকে সুষম করেছেন, অঙ্গ-পরত্যঙ্গে সুসামঞ্জস পূর্ণ করেছেন। এমনভাবে যে, একটি হাত 
বাপা অন্যটি হতে দীর্ঘ নয়। 

'ল্পলাা শাওকানী (র.) বলেন- 4১-::০ 44 অর্থাৎ তোমাকে ভারসাম্যপূর্ণ করেছেন 

অর মুকাতিল (র.) বলেন, ++: ৮4-৫:7৮5556 ৯5540 ৩১ 4০০৩ 45০ অর্থাৎ আল্লাহ তা'আলা 
তোমাদের চক্ষু, কর্ণদয়, হস্তদ় ও পর্দ্য় দৃষ্টিতে ভারসাম্য রক্ষাঁ করেছেন। তোমার সমস্ত অঙ্গ-্রত্যঙ্গকে যথাযথভাবে 
সৃষ্টি করেছেন। 

'হরত আতা (র.) বলেছেন, আল্লাহ তোমার শরীরকে সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন 

আয়াতের সাথে 9557544443৫ আয়াতের যোগসূত্র : পূর্ববর্তী আয়াতসমূহে বলা হয়েছে যেত 
ই াুষকে তি সর ৫ সরান করে সৃষ্টির সবে, মানুষ চরম অকৃতক্তা দেখিয়ে আনার সা রফষরিতে 

ছে শয়তানও কু-প্রবৃত্তির স্বয়ং আল্লাহর অস্তিত্বকেই অস্বীকার করে বসেছে। 

দলা আয়াত হতে এ না কমা হয়েছে। অর্থাৎ মানুষ কেন আল্লাহকে অস্বীকার করে পাপাচারে নি হয়েছে তার 
সণ হিসেবে উল্লেখ করা হয়েছে যে, পরকাল পুনরুত্থান ও হিসাব-নিকাশকে অস্বীকার. অবিশ্বাস করার দরুনই তারা 
নীতি অবলম্বন করেছে । 





///.6911./69101.00া 


৩৭০ শাফসীরে জালালাহইন : আরবি-বাংলা, সন্ভম যওড [৩০তম পানা] 





সু্বব্যবহারের কারণ : ধোকায় পড়া থেকে বিরত থাকার জন্য ১৫ ব্যবহার করা হয়েছে। বলা হচ্ছে যে, এক্সপ ধোকা পড়ার 
কোনো যুক্তি সঙ্গত কারণ নেই ৷ তোমার সন্তাই উদাত্ত কণ্ঠে বলেছেন যে, তুমি নিজে নিজে সৃষ্টি হতে পারনি, তোমার 
8555558855550548407815708/453 5৮55 
করেছেন । তোমাকে জদ্তু-জানোয়ারের চেয়ে ভিন্নতর সুন্দর ও উৎকৃষ্ট বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন ৷ তাই তোমার মন্তক অনুখহ 
ভারে আপনা-আপনি-ই আল্লাহর সম্মুখে অবনমিত হয়ে পড়াই ছিল তোমার বিবেক ও জ্ঞান বুদ্ধির একাস্তিক দাবি । আল্লাহ্‌র দয়ার 
কারণে তার বিদ্রোহী হওয়া যে, কোনো মতেই বাঞ্থনীয় হতে পারে না, তার সত্যতার সাক্ষা দানের জন্য তোমার নিজের 
স্বতাব-প্রকৃতিই যথেষ্ট । তোমার এ তুল ধারণারও চিরতরে অবসান হওয়া আবশ্যক যে, তুমি যা ইচ্ছা তাই করবে, তোমাকে, 
পাকড়াও করার কেউ নেই। 

2:9৬ 5৫43৫ আয়াতে 54-এর অর্থ : 3: এমন একটি হরফ যা ভার পূর্ববর্তী হকুমকে নী করে পরবর্তী হকুষকে 
সাবেত বা স্থায়ী করে। আয়াতে কারীমায় 24 একটি উহা বাক্যের হুকুমকে নফী করেছে। মূল ইবারত এভাবে হবে যে- 


2৮% এ 247 5245 541০5 4518458 2 ৩০. 450৩5 244১ ০5 065 ২6৮১ এ 
সু 
অর্থাৎ তোমাদেরকে ধমক দেওয়ার পরও তোমরা ফিরে আসনি; বরং ধমক দেওয়া বস্তুকে অতিক্রম করে আরো মারাত্মক কাছে 
লিপ্ত হয়েছ, আর তা হলো বিচার দিনের অস্বীকৃতি অথবা দীন ইসলামকে অস্বীকৃতি । ফাতহুল কাদীর] 
৫:৫/4৩$ ৬০:০৬ (৫ ৩ আয়াতে এ -এর অর্থ : 4:4/40 ০ আয়াতাংশের -এর অর্থ নিয়ে মুফাসসিরীনদের মে 
মততেদ দেখা যায়। ” 
১. কেউ কেউ বলেন, (৫ এখানে 2211 4৫/-এর অর্থে ব্যবহৃত হয়েছে! সুতরাং পূ আয়াতের রুল এভাবে হবে হে, 
. এর এরর ০১০55 
হযরত আবু সালেহ এবং মুকাতিল উত্ত বাক্যের অর্থ এভাবে করেছেন- 


বত$০5 


রর চে সর চিসি ও ৩ কল তা 34253 5০ ভ ও এ্র5: ৬3 
অর্থাৎ তিনি [আল্লাহ] যদি তোমার আকৃতিকে ানুষের আকৃতি ছার্ডা কুকুর অথবা গাধা অথাব শূকর অথবা বানরের আকৃতি 
করতে চাইতেন [অবশ্যই করতে পারতেন]। _কাবীর] 

২. ৩ অতিরিক্ত, তাকিদের জন্য ব্যবহৃত হয়েছে। তখন অর্থ এভাবে হবে যে, 24৮৮ ০৮০০০ 3০ 
70540১৮0155 424 অর্থাৎ আল্লাহর ইচ্ছা এবং হিকমত বিভিন্ন আকৃতি থেকে যে আকৃতি পছন্দ করতেন 
[তাই তিনি করতে পারেন] কাবা 

€% দ্বারা উদ্দেশ্য : £2বিভির আকৃতি! বলতে কি বুঝানো হয়েছে। এ নিয়ে ওলামায়ে মুফাসসিরীনের মধ্যে মতভেদ দে 

যায়। যেমন- 

১. বিভিন্ন আকৃতি বলতে মাতাপিতা, অথবা পিতার দিক থেকে নিকটতম ব্যক্তিবর্গ অথবা মাতার দিক থেকে নিকটতম 
ব্যক্তিবর্গের সাদৃশ্য হওয়া বুঝিয়েছে। তখন অর্থ এ হবে যে, আল্লাহ তা'আলা তোমার আকৃতি উপরোলিখিত বাক্তিবগ্র 
আকৃতি সদৃশ করেছেন। যেমন, রাসূলুল্লাহ 233 - 

955 এ ৮০৫৫401৮৮৮০ 525) 55271 

২. ইমাম ফাররা এবং যুজাজ (র.) বলেন, বিভিন্ন আকৃতি বলতে লল্ক-খাটো, সুন্দর-কত্ী এবং পুর লগ ীলিঙগ বুঝানো হয়েছে 

৩. নিভিন্ন আকৃতি বলতে বিতিন্ন অবস্থার লোকও হতে পারে ৷ যেমন-ধনী-গরিব, সুস্থ-অসুস্থ এবং অধিক ও কম বয়সী ইভা 

-কারির 

8. কারো মতে, ধর ব্যক্তি হতে হযরত আদম (আ.) পর্যন্ত সকলের আকৃতি সম্মুখে রাখা হয়, তারপর আকৃতি দেওয়া হয়, কি 

সৃষ্টি নিযানানুমারী অধিকল দু'টি আকৃতি কখনের দেওয়া হয়না । নূরুল কোরআন] 


///.6911./69101.00া 





মানুষের উপর সং সংখ্যা : আল্লাহ তা প্রত্যেক মানুষের সাথে কিছু ফেরে রঃ হি কিহলপভুতা, হণ তাদের 


সাথে সব সময় থাকতে পারে, তাদেরকে রক্ষণাবেক্ষণ করতে পারে, তাদের সকল কর্মকাণ্ডের হিসাব কাখতৃহ পা, ভারা এ 
সকল কাজ কিভাবে করে তা আমাদের জানার বাইরে ! এর ধরন জানার জনা আমরা আদিষ্ট নই আল্লাহ-ই জানেন যে. আমরা 
এটা বুঝার শক্তি রাখি না। এটা বুঝা না বুঝার মধ্যে আমাদের কোনো কল্যাণ নেই। -[যিলালা] 

হযরত ওসমান (রা.) একদা নবী করীম এর -কে জিজ্ঞেস করলেন, মানুষের উপর কত ফেরেশতা থাকে? নবী করীম 
বললেন, বিশজন ফেরেশতা ! 

কেউ কেউ বলেছেন, ৮2) তথা বাচ্চাদানীতে 2%/ তথা বীর্ষ যাওয়ার সময় হতেই চরশত ফেরেশতা দেখা-শুনার জন্য নির্ধারণ 
করা হয়। তন্ধ্যে যারা প্রত্যেকে কৃতকর্ম রেকর্ড করেন তারা হলেন, দু'জন ফেরেশতা ৷ ভালো কাজের রেকর্ডকারী [লেখক] 
ডান কাধে এবং অন্যান্য সকল কাজ রেকর্ডকারী [লেখক] বাম কীধে অবস্থান করছেন৷ ডান কাধের ফেরেশতা বাম কাধের 
ফেরেশতার উপর তত্বাবধায়ক হয়ে আছেন। বাম কীধের ফেরেশতা কোনো খারাপ কাজ রেকর্ড করতে পারেন না; যতক্ষণ না 
ছয় ঘণ্টা অতিক্রম হয় । এ ছয় ঘন্টার ভিতরে যদি সে খারাপ কাজকে মিটানোর মতো কোনো কাজ না হয়, তাহলে রেকর্ড হয়ে 
যায়! ধ ফেরেশতাগণ সকল কিছু রেকর্ড করেন, এমনকি রোগীর আহ-উহ্‌ পর্যন্ত রেকর্ড করেন৷ 

হযরত ইবনে আব্বাস (রা.) বলেন, রাসূলুল্লাহ হ্রহঃ ইরশাদ করেছেন, আল্লাহ তা'আলা তোমাদেরকে উলঙ্গ হওয়া থেকে নিষেধ 
করেছেন! তোমাদের সাথে যে সমস্ত ফেরেশতা রয়েছেন, তাদের থেকে লজ্জা করবে । লেখক ফেরেশতাগণ তিন সময় ছাড়া 
তোমাদের নিকট থেকে সরেন না। এ তিন সময় হলো- পায়খানা, স্ত্রী সহবাস ও গোসল করার সময়; কিন্তু এ তিন সময় লিখা 
থেকে বিরত হন না। এ দৃ'ফেরেশতা বান্দার সাথে মৃত্যু পর্যন্ত থাকেন! তারপর কবরের উপর দীড়িয়ে তাসবীহ্‌ তাহ্লীল ও 
তাকবীর ধ্বনি দিতে থাকেন । যদি মু'মিন ব্যক্তি হয়ে থাকে তাহলে এর ছওয়াব কিয়ামত পর্যন্ত লিখেন। আর যদি কাফের হয় 
তাহলে কিয়ামত পর্যন্ত উভয়ে অভিশাপ দিতে থাকেন। -[রূহুল মা*আনী] 


কাফেরদের সাথে সংরক্ষক আছে কিনা? : কাফেরদের সাথে সংরক্ষক ফেরেশতা আছে কিনা । এ ব্যাপারে মতভেদ রয়েছে। 
১, কেউ কেউ বলেছেন, তাদের সাথে 2%৯ বা সংরক্ষক নেই। কেননা তাদের কার্যাবলি একমুখি- হিসেব করার অপেক্ষা 
রাখে না। এ কারণে আল্লাহ বলেছেন-+ঠ।-:-১ $১4০৮-)| ৩৮৫ 
২. কেউ কেউ বলেন, তাদের সাথে সংরক্ষক ফেরেশতা আছেন। যেমন বলা হয়েছে- ূ 
অনাত্র আছে 4/--% 4455 531০ ৬৫ অন্য জায়গায় বলা হয়েছে ৮45 4:42 45/5 ৮৫ উক্ত কয়েকটি 
আয়াত দ্বারা এ কথা স্পষ্ট হয়ে গেছে যে, কাফেরদেরও ৫৫ (আমলনামা) হবে এবং তাদের জন্য 2 বা সংরক্ষণ আছে। 
তবে এখানে একটি প্রশ্ন জাগে যে, কাফেরের ভান কীধের ফেরেশতা কি লিখবে, তার তো কোনো 7 [ছওয়াব] নেই? উক্ত 
শ্নের জবাব এটা হবে যে, বাম কীধের ফেরেশতা তার অনুমতি ছাড়া কিছুই লিখবে না এবং যা লিখবে তার উপর সাক্ষ্য দিবে। 
(4514809 কুরতুবী 
ফেরেশতাগণ কিভাবে জানবে যে, বান্দা ভালো বা খারাপের ইচ্ছা করেছে? : কোনো বান্দা মনে মনে যদি কোনো ভালো 
বাখারাপ কাজের নিয়ত করে তাহলে ফেরেশতা কিভাবে জানবে এবং লিখবে? এ ব্যাপারে হযরত সৃফিয়ান (র.) জিজ্ঞেসিত হলে 
উত্তরে বললেন- বান্দা যখন ভালো কাজের নিয়ত করে, তখন ফেরেশতাগণ মৃগনাভীর (মিশকের) সুগন্ধি পায়। আর যদি খারাপ 
কাজের নিয়ত করে, তখন তার নিকট হতে দুর্সন্ধ পায়। কুরতুবী] 
রানি, নি ২) ৩) ০৩ ৬৫৩২৩ 1 2122. আয়াতে স্পষ্টভাবে জানিয়ে 
১৯১৪০ ০০ 02৯৯ পিশাচ 915 এ-/-৪০ 4৩8 : আল্লাহ তা'আলা অত্র 
দিয়েছেন যে, মানুষের সকল কর্মকা লিপিবদ্ধ করার জন্য আল্লাহ তা'আলা মানুষের সাথে ফেরেশতাগণকে নিয়োজিত রেখেছেন। 
দুনিয়ার মানুষকে আল্লাহ তা'আলা দায়িতৃহীন ও লাগাম ছাড়া বানিয়ে ছেড়ে দেননি। তিনি প্রত্যেক ব্যক্তির উপর ন্যাযাদাবি 
পর্যবেক্ষক ও পরিদর্শক নিযুক্ত করেছেন। অত্যন্ত নিরপেক্ষভাবে তারা মানুষের ভালো বা মন্দকাজ লিপিবদ্ধ করে রেবেছে। 
মানুষের কোনো কাজই তাদের অগোচরে থাকতে পারে না। 


///.6911./69101.00া 


৩৭১ 








তাফদীরে জালালাইন : আরবি-বাংলা, সন্তম যও [৩০তম পারা | 








মানুষ অন্ধকারে নিঃসঙ্গ একাকীতে, নির্জন অরণো কিংবা এমন স্থানে যেখানে কেউই দেখতে পাবে না বলে সম্পূর্ণ 

নিশ্চিত-কোনো পাপের কাজ করলে তাও তাদের অজ্ঞানা থাকে না। 

উত্ত পর্যবেক্ষক ও পরিদর্শক ফেরেশতার ব্যাপারে আল্লাহ তা'আলা :508 14 বলেছেন। অর্থাৎ তারা অতান্ত সম্মানিত ও | 
মর্যাদাবান ফেরেশতা । কারো সাথে তাদের ব্যক্তিগত ভালোবাসা বা শক্রতা নেই ৷ কাজেই কাউকে অকারণে সুবিধা দান অথব! 

কারো প্রতি অযৌক্তিক কঠোরতা অবলম্বন করে তার নামে মিথ্যা কাজের রেকর্ড তৈরি করা ভাদের দ্বারা কখনোই সম্ভব নয়: 

তারা অবিশ্বাসীও নয়, মূল কাজ প্রত্যক্ষতাবে না দেখে নিজের ইচ্ছে মতো কারো কারো নামে লিখে দেওয়াও তাদের কাজ নয় ! 

তারা ঘুষখোর ও দুর্নীতি পরায়ণও নয়। কিছু গ্রহণ করে তার বিনিময়ে কারো পক্ষে বা বিপক্ষে মিথ্যা রিপোর্ট প্রদান করবেন না; 
আমল লিশিবন্ধ করার হেকমত : আল্লাহ তাআলা তো মানুষের সমস্ত কাজকর্ম সম্পর্কেই অবহিত রয়েছেন । তথাপি 

ফেরেশতাগণের মাধামে আমল লিপিবদ্ধ করার হেকমত বা রহস্য কি? মুফাস্সিরগণ এর দু'টি কারণ উল্লেখ করেছেন। ক. যেন 

তাদের সামনে আমলনামা রাখলে অস্বীকার করতে না পারে । খ. এ ছাড়া "কার্যাবলি সংরক্ষণ' করার কথা বললে মানুষের মনে 

ভায়ের সৃষ্টি হবে এবং আল্লাহর দিকে ঝুঁকে পড়বে। 


তৈরি 


84250505475" ৬4৮5 415$ : অহ আয়াতে আল্লাহ তা'আলা ইরশাদ করেছেন, তোমরা যা কিছু কর তা 
তারা জানেন । এ ফেরেশতাগণ প্রত্যেকটি মানুষের সব করমের কাজ সম্পর্কেই সম্পূর্ণ ওয়াকিবহাল । তারা প্রত্যেক স্থানে 
সর্বাবস্থায় প্রত্যেক ব্যক্তির সাথেই লেগে আছেন । এমনভাবে লেগে আছে যে, তারা তা টেরও পায় না । কোনো পর্যবেক্ষক বা 
পরিদর্শক যে তার সব কাজ দেখছে ও রেকর্ড করছে, তা বাহাত বুঝতে পারা যায় না৷ এমনকি কোন লোক কোন মনোভাব নিয়ে 
কি কাজ করেছে তাও ভারা জানতে পারেন। এ সব কারণে তাদের তৈরি করা রেকর্ড- আমলনামা পূর্ণাঙ্গ ও নির্ভুল । কোনো 
একটি কাজও তা যতই ছোট ও সামান্যই হোক না কেন-অলিখিত থাকতে পারে না। অন্যত্র ইরশাদ হয়েছে-- কিয়ামতের দিন 
পাগীরা যখন দেখতে পাবে যে, তাদের যে আমলনামা পেশ করা হয়েছে, তাতে ছোট বা বড় কোনো কাজই অলিখিত থাকেনি, 
তারা যা কিছুই করেছে সবই এতে লিপিবদ্ধ রয়েছে ও তাদের সম্মুখে উপস্থাপিত হয়েছে, তখন তাদের বিস্ময়ের অন্ত থাকবে না 
0 
তোমরা [মানুষেরা] যাই করনা কেন লেখক ফেরেশতাগণ তা অবগত আছেন। 
71975157616 তান নবী করীম বু ইরশাদ করেছেন, মনে মনে 
আল্লাহর জিকির করার এমন সৃক্ষ্মতম অবস্থা আছে যা লেখক ফেরেশতাও জানতে পারে না- অথচ প্রকাশ্য জিকির হতে এর 
ফজিলত সত্তর গুণ বেশি! 


এটা হতে প্রতীয়মান হয় যে, কোনো কোনো কলবী আমল বা মনের ধ্যান-ধারণা লেখক ফেরেশতাগণের নিকটও অজানা থেকে 
যায়। একমাত্র আল্লাহই তা অবগত হন! এর জবাবে বলা যেতে পারে যে, অনেক বিষয়ে মানুষ অবগত না হলেও ফেরেশতাগণ 
অবগত হয়ে থাকেন । আবার এন অনেক বিষয় রয়েছে যা ফেরেশতাগণও জানেন না, একমাত্র আল্লাহই তা অবগত আছেন 
কারণ বহু হাদীস ছারা জানা যায় যে, নেক কাজের দৃঢ় ইচ্ছা করতেই এর ছওয়াব আমলনামায় লেখা হয় । তবে মনের কোনো" 
কোনো অবস্থা তারা বুঝতে পারে না। মনের অবস্থার সীমা নির্ধারক মানদণ্ড আল্লাহই নির্ধারণ করতে পারেন। আল্লাহ্‌র প্রিয় 
বান্দাদের জিকিরের এ বিশেষ অবস্থায় নিজেই স্বীয় কুদরতে কামেলার ছারা ফেরেশতাদের লিপিবদ্ধকরণ বাতিরেকেই -ইনলীঈন' 
নামক স্থানে লিপিবদ্ধ করে থাকেন। যেমন আল্লাহ ইচ্ছা করলে সব কার্যকলাপই কোনো ফেরেশতা ব্যতীত নিজের কুদরতের 
সাহায্যেই সমাধা করতে পারেন । নেক বান্দাদের আন্তরিক জিকির বা ধ্যান অত্যন্ত প্রেমিকজনের প্রদত্ত উপহারের মতো সসম্ছানে 
নিজ্জ কুদরতেই রেকর্ড করেন- কোনো মাধ্যম ব্যবহার হয় না; কিন্তু বান্দার যে সমস্ত গোপন আমলের সংবাদ আল্লাহ 
ফেরেশতাদেরকে জানিয়ে দেন, শুধু সে বিষয় তারা অবগত হয়ে আমলনামায় লেখেন। 


এ ছাড়া অন্য অর্থও হতে পারে যে, মানুষ যা জানে লা, তা আল্লাহর ফেরেশতাগণ জানেন। আর ফেরেশতাগণ অনেক রি 
জানেন না, মা আল্লাহ রাববুল আলামীন জানেন । 


//৬/.6211./59101.00া 







মুমিনগণ পরম স্বাচ্ছন্দে থাকবে বেহেশতে । 


১৪. আর পাপাচারীগণ কাফেরগণ জাহান্নামে অবস্থান করবে 
প্রজ্বলিত অগ্নিকুণ্ডে। 


পাত ৫ 


(055 .২০ ১৫. তারা তথায় প্রবিষ্ট হবে ঢুকবে ও এর উত্তাপ উপলব্ধি 
করবে কর্মফল দিবসে প্রতিদান দানের দিনে। 

১৬. তারা এটা হতে অনুপস্থিত হবে না অন্তহিত হতে 
পারবে না। 

১৭. তুমি কি জান! তোমার কি জ্ঞান আছে? কর্মফল দিবস 
সম্বন্ধে 

১৮. আবার বলি, তুমি কি জান! কর্মফল দিবস সম্বন্ধে এটা 

1০, দ্বারা কিয়ামতের গুরুত্ব প্রকাশ করা উদ্দেশ্য ৷ 
৫ হি 5558-58-52) 2 প 4 

১435 35 2৯ 41৮০০ 22 1৭ ১৯, লেদিন পেশ যোগে অর্থাৎ 44 তা সেদিন কেউ 

৮495৮72065৮ 5505 রো জনা কিছু করার অধিকারী হবে লা উপকার 


2৮৫ তত 1পঠণা পপুতপিততত 
$/৮ ৫৮০০০ ৮৬৮৮ শ্ 








পি 


1224৮17575১ ০৫ গ5% ডা টে হতে । সেদিন সমুদয় কর্তৃত্ব আল্লাহ্‌র জন্য তাতে অপর 

5০০৫ 4০৪ ১০৯৪ ০০০০ রি 

রম £ ৫০৪ হি 5 কারো জন্য কোনো কর্তৃত্ব নেই। অর্থাৎ সেখানে কারো 
হি হে ও পনি 9৮৮০1 ০৮ 2 রি 

* ৩৮০০ ১১০ ই ৮০৮৮] ০৮ এপ মধ্যস্থতা থাকবে না। যেমন দুনিয়ায় হয়ে থাকে । 





455149 245$ : ৩০5 আয়াতাংশের কয়েকটি মহলে ই'রাব হতে পারে- 
ক. এটা -:৯$ -এর সিফাত হিসাবে মহল্লে মাজরূর হয়েছে । 
৩25 


ধ. অথবা, 94-এর সর্বনামটি হতে 4. হয়েছে। 
গ. অথবা, নতুন করে বাক্য শুরু হয়েছে এবং প্রশ্বকারীর একটি উহ্য প্রশ্নের জবাব দেওয়া হয়েছে। যেমন বলা হয়েছে যে, 


২৯ -এ তাদের কি অবস্থা তখন বলা হয়েছে যে, ..... ৮৫৫৯০ 1 

তব ৫৫ ৮4 % 

২১. ২7০ আয়াতাংশের -১4-এর মহত্রে ই'রাব : . 

১ আল্লামা ইবনে কাছীর ও আবৃ আমর ?%4-কে 6১০ দিয়ে পড়েছেন তা পিছনের 5:17 হতে এ. হব, অথবা উহ্য 
মুবতাদার খবর হিসাবে ৮5 হবে । 


১ আবু আমর থেকে অন্য একটি রেওয়ায়েত পাওয়া যায় । তখন তিনি -কে তানবীন দিয়ে পড়েছেন, £/-2, করেননি । 
///.6211./59101.00া 


একি আনল আবি, সব (তব নর 

্ গণ পিকে এ দিয়ে পড়েছেন তখন শট ১22 অব “ভি রি 
রা ১ মাফউল 
থবা, 05275046525 হবে, টার ০ এ জি 

। 


৫. ইমাম যুজাজ (র.) বলেন, (১ শব্দটি 
৮ ৮০এর অবস্থায় আছে; কিন্তু 
0০5) 525 হয়েছে। ফাতহুল কাদীর, কুরতুবী] দিকে ২০০৮ রে ১২, 


[প্রাসঙ্গিক আত্াচলা] 

পূর্ব আয়াতের সাথে যোগসূত্র : পিছনে সমস্ত কর্মকাণ্ডের সংরক্ষ আলোচিত : 
রক্ষণ এবং 

ছওয়াব এবং শাস্তির আলোচনা শুরু হয়েছে! -রূহুল মা'আনী] ০৪ ০৮০০০৮৪০ 


আল্লাহ্‌ তা'আলা যখন বান্দার আমল-লেখকদের প্রশংসা করেছেন, পাশাপাশি এখন আমলকারীদের 





আলোচনা শুরু করেছেন। -[কাবীর] ২ 
82৯৯ ৬৪] 05 ছি 0. 755 এত: আল্লাহ তা'আলা আলোচা আয়াতছয়ে অতি সংক্ষেপে যু'খিন ও 


কাফ্ষেরদের পরকালীন পরিণামের উল্লেখ করেছেন। ং ইরশাদ হচ্ছে যে, যারা 

আনয়ন করে সতকর্মে আত্মনিয়োগ করেছেন, রা ১৬৭ 
জান্লাত, তারা চিরফাল জানাতে থাকবে এবং জারাতের অনন্ত সুখ-শাসতি ভোগ করতে থাকবে। অসহ্য নিয়ামত লাতের পর দে 
মহানিয়ামত তারা লাত করবে, তা হলো আল্লাহর দীদার ৷ তথায় তাদের কোনো আকাতক্কাই অপূর্ণ থাকবে না। অপরদিকে যারা “ 
কুফর অবলম্বন করেছে এবং পাপাচারে লিপ্ত রয়েছে" তাদের আবাস হবে জাহান্নাম চিরকাল তারা জাহান্ামের আগুনে জুলতে ' 
থাকবে । তথায় তারা না বাচবে, না মৃত্যুবরণ করবে। তাদের চামড়া একবার পুড়ে যাওয়ার পর পুনরায় নতুন চামড়া গজিয়ে 
দেওয়া হবে । এভাবে অনন্তকাল চলতে থাকবে ৷ শত কাকৃতি-মিনতি সত্বেও তারা কখনো কোনো ক্রমেই জাহান্নাম হতে খুজি 
পাবেনা? 

তি ০৩৫ ছারা উদ্দেশ্য : 02 শি্দটি ১৩-এর বহুবচন । অর্থ- পুণ্যবান, সত্যবাদী, নেককার । কুরআনে মাজীদের 
পরিভাষায় সতকর্মশীল একনিষ্ট মু'মিনগণকে ১14 বলে। 

আল্লামা ইবনে কাহীর (র.) বলেছেন, যারা আল্লাহর অনুগত এবং গুনাহ করে না তাদেরকেই /০%বলে। 

3৫৫ শনি 2এর বহুবচন অর্থ- পাপী, বদকর, কারী, বিচার ইত্যাদি ইসলামি পরিয়তের পরিজ জন 
কৰীরা গুনাহে লিপ্ত হয় তাদেরকে ১ বলে। 

আলোচা আয়াতে 54 ঘা পচা কাকেরদরক বুঝানো হয়েছে সাইয়েদ হী ক) বেছে, ডাল কাস 
যাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে তাদেরকে 9: বলে। 

৮৮ এবং ১ ছারা উদ্দেশ্য : :5:এর শাব্দিক অর্থ হলো- নিয়ামত, সুখ-সন্ভোগ ইত্যাদি এবং ৯-এর অং 
দু পরা আগুন । এখানে এতদুতয়ের ছারা কি বুঝানো হয়েছে- এ ব্যাপারে ঘুফাসসিরগণ বিভিন্ন মত 
করেছেন। 

ক. আপ্টামা জালাল উদ্দীন অহী (র) বলেছেন, এখানে ঘর জনাতক রানো হয়েছে এবং সস গর রা প্রচলিত ও 

তথা জাহান্নামকে উদ্দেশা করা হয়েছে। 

চবি ১১০ হলো আল্লাহর কাজে বন থাকা, আর ৫৯4 হলো গয়ক্যাহর কাজে সব ও ক 
. হযরত জাফর সাদিক (র.) বলেছেন, 27 হলো মারেফাত এবং মুশাহাদা আর ০৮৯ হলে 

অন্ধকার । 

ঘ. কারো কারো মতে, ৮ হলো তাওয়াককুল 


রর লালসা বা ৮:৮1 
ও. কেউ কেউ বলেছেন, 2০ হলো? বা আলে কষ্ট এবং ০৯ হলো লো এ 


ড//৬/.6211./59101.00া 


তে 


্ 


বা ভরসা এবং হলো লোভ-লালসা। 





তম দা) 





০১০৯০ ০৪ -এক্স ০০ ও প-৯৯ -কে নাকেরা নেওয়ার কারণ : আল্লাহর বাণী- » ১ 72)এর দর্ণনন্থত 
শব্দটিকে "০৯5 (বড়তু)-এর জন্য ২৮. বা অনির্দিষ্ট নেওয়া হয়ছে অর্থাৎ এর দ্বারা 22 তথা ডের 
দল য়ে ও জনাীদেরকে সুসাদ দে হয়ছে 
অপরদিকে 2 ০০/-এর মধ্যে -2৯-কে 41৮5 (ভয়ংকরকরণা-এর জন্য 2: বা অনির্দিষ্ট নেওয়া হয়েছে অর্থাৎ 
জাহান্নাম অত্যন্ত ভয়াবহ স্থান এবং তথায় জাহান্নামীদের জন্য কঠোর আজাব অপেক্ষা করছে। এর মাধ্যমে কাফেরদেরকে 
দু'দংবাদ দেওয়া হয়েছে। -[রূহুল মা'আনী] 
১:91 -কে দ্িরুত্ত করার কারণ : কিয়ামতের দিনের ভয়াবহ অবস্থা বুঝানোর জন্য এ ৩53) 4কে দ্বিরুক্ত করা হয়েছে। 
নিমিদ্যাহান না হায়ার 68 2 ০৫৩৭ কুরতুবী] 
১:১৮ ১ ০ ৪1০০ বিডি : আল্লাহর বাণী ০34 4-2750-এর তাফসীরে মুফাস্সিরগণ 
বিভিন্ন মতামত পেশ করেছেন। আল্লামা ইবনে কাছীর (র.) বলেন- এক মুহূর্তের জন্যও তারা আজাব হতে মুক্তি পাবে না এবং 
শস্তির মধ্যে কোনোরূপ শৈথিল্য করা হবে না। 
কেউ কেউ বলেছেন, এর অর্থ হলো (1 (3) % অর্থাৎ তারা কখনো জাহান্নাম হতে পৃথক হতে পারবে না। 
কারো কারো মতে, (4: ১১: 3 অর্থাৎ জাহান্নাম হতে তারা অনুপস্থিত থাকতে পারবে না বা পালিয়ে যেতে পারবে না। 
কেউ কেউ বলেছেন, তারা দোজখে প্রবেশের পূর্বেও পালিয়ে যেতে পারবে না; বরং কবরেও তারা দোজখের আগুনের তাপ 
অনুভব করবে। ফাতহুল কাদীর] 
নবী করীম এরঃঃ বলেছেন, কাফেরকে কবরে তার দীন সম্পর্কে জিজ্ঞেস করলে সে বলবে আমি জানিনা । তখন আসমান হতে এ 
ঘোষণা আসবে যে, সে মিথ্যা বলেছে। তাকে আগুনের বিছানা করে দাও, আগুনের পোশাক পরিয়ে দাও এবং দোজখের দিকে 
তর দরজা খুলে দাও । -নুরুল কোরআন] 
১): আয়াতে কাকে সম্বোধন করা হয়েছে? : আল্লাহর বাণী ₹-]1 41,১/-.) -এর মধ্যে কাকে সম্বোধন করা 
হয়ছে-এ ব্যাপারে বিভিন্ন মতামত পাওয়া যায়। 
কারো মতে, এখানে 140 (2/-এর ছ্বারা কাফিরদেরকে সঙ্থোধন করা হয়েছে। কেউ বলেন শুধু হযরত মুহাম্মদ বর -কে 
সম্বোধন করা হয়েছে। একদল মুফাস্সিরের মতে এখানে সাধারণভাবে সকলকেই বুঝানো হয়েছে। “হুল মা'আনী] 
৩৫০১:) ০০ ৩১৮০ 4755 আয়াতাহশের মরার্থ : সেদিন কেউ অপর কারো কোনোরূপ উপকার করতে সক্ষম হবে 
ন[। কেউই অন্যকে তার আমলের কর্মফল লাভ হতে রক্ষা করতে পারবে না। কোনো ব্যক্তিই অপরকে আজাব হতে রক্ষা 
করতে পারবে না সে তার যত নিকটেরই হোক না কেন। বস্তুত সেদিন সকলেই নিজেকে নিয়ে এমন বাস্ত থাকবে যে, অন্যের 
উপকার করার চিন্তাও করবে না। যেমন অন্যত্র ইরশাদ হয়েছে যে, সেদিন মানুষ নিকটাত্মীয় যেমন মাতা-পিতা, ভাই-বোন, স্ত্রী ও 
চটি কেউই এগিয়ে আসবে না। 

১১০৬৫০২যা৩া «ঠি: সেদিন সর্বময় কর্তৃত্ব ও এখতিয়ার একমাত্র আল্লাহরই হবে। সেদিন কর্তৃত্বের ব্যাপারে 
না ৯857৮2 5520১৮14315) 4০০১। ০3 অর্থাৎ আজকের ক্ষমতা 
ঝর? একমাত্র আল্লাহর । কুরতুবী] 
দেদিম কোনো কাফের উপকার বা শান্তির কোনো বাণী শুনতে পাবে না এবং তাদের জন্য হবে আজাব আর আজাব। 
ইমাম রামী (র.) বলেন, এর দ্বারা এ বিষয়ের দিকে ইঙ্গিত করা হয়েছে যে, কিয়ামতের দিন এ সত্য প্রকাশ পাবে যে, মহান 
উল্লাহ ব্যতীত সব কিছুই ধ্বংসশীল, আল্লাহ তা'আলা ব্যতীত কারো কোনো ক্ষমতা নেই, কোনো সাহায্যকারী নেই। এমনকি 
কেউ আল্লাহ তা*আলার অনুমতি ব্যতীত সুপারিশও করতে পারবে না। সৃষ্টির প্রথম দিনের পূর্বেও যেমন আল্লাহ তা'আলার 
উ্নুমতি ব্যতীত কেউ ছিল না, ঠিক তেমনিভাবে কিয়ামতের দিনও এটা সুষ্টভাবে প্রকাশ পাবে যে, আল্লাহ্‌ তা'আলা ব্যতীত 
শিয়োই কোনো অস্তিতু নেই। হুকুম শুধু আল্লাহ্‌ তা'আলারই ৷ -নুরুল কোরআন] 
///.6911./69101.00া 


2.০ তীরে জানযলাইন : আরবি বলা, সম | ৩৪তম পারা )..........০০ 
৩১৮৮০) 8১৫ : সূরা আল-মুত্বাফ্ফিফীন 9 


স্রাটির নামকরণের কারণ : এ সূরার নামটি প্রথম আয়াতের ০:2৮: শব্দ হতে গ্রহণ করা হয়েছে। ? 
কারো মতে ত্বাফিফ অর্থ কম করা, ওজনে কম দেওয়া, অঙ্গীকার ভঙ্গ করা, অবিচার করা, আমানতে শেয়ানত করা প্রভৃতি ॥ ? 
যেহেতু অল্প সূরাতে যে সকল লোক ওজনে কমবেশি করে মানুষকে প্রতারিত করে, ারািরিরেদলনির জাগরুা) । 
তাই সূরার নাম মৃত্াফৃফিফীন রাখা হয়েছে৷ এতে ৩৬টি আয়াত, ১৬৯টি বাকা এবং ৭৩০টি অক্ষর রয়েছে। 

সূরাটি নাজিলের সময়কাল : এ সূরাটি নাজিল হওয়ার সময় ও স্থান সম্পর্কে মতপার্থক্য রয়েছে। একদল তাফসীরকারের মনে 
এটা মন্কায় অবতীর্ণ হয়েছে। আরেক দলের মতে এটা মদীনায় অবতীর্ণ হয়েছে। কেউ কেউ এব্প অভিমত প্রকাশ করেন যে 

এটা মদীনায় হিজরতের পথে অবতীর্ণ হয়েছে। এ অতিমতও পাওয়া যায় যে, ২৯ নং আয়াত হতে শেষ পর্যন্ত মায় অব 
হয়েছে । কতেকের মতে ১৩ নং আয়াত হতে শেষ পর্যন্ত মন্কায় অবতীর্ণ এবং ১ - ১২ আয়াত মাদীনায় অবতীর্ণ হয়েছে! 1. 
সারকথা হচ্ছে- কুরআনের কোনো আয়াতকে বিষয় ও ঘটনার সাথে সসতিপূর্ণ মনে করলেই সাহাবী ও তাবেঈনগণ বলতেন এপ 
অমুক ব্যাপারে অবতীর্ণ- যদি একে উপলক্ষ করে অবতীর্ণ না-ও হতো । যারা এ সূরাটি মাদানী বলে অতিমত রেখেছেন, তাবা' 
হযরত ইবনে আব্বাস (রা.) -এর একটি বর্ণনা দ্বারা দলিল পেশ করেন। যেমন শানে নুযূলে উল্লিখিত হয়েছে; কিন্তু সে বর্ণনা 
দ্বারা এটাই প্রমাণিত হয় যে, এ আয়াতের বক্তব্য জানতে পেরে মদীনার লোকগণ পরিমাপ কারচুপি করার বদ অভ্যানকে বর্ন 
করেন। এটা ছারা এ সূরা মদীনায়ই অবতীর্ণ হয়েছে বলে প্রমাণ হয় না। থে অত্যাসটির কথা বলা হয়েছে তা যেমন মদীনস্ 
লোকদের মধ্যে ছিল অনুরূপ কমবেশি মন্ধায় লোকদের মধ্যেও পাওয়া যেত! অতএব, সূরার বিষয়বন্ত প্রমাণ দেয় যে, এ ধা 
মক্কায় অবতীর্ণ । কোনো কোনো তাফসীরকার একে মন্ধায় অবতীর্ণ সর্বশেষ সূরা বলে অভিমত ব্যক্ত করেছেন। 

সূরাটির আলোচ্য বিষয় ও মূলবক্তব্য : সূরাটির মূল আলোচ্য বিষয় পরকাল। প্রথম ছয়টি আয়াতে ব্যবসা-বাণিজ্যে লিজ 
লোকদের মধ্যে সাধারণ ও ব্যাপকতাবে অবস্থিত বে-ঈমানীর তীব্র সমালোচনা করা হয়েছে। তারা অন্যদের নিকট হতে গ্রহবঃ 
কালে পুরামাত্রায় মেপে ও ওজন করে গ্রহণ করত; কিন্তু অন্যদের দেওয়ার সময় ওজন ও পরিমাপে প্রত্যেককে কিছু কষ্ণ 
অবশ্যই দিত ! বর্তমান সূরায় প্রাথমিক ছয়টি আয়াতে এর-ই প্রতিবাদ, মন্দতা ও বীভৎসতা বর্ণিত হয়েছে৷ তদানীত্তন সমাতের। 
অসংখ্য প্রকার দোষ-ক্রটির মধ্যে এটা ছিল একটি অত্যন্ত মন্দ দোষ । একে দৃষ্টান্ত স্বরূপ উল্লেখ করে বলা হয়েছে যে, পরকাঙ্গ 
সম্পর্কে উদাসীনতা ও উপেক্ষা এর মূল কারণ । একদিন অবশ্যই আল্লাহর সম্মুবে হাজির হতে হবে এবং কড়া-ক্রান্তি হিসাব দি্ঠে 
হবে। এ বিশ্বাস যতক্ষণ পর্যন্ত মানুষের হৃদয় মনে দৃঢ়মূল না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো লোকের পক্ষেই বৈষয়িক কাজকর্মে 
সততা ও বিশ্বস্ততা রক্ষা করে চলা কিছুতেই সম্ভবপর হতে পারে না। সততা ও বিশ্বস্ততাকে কেউ ভালো পলিসি' মনে কার 
ছোটখাট ব্যাপারে এটা পালন করলেও করতে পারে এটা বিচিত্র নয়; সে-ই যখন অন্য কোনো ক্ষেত্রে বেঈমানী ও দৃন্বাতিকে 
ভালো পলিসি মনে করবে, তখন তার পক্ষে সততা রক্ষা করা সম্ভব হতে পারে না বস্তুত মানুষের চরিয্র্রে স্থায়ী বিশস্তত! € 
সততা কেবলমাত্র আল্লাহর ভয় ও পরকালের প্রত্যয়ের ফলেই আসতে পারে। কেননা এপ অবস্থায় সততা ও বিশ্বস্ততা কোনে 
পলিদি নয়, একান্তিক মানবিক কর্তব্য হয়ে দীড়ায়। এর উপর স্থায়ী ও অবিচল হয়ে দীড়িয়ে থাকা পৃথিবীতে এ নীতি সুবিধাজনক 
বা অনুবিধাজনক হওয়ার উপর নির্ভরশীল নয়; বরং পরকালের ভালো ও মন্দের চিন্তাই এ ব্যাপারে তাকে প্রভাবিত করে 
মোটকথা, পরকাল বিশ্বাস ও নৈতিক চরিত্র যে পরম্পর ওতপ্রোতভাবে জড়িত তাই এখানে মর্মম্প্শী ভাষায় ব্যক্ত করা হয়েছে 

অতঃপর ৭ - ১৭ পর্যন্ত আয়াতে বলা হয়েছে যে, পাপী লোকদের আমলনামা প্রথমেই অপরাধ প্রবণ লোকদের খাতায় জু 
হচ্ছে এবং পরকালে তাদেরকে ভয়াবহ ধ্বংসের সম্মুবীন হতে হবে। 

এরপর ১৮- ২৮ পর্যন্ত আয়াতে সংলোকদের অতীব উত্তম পরিণতির কথা বলা হয়েছে সে সাথে এ কথাও বলে দেওয়: হযেছে 
যে, ভাদের আমলনামা উচ্চ মর্যাদা সম্পন্ন লোকদের খাতায় লিপিবদ্ধ হচ্ছে। 

পরিশেষে সৎ ও ভালো লোকদের সুখ-শান্তি আলোচনা করা হয়েছে এবং কাফেরদের কটাক্ষ ও ঠাট্রা-বিদ্রেপের জন্য তাদের 
সান্তনা দিয়ে কাফেরদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে। " 

সূরাটির ফজিলত : হাদীস শরীফে বর্ণিত আছে যে, যে ব্যক্তি সূরা আল-সু্াফ্ফিফীল তেলাওয়াত করবে, কিয়ামতের দঃ 

আল্লাহ তা'আলা তাকে সংরক্ষিত পানীয় পান করাবেন । 


//৬/.6211./59101.00া 








.... তাফসীরে ,জালালাইন.. আরবি-বাংলা, সত খও.(.:০তম পারা । 
নি ১৮ ৯ লহ ক লা গল ৯ 
রি ূ 2.5, 


৩৭৭ 




















ত৮। ৩ 4 
পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি 





-১ ১, মন্দ পরিণাম বা ধ্বংস এটা শাস্তিমূলক শব্দ কিংবা 
জাহান্নামের একটি উপত্যকার নাম। মাপে কম 
দানকারীদের জন্য 


2.1 ২. যারা লোকের নিকট হতে মেপে নেওয়ার সময় ৮ 
অব্যয়টি ০০ অর্থে পুর্মাত্রায় গ্রহণ করে পরিমাপ । 


. আর যখন তারা মেপে দেয় অর্থাৎ নিজেদের হতে 
4০৮০/০714 অন্যকে মেপে দেয়, অথবা ওজন করে দেয় অন্যকে 


17 | ) ওজন করে দেয়। তখন তারা কম দেয় পরিমাপ বা 
3১৮ 2০৯ রি ১ £ ০১০ 1 ওজনে কম দেয়। 


টার 1 .£ ৪. তবে কি জাপ্দর্শনকলে প্রশ্নবোধকের অবতারণা তারা 


পারত তত ০৮5 
















১7০১৮০০7৮৮৭ 











হি মনে করে না বিশ্বাস করে না যে, তারা পুনরুখিত হবে 
কাপে ওও সওজ টন 2 88 মহা দিবসে অর্থাৎ মহান দিবসে, আর তা হলো 
পক টি চি কিয়ামত দিবস। 

2৩৮, টা লিনা 5৫ ১ ৬. যেদিন :১৫ শব্দটি পূর্বোক্ত ৮শ্ল-এর এ হতে 44 
লি: ০০৮৮০ ৩1৫, তত ত১০৮০৩ সুতরাং 2£,::-এর রী। দণ্ডায়মান 
রি চি ১১ ০৬৮ হবে তাদের কবরসমূহ রে 
25 ১০453 35901 ০৮৮০ প্রতিপালকের র সম্মুখে সৃষ্টিকুলের প্রতিপালকের, ত তার 

পি আদেশক্রমে হিসাব ও প্রতিদান -প্রতিফল গ্রহণের জন্য। 


400৯5 
___________ ++ ইরা 


[আহকীকু ও তারকীব] 


1১-এর মহল্রে ই'রাব : 1১2 শব্দটি একটি উহ ক্রিয়ার মাফউল হিসেবে মানসূব হয়েছে সে উ করযার উপরে দলীল 
2 ভার যে, ...... 15227 8১৫ অথবা ৮৮৫ সর 5; থেকে এ হয়েছে 
উর ৮ হিসেবে মানসূব হয়েছে। অর্থাৎ ০৮ 
পরি বিধান সত যখন 2254 তিতির দিকে ১৬০ হয়, তখন ?:4-কে মানসূৰ পড়তে হয়। আর যখন ৮ ৮ 


///.69111.//66101.00া 








-এর দিকে ই] হয়, তখন মাজরুর পড়তে হয় । যেমন বলা হয়- ১১৩ ০৯০5 (5. -কে নসব দিয়ে), আর সা 
552 6৮610০010০ একে ঘের দিয়ো। 
কেউ কেউ বলেন, উক্ত স্থানে আগ-পূর করতে হবে । মূলবাক্য এভাবে যে- 

লে পে ০৪০৪৭ ৬৩ চি ৬৮ 
কেউ কেউ বলেন, ৫৮ ক্রিয়ার মাফউল হিসাবে মানসৃব হয়েছে : অথবা, মুবতাদার খবর হয়ে ৮/,-এর অবস্থায় আছে: 


ফাতহুল কাদীর, কুরতুবী! 


পূর্বোক্ত সূরার সাথে সম্পর্ক : পূর্বোক্ত সূরায় কিয়ামতের উল্লেখ করা হয়েছে এবং মহান আল্লাহর হক আদায়ের তাকিদ করা 
হয়েছে। আর অত্র সূরায় আখেরাতের প্রতি ঈমানের ভিত্তিতে বান্দার হকের তাকিদ করা হয়েছে। কেননা বান্দার হক আদায় না 
করা হলে তার শাস্তি অবধারিত । 

অথবা, বিষয়টিকে এভাবেও দেখা যায় যে, পূর্ববর্তী সূরায় আকীদা ও বিশ্বাসের ব্যাপারে পথ নির্দেশনা রয়েছে। আল্লাহ তা'আলার 
প্রতি ঈমান ও পরকালের প্রস্তুতি গ্রহণের তাকিদ রয়েছে। আর আখেরাতের প্রতি ঈমান না থাকার কারণে মানুষ বান্দার হক 
আদায় করে না। পরিণামে পরকালের শাস্তি হয় অবধারিত । 

আলোচ্য সূরায় এ বিষয়টির উপর আলোকপাত করা হয়েছে, বিশেবত যারা ওজনে ফাঁকি দেয়, ছলচাতুরীর আশ্রয় নেয়। তাদের 
শাস্তির কথা ঘোষিত হয়েছে সূরার শুরুতে । -নূরুল কোরআন] 

শানে নুযূল : ক. হযরত ইবনে আব্বাস (রা.) হতে বর্ণিত আছে যে, নবী করীম 33 মদীনায় হিজরতের পর দেখতে পেলেন 
যে, মদীনার লোকেরা পরিমাপ করে নেওয়ার সময় বেশি করে নেয় আবার অন্যকে দেওয়ার সময় পরিমাপে ও ওজনে কম দেয়। 
এটা মদীনাবাসীদের একটি আর্থসামাজিক ব্যাধিতে পরিণত হয়েছিল ! আল্লাহ তা'আলা এ ব্যাধিতে জড়িত লোকদেরকে লক্ষ্য 
করে অত্র আয়াতসমূহ অবতীর্ণ করেন | এতে মানুষ নিজেদের সংশোধন করে নেয় এবং এ মারাত্মক সামাজিক ব্যাধি হতে ফিরে 
আসে । 4নাসায়ী ও ইবনে মাজাহ! 

খ. অপর এক বর্ণনায় আছে যে, রাসূলে কারীম 23 মদীনায় আগমনের পর দেখলেন যে, সেখানে আবু জুহায়নাহ নামক এক 
ব্যক্তির দু'টি পাল্লা ছিল একটি দ্বারা সে লোকদের থেকে মাল বেশি করে বুঝে নিত এবং অপরটি ছারা লোকদেরকে কম করে 
মেপে দিত। তার এ অসাধু আচরণকে লক্ষ্য করে এ আয়াতগুলো নাজিল হয়৷ 

গ. তবে সঠিক অভিমত হলো, আলোচ্য আয়াতগুলো মক্কা মুকাররামায় মক্কাবাসীদেরকে সতর্ক করে নাজিল হয়। কেননা 
পরকালে বিশ্বাস না করার কারণে মক্কার মুশরিকরা অন্যের নিকট হতে কোনো দ্রব্য গ্রহণ করার সময় বেশি করে মেপে নিত। 
আবার মানুষকে দেওয়ার সময় মাপে ও ওজনে কম দিত ! মোটকথা, দুর্নীতি ও ঠকানো তাদের চরিত্রের অবিচ্ছেদ্য অঙ্গে পরিণত 
হয়েছিল! তাদেরকে শোধরানোর জন্য অত্র আয়াতগুলো অবতীর্ণ হয়। 


28: ৩৮০০ 


৩৪১৮-১৫.0৮৮$5 25007 ৪৭৮ 4৪ : আল্লাহ তা'আলা এ আয়াত কয়টিতে 'মৃত্বাফৃফিফীন' ত 
পরিমাপে ও ওজনে কম প্রদানকারীদের অশুভ পরিণামের প্রতি ইঙ্গিত করেছেন । সুতরাং 61৮8১ 
হিসাব-নিকাশের কথা ভুলে গিয়ে পরিমাপে ও ওজনে কম দেয় তাদের জন্য রয়েছে ধ্বংস তথা জাহান্নামের কঠোর শাস্তি ' 
কেননা তারা অন্যের নিকট হতে পরিমাপ ও ওজন করে নেওয়ার সময় বেশি করে নেয় এবং অনাকে দেওয়ার সময় কম করে 
দেয়। বন্তুত পরকাল ও হিসাব-নিকাশের প্রতি অবিশ্বাসই তাদেরকে এহেন দুর্নীতি ও অনাচারে উদুদ্ধ করে থাকে। 

কুরআান মাজীদের বিভিন্ন জায়গায় মাপে ও ওজনে কম করার তিরস্কার করা হয়েছে এবং সঠিকভাবে বিন্দুমাত্র কমবেশি না' করে 
ওজন বা পরিমাপ করার জন্য তাকিদ করা হয়েছে। সূরা-আল আনআম-এ বলা হয়েছে-“ইনসাফ সহকারে পুরোপুরি পরিমাপ 
কর, ওজন কর । আমি কোনো ব্যক্তিকে তার সামর্থ্যের অতিরিক্ত দায়িতু দেইনি ।” 

পুরা বনী ইসরাঈলে বলা হয়েছে- 'যখন পরিমাপ করবে, পুরামাত্রায় পরিমাপ কর, আর নির্ভুল দীড়িপাল্লায় ওজন কর।” সর" 
আর-রাহমান-এ তাগিদ করা হয়েছে- “ওজনে বাড়াবাড়ি করো না, ঠিক ঠিক ও ইনসাফ সহকারে ওজন কর এবং পাল্লায় 9 
রেখো না)” শুয়াইব জাতির উপর যে অপরাধের জন্য আজাব নাজিল হয়েছিল, তা এই ছিল যে, তাদের মধ্যে ওজনে মাপ কম 
করার রোগ সাধারণভাবে ছড়িয়ে পড়েছিল । হযরত শুয়াইব (আ.) -এর বারংবার উপদেশ নসিহতেও তার জাতি এ উপবাধ 
পরিতাগ করেনি ' 








///.6911./69101.00া 










05১ ছারা উদ্দেশ্য : 43 শব্দটি আরবি ভাষায় কারো ধ্বংস, অনিষ্ট ওম 
পক্ষ হতে যখন এ শব্দ উচ্চারিত হয়, তখন পরিণতি মন্দ হওয়ার নিশ্চয়তার কোনো সন্দেহ থাকে ল্য ; এ আিপনিক 
অর্থ হচ্ছে- ধ্বংস । কেউ কেউ বলেছেন- জাহান্নামের একটি উপত্যকার নাম হচ্ছে 'ওয়াইল।" কুরআন মাজীদের কোনো 
কোনো আয়াতে যেমন- ৩-০১০৮০৩ ১৮০৮৭ এর ব্যাখ্যায় কতিপয় তাফসীরকার অভিমত ব্যক্ত করেছেন যে. এটা দ্বারা 
জাহান্নামের অতিশয় নিকৃষ্ট একটি স্থানের কথা বলা হয়েছে। আমরা কথায় যেরূপ বলে থাকি- ধ্রংস হোক, নিপাত যাক, তেমনি 
আরবি ভাষারও অনিষ্টতা ও ধ্বংস কামনায় ০+/ বলা হয়। আফসোস ও অনুশোচনার অর্থেও এটা বলা হয়। কেননা যাদের 
ধংসকারিতা সম্পর্কে জানা যায় তাদের সম্পর্কেই অনুশোচনা প্রকাশ করা হয়। 

আল্লামা শাওকানী (র.) লিখেন, ০4) ছারা এখানে কঠিন শাস্তি, অথবা স্থয়ং আজাব অথবা কঠিন মন্দকে বুঝানো হয়েছে । 

2 রি ফাতহুল কাদীর] 
54৮1 -এর অর্থ : ০--5৫০5 শব্দটি 4২০০০ শব্দ হতে নির্গত। এর আভিধানিক অর্থ- হীন, তুচ্ছ, ছোট, অপূর্ণ, কম। 
আর আরবি পরিভাষায় বিক্রয়ের সময় ওজনে কম দেওয়া এবং ক্রয়ের সময় ওজনে বেশি আনাকে বলা হয় -£47 আলোচ্য 
শব্দটি বাবে 45 -এর ইসমে ফায়েলের বহুবচন। সৃতরাং এর অর্থ হবে- যারা হাতের সাফাই দেখিয়ে গ্রাহকগণকে কম 
দেয় এবং মেপে আনতে বেশি আনে, অথচ গ্রাহক অথবা বিক্রেতা এর কিছুই জানতে পারে না। মোটকথা, পরিমাপে 
কারুপিকারীদেরকে আরবিতে মুত্বাফফিফীন বলা হয়! 

'তাতৃফীফ' একটি সামাজিক ব্যাধি : ওজনে কারচুপি একটি সামাজিক অপরাধ । কেননা এর দ্বারা মানুষের অলক্ষ্যে তাদের 
সম্পদ চুরি করা হয় এবং বান্দার হক নষ্ট করা হয় | বান্দার হক নষ্ট করা হলে তা বান্দা ব্যতীত আল্লাহ তা'আলারও ক্ষমা করেন 
না। এ কারণেই ইসলাম এ কাজটিকে জঘন্যতম পাপরূপে ঘোষণা দিয়েছে। কুরআন মাজীদের অনেক স্থানেই ওজনে কারচুপি 
নকরা এবং এর ভয়াবহ পরিণাম সম্পর্কে ইশিয়ার করে দেওয়া হয়েছে। যেমন সূরা আল-আন'আমে বলা হয়েছে-ন্যায়-নীতি 
সহকারে পুরোপুরিভাবে মাপ ও ওজন কর, আমি কোনো লোকের উপর তার ক্ষমতার অতিরিক্ত দায়িত্ব চাপাইনি। (১৫২ আয়াত) 
সূরা বনী ইসরাঈলের ৩৫ নম্বর আয়াতে বলা হয়েছে- “যখন পরিমাপ করবে, পুরোমাত্রায় কর এবং নির্ভুল দীড়িপাল্লায় ওজন 
কর" সুরা আর-রাহমানের ৮৯ নম্বর আয়াতে বলা হয়েছে- “ওজনে বাড়াবাড়ি করো না; ঠিক ঠিক ও ন্যায়নীতির সাথে ওজন 
করো এবং পাল্লায় ক্রটি রেখো না ।” হাদীস শরীফেও ওজনে কারছুপির ভয়াবহ পরিণতির কথা উল্লেখ পাওয়া যায়! 

হযরত নাফে" (র.) বলেন, হযরত ইবনে ওমর (রা.) বাজারে দোকানদারদের নিকট দিয়ে গমনকালে তাদেরকে বলতেন, ওগো! 
কর়-বিক্রয়ের ক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলবে ও ওজনে পুরোপুরি আদান-প্রদান করবে, কেননা পরিমাপে কারচুপিকারীগণ 
বিয্নামতের দিন হাশর ময়দানে এত দীর্ঘক্ষণ অবস্থান করবে যে, দেহের ঘাম তাদের মুখ পর্যন্ত উপনীত হবে। হযরত শোয়ায়েব 
(আ.)-এর যুগে ওজনে কারচুপি করার একটি সাধারণ প্রবণতা ছিল। তিনি তার সম্প্রদায়কে এহেন মারাত্মক পাপাচার হতে বিরত 
থাকার জন্য 'বারবার তাকিদ করলেন; ফিত্তু কোনোই লাভ হলো না। এ কারণেই আল্লাহ তা'আলা তার সম্প্রদায়কে সম্পূর্ণরূপে 
ধংস করে দিলেন । সুতরাং ইসলামও এ পাপাচারকে মারাত্মক সামাজিক ব্যাধিরূপে গণ্য করে তা হতে বিরত থাকার আহবান 
জানিয়েছে! ওজনে কম দেওয়া ও মাপে বেশি আনা, অল্প হোক বা বেশি, উভয্বই আল্লাহর ঘোষিত শাস্তির অন্তভক্ত। অল্প হলে এ 
শাস্তির অন্ত্ভু্ত হবে না, বেশি হলে হবে- এমন নয় । বরং কমবেশি সকল ধরনের কারচুপিই এর মধ্যে শামিল। আল্লাহর নিকট 
তওবা করে যথাস্থানে এ হক প্রত্যর্পণ না করা পর্যন্ত এ পাপ ক্ষমা হওয়ার কোনো আশা নেই। এটা মারাত্মক কবীরা গুনাহের 
রযাযতক্ত। কেননা যে সমাজে এর প্রাদুর্ভাব থাকে, সে সমাজের নৈতিক অবক্ষয় যে কত চরমে পৌছে তা বলাই বাহুল্য । সে 
সমাজের ভারসাম্য বিনষ্ট হয় এবং কোনো দিনই উন্নতির শিখরে আরোহণ করতে পারে না। 

হাদীস শরীফে বর্ণিত হয়েছে- রাসূলুললাহ এরই এ সূরাটি তেলাওয়াত করে মদীনাবাসীদেরকে বলেছেন-তোমরা জেনে রাখো, 
পাঁচটি পাপের কারণে পাচটি আজাব নাজিল হয়- ১. সামগ্রিকভাবে অঙ্গীকার ভঙ্গ করলে শক্রদেরকে তাদের উপর প্রবল করা হয়, 
২ ঘৃষ গ্রহণের ফলে দরিদ্রুতা আসে, ৩. যে জাতি ব্যভিচারে লিগ হবে, তাদের প্রতি মৃত্যুর আজাব আসবে, ৪. কোনো জাতি 
শ্াফাত বন্ধ করলে রহমতের বৃষ্টি বন্ধ হয়ে যায়, ৫. পরিমাপে কারচুপি করলে শস্যক্ষেত্ বিনষ্ট হয়ে যায় এবং দুর্ভিক্ষ দেখা 
দয়! আযীষী] ূ 2 

1154" -এর অর্থ ও উদ্দেশ্য : 15054 এটা ৮০৩৪45 02এর সীগাহ। বাবে ১০২3 মাসদার ১০০: মূল অক্ষর 
ইলো (১-৬-এ) জিনসে ৮১৩ ০১৯) 

এ শব্দটি যখন ৮.০ -এর দারা মুতা'আদী হয় তখন এটা অন্যের নিকট হতে ওজন করে নেওয়ার অর্থ প্রদান করে। এ 
মা মুফাস্সিরগণ এখানে '৮৮-কে ৬৮-এর অর্থে করেছেন অর্থাৎ ৮:০3] ৬44০ এখানে ০৩৫ ৮৮এর অর্থে হয়েছে। 
হারবি ভাষায় ৬(:, 8412৫ এবং 4: ৫92% উভয়ভাবে ব্যবহৃত হয়ে থাকে । মোটকথা, তারা যখন অন্যের নিকট হতে 
সত তখন বেশি নিত, আর যখন অন্যদেরকে পরিমাপ করে দিত তখন কম করে দিত। -কুরতুবী! 


///.9811.59101.00 





৩৮০ 

০ এবং 177 

ব্যাপারে মুফাসসিরগণের মধ্যে মতপার্থক্য রয়েছে। 

ক. কোনো কোনো মুফাসসির 1০4৩ এবং 14 -এর মধ্যে ওয়াকৃফ করে পড়েছেন। কেননা উভয়: পূর্ববর্তী 1404 € 
19/-এর মধ্যকার যমীরে মুসভাতির বা উহ্য যমীর হতে 4১ হয়েছে এবং তাকিদ-এর জন্য ব্যবহৃত হয়েছে: 

খ. ইমাম যুজাজ্ (র.) বলেছেন, 1:/.4 ও 1:7,-এর মধ ওয়াকফ করা জায়েজ নেই; বরং -:কে তাদের সাথে যুক্ত করে 
পড়তে হবে 

শেষোক্ত মতটিই এবানে অধিকতর গ্রহণযোগ্য। এমতাবস্থায় লামকে উহ্য মানা হবে। মূল ইবারত হবে -+/1০/:41)1 এবং 

10156 যেমন ৩:০০ বাক্যটি এ ৩৯০:2এর অর্থে হয়ে থাকে। কুরতুবী] 

487 অর্থ কি এবং কেন নেওয়া হয়েছে? : ৬66 শব্দটি $$ হতে ০৮০4 ১5৫ ২১৮৪ ১৮2, ীগাহ, 

এখানে 2 অর্থ ০১34 বা দৃঢ় বিশ্বাস । মূলবক্তব্য এই হবে যে, 611৮5157212 10 54338 

700 ই তা বিস্াসকরে নাঃ যিদ বাস করত তলে অব মাপে কম দিত 

কেউ কেউ বলেন, ১ অর্থ ১5 তথা ধারণা-সন্দেহ বা অনিশ্চয়তা । মূলবক্তবা এই হবে যে, ৬০ সি 

৮০৮০ 10904251250 [755 ৮8৫6 %2% অর্থাৎ যদি তারা পুনরুথানকে দৃঢ় বিশ্বাস না-ই করে, (ধারণ 

তো করতে পারে) তবে তারা কেন ধারণা করে না? ধারণা করলে তো কিছু চিন্তাভাবনা করতে পারত এবং গবেষণা কে 

সতর্কত" অবলম্বন করতে পারত । ফাতহুল কাদীর] 

42,-এর উত্লেখের ভাৎপর্য : এমানে 420, ছারা পরিমাপ ও ওজনে কম প্রদানকারী তথা ০*৫%4-এর দিকে ইঙ্গিত কর 

হয়েছে। অবশ্য ভাদেরকে বুঝানোর জনাই ?-এর উল্লেখ করাই যথেষ্ট ছিল, তথাপি এরপর ৫3$,-কে এ জন্য উল্লেখ কর 

হয়েছে যে, 2: শি ০০৮১৩ বুঝায় না পক্ষান্তরে এ-54-এর ছারা ০০৯ বা নি্দিটকরণ বুঝানো হয়ে থাকে! 

(১50 ছারা উদ্দেশ্য এবং একে 2৮-০  বলার কারণ : এবানে "২:৯৮ ?৮এর ছারা কিয়ামতের দিনকে উদ্দেশ 

করা হয়েছে। একে (:52%% বা মহা দিবস বলার কারণ হচ্ছে- এ দিন সমস্ত মানুষ ও সমস্ত জীবের হিসাব-নিকাশ আল্লাহর 

আদালতে একই সময় গ্রহণ করা হবে এবং শাস্তি ও পুরঙ্কারের গুরুত্বপূর্ণ ফয়সালা করা হবে! 

কেউ কেউ বলেছেন, কিয়ামতের দিনকে মহা দিবস বা বড় দিন এ জন্য বলা হয়েছে যে, উক্ত দিনটি অনেক বড় হবে এবং 

পুনরুথান হিসাব-নিকাশ শাস্তি, বেহেশতবাসীর বেহেশতে প্রবেশ এবং দোজখবাসীর দোজখে প্রবেশ ইত্যাদির মতো বড় ক 

কাজ এদিনে সংঘটিত হবে। : 5525 

কিয়ামতের দিনের ভয়াবহতা : একদিন হযরত ইবনে ওমর রো.) ০:17 তেলাওয়াত করতে করতে ₹7::7. 

এ ০৭,০০৪) পর্যন্ত পৌছে কাদতে কাদতে পড়ে গেলেন। সামনে আর পড়তে পারেননি। তারপর তিনি বললেন 

আমি নবী করীম 222-কে বলতে শুনেছি যে, যেদিন সকল মানুষ প্রভুর সামনে দণ্ডায়মান হবে, সেদিনের পরিমাণ হবে পঞ্চাশ 

হাজার বছরের সমান, সেদিন ঘাম কারো টাখনু গিরা পর্যন্ত, কারো হাটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বক্ষ পর্যন্ত, কারে 

দু'কান পর্যন্ত, এমনকি কেউ কেউ ব্যাঙের ন্যায় ঘামের ভিতর ডুবে যাবে৷ [কুরতুবী] 

হযরত মেকদাদ (রা.) বলেছেন, আমি নিজে হুযূর ভ্ুহ২-এর নিকট হতে শ্রবণ করেছি যে, তিনি ইরশাদ করেছেন, কিয়ামতের 

দিন সৃর্ধ মানুষের অতি নিকটে চলে আসবে এমনকি তা এক মাইলের দূরত্ে থাকবে । 

আহমদ এবং তাবরানী হযরত আনাস (রা.) হতে বর্ণনা করেন যে, তিনি বলেছেন- সৃষ্টির প্রথম দিন থেকে শেষ পর্যন্ত যু 

চেয়ে কঠিন কোনো কষ্ট মানুষ ভোগ করে না। তবে কিয়ামতের দিনের ভয়াবহতার চেয়ে মৃত্যু অনেক সহজ ৷ । কিয়ামতে 

দিনের ভয়াবহ অবস্থায় মানুষের ঘাম হবে আর সে ঘাম মুখের লাগামে রূপান্তরিত হবে । মানুষের দেহ নিঃসৃত এ ঘামের মে 

যদি কেউ নৌকা চালাতে চায় তবে তা চলবে । -নৃরুল কোরআন] 

পক্ষান্তরে আল্লাহর খাটি বান্দাগণ এ ভয়াবহ আজাবে নিপতিত হবেন না; বরং তারা তখন স্বর্ণ নির্মিত আসনে; মেঘের ছায়নতাত 

571৬ মু'মিনদের জন্য সেদিনটি এক ঘণ্টার সমান হবে 

রি 

১:00 55153।1525555 আযমাতে লোকদের দণ্ডায়মান হওয়া ছা কি উদ্দেশ 2: আল্লাহর বাণী 1১৮ 
2:৩0 -এর মধ্যে লোকদের দাড়ানো ছারা কি বুঝানো হয়েছে-এ ব্যাপারে যুফাস্সিরগণ বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন 

ই. সেদিন মানুষ প্রতিফল লাভের উদ্দেশ্যে বা হিসাব নিকাশের উদ্দেশ্যে অথবা ফয়সালার উদ্দেশ্যে দডায়মান হবে। 

খ. কারো মতে, সেদিন মারাত্মক ঘর্মাক্ত অবস্থার (গরম ও ঘর্মের) কারণে দণ্ডায়মান হবে । 

গ. কেউ কেউ বলেছেন, বান্দার হক দেওয়ার জন্য দপ্ায়মান হবে । 

ঘ. কারো কারো মতে, এটা দ্বারা রাসূলগণের দণ্ডায়মান হওয়া উদ্দেশ্য £ বিচার ফয়সালার উদ্দেশ্যে তীরা আল্লাহর সাম 
দণ্ডায়মান হবে , ফাতহুল কাদীর] 


///.6911./69101.00া 
















(০৮৯4 ৮৮৪৮০৪০১৩০ 


পাকি নি 


15; ১৮20 -৮500০৭ তত 


22285715508 575552 
-৯১৯:৯০ ০৪৭। ০5 





০ ৮৩ 5 28 5৫১ 0৩৪৮, 


তি ৫৮2৩5 5 1৩ 


পাপিষ্ঠাদের কর্মলিপি আছে অর্থাৎ 
হলো, শয়তান ও কাফেরদের কর্মলিপি সম্বলিত গ্রন্থ। 
আর কারো মতে তা সপ্তম জনিনের নিন্নে একটি 
স্থানের নাম। যা শয়তান ও তার সহযোগীদের 
অবস্থানক্ষেত্র 


সিজ্জীন সম্বন্ধে তুমি কি জান! সিজ্জীন গ্রন্থটি কি? 


০৯২ (১০ আর্ড দি ৯. এটা চিহিত লিপি মোহরযুক্ত। 


৪ তত 2 


1 


ঠা 
০১৮০ ১৮৮ ০৯9 ০7১০, 


০০ ৫০৮৫৩ 


[িগুলেনা 0 2 208 2৭ ১. 


৮০০১2 


- হও ০ 





৮৮১৮ ০০ 


৬ 17৮৮84 তশ৯ ৮2 


5০৫ ০ তত 





পা তাত 


1 ৮৫৬5 শ+:৯1 1০ ০ ৪৪ 2 
এ ০৫৪ ৪০৮২১] ৫০5 


৮2956535 -16 ১৪. 


সেদিন মন্দ পরিণাম হবে মিথ্যাচারীদের জন্য । 
যারা কর্মফল দিবসকে অসত্যারোপ করে প্রতিফল, 








এটা ০:44 হতে 4 কিংবা এর 501 

আর একে অস্বীকার করে না, কেবলমাত্র প্রত্যেক 
সীমালজ্ঘনকারী সীমা অতিক্রমকারী পাপিষ্ঠ ব্যক্তি 
টা শব্দটি 2552 -এর শব্দ। 

যখন তার নিকট পঠিত হয় আমার আয়াতসমূহ 
কুরআন তখন সে বলে, এটা পূর্ববতীদের রূপকথা 
পুরানো, দিনের গল্প কাহিনী, 7:৮1 শব্দটি পেশ 
যোগে ১১১৪) অথবা যের যোগে 25: 











-এর বহুবচন। 


না. কখনো এরূপ নয় তাদের এ বথার প্রতি অস্বীকার 





ও শাসানো, বরং তাদের অন্তরে জঙ ধরেছে প্রাধান্য 


বিস্তার করে আচ্ছন্ন করেছে তাদের কৃত কর্মসমূহ 
পাপসমূহ কাজেই এটা জঙুতুল্য হয়েছে। 








৮২৪৫৩ £:2$108 ১-৫.০ ১৫. নন অবশ্যই নিশ্চয় তারা তাদের প্রতিপালক হতে 


কুত্তি পু ৬৯৯০ ৮৩র-21৩ ৬৭ 
245352১০৮৮০ লি] 


সেদিন কিয়ামতের দিন অন্তরিত থাকবে সুতরাং তারা 
তাকে দেখবে না। 


///.9811.5101.00 


তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সন্তম ধও [৩০তম পারা] 





০৪ পপ ৮ 
1৮৮7০ ৮৮৮৯1 1৯/৮5 পর্দা? শি ০১৯ ১৬ আভঃপর তারা তো জাহান্নামে প্রবেশ করবে শ্বলন্ত ও 
দাহনকারী আগুনে প্রবেশ করবে। 








৮1:8৩৮এ 


501০0] (১:50 ১522-0% ১৭ অতঃপর বলা হবে তাদেরকে এটাই অর্থাৎ এ শাস্তিই 








(৮৫58এর মহত্রে ই'রাব 344 টৈর্াশির কয়েকটি মহল্পে ই'রাব হতে পারে। 
১. মহল্পে মাজরূর অর্থাৎ পিছনের 24:4-:]-এর সিফাত হিসাবে মাজবর হয়েছে। 

২. অথবা, ০44৫47হতে 4১4 হয়েছে। 

৩. অথবা নতুন বাকা হিসাবে (১/,০:এর মহল্পে আছে। 

৪. অথবা, হিসাবে, ৮১.::-এর মহলে আছে। -রূহল মা'আলী! 


পূর্ববর্তী আয়াতের সাথে যোগসূত্র : পিছনে আল্লাহ তা'আলা মুত্বাফফিফীন তথা মাপে কমবেশি করার প্রবণতা যাদের রয়েছে, 
তাদের ধ্বংসের কথা আলোচনা করেছেন। এখন তাদের পরিণামের সাথে সাথে আহকাম আলোচনা করেছেন। -কাবীর] 
পুনরুথান এবং হিসাব-নিকাশ থেকে যারা সম্পূর্ণ বে-খবর হয়ে মাপে কমবেশি করার মতো অনান্য ঘৃণ্যতম কাজে লিপ্ত, ভাদের 
জনা ইশিয়ারী উচ্চারণ করা হয়েছে। -[রূহুল মাআনী] 

প্রথম ধাপে আল্লাহ তা'আলা মুতাফুফিফীনদের ব্যাখা দিয়েছেন, যারা মাপে কমবেশি করে তাদের নাম রেখেছেন মুত্বাফফিফীন, 
এখানে তাদেরকেই ফুজ্জার বলে আখ্যায়িত করা হয়েছে। মাপে কমবেশি করে তারা ফুজ্জারদের অন্ত্ক্ত হয়েছে। জারাহর 
নিকট তাদের মর্যাদা আছে কিনা বাস্তব জীবনে তাদের অবস্থান কোথায় এবং কিয়ামত অনুষ্ঠিত হলে তাদের অবস্থা কি হবে তর 
আলোচনা শুরু হয়েছে। -যিলাল] 


চে ,£৩৫4%৩ আয়াতের শানে নুযূল : বর্ণিত আছে যে, ওলীদ ইবনে মুগীরাহ ও আবূ জাহল সম্পকে 





উক্ত আয়াতদ্বয় অবতীর্ণ হয়েছে। কেননা, তারা বলত যে, কুরআন তো অতীতের অলীক কাহিনী ব্যতীত আর কিছুই 
এমনকি ওলীদ বলত তোমরা কুরআন না শুনে আমার নিকট একত্রিত হও, আমি তোমাদেরকে কুরআন অপেক্ষা উত্তম কাহিন 
শনাবো।|না উযুবিল্াহ] . 

34এর অর্থ ও উদ্দেশ্য : ১৫ শব্দটি (১/-,5: এর ছারা ধমকি, হুমকি, তিরঙ্কার ও প্রত্যাখ্যান ইত্যাদি বুঝানো হয়। পূ্বব 
বাক্যের ভাবকে অস্বীকার করে ভ€দনা করার উদ্দেশ্যে সাধারণত এটা ব্যবহৃত হয়ে থাকে । 

এখানে স৫-এর ব্যাখ্যায় যুফাস্সিরগণ বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন। 

কাফেররা কুরআন ও রাসূল 223 সম্পর্কে বহ অবাস্থিত কথা বলে বেড়াত । তাদের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলা হয়েছে ছে 
তাদের কথা মোটেই সঠিক নয়; বরং তাদের অন্তরে পাপের কারণে মরিচা পড়ে গেছে বিধায় তারা এরূপ বলে বেড়াচ্ছে? 
কারো মতে, সর শব্দটি এখানে এর অর্থে হয়েছে-০:3_ ০501 5055 8 ০ অর্থাৎ সত্যিই নিংস্ে 
কাফের ও ফাজিরদের আমলনামা সিজ্জীনে রয়েছে! 2 

দুনিয়াতে এ ধরনের অপরাধ করার পর তাদেরকে এমনিই ছেড়ে দেওয়া হবে এবং কোনোদিনই তাদেরকে আল্লাহর সু 
জাবাবদিহি করতে হবে না বলে তাদের মনে যে ধারণা হয়েছে তা আদৌ সত্য ও নির্ভুল নয়। এটা সম্পূর্ণ ভুল ধারণা । 

৩: দ্বারা কি উদ্দেশ্য : আলোচ্য আয়াতগুলোতে ০: দারা কি বুঝানো হয়েছে- এ ব্যাপারে মুফাস্সিরগণের বি 


মতামত রয়েছে । 





///.6911./69101.00া 


পর তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্ত খ: 
হযরত ইবনে আব্বাস রো.) কা'বে আহবার (রা.) -এর নিকট 'পাপীদের আদদনাঘা জজ 
জিড্রাসা করলেন- জাবাবে তিনি বললেন, পাপীদের আত্মা আকাশের দিকে নিয়ে যা ওয়; হয়; কিনু শেপ হণ করতে 
অস্বীকৃতি জানায় । তারপর তাকে তূপৃষ্টে নিয়ে আসা হলে ভূঁ-পৃষ্ঠও তাকে গ্রহণ করতে অস্বীকার করে: আ ৩ঃপর জর্দানের সপ্তম 
স্তরের নিশ্ন দেশে সিজ্জীনে একে রাখা হবে যেখানে ইবলীস ও তার সেনাবাহিনী অবস্থান করে । তারপর পিজ্জীন হত্ত এদের জনা 
পাতলা একখানা চামড়া বা কাগুজে বস্তু বের করে তাতে আমল লেখা হয় এবং সুদৃঢ়ভাবে একটি পাত্রে মোহর করে শয়তানের 
সৈন্যদের নিঙ্নদেশে রাখা হয় | যাতে তারা বুঝতে পারে যে, কিয়ামতের দিন এর বাহক জাহান্নামী হবে। 


কোনো কোনো মুফাস্সির বলেছেন, ৫. অর্থ কয়েদখানা, কারাগার । এমতাবস্থায় এর মর্মার্থ হবে তাদের আমলনামা 


কয়েদখানায় আটক করা হয় বা অত্যন্ত সংকীর্ণ স্থানে রাখা হয় । 


কারো কারো মতে, ৫--9.+ ছারা সপ্তম জমিনের সর্বশেষ স্তরে অবস্থিত একটি পাথরকে বুঝানো হয়েছে। সে পাথরটিকে 

উল্টিয়ে এর তলদেশে কাফেরদের আমলনামা রেখে দেওয়া হয়। 

হযরত ইবনে ওমর (রা.) বলেছেন, সপ্তম জমিনের সর্বশেষ স্তরকে সিজ্জীন বলে, তথায় কাফেরদের আত্মা [মৃত্তুর পর! অবস্থান করে। 

হযরত বারা ইবনে আযিব (রা.) হতে বর্ণিত, নবী করীম 3৫33 ইরশাদ করেছেন, সপ্তম জমিনের সর্বশেষ স্তরের নিচে সিজ্জীন 

অবস্থিত, আর আকাশের উপর আরশের নিঙ্গ দেশে 'ইল্লিয়টান' অবস্থিত । 

কারো কারো মতে, +১%- এটা ০-₹-5 হতে নির্গত ৷ এর মূল অর্থ কয়েদখানা । কুরআনে কারীমে [এরপর] এর যে ব্যাখ্যা 

দেওয়া হয়েছে, তা হতে জানা যায় যে, যে খাতা বইতে দগযোগ্য লোকদের আমলনামা লিখিত হয় তাকেই সিজ্জীন বলা হয়েছে। 

_খাযেন, কুর 

এন্রি রিতা তা রাজন এ নজারিত রাত নুর ন্দারা 

যেভাবে মু'মিনদের রূহ ইল্লিয়টীনে চলে যায়। ঠিক তেমনিভাবে কাফের ও পাপষ্ঠিদের রূহ সিজ্জীনে চলে যায়। রুল কোরআন 

2505 ৩৩ -এর অর্থ : আল্লামা কুরতুবী (র.) বলেন, ৮৮: 42 ৮ম 208] ৮৪০০1 35285 ও কাপড়ে 

নম্বর লাগানোর মতো লিখিত যা ভুলানো যায় না এবং মিটানো যায় না ।' হযরত কাতাদাহ (র:) বলেন, ফুজ্জারদের [পাপীদের] 

একটি সংখ্যা রয়েছে, এ সংখ্যায় কেউ যেমন যোগ করতে পারবে না, তেমনি কমাতেও পারবে না৷ হযরত যাহ্হাক রে.) 

বলেন, /০: হিমইয়ারী ভাষায় ৯: অর্থে ব্যবহৃত হয়। অর্থাৎ (১--:-£ বা মোহর লাগানো অবস্থায়। মূলত -১৮/ অর্থ 

451 বা লিখা । কুরতুবী, কাবীর] 

4৫4০4053555 এর অর্থ : উক্ত আয়াতের দু'টি অর্থ হতে পারে- 

১.উক্ত আয়াতটি পিছনের (-+১.0 514,601 ১4: 22খর সাথে সংশ্লিষ্ট তখন অর্থ হবে- যেদিন সকল মানুষ আল্লাহর 
সামনে দণ্ডায়মান হবে, সেদিন পাপী, আল্লাহর বিধান অস্বীকারকারীদের জন্য ধ্বংস অনিবার্য। . 
২. পিছনের (১4১ শব্দ দারা বুঝা যায় যে, কিয়ামতের দিন তারা হতভাগ্য ও পাপিষ্ঠ হবে। তারপর-ই বলা হয়েছে 2: ১ 
সেদিন (কিয়ামতকে) অস্বীকারকারীর জন্য ধ্বংস নেমে আসবে । -কাবীর] দির 

3554. -এর অর্থ : আল্লামা শাওকানী (র.) বলেন, ৮: ১-:3৮-447 4৯483 ০327 ৮ ৮৪ তা 
ধর অর্থ- পাপী, দৃশ্চরিত্র, অত্যাচারী, পাপে সীমালজনবারী বং পাপকারধের বিতর উপরকরণের মধ্যে লিপত। 

আল্লামা কুরতুবী (র.) বলেন, হক থেকে বিচ্যুত, মানুষের সাথে ব্যবহারে সীমালজভ্ঘনকারী এবং নিজের নফসের সাথে গাদ্দারকে 
224 বলা হয়েছে। আর এমন ব্যক্তিই আল্লাহর নির্দেশ উপেক্ষায় 6251 মহাপাপী। ূ 

আল্লামা সাইয়েদ কুতুব শহীদ (র.) বলেন, সীমালঙ্বন এবং পাপ মানুষকে কিয়ামত অ্বীকারের দিকে হাকিয়ে নিয়ে যায়। 
এমনকি কুরআনের সাথে তারা বেআদবি করতে থাকে এবং বলে, ০:03 2:৮4 ৫1: 2 অর্থাৎ কুরআন মাজীদ তো 
পরানো যুগের কিচ্ছা-কাহিনী ছাড়া আর কিছুই নয়। 

এখনে বর্ণিত দুটি কেরাত : জমহুর কারীগণ দু'টি :5 দিয়ে পড়েছেন। আব্‌ হাইয়াহ, আবৃ সিমাক, আশহারুল উকাইলী 


এবং সুলামী প্রথম £0-এর স্থলে? ০ পড়েছেন। [কুরতুবী] 


১০৭ 4:50 -এর অর্থ : 2:0০ শব্দটি 25৮৫ বা 2052-এর বহুবচন, অর্থ- কিচ্ছা-কাহিনী ই নী। আর ১০ এটা 
ধর বহুবচন, অর্থ- প্রথম, এখানে এর ছারা পূর্ববর্তীগণ উদ্দেশ্য ০6 ৮:৮7 অর্থ_ ০5174৮০১0১৩ 
০: অর্থাৎ এমন কতগুলি গল্প এবং বানানো কথা যা তারা সুন্দর করে সাজিয়েছে। -ফাতহুল কাদীরা 

বেকার মিথ্যা কথার সমষ্টি, পূর্বেকার ইতিকথা, (তোদের বক্তব্য অনুষায়ী) রাসূলুল্লাহ 338 তার সাথীদের সামনে উত্থাপন 
করেছেন। কবীর 















///.6911./69101.00া 





তাফসীরে জালালাইন : আরবি-বাংল্য, সন্ত ২3 [৩৩তম লারা? 


০৮৮১ দ্বারা উদ্দেশ্য : উল্লিখিত ১৪ নশ্বর আয়াতে আল্লাহ তা'আলা মানুষের কৃতকর্মের জাগতিক প্রতিকূলের কথ" 
উল্লেখ করে বলেছেন যে, তারা যে আমার আয়াতসমূহকে পূর্বকালের রূপকাহিনী বলে থাকে এর কারণ হলো তাদের কৃডকর্ষ 
তাদের অন্ত £করণে মরিচা ধরেছে । ফলে তারা আসল তত্ব উপলব্ধি করতে পারছে না এবং অন্তরের গভীরে আমার আয়াত প্রভাব 
বিস্তার করতে পারছে না । পাপাচার ও গুনাহের কারণে মানুষের অভ্তঃকরণে জং ধরে যায় । যার কারণে দীনের দিকে মানুষের মন 
ধাবিত হয় না এবং নেককাজ করতে ইচ্ছা হয় না! এ কারণেই মহানবী 5 অন্তরের জং ও মরিচা পরিষ্কার করার তাকিদ 
দিয়েছেন। কেননা এর দরুন তার মন-যেজাজ ও চিন্তাধারা এমন আচ্ছন্ন হয়ে যায়- কুফর ও সীমালঙত্মনের কাজকেই সে 
মনোম়ুগ্চকর ও ভালো কাজ ভাবতে থাকে ৷ হযরত আবূ হুরায়রা (রা.) হতে বর্ণিত, নবী করীম 233 বলেছেন, 'বান্দা যখন 
কোনো গুনাহের কাজ করে তখন তার অন্তরে একটি রেখাপাত হয় এবং কঠিন দাগ পড়ে! তখন সে গুনাহের দিকে আকৃষ্ট হয় : 
আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা ও তওবা করলে তার অন্তর পরিষ্কার হয়ে যায়! পুনরায় গুনাহ করলে অন্তঃকরণে তা আবার 
অধিকতর গাঢ় ও কঠিন হয়ে পড়ে ৷ এমনকি শেষ পর্যন্ত অন্তরের উপর প্রভাব বিস্তার করে ফেলে! এহেন প্রভাবকেই আল্লাহ 
তা'আলা ৩1, [জং মরিচা] বলে উল্লেখ করেছেন ।” [তিরমিযী] কিছু সংখ্যক তাফসীরকার উপরিউক্ত ৩1 -এর ব্যাব্যায় বলেছেন 
যে, এটা দ্বারা উপর্যুপরি গুনাহ করার কারণে অন্তঃকরণ মরে যাওয়ার কথা বুঝানো হয়েছে। 

কতিপয় তাফসীরকারের মতে, গুনাহের কারণে অন্তঃ্করণে কালো দাগ কাটার কথা বুঝানো হয়েছে! মানুষের অন্তরে যে মরিচা 
ও জং ধরে যায় তা এ কালো দাগের তুলনায় অনেক কঠিন। কেউ কেউ এ অভিমত রেখেছেন যে, উল্লিখিত আয়াতে 31, শব্দ 
ছারা অন্তরের উপর একটি পর্দা ও আবরণ পড়ার কথা বুঝানো হয়েছে, যার ফলে এর গভীরে কোনো কিছু পৌছতে পারে না । 
আর এ অবস্থাকেই অন্তঃকরণ মরে গেছে বলে বুঝানো হয়। 

সারকথা, সব কিছুর মূল হলো অন্তঃকরণ । অন্তঃকরণকে মরিচামুক্ত রাখতে পারলেই তাতে সত্যের আলোক-রেখা পতিত হয় 
এবং এর আলোকে অন্তকরণ উদ্ভাসিত হলে সত্যকে উপলব্ধি করা যায়। ফলে মানুষ আল্লাহর পথের পথিক হয়। এ জন্যই 
মহানবী এ বলেছেন-মানুষের মধ্যে এমন একটি মাংসপিণড রয়েছে, যা পবিত্র ও সজীব থাকলে মানুষের গোটা দেহটিই সুস্থ ও 
সজীব থাকে | আর এর মলিনতার কারণে গোটা দেহটিই খারাপ হয় । এরই নাম হলো অন্তঃকরণ বা কলব। 

বস্তুত এর দারা প্রমাণ হয় যে, অন্ত£করণের সজীবতা ও সুস্থতাই ঈমান ও নেক আমলের পূর্বশর্ত ঈমানদার ও পুণ্যবান হওয়ার 
জন্য অন্তঃকরণকে মরিচামুক্ত ও সুস্থ রাখতে হবে। নবী করীম এ বলেছেন, প্রত্যেকটি বস্তুর পরিফারের যন্ত্র রয়েছে। 
অন্তঃকরণ পরিষ্কারে যন্ত্র হলো আল্লাহর জিকির ।' মহানবী এ্3-এর এ প্রতিশেধকের ব্যবহার দ্বারাই অন্ত£করণকে সজীব ও সুস্থ 
রাখা যায়। 

917 -এর অর্থ :91/ শব্দটি ০3৫ +%,30-এর সীগাহ, বহছ ৫১: ৮০০ ০৯৪ ০0৪ বাবে ০০2 এটা ০৪ হতে 
গৃহীত। অর্থ- মরিচা পড়া, জং ধরা । কেউ কেউ বলেন, $1 অর্থ গুনাহের উপর গুনাহ করা যার কারণে অন্তর কালো হয়ে যায়। 

যব হতে আড়াল থাকার অর্থ : উপরিউক্ত ১৫ নম্বর আয়াতে বলা হয়েছে, মহাবিচারের দিন কাফেরগণ তাদের প্রতিপালকের 
দর্শন হতে আড়ালে থাকবে । তাফসীরকারগণ এ আড়ালে থাকা সম্পর্কে বিভিন্ন উক্তি করেছেন। কারো কারো মতে এর অর্থ 
হলো, সেদিন তাদের আল্লাহর রহমত ও অনুগ্থহ লাভ না করা। অন্যরা বলেছেন, এর অর্থ আল্লাহ সেদিন তাদের দিকে করুণার 
দৃষ্টিপাত করবেন না এবং গুনাহ হতেও পবিত্র করবেন না। কিন্তু অধিকাংশ তাফসীরকারের মত হলো, কাফেরগণ সেদিন 
আল্লাহর দর্শন হতে পর্দার আড়ালে থাকবে এটাই সঠিক ও বিশুদ্ধ কথা৷ -খাযেন] 

কিয়ামতের দিন সমস্ত মানুষ আল্লাহ তা'আলাকে দেখতে পাবে কিনা? : কিয়ামতের দিন সমস্ত মানুষ আল্লাহ তা'আলাকে 
দেখতে পাবে কিনা- এ ব্যাপারে মুফাস্সিরগণের মাঝে মতপার্থক্য রয়েছে । জমহরের মতে, শুধু মু'মিনগণই কিয়ামতের দিন 
আল্লাহকে দেখতে পাবেন । তার দীদার লাভ করতে পারবেন! কেউ কেউ বলেছেন, মু'মিন ও মুনাফিকরা কিয়ামতে আল্লাহ 
তা'আলাকে দেখতে পাবে । কারো কারো মতে, মু'মিন, কাফির ও মুনাফিক সকলেই কিয়ামতের দিন আল্লাহ্‌ তা'আলাকে 
দেখতে পাবে। 

প্রথমোল্ত ঘতটিই এখানে গ্রহণযোগ্য । কেননা হাদীস হতে এটাই জানা যায় । নবী করীম এহ:3 ইরশাদ করেছেন- ৩: 
501 217725 ৮5513556 (৫7৫ অর্থাৎ পূর্ণিমার রাত্রে তোমরা যেরূপ চন্ত্রকে দেখতে পাও, সেব্ুপ কিয়ামতের দিন 
তোমরা আল্লাহ তা-আলাকে দেখতে পাকে। তা ছাড়া আল্লাহর দীদাত্র সর্বাধিক বড় নিয়ামত যা কাফের ও মুনাফিকরা লাভ করতে 
পারেনা: 

হযরত হাসান ব্সরী (রূ.) বলেছেন, সেদিন মু'মিন নেককার বান্দাগণের মধ্যে এবং আল্লাহ তা'আলার মধ্যে যে আড়াল বয়েছে 

তা সরিয়ে দেওয়া হবে । কাফেরদেরকে পর্দার পেছনে ফেলে দেওয়া হবে । কাফেররা সেদিন শুধু যে দীদারে এলাহী থেকে 
বঞ্চিত হবে তাই নয়; বরং তারা কঠোর ও কঠিন শান্তি ভোগ করবে। -নূরুল কোরআন] 


///.6211./59101.00া 





১০7০ ০০০০৮ ক 


৮৫০ 


1420: 5045 54055 


কল ক ০.৯ 


১০ ০285 রি চি 
- ১৮৮৪ 





ডো তত 2৮ ৮৮৮৩ 








শ শিপ ১৯১০৪ ৩০৪ ্ 


পাকি তগ (৪ 
নি ৪ 


পা রাপা ৬ 


বে পা, 


ক হিপ পাঠে) ভিত 


ডে ছে [০০1 ৮৫১০2 





পাত ৩ 


৮:11 ০০৮৮2 23 ৮৮5 


পপ ৩০৩ ৮৫ 
পশলা 





পি পাজ 


1০! ৮৭54৬ 1৮:55:75 395০০ 





পাজি 


নি 


5255 


£ 
৯৮, অবশ্যই নিশ্চিতরূপে পুণ্যবালদের কর্মলিপি অর্থাৎ 


5 


নাত 


$ 


ঈমানের দাবিতে সত্যবাদী মু'সিনগণের আমলনামা 
ইন্রিয়টানের মধ্যে আছে কারো মতে এটা ফেরেশতা 
ও পুণ্যবান মানব ও জিনের সতকর্মাদি লিপিবদ্ধ করার 
গ্রন্থ। আর কারো মতে তা সপ্তম আকাশে আরশের 
নিচে একটি স্থান । 


১৯. তুমি_কি জান! তোমার কি জানা আছে? ইন্লিয়্টান 
সম্বন্ধে ইল্লিয়্টান গ্রন্থটি কি? 


. ২২. তা চিহ্নিত আমলনামা মোহরকৃত। 





২১. সানিধ্যপ্রাপ্তগণ এটা প্রত্যক্ষ করে ফেরেশতাগণের 
মধ্য হতে। 

২২. পুণ্যবানগণ তো স্থাচ্ছন্দ্যে থাকবে বেহেশতে । 

২৩. সুসজ্জিত আসনে বসে সুসজ্জিত গৃহে পাতানো শয্যায় 
বসে তারা অবলোকন করবে তাদেরকে প্রদত্ত 
অনুগ্রহরাজি। 

২৪. তুমি তাদের মুখমওলে স্বাচ্ছন্দ্ের দীপ্তি দেখতে পাবে 
সমৃদ্ধির আনন্দ ও সৌন্দর্য 


২৫ তাদের পান করানো হবে বিশুদ্ধ পানীয় হতে ময়লামুক্ত 
ও বিশুদ্ধ পানীয় যা মোহরকৃত তার পাত্রের মধ্যে, 
তারা ব্যতীত কেউ তার মোহর খুলতে পারবে না। 


২৬ এর সমাপ্তি কন্তুরীর অর্থাৎ এটা পানান্তে তা হতে 
কন্তুরীর সুগন্ধি সুরভিত হবে। আর এ বিষয়ে 
প্রতিযোগীগণ প্রতিযোগিতা করুক সুতরাং আল্লাহর 
আনুগত্যের প্রতি ছুটে যাওয়ার মাধ্যমে তাদের এর 
প্রতি আগ্রহী হওয়া উচিত। 

২৭. আর এর মিশ্রণ হবে এর সঙ্গে যা মিশ্রিত করা হবে 


তাসনীমের এর ব্যাথ্যাস্বরূপ বলা হয়। 








///.62110.//62101.০0া 


লীরে জালালাইন : আরবি-বাংলা, সন্তম যও [৩০তম পারা? 











৮5182 05012508 045 পর ফি এট একটি এব লে ত্য ঠা কার 


৮52 582448 ৬৮:০ হয়েছে যা হতে সান্ধ্য লাভে ধনাগণ 
৮৮5০৮৩ পর এ ১১০৮ পু পান করবে (৫ শব্দটি ৮৫: অর্থে বাবহৃত অথব' 





পূর্ববর্তী আয়াতের সাথে যোগসূত্র : কুরআন শাজীদে সাধারণত যেখানে কাফেরদের অবস্থা সম্পর্কে আলোচনা করা হয়, 
সেখানে পাশাপাশি মুমিনদের অবস্থা সম্পর্কেও আলোকপাত করা হয় ৷ কেননা তুলনামূলক আলোচনার মাধামে একটি বস্তুকে 
পাঠকের নিকট আকর্ষণীয় ও পরিষ্কার করে তুলে ধরা যায়৷ 

পূর্ববর্তী আয়াতগুলোতে কাফেরদের আচরণ ও পরিণাম সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর আলোচ্য আয়াতগুলোতে 
মুমিনগণের অবস্থা ও পরিণতি সম্পর্কে আলোকপাত করা হয়েছে এবং তা অর্জনের জন্য লোকদেরকে উৎসাহিত করা হয়েছে। 


2215ঘারা উদ্দেশ্য : (25 শব্দটি +2 হতে নির্গত, দার বহুবচন । এটা দ্বারা মু'মিন লোকদের আত্মা ও 
আমলনামার অবস্থানকে বুঝানো হয়েছে। 

হযরত বারা (রা.)-এর বর্ণিত হাদীস হতে জানা যায় যে, এটা হচ্ছে সপ্তম আসমানের আরশের নিষ্নদেশের একটি স্থান । 

হযরত ইবনে আব্বাস (রা.) বলেছেন, এটা সবুজ যবরজদ পাথর নির্মত একখানা ফলক, যা আরশের সাথে ঝুলন্ত রয়েছে এবং 
তাতে নেক লোকের আমলনামা লিখিভ আছে। এ ছাড়াও কতিপয় তাফসীরকার হতে এরূপ অভিমতও পাওয়া যায় যে, ইল্লিয়ীন 
দ্বারা মু'মিন লোকদের আমলনামার উচ্চ মর্যাদা এবং তাদের মহাসম্মানের কথা বুঝানো হয়েছে। 

কতিপয়ের মতে, 3+:-05 হলো একটি গ্রন্থের নাম যা ফেরেশতাগণ লিখেছেন। “রুহুল মা"আনী] 

ইমাম কারথী (র.) এবং হযরত কাতাদা (র.) বলেছেন, ইল্লিয়টান হলো আরশের ডান দিকের খুঁটি। 

আতা (র.) হযরত ইবনে আব্বাস (রা.)-এর কথার উদ্ধৃতি দিয়ে বলেন যে, ইন্লিয়টান হলো জান্নাত। 

যাহহাক (র.) -এর মতে, এটা হলো সিদ্রাতুল মুনতাহা ৷ -নুরুল কোরআন] 

25480 1445 এর অর্থ : ৫4 ক্রিয়াটির মূল হলো 7৮4 আর ১৮%: শব্দটি এখানে দুটি অর্থে ব্যবহৃত হতে পারে- 
১. আবলোকন করা; ২. উপস্থিত হওয়া। 

প্রথম অর্থ অনুযায়ী আয়াতের অর্থ হবে- ফেরেশতাগণ পুণ্যবানদের কর্ম বিবরণী অবলোকন বা পাহারা দিতে থাকবে। 

দ্বিতীয় অর্থ অনুসারে পুণ্যবানদের আত্মাসমূহ 3-205-এ উপস্থিত হবে। কেননা 25 তাদের জন্যই নির্ধারণ করা হয়েছে। 
7৮182] কারা : আয়াতে "মুকাররাবৃন' শব্দ দ্বারা কোনো বুজুর্গ ও আল্লাহর একান্ত প্রিয় লোকের কথা বুঝানো হয়নি; বরং 
আরশের নিকটবর্তী এবং এর ব্যবস্থাপনার জন্য যেসব ফেরেশতা নিয়োজিত রয়েছে, তাদের অবলোকনের কথাই আয়াতে উল্লেখ 
করা হয়েছে। যেমন- হাদীসে আছে, হযরত ইবনে আব্বাস (রা.) হযরত কা'আব (রা.)-কে এ আয়াত সম্পর্কে প্রশ্ন করলেন, 
খন তিনি বললেন, মু'মিন ব্যক্তির নিকট যখন মৃত্যু উপস্থিত হয় এবং আল্লাহ্‌র প্রেরিত ফেরেশতাগণও উপস্থিত হয় তখন সে 
ফেরেশভাদের এ শক্তি নেই যে, তারা মৃত্যুকে এক মুহূর্ত বিলম্ব কর বা এক মহুর্ত তাড়াতাড়ি কর, বরং নিদিষ্ট সময়ে রূহ গ্রহণ 
করে রহমতের ফেরেশতাদের কাছে দিয়ে দেয়। তারা তাকে যা দেখানো দরকার তা দেখায়, তারপর তার রূহ নিয়ে আসমানের 
দিকে উঠে যায় । যাবার সময় সকল আসমানের ১:54 তথা নিকটবতীদেরকে সপ্তাকাশ পর্যন্ত জানিয়ে যান। তারপর তার 
তকে তাদের সাঘনে রাখে, (তোমাদের দোয়ার অপেক্ষা করে না।] এবং দোয়া শুরু করে দেয় যে, হে আল্লাহ! এতো তোমার 
বান্দা, তার নাফুস আমরা গ্রহণ করে নিয়ে এসেছি! অতঃপর ভালো যা বলার, তা ফেরেশতাগণ তার জন্য বলতে থাকে- দো 
করতে থাকে ! তারপর বলে আমরা চাই যে, তার আমলনামা আমাদের সামনে পেশ করার জন্য । অতঃপর আল্লাহর পক্ষ হতে 
আরশের নিচে তার আমলনামা পেশ করে খুলে দেওয়া হবে সেখানে তার নাম সুদৃঢ় করে দেওয়া হবে। এমতাবস্থায় 
ফেরেশতাগণ অবলোকন (পাহারাদার হিসাবে দেখবেন) করবেন। এটাই হলো 25201444782 20 হিল মাজনী 
হযরত ওহাব এবং ইবনে ইসহাক (র.) বলেন, ১/£2 কলে হযরত ইসরাফীল (আ.)-কে বুঝানো হয়েছে! যধন মু'মিন কান্তি 
ভালো কাজ করে তখন ফেরেশতাগণ আমলনামা নিয়ে উপরে উঠবে । সে আমলনামার এত আলো ঘে, আকাশ আলোকিত হায় 
যাবে, ঘেমন সূর্যের আলে! জনিনকে আলোকিত করে ফেলে । শেষ পর্যন্ত হযরত ইসরাফীল (আ.)-এর কাছে উপস্থিত হলে তি? 
এর উপর সীল-ঘোহর মেরে দেন । _ফাতভুল কাদীর) 


//.92111./58101.00]া 








০১3 ১ 
বলা হয় না, বরং বাসর গৃহের সঙ্জিত পালক্কের আসনকে 2৫5 / বলা হয়। 
হযরত হাসান বসরী (র.) বলেন, ০131 কি, আমরা এর উদ্দেশ্য এবং ধরন বুঝতে পারিনি । হঠাৎ একদিন ইয়েমেন থেকে 
একজন লোক এসে বলল, £5-£1 হলো বাসর গৃহের খাট বা আসন । শুধু খাটকে 2£-:% বলা হয় না। ফাতহুল কার] 
১:৮৮-এর অর্থ ও উদ্দেশ্য : ১১: এটা বাবে ৮০ হতে ১৮::€)৮১-এর ৮১৪৫ ৫:৯এর শব্দ! ঘাসদার 
০4 মূল অক্ষর (১ - ৬ -০) জিনসে সহীহ। অর্থ- দেখা, নজর করা ইত্যাদি। এখানে ১১. ছারা “কারা কি দেখবে" এ 
রে বুলসের মতপা্য রযেছে। ছারা জালাল উদ মী কে) বলেন ১:/০০211-5:% 
অর্থাৎ মুমিনগণকে যে নিয়ামতরাজি দেওয়া হবে তারা তার দৃশ্যাবলি অবলোকন করতে থাকবে । 
হযরত মুকাতিল (র.) বলেছেন, মুমিনগণ সু-সঙ্জিত আসনে বসে দোজবীদেরকে দেখতে থাকবে । কারো মতে, তাকানো দ্বারা 
ঘুম না হওয়ার কথা বুঝানো হয়েছে। অর্থাৎ তারা শয্যার উপর শয়ন করবেন ঠিকই তবে ঘুমাবেন না । কেননা এ], বলার 
কারণে এ ধারণা হতে পারে যে, খাট তাদের ঘুমানোর জন্য তৈরি করা হয়েছে । সৃতরাং উক্ত ধারণাকে নাকচ করার জন্যই বলা 
হয়েছে "53::5" কাজেই আলোচ্য আয়াত হতে প্রসঙ্গত প্রমাণিত হয়েছে যে, জান্নাতে জান্নাতীগণের নিদ্রা হবে না এবং ন্দ্রার 
প্রয়োজনও হবে না । কারণ সেখানে কোনোরপ ক্রান্তি, শ্রান্তি ও অলসতা থাকবে না। 
হযরত ইকরামা ও মুজাহিদ (র.) বলেন, নেককারগণ তাদের জন্য তৈরি বিভিন্ন মর্যাদাবান বস্তুর প্রতি তাকাবেন। কারো মতে, 
মুমিনগণ একে অপরের প্রতি তাকাবেন, দৃষ্টি বিনিময় করবেন ও কথাবার্তা বলবেন, তারা পরস্পর বিচ্ছিন্ন হবেন না। 
হিরা র্যা রিররে ফাতহুল কাদীর] 
১৬৮৯১ 8৯3 ০ ০৬৪৪ ৬1০ শি : অত্র আয়াতে আল্লাহ তা'আলা আখেরাতে জান্নাতীদেরকে কিরূপ 
পানীয় দিবেন তার বিবরণ দিয়েছেন। তিনি বলেন, জান্নাতীগণকে এমন স্বচ্ছ ও খাঁটি পানীয় (মদ) পান করানো হবে যার পাত্রের 
মুখে মুখবন্ধ করে মোহর এটে দেওয়া হয়েছে। একমাত্র তারা ছাড়া অন্য কেউই তার মুখ খুলতে পারবে না৷ 
৩১৯/-এর অর্থ ও উদ্দেশ্য : ১:৯/-এর অর্থ হলো- মদ। তবে এখানে কি ধরনের মদকে 97৮৮) বলা হয়েছে। এ ব্যাপারে 
মুফাসসিরগণ বিভিন্ন মতামত পোষণ করেছেন। প্রখ্যাত নাহুবিদ খালিল (র.) -এর মতে- ০:01 ৮3৮2) ভির্থাৎ ০২, 
হলো উৎকৃষ্ট শরাব। প্রখ্যাত তাবেয়ী হযরত মুজাহিদ রর.) -এর মতে_ £29০41 -5520172255501 2৯০ ৬৮ 
অর্থাৎ স্বচ্ছ, সাদা ও পুরানো মদকে রাহীকুন বলে। 
ইমাম যুজাজ, আখফাশ, মুবাররাদ ও আবূ উবায়দাহ প্রমুখগণের মতে- 4: ৮৫৫ 3, ০:21 ০5 ৫:৯5) অর্থাৎ রাহীক 
এমন মদকে বলে যার মধ্যে মাতলামী নেই, যা পান করলে নেশা হয় না। 
আল্লামা জালাল উদ্দীন মহল্লী (র.) বলেন- ৫1 (+ 20: অর্থাৎ ময়লা হতে মুক্ত বিশুদ্ধ মদকে রাহীক বলে। 
৮১৯: ১৩১০ ৬45 4758: অর্থাৎ জান্নাতবাসীগণের চেহারাতেই তাদের সুখ, শান্তি ও আনন্দ ফুটে উঠবে । 
হযরত আতা (র.) বলেন, আল্লাহ তা'আলা জান্নাওবাসীগণের চেহারার মাঝে এত নূর, সৌন্দর্য এবং সজীবতা দান করবেন- যা 
কোনো বর্ণনাকারী বর্ণনা করে শেষ করতে পারবে না। হযরত হাসান বসরী (র.) বলেছেন, জান্নাতবাসীগণের মুখমগ্ডলে থাকবে 
সজীবতা, আর অন্তরে থাকবে আনন্দ-উল্লাস। “নূরুল কোরআন] 
০০১4455৯৪০৯ 458 :535 অর্থ- 2৫৯ ০ অর্থাৎ যা ছারা সমাপ্ত করা হয়। অবশ্য সীলমোহরকেও 
755 বলা হয়ে থাকে। কেননা এটা ছারা কোনো বস্তুর সমান্তি পূর্ণতা) ঘোষণা করা হয়ে থাকে । আর এ--৫ অর্থ- কন্তুরী, 
মুগনাতী। 
মুফাস্সিরগণ এখানে এ", 22১2এর কয়েকটি অর্থ উল্লেখ করেছেন 
যেসব পারে সে শরাব থাকবে তার সুখ মোম বা মাটি ছারা বদ্ধ করার পরিবর্তে মিসকের পাত্র দ্বারা মুখবন্ধ করে দেওয়া হবে। এ 
দৃষ্টিতে আয়াতটির তাৎপর্য এই হবে যে, এটা এক অতি উন্নত ও উৎকৃষ্ট মানের শরাব হবে। বর্ণাধারা প্রবহমান শরাব হতে তা 
উত্তম ও উৎকৃষ্ট মানের হবে এবং বেহেশতের সেবকগণ একে মিশকের মুখবন্ধ লাগানো পাত্রে রেখে জান্লাীগণের সন্ধে পেশ করবে। 
অথবা, সে শরাব যখন পানকারীদের কণ্ঠনালী দিয়ে নিচে নামতে শুরু করবে তখন শেষকালে তারা মিশকের সুগস্ধী লাভ করবে। 
শরাব হতে এটা ভিন্নতর এক বিশেষ অনুভূতি সম্পন্ন । কেননা দুনিয়ার মদের বোতল খুলতেই বমি উদ্রেককারী বীভৎস 
এক গন্ধ নাসারক্তরে প্রবেশ করে সমস্ত আতুড়ি ধরে নাড়া দেয়৷ পান করার সময়ও এ দু্ন্ধ পাওয়া যায়। আর কষ্টনালী হতে যখন 
তা নিচে নামতে থাকে, তখন তার তীব্র ঝাঝ মগজে আঘাত হানে। বিশ্বাদের এক দুঃসহ প্রতিক্রিয়া মদ্যপায়ীক মূখ ভঙ্গিতে স্পষ্ট 
সখতে পাওয়া যায়! 





///.6911./69101.00া 





আল্লামা জালাল উদ্দীন মহতী রে.) বলেন, এটা পানান্ডে নিক 
হযরত ইবনে মাসউদ (রা.) বলেন যে. এখানে ০ অর্থ- 


হাটি ারারাকা 

০৬১০৮৪১৮০৮৯। ৮৪০৮০৮০/৬ এ 43 ০৪৪ 5415 নূরু কোরআন 
্ ১১ ৮৩ ৬৮৯০১ 4৩৪ পূর্বোক্ত আয়াতসমূহে আল্লাহ 

বিভিন্ন িয়ামতের উল্লেখ করেছেন, যা তারা পরকালে অর্জন করবে। আর অন আলা মু'মিনগণের 


দ্রুতগতিতে ধাবিত হওয়ার মাধ্যমেই সে অফুরত্ত নিয়ামত লাভ করা স্ভব। " একমাত্র আলতাহর আনুগতোর গতি | 
৩১ ছারা কোন দিকে ইশারা করা হয়েছে? : আল্লাহর বানী- 14); "১ রি 
হয়েছে- এ ব্যাপারে দু'টি সম্ভাবনা রয়েছে। ৪ ৪১ ০১-এর মধ ৫33 বারা কিসের প্রতি ইস্চিত ক 
১. এর দার পূর্ববর্তী 3-৯৮:-এর দিকে ইঙ্গিত করা হয়েছে। অর্থাৎ এরূপ শরাব পান করার 

র জন্য প্রতিযোগিতায় 
২. অথবা, এর ছারা বত সম নিয়তের দিকে ইপারা রা হয়েছে, যা পরকালে মুিনপণ লহ হও 
_ পরকালে যেসব নিয়ামতের অধিকারী হবেন তা লাতের জনা প্রতিযোগিতায় অবতীর্ণ ওযা বাণী ৎ মুমিনগণ 
০০০৮৪ “এক অর্থ ও উদ্দেশ্য : ১৯০৪০এর মধ্যে 45 হরফে আতফ। ০-30553 এটা 4542 , 
সীগাহ, বহছ -9১/০- ২:০৩ ০০7 বাবে ১:32 মূল অক্ষর (--১) জিনসে ৯০ ০ এ ২ এর 
ইমাম বাগাবী(র.) এর মতে, এটা ০--১1০1(উতত নু) হতে গৃহীত অর্থাৎ এমন মূল্যবান বার পরত মাহ অর 
আগ্রহী হয় এবং সকলেই তা পেতে চায়। কেউ কেউ বলেছেন, 752 শব্দটি 22125 -এর অর্থে হয়ে থাকে। অর্থাৎ কোনো 
বস্তু লাত করার জন্য ঝগড়া ও বিরোধে লিপ্ত হওয়া । এটা হতেই এখানে প্রতিযোগিতার অর্থ হয়েছে: 
তাসনীম হারা উদ্দেশ্য : 'তাসনীম'-এর মূল অর্থ হলো- উজ্ততা। অর্থাৎ এ পানীয় জান্নাতের প্রতিটি মলযিল ও কামরায় রাখা 
হবে । কতিপয় তাফসীরকারক বলেছেন, জান্নাতী লোকদের জন্য বিশেষ উন্নতমানের এক প্রকার শরাবের নাম হলো তাসনীম 
হযরত ইবনে মাসউদ ও ইবনে আব্বাসূ রো.) বলেছেন- এ শ্রেণির পানীয় আল্লাহর একান্ত প্রিয়জনদের জন্য নিদিষ্ট । তাতে 
সুগন্ধি পানি মিশিয়ে সাধারণ জান্নাতী লোকগণকে পান করতে দেওয়া হবে! 
কতিপয় তাফসীরকারক তাসনীমের ব্যাখ্যায় বলেছেন যে, এ জলীয় পদার্থটি বায়ুর সাথে তাসমান ও চলমান থাকে। জানা 
লোকদের পানীয় পাত্রগুলোতে পরিমাণ অনুযায়ী স্বাতাবিকতাবেই তা মিশ্রিত হবে। 
আল্লামা বাগাবী (র.) ইউসুফ ইবনে মেহরানের কথার উদ্ধৃতি দিয়ে বলেন যে, ইবনে আব্বাস (রা.)-কে তাসনীমের ব্যাখ্যা 
জিজ্ঞাসা করা হলে তিনি বুললেন, এটি সে অজানা বিষয়ের অনাতম, যা সম্পর্কে আল্লাহ তা'আলা ইরশাদ করেছেন-:)-০১০ 
তণ মু ১০০9 (০,৫75 নুরুল কোরআন] 
মোটকথা, তাসনীম মনমাতানো এক প্রকার অতিশয় সুগন্ধি জলীয় পদার্থ, যা জান্নাতী লোকদের পানীতে মিশিয়ে তাদেরকে পান 
করতে দেওয়া হবে । আর আল্লাহর নৈকট্যধনা বান্দাদেরকে কোনো কিছুর সাথে না মিশিয়েই পান করতে দেওয়া হবে! 
৩০০ শব্দটি মানসূব হওয়ার কারণ : (৫: শব্দটি 2 হিসাবে মানসূব (০১ ০4- ৯:৮০) হয়েছে মূলবাকা 
এডাবে হবে (5 (4 ইমাম যুজাজ বলেন). হিসাবে মানসুব হয়েছে। 
ইমাম আখফাশ (র.) বলেন, 5১:45 দ্বারা মানসূব হয়েছে। মূলে ছিল ৮ ০৮১1 টি 
ইমাম ফা (৫) বলেন, ১০ করুক (১৪ মনসুষ হযেছে। কেননা ০5 শমটি (৯4 ঘলদার হযে ৬ চা 
(754-এর ডর অর্থ : কেউ কেউ বলেন, (৫-এর : অতিরিক্ত । মূলবাক্য এভাবে হবে 4৮ এ 
কারো মতে, অর্থ ১4 অর্থাৎ 4:452:52 অথবা, ০০: অর্থ 3১5. অথাৎ পরভৃতি লাত করবে, তখন “এ ৭. 


ঠিক-ই হবে। অর্থাৎ 3১:52:0 এ 9722 ই 
৪ ৮:.8:442৮ ৮৫5 কাদীর, রূহুল মা'আনী] 
অথবা, (4 -এর 31:22 উহ্য আছে । মূলবাক্য এভাবে হবে যে, (09-০৮ 2ফাতছ রান 


//.9211./58101.00]া 


৩৮৯ 





৮৮:১১৫৯ ৩৮ লা, শা ২৯. নি যেমন, আবু জাহল প্রমুখ । তারা 











191 ৫৮1০501০৮৮৩ তো যারা ঈমান আনয়ন করেছে যেমন আম্মার (রা.), 
০ ” বিলাল (রা.) প্রমুখ । তাদের প্রতি উপহাস করত 





৮441 217421 ৩১৫২২ ৮৯৯৮৯০১ তাদের প্রতি ব্দ্রীপকরণার্থে। 


লহঠপ। পলা 


17/215582 ঠা দি 11) .1. ৩০. আর যখন তারা অতিক্রম করত অর্থাৎ মু'মিনগণ 
তাদের পাশ দিয়ে, তখন তারা বাকা চোখে ইশারা 








০0 ০11৩৮দ লও করত। অর্থাৎ অপরাধী কাফেরগণ যু'মিনদের প্রতি 
০ চোখের পাতা ও ভর দ্বারা ইশারা করে বিদ্ধপ করত। 


. আর যখন প্রত্যাবর্তন করত ফিরে আসত তাদের 
রি স্বজনের নিকট, তখন তারা উৎফুল্ল হয়ে প্রত্যাবর্তন 
পলিপ করত ০১ $ শব্দটি অন্য কেরাতে ০-:4% পঠিত 














০:5-0১5 হয়েছে। অর্থাৎ সবিশ্বয়ে মুমিনদের আলোচনা করে । 
রে তারি ₹ ৩২. আর যখন তারা এদেরকে মুমিনগণকে দেখত তখন 
০১৯ 011 ০১০৮০] 1737 1১1). তারা বলত, এরাই তো পথভষ্ট মুহাম্মদ 2233 -এর 
।174 17882 25৮ ৮৭৫০৭ তাও প্রতি তারা ঈমান আনয়ন করার কারণে, আল্লাহ 
-ঞ] রি 2 ১১৮৮০০২০৮০৬ তা'আলা বলেন, 


৮) ৮ এ তল ঠে তি তত রি ততটি ৪ পার্ট 


11১1 0105, ₹1 ৩৩. তাদেরকে তো প্রেরণ করা হয়নি অর্থাৎ 
কাফেরদেরকে তাদের উপর মু'মিনদের উপর 


ত্ত্াবধায়ক করে মুসলমানগণ ও তাদের আমলের 















০748 তত্বাবধান করার জন্য, যে জন্য তারা মুসলমানদেরকে 
(৮5 51095 ৮ তাদের ধারণায় মঙ্গলের প্রতি ফিরিয়ে আনবে। 
2 ৮৫ ৩৪. অতএব, আজ অর্থাৎ কিয়ামতের দিন মুমিনগণ 
রিনা দন 


৫০) 


৮১৮৪4৮০৪৪০৪ +০ ৩৫. সুসজ্জিত আসনে উপবিষ্ট হয়ে বেহেশতে তারা 


অবলোকন করবে তাদের অবস্থান হতে 





2৩ রি 
১৮870 ১4০0০1৮02 কাফেরদেরকে শাস্তি প্রদান করা হচ্ছে। তখন তারাও 
40৫০৮০০৫150 কাফেরদের প্রতি উপহাস করবে, যেমন দুনিয়াতে 
০81১7 কাফেরগণ মু'মিনদের প্রতি উপহাস করেছিল । 






পারে ৩৬. প্রতিফল প্রদান করা হলো তো? শাস্তি পেল 
৮৮৫46 41 রি ১৮ শি রিনি পডির, রঃ . 


পতিত তত 





///.9911.5101.00 





করেছেন। এবন কাফের-কুরাইশদের কতিপয় লোকের কিছু কিছু খারা পুরষ্কারের 
প কাজের 
দুনিয়ার জীবনে মু'ষিনদের সাথে তথা রাসূলুল্লাহ 25-এর সাথে করেছিল। উদাহরণ লেশ ফরেছেন। যেগুলো ভা 


আয়াতশুলোর শানে নুযূল : 


৯. বর্িত আছে যে, একদা হযরত আলী (রা.) ও তীর সাথে একদল সাহাবী 
- র মক্কার কাফেরদের এক 
করলে তখন ভার রিনদের দেখে উপহাস করেছিল হতরত আলী ()ও সার দি কত 
পৌছার পূর্বেই আয়াত নাজিল হয়ে গেল (০১537 3 হুল মা'আলী] 2৮৮০, 

২ বর্ণিত আছে যে, হযরত আলী রো.) কয়েকজন যু িনসহ আসছিলেন, তব মনাকিকগণ ভাদেরকে নিযে উপ হাসি 
এবং 


অতঃপর সকলে মিলে কিছুক্ষণ হাসি-ঠা্টা করল । মুমিনগণ রুলের দরে লৌছা রই মদ 
জা 22752090420 পপ 
জাহল ওয়ালীদ ইবনে ুগীরা, আস ইবনে ওযায়েল, উকবা ইবনে আহী মুত, আসওয়াদ ইবনে আবদে ইয়া, আস ইবনে 
হিশাম এবং নযর ইবনে হারিছ। এরা মু'মিনদের নিয় বিভিন্ন রকমের উপহাস করত 4রহল মা'আনী কুরতৃহী ? 


ছয় 555 ছারা উদ্দেশ্য : উপরোরিখিত কাফেরণণ বীদের নিয়ে উপহাস করত, দ্র করত, রই দ্বিতীয়: 
অর্থাৎ ০০-1১-4195 2চএর মধ্যে উল্লিখিত ০৮8 দ্বারা উদ্দেশ্য । কেননা তীরা ছিলেন সমাজে গরিব । যেমন 
আম্মার, সোহাইব, খাব্বাব, বিলাল প্রমুখ-সাহাবীগণ। -[বূহুল মা*আনী] 
০৬১০-১৩+21385193 ৮4৮2৫ 44558 : আর যখন কাফির- মুশরিকরা যু'মিনগণের নিকট দিয়ে যেত তখন 
তারা ঠাট্া-বিদ্রুপ করার নিমিত্তে চোখের জ ও পাতা দ্বারা মুমিনদের প্রতি ইঙ্গিত করত। 

কেউ কেউ বলেছেন, তারা একে অপরকে চোখের পাতা দিয়ে ইশারা করত। 

কারো কারো মতে, মু'মিনগণকে ইসলাম গ্রহণ করার কারণে লজ্জা দেওয়ার উদ্দেশ্যে তারা এরূপ করত। 

মু'মিনগণকে দেখা মাত্রই তারা বলাবলি শুরু করত যে, এ লোকগুলোর প্রতি তাকাও, তারা দুনিয়ার সৃখ-সম্ভোগ ছেড়ে দিয় 
নিজেদেরকে কষ্ট দিচ্ছে। আর পরকালের ছওয়াব পাওয়ার আশায় তারা এক আশ্চর্যজনক জীবন-যাপন করছে, তারা নিজেদেরকে 
ধ্বংস করে দিয়েছে। 

কাফেররা মু'মিনগণের সাথে কিভাবে ঠাষ্টা-বিদ্রুপ করত : কাফেররা মুমিনগণকে বিভিন্নভাবে উপহাস ও ঠাট্টা-বিদ্র 
করত । কোনো কোনো সময় তারা মু'মিনগণকে দেখামাত্র অষ্রহাসিতে ফেটে পড়ত কোনো কোনো সময় তারা মু'মিনগণের 
নিকট দিয়ে চলে যাওয়ার সময় তাদের দিকে তাকিয়ে নিজেরা পরম্পরে বিদ্রীপের ভঙ্গিতে চোখ টিপাটিপি করত । তারা পরল্পারে 
বলাবনি করত যে. এরা ফতইনা নির্বোধ পরকালের ছওয়াবের আশায় তার দুয়ার সম ুখ-সযোগকে চপ করে সেই 
আবার তারা নিজেদের পরিবার-পরিজনের কাছে গিয়ে বলত আজ এক মুসলমানের সঙ্গে খুবই বিদরপ-কৌতুক করে এক 
লোকটাকে একদম অপহান করে ছেড়েছি। এদের মতো বিভ্রান্ত ও পাগল আর হয় না। পরকালে কোথায় কি পাবে তার ? ্ 
পড় দুনিয়ার সমস্ত ভোগ-বিলাসকে বর্জন করে দিয়েছে । একমাত্র কাৎানহীন লোকদের পক্ষেই এপ কাজ করা 
যু'মিনগণ পরকালে কিভাবে কাফেরদেরকে উপহাস করবে? : কাফেররা দুনিয়াতে মা 
মুমিনগণ পরকালে তাদের নিকট হতে এর প্রতিশোধ গ্রহণ করবেন আর তা এভাবে যে, মু মিনগ' 

সুসজ্ভিত আসনে সমাসীন থাকবেন । দেখান থেকে তারা দেখতে পাবেন যে |জাহান্নামে] দোজখীদেরকে 


///.9811.5101.00 






জিজ্ঞাসা করবেন যে, তোমরা তোমাদের কর্মফল হাতেনাতে বুঝে পেয়েছ তো? অথচ তখন আমানের কথ 
করনি; বরং উল্টো আমাদেরকেই উপহাস করেছিলে, পথভ্রষ্ট বলেছিলে ৷ আজ আজাবের স্বাদ গ্রহণ করু। 


2: -এর অর্থ : ৩০০৫৪ শব্দটি +৪০৫-এর বহুবচন । অর্থ- আনন্দ ভোগ করা, স্বাদ নেওয়া, আয়াতে 14:20 ফেলে 
যর হতে ৮4৪ হাল হয়েছে। পূর্ণ আয়াতের অর্থ হলো- “তারা একথা চিন্তা করতে করতে ফিরুত যে, আজ তো বড্ড 
মঙ্গা পেলাম । আমি আজ অমুক মুসলিমের প্রতি ঠীস্্া ও বিদ্ুপাত্বক শব্দ উচ্চারণ করে এবং অপমানকর কথা বলে বড় আনন্দ 
লাত করেছি। 


সাত ৮ ত পথ 


0751 9৯৯ 41915559) 1915" ৬০০ 443 : উক্ত আয়াতের দুটি অর্থ হতে পারে- 
১.1%5এর ০৩ কাফেরগণ আর +/ হলো মুসলিমগণ ৷ তখন অর্থ হবে- কাফেরগণ যখন মুসলিমগণকে দেখবে তখন 
বলবে, এদের বুদ্ধি-শুদ্ধি আর কাগু-জ্ঞান বলতে কিছুই নেই! এরা দুনিয়ার আনন্দ-ফুর্তি, স্বার্থ, সুখ ও স্কাদ-আস্বাদন হতে 
নিজেদেরকে বঞ্চিত করে রেখেছে এবং সব রকমের বিপদ মসিবতের ঝুঁকি মাথায় নিয়ে আছে। ফাতহুল কাদীর] 
২1/0-এর ০০3 মুমিনগণ, আর ১4 হলো কাফেরগণ। অর্থাৎ মুমিনগণ যখন কাফেরদেরকে দেখবে তখন বলবে যে, এরা 
পরকালের অনন্ত জীবনের সুখ-সন্তোগ ছেড়ে দুনিয়ার ক্ষণস্থায়ী আরামে ডুবে রয়েছে। তবে প্রথম অর্থই উত্তম! 
4ঁফাতহুল কাদীর] 
১৮৮০৬ (4515 1955 0৪ আয়াতের উদ্দেশ্য : এ আয়াতে মুসলিমদেরকে ঠাট্টা-ব্দ্রুপ ও অপমানকারীদের জন্য খুবই 
শিক্ষাপ্রদ শাসনবাণী উচ্চারণ করা হয়েছে। এর তাৎপর্য এই যে, মুসলিমরা যা কিছু বিশ্বাস করে ও যেসবের প্রতি ঈমান এনেছে- 
যদি ধরেও নেওয়া হয় যে, তা সবই ভুল ও ভিত্তিহীন, তবুও প্রশ্ন হলো যে, তাতে তোমাদের কি ক্ষতি হচ্ছে? তারা তো রাসূলের 
বিধানকে সত্য মনে করেছে এবং সে অনুযায়ী একটি বিশেষ নৈতিক আচরণ অবলম্বন করেছে। এমতাবস্থায় তোমাদের সাথে 
যারা ঝগড়ায় লিপ্ত হয় না, তোমরা কেন গায়ে পড়ে তাদের সাথে ঝগড়া করতে চাচ্ছ। যারা তোমাদের কোনোরূপ কষ্ট দেয় না- 
কোনো অসুবিধার সৃষ্টি করে না, তোমরা কেন শুধু শুধু তাদের কষ্ট দাও ? আল্লাহ তো তোমাদেরকে তাদের উপর ফৌজদারী 
ক্ষমতাসহ নিযৃক্ত করেননি । 
4১৫০4৭০১১৫৫ ০ ৬৮25 এত্ত : হযরত আবূ সালেহ রে.) বলেন, কাফেররা যখন দোজখে থাকবে তখন 
দোজখের দরজা উন্মুক্ত করে তাদেরকে বলা হবে যে, বের হয়ে যাও। দরজা খোলা দেখে তারা বের হওয়ার জন্য এগিয়ে 
আসবে। আর মুমিনগণ জান্নাত থেকেই এ দৃশ্য প্রত্যক্ষ করবে। কাফেররা যখন দোজখের দরজা পর্যন্ত আসবে, তখন হঠাৎ 
দোজখের সকল দরজা বন্ধ করে দেওয়া হবে, তখন মুমিনগণ কাফেরদের অবস্থা দেখে হাসতে থাকবে । যেমন, কাফেররা 
দুনিয়াতে মুসলমানদেরকে দেখে হাসত । 
হযরত কা'ব রে.) বলেছেন, জান্নাত ও দোজখের মধ্যে কিছু জানালা থাকবে । কোনো মু'মিন যখন তার দুনিয়ার জীবনের শক্রকে 
দেখতে ইচ্ছা করবে, তখন সে জানালা দিয়ে দোজখের দিকে তাকাবে এবং কাফেরদের কঠিন আজাবে বিপদগ্রস্ত অবস্থায় 
সিখতে পাবে । নূরুল কোরআন] , 
১০০ এ০ ৫ -এর অর্থ : এ বাক্যটি পিছনের ১ ৫5-এর ফায়েল হতে ১. হয়েছে। অতএব, অর্থ হবে- 
যু'মিনগণ কাফেরদের নিয়ে হাসতে থাকবে, এমন অবস্থায় যে, তারা তাদেরকে এবং তাদের কঠিন শাস্তির অবস্থা অবলোকন 
করতে থাকবে । বলা হয়েছে যে, কাফ্ষেরদের জন্য বেহেশতের একটি দরজা খুলে দেওয়া হবে । অতঃপর বলা হবে যে, আস, 
আাস। যখন তারা দরজা পর্যন্ত পৌছবে তখন দরজা বন্ধ করে দেওয়া হবে । এভাবে কয়েকবার করা হবে । শেষ পর্যন্ত তারা আর 
আসবে না। মুমিনগণ তখন তাদের নিয়ে হাসবেন। কেননা দুনিয়াতে তারা মু'মিনদের নিয়ে হেসেছিল। এটা তাদের একটি 
শুতিদান। -রূুহুল মা'আনী] 











তোদকা কর্প্তি 





///.6211./59101.00া 





জালালাইন : আব্রবি-বাংলা, সপ্তম খণ্ড [৩০তম পারা? 





সূরাটির নামকরণে কারণ : এ সূরার নাম প্রথম আয়াতে উল্লিখিত 4 ১৭1 শব্দ হতে গ্রহণ করা হয়েছে। এর অর্থ- বিদ্ৎ -? 
হওয়া। অর্ধ কিয়ামতের দিন ভায়া হুম আকাশ বর্ণ হযে যাবে । আকাশ দীর্ঘ হার কথা হারাই সয়া জাগি ওক 1 
করা হয়েছে! এতে ২৫টি আয়াত, ১০৯টি বাক্য এবং ৭৩০ টি অক্ষর রয়েছে। 

সূরাটি অবতীর্ণের সময়কাল : এ সূরাটি মন্ধায় অবতীর্ণ ইসলামি যুগের প্রথম দিকের সূরা । যদিও অবভীর্ণের সঠিক সময় কন 

ছিল, তা জানা যায় না, তবে সূরার আলোচা বিষয়াদি হতে প্রমাণ হয় যে, তখনো মন্তায় ইসলামের প্রকাশ্য বিরোধিতা শুরু হয় নি: 

বরং কুরআনকে মিথ্যা জানা হতো এবং মৃত্যুর পর পুনরুজ্জীবিত হওয়া, হাশর-নশর, হিসাব-নিকাশ ইত্যাদিকে অস্বীকার কর 

হাতো । সম্ভবত এ সময়ই কিয়ামতের অনিবার্ধতা এবং হাশর-নশর ও হিসাব-নিকাশের অবশ্যন্তাবিতা অবহিত করানোর জন্য এ 

সূরা অবতীর্ণ হয় 

স্রাটির আলোচ্য বিষয় ও মুলকথা : কিয়ামত ও পরকালই এর মূল আলোচা বিষয়। প্রথম পাচটি আয়াতে শুধু কিয়ামতের 

পরিস্থিতির কথাই বলা হয়নি; বরং এটা যে- নিঃসন্দেহে সত্য ও অবধারিত, তার যুক্তিও দেওয়া হয়েছে। কিয়ামতের পরিস্থিতি 
বর্ণনা প্রসঙ্গে বলা হয়েছে- সেদিন আকাশ ফেটে যাবে, জমিন সম্প্রসারিত করে সমতল প্রান্তর বানিয়ে দেওয়া হবে । মাটির গর্তে 
যা কিছু লুকায়িত রয়েছে (মৃত মানুষের দেহাবশেষ এবং তাদের আমলের প্রমাণাদি) তা সবই বাহিরে নিক্ষিপ্ত হবে। শেষ পর্যন্ত 
সেখানে কিছুই থাকবে না। এর প্রমাণ স্বরূপ বলা হয়েছে যে, আকাশ ও জমিনের প্রতি এটাই হবে আল্লাহর নির্দেশ। আর উত়ই 
যেহেতু আল্লাহর সৃষ্ট, এ জন্য তার নির্দেশের বিরোধিতা বা অমান্য করা তাদের পক্ষে সম্ভব হবে না 

অতঃপর ৬ - ১৯ পর্যন্ত থেকে আয়াতে বলা হয়েছে যে, মানুষের মধ্যে এর চেতন! থাকুক আর নাই থাকুক- আল্লাহর সম্মুখে 
উপস্থিত হওয়ার দিকে তারা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তীবব গতিতে গমন করছে! অতঃপর সব মানুষ দু'ভাগে বিতক্ত হয় 
পড়বে। 

এক ভাগের লোকদের ডান হাতে তাদের আমলনামা দেওয়া হবে এবং কোনোরূপ কঠিন হিসাব-নিকাশ ছাড়াই তাদেরকে কষ" 
করা হবে। দ্বিতীয় ভাগের লোকদের আমলনামা তাদের পিছনের দিক হতে সামনে ফেলে দেওয়া হবে। এ অবস্থায় যে 
কোনোতাবে তাদের মৃত্যু আসুক, ভাই হবে তাদের মনের একমাত্র কামনা । কিন্তু মৃত্যু তো নেই, তাদেরকে জাহান্নামে নিচ্ছে 
করা হবে। তারা যেহেতু দুনিয়াতে এক বড় ভুল ধারণার বশবর্তী হয়ে পড়েছিল। তারা মনে করে বসেছিল যে, জাওয়াবদিহথির 
জন্য কখনই আল্লাহ্‌র সম্মুখে হাজির হতে হবে না । তাদের উক্ত রূপ পরিণাম হবে ঠিক এ কারণেই । কেননা আল্লাহ তো তাদের 
সব আমলই দেখছিলেন । তাদের আমলের ব্যাপারে জিজ্ঞাসাবাদ হতে তাদেরকে অব্যাহতি দেওয়ার তো কোনোই কারণ নেই 

দুনিয়ার জীবন হতে পারকালের শাস্তি ও পুরস্কার পর্যন্ত প্রতিটি স্তরে ও পর্যায়ে তাদের উপস্থিতি সন্দেহাতীত ব্যাপারো সূর্যাস্তের পর 
রউীন উদার উদর, দিনের অবসানে রাত্রের আগমন, এতে মানুষ ও গৃহপালিত চুতম্পদ জন্তুপ্তলোর নিজ নিজ আশ্রয়ে ফিরে আল 
এবং চন্তরের প্রথম হাসুলির আকার হতে ক্রমবৃদ্ধি পেয়ে পূর্ণ চন্দ্রের রূপ লাভ যতটা নির্ভুল ও সন্দেহাতীত, এ ব্যাপারটি ও রক 
তেমনই নিশ্চিত । 

যেসব কাফের কুরআন মাজীদ শুনে আল্লাহর নিকট অবনত হওয়ার পরিবর্তে উল্টো তাকেই মিথ্যা মনে করে সে কাফেরদেরবে 


শেষের আয়াতে মর্মান্তিক দুঃসংবাদ দেওয়া হয়েছে! পক্ষান্তরে যারা ঈমান আনয়ন করে নেকআমল গ্রহণ করে তাদেরবে 
অপরিমিত সুফল দানের সুসংবাদ দেওয়া হয়েছে। 


///.92111./58101.00]া 


৩৯৩, 


70 কল হু, শট 
5281 সূরা আল-ইনশিকাকৃ মক্কায় অবহ্ঠীর্ তি 


োনিত্র বিজি /1 4 : ২৩ বা ২৫ জয়াতবিশিষ্ট 




















টি 


৮৮ ০০ 20) 25 
পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি 





৮৮ 2 


৮598011211১. যখন আকাশ বিদীর্ণ হবে। 










৪0. ৩৬০ 


0০53৮১০০০৮৪ ১ ২. আর শ্রবণ করবে ও মান্য করবে শুনবে ও ফেটে 
পট ৬ পা পার ০৯০3 


| রি ৫ যাওয়ার আদেশ পালন করবে তার প্রতিপালকের 
্ রি ্ তে আদেশ এবং এটাই তার করণীয় অর্থাৎ শ্রবণ করা ও 


-০-৮৮ মান্য করাই তার করণীয়। 


(4৮757৮০1415 0881115 4" ৬ আর বধ পৃথিরীকে সাুসারিও জরা হবে এনা তা 

জকি ৩3. চি টি রে বৃদ্ধি করা হবে, যেমন, চামড়াকে টেনে দীর্ঘ করা 

১৯ 2920. 025 5 জি হয়। আর তার উপর কোনো দালান-কোঠা ও পাহাড় 
প 8 1৩০০) 5 শা পর থাকবে না। 

১১৮ ০৭1০০) 2 (25 ৮৩০০১ -৫ ৪. আর সে নিক্ষেপ করবে, যা কিছু তার অভ্যন্তরে 
আছে মৃতগণকে এর উপরিভাগের প্রতি, আর সে 
শন্যগর্ভ হবে এগুলো হতে। 

.০ ৫. আর শ্রবণ ও মান্য করবে এ আদেশ শ্রবণ করে 

০০:০৯, ০০৬৬ প্রতিপালন করবে তাদের প্রতিপালকের আদেশ । আর 

০55055025464550 555 এটাই তার করণীয় এ সব কিছুই কিয়ামতের দিন 


নানি সংঘটিত হবে! 1] এবং ততপ্রতি যা কিছু আতফ করা 
০১০৮০ (৬212-4৮-2৮ 0125, হয়েছে, সমুদয়ের জওয়াব উহ্য রয়েছে। পরবর্তী 


545 


১০০০১ 31230555558585555 বক্তব্য তার প্রতি নির্দেশ করছে। উহ্য বক্তব্যটি 
টে এরূপ 2525551 ০) মানুষ তার কৃতকর্মের 
ডিন [০০ 























রিনার নিারিরাোরিতে ফল ভোগ করবে । 
৩১৫৩ ম5-1১-8 ভিসন .শ ৬. হে মানুষ! নিশ্চয় তুমি সাধনাকারী তোমার কাজে চেষ্টা 
প্রা পল সাধনাকারী তোমার প্রতিপালকের সাক্ষাৎ পযন্ত আর 





০3652058025. ১০৪) প1এ৪ তা হলো মৃত্যু, কঠোর সাধনা, অনন্তর তুমি ভার 


25055584594555 552 ও 55855 সাক্ষাৎ প্রাপ্ত হবে। অর্থাৎ কিয়ামতের দিন তোমার 


পপ ৩০০ উল্লিখিত ভালো-মন্দ আমলের সাক্ষাৎপ্রাপ্ত হবে। 
2089 


///.99111./58101.00]া 





৩৯৪ তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, স্তম যও [৩০তম পানা] 


45384%থর মহত্রে ই'রাব : 

৯ ৪9৫ শব্দটি ৫৫-এর উপর আতফ হতে পারে । অতএব, এটা মহক্পে 03) তে আছে। 
২, উহ মুবতাদার খবর হতে পারে । অর্থাৎ 4:7১. ০73 এখানেও ০১, -এর অবস্থায় রয়েছে! 
৩. কারো মতে, 4:57 শব্দটি | -এর জবাব । 


[প্রাসঙ্গিক আতাচলা] 
পূর্বের সাথে বর্তমান সূরার যোগসূত্র : পূর্ববর্তী সূরার মতো বর্তমান সূরাতেও প্রতিদান ও প্রতিফলের আলোচনা অব্যাহত 
রয়েছে। অতএব, পূর্ববর্তী সূরার সাথে বর্তমান সূরা পূর্ণভাবে সম্পর্কিত। 
পিছনের কয়েকটি সূরায় বৈষয়িক দুনিয়ার সৃষ্টবত্তুর পরিবর্তন এবং ধ্বংসের কথা আলোচিত হয়েছে! বর্তমান সূরাতে একই 
আলোচনা শুরু হয়েছে, তবে একটি সূক্ষ্ম এবং শিক্ষণীয় পার্থকা বিদামান রয়েছে। তা হচ্ছে-আসমান-জমিন যে সম্পূর্ণভাবে 
আল্লাহর অনুগত, তারই সামনে বিনয়ী, এ সূরায় তা প্রস্ছুটিত হয়ে উঠেছে। -[ধিলাল] 
582050180৩5 445 : কিয়ামতের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তা'আলা ইরশাদ করেছেন, সেদিন আকাশ দীর্-বিদী্ 
হয়ে যাবে । অত্র আয়াতে “আকাশ বিদীর্ণ হওয়া' দ্বারা কি বুঝানো হয়েছে, এ ব্যাপারে মুফাস্সিরগণ বিতিন্ন মতামত পোষণ 
করেছেন । রাঈসুল মুফাসসিরীন হযরত ইবনে আব্বাস (রা.) বলেছেন, মেঘমালার মাধ্যমে আকাশ ফেটে ঘাবে। অন্যত্র আল্লাহ 
তা'আলা এর ব্যাখ্যায় বলেছেন, ৮৩ এত 
কারো কারো মতে কিয়ামতের দিনের ভয়াবহতার কারণে আকাশ ফেটে যাবে । অন্যত্র ইরশাদ হয়েছে- 

০৮৫25 ৩4 ৮০৮৮ 
আকাশ তার প্রতিপালকের নির্দেশ মান্য করার অর্থ কি? : মূল আয়াতে বলা হয়েছে- 424) 3%-এর শান্দিক অর্থ হলে 
সে তার প্রতিপালকের নির্দেশ শুনবে" । আরবি প্রচলনে “:15:-এর অর্থ সে হকুম শুনল শুধু এতটুকু নয়; বরং এর তাৎপর্য হয়, 

সে হুকুম শুনে একজন অনুগত ব্যক্তির ন্যায় তা পালন করল এবং বিন্দুমাত্র অমান্য করল না। 

উল্লেখা যে, আল্লাহ ভা'আলার আদেশ দু' প্রকার । একটি হলো 165 অর্থাৎ যা আদিষ্ট ব্যক্তি ইচ্ছায় হোক আর অনিচ্ছা 
হোক মানতে বাধ্য । দ্বিতীয় প্রকার হলো ১১7 অর্থাৎ যা মানার জন্য আদিষ্ট ব্যক্তিকে বাধ্য করা হয় না! ইচ্ছা করলে সে ত 
মানতে পারে আবার মনে চাইলে অমান্যও করতে পারে । তবে মান্য করলে ছওয়াব লাভ করবে এবং অমান্য করলে আজাব 
দেওয়া হবে। এ দ্বিতীয় প্রকারের আদেশ মানুষ ও জিন জাতির জন্য নিদিষ্ট ৷ অন্যান্যদের জন্য এটা প্রযোজা নয় । কাজেই 
আসমান ও জমিনকে আল্লাহ তা'আলা যা আদেশ করেন ইচ্ছায় বা অনিচ্ছায় তা মেনে নিতে বাধ্য । আল্লাহ্‌র হুকুমের বিরুদ্ধাচরৎ 
করা তাদের পক্ষে আদৌ সন্তব নয়! ইচ্ছায়-অনিচ্ছায় তাদেরকে আল্লাহর আদেশ মান্য করতে হয়। সূরা সাজদায় আল্লাহ 
তা'আলা ইরশাদ করেছেন-“তারপর আল্লাহ তা'আলা আকাশের দিকে মনোনিবেশ করেন, যা ছিল ধোঁয়ায় ভর্তি। অতঃপর তি 
তাকে এবং জমিনকে বললেন, তোমরা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমার অনুগত হয়ে যাও। তারা বলল আমরা (ত্বেচ্ছায়। 
অনুগত হয়ে গেলাম ।” 

কাজেই এটা হতে প্রমাণিত হয় যে, আসমান জমিন আল্লাহর সম্পূর্ণ বাধ্য ও অনুগত। এদের প্রকৃতি ও স্বতাবের মধোই আল্লাহ 
আনুগত্য করার প্রবণতা রয়েছে । এ জন্যই বলা হয়েছে *-£ অর্থাৎ আর আল্লাহর কথা শ্রবণ করা ও তার আনুগত্য করছ 
এর [আসমানের] যথার্থ কর্তব্য, এটাই তার দায়িত্ব! এটা হতে একবিন্দুও এদিক সেদিক করার ক্ষমতা তার নেই। 

পৃথিবী বিস্তৃতিকরণের তাৎপর্য : উল্লিখিত ৩নং আয়াতে বর্ণিত হয়েছে যে, আল্লাহ তা'আলা কিয়ামতের পর পৃথিবীকে সম 
করে বিস্তৃত করবেন! এর তাৎপর্য হলো যে, সমুদ্র ও নদী-নালা ভর্তি করে দেওয়া হবে । এটাই হবে হাশর ময়দান। এই 
বিশালকায় ময়দানেই পৃথিবীর প্রথম হতে শেষ পর্যন্ত যত লোক সৃষ্টি হয়েছে তাদের জমায়েত কর! হবে । সূরা ত্বা-হায় ক" 
হয়েছে-*আল্লাহ তাকে এক ধূসর প্রান্তর বানিয়ে দিবেন, সেখানে তুমি কোনো বক্রুতা ও ভাজ দেখতে পাবে না?” 

হাদীস শরীফে বর্ণিত হয়েছে, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ (রা.) বলেন_ নবী করীম বলেছেন, "কিয়ামতের দু 
পৃথিবীকে একখানা দস্তরখানের ন্যায় বিছিয়ে সম্প্রসারিত করা হবে । সেখানে মানুষের জন্য শুধুমাত্র পা রাখারই জায়গা হরে 


///.6911./69101.00া রি 


তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম খণ্ড [5 তম পাব 55৫ 
আল্লাহর সম্মুখে বিচারের সম্মুখীন হতে হবে ৷ কেউই লুকিয়ে থাকতে পারবে না । সুতরাং অগণিত মানুষকে একস্থানে সমবেত 
করার জন্য সাগর, নদী-নালা. গর্ত, উঁচু-নীচু সবকিছু ভরে সমতল করা অপরিহার্য হয় । সুতরাং এ বিশাল বিস্তৃত ময়দানে মানুষের 
এত বেশি সমাগম হবে যে, পা রাখার স্থান ব্যতীত আর কোনো জায়গাই পাবে না। 
হাকিম হযরত আবুল্লাহ ইবনে ওমর (রা.)-এর কথার উদ্ধৃতি দিয়েছেন যে, কিয়ামতের দিন জমিনাকে এভাবে ছড়িয়ে দেওয়া 
হবে যেমন চর্মকে ছড়িয়ে দেওয়া হয় এবং সমধ সৃষ্টিকে জমিনের উপর উঠানো হবে। “নুরুল কোরআন] 
জয়িন কি উৎক্ষেপণ করবে? জমিন তার পেটের ভিতর যত মৃত এবং খনিজসম্পদ লুক্কায়িত আছে, সব কিছু কিয়ামতের দিন 
বের করে দিবে- কোনো কিছুই বাকি থাকবে না। 
কারো মতে, জমিনের পিঠে যা আছে, তার কথা বলা হয়েছে। জমিনের ভিতরেরগুলোর কথা বলা হয়নি। 
কেউ কেউ বলেন, জমিনের পিঠে যত পাহাড় আছে, সকল পাহাড়ই কিয়ামতের দিন ধুলিসাৎ হয়ে যাবে । 
হযরত ইবনে ওমর (রা.) হতে বর্ণিত, তিনি নবী করীম 322২ থেকে বর্ণনা করেন যে, তিনি "ইরশাদ করেছেন; আমার কবর-ই 
প্রথম বিদীর্ণ করা হবে । অতঃপর আমাকে সুন্দর করে আমার কবরে বসানো হবে, এমতাবস্থায় জমিন আমাকে নিয়ে কাপতে 
থাকবে । আমি জমিনকে বলবো, তোমার কি হয়েছে? তখন সে উত্তর করবে-আমার রব আমাকে নির্দেশ করেছেন, যেন আমি 
আমার গর্ভস্থ সকল কিছু উৎক্ষেপণ করে দেই। পূর্বে যেমন খালি ছিলাম, তেমন যেন খালি হয়ে যাই। রুহুল মা'আনী] 
হযরত ইবনে আব্বাস রো.) বলেন, জমিন স্বর্ণের পাতগুলো বাহিরে ফেলে দিবে এবং অন্যান্য সবকিছুই বাহিরে ফেলে দিবে! 

“নুরুল কোরআন! 
342; 424 ড০%/ আয়াতটিকে ঘিরুক্তি করার কারণ : উক্ত আয়াতকে দু'বার উল্লেখ করা হয়েছে। এটা আসলে ০1৫ 
নয়; বরং প্রথমবার আকাশের ব্যাপারে দ্বিতীয়বার জমিনের ব্যাপারে বলা হয়েছে। বিষয় হলো দু'টি, উল্লেখও হয়েছে দু'বার । 
একে 914 বলার যৌক্তিকতা নেই। -কাবীর] 
10 ও তার ৫12 43, সমূহের জওয়াব কি? : ঠি ও তার (7০,6১5 সমূহের ৩1০৪ সম্পর্কে মুফাস্সিরগণ 
বিভিন্ন মতামত পোষণ করেছেন । 
আল্লামা জালাল উদ্দিন মহ্্রী (.) বলেছেন যে, এখানে (| ও তার (৫. ৮৮: সমূহের 515 উহ্য রয়েছে। আর তা 
হলো 4: 0১551 (০ অর্থাৎ মানুষ (সেদিন) তার আমল (-এর প্রতিফল) প্রত্যক্ষ করবে। দুনিয়াতো সে যা করেছে, তার 
প্রতিদান পাবে। 
ইমাম আখফাশ (র.) বলেছেন, এর 1 হলো *:394 অর্থাৎ সেদিন মানুষ তার সাধনার ফল দেখতে পাবে । কেউ কেউ 
বলেছেন, দ্বিতীয় (| প্রথম |-এর খবর হয়েছে। তখন অর্থ দাড়াবে ৮৮০1 4“ -/ ০৮21 9555 ৬৪) অর্থাৎ আকাশ 
বিদীর্ণ ওয়ার সময়ই জমিন বিস্তৃত হওয়ার সময় । 7 ৯, 
কারো কারো মতে, এর 175 উহ্য রয়েছে। আর তাহলো ?-:-4 অর্থাৎ যখন উক্ত ঘটনাসমূহ সংঘটিত হবে তখন তোমরা 
পুনরুখিত হবে। টি ০ 
কারো কারো মতে, 20 উহা থেকে €01 00531 (:৩-এর ১৫ হবে। মূলত বাক্যটি হবে 601 9.3 ০৫4 অর্থাৎ 
যখন উক্ত ঘটনাসমূহ সংঘটিত হবে, তখন হে মানুষ! তুমি তোমার সাধনার ফল লাভ করবে । 
অথবা, 2 5.6 কথাটি উহ্য থেকে £1 031 ($20-এর ৩152 হবে। যেমন- &] 97 (23 0005 অর্থাৎ তখন 
বলা হবে, হে মানুষ! 
ইমাম ফাররা (র.) বলেছেন, প্রথম 1 -এর ০১15 হলো 4:73 এবং দ্বিতীয় 1$1-এর 41৮ হলো ৬21 আর উতয় স্থানে 21, 
অতিরিক্ত হয়েছে। ্ 
ইমাম ইবনূল আসায়ী রে.) উপরোক্ত মতের বিরোধিতা করে বলেছেন যে, এপ স্থানে 215 অতিরিক্ত ব্যবহারের প্রচলন আরবি 
ভাষায় নেই: বরং আরবিতে শুধু 101.৮:৮ ও (-এর পরে 41; অতিরিক্ত হওয়ার প্রচলন রয়েছে। যেমন, আল্লাহ তা'আলা ইরশাদ 
করেছেন- 40453) ৩০%৩ গি ৬৫৯ এখানে 1%1৮৪৮-এর জবাব ---/-এর পূর্বে 31 অতিরিক্ত হয়েছে৷ 








///.6911./69101.00া 


৩৯৬ ভাফসীরে জালালহন : আরবি-বাংলা, সন্তম যও [৩০তম পান্না? 
ইমাম মুবাররাদ রে.) ও কিসায়ী (র.)-এর মতে, তার ৬, 1০46 ৪5০৩ এ "মূলত বাক্যটি হবে ১ 
02440 লদেনিস্ড পে 95 ৩৪৪2 59. অর্থাৎ যখন আকাশ বিদীর্ণ হয়ে যাবে তখন যার ডাল হাতে 
লোনা জা হা) -দিজলাি কুরতুবী] 

৩৫৪৫-এর অর্থ : ৩৫ অর্থ- 2০০ অর্থ মেনে নিয়েছে। আর আল্লাহর নির্দেশ মেনে নেওয়াই হলো আসমান ও জমিনের ' 
ই এ জে তারেক রত হারে জি 
কারো মতে, আল্লাহ তা'আলা তার উপর বিদীর্ণ হয়ে যাওয়ার নির্দেশ শ্রবণ করার দায়িত্ব সুদৃঢ় করে দিয়েছেন । ফাতহুল কাদীর, 
কুরতুবী] 
0:901-র অর্থ : আরবি তাষায় (3. অর্থ- :-:40/ -:20 অর্থাৎ কাজ করা এবং উপার্জন করা। 
হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা.) -এর মতে, (৫ অর্থ 6১8 বা প্রত্যাবর্তন । মূল আয়াতের অর্থ হবে-হে মানুষ 2৯ ৬৬: 
2559 ১5049 এ অর্থাৎ নিশ্চয়ই তুমি তোমার প্রতিপালকের কাছে ফিরে ঘাবে॥ কুরতুবী] 
খেক এ 04445310440 4০5 বত :আল্লাহ তা'আলা আলোচ্য আয়াতে মানুষকে তার আমলের অনিবারধ 
পরিণতি সম্পর্কে সতর্ক করে দিয়েছেন ইরশাদ হচ্ছে, হে মানুষ! তুমি থে চেষ্টা-সাধনা, শ্রম ও তৎপরতা করছ, তুমি যতই মনে 
কর যে, তা সবই কেবলমাত্র এ দুনিয়ার জীবন পর্যন্তই সীমাবদ্ধ এবং তা সবই বৈষয়িক স্বার্থের জন্য মাত্র; কিন্তু আসলেই 
সচেতনতাবে হোক অথবা অচেতনতাবে-যাচ্ছ তুমি তোমার আল্লাহ্‌ তা'আলার দিকেই এবং শেষ পর্যস্ত তোমাকে সে পর্যন্ত 
পৌছেই ক্ষান্ত হতে হবে। পৌছতে না চইলেও তুমি সে পর্যন্ত পৌছতে বাধ্য। 
কেউ কেউ বলেন, আল্লাহ্‌ তা'আলা এখানে মানুষকে মানবতার মতো মর্যাদাবান শুণ দান করে সে গুণ উল্লেখ করে সম্বোধন 
করেছেন। যাতে তাদের মধ্যে এ চেতনা জাগে যে, একমাত্র তাদেরকেই ইনসানিয়াত বা মানবতা দান করা হয়েছে । কাজেই 
তোমার উচিত তোমার রবকে চিনা এবং তার আদেশ নিষেধ পালনে সকলের চাইতে অগ্রগামী হওয়া । সুতরাং বলা হয়েছে যে. 
তুমি তো এ জমিনে তোমার চেষ্টা-সাধনা অব্যাহত রেখেছ, আর এ চেষ্টা সাধনার মাধ্যমে তুমি ক্রমাগতভাবে তোমার মহান 
রব-আল্লাহর দিকেই এগিয়ে যাচ্ছ! দিন যত যাচ্ছে ততই তুমি তার সাক্ষাতের নিকটবর্তী হচ্ছ। তার কাছে পৌছা ছাড়া তে 
কোনোরূপ গত্যন্তর নেই! 
সাইয়েদ কুতুব শহীদ (র.)-এর তাফসীরে লিখেছেন, আল্লাহ তা“আলা এখানে মানুষকে লক্ষ্য করে বলেছেন, হে মানুষ! আন্না 
তা'আলা তোমাকে মানবতার ষে গুণে বিশেষিত করেছেন, সে গুণের মর্যাদা রক্ষার্থে এগিয়ে আসো দুনিয়ার কষ্টকে পরক'লেং 
তুলনায় তুচ্ছ মনে করো । দুনিয়ার আরামের উপর আখেরাতের আরামকে অগ্রাধিকার দাও! তাহলেই তুমি পরকালের শান্তি লা 
করবে মহাসফলতা হাসিল করে ধন্য হবে। 
কারো কারো মতে আয়াতটির মর্মার্থ হলো, হে মানুষ! এ দুনিয়া তো সাধনার জায়গা, এটা আরামের জায়গা নয় । আরামের 
জায়গা হলো আখেরাত । আর আখেরাতে সে-ই আরামে থাকবে থে দুনিয়াতে ইবাদত করে ও সম্পূর্ণভাবে আল্লাহর নিকট 
আত্মসমর্পণ করে। 
অথবা, এর মর্মার্থ হলো, হে মানুষ! যতক্ষণ তুমি সাধনা না করবে ততক্ষণ পর্যন্ত কাঙ্ক্ষিত সফলতা লাত করবে না ! -ঘিলাল 
এখানে 231 দ্বারা কাদেরকে বুঝানো হয়েছে? : আল্লাহর বাণী ঠেলা ডে -এর মধ্যে 9-7-এর হব 
কাকে উদ্দেশ্য করা হয়েছে- এ বাপারে মুফাসসিরগণ বিভিন্ন মতামত বাক্ত করেছেন। 
কেউ কেউ বলেছেন, আল-ইনসান দ্বারা এখানে আসাদ ইবনে আব্দুল আসাদ উদ্দেশ্য । 
কারো কারো মতে, এর দ্বারা উবাই ইবনে খালফকে বুঝানো হয়েছে! 
কোনো কোনো মুফাসসির বলেছেন, আল-ইনসান দ্বারা এখানে কাফের উদ্দেশা। 
ইমাম শাওকানী (র.) বলেছেন, আল-ইনসান দ্বারা অত্র আয়াতে মু'মিন ও কাফের নির্বিশেষে সকল মানুষকে বুঝানো হয়েই 
কেননা সকল মানুষই আল্লাহ তা'আলার সাক্ষাতের দিকে এগিয়ে যাচ্ছে এবং তথায় তাকে কর্মফল দেওয়া হবে। 


///.6211./59101.০0া 





2০০ 


তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম হণ [৩০তম পার, 





+৮5৮০7০৯ ৮০ 


০৮.) তা ০ 


৯ | ৮৯) নি, 
রা ঠ 






০০0০১৪৮৩০৮৪ ৮ ] 
৩০৯ পালা নি প 
তেশ্ািশিনিরি ৫ জিরা 


কিতা 


81100 কণা তে এপ রত এ 
০ রতি পাত রি 
4:৮467054শ্ড এ599 ০০৪, . 

2 পাঠাতে ১৮০5৪ ৫৩০০ 
টি ৮৬ [2379 
দি ডি 


ও এ ১০৫৮০ 1৪ ০1৮০ 


৮ 











৬৮৩৩ পাছত 


[518177853517555 ২ ১১, 


"০০৮ 2524১৩৯4১52 


১ ./২ ৮, 


৩৯৭ 





-% ৭. অতঃপর যাকে প্রদণ্ত হয়েছে তার কর্মলিপি তার 


আমলনামা তার দক্ষিণ হাতে আর £স হালে। 
মু'মিন ব্যক্তি । 
তাকে শুধুমাত্র তার আমলনামা দেখিয়ে ক্ষমা করে 
দেওয়া হবে। যেমন বুখারী, মুসলিমে উদ্ধৃত হাদীসে 
অনুরূপ উল্লিখিত হয়েছে। হাদীসে এটাও উল্লিখিত 
আছে যে, আমলনামার ব্যাপারে যে জিজ্ঞাসাবাদের 
মুখে পড়বে, তার ধ্রংস অনিবার্ধ। মু'মিনকে তার 
আমলনামা দেখিয়ে ক্ষমা করে দেওয়া হবে৷ 
৯. আর সে তার স্বজনদের নিকট প্রত্যাবর্তন করবে 
বেহেশতে প্রফুল্লচিত্তে এর কারণে । 
১০. আর যাকে তার কর্মলিপি তার পৃষ্ঠের পশ্চাৎ দিক 
হতে প্রদত্ত হবে সে হলো কাফের, যার ডান হাত 
ঘাড়ের উপর এবং বাম হাত তার পিঠের পিছনে বাধা 
অবস্থায় থাকবে । আর সে তা দ্বারা কর্মলিপি গ্রহণ 
করবে। 
অচিরেই সে আহ্বান করবে তাতে যা রয়েছে তা 
দেখার সময় ধ্বংসকে হায় ধ্বংস! বলে তার ধ্বংসকে 
আহ্বান করবে । 

















0 001005 :7০৮-55 $+ ১২. আর জাহান্নামে প্রবেশ করবে । কঠিন উত্তপ্ত আগুনে 


ও পাতা টি 


1৯১০৮ ৮ ৩ 


৮৪ 


ঠ 
উনি 


রিজিয়া রে 


পা ০০ তাহা তত 2৩৮৩৩ 


পি 
৬] ৮১০২ ০১৮ ০) এ ভা এসি 


-2৮10৮ ০০৮ 






15520 





প্রবিষ্ট হবে। ০4-52 শব্দটি অপর এক কেরাতে রি 
-এর মধ্যে পেশ, *১)এর মধ্যে যবর ও - -এবর 
মধ্যে তাশদীদ যোগে পঠিত হয়েছে। 

(৮ ১৩, জে তো ছিল তার পরিজনগণের মধ্যে দুনিয়াতে তার 
স্বজনদের মধ্যে উৎফুবলচিত্ত কু-প্বৃত্তির দাসত্ব করে 
গর্বিত ছিল। 





$৫ ১৪. যেহেতু সে ভাবত যে, 9 অব্যয়টি ছাকীলা হতে 


০ প্টসেক 
খাফীফাকৃত, আর এর ৮৮. উহ্য অর্থাৎ “1 সে কখনো 
প্রত্যাবর্তন করে আসবে না তার প্রতিপালকের নিকট 
ফিরে আসবে না। 


টা 1:45434481- $০ ১৫. হ্যা, অবশ্যই সে তার নিকট ফিরে যাবে। নিশ্চয় তার 


প্রতিপালক এ বিষয়ে প্রত্যক্ষদর্শী তীর প্রতি তার 
প্রত্যাবর্তন বিষয়ে অবগত 1 





///.6211./59101.00া 


3৬55 ০1447552455 25555 0 সীগাহ 23৩ ০৫০০9 বহছ ১৫৫৬ পে মাসদার ১১৫ জিনস 
$% অর্থ- ্ত্যাবর্তন করা: ইমাম শাওকানী (র.) বলেছেন- (১8১12540৬2১ অর্থাৎ ১১০-এর আভিধানিক অর্থ 
হলো (৮227 প্রতাবর্তন করা। 

হযরত ইকরামা ও দাউদ ইবনে হিন্দ (র.) বলেছেন, / শব্দটি হাবশী । অর্থাৎ ₹৯$) প্রত্যাবর্তন করা। 

ইমাম রাগেব (র.) বলেছেন, 4৮০১ 44৫ ১:০0 অর্থাৎ ১৮৫ কোনো বিষয়ে ছিধা-হনদে পড়ে যাওয়াকে বলে। 


সহজ ও কঠোর হিসাবের পর্যালোচনা : উল্লিখিত আয়াতে বলা হয়েছে যে, বিচারের দিন মুমিনগণ আমলনামা দক্ষিণ হস্তে 
লাভ করবে । তাদের হিসাব-নিকাশ হবে খুব সহজ । অর্থাৎ তাদের হিসাব গ্রহণে কোনো প্রকার কঠোরতা ও কড়াকড়ি করা হবে 
না। তাদেরকে জিজ্ঞাসা করা হবে না যে, তুমি অমুক কাজ করলে কেন? অমুক কাজ করেছ কেন তার কৈফিয়ত দাও? তাদের 
ভালো কাজের সাথে খারাপ কাজসমূহও আমলনামায় লিখিত থাকবে! কিন্তু তালো কাজের ওজন যেহেতু পাপ কাজের তুলনায় 
অনেক বেশি হবে, সেহেতু তার অপরাধসমূহ ক্ষমা করে দেওয়া হবে- কোনোই জিজ্ঞাসাবাদ করা হবে না। তারা নিজেদের 
আত্মীয়-স্বজন ও আপনজনদের নিকট আনন্দচিত্তে দৌড়ে যাবে। পক্ষান্তরে কাফের ও পাপিষ্ঠ লোকগণ আমলনামা লোক লজ্জায় 
সম্থুথ হতে গ্রহণ করতে চাইবে না। কারণ তার! নিজেরাই উপলব্ি করবে যে, তারা অপরাধী । সুতরাং বাম হাত পিছনের দিকে 
বাড়িয়ে দিলে তাদের আমলনামা পিছন দিক হতে বাম হাতে দেওয়া হবে । তাদের হিসাব-নিকাশের ব্যাপারে খুব কঠোরতা ও 
কড়াকড়ি অবলম্বন করা হবে! সূরা রা'দে (১৮নং আয়াতে) তাদের হিসাবের কড়াকড়ির কথাটি বুঝাবার জন্য ৮০৮... 
বাক্য ব্যবহার করা হয়েছে। এর ব্যাব্যায় নবী করীম: হতে হাদীস বর্ণিত হয়েছে, তিনি ইরশাদ করেছেন- 'কিয়ামতের দিন 
যারই হিসাব নেওয়া হবে সে কঠিন বিপদে পড়বে । হযরত আরেশা (রা.) জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল! আল্লাহ তা'আলা 
কি বলেন নি যে, মু'মিন লোকদের আঘলনামা ডান হাতে দেওয়া হবে এবং হিসাব সহজভাবে গ্রহণ করা হবে। রাসূলুল্লাহ হু 
জবাব দিলেন এটা হলো আমলনামা পেশ হওয়ার কথা । কিন্তু যাকেই জিজ্ঞাসাবাদ করা হবে বুঝবে যে, সে ধরা পড়ল । বুখারী, 
মুসলিম, তিরমিযী] 

হযরত আয়েশা (রা.) বলেন- আমি নবী করীমহুহুং-কে একবার নামাজে এ প্রার্থনা করতে শুনলাম- হে আল্লাহ! আমার হিসাব 
সহজে গ্রহণ কর। তিনি সালাম ফিরিয়ে নামাজ শেষ করলে আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল! হিসাব সহজ হওয়ার 
তাৎপর্য কি? জবাবে তিনি বললেন, হিসাব হান্ধা ও সহজ হওয়ার অর্থ হলো বান্দার আমলনামা দেখা হবে এবং তাকে ছেড়ে দে ওয় 
হবে। হে আয়েশা, সেদিন যার নিকট হতে হিসাব বুঝিয়ে নেওয়া হবে, জানবে, সে ধ্বংস হলো; ধরা পড়ল। 

সারকথা, কিয়ামতের দিন আল্লাহ কারো নিকট হিসাব চাইলে তার আর কোনো রক্ষা থাকবে না! হিসাব দেওয়ার ক্ষমতা কারে 
হবে না। পার্থিব জীবনের ঘাবতীয় কুটযুক্তি ছিন্নভিন্ন হয়ে অসহায় ও নিরুপায় হয়ে থাকতে হবে । কাফেরগণ আমলনামা পিশ্থ 
দিক হতে বাম হাতে পেয়ে বুঝবে তার রক্ষা নেই। এখনই তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে । তখন তাদের মানসিক অবস্থ 
কিরূপ হবে তা কল্পনাতীত তখন সে মৃত্যুকে ডাকতে থাকবে, যেন মৃত্যুর মাধ্যমে তার জীবনের পরিসমান্তি ঘটে। কিনতু 
তো আর হবে না; নির্ধারিত শান্তি অবশ্যই তাকে ভোগ করতে হবে । তাই আল্লাহ্‌ বলেন, তারা জাহান্নামে প্রবেশ করবে অঞ্চ 
পার্থিব জীবনে পরিবার-পরিজন নিয়ে খুবই সানন্দে জীবন কাটাত, তাবত এদের পুনরুখান, পরকাল ও হিসাব-নিকাশ কোনে 
কিছুরই সম্মুখীন হতে হবে না; আল্লাহর নিকট ফিরে যেতে হবে না। তাদের এ ধারণা কোনোক্রমেই সতা নয়। অবশ্যই তাদেন 
মাহাবিচারের সম্দুখীন হতে হবে। আল্লাহর দৃষ্টি ও তত্তাবধানের বাইরে যাওয়ার ক্ষমতা তাদের নেই। এটাই হলো উপরিউদ 
আয়তসমূহের তাৎপর্য । 

4104 -এর অর্থ : মহান আল্লাহর বাণী 44১4.70| 1355 আয়াতে +:1-এর অর্থ ও উদ্দেশ্য কয়েকটি হতে পারে । হে 
এর অর্থ হলো £2/৮- ০ 2501 ০১2১ ০2504511401 অর্থাৎ তার বংশের মধা হতে ঘারা বেহেশতে প্রবেশ করেছে 


৯৮ পাছা সিরাত চটি সন্তূম ব্ও ! ৩০তম দানা 1 গগন 








//৬/.6211./59101.00া 





করেছিল। 

অথবা, আল্লাহ তা'আলা যা কিছু তার জন্য বেহেশতে তৈরি করে রেখেছেন, যেমন-হ্র, গেলমান তাদের নিকট যাবে, 
অথবা, যত জন উত্তম প্রতিদান পেয়েছে সবার নিকট গমন করবে। -[ফাতহুল কাদীর] 

কারো মতে, ০:৮1 ছারা জান্নাতী সহচর যেমন- হুর, গেলমান ইত্যাদিকে বুঝানো হয়েছে । 

অগ্থবা, সকল জান্াতীকে উদ্দেশ্য করা হয়েছে। 


০১/% ক সিকি 6৫ ক এপি ত তু টিনা তর £ 
(5১. ১৫৪ 93 42555. 693 ০5 (৫ ৪1555 4455 : ইরশাদ হচ্ছে- আর পিঠের পিছনের দিক হতে 
ঘাকে আমলনামা দেওয়া হবে তার ধ্বংস অনিবার্য । অচিরেই সে নিজেই নিজের ধ্বংস কামনা করবে, এ ব্যক্তি হবে কাফের । 
তার ডান হাত ঘাড়ের সাথে বেঁধে দেওয়া হবে ৷ আর বাম হাত পশ্চাতের দিকে করে দেওয়া হবে। বাম হাত দ্বারাই সে 
আমলনামা গ্রহণ করবে । আমলনামায় যখন সে নিজের পাপরাশি অবলোকন করবে এবং সম্ভাব্য আজাব অনুভব করতে পারবে 
তখন নিজের ধ্বংস কামনা করে এরূপ আজাব হতে মৃত্যুকেই শ্রেয় বলে জ্ঞান করবে এবং বলবে, আমার যদি মৃত্যু হয়ে যেত 
তাহলে কতই না ভালো হতো। 
অন্য আয়াতে বলা হয়েছে তাকে বাম হাতে আমলনামা দেওয়া হবে । অথচ এখানে বলা হয়েছে পিছনের দিক হতে 
আমলনামা দেওয়া হবে। উভয় আয়াতের সমন্বয় কিভাবে হবে? : সূরা আল-হাক্কাতে বলা হয়েছে যে, কাফেরের 
আমলনামা তার বাম হাতে দেওয়া হবে । আর এখানে বলা হয়েছে পিছন দিক হতে দেওয়া হবে। সম্ভবত তা এভাবে হবে যে, সে 
লোকটি তো ডান হাতে আমলনামা পাওয়া হতে পূর্বেই নিরাশ হয়ে গিয়েছিল । কেননা সে তার নিজের কাজকর্ম সম্পর্কে পূরাপুরি 
অবহিত ছিল এবং তার দরুন বাম হাতে আমলনামা দেওয়া হবে বলে তার বিশ্বাস ছিল। তবে সমগ্র মানব সমাজের সামনে 
প্রকাশাভাবে আমলানামা গ্রহণে তার লজ্জা ও অপমানবোধ অবশ্যন্তাবী । এ কারণে সে তার নিজের হাত পিছনের দিকে রাখবে । 
কিন্তু এ উপায়েও সে তার নিজের সর্বপ্রকারের আমলের লিখিত রিপোর্ট নিজ হাতে গ্রহণ করা হতে রক্ষা পাবে না। সে হাত 
বড়িয়ে সামনা-সামনি তা গ্রহণ করুক কিংবা পিছনের দিকে হাত লুকিয়ে রাখুক, উভয় অবস্থায়ই তার হাতে তা অবশ্যই রেখে 
দেওয়া হবে। 
কাফেরের আমলনামা কিভাবে দেওয়া হবে? : পরকালে কাফেরের আমলনামা কিভাবে কোথায় দেওয়া হবে- এ ব্যাপারে 
মুাম্সিরগণ বিভিন্ন মন্তব্য করেছেন। 
হযরত মুজাহিদ রে.) বলেছেন, তার বাম হাত খুলে পেছনের দিকে স্থাপন করা হবে এবং সে অবস্থায় (বাম হাতে) আমলনামা 
দেওয়া হবে। 
কেউ কেউ বলেছেন, তার চেহারা পশ্চাৎ দিকে ফিরিয়ে দেওয়া হবে। কাজেই সে দিক হতেই সে আমলনামা পাবে। 
কারো কারো মতে সে ডান হাতে আমলনামা পেতে চাইবে কিন্তু তাকে ডান হাতে দেওয়া হবে না। তখন সে তার বাম হাত 
পিছনের দিকে নিয়ে যাবে আর সে অবস্থায়ই বাম হাতে তাকে আমলনামা দেওয়া হবে 
ইমাম কালবী (র.) বলেছেন, কাফেরের ডান হাত তার ঘাড়ের সাথে বেঁধে থাকবে এবং বাম হাত পিছনের দিকে থাকবে। 
কাজেই তার বাম হাতে আমলনামা দেওয়া হবে৷ 
এএএতে কয়েকটি কেরাত : 1 শব্দে তিনটি কেরাত বর্ণিত আছে, 
১ ইবনে আমের ও কিসাইর কেরাত হলো- “157 -এর :০-এর উপর পেশ, ১-০এর উপর যবর এবং "$-এর উপর 
আশদীদ-যবর, যেমন- আল্লাহর বাণী *:৯৮1$ [2 বাবে ১:০5 হতে ব্যবহৃতা। ৫ 
২. বাকি ক্ারীগণ . -এর উপর যবর, এর উপর জযম এবং লামের উপর এক যবর দিয়ে পড়েছেন তখন উক্ত ক্রিযাটি 
?$ হবে, মুতায়াদ্দী নয় । যেমন- কুরআন মাজীদে অন্যত্র ব্যবহৃত হয়েছে 4:40194/14-- এবং ৮০ 1৮০০12 
৬ হযরত আসেম, নাফে' ও ইবনে কাছীর থেকে বর্ণিত হয়েছে *০-এর উপর পেশ, »-৮এর উপর জযম এবং লামের উপর 
এক যবর। যেমন, কুরআনের অন্যত্র বলা হয়েছে-15 ৮.5 
মূলত 97) ০১7:এর মতো ,১,৮০ দু'টি £2)ব্যবহৃত হয়েছে। কুরতুবী] 


///.6911./69101.00া 







[57215 এ 2 চর পচ এর অর্থ : উক্ত আয়াতের সর্ধার্থ হলো- এসব কাফেরের দলেরা পারি জীবনে আপনজনদের সাথে 
খুব আনন্দঘন পরিবেশ মগ্র ছিল নিজেদের কুপ্রবৃস্তিকে প্রাধান্য দিয়ে চলত | পরকালের কোনো চিন্তা ছাড়াই হীন-লালসা চরিতাথ 
করতে সময় ব্যয় করছে । অতএব, তারা কিয়ামতের দিন বেশি চিত্তিত এবং শাস্তির যোগ্য হবে । পক্ষান্তরে মুমিনগণ দুলিয়াতে 
আল্লাহর নির্দেশ পালন করতে বেশ কষ্ট করছে। এ কারণে কিয়ামতের দিন তারাই শান্তির মধ্যে থাকবে। 

1,15-এর অর্থ : (১? শব্দটি বাবে ৮:-:-এর মাসদার। অর্থ হলো- ধ্বংস, মৃত্যু, অভিশাপ, বব্রিতকরণ ইত্যাদি । আয়াতে 
উদ্দেশা হলো- যখন কাফিরগণ আমলনামা হাতে পাবে, তখন”,)4 এ বলে আফসোস করতে থাকবে। অর্থাৎ মৃত্যু ও ধ্বংস 
কামনা করতে থাকবে; কিন্তু তাদের আর মৃত্যু হবে না৷ 

পৃথিবীতে কাফেরদের আনন্দের কারণ : কাফেরগণ দুনিয়ার জীবনে আমোদ-প্রমোদে বসবাস করেছিল ; আনন্দঘন পরিবেশে 
মেতে উঠেছিল । কেননা, তাদের মধ্যে এ বিশ্বাস প্রকটভাবে কাজ করেছিল যে, কোনো প্রকারেই পুনরুথান সম্ভব নয়। আল্লাহর 
কাছে ফিরে যেতে হবে না। হিসাব-নিকাশ এবং শাস্তি বলতে কিছুই হবে না । এ দুনিয়ার জীবনই শেষ জীবন। পরকাল বলতে 
কিছুই নেই। ফাতহুল কাদীর] 

1০2 ৮8955 4৫5 ৫,৮৭০ ০৮৮5 €িত্ : অত্র আয়াতে ৮৫-এর মর্মার্থ : কাফির তো ধারণ্য করে বসেছিল 
যে, তাকে আল্লাহর নিকট ফিরে যেতে হবে না। অথচ আল্লাহ তা'আলা বলেন, অবশ্যই তাকে তার রবের নিকট ফিরে আসতে | 
হবে। আর ফিরে যে আসতেই হবে তা তার রব [আল্লাহ খুব ভালোভাবেই অবহিত আছেন। ূ 
,৮এদ্বারা কি উদ্দেশ্য করা হয়েছে? : আল্লাহর বাণী 14 ছারা অত্র আয়াতে কি উদ্দেশ্য করা হয়েছে- এ বাপারে 
মুফাস্সিরগণ বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন। : 
কেউ কেউ বলেছেন, এখানে ৭: দারা এটা বুঝানো উদ্দেশা যে €৯৮: 444 3-:৮ ০৫:81 22 অর্থাৎ কাফির যা মনে 
করে নিয়েছে প্রকৃত ব্যাপার তা নয়; বরং সে আল্লাহর কাছে ফিরে যাবে- ফিরে যেতে অবশ্যই বাধ্য 

অথবা, ০: -এর মর্মার্থ হলো ৫-০:4 8 4:5355750:54 401 $। অর্থাৎ আল্লাহ তাকে আনন্দের পরিবর্তে এমন বিষাদ দান 
করবেন যে, যা কোনো দিন শেষ হবে না। 

অথবা এর মর্মার্থ হলো, 2১৮:-4 অর্থাৎ তাকে অবশ্যই পুনরুজ্জীবিত করা হবে। -[কাবীর! 

1--4 এ ৩৫ ছ্ারা কি বুঝানো হয়েছে? : আল্লাহ তা'আলা 1:54 4 3 2% দ্বারা কি বুঝাতে চেয়েছেন_ এব্যাপারে 
মুফাস্নিরগণ হতে বিভিন্ন উক্তি বর্ণিত হয়েছে। 
আল্লামা জালাল উদ্দীন মহত্লী (র.) বলেছেন, কাফেরকে যে, আল্লাহর নিকট ফিরে যেতে হবে। তা আল্লাহ তা'আলা সম্পূর্ণ 
অবহিত আছেন । 

হযরত মুকাতিল (র.) বলেন, সে কখন পুনরুখিত হবে আল্লাহ তা'আলা তা ভালোভাবে অবগত আছেন! 

হযরত আ'তা (র.)-এর মতে, সে ঘে পাপী হবে তা আল্লাহ্‌ ভালো করেই জানেন। 

ইমাম কালবী (র.) বলেন, এ কাফেরের সৃষ্টি হতে, পুনরদ্যান পর্যন্ত সবই আল্লাহ তা'আলা দৃষ্টি গোচরে রয়েছে। 

অথবা, আল্লাহ তা'আলা তার সমস্ত কাজকর্ম পর্যবেক্ষণ করছেন! 


///.92111./58101.00]া 





লা পপি টি 30 ত০কম পন | ৪0১ 
টিনা রা রর ০৮ অনুবাদ : ৮.১, 
1] ৯১ ০৮215 ৮০) ই ১.৭ ১৬. আমি শপথ করে বলছি 3 এদশনে অতরিক্ত পশ্চিম 
কিনারায় রক্তিম আবরণকে ১ বলা হয় 
1০৩-৮১ ৮০০৮৯ 3 0 ৪44001,% ১৭- আর রাতের এবং তা যা কিছু সমবেত করে তার 
র্ আত্তু-জানোয়ারের মধ্য হতে যারা দিনে বিচ্ছিন্ন ছিল, 
৮: রাত তাদেরকে একত্রিত করে৷ 
/5/7025) 22 23911917017. ১ ১৮- আর চন্দ্রের যখন তা পূর্ণ রণত হয় 
শার্, এ রঃ পরিপূর্ণ হয় এবং তার সি ্ী ৯ 
- ০০৮১ ৮/৮৮৭। ৪ এএ১ নাও হারাম সিকরটি 
রনির রাব্রিতে। 


০০০৯ তর্ত 2০রঙপা 


৮৮৮০০ এল ৮ ভ্রিহতিিম, 1৭ ১৯. অবশ্যই তোমরা উপনীত হবে হে মানুষ, মূলত 


50) 0541 115 ৮১ পি ১:৮:৫,5 ছিল। কয়েকটি নূন একত্র হওয়াতে ১১৫ 

পপ রস টি কি উট টে ্ টা ০ কে উহ্য করা হয়েছে । তারপর দু'সাকিন একক্র 

গু 4 গা & 22. ৩১৩ 

টি সে ২৮০৭ ০০০১) হওয়াতে 21/-কে উঠিয়ে দেওয়া হয়েছে। এক স্তর 

(০ ০৮] 2৯১ ০৬৮ এ ৬ হতে অন্য স্তরে এক অবস্থার পর অন্য অবস্থায়। আর 
55102 রি 0) তা হলো মৃত্যু । তারপর জীবন, তারপর কিয়ামাতের 


টার রে ২0 অবস্থাসমূহ। 
415140৯5 ১০৫৩৮46--, ২০. তাদের কি হলো অর্থাৎ কাফেরদের যে, তারা ঈমান 
হিরা ডি রারারারাররররারা আনে না অর্থাৎ কোন্‌ প্রতিবন্ধক তাদেরকে ঈমান 
43৮০৮ ৬] 5 ০৮৯5)। ০৪ পি) ঠা থেকে বিরত রাখছে অথবা ঈমানের অনেক প্রমাণ 
৬০০০০৪৮১5১৪ থাকার পরও বিরত থাকার কোন দলিল তাদের কাছে 

- 4৮৯০ ১৮৯3 তে ক এ রয়েছে? 


১০এর অর্থ ও উদ্দেশ্য : আল্লামা জালাল উদ্দিন মহতী রে.) £4-এর সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন- 44 /১--৮01 ৮৯ 
০৯-২। 54 554 অর্থাৎ সূর্যাস্তের পর পশ্চিম দিগন্তে যে লালিমা দেখা যায়, তাকে 745 বলে। ৮০০ 
এখানে 5 দ্বারা কি উদ্দেশ্য করা হয়েছে- এ ব্যাপারে মুফাস্সিরগণের মধ্যে মতবিরোধ রয়েছে। হযরত ইবনে আব্বাস (রা.) 
€ ঈমহর মুফাস্সিরগণের মতে এটা দ্বারা সূরযান্তের পর পশ্চিম আকাশের রক্তিম মেঘমালার কথা বুঝানো হয়েছে। 
ওয়াসিম (রে) বলেছেন, এটা রা সমগ্র দলকে উদ্দেশ্য করা হয়েছে কেউ েউ বলেছেন, এট রা দিনের পযাংশকে 
+ শা হয়েছে। ূ নী 
ইনাম আবৃ হানীফা (র.)-এর মতে সূর্ান্তের পর রক্তিম আতা দূরীভূত হয়ে যাওয়ার পর যে সাদা আভা দেখা যায় এখানে $££ 
পা তাই বুঝানো হয়েছে। _খাযেন] 

উতলিখিত বন্ধুত্রয়ের শপথ করার কারণ : এ আয়াত কয়টিতে আল্লাহ তা'আলা তিনটি বস্তুর শপথ করেছেন। সেগুলো হচ্ছে 
পশ্চিম আকাশের রক্তিম আভা, রাত্রি ও রাব্রির আচ্ছাদিত বন্তুসমূহ, পূর্ণ চন্দ্র; এদের মাধ্যমে শপথ করার তাৎপর্য এই যে, 
সবসের মধ্যে যত কিছু রয়েছে রত্রিকালে যে সকল জীব এসে নিজ আস্তানায় বিশ্রাম হণ করে এবং চনত পূর্ণতা সবকিছুর 


///.6911./69101.00া 


পু ০52 এপ ৮৩১৪ 


















মালিক হলেন একমাত্র আল্লাহ তা-জ্বালা। আল্লাহর কুদরত্রেই হয়ে 
বসরা জাননা রি সি সানা নি নানান যার জার 
হয়ে থাকে । অতএব, এটা যেমন বাস্তব সত্য, ত্রপ মানব জীবনেরও বিভিন্ন স্তর অতিক্রম করে চিরস্তন জ্রীবন লাভ করা বাস্তব 
সত্য । মানুষ প্রথম পর্যায়ে পিতা-মাতার দেহে শুক্রকীট আকারে ছিল। সে শুক্রকীট মাতৃগর্ভে একটি পূর্ণ মানুষের আকৃতি ধারণ ]. 
করে দুনিয়াতে আগমন করে। তারপর সে শৈশব, কৈশোর ও যৌবনকাল পার করে বৃদ্ধ হয়ে যায় এবং সব শেষে মৃত্যুর কোলে 


চলে পড়ে। পুনরায় তাকে জীবিত করা হবে এবং হিসাব-নিকাশের পর জান্নাত অথবা জাহান্নামে চলে যাবে- তথায় সে চিরদিল 
থাকবে। 


পাস ্ লা  মে্পি 
অবস্থার পর অন্য অবস্থাকে বুঝানে। হয়েছে-কাঠিন্যতা এবং তয়াবহতার দিক থেকে এক অবস্থা অন্য অবস্থার মতো । 

অথবা, এখানে %: শব্দটি £276-এর বহুবচন হতে পারে। তখন এর অর্থ হবে- পর্যায় বা ধাপ। অর্থাৎ হে মানব, তোমরা 
কয়েকটি অবস্থায় পরপর উপনীত হবে, যেগুলো কাঠিন্যতার দিক থেকে তিন্ন ভিন্ন পর্যায়ের । একটি পর্যায় অন্য পর্যায় থেকে উদ, 
আর তা হলো মৃত্যু । তারপর কিয়ামতের বিভীষিকা এবং ভায়াবহ অবস্থা । হযরত আতা (র.) বলেন, এর অর্থ হলো দুনিয়ার 
জীবনের বিভিন্ন অবস্থা । নুরুল কোরআন] 

%/৫-5/-এর কেরাতসমূহ ও অর্থ : কারো মতে 2:4০: -এর “৫ তে পেশ দিয়ে। তখন সকল মানুষকে সম্বোধন করা 
বুঝাবে। তখন অর্থ হবে- হে মানুষ, তোমরা একের পর এক ব্যাপারে, এক ধাপের পর অন্য ধাপে, এক অবস্থার পর অন্য 
অবস্থায় এবং এক পর্যায়ের পর অন্য পর্যায়ে উপনীত হবে। শেষ পর্যন্ত বেহেশতের উপযোগীকে বেহেশতে এবং দোজখের 
উপযোগীকে দোজধে প্রেরণের ব্যবস্থা হবে। এখানে মানুষের সৃষ্টির ধাপের দিকে তাকিয়ে অন্য একটি অর্থ এডাবেও করা যায় 
যে, মানুষ দুতফা থেকে ধাপে ধাপে “মানুষ' আকার লাভ করে। তারপর মৃত্যুবরণ করে, তারপর বরযখে, তারপর হাশরে, 
সর্বশেষ হয় বেহেশতে, না হয় দোজখে স্থানান্তর হবে। 

কেউ কেউ :474-:৬-এর উপর যবর এবং গায়েবের সীগাহ পড়েছেন। এখানে বালাগাতের নিয়মে 30: হয়েছে 
অর্থাৎ গায়েবের সর্বনামটি মুহাশ্মদ এ:এর দিকে ফিরেছে। আবার কারো মতে, *: -এর প্রতি প্রত্যাবর্তিত হয়েছে। কেননা 
চন্দ্র বিভিন্ন অবস্থায় রূপ পরিবর্তন করে। 

কারো মতে, :0-কে :6 আর কে যের দিয়ে। তখন ১70-কে খেতাব হবে । 4রূহুল মা*আনী, কাবীর) 

৮4) ০ -এর মধ্যকার প্রশ্নবোধকের অর্থ :2১:7: 310০3 আয়াতের মধ্যকার প্রশ্নবোধক 9৫ 1বা 2৫0 -এর 
অর্থে ব্যবহৃত হয়েছে। কেননা আল্লাহ তা'আলা শপথ করার মাধ্যমে তার কুদরতে কামেলার নিদর্শনগুলোকে বলিষ্ঠতার সাথে 
হুলে ধরেছেন। যার মাধ্যমে পরকালের অস্তিত্‌ প্রতিভাত হয়ে উঠেছে। অতএব, কেন তারা ঈমান আনবে না, এর উপর ' 
আস্টর্যবোধ করতে হয়। ঈমান না আনা তাদের নিকট থেকে হঠকারতা বৈ আর কিছু হতে পারে না। -কাবীর] 
০4০ -এর এ৩ এর অর্থ : এখানে « পূর্ববর্তী /441 এবং পরবর্তী --:৫-এর ০:3৮ তথা ধারাবাহিকতার জন্য নেওয় 
হতে পারে। অর্থা প্রথমে কিয়ামতের অবস্থা এবং দলিল বর্ণনা করা হয়েছে। অতএব, তাদের অবস্থা যখন কিয়ামতে এন্সপই 
হবে তখন ঈমান নেওয়ার ব্যাপারে বাধা কোথায়?..... কেন ঈমান গ্রহণ করছে না? 

অথবা, ৮০ -এর ছারা রাসূলুল্লাহ 23 -এর মর্যাদার ৮:২7 বুঝানো হয়েছে। এটা সে সময় হবে যখন £/4+2) ছারা াসূলুরাৎ 
হ8-কে সম্বোধন করা হবে। অর্থ হবে- যখন রাসূলুল্লাহ গুহ -এর শান এবং অবস্থা এরপই হয়ে থাকে তাহলে তীর উপ 
বিশ্বাস স্থাপন করতে কোন বন্তু বাধা হিসাবে কাজ করছে? অথবা, পিছনে আল্লাহর কুদরতের যে সমস্ত নিদর্শন আলোচিত হয়েছে 
তার সাথে ৮:3০ দিয়ে ০3 বলা হয়েছে অর্থাৎ “যখন আল্লাহর শান এরূপই আছে যে, তিনি অত্যন্ত ক্ষমতাবান ও মহাজ্ঞাঃ 
তখন কোন বস্তু পরকালের উপর বিশ্বাস স্থাপনের ব্যাপারে প্রতিবন্ধক হয়ে আছে। যে পরকাল আল্লাহর ক্ষমতার অধীনে সংঘটিং 
বন্তুসমহের একটি?” -ন্মহুল মা'আনী] 


///.92111.5101.00]া 









রি ৪০৩ 


টিরারার রায়ান রানার অনুবাদ : 

্ নার ০ পাতা রী পা ০ ক্রস 

১০৮৫] 7415 ৬৮৯1914453০ ২১. আর তাদের কি হলো যে, যখন ভাদের সম্মুখে 
৮:৮2 ডি কুরআন পাঠ করা হয় তখন তারা সিজদা করে না? 


ডী জি্ি জেদ 

















০০114 পিক 
্ঃ ্ 2 (এরা সামান্য) মাথা নত করে না। এটা এক 
রি (জীবন্ত) মু'জিযা হওয়া সতত এর প্রতি ঈমান আনে না। 
. ৮259 ৩১৮৫৫21652৮ 02.%% ২২. বরং কাফেররা তো অস্বীকার করে পুনরুত্থান ও 
৬ ০১াশিপিশহ ০৮5০ ৮১:১০) ২৩. আল্লাহ ভালো করেই জানেন যা তারা জমা করেছে 
৮5০৯0৮১৪00৮ তারা তাদের আমলনামায় কুফর, অস্বীকৃতি ও অন্যান্য 
| 28980106759 যেসব পাপকার্য সংরক্ষণ করছে। 
২৮০11 ক ০৫০ ১ পা মি আপনিও ৃ রর | 
0৮ টি 212৯াতি। ৯৮5 26 পতাআপদি জদেরতে সাদি তাদেরকে 







1.০ ২৫. হ্যা, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের 
জন্য বিনিময় রয়েছে অশেষ যা কখনও নিঃশেষ হবে 









11225 28: প্র ্ 
14 বি ০ ০ ই না হ্রাস পাবে না এবং এর কারণে তাদেরকে খোটাও 
চি রত এ রে ০2০০ 
-$১5 এ 025 3১০০১ দেওয়া হবে না। 





৮... 61 আয়াতের শানে নুষূল : নবী করীম এ একবার আয়াতে কারীমা ১৮:91) 41 পাঠ করলেন এবং 

দেজদা করলেন, তার সাথে মুমিনগণও সেজদা করলেন । এ দৃশ্য দেখে কাফের ও মুশরিকরা হাত তালি এবং শীষ দেওয়া শুরু 

ক্রন। তখন তাদের ব্যাপারে আল্লাহ তা'আলা নাজিল করলেন যে, ০১4: 37-5112.05 $59 101) অর্থাৎ কাফের ও 

ইশরিকদের সামনে যখন কুরআন মাজীদ পাঠ করে শুনানো হয় তখন তারা এর স্থানে সিজদাবনত হয় না। 

১১২২০ 01580 :৮265 6১198 455 4455 আল্লাহ তা'আলা ইরশাদ করেছেন, আর কাফের ও 

'রিকদের কি হলো যখন তাদের সামনে কুরআন মাজীদ তেলাওয়াত করে শোনানো হয় তখন তারা সেজদা করে না কেন? 

অত্র আয়াতে সেজদা না করার মর্মার্থ কি- এ ব্যাপারে মুফাস্সিরগণের মধ্যে মতপার্থক্য রয়েছে। 

১ আল্লামা জালাল উদ্দীন মহল্লী (র.) বলেছেন, তারা কুরআনের সামনে মাথা নত করে না তথা কুরআন (জীবন্ত) মু'জিযা হওয়া 

সবও তারা এর প্রতি ঈমান আনয়ন করে না। কেউ কেউ বলেছেন, এর অর্থ হলো, তারা সেজদা“করে না কেন? অর্থাৎ এর 

ভাহেরী [বাহক] অর্থ উদ্দেশ্য । 

ইমাম আবূ মুসলিম এর অর্থ করেছেন, তারা বিনয় এবং প্রশান্তি (তথা খুশু-খুযুঁএর, সাথে আল্লাহর ইবাদত করে না হযরত 

ইসান, আতা, কালবী এবং মুকাতিল প্রমুখগণের মতে এর অর্থ হলো ০ 3741 1 অর্থাৎ তাদের কি হয়েছে তারা নামাজ 

প্ছেন কেন? | 

ঘা ছায়া (412-120590 
সু অত্র আয়াত তেলাওয়াত করে সিজদা করেছেন । 

স্পর্কে উল্লেখ করেছেন যে, তিনি নামাজে এ আয়াত তেলাওয়াত করে সিজদা করেছেন এবং 


২৪ এখানে সি | 


-এর মধ্যে সিজদা ওয়াজিব কিনা? : সহীহ হাদীস ছারা প্রমাণিত আছে যে, নবী 
ইমাম মালিক, মুসলিম ও নাসায়ী (র.) হযরত আব্‌ হুরায়রা (রা.) 
বলেছেন যে, স্বয়ং নবী করীম 


///.6911./69101.00া 


৪০8 তাফসীরে জালালাইল : আববি-বাংলা, সন্তম ও [৩০তম পারা] 


ইমাম বুধারী সুসলিম. আবূ দাউদ ও নাসায়ী (র.) হযরত আবু রাফ" রে.) এর বর্ন! উদ্ধৃত করে বলেছেন, একবার হযরত আবু 
হুরায়রা (রা.) এশার নামাজে এ সূরা পাঠ করেছেন এবং সেজদা করেছেন । আমি এর কারণ জিজ্ঞাসা করায় তিনি বলেছেন, 
আমি আবুল কাসেম তথা নবী করীম হু -এর ইমামতিতে নামাজ পড়েছি। তিনি এখানে সেজদা করেছেন । কাজেই আমি 
মৃত্যু পর্যস্ত অবশ্যই এ সিজদা করতে থাকবো । 

মুসলিয, আবু দাউদ, তিরমিযী, নারী ও ইবনে মাজাহ.) প্রমুখগৃপের উদ্ধৃত জনয একটি বর্গনায় হযরত আবু হরায়রা (রা.) 
বলেন- আমি রাসূলুল্লাহ হু এল -এর পিছনে এ সূরায় এবং 1০ 4241 4271-:4 1৮এর মধ্যে সিজদা করেছি। 
ইমামগণের মধ্যে ইমাম আবু হানীফা (র.)-এর মতে এখানে সেজদা ওয়াজিব । কিন্তু ইমাম শাফেয়ী (র.)-এর মতে এখানে 
সেজদা করা সুন্নত । ইবনুল আরবী (র.) হতে বর্ণিত আছে তিনি বলেছেন, আমি যখন ইমামতি করতাম তখন এ আয়াতটি 
তেলাওয়াত করতাম না! কেননা আমি এতে সেজদা দেওয়া জরুরি মনে করতাম এবং সাধারণ লোকেরা এখানে সিজদা দেওয়ার 
বিরোধিতা করত। কাজেই যখন আমি একাকী নামাজ পড়তাম শুধু তখনই তা তেলাওয়াত করতাম এবং সেজদাও দিতাম ! 
কেননা কৌশলগত কারণে কোনো কোনো বিষয় সময় সময় এড়িয়ে যেতে হয় । ঘেমন- নবী করীম শু ইরশাদ করেছেন, হে 
আয়েশা! যদি তোমার সম্প্রদায় নব মুসলিয় না হতো তাহলে আমি কা'বা শরীফকে ভেঙ্গে পুনরায় হযরত ইবরাহীম (আ.)-এর 
ভিত্তির উপর স্থাপন করে দিতাম । 

তারা কেন অস্বীকার করত? : তারা [কাফেরগণ] কুরআনকে অস্বীকার করত । এ কারণে সেজদা করত না। 

কারো মতে, তারা রাসুল-মুহাম্মদ শ্ঃ২-কে অস্বীকার করত । তাই তাদের কাছে তার উপস্থাপিত কোনো কিছুই ভালো লাগত না: 
বরং কোনো কিছু উত্থাপিত হলে অস্বীকারের সূরই বেজে উঠত। 

৮7 এর অর্থ এবং. তার উদ্দেশ: আরামা আলৃসী (র.) বলেন, 9১2৫ অর্থ 3১০45 অর্থাৎ গোপন করে রাখে । 
আয়াতের অর্থ হবে_ ০750 ১০০ 243। ৮১-৯১৫০ ৫5 ০১৮৯ অর্থাৎ তারা তাদের অন্তরে কুফরি, 





হিংসা, বিদ্বেষ এবং অবাধাতার মধ্য হতে যা লুকিয়ে রাখে আল্লাহ্‌ তা'আলা তা ভালে! করেই জানেন। মূলত : অর্থ কোনো 


বন্তুকে :5 বা পাত্রতে স্থাপন করা 
মুফ্রাদাতে রাগের এ আছে- ৬০) ৮৯৪৫ ৫৫ 

পাত্রতে মালামাল সংরক্ষণ করাকে 21 বলা হয় । এ অর্থ হযরত ইবনে আব্বাস রো.) থেকে বর্ণিত। 

কেউ কেউ £ 55 অর্থ ০: অর্থাৎ ছয় করা" বলেছেন। যেমন, ইবনে যায়েদ হতে বর্ণিত, তিনি আয়াতের অর্থ এভাবে 
করেছেন- তারা তাদের আমলনামায় খারাপ কৃতকর্ম হতে যতকিছু সঞ্জয় করেছে, আল্লাহ সবকিছু জানেন। 

কেউ কেউ বলেন, এ আয়াত দ্বারা এ কথার দিকে ইঙ্গিত করা উদ্দেশ্য যে, তাদের অস্বীকারের পিছনে অনেক বড় বড় কুমন্ত্রণা 
লুব্ধায়িত আছে যা ভাষায় প্রকাশ করা যায় না। সেগুলো আল্লাহ জানেন। 

কেউ কেউ বলেন, তারা তাদের অন্তরে কুরআন সত্য হওয়ার ব্যাপারে যে সমস্ত দলিল গোপন করে রেখেছে, আল্লাহ তা ভালো 
করে-ই অবগত আছেন -[রূহুল মা"আনী] 

572৮1 শব্দে দু"টি কেরাত : জমহুর এখানে ১,5১৫ [বাবে )০.। থেকে বহুবচন, পুংলিঙ্গ! পড়েছেন। আবূ রাজা 57 থেকে 
3৮4 পড়েছেন! 

+554 ছাড়া অন্য শব্দ উল্লেখ না করার কারণ :7)১ (শুভ সংবাদ) মূলত খুশির সংবাদে হয়ে থাকে; কিছু 221 
কঠিন পীড়াদায়ক শাস্তি কোনো দিন শুভ সংবাদ বা খুশির খবর হতে পারে না। তথাপি আল্লাহ তা*আলা এখানে 74:27: 
বলেছেন।...... কেননা এর দ্বারা তাদের কষ্ট আরও বাড়িয়ে দেওয়া উদ্দেশ্য । 

অথবা, তারা সারা জীবন গুনাহের কাজে লিপ্ত থাকার কারণে বুঝা যায় যে, গুনাহের কাজের প্রতি তাদের লিসা ধয়েছে। এটাই 
তাদের ইন্দিত বন্তূ। প্রাপ্য বস্তুর খবর দেওয়া একটি খুশির ব্যাপার । তাই খুশির শব্দ-ই ব্যবহার করা হয়েছে। 

কারো মতে নবী করীম 2523 এ দুনিয়াতে রহমত স্বন্ূপ এসেছেন। খারাপ বা কঠোর শব্দ ব্যবহার করা তার শানের খেলাফ, 
তাই শব্দের মধো মাধুর্যতা এবং বিনয়তা প্রকাশের জন্য ৮774 ব্যবহার করা হয়েছে। 4515 দের ভাষা ভালো এব: 
মোলায়ের হওয়ার দিকেও ও প্লট ইঙ্গিত বহন করে। এরুহুল যা'আনী] 

1541৮55 ২].তে ২) -এর অর্থ : ৩ একটি হরফে ই্তিছনা, এটা দারা পূর্বের হুকুমে নম্ষী করে দেওয়া হয়। তবে আয়া 
ধারা ৮5: : :০১০। উদ্দেশ্য । ভাই যেন বলা হয়েছে যে, 20140 45ম (৮০০০৭ অর্থাৎ যাবা 
আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই'- -এ কথার সাক্ষ্য প্রদান করেছেন। 

আবার কেউ কেউ বলেন, এখানে কোনে (25:71 ই নেই: বরং ধু অর্থ এবানে 31 যেন আল্লাহ এভাবে বলেছেন- ০:, 
৬৬০০০০০১০০7: একর 


//৬/.6211./59101.00া 











০] £,৮: : সুরা আল-বুরূজ 


নামকরণের কারণ : এ সৃূরাটির নামকরণ করা হয়েছে প্রথম অতের 'আল-বুরুজা এক ভবলঙ্বনে এত ২২টি 
আয়াত, ১০৯টি বাক্য ও ৪৩৮টি অক্ষর রয়েছে। 


সূরাটি অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট : এ সূরাটি মহানবী 25২ -এর মাক্ঠী জীবনের সুরানমূহের রল্তে অন্যতম । সম্ভবত সরাটি 
মী জীবনের শেষভাগে অবতীর্ণ হয়েছে। নবী করীম হ5৫২-এর ক্রাগতভাবে দীনের দাওয়াতের ফলে মানুষ ইসলামে প্রবেশ 
করছিল। ইসলামের এ ক্রমোননতি ছিল মক্কার কাফের সর্দারদের নিকট জনহনীয় । তারা দীনের দাওয়াত ও আন্দোলনকে নস্যাৎ 
করার জন্য সম্ভাব্য সব উপায়ই অবলম্বন করল । অসহায়-দরিদ্র মুসলমানদের প্রতি অমানৃষিক জুলুদ-অত্যাচার করা; ধূসর 
মরুভূমিতে প্রখর রৌদ্র তাপের মধ্যে হাত-পা বেঁধে রাখা, জুলত্ত অগ্নি দ্বারা দেহে দাগ কাটা, শূলীতে চড়ানো, মারপিট করা 
ইত্যাদি কোনো পন্থাই তারা হাতছাড়া করল না। এটা দ্বারা তাদের উদ্দেশ্য ছিল সত্য-সনাতন দীন ইসলাম হতে সে সকল 
লোককে ফিরিয়ে রাখা । এ সময়ই আল্লাহ তা'আলা মুসলিম ও কাফের উভয় দলের শিক্ষার জন্য এ এতিহাসিক তত্তসমৃদ্ধ সূরাটি 
অবতীর্ণ করেন। রর 

মূরাটির আলোচ্য বিষয় ও মূলবক্তব্য : কাফেররা ঈমানদারদের উপর যে অত্যাচার ও নিপীড়ন চালাচ্ছিল, তার নির্মম পরিণতি 
মম্পর্কে তাদেরকে সতর্ক করা এবং সে সঙ্গে মুসলমানদেরকে এ কথা বলে সাস্তবনা দেওয়া যে, তারা যদি এ জুলুম-নির্যাতনের 
মুখেও নিজেদের ঈমান ও আদর্শের উপর সুদৃঢ় ও অবিচল হয়ে থাকতে পারে, তাহলে তাদেরকে উত্তম প্রতিফল দেওয়া হবে 
এবং আল্লাহ এ জালেমদের হতে এর প্রতিশোধ গ্রহণ করবেন-এটাই হলো এ সূরার বিষয়বস্তু ও মূলবক্তব্য । 

এপরসঙ্গে সূরাটির প্রথমে আসহাবে উৎদৃদের কাহিনী শুনানো হয়েছে। তারা ঈমানদার লোকদেরকে অগ্রিগর্তে নিক্ষেপ করে 
ধংস করেছিল। এ কাহিনী বর্ণনার মাধ্যমে প্রকারান্তরে মু'মিন ও কাফেরদেরকে কয়েকটি কথা বুঝাতে চাওয়া হয়েছে৷ তন্মধ্যে 
একটি হলো, উখদৃদ সম্প্রদায় যেভাবে আল্লাহর' অভিশাপে ধ্বংস হয়ে গেছে মন্কার কাফের সর্দাররাও মুসলমানদের সাথে শক্রতা 
করে অনুরূপ অবস্থার সম্মুখীন হবে। 

দতীয়ত, তখনকার সময় ঈমানদার লোকেরা যেভাবে আগ্নিগর্তে নিক্ষিপ্ত হতে ও প্রাণের-কুরবানি দিতে প্রস্তুত হয়েছিল; কিন্ত 
মানের অমূল্য সম্পদ হারাতে কোনোক্রমেই প্রস্তুত হয়নি। অনুরূপভাবে বর্তমানে ঈমানদার লোকদের কর্তব্য হলো সর্বপ্রকার 
অন্তাচর নিপীড়ন অকাতরে বরদাশত করে নেওয়া আর ঈমানের মহা মূল্যব্যন ধন কোনো অবস্থাই ইন্তচ্যুত না করা। 
নীয়ত, যে আল্লাহর প্রতি ঈমান আনার কারণে কাফেররা তুদ্ধ ও বিক্ষুব্ধ হয়েছে এবং ঈমানদার লোকেরাও তার উপর অবিচল 
ধকতে বদ্ধ পরিকর সে আল্লাহ সর্বজয়ী সর্বশক্তিমান। তিনিই জমিন ও আসমানের একচ্ছত্র মালিক। তিনি স্বীয় সত্তায় 
₹শংসিত। তিনি উভয় সমাজের লোকদের অবস্থা দেখছেন। কাজেই কাফেররা তাদের কুফরির শাস্তি স্বরূপ জাহান্নামে যেতে 
বধ হবে। শুধু এটাই শেষ নয়; বরং তা ছাড়াও তাদের এ জুলুমের শাস্তি স্বরূপ দাউ দাউ করে জলা অগ্নিকুণে নিক্ষিপ্ত হবে। 
জূপভাবে ঈমানদার লোকেরা নেক আমল করে জান্নাতে যাবে । এটাই তাদের বিরাট ও চূড়ান্ত সাফল্য-এটাও নিঃসন্দেহে। 
এপর কাফেরদেরকে সর্তক করা হয়েছে এ বলে যে; আল্লাহর পাকড়াও নিশ্চিত ও অত্যন্ত শক্ত । তোমাদের মনে জনশক্তির 
অরণে যদি কোনো অহমিকতা জেগে থাকে, তাহলে তোমাদের মনে রাখা উচিত, তোমাদের পূর্বে ফিরাউন ও নমরুদের 
জনশক্তি বিন্দুমাত্র কম ছিল 'না। তা সত্তেও তাদের জনতার যে পরিণতি ঘটেছে তা দেখে তোমাদের র শিক্ষা গ্রহণ করা কর্তব্য । 
অল্লাহর অমোঘ অপ্রতিরোধ্য শক্তি তোমাদেরকে গ্রাস করে আছে। এ গ্রাস হতে তোমরা কিছুতেই নিষ্ভৃতি পেতে পার লা। 
তোমরা যে কুরআনকে মিথ্যা প্রমাণ ও অবিশ্বাস করার জন্য বদ্ধ পরিকর, সে কুরআনের প্রতিটি কথা অটল অপরিবতীয়। তা 
এন সূরক্ষিত যে, তার লেখা পরিবর্তন করার শক্তি কারো নেই। 


///.99111./568101.00]া 


০০০৮ 
৯১ 






























ভাশার 


2 ₹৯%১ ১০৬ টি 








৩:১০/০১:৪। ০০5 ১৫2 
2১5 52০4051 4 নি ছি 


১০৩) ১৮০ ০5115702805 
পুরি ৮51 এপ ১০১0 








০৮১৭3 


৩ 20৯ ডট ৩5 0.25%] ৩ ১) 


১2০2 


1:45 





4০ জারি ১. 
| এ 


200 ৮৮৮5৮ ডেট 


রি & ১02) ৮৪৮১৮ ৩ ৮৮377 0 
(102৮45৮4501 55 1:৯5: 
০০০1221-] ০818901 
7459১১৮6800 50 

৩৮৩০০০০৩1০৮ 





///.968111./52101.00 


০৩, 


-$ ১. শপথ বুরূজ বিশিষ্ট আকাশের নক্ষব্ররাজির জন্য বারটি 
বুরূজ; যে সম্পর্কে সূরা আল-ফোরকানে আলোচনা 
উদ্ধৃত হয়েছে। 

আর শপথ প্রতিশ্রুত দিবসের কিয়ামত দিবসের । 
এব্‌ং শপথ দ্রষ্টার (উপস্থিতের] জুমার দিনে ও দৃষ্টের 
[উপস্থাপিতের] আরাফার দিনে । হাদীসে এ শন্দত্রয়ের 
এরূপ তাফসীরই উদ্ধৃত হয়েছে। সুতরাং প্রথমটি দ্বার 
কিয়ামতের দিন উদ্দেশ্য, যেহেতু তা প্রতিশ্রুত দিন, 
দ্বিতীয়টি দ্বারা জুমার দিন উদ্দেশ্য, যেহেতু তা আমলের 
জন্য সাক্ষ্যদানকারী বা আমল প্রত্যক্ষকারী, আর 
মানুষ ও ফেরেশতাগণ সমবেত হয়। আর কসমের 
জবাবের প্রথমাংশ উহ্য রয়েছে অর্থাৎ $21 অবশ্যই ; 


, ধ্বংস হয়েছে অভিশপ্ত কুণ্ডের অধিপতিগণ জমিনে গর্ত 


, অগ্নির এটা পূর্বোক্ত ১১: হতে ১০৪৪ 005য 
ইন্নপূর্ণ যা দ্বারা অগ্নি প্রজ্লিত করা হয়। 


যখন তারা তদুপরি এর পার্খে কুণ্ডের কিনার 


আসনসমূহে উপবিষ্ট ছিল। 

আর তারা যা করছিল ঈমান আনয়ন্কারীগণের সাং 
আল্লাহর প্রতি, ঈমান হতে বিরত না হলে তাদেরকে 
আগুনে নিক্ষেপ করার শাস্তি তা প্রত্যক্ষকা৯ 
সাক্ষাৎদশী বা উপস্থিত। বর্ণিত আছে যে, আলু 
তা'আলা উক্ত আগুনে নিক্ষিপ্ত মু'মিনগণকে তাতে 
পতিত হওয়ার পূর্বেই ্ূহ কবজ করার মাধ্যমে মুঃ 
দান করেছেন। আর আগুন তথায় উপবিষ্টজনের প্রত 
লেলিহান শিখা বিস্তার করে তাদেরকে জ্বালিয়ে ৩ 
করে দেয়। 


২. 





শখ ৬. 


৭ 





০ ০... 


'রে.জালালাইন, : আরবি-বাংলা, স্তর খণ্ড 5০তম পার. 


পরার পু ১০৭ 


নি হী শি 





ভিত 6 কা, জলজ কত. 2.৮ 

১5531 4155 : ১৭০ শব্দের অর্থ হলো, 22০৯1 এ ৩১১ অর্থাৎ জমিনে গর্ত করা । একবগন, রহুবচনে ১ 
০ রি রি রঃ সী 

“বান থেকেই - [চোয়াল ব্যবহৃত হয়। কেননা, ৭: (চোয়াল) দিয়ে চোখের পানি গড়িয়ে পড়ে। জার? « অর্থ- বালিশ; 

কেননা চোয়াল সেখানে রাখা হয়। -[কুরতুবী] 


ই জালিমরা জমিনে গর্ত করেছিল। এ গর্তকে আগুন জেলে পরিপূর্ণ করেছিল। তাদেরকে আগুনের আসহাব লা বলে গর্তের 


জাসহাব বলা হয়েছে । কেননা গর্তটি সম্পূর্ণ আশুন ছারা পরিপূর্ণ ছিল, মনে হয় যেন, গরতটিই মু'মিনদেরকে পুড়েছিল, আর ই 
গর্তের মালিক ছিল সে জালিষগণ । 


1৫ -এর মহপরে ই'রাব : ০5. ক্রিয়াটি কসমের জবাব হয়েছে। তবে এখানে 55 উহ রয়েছে। যেমন উহা রয়েছে 

আল্লাহর বাণী (৯707 05145 (529 ০০০০ ০০%৭1; আয়াতে। অর্থাৎ ৯০০০ ০:৫) এরপর জবাবের মধ্যে 

হওয়া দরকার ছিল; কিন্তু :£/ না বলে শুধু 031 :$ বলা হয়েছে। এটা ইমাম ফাররার অভিমত 

বারো মতে, মূলত এখানে মূল ইবারতকে আগে পরে করতে হবে। যেমন মূলে ছিল- ৬ )1/ ১4১4০ ০0- 

(41 এ মতটি ইমাম আবূ হাতিম সিজিস্তানীর। কুরতুবী] - 

জালিমরা জমিনে গর্ত করেছিল। সে গর্তকে আগুন রেলে পরিপূর্ণ করেছিল। তাদেরকে আগুনের আসহাব না বলে গর্তের 

আসহাব বলা হয়েছে। কেননা গর্তটি সম্পূর্ণ আগুন দ্বারা পরিপূর্ণ ছিল, মনে হয় যেন, গর্তটিই মু*মিনদেরকে পুড়েছিল, আর সে 

গর্ভের মালিক ছিল এ জালিমগণ। 

1৫শিন্দের মহত্রে ই'রাব এবং অর্থ : 

১০এশিব্দটি +/৮৫4 হিতে 2515 হিসাবে মাজনর হয়েছে; কিন্ত 7 নেই বিধায় প্রশ্ন জাগে । তখন বলা হয় যে, 
১21/ হলো উহ্য 423 অথবা 9৫ তথা আগুন যে ৫;431 তথা গর্তে ছিল একথা সকলেরই জানা, তাই -41/-এর 
প্রয়োজন নেই। ” 

২ আবু হাইওয়ান 411 ০,411). হিসেব মাজন্ূর পড়েছেন। এভাবে যে, এখানে একটি শব্দ উহ্য রয়েছে। অর্থাৎ 
পিতা, ও ণ 

কেউ কেউ /.4/কে উহ ক্রিয়ার ফাযেল হিসাবে মারফু' পড়েছেন। মূলবাক্য হবে 44/1/1- এমতাবস্থায় ঘারা 
মুমিনদেরকে বুঝানো হয়েছে এবং পিছনের ৯:৯২ 2:০০ ছারাও মু'মিনদেরকে বুঝানো হয়েছে। তখন ৯০৮4 
+৬%। এর (৫ শব্দটি ০5 না হয়ে মৃত্যু অর্থে ব্যবহৃত হবে। অথবা কাফের উদ্দেশ্য হয়ে (5: তার মূল অর্থেই 
ব্যবহৃত হবে। যেমন রাবী ইবনে আনাস, কালবী, আবুল আলিয়া আবূ ইসহাক বলেন- এ সময় আল্লাহ তা'আলা মু*মিনদের 
উপর একটি প্রবল বাতাস প্রেরণ করে তাদের ব্রহসমূহ গ্রহণ করেছেন। সে বাতাসে গর্ত হতে আগুন বের হয়ে 
কাফেরদেরকে জ্বালিয়ে দিয়েছিল, যারা এ গর্তের আশে-পাশে ছিল। রি রন 
8. কেউ কেউ মুবতাদা মাহযূফের “:€ হিসাবে ১5:%কে ৫) দিয়ে থাকেন । অর্থাৎ 4. ৮» তখন »» সর্বনামটি ১১.৮া-এর 


দিকে ফিরবে। -বুছুল মা'আনী] 

ৃ পর্যালোচনা 
পূর্বের সূরার সাথে যোগসূত্র : পূর্ববর্তী সূরাতে ঈমানদার এবং কাফির উভয় পক্ষের প্রতিদান ও প্রতিফলসমূহের 
ইয়েছিল। এখন সূরা আল-বুরূজে কাফিরদের বিরুদ্ধাচরণের ব্যাপারে মুসলিমদেরকে সান্তনা প্রদান করা হয়েছে, আর 

শান্তির ভয় দেখানো হয়েছে। 
হার এ স্রায় মু'মিনদেরকে কাফির-মুশরিকদের জুলুম অত্যাচারে ধৈর্যধারণের শিক্ষা দেওয়া হয়েছে এবং কাফিরদের সম্পর্কে 
সতর্কবাণী উচ্চারণ করা হয়েছে। নূরুল কোরআন! 
///.6911./69101.00া 






ঢু ০579 আল্লাতে 0:১2: রা কি বুঝানো হয়েছে? : আল্লাহর বানী 
বুঝানো হয়েছে-এ ব্যাপারে মুফাস্সিরগণের বিভিন্ন উক্তি পাওয়া যায়। 
ক. কোলো কোলো মুফাস্সির এর অর্থ করেছেন, প্রাচীন 





খ. হযরত ইবনে আব্বাস (বা.), রি. হ ) 

রি মুজাহিদ ( ুটভাদাহ রো.) হাসান বসরী (-), যাহহাক (র.) ও ইমাম সুখী (র-এর মতে 
গ. ইমাম ইবনে খোযায়মাহ (র.) বলেন এর ছারা চন্দ্র ও সূর্ধের কক্ষপথসমূহের কথা বলা 

্ হয়েছে ংখ্যা হলোঃ 

বারো। সূর্য এক একটি কক্ষপথে এক মাস পরিভ্রমণ করে। আর চন তার ্রতিটিতে দু'দিন এক দি ইল 


সময় পর্যন্ত পরিভ্রমণ করে । আর উক্ত বারোটি বুরূজ হলো হামল, সাওর, জাওযা, সারাতান, আসাদ আকৃরাব, | 
কাউস, জাতী, দালায় এবং হুত ! ? ? " ০৮ |] 


স্পা 
শীট 


আকাশকে 0:41 51 বলা হয়েছে কেন? : আলোচ্য আয়াতে আকাশকে 'যাতুল বুরূজ' বা কক্ষ বিশিষ্ট বলা হয়েছে । এর 
একাধিক কারণ হতে পারে । কেননা এরা আকাশের সাথে সংশ্লিষ্ট ৷ 
অথবা, এ জন্য যে, চর্মচোখে দেখলে মনে হয় যেন আকাশ এদেরকে ধারণ করে আছে! 
অথবা, €৮-এর অর্থ হলো প্রকাশ্য বনু । আর যেহেতু আকাশে এরা প্রকাশ পায় সেহেতু এগুলোকে ৫: এবং আকাশকে $ 
0৮৭ বলা হয়েছে। 
এখানে ৫2] ছারা কি উদ্দেশ্য? এ ব্যাপারে মুফাস্সিরগণের বিভিন্ন উক্তি পাওয়া যায়। কারো কারো মতে “১:01 দায় 
সকল আকাশকে উদ্দেশ্য করা হয়েছে। কেউ কেউ বলেছেন, আরশ ছাড়া সকল ফালাককে “1 বলা হয়েছে। কারো কারো 
মতে এর দ্বারা সর্ব উচ্চ ফালাক অর্থাৎ আরশ উদ্দেশ্য ৷ 
কেউ কেউ বলেছেন এটা হলো 'অষ্টম ফালাক" । সর্বাধিক উজ্জ্বল হওয়ার কারণে একে (০) 44) বলে। 
কারো কারো মতে, এর ছারা দুনিয়ার দন্নিকটস্থ আকাশ ১4:44 উদ্দেশ্য কেননা বাহ্যত এটাই পরিদৃ্টহয়। আল্লা 
তা'আলা ইরশাদ করেন €:4-2£ 501০2-01 124: অর্থাৎ দুনিয়ার আকাশকে আমি বাতিসমূহ ছারা সুশোভিত 
্ এ ১৮কপাঙছ কপি 

প্রতিশ্রুত দিবস হারা উদ্দেশ্য : মুফাসসিরগণ এ ব্যাপারে একমত যে, ৯৫৮: ৮ ধারা কিয়ামতের দিবসকে বুখানে 
হয়েছে। তবে এটা কিয়ামতের দিবসের কোন সময় তাতে মতভেদ রয়েছে। 
কারো মতে এটা নবী করীম রঃ _এর সুপারিশের সময় কেউ বলেন, এটা আকাশ সংকুচিত করার দিন যেমন ইরশাদ 
হয়েছে 0৮50154012৮ ০ হি ননদ, 
কারো মতে, টা সে সময় যখন মানুষ কবর হতে বের হয়ে আসবে । ইরশাদ হয়েছে-/--১ ০০৮১২ য়ে, 
উপরোক্ত সবকিছুই কিয়ামতের দিন সংঘটিত হবে। “রুহুল মা'আনী] 

5০ ১১ আয়াতে তা'আলার দুষ্টা ও দৃষ্টের নামে শপথ করা ছারা কি 
১১57৫ ১05-এর অর্থ : উপরিউক্ত ১৮৫৮ ৮১০৪ আয় তে আল্লাহ্‌ 





রায়র রা.)-এর বর্ণনা মতে নবী করীম 
বুঝিয়েছেন বিষয়ে ভাফসীরকারকদের বিভিনু মতামত পাওয়া যায় হযরত আবৃ হুরায়রা টি 
হ্বলেন, ১৮০১ রক দিবস বারা কিয়ামত এবং 3১44 তথা দের ঘাা আরাফাতের দি আঠা রি 


বলেন হছে এ দিনগুলোতে এন একটি মোষ সময় যছে ছে, কোনো না সে সন সস টি 
কল্যাণ প্রার্থনা করলে এবং অকল্যাণ হতে আশ্রয় চাইলে, তিনি তা কৰুল করে থাকে জট চিরিক 
হযরত ইবনে আববাস রা.) ও অধিকাংশ তাফসীরকারকদের মতের ও দের ছার সুদ ও আরাফাতের 

এটা ছাড়া আরও কয়েকটি অভিমত পাওয়া যায়। যেমন 


ং র দিন বুঝানো হয়েছে। উদ 

রা দিন তারা হয়েছে। কেননা এ দিনগুলোর ফজিলত 
তারবিয়াতের দিন এবং ছারা আরাফার দিন বুঝানো হয়ে 

২ রা তি রে হয় একারণেই অন্হ ডালা এদের মাছে পক 


///.6911./69101.00া 


5 কেউ কেউ বলেন, রা ছারা আল্লাহর অভ এর দল ইসা 89৯ 

8. এটাও বলা হয় যে. দষ্টা দ্বারা নবী-রাসূলগণ এবং হি রে ও 

৫. টাও পাওয়া যায় ফেংদ্র্ট ছারা ফেরেশতা এবং দৃষ্টের দ্বারা আদম ও তার সন্তানগণের কথা বির হায়েছে 

৬. এটাও বলা হয় যে, ্রষ্টা হচ্ছে- আমাদের নবী হযরত মুহাম্মদ হত: ও তার উত্মত না হর 
সাবেক নবীগণ ও তাদের উম্মতগণ । সস ২ তর উনমতগণ এবং দৃষ্টের দ্বারা বুঝানো হয়েছে, 

৭. এটাও বলা হয় যে, টষ্টা হচ্ছেন সাবেক নবী ও রাসূলগণ এবং দৃষ্ট হা ০ 
আমাদের নবীর সর্বশেষে আগমনবার্তা তারা নিজ নিজ উ্বতণকে ন়েছেদের যত হম কেননা 

£. ইমাম হাসান ইবনে আলী (রা.) বলেন, 4৯: দ্বারা র সো পরিজ তে এ 
রঃ ও ইতি এল ৩৩ ০০৪ ৮৮৪ এ ুর্ঘ তত ৯152 

আর +%- দ্বারা উদ্দেশ্য কিয়ামতের দিন । কেননা কুরআনে রয়েছে পিক নূরুল কোরআন] 

সূরার শুরুতে শপথের তাৎপর্য : এসব জালিম, নিষ্ঠুর ও পাপাচারীগণ আল্লাহর অভিশাপে নিপতিত হয়ে ধ্রংস হয়েছে সে 

কথাটির গুরুত্ব প্রকাশের জন্য আল্লাহ তা'আলা উপরিউক্ত তিনটি বিষয়ে শপথ করেছেন। প্রথম শপথ আকাশের বুরূজের নামে 

বরে বুঝিয়েছেন যে, মানুষের উর্ধবমণ্ডলে এ সব বুরূজের নির্মাতা কর্তা ও পরিচালক হলেন মহাপরাক্রমশালী আল্লাহ তাআলা 
র | 
নুতরাং সে মহাশক্তিধরের পাকড়াও হতে এ জালিম আল্লাহদ্বোহীগণ কিরূপে বাচতে পারবে । 

তীয় শপথ করা হয়েছে কিয়ামতের দিন যার আবশ্যকতায় বিনুদুমাত্র সন্দেহ নেই। সে মহাগ্রল় যে সত্তার দ্বারা সংঘটিত হবে 

অরশাস্তি হতে রক্ষা পাওয়ার কোনোই পথ নেই। ? 

তীয় শপথ করা হয়েছে দরষ্টা বা দৃষ্টের, অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ ঈমানদার লোকদের ফরিয়াদ শ্রবণ করবেন এবং এসব 
জলিমকে কঠোরভাবে শায়েস্তা করবেন আর ঈমানদারগণ তখন এদের অবস্থা অবলোকন করে আনন্দ অনুভব করবেন 
আসহাবুল উদুদ : আল্লাহ তা'আলা উল্লিখিত আয়াতে আসহাবুল উদৃদ (গর্তের কর্তাদের) প্রতি অভিশাপ দিয়েছেন 
বলেছেন- গর্তের কর্তারা ধ্বংস হয়েছে। এ গর্তের কর্তা হলো সেসব আল্লাহদ্বোহী জালিম ও পাপিষ্ঠ শাসক ও রাজা-বাদশা এবং 
জদের অনুসারীবৃন্দ, যারা ঈমানদার লোকগণকে আল্লাহর প্রতি ঈমান আনার অজুহাতে বড় বড় গর্তের মধ্যে অগ্নিকু জালিয়ে 
পক্ষেপ করেছিল । আর তারা গর্তের তীরে দগ্ডায়মান থেকে আনন্দচিত্তে অবলোকন করছিল। আল্লাহ্‌র মুমিন বান্দাগণের প্রতি 
এমন নিমর্ম অত্যাচারের ঘটনা ঘটেছিল অবশ্যই; কিন্তু তা কোন যুগে ও কাদের ছারা হয়েছে, সে সম্পর্কে রতিহাসিকবৃন্দের 
নিকট হতে বিভিন্ন ঘটনার উল্লেখ পাওয়া যায়। আমরা এখানে অধিকতর বিশুদ্ধ ঘটনা বর্ণনা করছি। 

আসহাবে উৎদৃদ-এর ঘটনা : আসহারে ১১4: সম্পর্কে চারটি ঘটনা পাওয়া যায়, যা নিঙ্নরূপ- 

১ তাফসীরকারকগণ উপরিউক্ত আসহাবুল উৎদৃদ প্রসঙ্গে কয়েকটি ঘটনার উল্লেখ করেছেন, ইমাম মুসলিম, নাসায়ী ও তিরমিযী 
প্রমূখ মুহাদ্দিসগণ লিখেন-হ্যরত সোহায়েব মী (রা.) -এর বর্ণনা, নবী করীম এএঃ3 ইরশাদ করেছেন, পূর্ব জমানার এক 
বাদশা ছিল জালিম ও আল্লাহদ্রোহী । তার এক জাদুকর ছিল। জাদুকর একদিন বাদশাকে বলল, জাহাপনা! আমি অতিশয় বৃদ্ধ 
হয়েছি, আমার মৃত্যু আসন্ন । আমার ইচ্ছা হয় যে, আপনি আপনার মন্ত্রীদের কোনো একটি প্রথর মেধাসম্পন্ন ছেলেকে আমার 
নিকট প্রেরণ করুন। আমি তাকে আমার মনের মতো জাদুবিদ্যায় পারদর্শী করে গড়ে তুলবো। বাদশা এ প্রস্তাবে সন্তুষ্ট হয়ে 
একটি ছেলেকে তার নিকট জাদু শিক্ষা করতে দিল । ছেলেটি নিয়মিতভাবে জাদু শিক্ষা করতে যেত। পথে ছিল এক খ্রিষ্টান 
আলিমের আস্তানা । সে গমনপথে সেখানেও আসা-যাওয়া করত বালকটি পাদ্রী সাহেবের চরিত্র মাধুর্য ও শিক্ষায় প্রভাবিত 
ইয়ে আল্লাহ্‌র দীন গ্রহণ করে ঈমানদার হলো । এদিকে .জাদৃবিদ্যা শিক্ষাও চলতে লাগল । বালক পথে যাওয়ার সময় সম্মুখে 
বিরাটকায় একটি হিংস্র জন্তুকে দেখতে পেল । জন্তুটি মানুষের পথ অবরোধ করার ফলে মানুষের যাতায়াতে খুবই অসুবিধা 
ৃষ্টি হলো । বালকটি এ সময় মনে মনে চিন্তা করল, পাদ্রী অবলম্বিত ধর্ম সত্য না জাদুর শিক্ষা সত্য, তা পরীক্ষা করার এটা 
একটি মোক্ষম সময়। অতএব, সে একটি পাথর খণ্ড হাতে নিয়ে বলল, হে আল্লাহ! জাদুবিদ্যার তুলনায় পাদ্রীর ধর্ম যদি সত্য 
ও ৰাটি হয়, তবে আমার এ ক্ষুদ্র পাথর আঘাতে জন্তুটি নিহত করুন। অতঃপর বালকটি পাথর খণ নিক্ষেপ করলে জন্তুটি 
মারা গেল। এতে জনমনে তার প্রতি খুব আস্থা সৃষ্টি হলো এবং সে সকলের আকর্ষণ করে ফেলল । এদিকে দীনের প্রতি 
বালকের ঈমান দৃঢ় হওয়ায় এবং পান্রীর সাহ্চর্যের ফলে সে কারামতি র শক্তি লাভ করল। লোকজন তার নিকট 
বিভিন্ন প্রকার রোগ-ব্যাধি নিরাময় করার উদ্দেশ্যে আসতে লাগল । এদিকে বালক পাদ্রীর নিকট জন্তুটি হত্যা করার ঘটনাটি 
বিবৃত করলে পাদ্রী বলল, তুমি আমার চেয়েও অনেক বেশি ফজিলত লাভ করে ফেলেছ। আমার ভয় হচ্ছে তুমি মহাপরীক্ষার 
মধ্যে নিপতিত হও নাকি? এরুপ অবস্থায় পড়লে আমার কথা কারো নিকট বলবে না। এদিকে তার দোয়ায় বহু লোক নিরাময় 


হতে লাগল। 
///.99111./58101.00]া 


৫ 


৪১০ তাফসীরে জালালাইন : আব্রবি-বাংলা, সন্তম যও [৩০তম পারা) 


'হটনাক্রমে বাদশার সভাসদের একজন উপদেষ্টা দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিল । সে এ বালকের সুনাম ও খ্যাতি শুনে তার 
নিকট এসে অনেক উপটৌকন দিয়ে দৃষ্টিশক্তি পুনরায় লাভ করার জন্য আবেদন জানাল। বালক বলল, আমার দৃষ্টি দনের 
কোনো ক্ষমতা নেই নিরাময় করার মালিক একমাত্র আল্লাহ । আপনি যদি তীর প্রতি ঈমান আনেন এবং তিনি ব্যতীভ অন্য 


কারও ইবাদত-বন্দেগি না করেন, তবে আমি আপনার দৃষ্টিশক্তি লাভের জন্য দোয়া করতে পারি । লোকটি বালকের কথা 
ঈমান আনলে বালক তার জন্য দোয়া করল। ফলে তৎক্ষণাহই সে দৃষ্টিশক্তি ফিরে পেল। 

দ্বিতীয় দিন সে বাদশার দরবারে গিয়ে বসল, বাদশা তার নিকট দৃষ্টিশক্তি লাভের কথা জিজ্ঞাসা করল জবাবে লোকটি বলল, 
আমার প্রতিপালক আমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। বাদশা বগল, তোমার 'রব' তো আমি । আমি ছাড়া আর কে আছে? 
লোকটি বলল- না, আমার প্রতিপালক হচ্ছেন আল্লাহ ! তিনি আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন! বাদশা পরিশেষে সন্ধান 
পেল- যে বালকটিকে সে জাদুবিদ্যা শিক্ষার জন্য পাঠিয়েছিল । সে বালকেরই এসব কর্মকাণ্ড। বালককে দরবারে এনে 
জিজ্ঞাসাবাদের পর সে যখন বাদশাকে 'রব' মানতে সম্মত হলো না, তখন তাকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়া হলে তখন দে 
প্রার্থনা করল- আল্লাহ আপনি আমাকে সহায়তা করুন । তখন পাহাড় কম্পনে অন্যান্য সমস্ত লোক চূড়া হতে পড়ে মৃত্যুবরণ * 
করল; কিছু বালকের কিছুই হলে না । এতে বালকের যশঃখ্যাতি আরো বৃদ্ধি পেল। অতঃপর বাদশা তাকে নদীতে ভূবিয 
মারার জন্য নির্দেশ দিলেন তাকে নদীতে নিয়ে যাওয়া হলো তখন সে আল্লাহর নিকট সাহাঘ প্রার্থনা করলে নদীতে তুফান 
সৃষ্টি হয়ে সকলে ডুবে মরল; কিন্তু বালকের কিছুই হলো না। 

এদিকে এর বালকের নিকটই তার শিক্ষক পাত্রীর সংবাদ জানতে পেরে তাকে দরবারে ডেকে আনা হলো। পাদ্রীকে তার 
ধর্মমত পরিত্যাগ করে বাদশাকে একমাত্র রব স্বীকার করার কথা বলা হলো কিন্তু পাদ্রী এতে সম্মত না হলে তাকে হত্যা কর৷ 
হলো! অতঃপর বালককেও অনুরূপভাবে তীতি প্রদর্শন করে ঈসায়ী ধর্মমত পরিহার করার কথা বলা হলো । তখন বালক 
বলল- হে বাদশা! এভাবে তৃমি আমাকে মারতে পারবে না; বরং আমাকে মারতে হলে আমার পরামর্শ গ্রহণ করতে হবে' 
বাদশাহ পরামর্শ জিজ্ঞাসা করলে বালক বলল- তুমি শহরের সমস্ত লোককে এক উঁচু জায়গায় সমবেত করবে । অতঃপর 
আমাকে শূলদণ্ডে চড়িয়ে 'বিসমিল্লাহে রাব্বিল গোলাম" বলে আমার প্রতি তীর নিক্ষেপ করলেই আমার মৃত্যু হবে। বাদশাহ 
তার পরামর্শ অনুযায়ী কাজ করল। উপস্থিত লোকজন বালকের এমনি মৃত্যু দেখতে পেয়ে সকলে সমস্বরে বলে 
উঠল-'আমরা এ বালকের প্রতিপালকের প্রতি ঈমান আনলাম ।" 

বাদশা যে বিষয়টির ভয় করছিল, সেটাই সর্বশেষে দেখা দিল। সমস্ত প্রজাবৃন্দকে ঈমানদার হতে দেখে বাদশা তেলে বেগুনে 
জুলে উঠল। অতঃপর সে শহরের প্রতিটি মহল্লায় ও গলিতে বিরাট বিরাট গর্ত খননের নির্দেশ দিল। অতঃপর এতে আগুনের 
কুণ্তলী জ্বালিয়ে লোকদেরকে বলল, তোমরা গোলামের প্রতিপালকের প্রতি ঈমান বর্জন করে আমাকে রব বলে স্বীকার 
করো। নতুবা তোমাদেরকে এ অনলকুণ্ে নিক্ষেপ করে মারা হবে; কিন্তু প্রজাবৃন্ স্বধর্ম পরিত্যাগ না করে হাসিমুখে দলে 
দলে অনুকৃণ্ডে জীবন বিসর্জন দিতে লাগল । আর বাদশা ও তার অনুসারী মোসাহেবগণ এহেন বিভীষিকাময় দৃশ্য দেখে খুব 
আনন্দিত হলো এবং উপহাস করতে লাগল। একটি মহিলাকে আগ্নিতে নিক্ষেপের জন্য আনয়ন করা হলো ! তার কোলে ছিল 
অবুঝ শিশু। মহিলা সন্তানের বাৎসল্য প্রায় ঈমানকে বর্জন করার উপক্রম হলো, তখন এ অবুঝ শিশু বলে উঠল-হে মাত: 
ধৈর্য অবলম্থন করুন। নির্ভয়ে অগ্নিতে ঝাঁপ দিয়ে পড়ুন। কেননা, নিঃসন্দেহে আপনি সত্যের উপর প্রতিষ্ঠিত ৷ আর এ জালিম 
গোষ্ঠী বাতিলের উপর প্রতিষ্ঠিত । 
আসহাবুল উখদৃদ সম্পর্কে সর্বাপেক্ষা প্রসিদ্ধ ঘটনা হলো নাজরানের ঘটনা। ইবনে হিশাম, তাবারী, ইবনে খালদূন 9 
মাজমাউল বুলদান প্রণেতা প্রমুখ বড় বড় এঁতিহাসিকগণ এ ঘটনা উল্লেখ করেছেন । এর সারকথা হলো এই যে, হেমিয়ারের 
[ইয়েমেন] বাদশা তুরান আসাদ আবূ কারেব একবার ইয়াসরাব [বর্তমান মদীনায়] গমন করে সেখানে ইহুদি সম্প্রদায়ের 
সংস্পর্শে এসে ইহুদি ধর্ম গ্রহণ করল এবং তখাকার বনী কুজার দু'জন ইহুদি আলিমকে সঙ্গে নিয়ে ইয়েমেনে যাত্রা ঝরল. 
ভার মৃত্যুর পর যুনাওয়াস তার উত্তরাধিকারী হয়ে দক্ষিণ আরবের ইসায়ী কে্ত্রতুমি নাজরানের উপর আক্রমণ চালাল । সেখান 
হতে খ্রিস্টান ধর্মকে চিরতরে উত্খাত করে তথায় ইহুদি ধর্ম প্রতিষ্ঠাই ছিল এ অভিযানের মূল উদ্দেশ্য ইবনে হিশাম বলেন, 
এরা মূলে ইহুদি ধর্মমতের উপর প্রতিষ্ঠিত ছিল। অতঃপর সে নাজরানে উপস্থিত হয়ে তথাকার জনগণকে ইহুদি ধর্মমত 
গ্রহণের আহ্বান জানাল, কিন্তু তারা স্বধর্ম পরিত্যাগ করতে সম্মত হলো না। ফলে সে বহু লোককে আশুন ভর্তি গর্তে নিচ্ছে 
করে হত্যা করল এবং অনেককে তরবারি দ্বারা হত্যা করল ৷ এ হত্যাকাণ্ডে এ্রতিহাসিকদের মতে সর্বমোট বিশ হাজার লেক 
প্রাণ হারিয়েছিল। এ হত্যাকাণ্ড চলাকালে নাজরান হতে দওসযু সালবান নামে এক লোক পালিয়ে রোম স্মরাটের নিকট 
আশ্রয়গ্রার্থী হলো এবং এ অত্যাচার ও নির্যাতনের অভিযোগ করলে রোম স্ম্রাট কাইজার আবিসিনিয়ার বাদশাকে নাজ 
আক্রমণ করার আহবান জানাল ! আবিসিনিয়ার বাদশাহ সন্তর হাজার নৌসেনাসহ নাজরান আক্রমণ করে তা দখল করে নি 
এ যুদ্ধে যুনাওয়াস নিহত হলো, ইহুদি সরকারের পতন হলো এবং ইয়েমেন খিষ্টান সায্রাজোর অঙ্গ রাষ্ট্রে পরিণত হলো । 


///.99111./58101.00]া 









- ০০তম পারা, 





৩. হযরত (রা-) হতে অপর একটি ঘটনার উল্লেখ পাওয়া যায় । তিনি বলেন- পারতে এক বাদন। শত হর নিজ 
সহোদরার সাথে ব্যভিচার লিগু হলো এবং উভয়ের সাথে যৌন সম্পর্ক সংস্থাপিত হলো । চারিদিকে খন এট কটন হলো: 


তখন বাদশাহ জনতার মধ্যে প্রচার করে দিল যে, আল্লাহ ভ্নির সাথে বিবাহকে বৈধ করে দিয়েছেন । কিন্তু জনসাধারণ এটা 
মেনে নিতে রাজি হলো না। তখন বাদশা নানাভাবে অত্যাচার ও নিপীড়ন চলিয়ে জনগণকে এটা মেনে নিতে বাধা করল। 
এমনকি যারা তা মেনে নিতে অস্বীকার করল, তাকে সে আগুনে ভর্তি গর্তে নিক্ষেপ করতে লাগল। হযরত আলী (রা.) 
বলেন, এ সময় হতে অগ্নিপূজকদের ধর্মে রক্ত-সম্পর্কের আত্মীয়দের পরস্পরের মধ্যে বিবাহের নিয় প্রচলিত হয়েছে। 
ইবনে জারীর] 
. এ ঘটনাকে হযরত ইবনে আব্বাস (রা.) সম্ভবত ইসরাঈলী কিংবদত্তী হতে উদ্ধৃত করেছেন। তাতে বলা হয়েছে- 
বেবিলনবাসীরা বনী ইসরাঈলীদেরকে হযরত মূসা (আ.) -এর প্রচারিত ধর্ম ত্যাগ করতে বাধ্য করেছিল । এমনকি তারা এ 
উদ্দেশ্যে প্রত্যেক অমান্যকারীকে আগুনের গর্তে নিক্ষেপ করল । 
৯॥$ পু--41$ ৮4০55 41581853155 : ইমাম ফাররা বলেন- 401 ০1৮4) এ কসমের জবাব 
হলো (1...... ২৬০০ এ অর্থে যে, এখানে ০১২) উহ্য রয়েছে। 
একদল ইমামের মতে- কসমের জবাব হলো €45--1 42 ৮: $1 তবে এ জবাবটি তেমন সুন্দর নয়। কেননা, কসম ও 
জবাবে কসমের মাঝে অনেক দূরত্ব হয়ে যায়। 





০০. 


কেউ কেউ বলেন- 120 ০১ $। হলো কসমের জবাব। 

কেউ কেউ বলেন- কসমের জাবাব উহ্য রয়েছে। মূলবাক্য এভাবে হবে যে, ৮.1 07:40 51$ 50:30 ইবনুল আত্ারী 

উন্ত মতটিকে গ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। কুরতুবী] 

:/শিন্দের কেরাতসমূহ : ১$:) শব্দকে জমহুর কারীগণ //-এর উপর যবর দিয়ে পড়েন। তখন এর অর্থ হবে ৮-৪.এা 

বালাকড়ি। 

হ্যরত কাতাদাহ, আবু রাজা, নসর ইবনে আসেম প্রমুখ কারীগণ 21)-এর উপর পেশ দিয়ে পড়েন তখন তা মাসদার হবে। 

অ্ধা, 54331) ১০৪২ ফাতহুল কাদীর, রূহুল মা*আনী, কুরতুবী] 

১৬ ৩০০৭ ৫এএর অর্থ : এ আয়াতের কয়েকটি অর্থ হতে পারে, যেমন- 

১. দ্বারা এখানে বদদোয়া বা লানত করা উদ্দেশ্য । অর্থাৎ আসহাবুল উদৃদ-কাফের ও জালিমগণ আল্লাহর রহমত হতে দূরে 
সরে পড়েছে । তাদের উপর আল্লাহর লানত পড়েছে। দারা 

২. অথবা, এখানে এ জালিমদের পক্ষ হতে মু'মিনদের হত্যার সংবাদ দেওয়া হয়েছে। 1:০১ ১০, ৮৮4 অর্থাৎ 
মুমিনগণকে আগুন দ্বারা হত্যা করা হয়েছে, সে সময় তারা ধৈর্যধারণ করেছেন। 

৩. অথবা, এখানে এ জালিমদের ব্যাপারেই খবর দেওয়া হয়েছে। কেননা বর্ণিত আছে যে, বেহেশতীদের রূহকে আগুনে পোড়ার 
পর্বে আল্লাহ কবজ করে নিয়েছেন। তারপর আগুন গর্ত থেকে উঠে এ জালিমদেরকে ভ্বালিয়ে দিয়েছে। 

8. অথবা, জালিমরা ধ্বংস হয়েছে, আর মুমিনগণ নাজাত পেয়েছে। -কুরতুবী| 


1 পা কত ৬:০০ 
১১শন্দের দু'টি কেরাত : জমহুর 754 শব্দ ১54. ৮: থেকে তাশদীদবিহীন পড়েছেন । 

৬০০ পি 
আর কেউ কেউ 7৫4 অর্থাৎ :-এর উপর তাশদীদ দিয়ে “2১:৮০: থেকে পড়েছেন -কাবীর] 
855207১৮285 ০505৩07 50518এর মধ্য হতে য-এর 555: %5এর আমেল হলো 5 ক্রিযাটি। 
তি ” 715০০5৮৮255 তপতি ৩৩ তত ০১০2০ 7১02) ০১1 অর্থাৎ তর নিকট 
বল অর্থ হবে- ০৮৮১১] ০৪৯০ ১১--৬] -৪ ১ এস পিট ৬০০ ভি )১ ১৮৯ গতের 


বসে যখন তারা সু'মিনদের শাস্তি দিচ্ছিল, তখন তারা আল্লাহর পক্ষ হতে অভিশও হয়েছে। 
///.6211./59101.00া 





তাফসীরে জালালাইন আরবি-বাংলা, সন্তম [৩০তম পারা) 


২১৫৫ এ অর্থ কি? এখানে কে উত্লেখের কারণ কি? : 44 শব্দটি বাবে ৫ এর মাসদার; এর দু'টি অর্থ হতে পাবে 

এক : ১০4৫ অর্থাৎ ১১ তথা উপস্থিত হওয়া । গর্ত বননকরী কাফেররা মু'মিনদেরকে অগনিপূর্ণ গর্তে নিক্ষেপ করার পর 7 

তামাশ! দেখার জন্য গর্তের তীরে উপস্থিত হয়েছিল : 

দুই : অথবা 5, এর অর্থ এখানে সাক্ষ্য প্রদান করা যা দ্বারা কোনো বিষয়ের যথার্থতা প্রমাণের চেষ্টা করা হয়। এখানে ১১4. 

উল্লেখের কারণ প্রথম অবস্থায় এখানে ১ এর উল্লেখ নিঙ্োক্ত কয়েকটি কারণে হতে পারে। রর 

১, এর দ্বারা মূলতঃ এখানে মু'মিনগণের প্রশংসা করাই উদ্দেশ্য ৷ কেননা কাফিররা ভেবেছিল যে, মু'মিনদেরকে অশ্নিগর্তে .. 
নিক্ষেপ করার উদ্যেগ নিলে যুমিনরা ভীত সস্তস্ত হয়ে পড়বে এবং তাদের নিকট সাহায্য প্রার্থনা করবে। তখন উপস্থিত জনত" 
মু'মিনদেরকে ঈমান পরিত্যাগ করতে বলবে এবং তারা ঈমান ত্যাগ করে পুনরায় কাফের হয়ে যাবে। কিন্তু তাদের সে 
আশার গুড়ে বালি পড়েছে। মু'মিনগণ অগ্নি শর্তে পড়ে জীবন দিয়েছেন, তথাপি ঈমান পরিত্যাগ করেননি । 
অথবা, তাদের নিকট সাহায্যও প্রার্থনা করেননি। সুতরাং এক মহিলাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য আনয়ন করা হয়েছিল, 
মহিলার কোলে ছিল একটি শিশু ৷ মহিলাটি শিশুর মায়ায় ঈমান বর্জন করার মনস্থ করেছিল । কিন্তু শিশুটি তৎক্ষণাৎ বলে 
উঠল, হে মাতা! আপনি ধৈর্য ধরুন এবং নির্ভয়ে অগ্নিকৃণ্ডে ঝাপিয়ে পড়ন। কেননা আপনি অবশ্যই সত্যের উপর প্রতিষ্ঠিত 
আছেন । আর তারা অত্যাচারী ও পাপিষ্ঠ। 

২. অথবা এটা ছারা তাদের অন্তর পাষাণ হওয়ার প্রতি ইঙ্গিত করা হয়েছে। কি পরিমাণ পাষাণ অন্তরের অধিকারী হলে স্বজাতির 
কতিপয় মানুষকে সম্পূর্ণ বিনা অপরাধে অগ্নিকৃণ্ডে ফেলে দিয়ে তামাশা দেখতে পারে তা ভাবলেও শরীর শিহরিয়ে উঠে! 

৩. অথবা, এব ছারা বুঝানো হয়েছে যে, আল্লাহদ্রোহীতা ও মিথ্যার চরম স্তরে তারা পৌছে গিয়েছিল । তাদেরকে মধ মনুষ্য 
লোপ পেয়ে পশুত্র প্রতাব বিস্তার করে বসেছিল । তা না হলে তারা জ্যান্ত মানুষকে আগুনে পোড়ানোর ঘটনা প্রত্যক্ষ করতে 
পারত না- কৌতুক ভরে তা উপভোগ করা তো দূরের কথা। 

দ্বিতীয় অবস্থায় +৫--এর উল্লেখের কয়েকটি উদ্দেশ্য হতে পারে। 


১. কেয়ামতের দিন তাদের এ অপকর্মের সাক্ষ্য স্বয়ং তারাই প্রদান করবে! অর্থাৎ যখন তারা কিয়ামতের কাঠোর আজাব দো 
ভীত বিহ্বল হয়ে পড়বে তখন তারা এ অপকর্ম করার কথা অস্বীকার করবে । আর তাদের অঙ্গ-প্রতাঙ্গাদি তখন তাদের 
বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে এবং তাদের সমস্ত অপকর্মের বিবরণ তুলে ধরবে । ইরশাদ হচ্ছে- 

. অর্থাৎ এর মর্মার্থ হলো তারা নিজেরাই যে শুধু এ অপকর্ম করে তাই নয়; বরং অন্যরা যদি তা করে তাহলে তারা সেখ, 
সাক্ষ্যদাতা হয় । আর এতে তারা মোটেও ছ্িধাবোধ করে না! 


৩. অথবা, এ কাজটি সম্পন্ন করার জন্য তারা বহু সাক্ষ্যদাতা নিযুক্ত করে রেখেছিল যাতে পরস্পরের দায়িত্ব সম্পর্কে বাদশর 
নিকট রিপোর্ট পেশ করতে পারে । সুতরাং যার উপর শান্তি প্রদানের সে পরিমাণ দায়িতৃ অর্পিত হয়েছিল । সে তা পালন 
করেছে কিনা এ ব্যাপারে তারা বাদশার নিকট সাক্ষ্য প্রদান করেছে। 


///.6211./59101.00া 


42 


এম খড (৩০তম, পবা] ৪১৩ 














১/17256659722251 ২৮১.% ৮. তারা এদেরকে শুধু এ জন্য নির্ঘতন করেসিল যে, তারা 
রি ০ দিন অস্ত 
215 ] নি রতেছে। 

2০৯ পরাক্রমশালী স্বীয় রাজত্বে এবং প্রশংসনীয় প্রশংনিত। 








“৭ ৯. ধারই জন্য আকাশমণ্লী ও পৃথিবীর রাজতু । আর 
44৫0 740 ০৮:১৫ আল্লাহ সর্ব বিষয়ে দরষ্টা। অর্থাৎ কাফেরগণ মু'মিনগণের 


. ১০. নিশ্চয় যারা মু'মিন নর-নারীদেরকে বিপদাপনু করেছে 
আগুনে পোড়ানোর মাধ্যমে অতঃপর তারা তওবাও 

















১৫০ নহি 9 করেনি, তাদের জন্য রয়েছে জাহান্নামের শান্তি তাদের 
এনা কুফরির কারণে এবং তাদের জন্য রয়েছে দহন যন্ত্রণা 
চা ০ ০০৮৫2 4 ৭ সুদলমানদেরকে আগুনে পোড়ানোর প্রতি ধ্‌হি বে 

টিটি আঁখেরাতে, মতান্তরে দুনিয়ায়-যেমন উপরে উল্লিখিত 


60945558-547-42 55 হয়েছে যে, আগুন লেলিহান শিখা বিস্তার করে 


তাদেরকে দাহন করেছে। 

,$৭ ১১. নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে ও সৎকর্ম সম্পাদন 
করেছে, তাদের জন্য সেই জান্নাত রয়েছে, যার 
তলদেশে পোতস্বিনীসমূহ_ প্রবহমান-এটাই পরম 
সাফল্য । 











বৈ 


৮৪ 05 আয়াতের মহল্লে ইরাব : 

১. এআয়াতটি পিছনের £4.:3 £1:2314র উপর 44 হয়েছে! যদিও £4৮-7/124--50এর আতফ £2০১ 27:41 
এর উপর সহীহ হয় না; কিন্ত ৫:58 তথা পিছনের £4২:31 24550 টি দিয়ে শুরু করার কারণে-..: সহীহ 
হয়েছে। কেননা এ 3/-কে £৫৯:০২/ $% বলা হয়। অর্থাৎ এ 9 এসে বাক্যকে 4-+-০-এর অর্থে করে দিয়েছে। এর দ্বারা 
বুঝা যায় যে, এখানে 2-১5:014-+2ক 25-33-4048 উপরই ২55 করা হয়েছে। 

২. কেউ কেউ বলেছেন, আসলে £:৮:] 2:541টি ৮7 “| 21550 ছিল । অর্থাৎ বাক্যটি এভাবে ছিল 125৮1 
এমতাবস্থায় 2281 ব)কে বা 41:24 উপরই আতফ করা হয়। রুল মা'আনী] 


পূর্বের আয়াতের সাথে যোগসূত্র : আল্লাহ তা'আলা আসহাবুল উৎদৃদ সম্পর্কে ইত€পূর্বে সূরার প্রথম দিকে যে বর্ণনা এবং ভাষণ 
রেখেছেন, এর সাথে সঙ্গতি রেখে ঈমানদারদের প্রতি নির্মম ও নিষ্ঠুর অত্যাচারের কারণ বর্ণনা করে ইরশাদ করেছেন- 


///.6911./69101.00া 


৪১৪ তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সন্তম ও [৩০তম পারা] 


আসহাবে উ্দদুদ মু'মিনগণকে কেন আজাব দিয়েছিল? : আলোচ্য সূরাটির প্রথমাংশে আল্লাহ তা'আলা আসহাবে উৎদূদ 
কর্তৃক মুমিনদের উপর নির্যাতনের ঘটলা বর্ণনা করেছেন। অতঃপর বক্ষ্যমাণ আয়াতে উল্লেখ করেছেন যে, আসহাবে উদৃদ যে 
মু'মিনদের উপর নির্যাতন করেছিল, মূলত তাদের কোনো অপরাধই ছিল না। উক্ত কাফেরদের দৃষ্টিতে সে মু'মিনগণের একটি 
:মান্র অপরাধ ছিল- আর তা হলো এই যে, তারা মহাপরাক্রমশালী আল্লাহর প্রতি ঈমান এনেছে, যিনি আকাশমণ্ডল ও ডূমণগুলের 
'রাজাধিরাজ-সার্বভৌমত্ের একচ্ছত্র মালিক । অথচ এটা ভো কোনো অপরাধ হতে পারে না। নিছক মানবাধিকারের দৃষ্টিতে 
দেখতে গেলেও এটাকে অন্যায় বলা যায় না। কেননা এটাতো তাদের স্বীকৃত মৌলিক মানবিক অধিকার যে, মানুষ তার ্রষ্টার 
ইবাদত করবে, তাকে এক ও অদ্বিতীয় বলে স্বীকার করে নিবে, তার প্রদণ্ত জীবন বিধান অনুযায়ী জীবন-যাপন করবে ৷ এ 
অধিকারকে যারা হরণ করবে তারা অবশ্যই অত্যাচারী হিসাবে গণ্য হবে। দুনিয়া পরীক্ষাক্ষে্র হওয়ার কারণে যদিও তারা এরুপ 
অন্যায় কাজ করে যাওয়ার সুযোগ পাচ্ছে, তথাপি পরকালে তাদেরকে অবশ্যই এটার আজাব ভোগ করতে হবে । কোনো মতেই 
তারা আল্লাহর আজাব ও গজব হতে রেহাই পাবে না। যদি তারা ঈমান আনয়ন করে কৃতপাপ হতে তওবা না করে, তাহলে 
পরকালে চিরদিনের জন্য তারা জাহান্নামী হবে। পক্ষান্তরে যারা ঈমান আনয়ন করে সৎকর্ম অবলম্বন করবে তাদের জন্য রয়েছে 
আখেরাতে জান্নাতের চিরশাস্তি ৷ এটা অপেক্ষা মহাসফলতা আর কি হতে পারে? 

এর মাধ্যমে মূলত আল্লাহ তা'আলা মক্কার জালিম মুশরিকদেরকে সতর্ক করে দিয়েছেন যে, তারাও যদি আসহাবে উৎদূদ-এর 
ন্যায় মু'মিনগণের উপর অহেতুক নির্ধাতন চালিয়ে যেতে থাকে তাহলে আসহাবে উখদৃদের যে ভয়াবহ পরিণাম হয়েছে 
তাদেরকেও সে একই পরিণতির সম্মুখীন হতে হবে। মন্কার মুশরিকরা যদি এ অপকর্ম হতে তওবা করে ঈমান না আনে তাহলে 
তাদের জন্যও রয়েছে, দুনিয়ার লাঙ্কুনা ও দুর্গতি এবং পরকালের কঠিন শাস্তি ৷ 

এখানে আল্লাহর উক্ত চারটি গুণের উল্লেখের তাৎপর্য : আল্লাহ তা'আলা এখানে মুমিনগণের সাথে আসহাবে উদৃদের 
শত্রুতার কারণ উল্লেখ করতে গিয়ে ইরশাদ করেছেন- 0 এ ১৮50 7508 পিন 78526 এ 
(745৬ [৪০45 2000 ০50%5994450 415 অর্থাৎ মুমিনগণের সাথে তারা শুধু এ জন্যই শক্রতা পোষণ করত ঘে. 
তরা আল্লাহর প্রতি ঈমান এনেছে, যিনি মহাপরাক্রমশালী, প্রশংসিত, আকাশমণ্ডল ও ভূমগ্ুলের মালিক এবং সে আল্লাহ সরবষটও বটে, 
আলোচ্য আয়াতে আল্লাহ তা'আলার উক্ত চারটি গুণ উল্লেখ করার তাৎপর্য মুফাস্সিরগণ নি্গরূপ বর্ণনা করেছেন। 

2৮ [মহাপরাক্রমশালী] : অর্থাৎ এমন সন্ত িনি কিছু করতে চাইলে কেউ বাধা দিতে পারে না এবং তার অনুমোদন ছাড় 
কেউ কিছু করভে পারে না! এর দ্বারা এ দিকে ইঙ্গিত করা হয়েছে যে, আল্লাহ মহাশক্তিশানী তার আজাব হতে 
কাফেরদেরকে কেউই রক্ষা করতে পারবে না। 

. 27১৮1 প্রশংসিত] : মুমিনগণ, ফেরেশতাগণ এমনকি সমস্ত মাধলুকাত আল্লাহর প্রশংসায় পঞ্চমুখ । আকাশমণ্ডল ও 
ভূমগুলে যত কিছু আছে সবকিছুই আল্লাহ তা'আলার তাসবীহ ও তাহমীদ করে থাকে। যেমন আল্লাহ তা'আলা ইরশদ 
করেছেন-:১+০4 2 1৬: 54 310 অর্থাৎ সকল ব্তুই আল্লাহর প্রশংসা করে থাকে । কাজেই কাফের ও মুশরিক 
আল্লাহ তা'আলাকে অস্বীকার করলে তথা তার প্রশংসা না করলেও তাতে আল্লাহর কোনোরূপ ক্ষতি নেই। 
০০০১55০3142 4০ ধিনি আকাশমণ্ডল ও ভূমগুলের সার্বভৌমত্বের মালিক যেহেতু এ আকাশমণ্ডল ও তুমুল 
তিনিই সৃষ্টি করেছেন, সেহেতু এদের মালিকও তিনিই । আবার তিনি যখন ইচ্ছা করবেন তখন এদেরকে ধ্বংস করে দিবে 
মোটকথা, আসমান ও জমিনে সর্বময় ক্ষমতার একচ্ছত্র মালিক তিনিই, তার এ মালিকানায় কেউ শরিক বা অংশীদার নেই. 
তার আজাব হতে কাফের ও মুশরিকদেরকে কেউ রেহাই দিতে পারবে না। তিনি কাউকে শাস্তি দিতে চাইলে যেমন কেউ 
বাধা দেওয়ার নেই, তেমনটি কাউকে পুরস্কৃত করলেও কারো কিছু বলার নেই। 

. 45 5 ৫-545 20018 আর আল্লাহ তা'আলা স্রষ্টা, মানুষ এমনকি কোনো জীব জন্তুর বা কোনো পদার্থের কোন 
ক্রিয়া প্রতিক্রিয়া ও নাড়া-চাড়াও তার দৃষ্টিকে এড়াতে পারে না। আসহাবে উৎদৃদ মু'মিনদেরকে যে আজাব দিয়েছে এ 
সম্পর্কে আল্লাহ তা'আলা সম্পূর্ণ অবহিত রয়েছেন । আর মু'মিনরা চরম ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করে সেভাবে ঈমানের উপর 
অটল ও অবিচল রয়েছে তাও আল্লাহর অজানা নয় । কাজেই কাফের ও মুশরিকদেরকে শায়েস্তা করতে যেমন আন্গাহ 
তা'আলা বিন্দ্মাত্র ছবধাবোধ করবেন না তেমনটি মুমিনদেরকে পুরস্কৃত করতেও তিনি কিছুমাত্র কৃপণতা করবেন না; 


////.9811.5101.00 








রর 


৮ 


০০ 


তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম খণ্ড (৩০তম, পাবা], 


মোটকথা, আল্লাহ তা'আলা উক্ত চারটি গুণের মাধ্যমে এটাই বুঝাতে চাচ্ছেন যে, আল্লাহ পল 

করলে কাফেরদেকে রুখে দিতে পারতেন- তাদের আজাব হতে মু'মিনদেরকে রেহাই দিতে পারতেন, ইচ্ছা করলে ত্ক্ষণৎ 
কাফেরদেরকে ধ্বংস করেও দিতে পারতেন। কিন্তু তিনি তা করেননি । কেননা তিনি দুনিয়াকে তাদের জন্য পরীক্ষা ক্ষেত্র 
বানিয়েছেন ! এখানে তাদরকে ভালো-মন্দ এবং পাপ-পুণ্যের যে কোনো একটি গ্রহণ করার স্বাধীনতা দিয়েছেন । 

15 শব্দের দুটি কেরাত : 1১22; শব্দটি দু'টি কেরাতে বর্ণিত হয়েছে। জমহুর কারীগণ নূনের উপর যবর দিয়ে পড়েছেন! 
অর আবূ হায়াত নৃূনের নিচে যের দিয়ে পড়েছেন কিন্তু ৮:-55 বা বিশুদ্ধ হলো যবর দিয়ে পড়া। ফাতহুল কাদীর, কাবীর] 
তিনটি গুণ উল্লেখ করার পর -.:4 উল্লেখ করার স্কারণ : আল্লাহ তা'আলা এ সূরায় কয়েকটি বিশেষ গুণের উল্লোখ 
করেছেন। ৷ তনু প্রথম ১:৮৫ ব্যবহার করে ইশার করেছেন যে, এ জালিমেরা মুমিনদের উপর যে বর্বরোচিত নির্যাতন 
শনরছিল- তিনি যদি ইচ্ছা করতেন তাহলে তাদেরকে বারণ করতে পারতেন! তাদের আগুন নিভিয়ে দিতে পারতেন, তাদেরকে 
সমূলে ধ্বংস করে দিতে পারতেন। তারপর এ-:+স/ব্যিবহার করে ইশারা করেছেন যে, তার নিকট দুনিয়ার জীবনের চেয়ে 
ভবিষ্যৎ জীবনের (অনন্ত জীবনের) ফলাফল গুরুতৃপূর্ণ। আপাত দৃষ্টিতে যদিও প্রশ্ন থেকে যায়, কিন্তু আল্লাহ তা'আলা 
মুমিনদেরকে এ কাজের উত্তম বিনিময় দিতে চেয়েছেন, আর কাফের-জালিমদেরকে পরম শাস্তি দিতে চেয়েছেন। আল্লাহর 
বিধান এই নয় যে, তিনি তাড়াতাড়ি করে কিছু করে ফেলবেন; বরং তিনি তাদের কার্যাবলি অবলোকন করে রেকর্ড করেছেন। এ 
কারণেই পরে এসে ১45 [্রষ্টা] ব্যবহার করেছেন । যেন, এ কথা সুস্পষ্ট হয়ে যায় যে, তিনি এ ব্যাপারগুলো! ছেড়ে দিবেন না, 
নেখ দেখে রেকর্ড করেছেন। ,:4- দ্বারা মু'মিনদের জন্য ওয়াদা এবং কাফিরদের জন্য হুমকি বুঝায়। -কাবীরা 

এাঘারা উদ্দেশ্য : এখানে ০ দ্বারা আসহাবুল উখদৃদ তথা গর্তের মালিক জালিমগণ উদ্দেশ্য হতে পারে । অথবা যারাই 
একাজ করে তারা সবাই.০:442এর ভিতরে শামিল, অর্থাৎ কিয়ামত পর্যন্ত যতজন এমন ধরনের কাজ করবে সবাই এ ০44 
এরবন্তূুক্ত। -কাবীর] 


আয়াতে ই:-/ -এর অর্থ : £:০-এর মূল অর্থ পরীক্ষা। কেননা এ জালিমগণ মুমিনদেরকে পরীক্ষায় ফেলেছিল, আগুনে 
ি্বেপ করেছিল এবং জালিয়ে দিয়েছিল। 

কোনো কোনো মুফাসসির বলেছেন, £::2) হলো,'আগুন দ্বারা পুড়ে ফেলা, যেমন হযরত ইবনে আব্বাস (রা.) বলেছেন, 
45 এ ০282) 15 অর্থাৎ তাদেরকে আগুনু দিয়ে জালিয়ে ফেলেছে। -ফাতহুল কাদীর] 

/১2029-এর প্রামাণ্য বিষয় : 1:50 2/ আয়াতাংশ এ কথা প্রমাণ করে যে, যদি সে জালিমগণ তওবা করে ফিরে 
হত, তাহলে এ ».:-5) [ভীতি প্রদর্শন| হতে তারা রেহাই পেত ৷ আর এটা প্রমাণ করে যে, আল্লাহ্‌ তা'আলা তওবা কবুল 


জর ইচ্ছা করে হত্যা করলেও তা মাফ হয়ে যাবে বলে এ আয়াত প্রমাণ করে । তবে হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রো.) 
ওবিরোধিতা করেছেন। -কাবীর] 


পু আজাব' দ্বারা উদ্দেশ্য : আয়াতে কারীমায় দু'বার আজাব উদ্লিখিত হয়েছে। প্রথমবার বলা হয়েছে ৮44 +/£ সাথে 
বলা হয়েছে ১০৯৯: উভয় আজাবই হবে পরকালে, তবে 2৫4£ ২125 হবে তাদের কুফরির কারণে, আর 
১০৭। 0৫5 হবে কুফরির উপর অতিরিক্ত শাস্তি। কেননা তারা মুমিনদেরকে দুনিয়ায় $.০৮1 করেছে তথা জ্বালিয়ে দিয়েছে। 
ও হতে পারে যে, প্রথম ২০ হবে ৯১: ৩: বা ঠাণার শাস্তি । যাকে ৮১4: বলা হয়েছে। আর দ্বিতীয় আজাব হবে 
2৮415 জ্বালানোর শাস্তি । 
ও হতে পারে যে, উভয় আজাব জ্ালানোর মাধ্যমেই দেওয়া হবে। তবে প্রথম শাস্তির তুলনায় তীয় শাস্তি হবে কঠিন। 
ফাতহুল কাদীর, কাবীরা 
. সাম রাষী (র.) বলেন, ₹7৯ ৩12 দ্বারা পরকালের শাস্তির প্রতি ইঙ্গিত হতে পারে । আর ১:৮4 ০1-2 দবারা দুনিয়ার 
| হল দারা পোড়ানোর দিকে ইঙ্গিত হতে পারে । কেননা কোনো কোনো রেওয়ায়েতে পাওয়া যায় যে, তাদেরকে গর্তের আগুন 
শর উঠে তাদেরকে জ্বালিয়ে দিয়েছিল । -কাবীর, রূহুল মা'আনী] 


///.92111./58101.00]া 








7225 বাংলা, . সন্তম ২ য [৩০তম পারা]. র্যা র্‌ 





উর লিভ রর ১২. নিশ্চয়ই তোমার প্রতিপালকের পাকড়াও কাফ্চের- « 


দেরকে সুকঠিন তার ইচ্ছা মোতাবেক । 








৮৮০: 24 5৮০ ৫তপ* 5 


2255 50522. ২1 ১৩. নিশ্চয় তিনি অস্তিত্বদান করেন সৃষ্টিকে ও পুনরাবর্তন, 


১০৯ 





[০ ঘটান তিনি তার ইচ্ছায় কখনও অপারগ হন না। 











21250 $£ ১৪. তিনিই ক্ষমাশীল _ তিনিই ক্ষমাশীল পাপী মুমিনদের ভি 
০০) কারামতের মাধ্যমে স্বীয় ওলীগণের প্রতি প্রেম 
-৮56525%০1 ১৮ ১১১৪৮ প্রকাশকারী। 





টিটি নি ২০ ১৫. আরশের অধিপতি এর ্ষ্টা ও অধিকর্তা সম্থানিত: 
87558 টনি, তে রা পঠিতব্য, সমুচ্চ গুণাবলি, 
এ, ২৭ ১৬. হইলে 
০০ অক্ষম করতে পারে না। 

৮.১ ১৭. তোমার নিকট কি পৌছেছে? হে মুহাম্মাদ! 









ঠা 
২১৭০] ৮৯০৮ 
।০৮০।৮০০০১০ 


ঈৈন্যবাহিনীর বৃত্তান্ত! 
নাও নিন ১১ ০৯৪০৪, ১ ১৮, ফিরআউন ও সামূদের এটা ১৮৫ হতে ১১৫ আর 





»৮৫০-2০5 টিাবেবেব (ফিরআউনের উন্লেখের পর তার অনুসারীদের উল্লেখ 
0740০55৮৮০৬ নিপ্পুয়োজন ছিল! আর সে বৃত্তান্ত 
রি: ৩ বা তাদের কুফরির কারণে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। আর এর 
60625 ছারা রাসূলুল্লাহ শুট ও কুর ী 
অবাধ্যাচারণকারীদের সতর্ক করা উদ্দেশ্য । যাতে 

তারা উপদেশ গ্রহণ করে। 
,১৭ ১৯. তথাপি কাফেরগণ মিথ্যারোপ করায় লিগ্ত উল্লিখিত 

'ঘটনাবলি। 


রিয়ার 
পরিবেষ্টনকারী ৷ তাদেরকে কেউই তা হতে রক্কাকারী ইঁ 
4.1) ২১. বস্তুত এটা সম্মানিত কুরআন সুমহান । 


2185, 53865 ++ ২২. ফলকে লিপিবদ্ধ আর তা সপ্তমাকাশের উর্ধে শে 














লিটন 5) অবস্থিত যা সংরক্ষিত শব্দটি যেরযোগে পঠিত 
টির গো রি শয়তান এবং কোনোরূপ বিকৃতি হতে সংরক্ষিত। এর 
৩০০৮৮ বিভা তশচিশি 9 দৈর্ঘ্য আকাশ ও পৃথিবীর সমপরিমাণ এবং এর ওস্থ 
০৮১৯) ৮275 295 শী; উদয়াচল ও অন্তাচলের সমপরিমাণ ৷ আর এটা ৪ 
(01405 22০০৮ তল মুক্ত ছারা নির্ষিত। যেমন হযরত ইবনে আব্বাস (র.) 
না উত্রিএররেডা। 


/৬///:5911./59101.001 


৮০১/এর মহত্রে ই'রাব : ২:+4:) শব্দে দু'টি 42] প্রদান করা যায়- 

১. মারফৃ" হিসাবে শেষাক্ষরে পেশ হবে । এমতাবস্থায় ১-*:1শিব্দটি আল্লাহর সিফাত বা গুণ হবে। এ ক্রোতটিকে অধিকাংশ 
মুফাস্সিরীন এবং ব্বারীগণ গ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন । কেননা- 42৩ সিফাতটি আল্লাহর জন্যই প্রযোজ্য । 

২.১25 হিসাবে শেষাক্ষরে যের হবে । এমতাবস্থায় ,-:+.)1 শব্দটি আল্লাহর সিফাত না হয়ে ১+2-এর সিফাত হবে। কেননা 
আল্লাহর সিফাত ছাড়াও যে, ১:৯1 ব্যবহৃত হয়ে থাকে এর প্রমাণ কুরআন যাজীদের দেখা যায়। যেমন- 21: ১১17 
৫৮3 এ আয়াতে কুরআনের সিফাত +2%: ব্যবহৃত হয়েছে। -কাবীর] 


পূর্বের আয়াতের সাথে বর্তমান আয়াতের যোগসূত্র : পিছনে যারা মুমিনদের উপর অকথা অমানবিক অত্যাচার করেছিল 
তাদেরকে হুমকি, আর মু'মিনদের জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে৷ এখানে এ হুমকিকে তরান্বিত করে তাকিদ দিয়ে ইরশাদ 


হচ্ছে ......... এ-০ ০৯৮0 -কাবীরা 
22৮7 5526" ৬৭০৪ 4৩: উপরিউক্ত ভাষণে আল্লাহ তা'আলা পূর্ব কথার জের টেনে স্থীয় পরিচয় 
তুলে ধরেছেন। বলেছেন- যারা ঈমানদার লোকদের প্রতি শুধু ঈমানদার হওয়ার কারণে জুলুম-অত্যাচার করার পর তওবা করে 
না, ঈমান আনে না; তাদেরকে আল্লাহ কোনোক্রমেই ছাড়বেন না। আল্লাহ অবশ্যই এদেরকে কঠিন শাস্তি দিবেন। আল্লাহ কাউকে 
ধরলে সে ধরা সহজ হয় না। তীর পাকড়াও খুবই কঠিন ও শক্ত । তার পাকড়াও হতে ছুটে পালাবার সাধ্য কারও নেই। কাকে 
কিরূপে পাকড়াও করতে হবে, কে তার শাস্তির যোগ্য, কে যোগ্য নয়- তা তিনি ভালোরূপেই পরিজ্ঞাত। কেননা তিনি মানুষসহ 
প্রতিটি সৃষ্টিকে অনস্তিত্ব হতে অস্তিতে আনয়ন করেছেন। তিনি তাদেরকে সৃষ্টি করেছেন আবার তিনিই মৃত্যুর পর পুনরায় 
তাদেরকে জীবিত করবেন । অতএব, তীর জ্ঞান ও দৃষ্টির অগোচরে কিছুই নেই। মহাক্ষমাশীল বলে মানুষের মধ্যে তিনি এ 
আশার সঞ্চার করেছেন যে, ভুলেও শয়তানের চক্রান্তে পড়ে কেউ অন্যায় করার পর তার দুয়ারে ক্ষমা ভিক্ষা করলে তিনি 
কাউকেও ফিরিয়ে দেন না । তিনি ক্ষমাশীল ও উদার সত্তা । ক্ষমা চাইলে অবশ্যই ক্ষমা লাভ করবে। প্রেমময় বলে এ কথা 
বুঝাতে চান যে, তিনি তার সৃষ্টিকে খুব ভালোবাসেন । অকারণে ও বিনা অপরাধে কাউকেও শাস্তি দিবেন না৷ যারা শত সুযোগ 
পেয়েও তার নাফরমানি হতে বিরত থাকবে না, তাদেরকে তিনি শাস্তি দিবেন । তারা ভালোবাসা পাওয়ার পাত্রে পরিণত হতে 
পারেনি। আরশের মহান অধিপতি বলে একথা বুঝাতে চাচ্ছেন যে, সৃষ্টিলোকে তারই একচ্ছত্র ক্ষমতা বিরাজমান। তার 
ক্ষমতাবলয়ের বাইরে যাওয়ার সাধ্য কারো নেই । অতএব, কেউ তার অবাধ্যতা করে রক্ষা পাবে কি করে? এটা একটি অচিন্তনীয় ব্যাপার। 
তিনিযা সংকল্প করেন, তাই সম্পন্ন করেন। এ কথা দ্বারা এটাই বুঝাতে চান যে, আল্লাহর ইচ্ছায় বাধাদানকারী কেউ নেই। তিনি 
ঘচাবেন তাই করবেন। 
শুতএব, মানুষের উচিত আল্লাহর ইচ্ছা শক্তির মাঝে নিজেদের ইচ্ছাকে বিলীন করে তার নিকট আত্মসমর্পিত হওয়া। তার প্রতি 
। ঈমানদার ও আস্থাশীল হওয়া । এটাই হচ্ছে উপরিউক্ত ভাষণের তাৎপর্য । 
। 425 (5৫ আয়াতাংশ দ্বারা উদ্দেশ্য : ২:45 44 -এর উদ্দেশ্য নিরূপণ করতে গিয়ে জমহুর সুফাস্সিরীন বলেন- 
15৮02542015 ঢ001 ৮5 % 91৯ 2155 অর্থাৎ তিনি আল্লাহ তা'আলা দুনিয়ায় প্রথমে সকল সৃষ্টি-জীবকে 
টি করেছেন এবং মৃত্যুর পর তাদেরকে পুনরায় জীবিত করে উঠাবেন। 
কেউ কেউ বলেছেন, 5: ৮০146124556 531 ০ ০৯) 0005 5৩৪ $552 অর্থাৎ আল্লাহ দুনিয়ায় কাফেরদের 
চন্য আগুনের শাস্তি নির্ধারণ করেন, তারপর এ শান্তিকে তাদের জন্য পরকালে পুনরায় নির্ধারণ করবেন। এ মতটিকে ইবনে 
ঈরীর পছন্দ করেছেন তবে প্রথম মতটিই উত্তম । [ফাতহুল কাদীর, কাবীর] 
করীমায় 251£এর অর্থ সম্পর্কে যতভেদ দেখা যায় । 
1 ১ মন্থর মুফাসসিরীন বলেন, ৯201 72-১১59] অর্থাৎ প্রেমময় । 
] ২ কালবী বলেন, ,1-019 ৮4৯২-45-71 401 2১520 ৮৪ অর্থাৎ তিনি [আল্লাহ] তার ওলীদেরকে ক্ষমা এবং প্রতিদান 
দেওয়ার নিমিত্তে ভালোবাসা সৃষ্টির প্রত্যাশী । - 


///.6911./69101.00া 


বশ 
৪৯৮ আফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম যড [৩০তম পারা ! 


৩. আযহারী বলেন, আল্লাহর ব্ন্দাগণ তার সাথে ভালোবাসা এবং আন্তরিকতা সৃষ্টি করে বলে তাকে ১; বল হয় কেন 
তারাই তার সমস্ত পরিপূর্ণ সিফাত ও কার্যাবলি সম্পর্কে জ্ঞাত । 


৪. কারো মতে 4১১11 অর্থ কোনো কোনো সময় %:$31 অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন অনুগত প্রাণীকে বালে 2১১ 22 
74 





হযরত হাসান বসরী (র.) বলেছেন, জাল্লাহ তা"আলার দয়ামায়ার দিকে লক্ষ্য কর; যারা তার প্রিয় বান্দাদেরকে হত্যা কয 
তাদেরকেও তিনি অত্র আয়াতের মাধ্যমে তওবা করার আহ্বান জানিয়েছেন । নুরুল কোরআন] 


৬০৭] 38 ছারা উদ্দেশ্য : ০ 5 অর্থ আরশের মালিক। কারো মতে যূল-আরশ বলতে 5405 তথা রাজের 
মালিক-রাজা বা 31:41 তথা বাদশাহ-স্রাট বুঝানো হয়েছে। যেমন বলা হয় +54-:,2,4.০193 অর্থাৎ অমুক লিজ 
রাজ্যের সিংহাসনের উপর আছে, যদিও সরাসরি সিংহাসনে বসা নেই। আরো বলা হয় ১১: ০৫,5 ১4 অর্থাৎ অমুক ঝা 
বাদশাহী চলে গেছে। 

অথবা, ০২৮: দ্বারা £54বা সিংহাসনও বুঝাতে পারে। এ অর্থে যে, আল্লাহ নিজের জন্য আকাশে একটি ০:৮৫ বা ০২৮ অর্ধ 
সিংহাসন প্রতিষ্ঠা করেছেন। যার সম্মান ও প্রতিপত্তির বহর সম্পর্কে একমাত্র তিনিই জানেন। কারো পক্ষে এর রহস্য উন্দট* 
সম্ভব নয়। -কাবীর] 

'আরশ অধিপতি" বলে মানুষের মনে এ অনুভূতি সৃষ্টি করতে 'চেয়েছেন যে, নিখিল বিশ্ব-সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি তিন, 
তাই তার সাথে যার বিদ্রোহাত্মক আচরণ গ্রহণ করবে তারা তার পাকড়াও হতে কিছুতেই রক্ষা পেতে পারে না। 

কেউ কেউ বলেছেন, ০1, অর্থ ০২৮০ 50 অর্থাৎ আরশ সৃষ্টিকারী । ফাতহুল কাদীর] 

১এ৯এঘারা উদ্দেশ্য : ০:৯5 শব্দের অর্থ হলো 'মহান শ্রেষ্ঠতর' । এ গুণ দ্বারা মানুষকে আল্লাহ সম্পর্কে সাবধান জর 
দেওয়া হয়েছে। আল্লাহর এ মহান সত্তার বিরোধিতা করে, তার অবাধ্য হয়ে এবং তার সাথে বেয়াদবি করে মানুষ নং 
হীনমন্যতা ও নীচতা ছাড়া আর কিছুই প্রদর্শন করে না। অথচ আল্লাহ্‌ তা'আলার ক্ষমতা এবং কুদরতের কোনো সীমা নেই. 
মহাপরাক্রমশালী ৷ 

424 044 -এর অর্থ : আল্লাহ তা'আলা নিজের পরিচয় দিতে গিয়ে এমন একটি বাকা ব্যবহার করেছেন, যাবার তর 
সার্বভৌম ক্ষমতার পরিচয় পাওয়া যায়। কেউ কেউ বলেন, তিনি নিজ ইচ্ছানুযায়ী সব কাজ সম্পাদনকারী, যা তিনি করতে চ 
তা তিনি করে ফেলেন, অর্থাৎ সমগ্র সৃষ্টিলোকে আল্লাহর বিরুদ্ধে কাজ করা, আল্লাহর ইচ্ছা পূরণের পথে বাধাদাকারী ও ই 
পরিপন্থি হয়ে দীড়াবার শক্তি কারো নেই। 

ফেরআউন ও ছামৃদের উল্লেখ করার হেতু কি? : ইমাম রাষী (র.) উল্লেখ করেছেন যে, আল্লাহ তা'আলা এখানে আদ ও দূ 
জাতির কথা উল্লেখ করার কারণ হলো তারা আরবদের নিকট বিশেষতাবে পরিচিত ছিল। আল্লাহদ্রোহীতার ব্যাপারে এ দু' ৮ 
ছিল অতি অগ্রগামী । আল্লাহ তা'আলা ফিরআউন ও তার কওমের নিকট হযরত মূসা (আ.)-কে পাঠিয়েছিলেন। হযরত 
(আ.) বহুভাবে বুঝানোর পরও তারা ঈমান গ্রহণ করেনি; বরং ফিরআউন ও তার লোকেরা উল্টো হযরত মূসা (আ.) ও নিরিহ কঁ, 
ইনরাঈলের প্রতি নির্যাতন শুরু করেছিল। তাই আল্লাহ তা'আলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। অপরদিকে ছামূদ ডর: 
নিকট আল্লাহ তা'আলা হযরত সালেহ (আ.)-কে পাঠিয়েছিলেন । তাদের অনুরোধে আল্লাহ্‌র পক্ষ হতে একটি উটনী হুক? 
রা 








এবং অপরদিকে মনদেরকে সানা দেওয়া হযেছে 

১7104054405 -এর মর্ার্থ : আল্লাহর বাণী "2:৯7: 41)7-এর ব্যব্যায় মুফাসসিরগণ বিভিন্ন মতামত” 

করেছেন £ 

ক. ইমাম রামী (র.) বলেন, এর অর্থ হলো 80054 2 অর্থাৎ আল্লাহ তা'আলা তাদের সমস্ত কার্ষবদি; রঃ 
পরিবেষ্টন করে আছেন। তিনি তাদের কার্যাবলি সম্পর্কে বিশদভাবে অবহিত রয়েছেন 

খ. কেউ কেউ বলেছেন, এর মর্মার্থ হলো, আল্লাহ তা'আলার শক্তি ও ক্ষমতা তাদের উপর পূরণ মারায় বিদ্যমান হছে 
যেমন-কোনো ব্াক্তিকে পিছন হতে পরিবেষ্টন করে ফেললে তার আর পালিয়ে যাবার উপায় থাকে না । তেমনটি তাদেেঃ 


আল্লাহর পাকড়াও হতে পালিয়ে বাচার কোনো উপায় থাকবে না। 


//.99111./568101.00]া 





তাফসীরে জালালাইন আরবি-বাংলা, সপ্তম খও (৩০তম পল ! 


মোটকথা, এর দ্বারা আল্লাহ তা'আলা বুঝাতে চাচ্ছেন যে, কাফের ও মুশরিকরা আমার দৃষ্টির সা। নু 

তাদেরকে যা ইচ্ছা তাই করতে পারি। ইচ্ছা করলে তাদের পাপাচারের কারণে এক সুহ্র্তেই জানি তাদেরকে ধ্বংস কহে দিতে 

পারি। কিন্তু আমি তাদেরকে সংশোধন করে নেওয়ার জন্য সুযোগ দিয়ে যাচ্ছি। যদি তারা উক্ত সুধোগ গ্রহণ করে ঈমান আনয়ন 

না করে এবং বিরোধিতা হতে সরে না আসে, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে ধ্বংস করে দিবেন। কাজেই হে 

রাসূল! তাদের ব্যাপারে আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই। 

গ. অথবা 25 দ্বারা এখানে তাদের ধ্বংসের কথা বুঝানো হয়েছে। অর্থাৎ আল্লাহ তা*আলা তাদের অলক্ষ্যে অচিরেই 
তাদেরকে ধ্বংস করে দিবেন। এমনভাবে ধ্বংস করবেন যে, তারা তা পূর্ব হতে বুঝেই উঠতে পারবে না । কুরআনে 
মাজীদের অপর কয়েকটি আয়াতে শব্দটি ধ্বংসের অর্থে ব্যবহৃত হয়েছে৷ যেমন- 


পেল পতিত ৫2 


ক. 4281 ০০১ ৫25 5510054847খ. ০০৫০৬ ৩৩ 5 এত 8 এ এড সি; গ.05514155 
মোটকথা, তারা সম্পূর্ণভাবে আল্লাহর ক্ষমতার আওতাধীন রয়েছে, যদিও তারা তা বুঝে উঠতে পারছে না। 


০2৫০০ ৫ 


£6018 28 ১?আয়াত উল্লেখের কারণ : এ আয়াতটি দ্বারা রাসূলুল্লাহ এরঃ-কে সান্তনা দেওয়া হয়েছে। এমসকি সান্তনা 
দানের আয়াতগুলোর মধ্যে উক্ত আয়াতটির স্থান প্রথম কাতারেই রয়েছে। কেননা এ কুরআন মহাসম্মানিত, পরিবর্তন এবং 
পরিবর্ধন থেকে সম্পূর্ণ পবিত্র। অতএব, যখন সে কুরআনে একটি সম্প্রদায়ের সফলতা এবং অন্য সম্প্রদায়ের বিপর্যয়ের খবর 
রয়েছে তা কোনো প্রকারেই পরিবর্তন হতে পারে না ! অবশ্যন্তাবীভাবে একে মেনে নিতে হবে। 


মোটকথা, রাসূলুল্লাহ এ্ঃ যা নিয়ে এসেছেন তা যে নিঃসন্দেহে আল্লাহর বাণী-মহাসম্মানিত এতে কোনো সন্দেহ নেই। যা কিছু 
রাত -কাবীর! 


০৮৮০ শব্দে বর্ণিত দু'টি কেরাত : অধিকাংশ কৃারীগণ ১৯: শব্দেকে 01, শব্দের সিফাত হিসাবে মারফু' পড়েছেন। 


কেউ কেউ 2০ শব্দকে 4201 -54 হিসাবে মাজরূ পড়েছেন। সুলবাক্ এভাবে হবে যে, ১:৯০ ৮০015 5532 অর্থাৎ 
“মহা সম্মানিত রবের কুরআন ।" এমতাবস্থায় ৮ শব্দটি উহ্য মাওসুফের সিফাত হবে। -কাবীর] 

এ আয়াতগুলোতে একটি আহ্বান : আল্লাহ তা'আলা ভাষণের শেষে মক্কার জালিম, কাফের এবং প্রত্যেক যুগের 
আল্লাহদ্োহীগণকে লক্ষ্য করে বলেছেন, তোমরা মিসরের স্বৈরাচারী ও আল্লাহ্‌দ্রোহী শাসক ফিরআউন এবং তার সেনাবাহিনীর 
মর্মান্তিক পরিণতির কথা শুনে থাকবে । শুনে থাকবে শক্তিশালী ছামূদ সম্প্রদায়ের ধ্বংসের মর্মীস্তিক কাহিনী | তারা রাজক্ষমতা, 
অর্থবল ও জনবলে দাত্তিকতা ও ও দ্বত্য প্রদর্শন করে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়েছিল । আমি তাদেরকে নবী ও কিতাব 
পাঠিয়ে সত্য পথে আনার চেষ্টা করেছি; কিন্তু তারা নবীর কথায় কর্ণপাত করেনি, কিতাবের কোনো মূল্য দেয়নি; বরং গায়ের 
জোরে সবকিছুকে মিথ্যা প্রতিপন্ন করে অসহায় ও দুর্বল ঈমানদারদের প্রতি জুলুম-অত্যাচার চালিয়েছে। ফলে আমি ফিরআউন ও 
তার বাহিনীকে নীল নদীতে ডুবিয়ে মেরেছি এবং ছামূদ সম্প্রদায়কে ধ্বংস করেছি আসমানি গজব ছ্বারা। সুতরাং তোমাদের এসব 
এঁতিহাসিক সত্য হতে শিক্ষা গ্রহণ করা উচিত। নতুবা তোমাদের পরিণতিও অনুরূপ হওয়া বিচিত্র নয় । তোমরা ক্ষমতা, শক্তি, 
জনবল ও অর্থবলের যতই অহমিকা প্রদর্শন কর্ন না কেন, তোমরা কিন্তু আল্লাহর ক্ষমতার বেষ্টনীর মধ্যে অবস্থান করছ। 
আবেষ্টনীর সে দুর্ভেদ্য প্রাচীরের বুহ্য ভেদ করা তোমাদের ক্ষমতার অতীত । অথচ তোমাদের ঈমান না থাকার দরুন তোমরা তা 
উপলব্ধি করতে পারছ না। সুতরাং আমার কুরআন ও নবীর আহ্বানে সাড়া দিয়ে তোমাদের ঈমানদার হওয়া উচিত । 

এ কুরআন এক মহাসম্মানিত খ্রন্থ। একে তোমরা যতই অবজ্ার দৃষ্টিতে অবলোকন কর এবং তুচ্ছ-তাচ্ছিল্য, উপহাস-বিদ্রপ কর 
না কেন, ধ্বংস করতে পারবে না। এর লেখক অমোঘ, চিরস্থায়ী, অক্ষয়, অটল, অবিচল ও চির সক্ষম এটা আল্লাহর এমন এক 
সুরক্ষিত ফলকে খোদিত, যাতে কোনোরূপ পরিবর্তন ও রদবদল ঘটতে পারে না। সমস্ত দুনিয়ার মানুষ একসাথ হয়েও এর 
বিরোধিতা করলে এর কোনোই ক্ষতি সাধন করতে পারবে না। বস্তুত এ মহাসত্যের প্রতি তোমাদের ঈমান ও আস্থা রাখা 
বছনীয়। নতুবা তোমাদের ধাংস অনিবার্ধ। এটাই হচ্ছে উল্লিখিত আরাতসমূহের তাৎপর্য । 


০-৪০০ 


%১1. কথাটি দ্বারা কি বুঝানো হয়েছে? : আল্লাহর বাণী ৮৮০4, ৪+৮৮-এর মধ্যস্থিত ৯৮০--এর দ্বারা কি বুঝানো 
হয়েছে- এ ব্যাপারে মুফাসসিরগণ বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন। 


০৮৩ ৩৫ চুর 


ক. আল্লামা জালাল উদ্দীন মহল্লী রে.) বলেছেন, এর মর্মার্থ হলো পিপি অর্থাৎ 
কুরআন মাক্জীদ শয়তানের প্রভাব হতে মুক্ত এবং কোনোরূপ পরিবর্তন হতে সংরক্ষিত। 


////.9811.5101.00 








ধ 
২ 

খ. ইমাম রাষী (র.) বলেছেন, এখানে 4,425 এর অর্থ হলো ফেরেশতাগণ ছাড়া অন্য কোনো জীব এটা সম্পরকে অবিহিত নয: ॥ 

গ. কেউ কেউ বলেছেন, এর মর্মার্থ হলো শয়তানের প্রভাব হতে একে হেফাজত করা হয়েছে! শয়তান এ স্থানে পৌছতে পারে না. || 

ঘ. কারো কারো মতে, এখানে ৮/:৮.*-এর অর্থ হলো পবিত্রতা অর্জন ছাড়া (অপবিত্র অবস্থায়) কেউ এটা স্পর্শ করতে পারবে 
না। আল্লাহ তা'আলা ইরশাদ করেছেন “2:41 $1£ 4 অর্থাৎ পবিত্রতা অর্জনকারী ব্যতীত অন্য কারো জন্য এটা 
স্পর্শ করা জায়েজ নেই। 

ড. অথবা, এটা দারা বুঝানো হয়েছে যে, কুরআনে মাজীদ বিকৃত হওয়া হতে সংরক্ষিত। [আল্লাহই ভালো জানেন |] 

৯৮:2০৮৮ এ৮এর মধ্যে সির অর্থ কি? : আল্লাহর বাণী ৯০ €৯/.৮১-এর মধ্যে (৮/-এর অর্থ ও উদ্দেশ 

সম্পর্কে বিভিন্ন অভিমত পাওয়া যায়। 

ক. ইমাম কুরতুবী (র.)-এর মতে ০৮] এমন এক বস্তুকে বলে যা ফেরেশতাদের জন্য উন্মোচিত হয় এবং তারা তা তেলাওয়াত করে 

খ. কারো মতে ৮ হচ্ছে এমন বন্ধু যাতে সমন্ত সৃষ্ট জীবের বিবরণ, ত তাদের হায়াত, রিজিক, কার্যকলাপ ও পরিণতি সব কিছুরই 
বর্ণনা রয়েছে। এর অপর নাম হলো ৮1 (আদি খ্স্থ)। 

গ. কেউ কেউ বলেছেন, (পদটি প্রথম অক্ষর যবর বিশিষ্ট এর অর্থ হলো ফলক। 

ঘ. কারো কারো মতে, 0৮] শব্দটির প্রথম অক্ষর পেশ বিশিষ্ট । এর অর্থ হলো আসমান ও জমিন? 

৬. হযরত যাহহাক (র.) হযরত ইবনে আববাস (রা-) হতে অত্র আয়াতের তাফসীরে উল্লেখ করেছেন যে, ০৯ হলো লাল কঠিন 
পাথর যার উপরের দিক আরশের সাথে বাধা এবং নিচের দিক একজন সম্মানিত ফেরেশতার কোলে রাখা তাকে ১৮:৮5 
[মাতেরিউন] বলে। 
আল্লাহর কিতাব ও কলম আলোর তৈরি । আল্লাহ তাআলা এদের প্রতি প্রত্যহ ষাটবার দৃষ্টি দেন। প্রতিটি দৃষ্টিতে তিনি কোনো 
না কোনো কর্ম সম্পাদন করেন। তিনি যা ইচ্ছা তাই করেন। তিনিই একমাত্র সত্য মাবুদ ৷ তিনিই ধনীকে দরিদ্র এবং 
দরিদ্রকে ধনী করেন। জীবন ও মৃত্যু সবই তার হাতে। 

চ. আল্লামা জালাল উদ্দিন মহ (র.) হযরত ইবনে আব্বাস (র.) হতে বর্ণনা করেছেন যে, ০০ হলো শুর মুক্তার ছারা নির্িত। 

৮ কোথায় অবস্থতি? : (1 কোথায় অবস্থিত এ ব্যাপারে মুফাসসিরগণের মধ্যে মতভেদ দেখা যায়। 

রাম জালাল উন দির) উন করেছেন দে এটা সপ্তম আকাশের উপর শৃন্যে। 

খ. হযরত মোকাতেল (র.) বলেন, ৮৮ আল্লাহ তা'আলার আরশের ভান দিকে অবস্থিত। আল্লাহ তা'আলা প্রতিদিন তিনশত ঘাট 
বার এর দিকে কুদরতের দৃষ্টি নিক্ষেপ করেন। 

গ. হযরত আনাস ইবনে মালেক রহ.) বলেন, ৮৮৮ ৮4 হযরত ইসরাধীল (আ.)-এর সম্মুখে রয়েছে। 

হযরত ইবনে কাছীর (র.) বলেন, এ ০৮/ হলো সাদা ধবধবে মুক্তা ছবারা তৈরি । এর দৈর্ঘ্য আসমান ও জমিনের মধ্যকার দূরত্বে 

সমান। এর দু'পার্ব মুক্তা এবং ইয়াকৃত পাথরের তৈরি, তার কলম নূর দ্বারা তৈরি। নূরুল কোরআন] 

'লাওহে' প্রথম লিখা : হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, লাওহে মাহ্‌ফৃযে প্রথমে লিখা হয়েছিল৷ 


০ ৮০৮2 সপ প্ধাশপ্র। (2855 5 বি 


৪২০ তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সন্ভম ধও. 1 ৩০তম পারা) 








পু 
অর্থাৎ “আমিই আল্লাহ! স্বামি ছাড়া কোনো ইলাহ নেই : মুহাম্মদ আমার প্রেরিত পুরুষ ৷ যে আমার ফয়সালা ঘেনে নেয়, আমর 
পরীক্ষায় ধৈর্যধারণ করে, আমার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করে, তাকে আমি 'সিদ্দীক' (সত্যবাদী) হিসাবে লিববো এবং 
সত্যবাদীদের সাথে প্রেরণ করবো, আর যে আমার ফয়সালা মানে না, আমার পরীক্ষায় ধৈর্যধারণ করে না এবং আমার নিয্ামতের 
শুকরিয়া করে না, সে যেন আমাকে ছাড়া অশ্যকে ইলাহ গ্রহণ করে ।” -কুরতুবী] 
////.9811.59101.00 





সূরাটির নামকরণের কারণ : অত্র সূরার প্রথম আয়াতে $১.৮/ শব্দটি উল্লেখ থাকার কারণে একে 22 নারাজ 
করা হয়েছে৷ এতে ১৭টি আয়াত, ৬১টি বাকা এবং ২৩৯টি অক্ষর রয়েছে 

সূরাটি নাজিলের সময়কাল : সূরাটির ভাষণ দ্বারা অনুমিত হয় যে, এটা মক্কা শরীফে অবতীর্ণ প্রাথমিক পর্যায়ের সূরাসমূহের 
একটি। অবতীর্ণের সঠিক সময়কাল নির্ণয় করা সম্ভবপর নয়। তবে মক্কার কাফেরগণ যখন কুরআনের দাওয়াত এবং এর 
উপস্থাপিত বিধান সম্পর্কে নানারূপ ষড়যন্ত্র এবং এর বিষয় নিয়ে কৌতুক করত, তখনই এ সূরা অবতীর্ণ হয়। 

সূরাটির বিষয়বস্তু ও মূলবক্তব্য : এ সূরার বিষয়বস্তু ও মূলবক্তব্য দু'টি । একটি হচ্ছে- মৃত্যুর পর অবশ্যই মানুষকে আল্লাহর 
নিকট হাজির হতে হবে । আর দ্বিতীয়, কুরআন একটি চূড়ান্ত বাণী। কাফেরদের কোনো অপকৌশল কোনো ষড়যন্ত্ই এর ক্ষতি 
সাধনে সক্ষম নয়। 

সর্বপ্রথম আকাশ মণ্ডলে বিস্তীর্ণ নক্ষত্ররাজিকে সাক্ষী হিসবে পেশ করে বলা হয়েছে যে, বিশ্বলোকের কোনো বস্তুই এক মহান 
সুদৃঢ় সংরক্ষণ ব্যবস্থা ব্যতিরেকে নিজ স্থানে স্থির ও প্রতিষ্ঠিত হয়ে থাকতে পারে না। পরে মানুষের নিজ সত্তার প্রতি তার দৃষ্টি 
আকৃষ্ট করা হয়েছে। মানব সৃষ্টির মূল সূত্রের উল্লেখ করে বলা হয়েছে যে, একবিন্দুশুক্রকীট দ্বারা তাকে সৃষ্টি করা হয়েছে এবং 
তাকে এক জীবন্ত, চলন্ত ও পূর্ণাঙ্গ সস্তায় পরিণত করা হয়েছে। বলা হয়েছে, যে মহান সত্তা এভাবে মানুষকে অস্তিত্ব দান 
করেছেন- মৃত্যুর পর তিনি যে, তাদেরকে পুনরায় সৃষ্টি করতে পারবেন তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। মানুষকে পুনরায় 
জীবিত করা হবে এই উদ্দেশ্যে যে, দুনিয়ার জীবনে যেসব তত্ব ও তথ্য অজ্ঞানতার অন্তরালে লুকিয়ে রয়ে গেছে পরবর্তী জীবনে 
তাই যাচাই ও পরীক্ষা করা হবে। এ সময় মানুষ তার কর্মফল ভোগ করতে বাধ্য হবে। এ ফল ভোগ করা হতে না সে নিজের 
বলে আত্মরক্ষা করতে পারবে আর না অন্য কেউ তাকে এ ব্যাপারে সাহায্য করতে পারবে । 

পরিশেষে বলা হয়েছে যে, আকাশ হতে বৃষ্টিপাত এবং জমিনে গাছপালা ও শস্যের উৎপাদন যেমন কোনো অর্থহীন উদ্দেশ্যহীন 
খেলা নয়; বরং এক গুরুত্বপূর্ণ ও উদ্দেশ্যমূলক বিরাট কাজ, কুরআনের যেসব সত্য ও তথ্য বিবৃত হয়েছে তাও ঠিক তেমনি 
কোনো হাসি-তামাশার ব্যাপার নয় । এটা অতীব পাকা-পোক্ত এবং অবিচল ও অটল বাণী। কাফিররা নানা অপকৌশল দ্বারা 
কুরআনকে ক্ষতিগ্রস্ত করতে পারবে বলে মনে করছে, তা তাদের মারাত্মক ভুল বৈ আর কিছুই নয় । তারা জানে না যে, আল্লাহ 
অ'আলাও তার এক নিজস্ব পরিকল্পনায় ও ব্যবস্থাপনায় নিয়োজিত রয়েছেন। তার এ পরিকল্পনা ও ব্যবস্থাপনার মোকাবিলায় 
ঝফিরের সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যেতে বাধ্য । 

অতঃপর একটি বাক্যাংশে নবী করীম গ্রহ -কে সান্তনা দেওয়া হয়েছে। আর সান্তনা বাণীর অন্তরালে কাফেরদেরকে ধমক 
দেওয়া হয়েছে। বলা হয়েছে আপনি একটু ধৈর্যধারণ করুন৷ কাফেরদেরকে কিছু দিন তাদের ইচ্ছা মাফিক চলতে দিন। অপেক্ষা 
করুন বেশি দিন লাগবে না। তারা যেখানেই কুরআনকে আঘাত দেওয়ার জন্য চেষ্টা করবে, কুরআন মাজীদের বিরুদ্ধে ড্র 
নিত হবে, সেখানেই কুরআন বিজয়ী হবে । আর তারা নিজেরাই তা স্বচক্ষে দেখতে পাবে। 


///.92111./58101.00]া 


৪২২.................. তাফসীরে, জালালাইন:. আরবি-বাংলা,. সম্ভম. যও..৩০তম পারা... 





1 সূরা আত্-ত্বারিকৃ মক্কায় অবতীর্ণ 


5 লজ 
বিএ 85:১৭ আয়াতবিশিষ্ট 
এক টা 522 








৮৯৮331481০৮, 
পরম কক্ষণাময় ও দায়ালু আল্লাহর নামে শুরু করছি 


অনুবাদ : 
370514445 3100520. $ ১. শপথ আকাশের ও রাতে আগমন্কারীর মূলত প্রত্যেক 


০: রাতে আগমনকারী বন্তুকেই ১১৮ বলা হয়। সে 
১১৭50 222 দল হিসাবে রাতে উদিত হয় বিধায় নকষত্ররাজিকে 3, 














রানি বলা হয়। 

রি 2294500০4৮৭ ১১003 1 ২, জামার কি উপলব্ধি আছে কি জান রাতে আগমনকারী 
গত কিট এটা নিও ১ ম-এর দ্বিতীয় 

১১ 2530525 [০০০১৪ কিং এটা 14---+ও ৮৯ মিলে এ-১-এর 


১-0০-এর স্থলে অবস্থিত । আর প্রথমোক্ত এর 
545954৪০৩৭৩ পরবর্তী ০১ শব্দটি উতত ৩-এর 73; এ বাক্য 
৩-৮-এর মাহাত্ম্য প্রকাশের উদ্দেশ্যে ব্যবহৃত । যার 
ব্যাখ্যা পরবর্তী আয়াত দ্বারা করা হয়েছে যে, 


66505 








. এটা নক্ষত্র সুরাইয়া অথবা সকল নক্ষত্র যা সমুজ্ছুল 
আলোকময়, যা স্বীয় আলো দ্বারা অন্ধকার ভেদ করে 


থাকে । আর কসমের জবাৰ হলো এই যে, 


* প্রত্যেক জীবের উপ্রই তত্ত্বাবধায়ক রয়েছ। 
অব্যয়টি তাখফীফ সহকারে পঠিত হলে তা৷ 
১15 ৪৭০: ৮৮৫ পি পৃ অতিরিক্তরূপে গণ্য হবে। আর $।টি ছাকীলা হতে 


নি 


52127 2122115 ৪ মুখাফফাফা, তার (4.1 উহ্য অর্থাৎ “এ. এবং 7২টি 


টাটা মুখাফফা ও নাফিয়ার মধ্যে ব্যবধানকারী, আর যদি 
০ ৩৮ ০১১:৮57৪ 293 ১41 অধ্যয়টিকে তাশদীদযোগে পাঠ করা হয়, তবে ':। 


55991568206 $4 61: অব্যয়টি 4590 বা নেতিবাকচক এবং (০ অব্য়টি খু, 


ূ অর্ধে ব্যবহৃত । আর তন্ত্াবধায়ক দ্বারা সংরক্ষণকারী 
৮522৯ ০ ০75 ৬০০ ফেরেশতা উদ্দেশ্য, যারা তার ভালো ও মন্দ উতয় 


//.9 8117. 22] ব$€0কীনি। 





রি 77874028575575858854 8৪২৩ 


[প্রাসঙ্গিক আতলাচলা] 

বর্তমান সূরার সাথে পূর্বের সূরার যোগস্ত্র: পূর্ববর্তী সূরাতে মু'মিনদের জন্য ওয়াদা আর কাফেরদের জন্য ধমক সম্পর্কে 
আলোচিত হয়েছে। বর্তমান সূরা তাদেরকে আজাব প্রদানের দলিল স্বরূপ তাদের কৃতকর্মসমূহকে স্তরক্ষণ করার কথা 
আলোচিত হয়েছে। এ ছাড়া পুনরুথানের সম্তাবনা এবং সংঘটন, এর উপর দলিল স্বরূপ কুরআনের সত্যতার বিবরণ দেওয়া 
হয়েছে, যা পূর্ববর্তী সূরার শেষ দিকেও ছিল। -[কামালাইন] 
স্রটির শানে নুযূল : মাহানবী এরহঃ কোনো এক সময় আবৃ তালিবের বাড়ি গেলেন। সে তাকে রুটি ও দুগ্ধ আহার করতে 
দিল, নবী করীম ২২৪ তা আহার করা অবস্থায় হঠাৎ একটি নক্ষত্র নিক্ষিপ্ত হয়ে আকাশ উজ্জল করে তুলল । এটা লক্ষ্য করে আৰ 
ড্িব খুব কম্পিত হলো এবং মনে মনে ভয় পেল । তখন নবী করীম এ -এর নিকট জিজ্ঞাসা করল, এটা কি? নবী করীম 
28 জবাবে বললেন, এটা শয়তানের উপর নিক্ষিপ্ত তারকা এবং আল্লাহর অস্তিতু, ক্ষমতা ও একত্বাদের একটি নিদর্শন । তখন 
অন্লাহ তা'আলা উপরিউক্ত আয়াতসহ গোটা সৃূরাটিই অবতীর্ণ করেন। -াখাযেন, কুরতুবী] 
00এর অর্থ ও উদ্দেশ্য? : $১.£)-এর শব্দিক অর্থ হলা রাত্রে আগমনকারী বা আত্মপ্রকাশকারী । 4,4৫1 দ্বারা আলোচ্য 
আয়াতে কি উদ্দেশ্য করা হয়েছে- এ ব্যাপারে মুফাস্সিরগন্র মধ্যে মতপার্থক্য রয়েছে। ” 
ক. ইমাম ফাররা (র.) বলেছেন, 4,০/ হলো গ্রহ ও নক্ষত্ররাজি-যা রাতে উদদিত হয়৷ আর রাতে যে আগমন করে তাকেই 

১) বলে। 


₹. জহুর মুফাস্সিরগণ বলেছেন, ১) দ্বারা এখানে তারকারাজিকেই উদ্দেশ্য করা হয়েছে। কেননা এরা রাতে উদিত হয় 
এবং দিনে লুকিয়ে থাকে । 


£.কারো কারো মতে রাতে আগমনকারী ও আত্মপ্রকাশকারী সকল বস্তুকেই এখানে উদ্দেশ্য করা হয়েছে। 

আবার যারা বলে থাকেন যে, 9১4৮-এর দ্বারা এখানে তারকাকে উদ্দেশ্য করা হয়েছে তাদের মধ্যে এ ব্যাপারে মতভেদ রয়েছে 
ফে,এর দ্বারা আমভাবে সমস্ত তারকাই উদ্দেশ্য-না বিশেষ কোনো তারকার কথা খাসভাবে বলা হয়েছে। সুতরাং (ক) কেউ কেউ 
বলেছেন, এর দ্বারা আমভাবে সকল তারকাকেই উদ্দেশ্য করা হয়েছে। (খ) কারো কারো মতে এর দ্বারা ৫: (সুরাইয়্যা) 
তরকাকে বুঝানো হয়েছে৷ (গ) একদল মুফাস্সিরের মতে এটা দ্বারা ০:৮১ (শনিগ্রহ)-কে বুঝানো হয়েছে। (ঘ) কোনো কোনো 
মুমসসিরের মতে এর দ্বারা এ সকল তারকাকে বুঝানো হয়েছে যাদের দ্বারা শয়তানকে তাড়ানো হয়ে থাকে উ. কেউ কেউ 
বলেছেন, £))1 দ্বারা ভোরের তারকাকে বুঝানো হয়েছে। সিহাহ সিস্তায় অনুরূপ বর্ণনা রয়েছে। (5) কারো কারো মতে, 
ঠ:ঞাদ্ারা এখানে গ্রহের শ্রেণিকে বুঝানো হয়েছে। -ফাতহুল কাদীর, কুরতুবী] 

১৬এর মর্মার্থ : 3.5 শব্দটি বাবে 72; হতে ইসমে ফায়েল 74১,/-1/-এর সীগাহ। এর অর্থ হলো- উজ্্বল, দীন্তিমান। 
খানে উজ্জল তারকাকে বুঝানো হয়েছে। প্রকৃতপক্ষে ₹+2-এর অর্থ হলো ভেদ করা, ছিন্ন বা ছিদ্র করা। তারকারাজি রাতের 
জ্বকারকে ভেদ করে আলো ছড়িয়ে দেয় বিধায় তাদেরকে .৫/ বলা হয়েছে। হযরত মুজাহিদ (র.) বলেছেন, প্রতিটি উজ্জ্বল 
কেই 3 বলা হয়। কুরতুবী] 

করো কারো মতে, এর দ্বারা 'যাহল" নামক তারকাকে উদ্দেশ্য করা হয়েছে। কেননা, এ তারকাটি সর্বোচ্চ তথা সপ্তম আসমানে 
বস্থান করে। নূরুল কোরআন] রঃ 

২৫৩শন্দের গুরুত্ব : প্রত্যেক মানুষের জন্যই একজন 4:). বা তন্তাবধায়ক রয়েছেন। এ কথার তাৎপর্য ও মর্ম-বিশ্লেষণে 
্ র ৮ -১৮৯৯77৮দ দশ 
ও সংরক্ষণ করেন । ২. দ্বারা ফেরেশতাদের হেফাজতের 
১৮ 8৮ত৮ ৬ র কথা বলা হয়েছে, তিনি আল্লাহ কর্তৃক নিয়োজিত । 
সেতার কথা ও কাজ সংরক্ষণ করেন। এর কতক বিলীন করেন এবং কতক আরশে পাঠিয়ে দেন। অতঃপর এটা তাঁর নিকট 
বার পাঠিয়ে দেওয়া হয় । ৪. এটা দ্বারা আল্লাহ তা'আলা কর্তৃক তাকদীর নির্ধারিত দুর্ঘটনা ব্যতীত অন্যান্য দুর্ঘটনা, ধ্রংস, 
"দ-আপদ ইত্যাদি হতে রক্ষার কথা বুঝানো হয়েছে। 

, জবাব : সূরার প্রথমে আল্লাহ যে কসম করেছেন এর জবাবের ব্যাপারে দু'টি মতামত পাওয়া যায়- 

" কলমের জবাব হলো- 5৮ $:05 ৮০545 01 

" কারো মতে জাবাব হলো- 5১55 425৮৮ 21 


///.6911./69101.00া 





- ৬. তাকে সবেগে ম্মলিত পানি হতে সৃষ্টি করা হয়েছে 
পুরুষ হতে সলিত হয়ে নারীর জরায়ুতে প্রবিষ্ট হয়। 











সপ 2৬৭. যা নির্গত হয় মেরুদণ্ড পুরুষের ও পাঞজরস্থির মধা হতে 
০৯৮2] ৩50 মহিলার, তা হলো বক্ষদেশের হাড় । 





পতিতা 


০৬ এ উই) ০45 ০0০ ৪ ৮ পিশ় ভনি আল্লাহ তা'আলা এর পতযানয়নে মৃত 


9022 25195 পর মানুষকে পুনরুথানে ক্ষমতাবান প্রথম সৃষ্টিকরসে 
নি তিনি ক্ষমতাবান প্রমাণিত হওয়ার মাধ্যমে এট' 





















০০১0৩512772 70৩৫ ৫৫ 
..... শি ৮০535 ৩১৬৮০ ১১১৪। প্রমাণিত হয়ে গেছে যে, তিনি পুনর্ধনেও ক্ষমতাবান; 
8৮0-802 024 ৯. যেদিন পরীক্ষা করা হবে হাচাই-বাছাই ও উন্মোচিত 
5158) তপন ৮৭০2 করা হবে গোপন বিষয়াদি নিয়ত ও 
-5৮৩ ১৮০০৪ ০০০।০ আকীদা-বিশ্বাসরূপে যা কিছু অন্তরে লুক্ধায়িত ছিল 
পে পাকি পাত ৬ পাত ০০৮৫ 
৮০৪ 2৮ ০৮ ৬] ০৪৮] ১.২. ১০. অনন্তর সেদিন তার জন্য থাকবে না পুনরুথান 
টির রাড অস্বীকারকারীর জন্য কোনো সামর্থ্য । যা ছারা শান্তি 
০০৪ ১০ 290 33 ৩12০01 ০০ প্রতিরোধ করবে, আর না কোনো সাহায্যকারী যে তা 
ন ন্‌ উপর হতে উক্ত শাস্তিকে প্রতিহত করবে। 


%৮-এর আমিল :1555505 -এর অর্থ যারা 43 ৩-:০এ করে থাকেন, তাদের নিকট “১-এর আমিল হলো %এ 
শব্দটি । (387 এতে কোনো 2 করবে না। কেননা তখন $1 ::-এর দ্বারা ৮৮? এবং 2.2 এর মাঝে দূরত্ব হয়ে যায় 
আর অন্যান্যদের মতে এখানে একটি 9১2 উহা রয়েছে! 

কারো কারো মতে এখানে (৮.৮ হলো ১৮; -কুরতুবী, কাবীর] 


পূর্ববর্তী আয়াতের সাথে যোগসূত্র : পিছনে সকল মানুষের কৃতকর্ম হেফাজত বা সংরক্ষণের কথা বলা হয়েছে। পুনরুথান 
হবে তার ইস্সিত রয়েছে। এখানে আল্লাহ তা'আলা মানুষকে তার প্রথম অবস্থা এবং সৃষ্টির সাধারণ নিয়মের প্রতিচিন্তা করার 
বলেছেন, যেন তার সামনে একথা সৃষ্পষ্ট হয়ে যায় যে, ঘিনি সৃষ্টি করেছেন তিনি-ই পুনরায় তাকে উঠাতে পারবেন এবং প্রতি 
তিনি-ই দিবেন । অতএব, পুনরুণ্থান ও প্রতিদান দিবসের জন্য আমল করা দরকার। ূ 
242,508 ,£:50 এর শানে নুষূল : ইবলে আবী হাতেম হযরত ইকরামা (রা.)-এর কথার উদ্ধত দিযে বে 


লোকেরা যারা মুহাচ্মদকে ক দেং 
যে; আবু আসাদ নাঘক আরবের বিখ্যাত মল্লবীর একটি কাচা চর্মের উপর দীড়িয়ে বলত, হে ঠ রঃ 
টু বলত যে, মুহাম্মদ বলেন, দোজখের কর্মকর্তা ফেরেশত' হ 


তাদেরকে এত এত পুরস্কার প্রদান করা হবে। আর সে এটাও 


///.9911./568101.00]া 







উনিশ, তাদের দশ জনের জন্য আমি একাই যথেষ্ট, আর বাকি নয় জনের ০ 


উক্ত আয়াত নাজিল করে বুঝিয়ে দিচ্ছেন যে, তাদের সৃষ্টির মূল হলো এক ঘণ্য শুক্রবি্ কাজেই 
নেই। “নুরুল কোরআন] ূ 2৪ 
$/৯+০০১) ৮৮৯০১ ৩৮৯০ 445: আল্লাহ তা'আলা উর্লোকের দিকে নৃষ্টি ভাকরষণের পর মানুষকে 
হান জানিয়েছেন, তার সন্তা সম্পর্কে গভীরভাবে চিন্তা ও বিচার-বিশ্লেষণ করার জন্য। মানুষের চিন্তা করা উচিত, তাকে 
করূপে কেমন করে সৃষ্টি করা হয়েছে। পিতার দেহ হতে নির্গত শতকোটি শু্রকীটের মধ্য হতে একটি শুক্রকীট এবং মায়ের 
র্ড হতে নিত অসংখ্য ডিথের মধ্য হতে একটি ডি নির্বাচিত করে কোনো বিশেষ মুহূর্তে উভ়্াকে মিলিত ও সংযুক্ত করে দেয় 
কে! কে এভাবে এক বিশেষ ব্যক্তিকে গর্ভাধারে স্থান করে দেয়? কে সে শক্তি যে গর্ভ সঞ্চার হওয়ার পর হতে মায়ের গর্তে 
তাকে ক্রমশ বিকাশ, ত্রমবৃদ্ধি ও উৎকর্ষ দান করে তাকে একটি বিশেষ পর্যায় পর্যন্ত পৌছিয়ে দেয়- যার পর সে এক জীবন্ত 
শিশুর আকারে ভূমিষ্ঠ হয়! মায়ের গর্ভেই তার দেহের সংগঠন সংস্থাকে বানিয়ে দেয়? তার দৈহিক ও মানসিক ভারসাম্যকে 
সস্থাপন করে? জন্ম হতে মৃত্যু পর্যন্ত তার ক্রমাগত ও অব্যাহত রক্ষণাবেক্ষণ করে কে? এ সময়ে তাকে রোগ-শোক হতে 
বাচিয়ে রাখে কে? তার জন্য জীবনের এতসব উপায়-উপকরণ কে সংখহ করে দেয়? নিরপেক্ষ দৃষ্টিকোণ হতে বিচার করলে 
অবশ্যই বলতে হবে যে, আল্লাহ তা*আলাই এসব কিছু করেছেন। সুতরাং যিনি এসব কিছু করেছেন তিনি অবশ্যই মৃত্যুর পর 
মানুষকে পুনরায জীবিত করতে সক্ষম । 
৮/ ১৯২৩ 3315206০535 ৬0455 4 : আল্লাহ তা'আলা মানুষকে সবেগে স্থলিত এমন এক ফৌটা 
নাপাক পানি ছারা সৃষ্টি করেছেন-হা পুরুষের পিঠ ও নারীর বক্ষদেশ হতে নির্গত হয়ে নারীর গর্ভাধারে প্রবিষ্ট হয়েছে! 2 হলো! 
মেরুদণ্ড এবং ৮:41 হলো বুকের অস্থি-অন্য কথায় পাজরের হাড় । পুরুষ ও স্ত্রী উভয়ের প্রজনন শুক্র যেহেতু মানুষের এ 
মেরুদণ্ড ও পাজরের হাড়ের মধ্যবর্তী দেহ সত্তা হতে নিঃসৃত হয়, এ জন্য বলা হয়েছে মানুষকে সে পানি হতে সৃষ্টি করা হয়েছে- 
যাপিঠ ও বুকের মাঝ হতে বের হয়। হাত ও পা কেটে ফেললে অবশিষ্ট দেহ হতেও এ শুক্রকীট উৎপন্ন হয়। কাজেই এটা 
মানুষের সমগ্র দেহ হতে নিঃসৃত হয় এ কথা বলা ঠিক নয়। মূলত দেহের প্রধান অঙ্গসমূহই এর উৎস-উৎপাদন কেন্দ্র; আর তা 
সবই ব্যক্তির দেহে অবস্থিত । মগজের কথা এখানে পৃথকভাবে উল্লেখ করা হয়নি, কেননা মেরুদণ্ড মগজেরই অংশ ৷ এর 
মাধ্যমেই দেহের সাথে মগজের সম্পর্ক সংস্থাপিত হয় । 
দেহের বিভিন্ন অংশের কাজ যদিও ভিন্ন ভিন্নভাবে সম্পন্ন হয়; তবুও কোনো অংশ বা অই সম্পূর্ণ নিজন্ব ও বিচ্ছিন্রভাবে কোনো 
কাজ করতে পারে না। দেহের সকল অঙ্গের পারস্পরিক নিবিড় সম্পর্ক.ও ঘনিষ্ঠ সহযোগিতায়ই নিজের দায়িতু ও কর্তব্য 
সম্পাদনে সক্ষম হয় । শুক্রকীট অণ্রকোষে উৎপন্ন হয় তাতে সন্দেহ নেই এবং তা হতে এর নিষ্কাসন এক বিশেষ পথেই হয়ে 
থাকে। কিন্তু পাকস্থলী, কলিজা, ফুসফুস, অন্তর, মগজ, গুর্দা, বৃক্ প্রভৃতি প্রধান ও গুরুতৃতপূর্ণ অঙ্গ-প্রত্যঙ্গ নিজ নিজ কাজ 
যধাযথাভাবে সম্পাদন না করলে শুক্রকীট উৎপাদন ও নিষ্কাসনের এ ব্যবস্থা স্বতঃস্কৃর্তভাবে কাজ করতে পারে না। দৃষ্টান্ত স্বরূপ 
বলা যায় প্রস্রাবের উৎপাত হয় শুর্দায় বা বৃক্ধে। অপর একটি টিউবের সাহায্যে এটা মৃত্রথলিতে পৌছে প্রপ্রাব নিঃসৃত হওয়ার পথে 
বের হয়ে যায়; কিন্তু এটা সমর দেহে আবর্তিত করে বৃহ পর্যন্ত পৌছাতে প্রয়োজন যেসব অর্গ-প্রতঙ্গ তা যথাযথ কাজ নাকরলে 
বৃ এককভাবে রক্ত হতে এদের আলাদা করে মুত্রথলিতে পৌছাতে পারে না, যার সমষ্টি প্রপ্রাব। এ কারণে কুরআন মাজীদে এ 
কথা বলা হয়নি যে, শুক্র কীট মেরুদণ্ড ও বুকের অস্থিসমূহ হতে বের হয়; বরং বলা হয়েছে এ উভয়ের মাঝখানে দেহের যে 
অংশ রয়েছে; তা হতেই শুক্রকীট নিঃসৃত হয় । এটা হতে শুক্রকীটের উৎপাদন এবং এর নিষ্কাশনের জন্য বিশেষ কর্মপদ্ধতির (যা 
দেহের কতিপয় বিশেষ অংশ সম্পন্ন করে থাকে) অবস্থিতি অস্বীকৃতি হয় না; বরং এটা হতে বুঝা যায় যে, এ কর্মপদ্ধতি কোনো 
ইয়ংসম্পূর্ণ ও অন্য নিরপেক্ষ ব্যবস্থা নয় । আল্লাহ্‌ তা'আলা মানবদেহের মেরন্দণ্ড ও বক্ষ পাজরের মাঝে যে গোটা দেহ ব্যবস্থা 
সংস্থাপন করেছেন। তার সামরিক কার্যক্রমের ফলেই এটা সম্পন্ন হয়ে থাকে। এ জন্যই বলা হয়েছে যে, সমগ্র দেহ এ কাজের 
শত নয়। কেননা হাত ও পা কেটে ফেললেও এ ব্যবস্থা কাজ করতে থাকে। অবশ্য মেরুদণ্ড ও বক্ষ পাজরের মাঝে যে 
ধধান ও গুরুত্পূর্ণ অঙ্গ-প্রত্যঙ্গ রয়েছে, তার একটিও যদি না থাকে তাহলে এ ব্যাবস্থা কার্যকর হতে পারে না কাজেই বুঝা গেল 
ঘি কুরআনের ঘোষণা এ ব্যাপারে সম্পূর্ণ বিজ্ঞান সম্মত ৷ . 
১১-এর অর্থ : মূলত £51 শব্দটি ইসমে ফায়েলের কিনতু অর্থ- ইসমে মাফউলের। 3৯১. অর্থ- প্রবাহিত যেমন- 
১/১:5-এর মধ্যে 290 ইসমে ফায়েলের শব্দ হওয়া সত্তেও 4৮০4 অর্থ ব্যবহৃত হয়েছে ইমাম ফাররা বলেন, 
আরবরা তাদের ভাষায় অনেক )০১-কে ১৮:45 অর্থে ব্যবহার করে । যেমন-72 ৮ অর্থাৎ ৫৮: 45 এবং ৮১০ ১ 
বব", 3-/-4ফাতহুল কাদীর, কাবীরা 

///.6911./69101.00া 


২? তদন মহান আহহ 


হর গর্ব করার কোনো কিছু 


৪২৩, তাফসীরে জালালহিন : আরবি-বাংল্য, স্তম ২3 [৩০তম পারা] 


.এশন্দকে একবচন নেওয়ার কারণ : মানবনৃ্টির মূলে নারী-পুরুষ উভয়ের বীর্য যথাসময়ে যথাযোগ্য র্ধাদয প্রযোজা 

একজনের বীর্য দিয়ে মানুষ সৃষ্টি হয় লা; কিন্তু কুরআন মাজীদে . শব্দকে একবচন উল্লেখ করায় এ সত্যকে অস্বীকার কর" 

হয়েছে। বলার দরকার ছিল 21৩5 957 

সুফাসসিরীনে কেরাম এ প্রত্রের জবাবে বলেন- আল্লাহ তা'আলা ,(2 বলতে নারী-পুরুষ উভয়ের বীর্যকে বুঝিয়েছেন; কিন 

গর্ভীশয়ে যাওয়ার সময় উভয় বীর্য এক হয়ে সম্মিলিতভাবে যাওয়ার কারণে একবচন ব্যবহার করেছেন। ফাতহুল কাদীর, কাবীর! 

অথবা, এখানে »(, বলতে বীর্ষের শ্রেণি (০--:৯) -কে বুঝানো হয়েছে । আর একথা স্বতঃসিদ্ধ যে বীর্য পুরুষ ও মহিলার-ই 

হয়ে থাকে। 

৮20 -এর অর্থ : ৯44 অর্থ হলো ৮4৫) ১-4 ১১৩ ক 2০১) ০৪:85 ঘাড়ের মধ্য হতে কোমর পরত 

পিঠের মধ্যখানের হাড়াকে 1 বলা হয়। - 4 শব্দটি ৪টি রূপে ব্যবহৃত হয়: 

ক. ৮৫৮ সাদা এর উপর পেশ এবং লাম সাকিন, 

খ. 44 'সাদ'এবং লাম উতয়ের উপর পেশ, 

গ. [০ 'সোয়াদ'-এর উপর যবর দিয়ে এবং 

ঘ. 4০০ - ৫2 এর ওযনে ৷ কুরতুবী] 

১0৫ এর অর্থ : 5 শি্ঘটি বহুবচন, একবচনে 42 আর £4 বলা হয় বচ্ষের পর স্থানকে যে স্থানে অলঙ্া 

থাকে। হযরত ইবনে আববাস রো.) হতে এই অর্থই বর্ণিত আছে। তিনি বলেছেন, দুই দুধের মধ্যখানকে 44:45 বলা হয়৷ 

হযরত ইক্রামা এবং যাহ্হাক বলেন, 75:01 ০:// হলো তার দুই হাত, দুই পা এবং দুই চোখ। 

হযরত মুজাহিদ বলেন, 222 হলো দুই কাধ এবং বক্ষের মধ্য স্থানের অংশ! 

ইমাম যুযঘাজ বর্ণনা করেন, বক্ষের ডানদিকের ৪টি এবং বাম দিকের ৪টি হাড়াকে 4:71 বলা হয়। 

হযরত মা*মার ইবনে হাবীবা আল-মাদানীর মতে- 21 হলো হৃদয় নিংড়ানো রস, যার দ্বারা সন্তান সৃষ্টি হয়। তবে প্রথম মতটি 

অধিক বিশুদ্ধ। ফাতহুল কাদীর, কুরতুবী, কাবীর] 

নারী-পরুষ উভয়ের থেকে বীর্য গ্রহণের কারণ : আল্লাহ্‌ তা'আলা নারী-পুরুষ উভয়ের থেকেই বীর্য (শুক্র) গ্রহণ করে 

গর্ভাশয়ে স্থাপন পূর্বক মানুষের দেহ সৃষ্টি করে থাকেন! পুরুষের বীর্য ৮ থেকে আসে, এটা দিয়ে সন্তানের হাড় এবং রগ 

তৈরি হয়। আর মহিলার বীর্য 41 থেকে আসে, এর দ্বারা সন্তানের গোশত এবং রক্ত তৈরি হয়। কুরতুবী] 

£4 শব্দের স্বনামের [যীরের! রত্যবর্নস্থল :£ £%৮এর সর্বনামটি $/-এর দিকে প্রত্যাবর্তন করেছে। তবে $) শব্দটি 

পূর্বে উল্লেখ হয়নি। উল্লেখ ছাড়া সর্বনামকে এর সঙ্গে সম্পৃক্ত করা কতটুকু বৈধ হয়েছে। -এই প্রশ্নের জবাব দু'টি হতে পারে : 

১. পিছনে ঠ রি ০৬১ বলা হয়েছে। কোনো বনু এমনিতেই সৃষ্টি হয় না; বরং $]-এর প্রয়োজন হয়। অতএব, অর্থ এই 
ড়া বে, :/454863 ৩04(1অাৎ নিচ বিন সৃষ্টি করেছে, তিনিই একে পুনারায় উঠানোর উপর 
শক্তি রাখেন? 

২. যদিও সরাসরি শব্দ উল্লেখ হয়নি, কিন্তু ৮ যে আল্লাহ -খোলেক) হবেন এর ইঙ্গিত পাওয়া যায়। কেননা সৃষ্টি এব 
পুনরুঙ্থানের মতো বড় কাজ আল্লাহ্‌র দ্বারাই সংঘটিত হবে, আর কারো দ্বারা নয় । 
উম অবস্থাতে বুঝা যায় যে, আল্লাহ-ই হবেন ০4 অতএব, উল্লেখ না করলেও উল্লেখের মতো-ই হয়েছে। -কাবীর৷ 

৭৯৯24 সর্বনামের পরত্যাব্তনস্থল এবং 496 +১+/ ০ -এর অর্থ : 

১. কারো মতে, এ১৪এর সর্বনামটি $৮:3ির দিকে ফিরেছে, তখন অর্থ হবে যিনি প্রথমে মানুষ সৃষ্টি করেছেন, তিনিই 
তর পর তাকে জীব করার ব্যাপারে শ্তি রাখেন । যেমন অন্য আয়াতে বলা হয়েছে: (৫70০4: 
০৫24 


///.92111./58101.00]া 


তাফসীরে জালালাহন : আরবি-বাংলা, সপ্তম 


২ কারো মতে 4559নিয়; বরং 2০তিখন অর্থ হবে তিনি আল্লাহ শ্ পানি (শত)-কে যথাস্থানে বারবার স্থাপন কলহ পল 
হযরত যাহ্হাক বলেন, আল্লাহ তা'আলা মানুষকে 'যেমন ছিল তেমন" (পলি) করে দিতে পারেন , এই শক্তি তীর জাত 
তিনি আরো বলেন, আল্লাহ মানুষকে বৃদ্ধ হতে যুবক, যুবক হতে বৃদ্ধ করতে পারেন , কোনো কোনো বর্ণনায় পাওয়া য়ন 
বৃদ্ধ হতে যুবকে, যুবক হতে কিশোর এবং কিশোর হতে বীর্ষে রুপান্তির করতে পারেন। 

হযরত ইবনে যায়েদ বলেন, তিনি আল্লাহ্‌ এ পানিকে (শুক্র) বন্ধ করে দিতে পারেন, যেন এট: বের না হয় । তবে প্রথম 
মতটিই বেশি যুক্তিযুক্ত । -কাবীর, কুরতুবী] 

11401 455. -এর অর্থ : উল্লিখিত ৯ নং আয়াতে আল্লাহ বলেছেন, সেদিন গোপন তথ্য পরীক্ষা-নিরীক্ষা হবে। ১: শব্দটি 





পারা ] ৪২৭ 





চি 
% শ্দের বহুবচন, অর্থ- গোপন তথ্য গোপন তথয ছারা এখানে মানুষের পার্থিব জীবনের আমলের কথা বুঝানো হছে, এর 


ভধ্য তাদের হতে গোপন করা হয়েছে । শুধু ফলিত বূপটিই তাদের সম্মুখে দেদীপ্যমান । সুতরাং তথ্য সম্পর্কে মহাবিচারের দিন 
পরীক্ষা-নিরীক্ষা ও বিচার-বিশ্লেষণ করা হবে। কাজেই সে তথ্যটি হলো কাজের পিছনে যে উদ্দেশ্য, চিন্তাধারা, কামনা-বাসনা ও 
লেত-লালসা- এক কথায় যে নিয়ত ক্রিয়াশীল থাকে, সে নিয়তের বিচার-বিশ্রেষণ হবে । কেননা নিয়তটি সর্বদা গোপনই থাকে । 
মানুষ তা সম্পর্কে অবহিত হতে পারে না। মানুষের সম্মুখে কেবল সদিচ্ছা ও কল্যাণমূলক দিকটিই তুলে ধরা হয়। তাই 
ধহাবিচারের দিন এরও পরীক্ষা-নিরীক্ষা চলবে । আর দ্বিতীয় তথ্য হলো মানুষের কাজের প্রতিক্রিয়া কতদূর পর্যন্ত পৌছে । এর 
প্রতিক্রিয়ার সীমানাটি কতদূর পর্যন্ত পরিব্যাপ্ত এবং তা ছারা সৃষ্টিকুলের কতখানি কল্যাণ-অকল্যাণ হয় তাও অনেক সময় মানুষের 
দকট হতে গোপন থাকে । যেমন কোনো লোক একটি বীজ দুনিয়ার বুকে বপন করে গেল৷ তাতে কি ফসল ফলল, ফসল 
কতদিন ছিল, কারা তা ভোগ করে লাভবান হলো, কারা এর যথার্থ ব্যবহার করল, কারা করল না, এর সবকিছু তার নিকট গোপন 
থকে । মহাবিচারের দিনই এর সঠিক বিচার, হিসাব-নিকাশ ও পরিসংখ্যান হবে। মোটকথা, গোপন তথ্য ছারা মানুষের আমল, 
স্রামলের নিয়ত ও এর প্রতিক্রিয়া সম্পর্কেই বিচার-বিশ্রেষণ ও পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে বুঝানো হয়েছে। 


পাত পতিতা পি 


221 %% আয়াতে %৫ দ্বারা কি বুঝানো হয়েছে? : আয়াত 1৮:৫0 ০৫:52 এর মধ্যে 244] ছারা কি 
বুঝানো হয়েছে এ ব্যাপারে মুফাস্সিরগণ বিভিন্্র মতামত পেশ করেছেন । 


পার 


১. জমহর মুফাস্সিরগণের মতে, এখানে 4344 -এর দ্বারা পার্থিব জীবনের আমলকে বুঝানো হয়েছে 

২. আল্লামা জালাল উদ্দীন মহলী রে.) লিখেছেন, এটা ছারা মানুষের অন্তরে লুক্কায়িত আকীদা-বিশ্বাস ও নিয়তকে বুঝানো 
হয়েছে। 

৩. নবী করীম এ্রহঃ হতে একটি বর্ণনায় আছে, আল্লাহ তা'আলা তার সৃষ্টিকে চারটি বস্তুর উপর আসীন বানিয়েছেন। সেগুলো 
হচ্ছে- নামাজ, রোজা, যাকাত ও গোসল আর এটাই %,42 যে ব্যাপারে আল্লাহ্‌ তা'আলা কিয়ামতের দিন পরীক্ষা করবেন। 

৪. হযরত আব্দুল্লাহ্‌ ইবনে ওমর (রা.) নবী করীম এ হতে বর্ণনা করেছেন, তিনি ইরশাদ করেছেন, যে ব্যক্তি তিনটি বস্তু 
যথাযথ সংরক্ষণ করবে সে বাস্তবিক পক্ষেই আল্লাহর বন্ধু হয়ে যাবে৷ পক্ষান্তরে যে ব্যক্তি এদের সংরক্ষণ করে না, সে 
প্রকৃতপক্ষেই আল্লাহর শক্র হয়ে যায় । আর তা হচ্ছে নামাজ, রোজা ও সহবাসের পরের গোসল । 

৫. ইমাম কুরতুবী (র.) বলেছেন, অঙ্জু অন্তরে লুক্ায়িত গোপন তথ্যাদি, মহিলার যৌনাঙ্গ, হায়েজ, গর্ভধারণ এগুলোও 21, 
এর অন্তর্ভুক্ত । কিয়ামতের দিন আল্লাহ তা'আলা এ সকল ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবেন এবং পরীক্ষা-নিরীক্ষা করবেন । 

১. হধরত যায়েদ ইবনে আসলাম (রা.) নবী করীম ৯ হতে বর্ণিত একটি হাদীস উল্লেখ করেছেন, তিনি ইরশাদ করেছেন, 
তিনটি গোপন বিষয় হলো নামাজ, রোজা ও সহবাসের পর গোসল করা। আল্লাহ তা'আলা আদম সন্তানকে নামাজের 
আমানতদার বানিয়েছেন, যদি সে চায় বলতে পারে-নামাজ আদায় করেছি, অথচ সে নামাজ আদায় করেনি! তিনি আদম 
সন্তানকে রোজার আমানতদার বানিয়েছেন, ইচ্ছা করলে সে বলতে পারে- আমি রোজা রেখেছি, অথচ সে রোজা রাখেনি। 
জুদ্ধপ তিনি আদম সন্তানকে সহবাসের পর গোসল করার ব্যাপারে আমানতদার বানিয়েছেন, ইচ্ছা করলে সে কলতে পারে 
আমি গোসল করেছি, অথচ সে গোসল করেনি । আর আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার প্রকৃত অবস্থা অবশাই ফাস করে 


পুত ৩০৩ 


দিবেন। সুতরাং ইরশাদ হচ্ছে- 27501 4:75: 
///.9811.59101.00 






রিতা বাংল, সপ্তম হও (৩০তম পারা) 


অনুবাদ : 

5২২ ১১. শপথ আকাশের যা বারিবর্ষণকারী বৃষ্টি পুনঃপুন আগমন 
করে বিধায় তাকে €%[পুনঃপুন আগমনকারী শ্ড 
দ্বারা প্রকাশ করা হয়েছে! 


-০৫৫155$10 গন ১২. আর শপথ জমিনের, যা বিদীর্ণ হয় উদ্ভিদরাজি উদ্ঘত 
মা হওয়ার মাধ্যমে । 


পৃ £প কপুান নি 21 
ভিভিভী 42 এ 61 21854 ঞ অর্থাৎ কুরআন মীমাংসাকারী বাণী যা হত 


৮৪০৪৭ ও বাতিলের মধ্যে মীমাংসা করে। 
৪) ,£ ১৪. আর এটা নিরর্থক নয়! খেলাধুলা ও অপ্রয়োজনীয়। 
৮ 78 রঃ তং টি টা 


৫ ৮৫৫: হা চটির, ॥১:5 ,$০ ১৫. নিশ্চয় তারা কাফের মুশরিকগণ জঘন্য ষড়যন্ত্র করেহে 


এ ৫০৫০4 ৮৫৫ রাসূলুল্লাহ পু -এর বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্রে লি 
454 রয়েছে! 


1১. ২৯ ১৬. আর আমি ভীষণ কৌশল অবলম্বন করি তাদেরকে 























ধীরে ধীরে পাকড়াও করি, যা তারা টের পায় না। 
ক ২৬ ১৭. অতএব. অবকাশ দান কর হে মুহাম্মদ! কাফেরদের 
রং তাদেরকে অবকাশ দাও এটা তাকিদ স্বরূপ পুনরুল্ত, 
2০০48 2 
রর ১7245 4 £- 41775এর ৮১০০০ যাতে ৮:১৫ করা 
45142257471 হয়েছে। আর আল্লাহ তা'আলা বদর যুদ্ধের দি 


টিটি? কাফেরদের হতে প্রতিশোধ গ্রহণ করেন! জার 
ওঁ 05081 €৮5 82 জিহাদের আদেশ ও যুদ্ধ সংক্রান্ত আদেশ ছার" 
0520 ১4054, অবকাশ দানের বিধান রহিত হয়ে গেছে। 


1(://-এর অর্থ এবং মহ্রে ই'রাব : [44//অর্থ ৫4% অর্থাৎ নিকটতম সময়। হযরত ইবনে আব্বাস এবং কাতাদাহ ₹. 
বলেন, 1454 অর্থ 34 বা কম সময় অর্থ কিছু কাল, বাবে ৮4 এটা $/ শব্দের ৮2১: হয়েছে। এটা চারতর 
ব্যবহৃত হয়- 

১. ৮৮) হিসাবে, যেমন 15 2১1 অর্থাৎ আমরকে কিছুকাল অবকাশ দাও । 

২. [5 হিসাবে, যেমন 12219 £ 11: অর্থাৎ তারা অল্প অল্প করে ভ্রমণ করেছে! 

৩. হিসাবে, যেমন 1055 45201 এ ? অর্থাৎ লোকেরা ধীরগতিতে ভ্রমণ করেছে । 


////.9811.5101.00 





....তাফসীরে, জালালাইন.:. আরবি-বাংলা, সপ্তম খণ্ড (৩০তম পারা] 


৪. মাসদার হিসাবে, যেমন (3০935) ৮ 42 এর অনুরূপ কুরআন মাভীদে দেখা যায়, ৬) 





পো 
কুরআন মাজীদে উল্লিখিত আয়াতে মাসদারের সিফাত হিসাবে 1:৫4 ব্যবহৃত হয়েছে। মূলবাকা ছিল 1৫4 ০ 


চ ০ রঃ 425 ২1-4৭ 
অথবা 'হাল' হয়েছে, তখন অর্থ হবে ৩1001440422: 225 24407 


[প্রাসা্িক ভিলেন] 


ূর্ববত্তী আয়াতের সাথে যোগসূত্র : আল্লাহ তা'আলা পিছনের আয়াতগুলোতে যথাযথ দলিল পেশ করে তাগহীদ তথা 
একত্ববাদকে দৃঢ় করেছেন। সাথে সাথে পুনরুথানকে অত্যন্ত সুনিপুণভাবে তুলে ধরেছেন। এখন আবার কসম করে কুরআনের 
সত্যতা এবং কাফিরদের ব্যর্থতা বর্ণনা করছেন । 

১:91 5465 07 আয়াতে ৮৫ ছারা উদ্দেশ্য : আল্লাহ তা'আলা আলোচ্য আয়াতে আকাশকে 2 ১ বলেছেন। 
এর আভিধানিক অর্থ হলো প্রত্যাবর্তন করা। কিন্তু আরবি ভাষায় ০7 শন্দটির ব্যবহারিক অর্থ হর্লো- বৃষ্টিপাত । 

জমহুর মুফাস্সিরগণের মতে অত্র আয়াতেও ৫2 শব্দটি বৃষ্টিপাতের অর্থে হয়েছে। বৃষ্টিপাতকে 2 বলার কয়েকটি কারণ হতে 
পারে। 

এক : বৃষ্টি একবার বর্ষিত হয়ে ক্ষান্ত হয় না; বরং বর্ষা খতুতে বারবার এবং অন্যান্য ঝতৃতে একাধিকবার বর্ষিত হয়ে থাকে । সব 
খতৃতেই মাঝে মধ্যে কিছুনা কিছু বৃষ্টিপাত হয়ে থাকে। 

দুই: দুনিয়ার সমুদ্রসমূহ হতে পানি বাম্পরূপে উ্থিত হয় এবং পুনরায় বৃষ্টিরূপে পৃথিবীর বুকেই ফিরে আসে । 

তিন : আরবগণ বৃষ্টিপাতকে শুভ লক্ষণ বলে মনে করত, তাই তারা বৃষ্টিপাতকে বারংবার কামনা করত । এ জন্যই বৃষ্টপাতের 
নাম হয়েছে শপ । 

চার : কেউ কেউ বলেছেন, দীর্ঘ দিন বৃষ্টিপাত না হলে জামিন শুষ্ক হয়ে যায় এবং এর নীরব ও প্রাণহীন হয়ে পড়ে। কিন্তু বৃষ্টিপাত 
হওয়ার পর আবার এটা সতেজ হয় এবং যেন নবজীবন ফিরে পায় । এ জন্যই বৃষ্টিপাতকে (৮৫1 নামকরণ করা হয়েছে। 
রঈসুল মাফাস্সিরীন হযরত ইবনে আব্বাস রে.) সহ অধিকাংশ তাফসীরবিদগণই উপরিউক্ত অভিমত ব্যক্ত করেছেন। 

টির ব্যাখ্যায় অপরাপর মুফাস্সিরগণের আরো কয়েকটি মতামত নিল্পে দেওয়া হলো । ১. কারো কারো মতে (5-এর 
দ্বারা এখানে ফেরেশতাগণকে বুঝানো হয়েছে । কেননা তারা জমিনের বিভিন্ন খবরাখবর নিয়ে বারংবার আকাশে ফিরে যায়। ২. 
কেউ কেউ বলেছেন, ৫ শব্দটি এখানে ৫2:01 বা কল্যাণের অর্থে হয়েছে। অত্র আয়াতে আকাশকে কল্যাণকারী রূপে 
চিহ্িত করা হয়েছে। ও. হযরত ইবনে যায়েদ (র.)-এর মতে ৫%-এর দ্বারা এখানে আকাশের কন্্র সূর্য ও নক্ষত্ররাজিকে 
বুঝানো হয়েছে। কেননা এরা বার বার অন্ত যায় এবং পুনরায় উদির্ত হয়ে ফিরে আসে । 

উন্লেখ্য যে, উপরিউক্ত অভিমতসমূহের মধ্যে জমহুর মুফাসসিরগণের মাযহাবই অধিকতর গ্রহণযোগ্য এবং আরবি ব্যবহার 
পদ্ধতির অধিকতর নিকটবর্তী । 

১:50 -এর অর্থ :€-2 অর্থ- পৃথক করা, ফেটে যাওয়া, প্রকাশ হওয়া, দু' খণ হয়ে যাওয়া । বহুবচনে 654 বাবে ৮55 
যেহেতু উদ্ভিদ জমিনকে চিড়ে বের হয়, সেহেতু জমিনকে 4211 51$ বলা হয়েছে। মনে হয় যেন এভাবে বলা হয়েছে যে, 
২3০56 ০4 [জমিনের কসম, যা উদ্ভিদের মালিক বা উত্তিদনির্গমনকারী! কেননা উদ্ভিদ জমিনকে বিদীর্ণ করে । 

হযরত মুজাহিদ রে.) বলেন, 42211 42526 ০7৫1 546) 91$০০)4018 জমিনের শপথ, যে জমিনে অনেক রাস্তা রয়েছে, 
যেগুলো বিচরণকারীগণ প্রকাশ করেছে৷ এখানে 'প্র্কাশিত রাস্তা" অর্থে ব্যবহৃত হয়েছে 

কারো মতে, %3-201 দ্বারা ৯:৯৫ চোষ) বুঝানো হয়েছে। কেননা চাষ ছারা জঅমিনকে পৃথক করা হয়। 

কারো মতে, 414কে বুঝানো হয়েছে অর্থাৎ ৯4 ৯$ হাশরের দিন জমিন ফেটে যুর্দাগণ জীবিত হয়ে বের হবে, এ 
কারণে 6২2 বলা হয়েছে। কুরতুবী] 

দুনিয়ায় পদার্পণ এবং পরকাল এ দু'টি বাস্তব সত্যকে বুঝানোর জন্য আল্লাহ তা'আলা জীব সৃষ্টিকে প্রমাণ হিসাবে তুলে ধরেছেন। 


লা € 


সাধে সাথে জমিনের উত্তদ সৃষ্টির রহস্যও তুলে ধরেছেন । এতে বুঝা যায় যে, 6] 16০) ভিত ০2158 


///.98111.59101.00 


৪৩০ অফসীরে জালালইল : আরবি বল, সন্ভম ষও [৩০তম প্মকা ) 


অর্থাৎ খারণকারী আকাশ পিকৃতুলা এবং উ্ি উদগমনসীল পৃ মাতৃভুলয। াতাপিতা ছাড়া যেন বংশ বৃদ্ধির 
করা যায় না, তেমলি আকাশ ও জমিন ছাড়া উত্ভিদের চিন্তা করা যায় না । উ্তস্রটি আমাদের জন্য বিরাট নিয়ামত বৈ আর কিছু নয 
কেননা দুনিয়ার প্রত্যেকটি নিয়ামত আকাশে বারবার বৃষ্টির প্রতি মুখাপেক্ষী ৷ -কাবীরা 


এর বীরের মারজি : £$এর মারজি'র ব্যাপারে দু'টি যত রয়েছে৷ 


ক. পিছনে উল্লিখিত আল্লাহর সকল »-: ও ---৮/-এর দিকে » মীর ফিরেছে । তখন আদ্লাতের অর্থ দাড়াবে, কিয়ামত । 
ভয়াবহ দিনে তোমাদেরকে জীবন্ত করার যে কথা আমি তোমাদের সুখে ব্যক্ত করেছি ভা 4৫4 46 অর্থ হা 


এবং সত্য কথা। 

খ. অথবা, 41৮20এর দিকে ফিরেছে। তখন অর্থ হবে- কুরআন হক ও বাতিলের মাঝে প্রভেদকারী | ঘেমন, অন্য স্থানে 
কুরআনকে বলা হয়েছে 5১:41 

এ দুটি মতের মধ্যে প্রথম মতটিই গ্রহণযোগ্য । কেননা ১১432) ৮০৮৫/। ৮ অর্থাৎ উল্লিখিত বন্ধুর দিকে যর 

ফিরানো অধিক উত্তম । -কাবীর, কুরতুবী] 


৩১ পপ 


37৮5১ ছারা উদ্দেশ্য : আকাশ হতে বৃষ্টিপাত হওয়া এবং জমিন দীর্ণ হয়ে নিজ্জের বুকের উপর উন্ভিদ উৎপাদন কোনে 

ঠা্টা-তামাশার ব্যাপার নয়, এটা যেমন একটি বাস্তব ও গুরুত্পূর্ণ সতা, অনুরূপভাবে কুরআন মাজীদ যা কিছু ঘোষণা করে, যেস্ব 

আগাম খবর দেয়, মানুষের পুনঃ জীবিত হয়ে আল্লাহর নিকট ফিরে যাওয়ার যে মহাবাণী গুনায় তাও কোনো হাসি-ঠান্টার বাপ 

নয়। এটা এক অকাট্য ও অমোঘ বাণী। এক গুরুত্বপূর্ণ মহাসত্য ৷ এক অবিচল দৃঢ় ঘোষণা । এটা অবশ্যই পূরণ হতে হবে এবং 

তা হবেই। 

এ প্রসঙ্গে একটি হাদীস উল্লেখযোগ্য । হযরত আলী (রা.) বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ 222২ বলেছেন, অনতিবিলগ্থে এক 

ফিতনা দেখা দিবে । তখন আমি বললাম, এটা হতে নিফৃতি পাওয়ার উপায় কি? তিনি উত্তর দিলেন, একমাত্র কিতাবুল 

তোমাদেরকে নিষ্তি দিতে পারে ।.ঘাতে তোমাদের পূর্ববর্তী ও পরব্তীদের খবর রয়েছে এবং তোমাদের জন্য আহকাম বণ্তি 

হয়েছে। এটা সত্য অসত্যের মধ্যে পার্থক্য নিরূপণকারী, হাসি-তামাশার বিষয় নয় । যে ব্যক্তি একে বর্জন করবে আল্লাহ তক 

ধ্বংস করে দিবেন ! এটা ছাড়া অন্য কিছু ছারা যদি কেউ হেদায়েত চায় আল্লাহ তাকে গোমরাহ করে দিবেন । এটা আল্লাহর 

মজবুত রশি, সরল সঠিক পুণ্য পন্থা ৷ রুহুল মা'আনী] 

কেন এবং কিভাবে তারা ষড়যন্ত্র করেছে? : মহাগ্রন্থ আল-কুরআন এবং ইসলামি আদর্শ তথা একত্ববাদ যেন সামন্ত 

প্রতিষ্ঠিত হতে না পারে তার জন্য মক্কার কাফির ও মুশরিকরা নিঙ্নোস্ত কয়েকটি পন্থা অবলম্বন করেছিল। 

১. নবী করীম 2০2২-কে তারা জাদুকর ও আল-কুরআনকে জাদু-মন্ত্র বলে মিথ্যা অপবাদ দিয়েছিল । 

২. নবী করীম 22২-কে কবি এবং আল-কুরআনকে একটি নিছক কব্যগ্ন্থ বলে আব্যায়িত করেছিল! 

৩. আবার কখনো কখনো তারা বলত মুহাম্মদ 2ঃ২-কে জিনে পেয়েছে। আল কুরআন জিনে পাওয়া এক ব্যক্তির প্রলাপ হত্র 

৪. পরকালের সত্যতার ব্যাপারে তারা জনমনে বিভ্রান্তির সৃষ্টি করত, যা প্রকৃত প্রস্তাবে নবী করীম 23 ও কুরআনে মং 
ব্যাপারে বিভ্রান্তি সৃষ্টির নামান্তর ছিল। 

৫. পরিশেষে তারা নবী করীম হ22-কে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল । যাতে তীর প্রচারিত এ দীন, দুনিয়া হতে চিরতরে 
নির্মূল হয়ে যায় । 

ষড়যন্ত্রের কারণ : নবী করীম 23 ও আল-কুরআনের বিরুদ্ধে তাদের অনুন্ধপ প্রাণান্তকর অপপ্রচার ও অপচেষ্টা লিপ্ত হত 

একমাত্র কারণ ছিল আল-কুরআনের আদর্শ ও নবী করীম ৩৩২-এর নেতৃতৃ সমাজে প্রতিষ্টিত হলে তাপের নেতৃত্‌ ও কৃ 

সম্পূর্ণ রূপে দুনিয়া হতে মুছে যাবে এবং তারা মুহাম্মদ 252:-এর নেতৃত্বাধীন হয়ে পড়বে । আর এটা তাদের জনা অস্হন 

আল্লাহ তা'আলা নবী করীম 55 -কে সান্তনা দিয়েছেন যে, তারা যত বিত্রান্তিই সৃষ্টি করুক না কেন এবং যত ধরনের ঘতং হই 

লিপ্ত হোক না কেন তাতে আপনার পেরেশান হওয়ার কোনোই কারণ নেই ! আমিই তাদের সমস্ত ষড়যন্ত্রকে বার্থ করে দি: 


//৬/.6211./59101.00া 


রর ফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম 29 [৩০তম গল 


৩০ মুফাসসিরগণের বিভিন্ন অভিমত : আলোচ্য অণ্যাতে বলা হযেছে থে. তারা রা লি কাসল কেই 
কুরআনে মাজীদের ব্যাপারে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে । আর আমিও তাদের বিরুদ্ধে যন্ত্র করেছ, এখনে রে বিরুদ্ধ আই 
তা'আলার ষড়যন্ত্র করার তাৎপর্য কি? এ ব্যাপারে মুফাসসিরগণের বিভিন্ন মতাঘত রয়েছে। 

১. কেউ কেউ বলেছেন, আল্লাহ তা“আলা দীনকে বিজয়ী করার মাধ্যমে তাদের ষড়ন্ত্রকে প্রতিহত করবেন । প্রকতপক্ষে এটা 
ষড়যন্ত্র য় তবে শাব্দিক মিল রক্ষার্থে একে ষড়যন্ত্র বলা হয়েছে। কুরআন মাজীদের অপরাপর আয়াতসমূহেও অনুরুপ 
ব্যবহার পরিলক্ষিত হয়। যেমন- ৮৫০::42-46554195-74485 2040850৩৩64 001৮ 
2451 ইত্যাদি । 

২. অথবা, এখানে 1:4৫ 445 -এর দ্বারা তাদের ষড়যন্ত্রের শাস্তি প্রদানের কথা বুঝানো হয়েছে। অর্থাৎ আল্লাহ তা-আলা 
তাদেরকে তাদের ষড়যন্ত্রের শাস্তি প্রদান করবেন। 

৩. অথবা, এর মর্মার্থ হচ্ছে- আল্লাহ তা'আলা তাদেরকে প্রথমত অপকর্ম করে যাওয়ার জন্য সুযোগ প্রদান করেন। অতঃপর 
তারা যখন চরম পর্যায়ে উপনীত হবে তখন তাদেরকে একেবারে ধ্বংস করে দিবেন। এটা প্রকৃতপক্ষে ষড়যন্ত্র না হলেও 
বাহাত ও আকৃতিগতভাবে ষড়যন্ত্রের ন্যায় হওয়ার কারণে একে ষড়যন্ত্র বলা হয়েছে! 

অথবা, এখানে বাহ্যত » [ষড়মন্ত্র-এর নিসবত আল্লাহ তা'আলার দিকে করা হলে ও প্রকৃতপক্ষে নবী করীম হর ও 

সাহাবীদের দিকেই নিসবত করা উদ্দেশ্য । আল্লাহ তা'আলা যেন বলতে চেয়েছেন যে, তারা তো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে আমিও 

তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেওয়ার জন্য পাল্টা ব্যবস্থা গ্রহণ করেছি, আমার রাসূল এর ও মু'মিনগণের মাধ্যমে । 
সত্য-মিথ্যার প্রভেদকারী “আল-কুরআন : “কুরআন সত্যা-মিথ্যার প্রভেদকারী কালাম ।' আল্লাহ তা'আলার এ কথার তাৎপর্য 
হচ্ছে- মানুষ যুগ যুগান্তর ধরে শয়তানের প্রবঞ্নায় এবং নফসের গোলামী করে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে যেসব মনগড়া 
নীতি-আদর্শ সৃষ্টি করেছে, কুরআন তার প্রতি অঙ্গুলি নির্দেশ করে বলে দেয় যে, এটা বাতিল, আল্লাহ্‌র রচিত বিধান নয় আল্লাহর 
বিধানের পরিপন্থি নীতি-আদর্শ ও চিত্তাধারই হচ্ছে বাতিল ও মানুষের জন্য পরিত্যক্ত বিষয় । আর এর প্রতিকূলে কুরআন যে 
নীতি-আদর্শ ও মতবাদ পেশ করেছে, এটাই হক, এটাই সত্য, এটাই মানুষের জন্য গ্রহণীয় ব্যক্তি জীবনে কোন কোন কাজ 
অবৈধ, সমাজ জীবনে কোন কোন রীতি-নীতি মানুষের জন্য ক্ষতিকর বা কল্যাণকর, অর্থনীতিতে কোন্‌ কোন্‌ অর্থনৈতিক কর্মকাণ্ড 
সমাজ ও রাষ্ট্রের পক্ষে ক্ষতিকর বা কল্যাণকর, এর প্রতি পুঙ্ঘানুপুজ্ব অঙ্গুলে নির্দেশ করে দেখিয়ে দিয়েছে-দেখিয়ে দিয়েছে 
মানুষের জীবনে বৃহত্তর অঙ্গনে জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে, কোন কোন মতাদর্শ ও নীতিমালা ক্ষতিকর বা কল্যাণকর । কোন 
আদর্শের ভিত্তিতে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠিত হবে এবং এসব ক্ষেত্রে কোন কোন নীতি ও আদর্শকে বর্জনীয়-আল-কুরআনের 
শুরু হতে শেষ পর্যন্ত পর্যালোচনা করলে এ বিষয়সমূহই একজন বিচক্ষণ সাহসী লোকের দৃষ্টির সামনে উদ্ভাসিত হয়। আল্লাহ 
তা'আলা উপরিউক্ত সংক্ষিপ্ত বাক্যে এ মূল তন্ত্বকেই তুলে ধরেছেন। 

৯১৬: 445 ৬3 245$ : কোনো কোনো তাফসীরকার বলেছেন, এই আয়াত ছারা নবী করীম 3 

কে এ মর্মে নির্দেশ দেওয়া হয়েছে যে কাফেরদের বিরুদ্ধে বদদোয়া করার বা তাদের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করার আদৌ 

কোনো প্রয়োজন নেই। কেননা কৌশলগতভাবে তাদেরকে সামান্য কিছু দিনের অবকাশ দেওয়া হচ্ছে। এরপরই তাদের শাস্তি 
হবে, যা রয়েছে অবধারিত । 

হযরত ইবনে আব্বাস (রা.) বলেছেন, এ আয়াতে কাফেরদের উদ্দেশ্যে বিশেষ সতর্কবাণী উচ্চারিত হয়েছে যে, অদূর 

তবিষ্যতেই এ কাফেরদেরকে পাকড়াও করা হবে। এ সতর্কবাণীরই বাস্তবায়ন হয়েছে দিতীয় হিজঞরির মাহে রমজানে অনুষ্ঠিত 

বদরের যুদ্ধে । নূরুল কোরআন] 

///.6211./59101.00া 





হি 2 





৪৩২ অফদীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম ধও [৩০তম পারা] 
৬15 225 : সূরা আল-আ*লা 


৯ । 


স্রাটির নামকরণের কারণ : এ সূরার প্রথম আয়াতে উল্লিখিত» শব্দটি সুরার নামকরণে নির্বাচন করা হয়েছে 
আল-আ'লা অর্থ- সুমহান, সুউচ্চ । অর্থাৎ এ গুণটি দ্বারা আল্লাহর মহানত্ ও শ্রেষ্ঠত্বের কথ! বুঝানো হয়েছে। এ সূরাটির অপর | 
নাম হলো 'সূরাতুস-সাববাহা' ৷ এতে ১৯টি আয়াত, ৭২টি বাক্য এবং ২৮৪ টি অক্ষর রয়েছে । 

নাজিল হওয়ার সময়কাল : এতে যে বিষয় আলোচিত হয়েছে তা হতে বুঝা যায় যে, এ স্রাটিও মাকী জীবনের প্রাথমিক 
পর্যায়ে অবতীর্ণ সূরাসমূহের অন্যতম । এর ৬ নং আয়াতে রাসূল 338-কে বলা হয়েছে । আমি তোমাকে পড়িয়ে দিবো; অতঃপর 
তুমি আর ভুলে যাবে না। এটা স্পষ্ট প্রমাণিত হয় যে, এ সূরাটি একেবারে প্রাথমিক কালের ও সে সময়ে অবতীর্ণ যখন নবী 
করীম শু ওহী গ্রহণে পুরোপুরি অভ্যস্ত হয়ে উঠেনি ৷ ওহী নাজিল হওয়ার সময়ে তার মনে আশঙ্কা জাগত যে, তিনি এর শব্দ ও 
ভাষা ভুলে যেতে প্যরেন। এ আয়াতের সাথে সূরা ত্বাহার ১১৪ নং আয়াত এবং সূরা ক্য়ামাহ-এর ১৬-১৯ নং আয়াত মিলালে ! 
দেখা যায় এদের মধ্যে গভীর মিল রয়েছে। সর্বপ্রথম এ সূরার মাধামে নবী করীম 2৫2২-কে এই বলে নিশ্চয়তা দেওয়া হয়েছে 
যে, শ্বরণ রাখতে পারার ব্যাপার নিয়ে আপনাকে ভাবতে হবে না। অতঃপর দীর্ঘদিন পর যখন সূরা ক্য়ামাহ নাজিল হয় । তখন 





এ ওহীকে তাড়াড়ি মুখস্থ করার জন্য নিজের মুখ দ্রুত চালু করবেন না। এটা মুখস্থ করে দেওয়া ও পড়ে দেওয়া তো আমার ? 
কাজ-আমার দায়িতু। কাজেই মখন এটা পাঠ করা হয় তখন আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। তা ছাড়া এর অর্থ ও , 
তাৎপর্য বুঝিয়ে দেওয়াও আমারই দায়িত্ব । 

শেষবারে সূরা তাহা নাজিল হওয়ার সময় মানবিক দুর্বলতার কারণে নবী করীম এ:২-এর আশঙ্কা জাগল যে, এ ১১৩টি আয়াত-ঘা 
একই সঙ্গে ক্রমাগত নাজিল হলো । এটা হতে কোনো একটি অংশও যেন আমার সৃতি বহির্ভূত হয়ে না যায় । এ জন্য তিনি তা » 
মুখস্থ করতে ব্যন্ত হয়ে পড়লেন। এ উপলক্ষে নবী করীম £2: -কে বলা হলো : "কুরআন পড়ায় খুব তাড়াহুড়া করবেন না, 
যতক্ষণ না এ ওহী আপনার নিকট পুরা মাত্রায় পৌছে যায় । অতঃপর আর কোনো সময় ভুলে যাওয়ার আশঙ্কা নেই এবং আর 
কোনো কথা বলার কখনও প্রয়োজন হয়নি । কুরআন মাজীদের অন্য কোথাও এ ব্যাপারে আর কোনো উল্লেখ নেই। 

সূরাটির বিষয়বস্তু ও সারকথা : এ সূরার মূল আলোচ্য বিষয় হচ্ছে- তাওহীদ । এর সাথে নবী করীম 22২3-কে উপদেশ দান, , 
পাপিষ্ঠ ও বেঈমান লোকদের অশুভ পরিণতি এবং ঈমানদার ও পবিত্র লোকদের পরকালীন সাফল্যের কথা তুলে ধরা হয়েছে। 
প্রথম পর্যায়ে ১ - ৫ নং আয়াতে আল্লাহ তা'আলার নামে তাসবীহ পাঠের আহ্বান জানিয়ে মূলত তাওহীদের কথা বলেছেন, 
কেননা, মহান আল্লাহ সম্পর্কে ভ্রান্ত ধারণার জনাই তার সম্পর্কে কল্পিত দূপ ও ব্যাখ্যা দেওয়া হয়। সুতরাং আল্লাহর সত্তা, গুণ. 
ক্ষমতা ও একত্ববাদ কোনো প্রকারে ক্ষুণ্ন হয় এবং দোষক্রুটি প্রকাশ পায় এমন নাম বর্জন করে তার সুমহান নামসমূহের দারা 
তাসবীহ পাঠের আহবান জানানো হয়েছে। এরপর আল্লাহ্‌ স্বীয় সৃষ্টি কৌশলের কথা বলেছেন-সে মহান আল্লাহর গুণগান কর, 
যিনি সৃষ্টিলোককে সঠিক ও সুচারুভাবে সৃষ্টি করেছেন। এদের জন্য তাকদীর নির্ধারণ বরে প্রতোকের জন্য পৃথক পৃথক আইন ও 
বিধান দিয়ে পথের দিশা দিয়েছেন । তিনিই জীবকুলের জন্য চারণভূমিতে সবুজের মহাসমারোহ সৃষ্টি করেন আবার একে 
আবর্জনায় পরিণত করেন। তীর নির্দেশেই ঘটে বসন্তের আগমন ও শীতের সমাগম । তিনিই মহান ক্ষমতার অধিকারী । 
দ্বিতীয় পর্যায়ে ৬ - ৮ নং আয়াতে নবী করীম -কে ওহী শ্বরণ থাকার বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বলা হয়েছে- 
আপনি ওহী হৃদয়ঙ্গম করুণ এবং মন হতে এটা বিস্মৃত হয়ে যাওয়ার কথা ভাববেন না। আপনার স্মৃতিপটে একে স্থায়ীভাবে মুদ্রিত 
করে দেওয়ার দায়িতু আমার । আপনি যে উচ্চস্বরে ও নিঃশব্দে কুরআন পাঠ করেন এ সম্পর্কে আমি অবগত । আপনার উন 
এটা ম্মরণ রাখাকে আমি খুব সহজতর করে দিবো! । আপনার কোনোই অসুবিধার সম্মুখীন হতে হবে না। 

তৃতীয় পর্যায়ে ৯ - ১৩ নং আয়াতে বলা হয়েছে যে. আপনি মানুষের কাছে আল্লাহর দীনের কথা প্রচার করতে থাকুন এং 
তাদেরকে নসিহত করার ধারা অব্যাহত রাখুন । আপনার দাওয়াত ও নসিহত তারাই গ্রহণ করবে যারা অদৃশ্য আল্লাহকে তয় করে 
কিন্তু যার! হতভাগ্য ও দুষ্ট প্রকৃতির লোক তারা আপনার দাওয়াত ও নসিহত গ্রহণ করবে না এবং ঈমানও আনবে না। ত' 
মহাঅগ্রিকুণ্ জাহান্নামেই প্রবেশ করবে । তাতে তারা জ্যান্ত মরা অবস্থায় অবস্থান করবে । 

চতুর্থ পর্যায়ে ১৪- ১৯ নং আয়াতে বলা হয়েছে যে, যারা দাওয়াত ও নসিহত গ্রহণ করে আকীদা-বিশ্বাস ও চরিত্র-আছলে 
পবিত্রতা অর্জন করবে এবং জিকির ও নামাজ আদায় করবে পরকালে তারাই হবে সফলকাম। তারাই সফল জীবন লাত ক:র 
মহাসুখ-স্বাচ্ছন্দো জীবন যাপন করবে; কিন্তু অনেক লোকই পরকালীন সে মহাসুখ-শান্তি ও স্থায়ী আনন্দের কথা চিন্তা-ভাবনা ক: 
না। পার্থিব জগতের ক্ষণকালীন আরাম-আয়েশ, বিলাসিতা ও সুখ-স্বাচ্ছন্দ্ের চিন্তায় নিমগ্ন থেকে একেই তারা পরকালের উ“র 
প্রাধান্য দেয় অথচ পরকালের আনন্দ ও সুখ-শান্তিই সর্বোস্তম, অনন্ত ও চিরন্তন 

সব শেষে বলা হয়েছে যে, আনার এসব কথা নতুন কিছু নয়। হাজার হাজার বছর পূর্ব হতে মানুষের কাছে এটা পৌছিয়ে আস: 
এমনকি হযরত ইবরাইাম ও সুসা (আ.)-কে প্রদত্ত গরন্থাবলিতেও এসব আলোচনা বিদ্যমান । আমি নতুন কিছুই বলিনি । অত+: 
তোমরা পার্থিব জীবনের ধাধায় পতিত হয়ে অনন্ত সুখ-শান্তি পরিত্যাগ করো না। 


///.69111./966101১.০০0ী্্মা 




















_.... তাফসীরে জালালাইন.... আরবি-বাংলা, সপ্তম. খও ৩০তম ₹ক1 
















2 22৯৯১৯২২৯৯৯ ক 
1৮ বড ও সপ হি ২ ০ জু 
ঠ 5৫60 এছ তত ও আছ 
4৫০৮ ৪1 2০১৮ : সূরা আল-আ*লা মক্কায় অবতীর্ণ 


£%৮1 তরল ০৩ বয়ান 
৭58০5 ৮7:১৯ আয়াত মাতবিশি্ট 


৫ ০+১৫। 201 225 
পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি 





পু অনুবাদ : 
টি? (22427519255 ১. তুমি তোমার প্রতিপালকের নামের মহিমা ঘোষণা কর 
টান টি অর্থাৎ তোমার প্রতিপালকের জন্য যা শোভনীয় নয়, 
-এ৪ 145 ০৮-৪১ ০৩) তি] 3 ৭ তা হতে তার পবিত্রতা ঘোষণা কর। আর (4) শব্দটি 
ছা 7 এখানে অতিরিক্ত ঘিনি সুমহান এটা এ০০-এর 2-? 
122 439৮০ লিও 2 ৩১৮ ০ ২. যিনি সৃষ্টি করেন ও সুবিন্যা্ত করেন তার সৃষ্টিকে 








2৮ পার শত 1৩৮ অঙ্গ-প্রত সামঞ্জস্যপূর্ণ করেন, অসামঞ্জস্য 
১5565 28 গহিগা ০5 রর মি রঃ 






৩ আর পরিমিত বিকাশ সাধন করেন যা তিনি ইচ্ছা করেন 
এবং পথ নির্দেশ করেন তৎক্তৃক নির্ধারিত ভালো ও 

















মন্দের প্রতি । 
2০ 
৮] এ ৮5৮16 9205 6 ৪. আর হিনি তনলুতা উপর করেন ঘাস উৎপন্ন করেন। 
1 £1242.0 ৫. অতঃপর একে পরিণত করেন সরুজ-শ্যামল হওয়ার 
যাবার পর শুষ্ক খড়কুটা শুকনো ঘাস কৃষ্ণবর্ণ শুকিয়ে কালো 
* ৮৮০ ১৮৬১ সি হয়ে গেছে এমন। 


০ 


। 54 3341এর মহল্লে ই“রাব : 1% 35৫ আয়াতাংশ মাজরূর অবস্থায় আছে। কেননা এটা পিছনের 5:-এর সিফাত 
হয়ছে। আবার কারো মতে নতুন বাক্য হিসাবে মারফূ' অবস্থায় আছে। তখন এ বাকাটি একটি পরশ্্ের জবাব হবে প্রশ্নটি হলো 
যে রবের তাসবীহ বর্ণনার নির্দেশ দেওয়া হয়েছে সে রব কে? তখন জবাব দেওয়া হলো যে, ৬৮৫০ 0 ৬৮1 নকাবীর, 
ফাতহুল কাদীর] 

| এর মহত ইরা: ৫4 শির দু'টি আবহ হতে পারে একটি হলো-ভা (৫ জয়ার ছিতীয াফউল। অপরটি 

| লা এটা 0০ হয়েছে। উভয় অবস্থাতেই “০ শব্দটি মানসূব অবস্থায় রয়েছে। 

| [বস আলাল 

| বু সা মোর রবী লোড ভিন তদের বন লস মত 
সর্বো্) সর্বোচ্চ সফলতাকে প্রকৃত উদ্দেশ্য বলে ঘোষণা করা হয়েছে, সাথে সাথে সফলতা অর্জনের জন্য কিছু কাজের কথাও 


//৬/.6211./69101.00া 


৪৩৪ 





রা পি বংলাং সন্তম,যও [৩০তম পারা) 
রে আহ লরি উতর সি পপিশি15555 5 
হয়েছে ভাসবীহ, * সিসি ও লামাজ পরকালের উদ্দেশ 
সাথে সাথে দুনিয়া যে ধ্বংস হয়ে যাবে তার ঘোষণাও দেওয়া হয়েছে -কামালাইন] এ 8 
০০ ৫2525 055০155 458 : বকষ্যমাথ আয়াভটির শান্দিক * 

নর অনুবাদ হচ্ছে- 'তোমরা মহান শ্রষ্ঠা আল্লাহর পৰিত্রতা 
বর্ণনা কর ।' এটা হতে কয়েকটি কথা বুঝা যায় এবং সেসব কয়টিই এখানে প্রযোজা । রি 5, 
এক- আল্লাহ তা'আলাকে এমন সব নামে স্বরণ করো যা তার জন্য উপযুক্ত ও শোভনীয়। 
মোটেই উচিত য়, যা অর্থ ও তাংপর্থর দিক দিয়ে তীর জনা শোয় য় কিংবা হেসব নামে বেয়া, টি 
কোনো ভাব রয়েছে। কাজেই আল্লাহর জন্য কেবল সেসব নাম ব্যবহার করা বাছছীয় যা তিনি স্বয়ং কুরআন মজীদে কব 
করেছেন, অথবা অন্য ভাষায় যা এর সঠিক অনুবাদ হবে। . 
দুই. আল্লাহর জনা সৃষ্িকুলের নাম অথবা সৃষটকুলের জন্য আল্লাহর নাম ব্যবহার করা যেতে পারে না সেসব গুণবাচক নহ। 
একমাত্র আল্লাহ্‌র জন্য নয় মানুষের জনাও ব্যবহার বৈধ হয়। যেমন- রাউফ, কারীম, রাহীম, সামী', বাসীর প্রভৃতি এক্ষেত্রে 
এসব নাম মানুষের জন্য সে দৃষ্টিতে ব্যবহার করা যাবে না, যে দৃষ্টিতে তা আল্লাহর জন্য ব্যবহৃত হয়ে থাকে। 
তিন. আল্লাহর নাম মর্যাদা ও সম্মানের সাথে উচ্চারণ করা উচিত। এমন স্থানে এটা উচ্চারণ কর! উচিত লয় যেখানে 
অসম্মানিত হবে । যেমন মলমূত্র ত্যাগ কালে, গুনাহের কাজে, হাসি-ঠাট্টা বশত ইত্যাদি অবস্থায় আল্লাহর নাম উচ্চারণ করা? 
ইমাম মালিক (র.)-এর নিকট কেউ কিছু চাইলে এবং তিনি তা দিতে না পারলে সর্ব সাধারণের ন্যায় “আল্লাহ দিষেন” এই বলে 
ফকিরকে বিদায় করতেন না। বরং অপারগতা প্রকাশ করে তাকে বিদায় করতেন। এর কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বলতেন, 
ফকিরকে খালি হাতে বিদায় করলে অবশ্যই সে বিরক্ত হয়। আর এমতাবস্থায় আল্লাহর নাম উচ্চারণ করা অনুচিত? 
হযরত উবাই ইবনে আমের ভুহানী (র.) হতে বর্ণিত আছে যে, নবী করীম 32 আলোচ্য আয়াত ৫ $5/22105: এ 


1 এল পা 


ভিত্তিতে নামাজের সেজদায় ০৮০ ০2 $.--: পড়ার হকুম দিয়েছেন এবং সূরা ওয়াকে 'আহ-এর শেষ আয়াত 2.৬ 5:) 


ক, ০৭4৮০ পে 


চ:৯-৭।427এর ভিত্িতে নামাজের রুকুতে ৮-৯--/2 $৩: পড়ার নির্দেশ দিয়েছেন 
(০শন্দটি অতিরিক্ত বলার কারণ :.414:1 (2:1০ আয়াতে ৮০ শব্দকে কোনো কোনো মুফাসসির অতিরিভ বনে 
বর্ণনা করেছেন! কেননা এখানে রবের নামের পৰিক্রতা বর্ণনা করা উদ্দেশ্য নয়! নাম তো কয়েকটি হরফ (অক্ষর) ছারা তৈরি 
হরফ দিয়ে তৈরি একটি শব্দের পবিত্রতা বর্ণনা করার মধ্যে কোনো উপকারিতা নিহিত নেই। যদি শুধু হরফ দিয়ে তৈরি ইসমটির 
পবিত্রতা উদ্দেশ্য হতো তাহলে ৫) শব্দটি উল্লেখ করার প্রয়োজন হতো না, তখন £-/ 06-বললেই চলত -/কাবীর| 
আয়াতে ":-[ শব্দটি উল্লেখ করার কারণ : 
১. কোনো কোনো তাফসীরকারের মতে "* [শব্দটি এবানে ৮2445 -এর উদ্দেশ্যে আনা হয়েছে। মূলে শব্টি অতিরিভত। রর 
২. হযরত ইবনে জারীর (র.) বলেন, শব্দর্টি অতিরিক্ত নয়; বরং উত্ত শব্দটি এখানে উদ্দেশ্য । তার মতে অর্থ হলো- ৫1: 
7১54468০১58 এ আল্লাহর নামে কেউ যেন নাম না রাখে সে জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেও হয 
যেমন কাফেরগণ মূর্তিকে 4: বলত । মুসায়লামাকে 25420 4০:১০ বলা হতো । টি 
৩. অধবা, এ কথার দিকে ইঙ্গিত করার জন্য.) উল্লেখ করা হয়েছে যে, আরাহর নামের এম যায থেকে হে এ রঃ 
যে ব্যাখ্যার কোনো প্রমাণ মিলে না! যেমন- /401 ৫%-এর ব্যাথ্যায় এ কথা বলা যে, আল্লাহর হাত-ই নেই | 
৪. অথবা, আল্লাহর | এর সন্মান সর্বাবস্থায় করতে হবে তা বুঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। এমনকি নামাজে 
রর * টি? ৮০৮57 ৮ 4০5 _ 54) ৫21 ইিতাদি। এমতাবস্থায় ৮৫ জ+ 
নান ব্যবহার করতে হবে ! যেমন £:41 4001401৩৮72 


05 হবে। নি 
হ রর রঃ তখন অর্থ হবে-তোমার রবের 

৫. হযরত আবু মুলিম (র.) বলেন, (2 শব্দ ছারা এখানে ৮ উদ্দেশ্য । ত হিট) 
বিশেষ্যের দ্বারা তাসবীহ কর, যেমন আল্লাহ তা'আলা বলেছেন, ৮৮2১৩ ৮ তটিএিলি কাবীর। 


///.99111./568101.00]া 


তাফসীরে জালিলাইন... আরবি- বাংলা: সন্ভম ও বি 


এ এর অর্থ: ০৭০ অর্থ- আল্লাহ তা'আলা সুউচ্চ, মহান, বাবে /:5-এর ইলমে তাফমীলের শঙ্। হুল (১.৩) 
আল্লাহ মহান বা সু-উচ্চ। এর অর্থ হলো- বর্ণনাকারীদের সকল বর্ণনার উধের্ব তিনি । আমাদের ধারণ'র আনেক উর্ধে হলো তার 
গৌরব-মর্যাদা, আমাদের কৃতজ্ঞতা ও প্রশংসার উর্ধ্বে হলো তীর নিয়াফতের অবদান । আমাদের ইবাদত ও কার্যাবলির অনেক 
উর্ধে হলো তার পাওনা । 

অথবা, তিনি সকল প্রকার ক্রটি হতে 2 বা উর্ধ্বে! 4কাবীর] 
ভারসাম্য রক্ষা করার তাৎপর্য : উল্লিখিত ২নং আয়াতে আল্লাহ তা'আলা মূলত স্বীয় মহান ক্ষমতা ও কৌশলের নিপুণতার 
বিষয়টি তুলে ধরেছেন। বলা হয়েছে- সে মহান প্রভুর গুণগান কর, যিনি বিশ্ব-জগত সৃষ্টি করেছেন এবং এর ভারসাম্য রক্ষা করে 
সৃগরুভাবে সম্পন্ন করেছেন । এখানে $$--এর অর্থ হলো সঠিক ও নির্ভূলভাবে করা । অর্থাৎ সৃষ্টিলোকের কোথাও কোনো 
ভারসাম্যহীনতা অসংলগ্নতা ও অসামগ্জস্যতা রাখা হয়নি। যে বন্তুটির আকৃতি-গ্রকৃতি দৈরঘ্য-্রস্থ যেরূপ হওয়া উচিত তিনি তা 
সেরূপ করেছেন। মহাশূন্যে সৃষ্টবস্তু যেটা যেভাবে, যে নিয়মে ও যে আকৃতিতে হওয়া উচিত ছিল, ঠিক তদ্দূপই তা সৃষ্টি 
করেছেন। জীব-জগত ও উদ্ভিদ জগতের প্রতিটি বস্তুর যে আকৃতি-প্রকৃতি তথা কোমলতা বা কাঠিন্য ইত্যাদি সবকিছু 
প্রয়োজনীয়তা ও উপযোগিতার দিকে লক্ষ্য রেখেই তা করা হয়েছে। যে মাছিটির যেরূপ হওয়া উচিত, যে অহিংস প্রাণীটির যে 
আকৃতি থাকা বাঞ্ধনীয়, যে হিংস্র প্রাণীটির যেরূপ হওয়া প্রয়োজন, তাকে সেরপ সৃষ্টি করা হয়েছে। এমনিভাবে মানুষকেও এর 
প্রয়োজন, উপযোগিতা ও যথার্থতার দিকে লক্ষ্য রেখে সৃষ্টি করা হয়েছে। তার চক্ষু, নাসিকা ও মুখ কাছাকাছি ও সম্মুখে থাকা 
উচিত ছিল বলে তা করা হয়েছে। হস্তযুগল যেভাবে লম্বা ও প্রশস্ত হওয়া প্রয়োজন ছিল তাই করা হয়েছে। তাকে একটি হস্ত দুইটি 
পা দেওয়া হয়নি৷ তার নাসিকাটিকে মাথার পশ্চাতে স্থাপন করা হয়নি । কর্ণরূপী শ্রবণ যন্ত্রটকে পশ্চাত দিকে লাগানো হয়নি । 
নারীর বক্ষ যুগলকে পৃষ্ঠদেশে স্থাপন করা হয়নি। মোটকথা সৃষ্টিকুলের প্রত্যেকটি সৃষ্টির প্রয়োজনীয়তা ও উপযোগিতার দিকে 
নক্ষ্য রেখেই আল্লাহ তা'আলা সুচারু ও সুন্দর পন্থায় ভারসাম্য রক্ষা করে সৃষ্টি করেছেন। এটাই হচ্ছে ১: 4 4৫ ক্ষ 
আয়াতাংশের তাৎপর্য । 

৬১৫$ 548 ৪1455 2058 : আল্লাহ তা'আলা কোনো জিনিসকে কেবল সৃষ্টি করেই ছেড়ে দেননি; বরং যে জিনিসই যে 
উদ্দেশ্যে এবং যে কাজের জন্য সৃষ্টি করেছেন, সে কাজ সম্পাদন এবং সে উদ্দেশ্য বাস্তবায়নের সঠিক পন্থা ও পদ্ধতিও বলে 
দিয়েছেন। অন্য কথায় আল্লাহ তা*আলা কেবলমাত্র ত্রষ্টাই নন, তিনি সে সঙ্গে বিধানদাতা ও পথপ্রদর্শকও বটে । যে জিনিস যে 
হিসাবেই সৃষ্টি করেছেন, তার উপযোগী কর্মপদ্ধতি বলে দেওয়া এবং তার জন্য শোভনীয় পন্থায় তাকে পথ প্রদর্শন করার দায়িত্বও 
তিনি গ্রহণ করেছেন। এ কারণে পৃথিবী, চন্্র-সূর্য ও গ্রহ-নক্ষত্রের জন্য এক ধরনের বিধান ও দিক-নির্দেশনা দেওয়া হয়েছে, যা 
অনুসরণকারীর এগুলো নিত্যচলমান ও নিজ নিজ দায়িতৃ ও কর্তব্য পালনে সদা নিয়োজিত । পানি, বাতাস, আলো, প্রস্তর ও 
খনিসমূহের জন্য ভিন্ন এক ধরনের বিধান ও হেদায়েত দেওয়া হয়েছে, তদনুযায়ী এগুলো ঠিক সে সে কাজ সম্পাদন করেছে যে 
উদ্দেশ্যে এদেরকে সৃষ্টি করা হয়েছে। উদ্ভিদ জগতের জন্য এক স্বত্র ধরনের বিধান দেওয়া হয়েছে। সে বিধান অক্ষরে অক্ষরে 
পালন করে তা মাটির নিচে শিকড় গাড়ছে, এর বুকের উপর অস্কুরিত হচ্ছে, কাণ্ড বের করছে ও শাখা-প্রশাখা বিস্তার করছে। 
শাখা-প্রশাখা পত্র-পল্পব, ফল ও ফুল উৎপাদন করছে এবং এগুলোর প্রত্যেকটির জন্যই যে কাজ পূর্ব হতে নির্ধারণ করে দেওয়া 
হয়েছে তাই সুসম্পন্ন করছে। স্থলভাগ, জলভাগ ও বা স্তরের জীব-জন্তুর অসংখ্য প্রকার এবং এগুলোর প্রত্যেকটির জন্য ভিন্ন 
ধরনের দিক-নির্দেশনা দান করা হয়েছে। বিভিন্ন প্রকারের জীব-জন্তুকে এমন এক অনুভূতি কেন্দ্রিক স্বতাব জাত জ্ঞান দান করা 
হয়েছে, যা মানুষ নিজের পঞ্চেন্ড্রিয়ের দ্বারা তো দূরের কথা, আবিফৃত যন্ত্রপাতির দ্বারাও লাত করতে পারে না- এ কথা আল্লাহকে 
অবিশ্বাসী ব্যক্তিও মেনে নিতে বাধ্য । | 

মানুষের ব্যাপারটি আরও বিস্ময়কর তাকে দু ধরনের স্বতন্ত্র ও স্বতন্ত্র বৈশিষ্ট্যের হেদায়েত দান করা হয়েছে। এটা মানুষের দু'টি 
স্বতন্ত্র ধরনের মর্ধাদার সাথে সামঞ্জস্যশীল। মানুষের একটি দিক পাশবিক এবং তার এ পাশবিক জীবনের জন্য তাকে এক 
ধরনের বিধান দেওয়া হয়েছে। এরাই বলে প্রতিটি মানব শিশু ভূমিষ্ঠ হওয়ার পরই মায়ের স্তন চুষে দুধ সেবন করতে শুরু করে। 
মানুষের চক্ষু, নাসিকা, কর্ণ, হাদপি্, মন-মগজ, ফুসফুস, শুর্দা, কলিজা, পাকস্থলি, নত, ্াযু, রগ ও ধমনী সবকিছুই নির্দিষ্ট বিধান 
অনুযায়ী নিজের কাজ করতে থাকে । মানব দেহের অঙ্গ-পরত্যঙ্গের কাজে মানুষের চেতনা-অনুভূতি বা ইচ্ছার কোনো প্রভাবই 


///.6911./69101.00া 

















আরো এক জীবন-বিধান দেওয়া হয়েছে। এটা অচেতন জীবনের জন্য 

প্রদত্ত স্বভাবজ্াত বিধান হতে সম্পূর্ণ 
বিধান কেননা, মানুষের জীবনের এ বিভাগ মানুষকে এক প্রকারের বীনা ইচ্ছা যোগ লাই ভিতর কৃত 
এ বিভাগের জীবনের জন্য অবচেতন ও স্থাধীনতাহীন জীবন বিভাগের দেওয়া হয়েছে। 


্ জন্য প্রদর্ত হেদায়েত কিছুতেই শোভন 
হতে পারে না । মানুষ এ দ্বিতীয় প্রকারের হেদায়েত অস্কার ও জমান করার জনয হত টাল হান ৩ উপজোল 
কেন, এর যৌক্তিকতা, অপরিহার্যতা কিছুতেই অস্বীকার করা যায় না বন্তুত যে মহান রা বশ্বলোকের প্রতোকটি সিন রি 


প্রকৃতি স্বরুপ ও জন্মগত মর্যাদা অনুপাতে পথ প্রদর্শনের স্বাভাবিক ব্যবস্থা করেছেন, সে আল্লাহ মানুষকে নিজ ই ট 
প্রয়োগের সুযোগসুবিধা তো দিয়েছেন, কিন্তু তার এ অধিকার ব্যবহারের সঠিক পদ্থা কোনটি, ভুল কোনটি ডা বলে দেওয়ার কোন 


নির্তরযো গ্য ব্যবস্থা খ্ুহণ করেননি, তা মেনে নেওয়া কিছুতেই যুক্তি সঙ্গত ও বিবেক সম্মত হতে পারে না। ঘারা আল্লাহ প্রত 
হেদায়েতকে মেনে চলবে তারাই হবে সফলকাম । 
০২ 


৮৯০ অর্থ :৮৮2শিক্দটি 255 হতে ইসমে যরফের শব্দ হতে পারে। এমতাবস্থায় এর অর্থ হবে চারণ ক্ষেত 
চতুষ্পদ জন্তুর চারণ ভূমি 1 
অথবা, ৮ অক্ষরটি 34--এর জন্য হয়ে শব্দটি /-:2-এর অর্থবোধকও হতে পারে। অর্থাৎ বিচরণ করা। কিন্তু পূর্বাপর 
কথা হতে মনে হয়, এখানে কেবল পশুচারণই এর অর্থ নয়; বরং মাটির উপর যত উদ্ভিদই উদ্াত হয় তা সবই এখানে বুঝাচ্ছে: 
কাজেই বলা হয়েছে- ০১: 694/,55401 550 54৫ ৮৬ 222 ৩৮৪৮০ অর্থাৎ উদিত ফল-ফলাদি, 
শস্যদানা ও ঘাস-পাতা ইত্যাদি যা জমিন উৎপাদন করে, তাকে .৮5:2 কলে। 
৫৫-এর অর্থ : আল্লামা জালাল উদ্দিন মহল্লী (র.) ৫4-এর ব্যাখ্যায় লিখেছেন, (৩:৯৩ অর্থাৎ শু ও কৃষ্তবর্ণ ঘাস 
কারো কারো মতে 4৫4 হলো সে সকল শু উদ্ভিদ যা নদীর পাশে আবর্জনার মতো পড়ে থাকে, পানির উপর ভাসে এবং 
বাতাসে উড়ে। প্রকৃতপক্ষে বিভিন্ন শ্রেণি ও জাতের বস্তুর সমষ্টিকে 4. বলা হয়। যারা বিভিন্ন সম্প্রদায় থেকে এসে একসাথ 
হয়ে থাকে, তাকে 134 বা .:৫ বলে। 
8০০০ 

কেউ কেউ ,(%৫£ শব্দটিকে তাশদীদ যোগে পড়েছেন । এমতাবস্থায় এটা একবচন হবে এবং এর বহুবচন হলো “৫ 

)্প - ৫ ১ 
৬৮-এর অর্থ: ুহান্ধিকগণ উল্লেখ করেছেন যে, 4১ ্দটি ১ হতে নির্গত হয়েছে। আর + বলে কালো বর্ণকে। কেউ 
কেউ বলেছেন, যার মধ্যে কালো রঙের আধিক্য রয়েছে তাকে ৫, বলে। আবার কেউ কেউ বলেছেন, বাদামী রঙকে বনে 
এখানে এতদুভয় অই গ্রহণযোগ্য । কেননা উত্তদ শুকিয়ে গেলে কালো ও বাদামী দুই রই ধারণ করে থাকে। কেউ কেউ 
.২৬-এর অর্থ গাড় সবুজ রং বলে উল্লেখ করেছেন । তবে প্রখদাক্ত অর্থই অধিক গ্রহণযোগ্য । 


//.92111./58101.00]া 


অজফসীরে জালালাইন:. আরবি-বাংলা, সপ্তম খও | ৩ম পাবা 





ছাতা ০2555 30201 458: 


১৮40 400% 


৮৩2) পাজি 


555 ৮4৮৪ 
1155 এন 


৫6৫14 5 ঠপাভিতা 


১728717502৮ 455 


৫ 


৮1৩ 4--5১ 5 ০৫ ০13 


2৮2৩ 


পা ৬৩০24 ০৩ 


005 22517205545 








টান ১৫ 

টিনা নানানরর ছি 
১2440 -26 095215 5 2, 
৩০-৮০০০ 
১১422025761 





4০০০ ৮৫75 এ ডা 4৮০. 
24058281415 
পির এ 





1 ০479 


2112514 


8 ০ ৮৯3 


কত রা ঠ৩ পাঠিত 2০ ৫) তু 


পু তু ৩ তপ্ত 


০০৯০৯ ১৩ 


নী 


২ 


চা 


নি 
অনুবাদ : 
স্‌ ৬. নিশ্চয় আমি তোমাকে পাঠ করাবো কুরআন ফুলে তুমি 


বিশ্ৃত হবে না পঠিত বস্তুকে । 





-$ ৭. আল্লাহ যা ইচ্ছা করবেন তা ব্যতীত যার তেলাওয়াত ও 





নল ও দানে অনার দাত হা 
তুমি তাই কেবল ভুলবে। রাসূলুল্লাহ 2: ভুলে 
যাওয়ার আশঙ্কায় হযরত জিবরাঈল (আ.)-এর পাঠ 
করার সাথে সাথে জোরে জোরে পাঠ করতেন। 
সুতরাং তাকে অভয় দিয়ে বলা হয়েছে যে, এটা 
আত্মস্থ করার জন্য এতখানি বিচলিত হইও না! নিশ্চয় 
তুমি এটা ভুলে যাবে না। কাজেই জোরে জোরে পাঠ 
করে কষ্ট স্বীকার করো না। নিশ্চয় তিনি আল্লাহ 
তা'আলা জানেন যা প্রকাশ্য কথাবার্তা ও কাজকর্ম 
এবং যা অপ্রকাশ্য এতদুভয়ে মধ্য হতে । 

/./ ৮. আর আমি তোমার জন্য সুগম করে দিবো পথ সহজ 
জীবনাদর্শ, ইসলাম । 





& ৯. উপদেশ দান কর কুরআনের মাধ্যমে নসিহত কর যদি 
উপদেশ ফলপ্রসূ হয় তার যাকে তুমি উপদেশ দান 
করবে । এর বর্ণনা পরবর্তী আয়াতে উক্ত হয়েছে। 

১০. সে-ই উপদেশ গ্রহণ করবে এ দ্বারা যে শঙ্কা পোষণ 
করে আল্লাহ তা'আলাকে ভয় করে। অন্য আয়াত 


তুণ তত 


345৩৩৮৮9৮25: উিরিখিত হয়েছে। 
১. আর একে অবজ্ঞা করবে অর্থাৎ উপদেশকে- একে 
একদিকে ফিিরাি রি রহি সারা! যে 


নিতান্ত হতভাগ্য ৮£্ শব্দটি 1৮7: অর্থে, অর্থাৎ 
কাফেরগণ । 


*$ ১২. যে মহা অগ্নিতে প্রবেশ করবে তা হলো আখেরাতের 


আগুন, আর দুনিয়ার আগুন হলো সাধারণ আগুন । 


১৩. অতঃপর তথায় সে মৃত্যুবরণ করবে না যে, তা দ্বারা 
নিষ্কৃতি পাবে। এবং জীবিতও থাকবে না শান্তিপূর্ণ 
জীবিত থাকা । 





%//%/.59171-/99019.0011 


৪৩৮ তাফসীরে জালালাইন : : আরাবি-বাংলা, , সন্তম 9 [৩০তম পারা) 


০:69 এর বিশ্রেষণ : ০4: শব্দটি একবচন, যসদার $-:40 বাবে ০১৫. কারো মতে টি নী জন্য । কারে 
মতে নাহীর জনা নাহ হলে ০-: হওয়া দরকার ছিল। শেষে আলিফে মাকূরাবাকোর শেছে হিলের জনয বাত 


5 


হয়েছে। যেমন, কুরআনে কারীমের অন্যত্র 42১ (4 দে$ তে ব্যবহৃত হয়েছে। ফাতহুল কাদীর, কাবীর] 


আয়াত নাঞ্জিলের কারণ : হযরত ইবনে আব্বাস (রা.) বলেন,- মহানবী 25 -এর অবস্থা এই ছিল যে, যখন হযরত 
জিব্রাঈল (আ.) ওহী নিয়ে আসতেন এবং তা তাকে পাঠ করে শুনাতেন। পাঠক্রম শেষ হওয়ার পূর্বেই ভুলে যাওয়ার আশঙ্কায় 
তিনি এটা আবৃত্তি করা শুরু করে দিতেন একে উপলক্ষ্য করেই আল্লাহ্‌ তা'আলা উপরিউক্ত .... 4534: আয়াত অবতীর্ণ 
করেন। -লোবাব, খাষেন, ফাতহুল কাদীর] 


7545 24542 কত এএ৩ 


তা ৮৭২১১: 15558%58834887857258 





২৮৮15৮৮০718 
যাওয়ার আশস্কায় এর প্রথমাংশ আবৃত্তি শুরু করতেন । এ কারণেই আল্লাহ তা*আলা নবী করীম হু -কে নিশ্চয়তা দিলেন এবং 
বললেন ওহী নাজিল হওয়ার সময় আপনি চুপচাপ শুনে থাকুন। আমি আপনাকে তা পড়ে দেবো এবং চিরকালের জন্য এটা 
জামির রযরার রা যোছা এয? হদধজাটনার রা ররারজডেজ নারি ঢা কাযাহারালা হয 
-কে ওহী গ্রহণ করার যে নিয়ম ও পদ্ধতি বুঝিয়ে দেন- সে সম্পর্কে তৃতীয়বারের কথা এখানে বলা হয়েছে। এর পূর্বব্ী 
“বারের কথা সূরা ত্বাহা-এর ১৪ নং আয়াত এবং সূরা কিয়ামাহ-এর ১৪-১৯ নং আয়াতে বলা হয়েছে। 
.আলোচা আয়াতটি হতে প্রমাণিত হয় যে, বীর -এর উপর যেমন একটি মু'জিযারূপে লাজিল 
হয়েছিল, ঠিক অনুরূপ মু'জিযা স্বরূপই এর প্রতিটি শব্দ রাসূলে কারীম এ: -এর স্ৃতিপটে সুদৃঢ় ও স্থায়ীভাবে মুদ্রিভ ও স্থয 
করে দেওয়া হয়েছিল! ফলে এর কোনো একটি শব্দও তিনিও ভুলে যাবেন না। অথবা এর কোনো একটি শব্দের স্থলে এর 
সমার্থবোধক অপর কোনো শব্দ তার মুখে বসিয়ে যাবে এরও একবিন্দু আশঙ্কা রইল না। 
£1 (55 আয়াত ছারা উদ্দেশ্য : এ আয়াতাংশের ব্যাখ্যায় মুফাসসিরদের বিভিন্ন মত পাওয়া যায়। একদল 
তাফসীরকারের মতে এর অর্থ হলো, যেসব আয়াত আল্লাহ্‌ তা'আলা আপনাকে ভুলিয়ে দিতে চাইবেন, যার তেলাওয়াত মানসূং 
করা হয়েছে এটা আপনার স্বৃভি হতে চিরতরে মুছে ফেলবেন । আর একদল মুফাসসিরীনের মতে এর অর্থ হলো- আপনি ফদি 
কুরআনের কোনো কিছু ভুলে যান, তবে আল্লাহ্‌র ইচ্ছা হলে পুনরায় আপনাকে স্বরণ করিয়ে দিবেন যেমন- হযরত জায়েশ 
(রা.) বর্ণিত একটি হাদীস হতে প্রমাণ পাওয়া যায়। 
কেউ কেউ এরূপ অভিমতও রেখেছেন যে, উক্ত আয়াতাংশের মর্ম হলো কুবআনে কারীমের প্রতিটি শব্দসহ পূর্ণকে 
স্রেণশক্তিতে সুরক্ষিত থাকা তার নিজের শক্তির কৃতিত্‌ নয় । আসলে এটা আল্লাহ্‌র অনুগ্রহ এবং তার তৌফিকেরই অবদান 
নতুবা আল্লাহর ইচ্ছা হলে সব কিছু তিনি ভুলিয়ে দিতে পারেন। যেমন সূরা বনী ইসরাঈলের ৮৬ নম্বর আয়াতে বলা হয়েছে" 
আমি ইচ্ছা করলে অংপনাকে ওহী ছারা যা কিছু দিয়েছি তা সবই নিয়ে যেতে পারি ।' কেউ কেউ বলেন, এর মর্ম হলো- আপি 
মানুষ, ফেরেশতা নন এ কথা বুঝাবার জন্য সাময়িকভাবে আল্লাহর ইচ্ছে হলে দু' একটি আয়াত ভুলিয়ে দিতে পারেন । এটা স্থর 
করে দেওয়া প্রতিশ্রতির অন্তর্ভ্ত লয় । প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে এ কথার যে, আপনি স্থায়ীভাবে কুরআন কধনো ভুলবেন না 
///.9811.5101.00 খে 





হ 


45074 অর্থ :০4৮এশিন্দের অর্থ ০4 ০ অর্থাৎ যা প্রকাশিত । আয়াতে ১4৫0 শন্দের অথ দিপাণে লামেকণ 
ব্যাখ্যা পাওয়া যায়৷ যেমন- কারো মতে 7:20 ১১:5. % অর্থাৎ সদকা বা দানের ঘোষণা, কারো মতে রা যা কুরআন 
হতে মুখস্থ করেছেন, কারো মতে হযরত জিবরাঈল (আ-) -এর নাজিলকৃত গহীকে শর সাথে উচ্চারণ করে পড়া-ই হলো ১42 
ঘেন হযরত জিবরাঈল (আ.) চলে গেলে তিনি তা ভুলে না যান। কারো মতে 72 বলতে সকল প্রকার প্রকাশ্য কথা. কাজ বা 
বন্ধুকে বুঝায় | -ফাতহুল কাদীর, কুরতুবী] 
০৪৩ ০৫-এর মর্মার্থ : ৮4: ৩ বলতে সকল গোপন কিছুকে বুঝায়। তা কথার মধ্য থেকে অথবা কাজের মধ্য হতে 
অধবা বস্তুর মধ্য হতেও হতে পারে । অথবা যা কিছু রাসূলুল্লাহ -এর বক্ষ হতে (5 বা রহিত করে দেওয়া হয়েছে অথবা 
74420 4452. অর্থাৎ সদকা বা দানের গোপনীয়তা বা গোপন দান। ফাতহুল কাদীরা 
৪১৫৫ 5586 41 5555 ১০45 44954 ৪০45 4185 : অত্র আয়াতের মর্মার্থ এই যে, আল্লাহ 
তা'আলা ইরশাদ করেছেন; হে নবী! আমি দীনের তাবলীগের ব্যাপারে আপনাকে কোনোরূপ অসুবিধায় ফেলিনি। বধিরকে 
ধনানো ও অন্ধকে পথ দেখানোর দায়িত্ব আপনাকে দেওয়া হয়নি । আপনাকে এ জন্য একটি সহজতর পথ দেখিয়ে দিচ্ছি, তা 
হচ্ছ আপনি নসিহত করতে থাকুন, যতক্ষণ পর্য্ত আপনি অনুভব করতে থাকবেন যে, কেউ না কেউ তা হতে উপকৃত হচ্ছে, 
কল্যাণ লাভ করছে। বস্তুত পক্ষে কে এটা হতে উপকৃত হতে প্রস্তুত, আর কে নয় । তা তো সাধারণ প্রচারের মাধ্যমে জানতে ও 
বুঝতে পারা যাবে । কাজেই প্রচারের কাজ অবশ্যই অব্যাহত থাকতে হবে। এতে আপনার লক্ষ্য থাকবে শুধু এতটুকু যে,” 
আল্লাহর বান্দাদের মধ্য হতে যারা এ উপদেশ শুনে সত্য ও কল্যাণের পথ অবলম্বন করবে; আপনি সে লোকদের সন্ধান করবেন। 
এ লোকেরাই প্রকৃতপক্ষে আপনার কৌতুহলপূর্ণ দৃষ্টি লাভের উপযুক্ত এবং অধিকারী । এ লোকের শিক্ষা-দীক্ষা ও প্রশিক্ষণের 
প্রতিই আপনার দৃষ্টি নিবদ্ধ রাখতে হবে। পক্ষান্তরে যেসব লোকদের ব্যাপারে অভিজ্ঞতার মাধ্যমে আপনি জানতে ও বুঝতে 
পারবেন যে, তারা নসিহত গ্রহণ করতে ইচ্ছুক নয়, তাদের জন্য আপনার ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই । এ কথাটাই সূরা 
বাসায় ভিন্ন ভঙ্গিতে বলা হয়েছে। সেখানে বলা হয়েছে- যে ব্যক্তি দাওয়াত গ্রহণ না করার আচরণ করে, তার দিকে তো তুমি 
ধুবলক্ষা দিচ্ছ, অথচ তারা যদি পরিশুদ্ধ না হয়, তাহলে সে জন্য তোমার দায়িত্ব কি? পক্ষান্তরে যে লোক নিজ হতে তোমার 
দিকে দৌড়ে আসে এবং সে ভয়ও করে, তার প্রতি আপনি অমনোযোগিতা দেখান । কখন-ই নয়! এটা তো এক নসিহত মাত্র 
যার যন চাইবে সে তা কবুল করবে। 
$৮1) 9/5:4%এর ছারা কি বুঝানো হয়েছে? : মুফাস্সিরগণ এর নিঙ্সোক্ত কয়েকটি অর্থ বর্ণনা করেছেন। (ক) আমি 
আপনাকে সহজ শরিয়তের সুযোগ দান করবো। (খ) আমি আপনাকে ইসলামের সৃবিধা দান করবো। (গ) আমি আপনার জন্য 
কল্যাণকে সহজ করে দিবো । (ঘ) কুরআন সংরক্ষণকে আমি আপনার জন্য সহজ করে দিয়েছি। 
$-:4 ক্রিয়াকে উত্তম পুরুষ নেওয়ার রহস্য : 45:54 ক্রিয়াকে উত্তম পুরুষ হিসেবে ব্যবহার করার কারণ বা রহস্য 
হাত স্পষ্ট । উত্ত ক্রিয়ার ফায়েল হলেন আল্লাহ তা'আলা । এ ক্রিয়া দ্বার[, তার পক্ষ হতে রাসূলুল্লাহ 8 -কে একটি দানের 
ঘোষণা রয়েছে, তা হলো 'সকল কিছু সহজতর করে দেওয়া।' এর ছারা বুঝা যায় যে, 'দাতা যেমন মহান, দানটিও হবে তেমন 
ক$। এ দান তীর পক্ষ হতে আর কারো জন্য হয়নি। শুধু রাসূলের জন্যই হয়েছে। কিভাবে হবে না? তিনি তো ছিলেন অনাথ এক 
€তিম শিশু, বর্বর সমাজে ছিল তার বসবাস। তারপর আল্লাহ তাকে-তীর কাজ ও কথায় সারা বিশ্বের নেতা এবং সৃষ্টজীবের পথ 
ধর্শকরূপে সুনির্ধারিত করেছিলেন । সকল কাজে আল্লাহই ছিলেন তীর পৃষ্ঠপোষক । এ কারণেই বলেছেন 4,524 অর্থাৎ 
অমি-ই তোমাকে সহজ করে দিবো। -কাবীর] ূ 
৩৫41 5-446 ঠ| আয়াতে শর্ত লাগানোর কারণ : ৬৮৫4 ৯-444 0,আয়াত দ্বারা নবী করীম -কে তাঁর দায়িতবানুভূতি 
ঈত করা উদ্দেশ্য । আয়াতের অর্থ করলে বুঝা যায় যে, দায়িতু পালন করলে তার লাভ হতেও পারে নাও হতে পারে । অচ 
এন নয় যে, নবী করীম এই -এর উপদেশ তার নিজের জন্য কল্যাণ বয়ে আনবে না। অতএব, আয়াতের মধ্যকার শর্তের 
বাপারে ওলামায়ে কেরামদের কয়েকটি মতামত উল্লেখযোগ্য । 
₹. এখানে তাস্বীহ বা সতর্ক করা উদ্দেশ্য । যেমন- আমাদের সমাজেও প্রচলিত যে, যদি তুমি পুরু হয়ে থাক তবে এ কাজটি 
করবে। এর অর্থ হচ্ছে- তুমি অবশ্যই এ কাজটি করবে, পরিত্যাগ করবে না। আয়াতের মর্মার্থও এরূপ যে, উপদেশ 
লাভজনক হলে উপদেশ দিতে থাকুন। অর্থাৎ আপনার উপদেশ অবশ্যই লাভজনক হবে, তাই বর্ণনা করতে থাকুন 


ড////.9911./9901.00] 








8৪০ তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম ২3 [৩০তম লারা] 


খ. বর্বর সমান্তকে নবী করীম অনেক দাওয়াতই দিয়েছেন; যত-ই ভার দাওয়াত বেশি হতো. হঠকারিতাও তত বেশির 
আকার ধারণ করত । এতে তার আফসোস বেড়ে যেত । তখন আল্লাহর পক্ষ হতে বলে দেওয়া হয়েছে যে. প্রথমবার সধার 
দাওয়াত দান আপনার উপর ফরজ ছিল, তা আপনি পালন করেছেন, এখন জোর করে নসিহত শুনানোর প্রয়োজন নেই 
2৯7-০51%215 58 বারবার দাওয়াত দিতে যদি চান, ই দাওয়াতে যদি আপনি মনে করেন যে, আপনার লাভ হবে, 
তাহলে দিতে থাকুন। এ অর্থ বুঝানোর জন্য আয়াতে শর্ত ব্যবহার করা হয়েছে। -কাবীর] 

গ. অথবা, $ অর্থ এ - 0,শর্তের জন্য নয় তখন মৃলবাক্য হবে- ৮4) ৯2250 ৮3৫- 

ঘ. কারো মতে ঠ| অর্থ 1, তখন অর্থ দীড়াবে 'যখন উপদেশে লাভ হবে বুঝবেন তখন উপদেশ দিতে থাকুন ৷" 

ঙ. কারো মতে $।অর্থ £$ তখন অর্থ হবে “উপদেশ দিতে থাকুন, উপদেশ অবশাই লাভজনক হবে।” কুরতুবী] 


125:2০:2%6০প 


৬4৯ ৬৮ চশ্লিশ "এর শানে নুযূল : উক্ত আয়াতটি সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, এটা ইবনে উচ্ছ 
মাকতৃম সম্পর্কে অবতীর্ণ হয়েছে। কারো মতে হযরত ওসমান ইবনে আফ্ফান (রা.) সম্পর্কে নাজিল হয়েছে।-কাবীর, কুরতুবী? 
০1: ৩০ 44:০4 -এর অর্ার্থ : আয়াতটির মর্মার্থ হলো- যে ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় ও খারাপ পরিণতির শক্কাবোধ হবে, 
কেবল সে-ই চিন্তা করবে, আমি ভুল পথে যাচ্ছিলাম না তো? যে লোক তাকে হেদায়েত ও গোমরাহীর পার্থক্য বুঝাবে এবং 
কল্যাণ ও সৌভাগ্য লাভের পথ দেখাবে, তার নসিহত কেবল এ ব্যক্তিই পূর্ণ মনযোগ সহকারে শুনতে প্রস্তুত হবে। 
৮$১দারা উদ্দেশ্য : অত্র আয়াতে .৮২::1ছারা কাকে বুঝানো হয়েছে এ ব্যাপারে কয়েকটি মত পাওয়া যায়। 
১. আল্লামা জালাল উদ্দিন মহন্পী (র.) বলেছেন, ,১:৩2এর ছারা এখানে কাফেরদেরকে বুঝানো হয়েছে এটাই জমহ্র 
মুফাসসিরগণের অভিমত ৷ 
২. কেউ কেউ বলেছেন, এখানে ,৮১:-এর ছারা ওয়ালীদ ইবনে মুগীরাহকে বুঝানো হয়েছে। 
৩. কারো কারো মতে উতবাহ ইবনে রাবীয়াহকে বৃঝানো হয়েছে। 
মোটকথা, এর ১:০/খাস হলেও -4 আম। অর্থাৎ সকল কাফিরই এর হকুমভূক্ত। 
মহা অগ্মি ছারা উদ্দেশ্য : ৬৫৭ 42৫ বার অত্র আয়াতে কি উদ্দেশ্য করা হয়েছে, এ ব্যাপারে মুফাসসিরগণের দিত 
রয়েছে। ১. আল্লামা জালাল উদ্দীন মহল্লী রে.) লিখেছেন- 41 4 6-540741 2 3 ৫৯ অর্থাৎ এটা পরকালের অগ্নি 
আর দুনিয়ার আগুন তার তৃলনায় অতি সাধারণ এটাই জমহুরের মাযহাব! ২. কেউ কেউ বলেছেন, জাহান্নামের সর্বনিন্ন স্তরের 
আগুনকে বলে 5::401 ৫৫1 মহা অগ্নি বা অতি কঠিন অগ্নি! 


)*৫০12৮ ১ ঠ০প৫ 


৮৮৯) 55541 -এর অর্থ : আয়াতটির অর্থ কত গিয়ে মুফাসসিরগণ বলেন, অর্থাৎ সেখানে তার মৃত্যু হবে ন 
ফলে আলাৰ হতেও নি পাবে না ঠিক তেমনি বীচবার মতো বাচযেও খা জীবনের কোনো হাদ-ই সে পাবে না। হব 
লোক আল্লাহ এবং তার রাসূলের নসিহত আদৌ কবুল করবে না, মৃত্যু মুহূর্ত পর্যন্ত কুফর, শিরক বা নাস্তিকতার উপর অবিচল 
হয়ে থাকবে, পূর্বোক্ত আজাব কেবল সে লোকদেরই দেওয়া হবে। পক্ষান্তরে যেসব লোক অন্তরে ঈমানদার হবে; কিন্তু নিজেদের 
খারাপ আমলের কারণে জাহান্নামে নিক্ষিপ্ত হবে, তাদের সম্পর্কে হাদীসে বলা হয়েছে, তারা যখন তাদের জন্য নির্দিষ্ট শান্তি ভে 
সম্পন্ন করে নিবে, তখন আল্লাহ তা'আলা তাদেরকে মৃত্যু দান করবেন! অতঃপর তাদের পক্ষে শাফায়াত কবুল করা এবং 
তাদের দস্বীভূত লাশ জান্নাতের খালের কিনারে এনে ফেলা হবে ৷ জান্নাতী লোকদেরকে এর উপর পানি নিক্ষেপ করতে কল 
হবে। এ পানির স্পর্শ পেয়ে তারা ঠিক তেমনিভাবে জীবন্ত হয়ে উঠবে, যেমন মরা গাছপালা পানির স্পর্শ পেয়ে নতুন করে জীব 
হয়ে উঠে। একুরত্বী! 





///.6211./59101.00া 


তাফন'রেলালালাইন: আরবি-বাহলা, সম্তম হও [৩০৩ পবা) 


অনুব দ: 
১৪. ১৪. নিশ্চয় সাফল্য লাভ করবে কৃতকার্য হাবে যে পরিশুদ্ধ 








-04354০8৮৮53508 
পিন তে হয়েছে ঈমান আনয়নের মাধ্যমে পবিত্র হয়ছে 


পর কা ০ 


।(৪) সি 4 সত 
০৯-০ ৮০৪ 1০৮ 4০ ৮৮1 ৮53 5০১0 ১৫. আর তার প্রতিপালকের নাম স্মরণ করে তাকবীর পাঠ 








6.৫, 42852 ১ ক 87 প০৩৩৩ ১. 
রর 14753154105 এ 4] করার মাধ্যমে এবং সালাত আদায় করে পাচ ওয়াক্ত 
টি নামাজ । এগুলো আখেরাতের বিষয়াবলি ৷ অথচ 
০ ক -েদ্ারের কাফেরগণ এগুলো হতে বিমুখ থাকে। 

৮6০ ৫্রুহাণত ভি, ৬৫ 5৮525 

27৮৮0 7258 4.১ ১৬. কিন্তু তোমরা অগ্রাধিকার দান কর শব্দটি (৫ ও (৫ 

০13) বত লাগান যোগে উভয় কেরাতে পঠিত হয়েছে । পার্থিব 

-2/৯৭। ৮৮৮০ ৮৮০৭ ১৮৮ জীনিনারে আরেরাজির পরও ১৮ 


এ 2 90105 25540 8১15 ১৬ ১৭. অথচ আখেরাতই যা বেহেশত সম্বলিত উস 
75 ৮৩ ৬115৯ $/-১৪ ১৮. নিশ্চয় এ বিষয় অর্থাৎ পরিশুদ্ধ ব্যক্তির সাফল্য ও 
মি নুসডিলিড তা 
* 8180 271 লেঃনী ০৮৪ 888 বা পরেছে উলটোধিত আছে 
রি ণ ই ৫ রর কুরআনের পূর্বে অবতীর্ণ গ্রন্থে । 
পো এও ৮০ শি] ৮৬সশতি ০1৭ ১৯, ইবরাহীম ও মুসার গ্রন্থে আর তা হলো ইবরাহীম 
॥ ৩5) 5) ৫০৮০৩ (পন) ০৪৬ (আ.) -এর দশটি সহীফা ও মূসা (আ.) -এর 
72155210752 পা 


পূর্ববর্তী আয়াতের সাথে যোগসূত্র : যারা চিন্তা-গবেষণা করে না, আল্লাহর নির্দশন ও প্রমাণাদির মধ্যে যারা নিজেদের জ্ঞান খরচ 
করে না, তারা ০০৪ বা ধমকের যোগ্য বলে পিছনে আলোচিত হয়েছে । এখন যারা অংশীবাদিতার পঙ্কিলতা থেকে নিজেদেরকে 
মুক্ত এবং পবিত্র রাখতে বদ্ধপরিকর তাদের আলোচনা শুক্র হয়েছে। -[কাবীর] 
০৫০2 00 এর অধ্যস্থিত পবিত্রতা দ্বারা উদ্দেশ্য : আল্লাহ তা'আলা ইরশাদ করেছেন, যে ব্যক্তি পবিত্রতা অর্জন 
করেছে সে অবশ্যই সফলকাম হয়েছে । এখানে পবিত্রতা অর্জন দ্বারা কি বুঝানো হয়েছে_ এ ব্যাপারে মুফাস্সিরগণ হতে 
একাধিক অভিমত পাওয়া যায় । ক. হযরত ইবনে আব্বাস (রা.) বলেছেন, এর দ্বারা উদ্দেশ্য হলো ঈমান আনয়নের মাধ্যমে 
শিরক ও কুফর হতে পবিত্রতা অর্জন করা । এটাই জমহুরের মাযহাব । খ. কেউ কউ বলেছেন, এর দ্বারা পাপকার্য পরিহার করে 
নেক কাজের মাধ্যমে পবিত্রতা অর্জনের কথা বলা হয়েছে। গ. কারে] কারো মতে, এর ছারা, সদকা প্রদানের মাধ্যমে পবিত্রতা 
অর্জনের কথা বলা হয়েছে। যেমন অন্য আয়াতে আছে, ৭4746 9: -401৮5 ১৮ 3" হে নবী! আপনি তাদের সম্পদ 
হতে সদকা (যাকাত) আদায় করুন যা দ্বারা আপনি তাদেরকে পবিত্র করবেন। ঘ. হযরত আবু সাঈদ খুদরী (রা.) হতে বর্ণিত 
আছে যে, এর ছ্বারা বিশেষত সদকায়ে ফিতরের মাধ্যমে পবিত্রতা অর্জনের কথা বলা হয়েছে। 
মোটকথা, ঈমান আনয়ন ও সৎকাজ সম্পাদনের মাধ্যমে কুফর, শিরক ও পাপাচার বর্জন করত যাবতীয় পবিত্রতা অর্জনের কথাই 
এখানে বুঝানো হয়েছে। 
৬০০ 4০1 2৪2 এর ব্যাপারে মুফাস্সিরগণের অভিমত : ঈমান আনয়নের পর সে আল্লাহর স্বরণ করেই ক্ষান্ত হয়নি; 
বরং নিয়মিত নামাজ পড়েও সে প্রমাণ করেছে যে, যে আল্লাহকে সে নিজের মা'বৃদরূপে গ্রহণ করেছে, তীর নাম সে মুখে ও 
অন্তরে ম্মরণ করে কার্যত তার আনুগত্য ও আদেশ পালন করতেও সে সম্পূর্ণ প্রস্তুত । আর সব সময় তাকে স্বরণ রাখার জন্য ও 
স্বরণ থাকার জন্য সে ব্যবস্থাও গ্রহণ করেছে । আলোচ্য আয়াতে পর পর দু'টি কথা বলা হয়েছে৷ প্রথমে আল্লাহকে স্বরণ করার 
কথা এবং তারপর নামাজ পড়ার কথা৷ 
মুফাস্সিরগণ বিভিন্নভাবে আয়াতটির ব্যাখ্যা করার প্রয়াস পেয়েছেন : 
ক. রঈসুল মুফাসসিরীন হযরত ইবনে আববাস রো.) এর ব্যাখ্যায় বলেছেন- বান্দা পুনরস্থান দিবস ও আল্লাহর সামনে উপস্থিত 
হওয়ার কথা স্বরণ করে আল্লাহরই জন্য নামাজ আদায় করে। 


//৬/.6211./59101.00া 








৪৪২ আফসীরে জালালাইন : আব্বি-বাংলা, সন্তম হত [৩০তম প্রা] 


চে হযরত আদুল্লাহ ইবনে ওমর (রা.). ইকরামাহ, আবুল আলিয়াহ ও ইবনে সিরীন (র) প্রমুখগনের মতে, এর অর্থ হলে এর 
ঘ্বারা সে ঘাক্তি উদ্দেশ্য যে ঈদের জামাতে যাওয়ার পূর্বে সদকায়ে ফিতর আদায় করে অতঃপর আল্লাহর নাম ম্বরণ করে 
নামাজ্ঞে দাড়িয়ে যায়। 

গ. কারো মতে, এখানে স্বাটি মু'মিনগণের নামাজের অবস্থা তুলে ধরা হয়েছে । বলা হয়েছে যে, খাটি মু'মিন আল্লাহ কেন স্মরণ 
করে একমাত্র তার সন্তুষ্টির জন্যই নামাজ আদায় করে থাকে । পক্ষান্তরে যে মুনাফিক সে শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য 
নামাজ আদায় করে! 

ঘ. হযরত মুকাতিল (র.) বলেন, এর মর্মার্থ হলো, সে নিজের মাল হতে সদকা করে এবং একমাত্র আল্লাহর জনা নামাজ পড়ে? 

উ. কারো কারো মতে এর অর্থ হলো, সে ঈদগাহে যাওয়ার সময় তাকবীর পাঠ করে এবং ঈদগাহে জামাতে নামাজ পড়ে। 

চ. আল্লামা জালাল উদ্দিন মহল্লী (র.) বলেছেন, সে আল্লাহর নামে তাকবীর দিয়ে তথা আল্লাহু আকবার বলে নামাজে শরিক হয়: 

ছ. আল্লাহ্‌র নাম স্বরণ অর্থ হলো, অন্তরে আল্লাহর নাম স্বরণ করা এবং মুখে আল্লাহর নাম উচ্চারণ করা । এ উভয় পন্থায় আল্লাহর 
নাম স্বরণ করাকেই ঘিকরলল্লাহ বা আল্লাহর জিকির বলে । কবীর] 

উল্লেখ্য যে. হযরত ইয়াকৃব কারথী (র.) বলেছেন, আলোচ্য আয়াতে আধ্যাত্মিক সাধনার বিভিন্ন স্তরের দিকে ইঙ্গিত রয়েছে। হেমন- 

১,০৫5 002 ছারা তওবা এবং আত্মসংশোধনের প্রতি ইঙ্গিত করা হয়েছে। 

২ 477 ০ ছারা দ্বারা মৌখিক, আন্তরিক, বূহানী, বাতেনী জিকির অব্যাহত রাখার ইঙ্গিত রয়েছে! 

৩. আর 24 ছারা দরবারে এলাহীতে দুর্লভ উপস্থিতির প্রতি ইঙ্গিত করা হয়েছে। কেননা নামাজ হলো মু'মিনের মি'রাভ। 
আর নবী করীম 2: বলেছেন, আমার নয়ন-মনের স্তপ্তি হলো নামাজ। নূরুল কোরআন] 


(5548 2৮20 92৯85 02 ৮০৮৪ রঃ ইরশাদ হচ্ছে যে, তোমরা বৈষয়িক সুখ-শান্তি, আনন্দ-ফুর্তি, 
আরাম-আয়েশ ও ভোগ-সম্তোগের চিন্তায়ই মশগুল হয়ে থাকছ এবং এরই জন্য তোমরা তোমাদের সমস্ত চেষ্টা-সাধনা ও 
তৎপরতা নিযুক্ত রেখেছ ৷ এখানে যা কিছু লাভ হয় । তোমরা মনে কর, এটাই হলো আসল পাওনা এবং এখানে যে জিনিস হতে 
তোমরা বঞ্চিত থেকে যাও. তোমরা মনে কর তাই হলো আসল ক্ষতি 

দুনিয়াকে আবেরাতের উপর অগ্রাধিকার দেওয়ার দু'টি অর্থ হতে পারে : এক. আখেরাতকে মোটেই বিশ্বাস না কর, 
পুনরুথথানকে অন্বীকার করা। এরা হলো ;কাফের । তারা পরকালকে সম্পূর্ণ বাদ দিয়ে দুনিয়ার শাস্তি নিয়ে ব্স্ত রয়েছে। 

দুই. এর অপর অর্থ হলো আধিরাতকে বিশ্বাস করা, কিন্তু এটাও পারলৌকিক স্বার্থের মধ্যে বিরোধ দেখা দিলে ইহকালীন স্বার্থকে 
প্রাধান্য দেওয়া ৷ এরা হলো ফাসিক মু'মিন। 

দুনিয়া থেকে পরকাল উত্তম হওয়ার কারণ : পরকাল বা আখেরাত কয়েকটি কারণে উত্তম- 

ক. আখেরাতে মানুষের দৈহিক এবং মানসিক প্রশান্তি ও সফলতা মিলবে, দুনিয়াতে তা অনুপস্থিত ৷ 

খ. দুনিয়ার আনন্দ ও স্বাদ কষ্টসাধ্য, দুঃখ-ঘেরা: কিন্তু আখেরাতের আনন্দ তার বিপ্রীত। 

গ. দুনিয়া ধ্বংস হবে, আখেরাত ধ্বংস হবে না! _কাবীর] 

(১৫-এর মুশারুন ইলাইহ : 1৫4 দারা কোন দিকে ইঙ্গিত করা হয়েছে, এ নিয়ে ওলামায়ে কেরামের মাঝে বিভিন্ন মতামত 
দেখা যায়। কারো মতে পূর্ণ সূরাটির প্রতি ইশারা করা হয়েছে। কেননা সূরাটিতে 4, (একত্ববাদ). ৫44 (নবুয়ত), ১4:53 
ধক! ও কাফেরদের জনয এবং মুমিনদের জনয পুরককারের 427 বা প্রতিষরতি রয়েছে 

কারো মতে 14 দ্বারা ৮82 4 0১ :$-এর দিকে ইশারা করা হয়েছে। অর্থাৎ অনর্থক কাজ ও পঙ্কিলতা থেকে নফসকে দুক্ 
রাখার প্রতি ইশারা করা হয়েছ। -কাবীর] 

১০৫/-এর দু'টি কেরাত : অধিকাংশ কারীগণ ,( এর উপর পেশ দিয়ে পড়েছেন; কিন্তু আ'মাশ, হারুন, আব্‌ আমর . 
কে সাকিন করে পড়েছেন। 

2০:১-এর দুটি কেরাত : অধিকাংশ কারীগণ 1/-এর পরে ১ এবং ,5-এর পরে * 5 যুক্ত করে পড়েন। 

আবু রান্তা উক্ত 4:20 এবং *এ-কে উহা করে -+৮1,পাড়েছেন । তবে “০-কে চৈ: দিয়ে পড়েছেন । 

আবু মূসা এবং ইবনে যুবাইর দু' আলিফ দিয়ে /12। পড়েছেন । বাহার 

প্রস্থরাজির সংখ্যা : হযরত আবু যর (রা.) ) হতে বর, তিনি নবী করীম এ -কে প্রশ্ব করেছেন গে, আল্লাহ কতটি গ্্থু নাভি 
করেছেন? তখন রাসূলুল্লাহ দিবেনা -এর নিকট, হযরত শদ 
(আ.)-এর নিকট পঞ্চাশটি, হযরত ইদরীস (আ.)-এর নিকট ত্রিশটি, হযরত ইবরাহীম (আ.) -এর নিকট দশটি, আর তাওরাত 
াবুর, ইঞ্টীল ও কুরআন _কাবীর, কুহ্ছল মাআনী! 


///.6911./69101.00া 





... তাফসীরে জালালাইন : :. আরবি-বাংলা, সপ্তম খণ্ড [৩5 ; পাবা) 


কি সূরা আল-াশিয়াহ 


সূরাটির নামকরণের কারণ : সরাটির প্রথম আয়াতের 9.1 শব্দকে এর নামকুপে গ্রহণ করা হয়েছে । এতে ২৬টি আয়াত, 
২৯০টি বাকা এবং ৩৮১টি অক্ষর রয়েছে। 


নাজিল হওয়ার সময়কাল : সূরাটিতে উল্লিখিত বিষয়সমূহ প্রমাণ করে যে, এটাও মন্কার প্রাথমিক কালে অবতীর্ণ সূরাসমূহের 
হনাতম। তবে এটা নাজিল হয়েছিল তখন, যখন নবী করীম 22: দীন প্রচারের কাজ শুক্র করে দিয়েছিলেন। আর মক্কার 
লোকেরা শুনে শুনে উপেক্ষা করার নীতি অবলম্বন করেছিল । এর প্রতি তাদের বিরূপ মনোভাব প্রবল হচ্ছিল। 


সূরার বিষয়বস্তু ও মূলকথা : সূরাটির প্রধান আলোচ্য বিষয় হলো- তাওহীদ ও পরকাল । সর্বপ্রথম মানুষকে শঙ্কত করার 
উদ্দেশ্য সহসা তাদের সম্মুখে একটি প্রশ্ন উত্থাপন করা হয়েছে! জিজ্ঞাসা করা হয়েছে, তোমরা কি খবর রাখ সে সময়ের যখন 
সমগ্র জগত আচ্ছন্নকারী এক মহাবিপদ এসে পড়বে? পরে এর বিস্তারিত জবাব দেওয়া হয়েছে। বলা হয়েছে, তখন সমস্ত মানুষ 
দুটি ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে দু'টি ভিন্নতর পরিণতির সম্মুখীন হবে! একটি দল জাহান্নামে যাবে । তাদেরকে নানাবিধ আজাব 
ভোগ করতে হবে । অন্যদিকে অপর দল লোক উচ্চ মর্যাদা সম্পন্ন জান্নাতে প্রবেশ করবে । তাদেরকে নানা রকম নিয়ামত 
দেওয়া হবে । চিরদিন তারা তথায় থাকবে । 


কথার মোড় পাল্টিয়ে পুনরায় জিজ্ঞাসা করা হয়েছে, কুরআনের তাওহীদ শিক্ষা ও পরকাল সংক্রান্ত সংবাদ শুনে যারা নাক ছিটকায়, 
বিরক্তি প্রকাশ করে তারা কি তাদের সম্মুখে প্রতি মুহুর্তে সংঘটিত ঘটনাবলি লক্ষ্য করে দেখে না? তারা কি একটু ভেবে দেখে না 
থে, কে মরুভূমির উপযোগী করে উদ্টরীকে সৃষ্টি করেছেন? উরধ্বলোকে এ আকাশ কিভাবে চতুর্দিক আচ্ছন্ন ও পরিবেষ্টন করে 
আছে? সম্মুখে এ পাহাড় কিভাবে মাথা উঁচু করে দীড়িয়ে আছে? নিমের ধরণীতল কি করে বিস্তীর্ণ হয়ে রয়েছে? এ সব কোনো 
মহাশক্তিমান, নিরঙ্কুশ ক্ষমতাধর ও সুবিজ্ঞ সুনিপুণ শিল্পীর অপূর্ব দক্ষতা ছাড়া সম্ভবপর হয়েছে কি? এক সৃষ্টিকর্তা তার অসামান্য 
বৃদ্ধিমত্তা ও অসীম ক্ষমতা বলে এ সব তৈরি করেছেন৷ এ ব্যাপারে অপর কেউই তীর শরিক নেই। এটা হতে প্রমাণিত হয় তিনি 
পৃনরুথানে সক্ষম ৷ অতঃপর কাফেরদের দিক হতে মুখ ফিরিয়ে নবী করীম পর -কে সম্বোধন করা হয়েছে। তাকে বলা হয়েছে, 
এ লোকেরা এহেন যুক্তি সঙ্গত ও বিবেক সম্মত কথা যদি না-ই মানে, তো না মানুক । আপনাকে এদের উপর জবরদস্তিকারী, 
বানিয়ে পাঠানো হয়নি। কাজেই জোর করে তাদের দ্বারা কোনো কথা স্বীকার করানোর কোনো প্রশ্নই উঠতে পারে না। আপনার 
কাজ হলো শুধু উপদেশ দিয়ে যাওয়া । কাজেই আপনি তাই করতে থাকুন। শেষ পর্যন্ত আমার নিকটই তাদেরকে ফিরে আসতে 
হবে। আমি তাদের নিকট হতে কড়ায় গণ্তায় হিসাব গ্রহণ করবো এবং কাফের ও পাপিষ্ঠদেরকে কঠোর শাস্তি দিবো । অতএব, 
আপনি তাদের ব্যাপারে অত্যধিক ব্যতিব্যস্ত হয়ে নিজের মানসিক যন্ত্রণা সৃষ্টি করবেন না; বরং আপনি নিশ্চিত মনে আপনার দায়িতৃ 
গালন করে যান। 


5৪8৩ 








////.9811.59101.00 





৪8৪ _ তাফসীরে জালালাইন : আরবি-বাংলা সম্তম হও [৩০তম পারা | 





1৮4 


৮৯৭19 05475 
পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি 








অনুবাদ : 

2087155 ৃ এব $ ১. তোমার নিকট এসেছে কিয়ামতের সংবাদ এখানে 35 

রঃ ৃ +420৩4৯৮43535. অব্যয়টি 4 অর্থে ব্যবহৃত । হ2$৩৫ দ্বারা কিয়ামত 
উদ্দেশ্য, যেহেতু তা সমগ সৃষ্টিজগণ্কে তার ভয়াবহত' 
দ্বারা পরিবেষ্টিত করে নিবে 

% . ২. সেদিন অনেক মুখমণ্ডল উভয় ক্ষেত্রে মুখমণ্ডল বলতে 
এর অধিকারী উদ্দেশ্য । স্বভয়ে অবনত হবে অপদস্থ ও 

অপমানিত । 

মা পতি 

৩৪০৬5 ভ১লপশশিশ্ঠউহিতীত। কষ্ট, ক্রান্ত হবে ভারি হাতকড়া ও পায়ে শিকল বহন 
-১৯%/ ১৮৮০৬ করে ্রিষ্ ওক্রান্ত হবে। 


এপাশ 
১৫ বিটি 2০551 25 .€ 8. সে প্রবেশ করবে শব্দটি *৬-এর মধ্যে যবর ও পেশ 
রি রর রি যোগে উভয় কেরাতে পঠিত হয়েছে। উত্তপ্ত আগুনে 


















এ তা ঠক 








চি কি :£ . ০ ৫. তাদেরকে অতিশয় গরম গ্রসূবণ হতে পান করানে হবে 

শত ৮ ভীষণ গরম । 
24৮৮25867৮5 -* ৬. তাদের জন্য যারী' মামক কণ্টকময় গুলু ব্যতীত কোনে 
25৮52 560০5 খাদ্য থাকবে না এটা এক প্রকার কন্টকময় গুলু, এর 





-434: 144৮ 


* তি 84৭85 





বিষাক্ততার কারণে চতুষ্পদ জন্তুও তা ভক্ষণ করে ন 
যা তাদেরকে পুষ্ট করবে না এবং ক্ষুধা হতেও তুষ্ট 
করবে না। 


£575 44872 শব্দটি বাবে (:-এর ইস্মে ফায়েলের স্ীবাচক শব্দ মূলবর্ণ (/-/-0) অর্থ- 4০01 4-54, 
তথা প্রথর গরম । আয়াতে জাহান্নামের অগ্নির প্রচণ্ড তাপ এবং মারাত্মক প্রখরতা অর্থে ব্যবহৃত হয়েছে। 


&|। (444-এর শানে নুঘূল : যখন কাফেরগণ. ৫৫ ৬৫ ৭. 17%15:50 আয়াতটি শুনতে পেল তখন ঠীনটা কর 
বলাবলি করছিল যে, তাদের উ্টসমূহ উত্ত বৃক্ষকে খেঁয়ে মোটাতাজা হবে । তখন আল্লাহ তা'আলা এ আয়াত নাজিল করে ₹* 
দিলেন মে, এটা এমন এক প্রকার খাদ্য যা দেহবর্ধকও নয় আবার ক্ষুধা নিবারকও নয়। 

পূর্ববর্তী সৃর্ার সাথে যোগসূত্র : পূর্ববর্তী সূরাতে পরকালের জন্য প্রস্তুত হওয়ার কথা বর্ণনা করা হয়েছে । আর বর্তমান সূরা. 
পরকালের জন্য তৈরি না হলে শান্তির কথা শুনিয়ে দেওয়া হয়েছে। সাথে সাথে কিয়ামত বা মহাপ্রলয় সংঘটিত হওয়ার উপর 
প্রানাণা দলিল এবং এর অস্ীকারকার্যাদের পক্ষ হতে ননী করীম যে দুঃখ পেয়েছেন তার উপর সান্তনা দেওয়া হয়েছে 


///.99111./568101.00]া 














7560 ৫৫ এ 5 ৬ তি: এখানে কিয়ামতের সংবাদের কথা বলা হয়েছে। এটা এমন কঠিন দপদ যা যা সম 
জগৎকে আচ্ছন্ন ও পরিবেষ্টিত করে ফেলবে । মনে রাখতে হবে যে, এখানে সামন্রিকভাবে সম পরকালের কথই বলা হয়েছে। 
বর্তমান জগৎ ব্যবস্থা চর্ণ-বিছ্ণ হয়ে যাওয়ার সময় হতে সমস্ত মানুষের হাশরের ময়দানে পুনরুথথান লাভ করা ও ও আল্লাহর জাদালত 
হতে শাস্তি বা পুরঙ্কার পাওয়া পর্যন্ত সমস্ত পর্যায় ও স্তরই এর অন্তর্ভূক্ত! 
কারো মতে, £- ছারা এখানে জাহান্ামীদেরকে বুঝানো হয়েছে। ফেননা তারা জাহান্নামকে ঢেকে ফেলবে। 
বাবার কতিপয় মুফাস্সির-এর মতে £-১-:/ ছারা জাহান্নামের আগুনকে বুঝানো হয়েছে। যেহেতু এটা জাহান্নাীদের 
মুখমগ্ডলকে আচ্ছাদিত করে ফেলবে, সেহেতু একে 2 ০) বিলা হয়েছে। 
কিয়ামতকে 7₹:-5৮৫ বলা হয়েছে কেন? : £250৫0 এর অর্থ হলো- আচ্ছাদনকারী ৷ কিয়ামতকে কেন আচ্ছাদনকারী 
(আল-গাশিয়াহ) বলা হয়েছে, এ ব্যাপারে মুফাসসিরগণ বিভিন্ন মতামত পেশ করেছেন। 

ক. আল্লামা জালাল উদ্দীন মহল্লী (র.) লিখেছেন, যেহেতু কিয়ামত তার বিভীষিকা দ্বারা মাখলুককে পরিবেষ্টন করে ফেলবে, 
সেহেতু একে আল-গাশিয়া বলা হয়েছে! 
খ. কারো কারো মতে, এর ভয়াবহতা সকলকেই আঘাত করবে কাউকেই রেহাই দিবে না। এ জন্য একে আল-গাশিয়াহ বলা হয়েছে। 
গ. কারো কারো মতে, এটা আকস্মিকভাবে এসে পড়বে বলে একে আল-গাশিয়াহ বলা হয়েছে। [আল্লাহই ভালো জানেন 1] 
495 আয়াতে প্রশ্নবোধকের অর্থ : ইমাম কুতরুব বলেন, 42 প্রশ্নবোধক দ্বারা 4৫ বুঝানো হয়েছে। তখন 4102 অর্থ 
হবে- নিশ্চয় আপনার কাছে কিয়ামতের বার্তা পৌছেছে। যেমন 9.-3| ৬ ৮1 5-এর মধ্যকার 4 অর্থ এর - 
কারো মতে, 24545 টি নফীর জন্য ব্যবহৃত হয়েছে। তখন অর্থ হবে 45115 ৬: %/4515 ] ০৮ ০৫4/4 অর্থাৎ 
এটা তো আপনার এবং আপনার সমপু্দায়ের, লোকের জানার মধ্য হতে নয়। যেমন, হযরত ইবনে আববাস (রা.) বলেন- 
0১850 ১:41 ০16 49335 9৩ ৮৫৫ অর্থাৎ মুলত ইতপূর্বে এমন বিশদ বিবরণ সঙ্থলিত কিয়ামতের 
অলোচা তীর নিকট জল হয়নি। কুরতুবী] 
কারো মতে, ইতঃপূর্বে তাকে জানানো হয়েছে । জানা বস্তুর উপর প্রশ্ন করার নিয়ম আমাদের সমাজেও প্রচলিত আছে। যেমন, 
কোনো ছাত্রকে কিছু শিখিয়ে পরে প্রশ্ন করা যে, এ ব্যাপারে কি তুমি কিছু জেনেছ বা শিখেছ? রাসূলের ব্যাপারেও একইরূপ । 
আল্লাহ তা'আলা তকে কিয়ামত ও এর ভয়াবহ অবস্থা সম্পর্কে পূর্বেই ধারণা দিয়েছেন। যে ধারণা ইতিপূর্বে তার ছিল না, না 
লোকদের ছিল ৷ আকল দিয়ে কিয়ামতের অবস্থা জানা মোটেও সম্ভব নয়। অতএব, আল্লাহ যখন তাকে জানিয়েছেন তখন প্রশ্ন 
করতে দোষ কোথায়? 2কাবীর] 
14/ঘারা উদ্দেশ্য : 44 দ্বারা শুধু চেহারা উদ্দেশ্য নয়; বরং :2/| 4০:-2 তথা চেহারার মালিকগণ উদ্দেশ্য । কেননা 
মানব দেহের মধ্যে সবচেয়ে বেশি প্রকাশমান ও গুরুত্বপূর্ণ অঙ্গ হলো তার মুখমণ্ডল । এর দ্বারাই ব্যক্তির পরিচিতি লাভ সম্ভব 
মানুষের উপর ভালো কিংবা মন্দ যে অবস্থাই আসুক না কেন, তার মুখমণ্ডলেই এর প্রতিক্রিয়া সুস্পষ্ট হয়ে থাকে । এর দ্বারাই তার 
পুকাশ স্তব। এ কারণে “কতিপয় ব্যক্তি' না বলে “কতক চেহারা" বা মুখমণ্ডল বলা হয়েছে। [কুরতুবী] 
(০৫45৩ এর তাৎপর্য: £5৬ শব্দটি ্ত্রীলিঙ্গের ইসমে ফায়েল, অর্থ- কর্মী। £503 স্ত্রীিঙ্গের ইসমে ফায়েল অর্থ- 
কঠোর প্রচেষ্টাকারী। সুতরাং আয়াতের অর্থ হলো- কঠোর পরিশ্রমী । হযরত ইবনে আব্বাস (রা.) এ আয়াতের ব্যাখ্যায় 
বলেছেন- এ আয়াতে সেসব লোকের কথা বুঝানো হয়েছে, যারা দুনিয়াতে ইসলামের পরিপন্থি পন্থায় কঠিন ও পরিশ্রমশীল 
ইবাদত-বন্দেগি করে । অর্থাৎ দেব-দেবী ও প্রতিমার ইবাদত-বন্দেগিতে অনেক দুঃখ-কষ্ট ভোগ করে। এরা হলো কাফের ও 
আহলে কিতাব, যারা গীর্জা ও মন্দিরে পৃজা-আর্চনায় ক্রেশ ও পরিশ্রম অবলম্বন করে । আল্লাহ তা'আলা তাদের এ দুঃখ-কষ্ট জনিত 
প্রচেষ্টা কবুল করবেন না; বরং কিয়ামতের দিন জাহান্নামে নিক্ষিপ্ত করবেন। কেউ কেউ এর ব্যাখ্যায় বলেন 4150 ছারা 
দুনিয়ার জীবনে পাপকাজ করা এবং 4 £:9 বারা আখেরাতে জাহান্নামে প্রবেশ করার কথা বুঝানো হয়েছে! কতিপয় তাফসীরকার 
এরপ ব্যাখ্যাও করেন যে, কাফেরগণকে জাহান্নামের দুঃখ-কষ্ট ও পরিশ্রমের কাজে লিপ্ত হতে হবে । কেননা পার্থিব জীবনে তারা 
আল্লাহর জন্য আমল করেনি। সুতরাং জাহান্নামেই তাদের ছারা দুঃখ-কষ্ট্রের কাজ করানো হবে । -খাঘেন] 
ইমাম সুদ্দী এবং ইকরামা (র.) বলেছেন, তারা দুনিয়াতে পাপাচারের বোঝা বহন করছে, আর পরকালে দোজখের শাস্তি বহন 
হবে নুরুল কোরআলা] 
৫5 -এ বর্ণিত দুটি কেরাত : অধিকাংশ কারীগণ উভয় শব্দকে ০ দিয়ে পড়েছেন। এ হিসাবে যে, উভয় শব্দ 
পূর্ববর্তী 122+4 এর হয়েছেন উতর একটিভ ওর বন 
ইবনে মুহাইসেন, ঈসা এবং ইবনে কাছীরের একটি বর্ণনায় উভয় শ্ :/2:4. হবে । এ হিসাবে যে, 0০ অথবা 4 হয়েছে। 
“ফাতহুল কাদীর] 





///.9811.5101.00 


6৪৬ অফপরে 
আলিলন  আকরবি-বংলর, সম্ভম ষড [ 
টে ৩০৩ প্রর্র ] 
রি করেকটি কেরাত : অধিকাংশ কৃরীগ্ ৮4০5৩ +৩-কে ঢ৩ দিয়ে 5:42 হিসেবে লে 
"ইঞলাকব এবং আা্‌ কর -(-কে 22 দিকে 4442০ পড়েছেন; | 
বা “০-কে ০ এবং 3৮কে ০১35 ও (কে তাশলীদ দির পড়েছেন। 
নী কেরাতেই ৫» সর্কনামটি £:2/-এর দিকে ফিরবে ; ফাভহল কাদীর] 
হা ১ ০ 
টি রর অর্থ :. 522 & কনুকে বলা হয় হার গরম চূড়ান্ত রথে পৌছেছে, এর বেশি বর শরম হতে পারে পপ 
হতে গৃহীত । “০1 অর্থ ০৯: হাদীসে আছে কোনো এক বাক্তিজু্র নামাজে বিল্ব করে এসেছে: কিন্তু মলুষের ভি 
করে সামনে চলে এসেছে তখন রাসূল 2 তাকে উদ্দেশ্য করে এত ০7 বর 2588 
হি ্ বলেছেন ০:51: অর্থসহ বিকন্থ করে আসলে জার অন 
কষ্ট দিলে : মুকাসসিরগণ বলেন- এ গরম এসন পর্যায়ে পৌছেছে ইত ্ রর 
য়ে পৌছেছে যে, যদি এক কৌটা সে শরম হতে দুলিয়ার পাহাউসই, 
পতিত হতো তাহলে পাহাড় গলে যেত -কাবীর, ফাতহল কানীর] 565 
ইবনে আবী হাতেম সুধী (.)-এর কথা. উদ্ধৃত দিয়েছেন যে. জালোচ্য আয়াতের 44 টির অর্থ হলো_ তাপমানরার ৯: 
পর্যায়, যারপর আর কোনো তাপ থাকে না। “নুরুল কোরআন] রি ূ 
752 নি 27 
৮১০ ০১ 312৮৮ ৫1০০৮ 415৪ : অত্র আয়াত হতে বোধগম্য হয় যে, জাহান্নাহীদেরকে শুধু দাত্রী নী 
) দেওয়া হবে। কিন্তু অন্য এক আত্াতে আছে যে. তাদেরকে হাকৃম খেতে দেওয়া হবে। অন্যত্র ইরশাদ হয়েছে :. 
জাহান্ামীদেরকে গিসলীন ব্যতীত অন্য কোনো খাদ্য নেও হবে লা । উত্ত আয়াতগুলোতে বাহযত বৈসাুশ্য পরিলক্ষিত হক; 
প্রকৃতপক্ষে এণ্ডলোর মধ্যে বিরোধ নেই । কেননা ক. ভতাহান্নাষের অনেক শ্রেণি ও স্তর হবে। বিভিন্ন ধরনের পাপী ও অপরাইীনে 
তাদের পাপ ও অপরাধ অনুপাতে এক একটি শ্রণিতে রাখা হবে এবং বিভিন্ল ধরনের আজাব ও খাদ্য তাদের জন্য বরাছ তর 
হবে 1 খ. অথবা, প্রথমত তাদেরকে যাকৃম খেতে দেওয়া হবে । এটা খেতে অস্বীকার করলে গিসলীন দেওয়া হবে তা হে 
৮৫৮৪এর অর্থে মুকাসসিরপণের মতামত : সুফা্দির সিরগণ :৮৫এর বিভিন্ন ভিন্ন অর্থ উল্লেখ করেছেন- 
ক. ভমহর মুফাসসিরগণ বলেছেন, ২১৫ হলো এক প্রকার কটুক্ত উত্ভিদ যা ভাহান্রামীদের আহার্য হবে। 
খ. লাহুবিদ ইম:ম বলীল বলেছেন, ০৫০ এ চামড়াকে বলে যা হাড়ের উপরু এবং গোশতের নিচে হয়। 
গ. হযরত হাসান বসরী (র.) হতে বর্ণিত আছে. ৮১৮ হলো খসধসে তিক্ত বন্তু । 
ঘ. হাদীসের কোনো কোনো বর্ণনায় জাছে, এটা এমন একটি বন্ধু ষা সদৃশ, খুব তিক্ত এবং মারাস্্ক দুরণনধযুক্ত। 
উ. জাললামা জালাল উন্টীন মহল্লী (র.) লিখেছেন, এটা: এক ধরনের কীটাধুক্ত ঘাস ঘা এত বিশ্বাদ ষে চতুষ্পদ জন্তুও তা খায়ন 
চ. ইবনে আবী যায়েদ বলেছেন, দুনিয়াতে থে কাটা বিশিষ্ট শুষ্ কাড়ে পাতা থাকে লা তাকে ৮:৮০ বলে, জার পারকালে ২: 
হবে জঙ্টি ছ্বরা তৈরি : নুরুল কোরআন] ০০০ 
অগ্নিতে [জাহান্নামে] কিভাবে ঘাস জন্মিবে? : আলেচো আয়াতে বলা হয়েছে যে, ভাহানামীদের জন্য দারী" নামক উদ্ভিদ যন 
হিসাবে দেওয়া হবে: কিকু প্রত হলো, জাহানামে ভো আগুন জার আগুন হবে তথায় উদ্ভিদ গৃভাবে কিভাবে? মুফা ্ 
উত্তরে বলেছেন_ নই 
ক. এটা আল্লাহ্‌র কুদরত আলাহ ভাজালা ইচ্ছা করলে আন্ুনের মধ্যেও ঘাসের উৎপাদন করতে পারেন : এটা তার জলা যো 
অসম্ভব নয় সরবরাহ করা হবে 
হ. অথবা এর উৎপাদন হবে জাহান্নামের বাইরে, আর বাইর হতে ভাহম্লামীদের খান হিসাবে একে সরবরাহ কর হবে 2 
₹৮ ৩০৬ ৩৪ 2 তত 52০৪ হি ্ উল্লেষ করেছেন জাহান্লামীদেরকে খাদ্য হিস 
৮৫৩৩৫ ৯ উপ ব্ড: চাহ রজালা ইরা উর জযানও লা: বরং এটা হা 
5 দেওয়া হবে আর এখানে উল্লেব করা হয়েছে বে. এ বান্যও তাদের আরামের জন্য দেয়া হবে নাং নি 
তাদেরকে হ্পুষ্ট করা এবং তালের ক্ষুধা নিবারণ করা তো দূরের কথা উল্টে তাদের জল্য আজাব হয়ে লা তালের উট ই 
2৩৩৮ ৩৫০পক এর টিটি কাফেররা বলাবলি করতে লাগল ঘে, তালের ১ 
পূর্বে জায়াত ৪০৫ ০৮ 42 2 পু লিজিল হওয়ার পর অককার এটা এমন খাদ যা পৃষ্টির€ ল 
বক্ষ ধেয়ে মোটা্াভা হবে : তখন আলহ ভাজালা এ আয়াত নান্জিল করে জানিয়ে দিলেল যে, পারে ঠা ব্দ্িপ করে তেল 
এবং ক্ুধাও দিবৃনতি করে ন' কাজেই তোমাদের খুশি হওয়ার কোনো কারণ নেই; বরং এর বালা 


///.99111./568101.00]া 














তা 
৯৯১ 4২ ৮. অনেক মুখমগুলা সেদিন আনানদজ্ল হাব প্রস্ষুটিত ও 
৪ উৎফুল্ল । 














টি, 3 জি, ১০ পরিতৃপ্ত হবে আখেরাতে এর ছওয়াব প্রত্যক্ষ করে। 
57172757278 . ১০, সুমহান জান্নাতে যা অনুভূতি ও অর্থগত দিক হতে 
রি পুল সুমহান হবে। 
85120, 5০715562. ২৭ ১১. তারা শ্রবণ করবে না শব্দটি *৮ ও *৮৫ যোগে উভয় 
ৰ ৪ কেরাতে পঠিত হয়েছে। তথায় কোনো অসার বাক্য 
১৫০ (১০৯ ৬ 581 1$58 অহেতুক বস্তু অর্থাৎ অপ্রয়োজনীয় কথাবার্তা । 
-08৫০5? ১4-251 ৭1 ১২, সেথায় থাকবে বহমান প্রবণ যাতে পানি প্রবহমান 





থাকবে, ০: দ্বারা 3::4 বহু সংখ্যক প্রস্বণ উদ্দেশ্য । 
(৫.1 ১৩. তথায় থাকবে উন্নত মর্যাদা সম্পন্ন শয্যা যা্থীয় সত্তা, 


ঠা ৯524 টন ৮৪ 
22৮25074565. মরঘাদা ও অবসথানগত দিক হতে সু হবে। 
শিরা ১৪, আর পান পাত্রসমূহ এমন পেয়ালা যাতে ধরার হাতল 


9৮ 8 নেই। প্রস্তুত অবস্থায় প্রত্রবণ তীরে পান করার জন্য 


পরা 


নে চারি পার 


০1 [০০১ ঘা তি 





৮2 








৮:৩৩ ঠতেতঠ * 


১8558558157 58848. উহ সায় 
5 ৬ 4". ১৫. আর উপাধানসমূহ বালিশ। সারিবদ্ধভাবে সাজানো 


গদিতে হেলান দেওয়ার জন্য সারি সারি সাজানো । 





25:24 অবস্থায় পাতানো অবস্থায়। 


পূর্ব আয়াতের সাথে যোগসূত্র : পিছনের আয়াতগুলোতে আল্লাহ তা'আলা কাফেরদের আজাব সম্পর্কে আলোচনা করেছেন । 
এখন মুমিনদের অবস্থা এবং পুরস্কার ঘোষণা করছেন! সর্ব প্রথমে যু'মিনদের গুণ তারপর মু*মিনদের আবাসস্থলের গুণ বর্ণনা 
করেছেন। -কাবীর্য 

৯4252 ১১6৫520 ত৫24 মু'মিনগণের চেহারা কিয়ামতের দিন হাস্যোজ্জ্বল হবে। 
দুনিয়ার জীবনে ভারা যে চেষ্টা-সাধনা করেছে পরকালে তার উত্তম প্রতিফল পেয়ে তারা সততুষ্ট ও আনন্দিত হবে। দুনিয়ার জীবনে 
ঈমান, কল্যাণ নীতি ও আল্লাহভীতি অবলম্বন করে তারা নাফস এবং তার কামনা-বাসনার যে কুরবানি দিয়েছে, কর্তব্য পালন 
করতে গিয়ে যে কষ্ট-যাতনা ভোগ করেছে, আল্লাহর আদেশ-নিষেধ পালনে যে দুর্ভোগ পোহায়েছে, পাপ ও নাফরমানি হতে 
বাচবার চেষ্টায় যেসব ক্ষতি স্বীকার করেছে এবং যেসব স্বার্থ ও সুযোগ, হ্থাদ ও সন্তোগ হতে নিজেদেরকে বঞ্চিত রেখেছে, তা 
সবই যে প্রকৃতপক্ষে বড় লাভজনক কারবার ছিল, পরকালের জীবনে তা দেখতে পেয়ে তারা নিশ্চিন্ত হবে। তাদের মন পরিপূর্ণ 
প্রশান্তি লাভ করবে । তাদের সুখ শান্তির অন্ত থাকবে না । অন্যত্র ইরশাদ হয়েছে "৫1 চি০০৮১৯ ০১ অর্থাৎ 
জান্নাতীদের চেহারায় নিয়ামতের উজ্জ্বল্য পরিস্ফুট হবে । 

//৬/.6211./59101.00া 





৪৪৮ তরে জাল্ঃলইন : আনবি-বাংল্য, সন্তম ধ্ও [৩০৩ প্রর্ 


243.থর মর্সীর্থ : আল্লামা জালাল উদ্দীন মহতী (র.) লিখেছেন ৫ :/ ০৮2৮ আরা জাত দেখতে ও [আাবে 
রর ভান সি অন হচ্ছে-70 ৩162 022 
জান্রাত আসমান ও জমিনের মতো প্রশস্ত হবে ৷ অপরদিকে মর্যাদা ও প্রতিফলের দিক দিয়ে এটা সুমহান হবে? 
রি নিউসা রা লিডার সা মাযার 
ক. ইমাম ফাররা ও আধফাশ (র.)-এর মতে ১১ ছারা অনর্থক কথা বুঝানো হয়েছে। অর্থাৎ জগ্লাভীগণ অনর্থক কোনো কথ : 
শুনবেনা। | 
ব. কেউ কউ বলেছেন, »: দ্বারা এখানে মিথ্যা অপবাদ, কুফরি ইত্যাদি উদ্দেশ্য । 
গ. কারো কারো মতে, ৯4 ছারা মিথ্যা শপথকে বুঝানো হয়েছে। 
ঘ. হযরত মুজাহিদ (র.) বলেছেন, ৮: ছারা এখানে (-:: [গালি] উদ্দেশ্য । 
প্রকৃতপক্ষে 9১4 ছারা উপরোক্ত সবকিছুই উদ্দেশ্য হতে পারে ! জান্নাতীগণ সর্বপ্রকার অস্লীল ও অপ্রয়োজনীয় কথা বলা ও শ্রবণ 
করা হতে মুক্ত থাকবেন। কবীর! 


ঠা ত৩৮ 525 পপ 5 ঠ৯ 


£ 25024 ৬1৮এ5 45 : জান্নাতীগণের জন্য জান্নাতে উচ্চ শয্যা বা আসন] হবে । এখানে উচ্চাসন বা উচ্চ শব্য 
বলতে কি বুঝানো হয়েছে- এ ব্যাপারে মুফাসসিরগণ নিম্লো্ত ব্যাখ্যা প্রদান করেছেল। 

ক. আল্লামা জালাল উদ্দীন মহৃন্লী (র.) বলেছেন, উক্ত আসনগুলো আকারে ও মর্যাদায় উচ্চ হবে এবং এদের উচ্চ স্থানে রা" 
হবে। অর্থাৎ উচ্চ স্থানে স্থাপিত সে আসন ও শয্যাসমূহ দেখতে (আকারে) যেমন বড় হবে তেমনটি দামেও হবে অত্যন্ত 
মূল্যবান । 

খ. হযরত ইবনে আব্বাস (রা.) বলেছেন, শয্যাগুলোর তক্তা স্বর্ণের হবে, এতে যবরজদ ও মুক্তা ছড়ানো হবে এবং উ্ধ 
[আকাশে] উত্তোলিত হবে । 

গ. হযরত খারেজ্জা ইবনে মুসআব (রা.) বলেছেন, উক্ত শয্যাগুলোকে একটির উপর অন্যটি রেখে অনেক উঁচু করা হবে। জান্নই 
এসে যখন এতে উপবেশন করবে তখন তাকে নিয়ে আল্লাহ্‌র ইচ্ছায় যেখানে সেখানে নিয়ে যাবে 

ছু কারার দত শ্যাকে টে হাল করতঃ বাডেজয়াতীন নুরে জজের বকে বসতে নে 

পে ৮6 টা £ 
£426 4048০154455 : ৩৫ শব্দটি ৩১৫-এর বহুবচন। এর অর্থ হলো- গ্রাস যার হাতল নেই! 

£2,2 এটা ইসমে মাফউল 314 ১1/-এর শব্দ বাবে 5: অর্থাৎ রাখা । মুফাসসিরগণ এর বিভির্র ব্যাখ্যা উল্লে 

করেছেন! 

ক. আল্লামা জালাল উদ্দীন মহন্লী (র.) বলেছেন +5523945 5১540 55 ৬৬০০ ৩৩০4৮ অর্থাৎ ঝরনার ধানে 
জান্নাতীদের পান করার জন্য এদেরকে প্রস্তুত রাখা হবে! 

খ. অথবা, এগুলো তাদের সম্মুখে সৌন্দর্যের জন্য রাখা হবে। কেননা তা স্বর্ণ, রৌপ্য ও মনি-মুক্তার তৈরিকৃত হবে ) 

গ. অথবা, দি রা এর ডি 

৫/4-এর অর্থ : (শব্দটি £/:1নূনের উপর পেশা-এর বহুবচন, কারও মতে $:-4-এর বহুবচন । ইমাম ফাররা নৃলেং 

সু কনা "ছোট বালিশও' অর্থ করেছেন! 

4৫৮5০ -এর অর্থ : £/৮ 2০ শব্দটি বাবে 42 হতে ইসমে মাফউলের স্্ীলিঙ্গের শব্দ । মূল হলো 42 বা' সাব 

সি 25 সারিবহবৃত ুরথৎউ্ বলিপতুলো একটির পাশে অনাট সারিবনকৃত। ফেখানেই জানাব বলতে 

সিন একটিতে বসবে আর অনাগুলোতে হেলান দিবে 

15585 54 এর অর্থ: 55 শব্দটি 6 অথবা 2211, নিচে যের অথবা উপরে পেশ1-এর বহুবচন -£ 

অর্থ- পির, গালিচা যার উপরে পাতলা কপিড় রয়েছে। ৫ বারা কি উদ্দেশ্য নেওয়া হয়েছে, এ বিষয়েও ইমামদের 

মতামতসমূহ নিঙ্গরূপ- 

১. হযরত ইবনে আব্বাস (রা.) বলেন, এট: হলো- কারুকার্য বিশিষ্ট বিছালা । 

২. আল্লামা যামাধশারী (রূ.) বলেছেন, এর অর্থ হালো_ উত্তম বিছানা ' 

৩. ইমাম রাগের (র.) বলেন, এটা হলো সাধারণ কাপড় 


////.9811.5101.00 সা 








তাফগীরে জালালাইন 





রি 
/59 ৮৮ শি ১৩ ৬1০৮৮ ১০ 


এত 
শি ০৯৯০ ৮৪৮৪ রি |] 5 
১০৮ ০৮5 ১৬৯৭। ৬1 


রে 
০০৮014455০৮ 
20745853545 17525 
০০৭ ছি নি ৩৪ ৩৫০১৩ 
এলি তজকাঠ এ 
57254] এবি এ 
00155 ৫ 


রর 


পা ৬৩৪ পপ পণ ৬ 


৮2 
6৮ 
টি 


0 


- 6৮৯ 








হারিযরর 

৮৮ 55৮৮ টি 
চলি ৪০ ৪. 

প্র পা 9 ৬| ৩৮১ 


রত 


রর ১4০৩ 

০০০০ পির 
০০০৮৪ লা ৩৩ ০5281 
0747 তিতা 


১১৮০৩ ৮৪ 


কতকরক ২৪ক৭৯৯০০০৭ রটে ৮৫৪ 


পাত পারা তক পাত 2 5৩৩24 
০ সা ০ 4101 40255 


পা পাক কাঁপা ভরত কুতিতত ক হশ 
১৩৮01 25 বি3352া 


রা 


এ 
১3 


১০)। ১) খু! 


পে 


খু 


ঠেলা 





* এনা তত ৩৪৫০ তা 


(&)৭১ ৮৫৮258428৮9 ৮ 5৬205 এ 


চি, ৮৮৬ 
রা 


৩০৮০০ বি]. 


৮31 ৩৮ 


1.০ 


: আরবি-বাংলা, সপ্তম খণ্ড 





828৯ 


অনুবাদ : 


১১৬ ১৭. 


১3২ ১৮, 
১১৭ ১৯ 


€₹. ২০. 


5. ২১. 


১ ২২. 


পি ১০০০০ ূ 


টা ২৩. 


১৫২৪. 


২৫. 


নন ২৬. 


না আহ নর 
না, অর্থ অক্কাবাসী 


তারা কি দৃষ্টিপাত করে 
কাফেরগণ, উপদেশ গ্রহণ উদ্দেশ্যে দহ 
প্রতি, কিরূপে তাকে সৃষ্টি করা হয়েছে? 

আর আকাশের দিকে, কিরূপে তাকে উর্ধে স্থাপন 
করা হয়েছে? 











. আর পর্বতমালা প্রতি. কিরূপে তাকে স্থৃপ্ন কর হয়েছে? 


আর ভূতলের দিকে কিরূপে তাকে সমতল করা 
হয়েছে? সম্প্রসারিত করা হয়েছে । সারকথা, এ সকল 
বস্তুর প্রতি লক্ষ্য করে আল্লাহর কুদরত ও একত্র 
প্রতি ঈমান আনাই বাঞ্থনীয় ছিল। সর্বপ্রথম উদ্ট্রে 
উল্লেখ এ জন্য করা হয়েছে, যেহেতু এটা তাদের 
সাথে অন্যগুলোর তুলনায় অধিক সম্পৃক্ত । 2০4 
শব্দ দ্বারা বাহ্যত এটাই প্রমাণিত হয় যে, পৃথিবী 
সমতল । শরিয়তের আলিমগণের মতও এটাই, 
ভূতত্ববিদদের মতানুরূপ গোলাকার নয় । যদিও তাদের 
সে দৃষ্টিভঙ্গি শরিয়তের কোনো আহ্কামের জন্য 
বিপত্তিকর নয়! 

অতএব তুমি উপদেশ দান কর তাদেরকে, আল্লাহ 
তা'আলার অনুগ্রহ ও একত্র প্রমাণাদি স্মরণ করিয়ে 
দিয়ে, তুমি তো উপদেশদাতা মাত্র । 

তুমি তাদের উপর নিযুক্ত কর্ম নিয়ন্ত্রক নও অপর এক 
কেরাতে শব্দটি ১-এর স্থলে ১.2 দিয়ে পঠিত 
হয়েছে। আর এ বিধান জিহাদের আদেশ সম্বলিত 
বিধানের পূর্ববর্তী বিধান । 

কিনতু যে ব্যক্ত বিষুখ হবে ঈমান আনয়ন হতে বিরত 


হবে ও অবাধ্যাচারণ করবে কুরআনের সাথে 
আল্লাহ তাকে মহাশাস্তি দিবেন আখেরাতের শাস্তি । 
আর সাধারণ শান্তি হলো দুনিয়ার শাস্তি, যেমন হত্যা 
ও বন্দীত্ব। 

নিশ্চয় আমার দিকেই তাদের প্রত্যাবর্তন মৃত্যুর পর 


ফিরে আসা। 
প্রতিফল দান, যা আমি কখনও ত্যাগ করবো না। 























///.92111./58101.00]া 





*ণ ৮৩০০ 


০১৮৫ রর বিশ্লেষণ : এ: শব্দটি একবচন, স্ত্রী 


, নাম পুরুষ, মাযী পা এ 
অর্থ- গড়িয়ে দেওয়া হয়েছে, সংস্থাপন করা হয়েছে: " মা মাজছুল। বাবে 52 মাসদার ৩৫7 
পু রাও কী ক ৬ তি 
১৭৯ শব্দটি 2548 ৮১%54- ঃ 


এর সীগাহ. বহছ 154, নিন ৫৫ ৩০৫ 
বিছিয়ে দেওয়া হয়েছে । ১ ০ বাবে ০৯ মাসদার (৪4 অর্থ-সমান করা হয়েছে, ! 


012০১০5১124 তারকীৰ : 641 5১%::2 404 বাক্যটি মূলত ছিল ৫ ৫ ৩:৫১ 12:১0:5 44 2 
রর তত ০৩৩. -- 


১1৮51 


এখানে | মুবতাদা 1 ফে'ল, উহ্য যমীর 24 ফায়েল। ফে'ল-ফায়েল মিলে ৫) 7 6 ০১৮৯৯ ৯ 
হরফে আতফ, (:4£: $ু ফেল, যমীর “2 টা এ. টি পি হয়ে এ ০৮০৩ 
৯ ৮৫০শিন "যর. ফায়েল' হরফে জার, ১১3৭ মুবদাল মিনহু, এ ৫৫ এটা 1 বদল ও 





দার মিনহ মিলে মাজনর, জার ও মাজরূর মিলে $/:4: হযেছে 23:45 এ সাথে ৫44: ফেল ভার ১৫ ও 
২৯ এর সাথে মিলে জুমলায়ে ফেলিয়া হয়ে 2১৫০ - ৮৫4: ও 4-02১6.4. মিলে 24৫; মুবতাদা ও খবর 


211 এ ৮ 


৬০৩ -৫:৫-এর মহল্লে ই*রাব : রর পদটি হাল এবং 4544 ভিয়ার সারা মানসূব হয়েছে 2 ১৫১: 
রশ্নবোধক শব্দ বাক্যের প্রথমে আসে বলে এ০/-০এর পূর্বে এসেছে। 42). 4০ পূর্ণ বাক্যটি ১১এর সিফাত হয়েছে। 
এ কারণে পূর্ণ বাক্যটি মাজরূরের অবস্থায় রয়েছে। ফাতহুল কাদীর, পার্থ টীকা জালালাইন) 


পূর্ববর্তী আয়াতের সাথে যোগসূত্র: পূর্বে উল্লেখ করা হয়েছে যে, কিয়ামত সংঘটিত হবে এবং পরকালে মু*মিনগণ পুরককৃত 
হবেন আর কাফিরেদেরকে শান্তি দেওয়া হবে । আলোচ্য আয়াতগুলোতে কিয়ামত সংঘটিত হওয়ার প্রমাণাদি উল্লেখ করা 
হয়েছে । অপরদিকে পুনরায় কাফেরদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে যে, তাদেরকে অবশাই আল্লাহ্‌র দিকে ফিরে যেতে হবে 
এবং তারা কোনো মতেই পরিত্রাণ পাবে না। 

আয়াতের শানে নুযূল : হযরত কাতাদাহ (রা.) হতে বর্ণিত আছে যে, আল্লাহ তা'আলা যখন জান্নাত ও তার অশেষ নিয়ামতের 
বর্ণনা সম্বলিত কুরআনে মাজীদের আয়াতসমূহ নাজিল করলেন তখন মন্ধার কাফেররা তা অস্বীকার করল এবং অসম্ভব বলে 
উড়িয়ে দিল। তখন আল্লাহ তা'আলা অত্র আয়াতগুলো নাজিল করে তাদের পাশে ছড়িয়ে থাকা আল্লাহর অগণিত কুদরতের কথ 
স্বরণ করিয়ে দিয়েছেন। যা হতে প্রমাণিত হয় যে. ধিনি এ সবকিছু সৃষ্টি করতে পেরেছেন, তিনি জান্নাতের অফুর্ত নিয়ামত সৃষ্টি 
করতেও সক্ষম । রন 
বিশেষভাবে উট্টকে উল্লেখ করার কারণ : | 





পেশ করার কারণ হচ্ছে- আরববাসীদের নিকট উ্র একটি মূল্যবান সম্পদ এবং জীবকুলের মধ্যে বিরাট ও অদ্ভুত প্রাণী। অঞ্চ 
মানুষের পক্ষে অন্যান্য প্রাণীর ভুলনায় বেশি উপকারী । দৈহিক দিক দিয়ে হাতির তুলনায় ছোট হলেও অন্যন্য প্রাণীর চেয়ে বড: 
কিনতু হাতির কথা উল্লেখ না করে এর কথা উল্লেখ করা হয়েছে। হাতির তুলনায় এর ছারা মানুষ লাতবান বেশি হয় যেমন উরে 
লোপ কষ কর যা, দু পা করা যা, সওয়ারিণে ব্যবহার কর যা, রদ মলিকের অত থাকে । আবাদ 
সকলেই একে যেদিকে ইচ্ছা সেদিকে নিয়ে যেতে পারে। স্থলভাগের যে কোনো ঘাস বা উদ্ভিদ সে আহার করে। মানুষ তাবে 
ভারবাহীরাপে ব্যবহার করতে গিয়ে বহদূর-দূরান্ত পথ অতিক্রম করে । আরবে একে মরুর জাহাজ বলা হয়। দীর্ঘদিন পানি গান 
না করে থাকাও এর একটি বিশেষ বৈশিষ্ট । এতগুলো গুণ-বৈশিষ্টা একসাথে একটি পশুর মধ্যে পাওয়া খুবই দুর্লভ এ কারণেই 
আল্লাহ তা"আালয আরবদের সম্মুথে উটের দৃষ্টান্ত উত্থাপন করেছেন * 


//৬/.6211]./59101.00া 


চোন্ছঘ 


... আফগীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম খও (৩০তম পারা ] 


নি বলেছেন- হে আরববাসী ও দুনিয়ার মানুষ! আমি কিয়ামতকে সংঘটিত করে পরলোক সষ্টি করতে পারবো না এবং 
মাদেরকে পুনরুজ্জীবিত করে হিসাব-নিকাশ গ্রহণ শেষে পাপীগণকে জাহান্নামে ও নেককারগণকে জান্নাতে স্থান গত পারবো 
৷ এটা তোমরা কি করে বুঝলে? তোমরা তোমাদের কাছের উষ্ট্রের দিকে তাকাও না, আমি কত দুন্দর, অন্তত ও উপকারীরুপে 
দরকে সৃষ্টি করেছি। 

1, আকাশ, পাহাড় এবং জমিনকে বিশেষভাবে উল্লেখের মধ্যে হিকমত : উ্টর, আকাশ, পাহাড় এব: জমিনের মধ্যে দুই 
£হতে আমরা সামঞ্জস্য নির্ণয় করতে পারি- ॥ 

পৰিত্র কুরআন আরবদের ভাষায় অবতীর্ণ হয়েছে। তারা অধিক পর্যটনে অত্যন্ত ছিল। কেননা তাদের দেশ ছিল কৃষিশূন্য। 
তাদের সফর বেশির ভাগ উদ্ত্ীর উপর ছিল৷ গুরুতৃপূর্ণ ব্যাপারে তারা একাকী চলাকে অগ্রাধিকার দিত। আর একথা 
স্বতঃসিদ্ধ যে, মানুষ যখন একাকী হয়ে যায়, তখন নিশ্চয় কোনো ব্যাপারে চিন্তা করতে থাকে । কেননা এমন কিছু নেই যে, 
তার সাথে কথা বলে, চোখ আর কানকে তৃপ্ত রাখে। অতএব, চিন্তা ছাড়া গত্যত্তর নেই। চিন্তা যখন করতেই হয়, তখন 
প্রথম চিন্তার চক্ষু গিয়ে পড়ে তার উদ্ট্রের উপর, যে উষ্ট্রে সে সওয়ার হয়েছে। তখন তার সামনে এক আশ্ষর্য দৃশ্য ভেসে 
উঠে, যখন উপরের দিকে তাকায়-আকাশ ছাড়া কিছুই দেখে না। ডানে-বামে পাহাড় ছাড়া কিছু নেই । নিচে জমিন ছাড়া কিছু 
দেখা যায় না। অতএব, আল্লাহর পক্ষ থেকে মনে হয় বলে দেওয়া হয় যে, একাকী অবস্থায় যেমন উক্ত বস্তুগুলো ছাড়া কিছুই 
দেখছ না, সুতরাং এগুলো সম্পর্কেই একটু চিন্তা কর, আমাকে এবং আমার সকল কথাকে সঠিক পাবে! 

দুনিয়ার সকল বস্তুই সৃষ্টিকর্তার প্রমাণ দেয় । এ সকল বস্তু দুই প্রকার- 

কিছু বস্তু এমন আছে যে, সেগুলোতে হিকমত তো আছেই, মানবিক আকর্ষণও বিদ্যমান, যেমন- সুন্দর চেহারার মানুষ, 
সুন্দর বাগান, স্বর্ণ, রৌপ্য ইত্যাদি। এগুলো দিয়ে আল্লাহর তথা সৃষ্টিকর্তার উপস্থিতির উপর প্রমাণ নেওয়া যায়; কিন্তু তা 
মানুষের আকর্ষণ-বিকর্ষণের সাথে জড়িত, মানুষের নফস তা পেতে চায় বলে আল্লাহ তা'আলা তাকে চিস্তা-গবেষণা করার 
নির্দেশ দেননি। কেননা এগুলোর প্রতি তাকালে মন স্থির থাকে না। সৃষ্টির হিকমত তালাশের চেয়ে প্রবৃত্তির দাসত্ব প্রাধান্য 
পেয়ে বসে । সুচিন্তার স্থুলে কুচিন্তা ঢুকে যায় ৷ হিকমতের স্থলে মহব্রত গড়ে উঠে । 

আবার কিছু বস্তু এমন আছে, যেগুলোতে শুধু হিকমতই রয়েছে, মানবিক আকর্ষণ অনুপস্থিত । যেমন-এ সমস্ত জন্ত-জানোয়ার 
যাদের অবয়বে কোনো সৌন্দর্য নেই, কুটিস্তার প্রভাব নেই । আকর্ষণ করতে পারে না; কিন্তু তার গড়ন হিকমতে ভরা, 
চিন্তা-গবেষণার খোরাক জোগায়, যেমন উ্ী, আকাশ, জমিন ও পাহাড় ইত্যাদি। যেহেতু এ প্রকার বস্তুতে গবেষণার ভাগ 
যোল আনা, কামভাব বা আকর্ষণের লেশমাত্র নেই, তাই আল্লাহ তা'আলার পক্ষ হতে এমনি ধরনের বস্তুতে গবেষণার নির্দেশ 
দেওয়া হয়েছে। -[কাবীর, কুরতুবী, বূহুল মা'আনী] 

সুতির অর্থ : ইমাম মাওয়ারদী বলেন, (33এর দু'টি তাফসীর পাওয়া যায়। ক. প্রসিদ্ধ অর্থ চতুষ্পদ জন্তু উদ্বী। খ. মেঘ। 
ঈ আয়াতে মেঘ-ই উদ্দেশ্য হয়, তাহলে মেঘ যে আল্লাহর কত বড় সৃষ্টি এবং কত হিকমতের দলিল তা সহজেই অনুমেয়, 
থে সাথে তা দ্বারা যে মানবকুলের উপকার সাধিত হয় তাও স্বতপ্ৰসিদ্ধ। আর যদি উদ্তীই হয় তাহলে তাও মানবকুলের জন্য 
শি ফলদায়ক, কেননা তাতে ৪টি উপকার নিহিত। দুধ, খাদ্য, যাত্রীবাহী, মালবাহী । শব্দের শাব্দিক একবচন নেই, শব্দটি 
দঙ্গ। 01 উদ্রী জাতিকে বুঝায়। কুরতুবী] 

টকে সর্বাগ্রে উল্লেখ করার কারণ কি? : উপরিউক্ত চতুষ্ট বস্তুর মধ্যে সর্বাগ্রে উটের উল্লেখ করা হয়েছে। মুফাসসিরগণ দু'টি 
রণ উল্লেখ করেছেন। 

আল্লামা জালাল উদ্দীন মহর্ী (র.) বলেছেন- ৮:৫১ 44 £59 4৫4 অর্থাৎ অপরাপর জন্তু-জানোয়ারের তুলনায় 

উটের সাথে আরববাসীদের সম্পর্ক বেশি- এর জন্য তাকে সর্বাগ্রে উল্লেখ করা হয়েছে। 

. আরববাসীদের নিকট উট একটি মূল্যবান সম্পদ এবং জীবকূলের মধ্যে এক অদ্ভুত প্রাণী । এটা মানুষের পক্ষে অন্যান্য প্রাণীর 

তুলনায় অধিক উপকারী । উষ্ট্রের গোশত ভক্ষণ করা যায়, দুগ্ধ পান করা যায়, সওয়ারিরূপে ব্যবহার করা যায় এবং এটা 

মালিকের অনুগত থাকে । আরবে এটাকে মরু জাহাজ বলা হয়। দীর্ঘদিন পানি পান না করে থাকতে পারাও তার একটি 

বিশেষ বৈশিষ্ট্য । এতগুলো গুণ একটি পণুর মধ্যে সাধারণত পাওয়া যায় না। এ কারণেই সর্বপ্রথম উটের দিকে 

আরববাসীদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। 


///.9811.59101.00 


৪৩৯ 











তু-তবুবিদ্শের মতে জমিন গোলাকার । অথচ শরিয়তের আলিমগণের মতে এটা সমতলগ। কুরজানে কারীমের নাহি. 
[প্রকাশ] অর্থ হতেও এটা সমতল হওয়াই প্রতীয়মান হয় । এ উভয় মতবাদের মধ্যে কিভাবে সামঞ্জস্য বিধান করা যাক ' 


মুফাসসিরগণের কয়েকটি জবাব দিয়েছেল। 
ক. অসীম জ্ঞানের অধিকারী আল্লাহ তা'আলার বক্তব্যের মোকাবিলায় সসীম জ্ঞানের অধিকারী ভূ-বিজ্ঞানীদের বক্তব্য গ্রহণযেস্ 


নয়। 

খ. যদিও প্রকৃতপক্ষে পৃথিবী গোলাকার তথাপি বিশালকায় হওয়ার কারণে সাধারণের দৃষ্টিতে সমতল বলেই মলে হয়, অথ :...: 
কুরআনে মাজীদের বন্তব্য, দৃষ্টিতে সমতল বলেই এভাবে পেশ করা হয়েছে। যাতে সাধারণের দৃষ্টিকোণ বুঝতে সুবিধা হা. 

গ. অথবা, এটা বন্তুতই সমতল । অন্যথায় কোনো অবস্থাতেই মানুষ ও জীব-জন্তু এতে বসবাস করতে পারত না। 

ঘ. অথবা, যদিও আহলে হাইয়াত (ভুঁবিজ্ঞানীগণ) বলে থাকেন যে, পৃথিবী গোলাকার তথাপি তাদের একদলের মতে ঝড়,বনা: ' 
ইত্যাদির কারণে পৃথিবী ক্রমান্বয়ে সমতল হয়ে গেছে। 

উ. একদল বিজ্ঞানীর মতে পৃথ্থিবী কমলালেবুর মতো গোল। আর কমলালেবুর উপরের অংশ চেস্টা ও সমতল হয়ে থাকে: 
কাজেই আয়াতের বক্তব্যের সাথে তাদের বক্তব্যের বিরোধ নেই। . 

চ. সমতল হলে যেব্ূপ জীবন-যাপন সহজ গোলাকার হয়েও তন্ূপ জীবন ধারণ সহজ হওয়ার কারণে একে সমতল বলা হয়েছে: 


এরা 27 


৮৮:54 অর্থ : 28 শব্দটি 2৫4 705০55% বহছ 4-%৩ ৮441 ুলবর্ণ (১ ৬০৮ শা অত 
জ্বরদস্তিকারী, রক্ষণাবেক্ষর্ণকারী, দারোগা । মূলত £0. অর্থ লাইন, যাকে অতিক্রম করা যায় না। বই  :7 হয়ে থাকে, আর; 
লেখক হয় +৯---+ হিশাম প্রমুখ শব্দটিকে সাদের স্থলে সীন (০) যোগ করে পাঠ করেন। ইমাম হামযা এবানে এশমাম করে: 
পাঠ করেন । অবশিষ্ট ক্ারীগণ 5.2 যোগে পড়েছেন। 
উক্ত আয়াতের হুকুম : 7৮:$:$১6 ৩৮ আয়াতটি কারো মতে ০-:/114 বা কতলের আয়াত তথা জিহ” 
আয়াত ছারা রহিত হয়ে গৈছে; কিনতু কোনো কোনো মুফাসসির বলেন- আয়াতটি রহিত নয়। কেননা এটা ৮-+)2-9.7 
বিপরীত নয় | দাওয়াত গ্রহণ করার ব্যাপারে জবরদস্তি করা যাবে না বলে উত্ত আয়াতটি প্রমাণ । আর এটা এবনও বলবৎ রহেছে.. 
দাওয়াত গ্রহণ করা মানুষের ইচ্ছার উপর ছেড়ে দেওয়া হয়েছে। 

দারা কি বুঝানো হয়েছে? : আল্লামা জালাল উদ্দীন মহন্লী (র.) বলেছেন যে, 25 14236 ঘর? 


বা ০ 
পরকালের আজাবকে বুঝানো হয়েছে! কেননা, দুনিয়ার আজাব তথা বন্দীকরণ ও হত্যা হতে এটা বহু গুণে বড়? 


৮1৮1০ এর মধ্যস্থিত ইসতিছনা : আল্লাহর বাণী ৮1: (4. (এর মধ্যে কোন প্রকারের “(৫21 হয়েছে, € 
ব্যাপারে দু'টি মতামত পাওয়া যায়! 
১. কেউ কেউ বলেছেন, এখানে ₹4-৫:% “4 হবে। তাদের মতে মূলবাক্য নিঙ্গ্প হবে- 
৩694 ও পে 080 ৫44 4014৬145০৮৮ ৮5 (9559 15557 
অর্থাৎ তাদের ব্যাপারে আপনাকে জবাবদিহি করতে হবে না। তবে তাদের মধ্য হতে যারা ঈমান আনয়ন হতে মুখ চির? 
নিবে আল্লাহ তা'আলা তাদেরকে কঠোর আজাব তথা জাহান্নামের আজাব দিবেন। 1 
২. কারো কারো মতে, এখানে (-৫4 . ১:১4, হয়েছে। এমতাবস্থায় মূল ইবারত নিঙ্োক্ত তিন ধরনের হতে পারে- 
পু তপ । 
ক. 1০45 ৯৮৫৪ ৮৮৪ ৮ 414০44 অর্থাৎ আপনি তাদেরকে নসিহত করুন । তবে তাকে নয় ঈমানের প্রতি: 
কোনো আগ্রহই নেই। 
খ. ০1৮৩০ $17৮7-7516 এ অর্থাৎ আপনি তাদের উপর জোর প্রয়োগকারী নন, তবে যে হঠধর্মী করবে তার 
উপর জোর প্রয়োগ করা যাবে। 


গ. এত ২1০1৮০৩০1৮৩ ০৫ অর্থাৎ আপনি নসিহত করুন । তবে যে ঈমান হতে বিমুখ হয়ে ফা, রঃ 


কঠোর শান্তির উপযুক্ত হবে। 
///.6911./69101.00া 


৩৩৩০০ 


৯৪ $৮৫ : সূরা আল-ফাজর 


নামকরণের কারণ :আলোচ্য সূরার প্রথম শব্দটিই এর লাম রূপে গ্রহণ করা হয়েছে । এতে ৩০টি আয়াত, ১৩৯টি 
ৰাক্য এবং ৫৯৭টি অক্ষর রয়েছে। 
সুরাটি নাজিলের সময়কাল : এর বিষয়বস্তু ও আলোচিত কথা হতে বুঝা যায় যে, মক্কায় যখন ইসলাম খ্রহণকারীদের উপর 
জুলুম-অত্যাচারের স্টীমরোলার চালানো শুরু হয়ে গিয়েছিল, ঠিক সে সময়ই এ সূরাটি নাজিল হয় । এ কারণে সূরাটিতে মন্ধার 
লোকদেরকে “আদ, ছামূদ ও ফেরআউনের পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে সতর্ক করা হয়েছে । 
সূরার শানে নুযূল : হযরত ইবনে আব্বাস, ইবনে যোবায়ের ও আয়েশা সিদ্দীকা (রা.) প্রমুখ সাহাবী ও তাফলীরকারদের মতে 
এ সূরা মন্ধা শরীফে অবতীর্ণ হয়েছিল। আরবের অধিবাসীরা একসময় বলেছিল যে, আল্লাহ তা'আলা যদি মানুষের ভালো বা মন্দ 
কাজের জন্য সন্তুষ্ট বা অসন্তুষ্ট হতেন, তবে ইহলোকেই তো তার জন্য পুরস্কার অথবা শাস্তি প্রদান করতেন। তিনি যখন 
ইহলোকে কিছু করছেন না, তখন পরলোকেও কিছু করবেন না। পুনরুজ্জীবন, হাশর-নশর, শাস্তি ও পুরস্কার এক ভিত্তিহীন উক্তি 
ছাড়া আর কিছুই নয়। অবিশ্বাসীদের এ সকল উক্তির জবাবেই আল্লাহ তা'আলা আলোচ্য সূরা নাজিল করেন। 
সূরার আলোচ্য বিষয় : আলোচ্য সূরায় পরকালের শাস্তি ও পুরস্কারের আলোচনা করা হয়েছে৷ কেননা, মন্ধাবাসীরা এটা বিশ্বাস 
করত না। এ উদ্দেশ্যে সূরাটিতে ক্রমাগত ও পর পর যুক্তি উপস্থাপন করা হয়েছে। এখানে সে পুরস্কার অনুযায়ী যুক্তিসমূহ 
বিবেচনার দাবি রাখে। 
সূরাটির শুরুতেই ফজর, দশ রাত, জোড়-বেজোড় এবং বিদায়ী রাতের শপথ করা হয়েছে এবং শ্রোতাদের নিকট প্রশ্ন করা 
হয়েছে যে, তোমরা যে কথাকে মান্য করছ না, এর সত্যতার সাক্ষী এবং প্রমাণ হিসাবে এ জিনিসগুলো কি যথেষ্ট নয়? 
এর পর মানুষের ইতিহাস হতে যুক্তি পেশ করা হয়েছে। ইতিহাস খ্যাত “আদ, ছামূদ ও ফেরআউনের মর্মান্তিক পরিণতি পেশ 
করে বলা হয়েছে যে, এরা যখন সীমালঙ্ঘন করল এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করল, তখনই আল্লাহর আজাবের চাবুক তাদের 
উপর বর্ষিত হলো । এটা হতে বোধগম্য হয় যে, এক মহাবিজ্ঞানী ও সুবিজ্ঞ কুশলী শাসক এর উপর রাজত্ব করছেন। বুদ্ধি-বিবেক 
ও নৈতিক অনুভূতি দিয়ে যাকে তিনি এ জগতে ক্ষমতা চালানোর এখতিয়ার দিয়েছেন! তার নিকট জিজ্ঞাসাবাদ করা, তার নিকট 
হতে যাবতীয় কাজের হিসাব গ্রহণ করা এবং এর ভিত্তিত তাকে শস্তি বা ভালো প্রতিফল দান করা তারই এক অপরিবর্তনীয় নীতি । 
এরপর মানব সমাজের নৈতিক অবস্থার পর্যালোচনা করা হয়েছে । আরবে তো তখন নৈতিক অবস্থার ছিল চরম দুর্দিন ৷ এ অবস্থার 
দু'টি দিকের সমালোচনা করা হয়েছে৷ একটি হলো লোকদের বস্তুবাদী দৃষ্টিভঙ্গী । এর দরুনই তারা নৈতিকভাবে ভালো-মন্দ 
বিবেচনা না করে নিহুক বৈষয়িক প্রতিপত্তিকেই মর্যাদা ও লাঞ্ছনার মানদণ্ড বানিয়ে রেখেছিল । ধন-সম্পদ দান করে অথবা এটা 
ছিনিয়ে নিয়ে আল্লাহ যে শুধু মানুষকে পরীক্ষা করতে চান তা তারা সম্পূর্ণ ভুলেই বসেছিল । 
দ্বিতীয়টি হচ্ছে- পিতার মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে সমাজে এতিম সন্তান চরমভাবে অসহায় হয়ে পড়ে। গরিবের পৃষ্ঠপোষক 
কোথাও কেউ নেই । সুযোগ পেলেই তাদেরকে অধিকার হতে বঞ্চিত করা হয়, অর্থ লোভ এক অতৃপ্ত পিপাসার মতো মানুষকে 
পেয়ে বসেছে। যত সম্পদই করায়ত্ত হোক না কেন, মানুষের ধনক্ষুধা কোনো ক্রমেই চরিতার্থ হয় না। এটাই হলো মানব 
সামাজের সাধারণ নৈতিক অবস্থা । এটা ছারা মানুষের মনে এ জিজ্ঞাসার জন্য দেওয়া হয়েছে যে, এরপরও তাদেরকে শুভ প্রতিফল 
ও শাস্তির সম্মুখীন না করে ছেড়ে দেওয়া হবে কেন? এটা কি কোনো বিবেক সমর্থন করতে পারে? সৃতরাং এর নিরিখেই সূরার 
শেষ পর্যায় ঘোষণা করা হয়েছে যে, হিসাব-নিকাশ অবশ্যই হবে । হবে সেদিন, যেদিন আল্লাহ তা'আলার আদালত কায়েম হবে। 
এ হিসাব-নিকাশ অমান্যকারীরা সেদিন সে কথাটি হাড়ে হাড়ে বুঝতে পারবে, যা আজ শত বুঝানোর পরও বুঝতে পারছে না। 
সেদিন তারা শত অনুতপ্তও হবে, কিন্তু তাতে কোনো ফলোদয় হবে না। 
পক্ষান্তরে দুনিয়ার জীবনে যারা আসমানি কিতাব ও নবী-রাসূলগণের উপস্থাপিত চরম সত্যকে মনে-প্রাণে গ্রহণ করেছে, আলাহ 
তা'আলা সেদিন তাদের প্রতি রাজি হবেন । আর তারাও আল্লাহর দান পেয়ে সন্তুষ্ট হয়ে যাবে। সেদিন তাদেরকে আল্লাহর নৈকট্য 
লাভকারীদের জামাতে শামিল হওয়ার এবং জান্নাতে দাখিল হওয়ার উদাত্ত আহ্বান জানানো হবে। 
স্রাটির ফজিলত : নবী করীম এ্রহ্ঃ ইরশাদ করেছেন- 5 
পিজি 225 ৩ ৩৮ 55 0৮8৫ ৮0 এ১ 5555570154001 এ 2850 চিত তি ০ 

০259) 

অর্থাৎ জিলহজ মাসের প্রথম দশ রাতে যে ব্যক্তি সূরা ফজর তেলাওয়াত করবে তাকে ক্ষমা করে দেওয়া হবে! আর সর্বদা যে, 
এটা তেলাওয়াত করবে কিয়ামতের দিন এটা তার জন্য নূর হবে। 


//৬/.6211./59101.00া 








৪৫৪ তাফসীরে জালালাইন : আব্ুবি-বাংলা, সপ্তম ধও [৩০তম লারা] 


তত ৩৯৫৫৫ হু 
সা ০৯১৯ ১৩5 জয় বিশিষ্ট 








১প। 95401440125 
পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুক্ু করছি 


2৮০ ৯24 & ্ 
টুর ৩240. পদক দিনের উষবা। 


৮৯08235585, ₹ ২. আর দশ রজনীর অর্থাৎ জিলহজ মাসের প্রধম দশ বাত 











11. 5৮0 2015 /1%.1* ৩. আর শপথ জোড়ের জোড়া ও বিজোড়ের ১০ শকটির 
ভি লি টি 35 বর্ণে যবর ও যের উভয় কেরাতে পঠিত হয়েছে 


- 25558 ৬৮ অর্থাৎ বিজোড় সংখ্যা! 


12055 ৯ 2 5. ৪. আর শপ রনী খন ভা গত হতে থাকে অথ 
আসতে ও যেতে থাকে। 


25 £3৮-04১০১৭ ৫. নিশ্চয় এর মধ্যে এই শপথের মধ্যে বোধসম্পনন ব্য 


রত পা ০1৮৫৭ জনা শপথ রয়েছে ৯ শব্দের অর্থ ০2 ক 
চিলি 1১৫০ 50 রি চে 
চা তি বোধশক্তি, আর শপথের জবাব উহ্য অর্থাৎ নিশ্চয় 











.£৫2944 . কামাদেরকে শাস্তি দেওয়া হবে, হে য্তাবাসী কাছের” 
৮৯ -এর বিশ্লেষণ : ৮৪৯ অর্থ- জ্ঞান, বুদ্ধি । শব্দটি একবচন, বহুবচনে £:. [হুজুর র] ও 4০৮ -আর ১৯ 5১ অথ 


ধান বত এর অপর অর্থ- বিরত থাকা। তাহলে +:। এর অর্থ দাঁড়াম- গরতিরোধকারী। যেহেতু্কৃত জী 
নিজের পাশবিক ্রৃত্িকে প্রতিরোধ করে নিজেকে আল্লাহর প্রদর্শিত পথে পরিচালিত করতে পারেন -(খাযেন) 


বর্তমান এবং পূর্বের সূরার মধ্যে যোগসূত্র : পূর্ববর্তী সূরা আল-গাশিয়াহতে পুণ্যবান ও পাপীদের প্রতিদান ও প্রতিফলের ক 
বিবৃত হয়েছে । বর্তমান সূরাতে এমন সব কাজের কথা উল্লেখ করা হয়েছে, যেগুলোর প্রতিফল শুধু শাস্তি । আর বর্তমান সূরতে 
অবিশ্থাসী-কাফের সময়ের ধসের কথাও আলোচিত হয়েছে। -[কামালাইন| 

সুরা আল-গাশিয়াহতে £2১ 232১ 0 এবং 2250 95 দক দন 
করেছেন। বর্তমান সূরাতেও এ দুটি দলের আলোচনা রয়েছে। সূরার প্রথমে কাফেরদের আলোচনা- তারপর /32) 45 ৫ 
2৮৮3 থেকে সনদের ভালোচনা ওর হয়েছে হল মা'আনী] 

১০4০১৯৯8705 20৯: আল্লাহ তা'আলা এখানে চারটি বস্তুর শপথ করেছেন । আর এর দ্বারা বুঝাতে চেয়েছেন 
সুহার্্দ যা বলেছেন তা সম্পূর্ণ সত্য ও অকাট্য । শেষে প্রশ্ন করা হয়েছে, কোনো বুদ্ধিমান ব্যক্তির জন্য এ জিনিসে 
কোনো কসম আছে কি? অর্থাৎ তার কথার সত্যতা প্রমাণের জন্য এ সব প্রমাণ পেশ করার পর বুদ্ধিমান লোকদের জন্য অপর 
কোনো কসদের (সাক্ষীর) প্রয়োজন থাকতে পারে কি? 


///.99111./59101.00]া 





রা 


তাফসীরে জালালাইন : ২ আরবি- বাংলা, সপ্তম খও 1 ৩০তম পাবা), 8৫৫. 


এটা হর্ীকার ও অমান্য করে 

গত প্রচার ও ভাবলীগ চা 
ঘাচ্ছিলেন। এ পর্যায়ে ফজর, দশ রাত্র, জোড়-বোজোড়া ও বিদায়ী রাত্রির শপথ করা হয়েছে । বলা হয়েছে যে, চিল 
নেওয়ার জন্য এ চারটি বন্তুর শপথ কি যথেষ্ট নয়? 

*1/ছারা উদ্দেশ্য : একথা সন্দেহাতীতভাবে সত্য যে, আল্লাহ এর শপথ করেছেন: এুণা বা কি বঝালে 

এ বাপারে বিডি তাসরকারের বিতর মত পাও ৮ সভা শি 

১. হযরত ইবনে আব্বাস (রা.) হতে বর্ণিত, »$৫ স্বাভাবিক পরিচিত প্রভাতকে বলা হয়, যা সুবহে সাদেক এবং কাষেব-এর 
পরিচায়ক। এর দ্বারা আল্লাহ তা'আলা শপর্ধ করেছেন। এতে রাতের সমাপ্তি এবং আলো প্রকাশের উিকা বিদামান রিনি 
অন্বেষণে মানব গোষ্ঠী এবং সকল প্রকার জত্-জানোয়ার ও পাখি চারিদিকে বের হয়ে পড়ে । এ বুহর্তর গুরুত্ব চিন্তাশীল 
গবেষকদের জন্য অতাধিক। 

২. অথবা, 5840 বলে রূপকভাবে 5431 £--+ বুঝানো হয়েছে। /২::05১15 দ্বারা শপথ করার কারণ হলো- উক্ত নামাজ 
দিনের ভূমিকায় এবং এ সময় রাঁত এবং দিনের ফেরেশতা একর্সাথ হয় ! যেমন, আল্লাহ তাআলা বলেন- 7401৫ 2548 
1১ ৫৫ অর্থাৎ রাত এবং দিনের ফেরেশতা ফজরের নামাজে কেরাত শুনতে উপস্থিত হয়। 

৩. অথবা, একটি নির্দিষ্ট দিনের ফজর উদ্দেশ্য । যৈমন- কারো মতে ৮1০৮৫ ০৪4 অর্থাৎ ১০ই যিলহজের ফজর । আর এটা 
এ কারণে যে, হজ এবং হজের আহকামগুলো হযরত ইবরাহীম (আ.)-এর বৈশিষ্ট্যাবলির একাংশ! 

* কারো মতে, ৫৯ এ) 553 অর্থাৎ ঘিল হজের ফজর। 

* কারো মতে, ১৫1 2 অর্থাৎ মহররম মাসের ফজর । এর দ্বারা শপথ করার কারণ হলো- এ মাসটি প্রতোক বছরের প্রথম মাস। 

৪. অথবা, 58ছারা & সমস্ত ঝরনা উদ্দেশ্য যেগুলো থেকে পানি প্রবাহিত হয়: যে পানির অপর নাম জীবন 

_কাবীর, ফাতহুল কাদীর, রূহুল মা'আনী] 

2559৩ ঘারা উদ্দেশ্য : 58599 দ্ধারা কি উদ্দেশ্য নেওয়া হয়েছে, এ বিষয়ে মুফাসসিরগণ বিভিন্ন মতামত পেশ করেছেন। 

্ হযরত আকুল্লাহ ইবনে আবাস (রো.) বলেছেন, এর দ্বারা জিলহজের প্রথম দশ রাত উদ্দেশ্য ; এ মতই পোষণ করতেন। 
হযরত কাতাদা, মুজাহেদ যাহ্যাক, সুদ্দী ও কালবী (র.) এ দশ রাতের ফজিলত সম্পর্কে রাসূল এর হাদীস রয়েছে। 

২. ইমাম যাহ্‌হাক (র.) বলেছেন, এ দশ রাত হলো, রমজানের প্রথম দশ রাত। 

৩. আবু জুরিয়ান (র.) বলেছেন, এর দ্বারা রমজানের শেষ দশ রাত উদ্দেশ্য । কেননা রমজানের শেষ দশ রাতে লাইলাতুল 
কদর রয়েছে। 

8. আইশাম ইবনে রোবাব বলেছেন এর দ্বারা মহররমের প্রথম দশ রাত উদ্দেশ্য ৷ কেননা তার দশ দিন হলো আশুরা । 

নুরুল কোরআনা 
জোড়-বেজোড়ের তাৎপর্য : জোড়-এর দ্বারা জিলহজের দশ তারিখ এবং বেজোড় দ্বারা নবম তারিখ বুঝানো হয়েছে। এ মন্তব্য 
হাদীসে বর্ণিত হয়েছে। অপর এক হাদীসে আছে যে, জোড় দ্বারা ফজরের নামাজ এবং বেজোড় দ্বারা মাগরিবের নামাজ বুঝানো 
হয়েছে। উদ্ধৃত আয়াতসমূহে যে চারটি বিষয়ে শপথ করা হয়েছে তন্মধ্যে জোড়-বোজোড় ব্যতীত অন্যান্য বিষয়গুলো সময় 
বিশেষের উপর ব্যবহৃত হয়েছে । সুতরাং জোড়-বেজোড় শব্দ দু'টিও সময়বাচক হলে বেশি উপযোগী হয় ৷ অতএব এর অর্থ 
নামাজ না হয়ে জিলহজের নবম ও দশম তারিখ হওয়াই যুক্তিযুক্ত। বিভিন্ন তাফসীরকার এ জোড়-বোজোড়-এর ব্যাখ্যায় ৩৬টি 
মত উল্লেখ করেছেন। যেমন-১. জোড় বলতে সৃষ্ট বস্তু যো জোড়া জোড়া); বেজোড় বলতে আল্লাহর একত্, ২. জোড় বলতে 
ইহকালে দিবা ও রাত্রের সমষ্টি দিন, আর বেজোড় বলতে হাশরের বিচারের দিন, ৩. জোড় বলতে আট বেহেশত, আর বেজোড় 
বলতে সাত দোজখ, ৪. জোড় বলতে সৃষ্ট ্তর গুণাবলি, যেমন- ভালো-মন্দ, সবল-দুর্বল, ধনী-দরিদ্র, জীবন-ৃত্যু, বিদ্বা-মূরখ 
ইত্যাদি। প্রত্যেকটি গুণই বিপরীত গুণের সাথে জোড়া গাথা । আর বেজোড় বলতে আল্লাহ তা*আলার একক গুণাবলির কথা 
বুঝানো হয়েছে। ৫. হযরত আতা (র.) বলেন, ১2 দারা ঈদুল আযহার রাত এবং 4: দ্বারা আরাফার দিনকে উদ্দেশ্য করা 
হয়েছে। ৬. ইবনে যোবায়ের, (রা.) -এর মতে ১:৮5 ৮ -৮-55 ১: আয়াতের সধ্যে যে, দু'দিনের উল্লেখ রয়েছে 
হলো সে দু'দিন, এরপর 4৫ 92? বলে যে, এর্ক দিনকে উদ্দেশ্য করা হয়েছে, তা হলো ৯: 1 “নূরুল কোরআন, খার্ষেন 

5:5165200 বারা উদ্দেশ্য: : অধিকাং মুফাস্সিরীনের মতে ৮:-:1.)400 ছারা কোনো নির্দিষ্ট রাত উদ্দেশ্য নয; বরং 

সাধারণ রাত উদ্দেশ্য । কেননা অন্য আয়াতে আছে 417 0,/-101/- ০5518 5:40 যেহেতু আল্লাহর নিয়ামত রাত ও 

দিনের পরিক্রমার মাধ্যমে আসে । আর রাত ও দিনের মার্যাদাসৃষ্টজীবের নিকট অত্যন্ত বেশি ! এ কারণেই এটা দ্বারা শপথ করা 

সহীহ হয়েছে। 

হযরত মুকাতিল (র.) বলেন, উক্ত, ১-: দ্বারা মুষদালিফার রাত উদ্দেশ্য । কেননা এ রাতের প্রথম ভাগে আরাফাহ হতে 

মুধদালিফা আসা হয়, এ কারণে -:2 1] বলা হয়েছে। -কাবীর] 


////.9811.5101.00 

















৪০৬ তাফসিরে জালালাইন : : আরুবি-কাংলা, সন্তম হও [৩০তম পারা) 


পিঠ পু পু পতিত 


4৩৫৫৫ ৫০০০৭ শা, স্‌ ৬. ভিত রানি লাগহেহা। তোমার 
প্রতিপালক কি আচরণ করেছেন "আদ সম্পৃদাস্যের 








8৩০: রা 
/5224520 35১01. & ৭. ইরাম গোত্রের প্রতি এটা প্রথম 'আদ সম্প্রদায়: সুতরাং 
€ 12) প্রিপক্গ ও তত 44 শব্দটি ১:55 অথবা 1 শব্দটি ২১2 


নি দা ০ নত 


ও ৬-:5৩-এর কারণে ০2:৮৮: যারা ছিল 

্তস্তকৃতির অর্থাৎ দীর্ঘকায়, তাদের মধ্য ঈর্ঘতম 

ব্যক্তির দৈর্ঘ্য ছিল চারশত গজ । 

41 .& ৮. যার সমতুলা কোনো দেশে সৃষ্টি হয়নি। তাদের 
শক্তি-সামর্থয বিচারে । 

টি 


৮০০/৮৫385 ঘ ৯. আর সামূদ সম্প্রদায়ের প্রতি, যারা কর্তন করেছে 
৮ কেটেছে প্রস্তররাজি ৮৯: 282 -এর 


























2৮০5523৬ ১বী ১ $১-57০-১০. আর কীলকের অধিকারী ফিরআউনের প্রতি যে 
35285500155 প্রতিপক্ষকে শাস্তি দানের সময় উভয় হাত ও উ্তয 
০০৪ রি পায়ে চারটি পেরেক বিদ্ধ করে নিত। 
্ 3১1০৮ টি তির তু ,১$ ১১. যারা জুলুম-অত্যাচার চালু করে রেখেছিল ধ্বংসাত্ক 
রঃ কার্ষকলাপে লিপ্ত হয়েছিল দেশসমূহে । 
(1 05201£ “211551100.. $+ ১২. তারা তথায় অশান্তি বৃদ্ধি করেছিল হত্যা ইত্যাদি ! 
21 ৪৯৯৫৪ ১৩. অতঃপর তোমার প্রতিপালক তাদের উপর বিশে 











৫০6০৬৮48524. ১1 ধরনের শাস্তির কশাঘাত হানলেন, 
৩০৭ ৮, 3৮০৮১০৮৬558] ,55 ১৪, পরমার প্রতিপালক অবশ্যই সততরৃষট রাসেল বা 











্ প ১০৭৩৫ আমলের প্রতি সতর্ক দৃষ্টি রাখেন, ফলে কোনো কিছুই 
১ ১০ - তার দৃষ্টি এড়াতে পারে না। আর তিনি তাদেরকে 
- ৩৮৮৮০ এজন্য প্রতিদান-প্রতিফল দিবেন। 





20 ৮১ 31৮3 ৩20 আয়াতের মহত্রে ই'রাব : আল্লাহর বাণী 1/:% (:54এর মহল্পলে ই'রাবের ব্যাপারে কয়েক" 
সম্থারনা রয়েছে: 


//৬/.6211./59101.00া 





আরবি-বাংলা, সপ্তম খণ্ড [৩০তম পারা] ৪৫এ 





ক. 1৮৮ ০95 


৪ 5০ পট ০০ 
খ. অথবা, এটা ৮৮৯৩৮ হয়েছে। এমতাবস্থায় এটা ৫ হবে। 
তত ০০ পাক পু 


গ. অথবা, এটা ০ ১ হয়েছে।, এমতাবস্থায় এটা ৮০৮... 25555457578 ১৪ হতে সি হয়েছে। 
কাজেই ১/-/৮ মাজরূর হওয়াতে £:% ,//:০ হয়েছে। 


পূর্ববর্তী আয়াতের সাথে যোগসূত্র : পূর্ববর্তী আয়াতসমূহে আল্লাহ তা'আলা কতিপয় বস্তুর শপথ করে বলেছেন যে, যন্ধার 
কাফিরদের জন্য আজাব অবধারিত | এখানে এমন কতিপয় জাতির উল্লেখ করা হয়েছে। যাদের মক্কার কাফিরদের ন্যায় কুফর ও 
শিরকের অপরাধে লিপ্ত হওয়ার দরুণ ইতিপূর্বে শাস্তি প্রদান করা হয়েছে। 
এর অর্থ : ৮6এর শাব্দিক অর্থ হলো-তুমি কি দেখনি? কিনতু আয়াতে দেখার অর্থ হবে না, বরং এর অর্থ হবে 
০ অর্থাৎ তুমি কি জান না? কেননা, পরবর্তী আলোচনা যে সম্প্রদায়সমূহের ব্যাপারে হচ্ছে তাদেরকে রাসূলুল্লাহ রঃ: দেখেননি; 
বরং ধারাবাহিক বর্ণনার মাধ্যমে তিনি জানতে পেরেছেন। -কাবীর] 
45৫ না বলে 71 বলার কারণ : মূলত এখানে 6 -এর স্থলে 2 (ববিলা হয়েছে। কেননা "আদ, ছামূদ এবং 
ফিরআউনের সংবাদ রাসূলুল্লাহ প্রঃ -এর নিকট 21৮74 ৮: তথা ধারাবাহিক খবরের মাধ্যমে এসেছে । এ ছাড়া আদ এবং 
ঘমূদ সম্প্রদায় আরব ভূমিতেই ছিল আর ফিরাউনের রাষ্ট্র আরব ভূমির সাথে সংশ্ষ্ট ছিল। /1৮£]| ০০ বা ধারাবাহিক খবর 
3:57 তথা অত্যাবশ্যকীয় ্ঞনের ফায়দা দেয় আর ৫$১/০৮ া অত্যাবশ্যকীয় জ্ঞানশক্ি এবং নদেযুক্ত হিসাবে 
£48/বা দেখার সমকক্ষ । এ কারণেই (4০44 লা বলে 7514 বলা হয়েছে। -কাবীর] 
আদ জাতির ঘটনা : 'আদ সম্প্রদায়, "আদ এবং এরাম উভয় নামেই পরিচিত ছিল। কারণ এ সম্প্রদায়ের এক উর্ধ্বতন পুরুষের 
নাম ছিল “আদ । আর 'আদের পিতামহ ছিল এরাম। কুরআনে এদের কিছুটা পরিচয় পাওয়া যায়। প্রত্বতাত্তিক নিদর্শন ও 
এঁতিহাসিকদের মতে এ জাতি হযরত ঈসা (আ.)-এর দুই হাজার বৎসর পূর্বে আহকাফ নামক স্থানে বসবাস করত । 'আদ জাতি 
প্রাটীন আরবের একটি গোত্র অথবা হযরত নূহ (আ.)-এর পুত্র শাম-এর বংশধর । প্রাচীন আদ সম্প্রদায়কে 'আদে এরামও বলা 
হতো । কারণ শামের পুত্র এরামের নামানুসারে তারা এ নামে পরিচিত হয়েছিল৷ তশকালীন পৃথিবীতে তাদের মতো উন্নত ও 
শক্তিশালী আর কোনো জাতি ছিল না। এরা অবয়বের দিক দিয়ে অত্যন্ত বৃহদাকার এবং দৈর্ধ্যে প্রায় ত্রিশ গজের মতো লম্বা ছিল! 
কথিত আছে যে, তাদের একজন একবারেই একটি উটের মাংস ভক্ষণ করত । এরা ধন-সম্পদে সমৃদ্ধ ছিল। উঁুস্তত্রের উপর 
ছাদ বিশিষ্ট ইমারত তারাই পৃথিবীতে প্রথম নির্মাণ করেছিল । কারো মতে, কুরআনে 'যাতুল ইমাদ' বলে এ জন্যই তাদেরকে 
উল্লেখ করা হয়েছে। 
প্রথত্র্ট 'আদ জাতিকে হেদায়েতের জন্য আল্লাহ তা'আলা হযরত হুদ (আ.)-কে তাদের কাছে নবী হিসেবে প্রেরণ করলেন। 
হযরত হুদ (আ.) তাদেরকে শিরক পরিত্যাগ করে আল্লাহর উপর ঈমান আনার জন্য আহ্বান করলেন। ইহ এবং পরকালে 
আল্লাহর আজাবের ভয় প্রদর্শন করলেন; কিন্তু দুর্বৃ্ত 'আদ জাতি নবীকে মিথ্যা প্রতিপন্ন করল এবং নিজেদের শক্তি ও সম্পদের 
গর্বে হযরত হুদ (আ.)-কে আজাব এনে দেখাতে বলল। শাস্তিস্বরূপ আল্লাহ তাদের উপর তিন বছর বৃষ্টি বন্ধ রাখলেন। ফলে 
দেশময় দুর্ভিক্ষ দেখা দিল। 
তৎকালীন আরবের মধ্যে একটা প্রথা ছিল যে, কোনো বিপদ-আপদ দেখা দিলে জাতি ধর্ম নির্বিশেষে মক্কায় আল্লাহর ঘরের নিকট 
হাজির হয়ে বিপদ মুক্তির জন্য প্রার্থনা করত অথবা কোনো সম্প্রদায়ের পক্ষ হতে এক দল লোক পাঠাত, তারা প্রতিনিধি হিসেবে 
কা'বা ঘরের কাছে সমবেত হয়ে সকলের জন্য প্রার্থনা করত । ফলে সকলেই বিপদমুক্ত হতো। 
আদ জাতির লোকগণও অনাবৃষ্টিজনিত বিপদ মুক্তির জন্য তাদের প্রাচীন রেওয়াজ মতো ফায়ীল ইবনে আনয-এর নেতৃত্বে সত্তর 
জন লোকের একটি কাফেলা মক্কার উদ্দেশ্যে প্রার্থনার জন্য পাঠাল । তারা কাবা ঘরের নিকটে উপস্থিত হয়ে কা-বা ঘরের সেবক 
////.9811.5101.00 





৪৫ ্ 

৪৫৮ অফপিরে জাললইন : আরবি-কাল, সন্তম ষ্ও [৩৩৩ পাক] 

মুয়াবিয়া ইবনে বকরের বাড়িতে অতিথি হলো ং পরদিন কাবার কাছে করে কাকৃতি-দিনতি প্রার্থনা 
তঙ্নই আকাশে তিন খণ্ড মেঘ দেখা দিল: সাদা, কালো ও লাল তিন রঙ্গের তিন খণ্ড। হি রা 


থামল । এটা ছিল গজ্কের মেঘ । সর্ব প্রথম মে 
নারী এক মহিলা আগুনের লেলিহান শিখা, দেখে চিৎকার দিয়ে বলল-. হে লোকেরা! তোমরা হদের প্রতি ঈমান আলে, নব 
তোমাদের ধ্বংস অনিবার্ধ। আগুন সংকেতের পর-পরই তাদের উপরে প্রবল ঘূর্ণিঝড় শুরু হলো । অনবরত সাত রাত অপ দলে 


ভীষণ ঘূর্ণিঝড়ে আদ জাতির বেঈমান লোকেরা এবং তাদের লোকালয় ধংসন্তূপে পরিণত হলো: কিনতু আল্লাহর অসীম দঃ 
হযরত ছদ (আ.) তার মু'মিন সঙ্গীগশসহ সৃস্থ ও অক্ষত থাকলেন, তাদের কোনো ক্ষতি হলো না । এভাবেই আল্লাহ তা-ল 
জালিম ও পাপাচারী জাতিকে ধ্বংস করে থাকেন৷ 

ছাযূদ জাতির ঘটনা : ছামুদ জাতি ছিল আরবের প্রাচীন জাতিসমূহের মধ্যে অন্যতম । -আদ জাতির পরই ছিল তাদের স্থান 
এরা ছিল হযরত নৃহ (আ.) -এর অধস্তন পুরুষ ছামূদের বংশধর । ছামূদ-এর নামেই উক্ত জাতির নামকরণ করা হয়েছে. উত্তর 
পশ্চিম আরবের আল-হাজার নামক স্থানে ছিল তাদের বসতি । তথায় এখনও তাদের ধ্বংস স্তুপের নিদর্শনাবলি বিদ্যমান রয় 
পাহাড় খোদাই করে তারা তাদের গৃহনির্মাণ করেছে! উক্ত নিদর্শনাবলি হতে অনুমান করা যায় যে, এক কালে এটা লক্ষ-জ্ু 
লোকের কোলাহলে মুখরিত ছিল। 

তারাও এক আল্লাহর ইবাদত ভূলে শিরক, মূর্তি পূজায় লিপ্ত হয়ে পড়েছিল। তাদেরকে হেদায়েত করার জন্য আল্লাহ তাল 
তাদেরই তাই হযরত সালেহ (আ.)-কে নবী করে পাঠালেন। সালেহ (আ.) তাদেরকে তাওহীদের দাওয়াত দিলেন মূর্তি-পুত 
পরিত্যাগ করার পরামর্শ দিলেন। বহুদিন দাওয়াত দেওয়ার পর অধিকাংশ দরিদ্র লোকই তার প্রতি ঈমান এনেছিল কিনব 
নেতৃস্থানীয় ও কায়েমী স্বার্থবাদীরা কোনোমতেই ঈমান আনল না । তীরা হযরত সালেহ (জা.) -এর নিকট মু'জিযা তলব কর 
তারা হযরত সালেহ (আ.)-কে একটি পাথর দেখিয়ে বলল, এটা হতে একটি উদ্ী বের করতে পারলে তারা তার প্রতি ঈমন 
আনবে । হযরত সালেহ (আ.) আল্লাহ তা'আলার নিকট প্রার্থনা জানানোর পর উক্ত প্রস্তর খণ্ড হতে আল্লাহর হুকুমে একটি ই 
বের হয়ে আসল। হযরত সালেহ (আ.) তাদেরকে সতর্ক করে দিলেন যে, কোনো অবস্থাতেই যেন তারা উত্ত উদ্রীর সং 
ূর্্যবহার না করে। কেননা এর সাথে খারাপ আচরণ করলে তারা ধ্বংস হয়ে যাবে। এ মু'জিযা দেখে এক দিনেই চার হত 
লোক ঈমান আনল । কিন্তু পরবর্তীতে কায়েমী স্ার্থবাদী নেতাদের প্ররোচনায় তারা মুরতাদ হয়ে গেল। 

কাফেররা উত্ত উটনীকে হত্যা করার জনা ঘড়যনত্র করল। এক ব্যক্তিকে এ কাজ সমাধা করার জন্য তারা নিযুক্ত করল। মোট 
অত্যন্ত শোচনীয় ও নির্মমভাবে উত্্রীটিকে হত্যা করল। আল্লাহ তা'আলা তাদেকে ধ্বংস করার সিদ্ধান্ত নিলেন। আল্লাহর আনে 
হযরত সালেহ (আ.) তার অনুসারীদেরকে তিন দিনের মধ্যে শহর ছেড়ে চলে যাওয়ার জনয নির্দেশ দিলেন মুমিনগণ তং 
এসে বসতি স্থাপন করলেন। ওদিকে ছামুদ জাতিকে আল্লাহ তা'আলা ধ্বংস করে দিলেন। তাদের চেহারা বিকৃত হয় গিয়েছি 
এক শুক্রবারে তাদের সকলের চেহারা হলুদ বর্ণ, দ্বিতীয় শুক্রবারে লাল বর্ণ এবং তৃতীয় শুক্রবারে কালো বর্ণ হয়ে গেল। অভ, 
আল্লাহর নির্দেশে হযরত জিবরাঈল (আ.) এক বিকট ধ্বনি দিলেন-যাতে তারা সাকলেই হও ফেটে মৃতার লেনে 
পড়ল । আজো তাদের বিরান আবাসে ধ্রংসন্তূপের নিদর্শন বিদ্যমান ! ০ 
:255 এ ঘটনা: গাচীকালে মিশরের রাষ্ট্র বা রাজাকে বলা হতো ফেরআউন। ফেরআউন ২৩ ই 
হে দেবতার সন্তান । হযরত মূসা (আ.) -এর সময়কার মিশরের ফেরআউনের লাম সা করত মির 
রাইয়ান। রাইয়ান হিসাবেই সে পরিচিত ছিল সে নিজেকে 'রাবুল আ.লা' বা পরমেস্র তন করত। 
প্রচ ক্ষমতার অধিকারী ॥ বিশেষত সে ও তার সঙ্গী-সাধীরা বন্‌ ইসরাঈলের উপর সীমাহীন 


ত হয়ে তার বা 
অহা আত নি পু উন সুযোগে দেখতে পেল ঘে বনু ইসরাঈল হতে একটি আর শিখা উি বা রি 
দিংহাসনের দিকে এরি আসল এবং একে তম করে দিল তিনি ্যোতিহীদেরকে ভোকে এর জিজ্ঞাসা করলে ৫ 
বলল: অচিরেই বনু ইরাষ্টলে এন এক সম্ভান জন্গ্রহণ করবে যার হাতে আপনার 


///.99111./58101.00]া 


অবসান ঘটবে । এটা শুনে ফেরাউন বনু ইসরাঈলীদের গর্ভধারণ নিষিদ্ধ করে দেয় এবং 
হযরত মুসা (আ.) জনুহণ করার পরপরই তার মাতা তাকে একটি বাঝে ভরে নীল নত ক রে বেদ 
আসিয়ার দৃষ্টিগোচর হয়। তিনি একে উঠিয়ে নিয়ে হযরত মুসা (আ.) -এর লাল-পালনের দায়িতু নেন । ফেরাউনের ঘরেই 
হযরত মূসা (আ.) লালিত-পালিত হয়ে বয়স প্রাপ্ত হন। 
একবার এক জালিম কুদীকে হত্যার কারণে ফেরআউন ও তার পরিষদ হযরত মৃসা (আ.)-এর মৃত্যুদণ্ড ঘোষণা করে । হযরত 
মূসা আ.) মিশর হতে পালিয়ে মাদায়েন চলে যান। তথায় হযরত শোয়ায়েব (আ.)-এর সঙ্গে পরিচিত হন। তিনি হযরত 
শোয়ায়েব (আ.)-এর এক কন্যাকে বিবাহ করেন। দীর্ঘ আট বছর পর তিনি সস্ত্রীক মিশরের উদ্দেশ্যে যাত্রা করেন। পথিমধ্যে 
তিনি তুর পাহাড়ে আল্লাহর পক্ষ হতে নবুয়ত প্রাপ্ত হন। আল্লাহ তা'আলা তীকে দু'টি বিশেষ মুজিযা, লাঠি ও , ৮56 ভর 
হাত] দান করেন এবং ফেরাউনকে হেদায়েত করার জন্য নির্দেশ দেন। তিনি ফিরআউনকে তাওহীদের দাওয়াত দেন এবং নবুয়ত 
প্রমাণের জন্য মু'জিজা প্রদর্শন করেন। ফেরাউন ও তার দলের লোকেরা মু'জিযাকে জাদু বলে প্রত্যাখ্যান করে । নিদিষ্ট দিনে 
ফেরাউনের ভাড়াটে জাদুকরদের সঙ্গে হযরত মৃস! আ.)-এর মোকাবিলা হয়! জাদুকররা পরাস্ত হয়ে ঈমান আনয়ন করে। কিন্তু 
ফেরআউন ও তার দলের লোকেরা ঈমান আনয়নে অস্বীকার করে। আল্লাহ তা'আলা তাদের উপর পর পর অনেকগুলো আজাব 
নাজিল করেন। যেমন- ক. দুর্ভিক্ষ, খ. পঙ্গপাল, গ. উকুন, ঘ. ব্যাঙ, উ. রক্ত ইত্যাদির মাধ্যমে তাদের আজাব দেওয়া হয়। 
আজাব আসার পর তারা হযরত মূসা (আ.)-এর নিকট দোয়ার জন্য ধরনা দেয় এবং ঈমান আনার অঙ্গীকার করে । কিন্তু আজাব 
চলে যাওয়ার পর তারা হযরত মৃসা (আ.)-এর দাওয়াতকে প্রত্যাখ্যান করে। 
পরিশেষে আল্লাহ তা'আলা তাদেরকে চরম শাস্তি দেওয়ার মনস্থ করলেন । হযরত মূসা (আ.)-কে নির্দেশ দিলেন যে, গভীর রাতে 
তিনি যেন তার অনুসারীগণসহ মিশর ত্যাগ করে ফিলিস্তিন অভিমুখে রওয়ানা হয়ে যান আল্লাহর নির্দেশ অনুযায়ী মূসা (আ.) যখন 
তার অনুগামীগণসহ মিশর ত্যাগ করে সিরিয়া অভিমুখে যাত্রা করলেন তখন ফেরআউন তার সেনাবাহিনী নিয়ে তাদেরকে পিছন 
হতে ধাওয়া করল । নীল নদের তীরে এসে হযরত মূসা (আ.) আল্লাহর নির্দেশে স্বীয় হাতের লাঠি নদীতে ফেলে দিলেন। পানির 
মধ্যে বারোটি রাস্তা হয়ে গেল৷ বনূ ইসরাঈলের বারোটি গোত্র উক্ত বারোটি রাস্তা দিয়ে পর হয়ে গেল। ফেরাউন ও তার সৈন্যরা 
যখন অলৌকিক পথে হযরত মৃসা (আ.) ও তার অনুসারীদের অনুসরণ করে মাঝ নদীতে গিয়ে উপস্থিত হলো তখন চারিদিক 
হতে অথৈ পানি এসে তাদেরকে ঘিরে ফেলল। অবশ্য সে মূহুর্তে ফেরাউন ঈমান এনেছিল, তবে তার ঈমান গ্রহণযোগা হয়নি। 
“এরাম' কি? : কোনো কোনো তাফসীরকারের মতে এরাম বলতে 'আদ সম্প্রদায়ের এ অংশকে বুঝায় যাদের পূর্ব পুরুষ এরাম 
নামক এক বিশিষ্ট ব্যক্তি ছিল। 'আদ সম্প্রদায় এরামের বংশধর বলে তাদেরকে কাওমে এরামও বলা হতো । এরাম হযরত নৃহ 
(আ.)-এর পৌত্র এবং সামের পুত্র ছিল। এরামের পুত্রের নাম ছিল আবের, আর আবেরের পুত্র ছিল ছামৃদ । ছামূদের নামানুসার 
এ সম্প্রদায়কে কাওমে ছামূদ বলা হতো । এরামের অপর পুত্র আওস -এর সন্তান ছিল 'আদ । 'আদের বংশধরদেরকে বলা হতো 
কওমে 'আদ। কাওমে 'আদ ও কাওমে ছামূদ উভয় গোত্রই আছে এরাম-এর অন্ত্তক্ত। 'আদ সম্প্রদায়ের আবার দু'টি অংশ 
রয়েছে- প্রাচীন আদ ও নবীন 'আদ। কুরআনে 'আদ-এর নাম উচ্চারণের পর 'এরাম'-এর উল্লেখ দ্বারা এ কথাই বুঝানো 
হয়েছে যে, প্রাচীন 'আদ সম্প্রদায়ই এস্লে আলোচনার লক্ষ্যস্থল। কারণ এরাম ও প্রাচীন 'আদ সম্প্রদায়ের মধ্যকার ব্যবধান নবীন 
'আদ সম্প্রদায়ের তুলনায় সামান্য হওয়াতেই প্রাচীন 'আদকেই 'আদে এরাম নামে অভিহিত করা হতো । _রূহুল মা'আনী, বয়ান, 
খাযেন, হোসাইনী] 
3554151এর অর্থ : এরাম জাতির পরিচিতি দিতে গিয়ে আল্লাহ তা*আলা ১.৯) ০০1 তথা খুঁটি বিশিষ্ট বলেছেন, এর কারণ 
নিন্নরূপ- 
১. হযরত মুজাহিদ রে.) বলেছেন, তাদের দৈহিক কাঠামে খুঁটির ন্যায় দীর্ঘ এবং মজবুত ছিল, তাই ১৮৮২1 51 বলা হয়েছে। 
২. কোনো কোনো তাফসীরকার বলেছেন, তারা আকাশ চুদ্ধি ইমারতের অধিকারী ছিল। অত্যন্ত সুদৃঢ় এবং মজবুত খুঁটির উপর 
তাস্থাপন করা হতো। -[নুরুল কোরআন] 
১৩ এর অর্থ কি? এর দ্বারা কাদেরকে বুঝানো হয়েছে? : 4৫ অর্থ- ওয়ালা, অধিকারী ইত্যাদি। আর 35 শব্দটি 
£52এর বহুবচন অর্থাৎ খুঁটি বা লোহার পেরেক, লৌহ শলাকা। কুরআন মাজীদের বিভিন্ন স্থানে ফেরআউনের পরিচয় স্বরূপ 'যুল 
আওতাদ' শব্দটির উল্লেখ করা হয়েছে। এর সহজ অর্থ দীড়ায় লৌহ শলাকাধারী 1 এখানে ফেরআউনকে কেন লৌহ শলাকাধারী 
বলা হয়েছে-মুফাসসিরগণ এর বিভিন্ন কারণ উল্লেখ করেছেন। 


///.9211./58101.00]া 














গ- অথবা ফেরাউন যাদেরকে শাস্তি দিতে ইচ্ছা করত 
শলাকাধারী” বলা হয়েছে। 


তাদেরকে লৌহ শলাকায় বিদ্ধ রে শাস্তি দিড। এ কারণে তাকে -লৌহ 
ঘ. অথবা, মিশরের পিরামিডকে লৌহ পেরেকের সাথে তুলনা করেও এটা 
& বলা হতে পারে-যা হাজার 
ফেরাউন শাসকদের সৌর্যবীর্ষের স্বাক্ষর বহন করে। জার বছর ধরে মিশরীয় 


একশত বছর তার ঈমানদার হওয়ার ঘটনা গোপন করে রেখেছিলেন । হ্যেকীলের পত্রী ফেরাউনের কন্যার মাথার চুল আাচড়িয়ে 
দিতেন একদা ছুল আচড়ানোর সময় তীর হাত হতে চিকুণি মাটিতে পড়ে যায়। আর নিজ অভ্যাস বশত বলে ফেলেন কার 
ধংস হোক' | এতদশ্রবণে ফেরআউনের তনয়া তাঁকে জিজ্ঞাসা করল- তুমি কি আমার বাবাকে প্রভু বলে মান না? জবাবে 
হেষকীল স্ত্রী বলল, না। আমার প্রত, তোমার বাবার প্রভু এবং আসমান ও জমিনের প্রভু সে তো এক আল্লাহ। ভার কোনো 
শরিক-সমকক্ষ নেই। ফেরাউনের কন্যা এ ঘটনা সবিস্তারে ফেরাউনের কাছে বলল। ফেরআউন লোক পাঠিয়ে ঘটনার সভা 
পরীক্ষা করল। অতঃপর হ্যেকীলের স্ত্রীকে গ্রেফতার করে এনে একমাত্র ফেরাউনকে প্রতু হিসাবে স্বীকার করতে আদেশ করল 
এবং আল্লাহকে অস্বীকার করতে বলল 

এ আদেশে সে অসম্মতি জানালে ফেরাউন তার হস্তপদে চারটি লোহার প্রেরেক বিদ্ধ করে আটক করে রাখল এবং সাপ ও বিদ্ধ 
দংশনের জন্য অগণিত সাপ-বিচ্ছু তার উপরে ছেড়ে দিল আর বলল, যদি আল্লাহকে অস্বীকার না কর, তবে এভাবে দু'মাস 
যাবৎ শাস্তি দিতে থাকবো । হেযকীল পত্রী বলল, তুমি আমাকে সন্তর মাস শাস্তি দিলেও আমি আল্লাহকে অস্বীকার করতে পারবো 
না। এতে ফেরাউন আরও চটে গিয়ে হেষকীলের দুই কন্যাকে ধরে আনল। মায়ের চোখের সম্মুখে বড় মেয়েটির হৃদপিণ্ড কেটে 
ফেলল এবং বলল, যদি আল্লাহকে অস্বীকার না কর তাহলে ছোট শিশুটিকেও হত্যা করবো! এতেও সে নিজ ঈমানে অবিচল 
থাকল । যখন ছোট শিশুকে হত্যা করার মানসে তার বুকের উপর পা রাখল এবং জবাই করার মনস্থ করল তখন স্ত্েহশীলা মা 
অস্থির হয়ে পড়লেন । এমন সময় অলৌকিকভাবে শিশু কথা বলে উঠল। শিশুটি বলল, জননী! জান্নাত আপনার জন্য অপেক্ষা 
করছে, ধৈর্যধারণ করুন, আল্লাহর দয়া ও মেহেরবানী শীঘ্রই পাবেন । পৃথিবীতে যে চারজন দুধের শিশু (দোলনায়) কথা বলেছিল 
এ শিশুটি তাদের অন্যতম ! তবু পাপিষ্ঠ ফেরআউন শিশুটিকে হত্যা করল | হ্যকীল পত্রীও জান্নাতবাসিনী হলেন। অতঃপর 
ফেরআউন হেযকীলের সন্ধানে লোক পাঠাল । হেযকীল কোথায় আছে কেউ বলতে পারল না । অবশেষে এক বাক্তি কোনো এক 
পাহাড়ে তাকে দেখছে বলে জানালে ফেরআউন দুই ব্যক্তিকে তথায় পাঠাল। অনুচরদ্বয় হেযকীলকে তন্য়ভাবে নামাজে রত 
দেখল । আর দেখল, তার পিছনে হিংপ্র-জীবকূল তিন সারিতে নামাজে রত রয়েছে। নামাজ্জ শেষে হেযকীল প্রার্থনা করলেন, হে 
আল্লাহ! তুমি তো জানো, একশত বছর যাবৎ তোমার উপর ঈমান এনেছি, আর তা গোপন রেবেছি। আজ বোধ হয় আর গোপন 
থাকবে না । এ দুই ব্যক্তির মধ্যে যে আমর বিধয়ে গোপন রাখবে তাকে ভুমি দয়া কর, আর যে প্রকাশ করবে তাকে শাস্তি দাও। 
অনুচরদের একজন এ সকল ঘটনা দর্শনে অভিভূত হলো ও ইসলাম গ্রহণ করল এবং সে হেষকীলের বিষয়টি গোপন করতে 
চাইল। অপর ব্যক্তি ফেরআউনের দরবারে গিয়ে সকল ঘটনা ফীস করল । ফেরআউন প্রথমোক্ত বাক্তিকে ঘটনার সাক্ষ্য হিসাব 
জিজ্ঞাসাবাদ করল । প্রথম ব্যক্তি অস্বীকার করল। তুস্ক ফেরাউন ঘটনা ব্নাকারী বাতিক মিথ্যাবাদী মনে করে শূলে চল 
হত্যা করল, আর প্রথমোক্ত ব্যক্তিকে বখশিশ প্রদান করল । শূলে চড়ানোকে কেন্দ্র করেও ফেরআউনকে 'যুল ২ওতাদ 
হতে পারে। রর 
হযরত ইবনে আববাস (রা.) আরও বর্ণনা করেন যে, ফেরাউন বনী ইসরাঈলের আমালিকা গোত্র এক মহিলার পা 
করে। ভার লাম ছিল আসিয়া বিনতে সুঘাহিম ৷ আসিয়া গোপনে মুসলমান হয়েছিলেন ফেরাউন হেযকীলের তর 
আচরণ করেছে তা প্তাক্ষ করে আসিয়া মর্জাহত হলেন । নিজে ঈমানদার বিধায় হেকীল পড়ীর জনয তর রা দির ৫০ 


////.9811.5101.00 


..জফপীরে জালালাইন : আরবি-বাংলা, . সন্তম যও [৩০তম পারা] ৪৬১ 


সস নে 5 
মাকে রিনা ও বাবা তাকে বুঝাল যে, পাগলামি ভালো নয় । তুমি তো ভগ 
সম্প্রদায়ের শ্রেষ্ঠ মেয়ে, আর তোমার স্বামী আমালিকাদের প্রভু। হযরত আসিয়া বললেন_ আমি এ অপচিন্তা হতে আল্হর কাছে 
ক্ষমা চাই। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আমার, ফেরাউনের এবং আসমান ও জিনের প্র একমাত্র আল্লাহ তা"আল্ ভার কোনো 
শরিক নেই । অতঃপর ফেরাউন হযরত আসিয়ার উপরে নির্মম অত্যাচার করল! তার হাতে ও পায়ে লোহার শলাকা এিদ্ধ করে 
ফেলে রাখাল,। হযরত আসিয়া আল্লাহর দরবারে ফেরাউনের হাত হতে মুক্তি পরার্থনা করল-.5)| 14:29:25 52543 
19455৫০০৩৫৩ বসরা ভাহরমা 

অতঃপর ফেরআউনের চরম অত্যাচারের মধ্যে হ্যরত আসিয়া জানুতবাসিনী হলেন। হযরত আসিয়া (রা.)-কে পেরেক বিদ্ধ 
করার কারণেও ফেরাউনকে 'যিল আওতাদ' বলা হতে পারে। -ৃখাযেন] 


চ ক ৬৮ পর্ণ চর বে 
4225 -এর অর্থ : €-222 শব্দটি 2 হতে ০০:৮-এর ওজনে ইসমে আলার সীগাহ, অর্থ ঘাটি বা _-, অক্ষরটি 


£44৮-এর জন্য হয়েছে। তখন অর্থ হবে- ঘাটিতে প্রতীক্ষা করা। 
এখানে অত্যাচারী ও বিপর্যয় সৃষ্টিকারী লোকদের গতিবিধি ও কার্যকলাপের উপর তীক্ষু দৃষ্টি রাখাকে বুঝাবার জন্য ঘাটিতে 
প্রতীক্ষমান হয়ে বসার কথা বলা হয়েছে । এটা শব্দ কয়টির ইঙ্গিতমূলক ব্যবহার । ঘাটি বলে এমন গোপন স্থানকে বুঝানো 
হয়েছে যেখানে কোনো লোক কারো অপেক্ষায় আত্মগোপন করে বসে থাকে- এ উদ্দেশ্যে যে, সে লোকটি যখনই সেখানে 
আসবে তখনই অতর্কিত তার উপর হামলা করবে । এ অবস্থায় যার উপর হামলা করার ইচ্ছা থাকে সে কিছুই জানতে পারে না। 
সে টেরই পায় না যে, তার উপর আকম্বিক আক্রমণ করা হতে পারে৷ সে পরিণতি সম্পর্কে নিশ্চিত ও অসতর্ক হয়ে সে স্থান 
অতিক্রম করতে যায় এবং সহজেই শিকার হয়ে বসে । দুনিয়াতে যারা অশান্তি ও বিপর্যয় সৃষ্টি করে আল্লাহ্‌র মোকাবিলায় তাদের 
এরূপ অবস্থাই হয়ে থাকে । আল্লাহ যে আছেন এবং তাদের কার্যকলাপ ও গতিবিধির উপর তিনি দৃষ্টি রাখছেন, সে কথা তাদের 
মোটেই মনে থাকে না। তারা নিভীঁক চিত্তে অন্যায়-অত্যাচার করতে থাকে । আর এমতাবস্থায় অতি আকম্দিকভাবে আল্লাহ 
তা'আলার আজাবের চাবুক তাদের উপর বর্ষিতে শুরু করে। 

শ1.. .. 5840/এর মধ্যস্থিত শপথের জাওয়াব কি? : আল্লাহর বাণী ৮৪-)1/ এর জাওয়াব কি এ ব্যাপারে মুফাস্সিরগণের 

মধ্যে হিম পাওয়া যায়। 

ক. আল্লামা জালাল উদ্দীন মহল্লী (র.) বলেছেন, এর +:1%2 উহ্য রয়েছে। আর তা হলো "2564 02722" হে 
মন্কাবাসী কাফেররা! নিশ্চয়ই তোমাদেরকে আজাব দেওয়া হবে। খ. আল্লামা যমখশরী (র.)-এর মতে উহ্য '-: ৮1৯ টি 
হলো -5:5%-441 $:$৮:% অর্থাৎ অবশ্যই আমি কাফেরদেরকে আজাব দিব। গ. কারো কারো মতে, উহ্য ₹-:$ ০ 
হলো" 4055 4৫4 অর্থাৎ অবশ্যই আপনার প্রভু খাটতে গ্রতীক্ষমান আছেন। 

445363400-বর মধ্য (5এর (কি? : আল্লাহর বাণী ১1 ০ ৮4 3414 মধ্যস্থিত 

(445এর যমীরের (8: কি? এ ব্যাপারে কয়েকটি মতামত পাওয়া যায়। 

ক. নীরব এ শে, এমভবহ সুলবাকা হবে 975 4:5,344:অ্ৎ আদ জাতির 
ন্যায় শক্তিশালী জাতি |সমকালীন] পৃথিবীতে আর সৃষ্টি করা হয়নি। 

খ. অথবা, (৬ যমীরটি 22:১2-এর দিকে ফিরেছে। যূলত বাক্যটি হবে_ ১5৮0 2১5 এক 9452595 4৮ ৯০2 
অর্থাৎ সাদর শহরের যায নয কোনো শহর পৃথিবীতে তৈরি হন 

গ- অথবা, উক্ত ৬ যমীরের ০৯ ১2 হলো (5557 মূলত বাক্যটি হবে-১১০ ০১১21 ০5 45 382 অর্থাৎ বিশ্বে 
উক্ত ইমারতসমূহের নায় কোনো ইত তৈরি হয়নি । 


////.9811.59101.00 





০৫1 ট55170 
/€ কতা 


ন্্পি) ৯. 









৫ তে পরতুপু 
টি ০০৪৪ লহ] 15 


ক পরাস্ত 


১০০৬০৮১০৯৮৯ চিঠি 








1 রঃ পিল ক) পক ৬৫৩৩ 
০৮৪৮2801521 12 রন 


22205 ৩ 419052530 


পাহঠেরপাতত ঘাতক ৫ 2 ঠর হণ 


86551 541511724506 





£৫০/ পাঠ বই দল কি ০5 
১০2 2] ৯৩৪ ৮ ৪৮1 ১৮৮৮ 
০৬ দু ০12৫4 


১125] 05485 





০৮ গ্€ ধর্ঠী এ টা 7 


শি গে * ০ 
৩৮1 5৮790 ০৪৫০৫০0১545 
১ পা রি ্ রদ রত 


পরা পা 


৪ পপ 5২ 


৪ ০০ পণ ও পপ শা]2 
(০515 455 পি তে ভতশঠ ০ 


৫৫ 1. ৫১ 


3122৫ 


চে 

5.) ০4৫7 4৫2 ত পর পতঠ ১০ 
) 5 চক শে 

এ ৮5৩১5৮12198 ৪১ ১5৮৮ 





5249০ 


,৯/১ ১৮, 


1৮2৯111৮195 ০1৭ ১৯, 


করেন যাচাই করেন তার প্রতিপালক সম্মানিত করে 
তার প্রতিপালক সম্মানিত করে 
ধন-সম্পদ ইত্যাদির দ্বারা ও অনুগ্রহ করে, তখন সে 





আর যখন তাকে পরীক্ষা করেন তৎ্প্রতি পরিমিত 
করে সংকীর্ণ করে তার্‌ উপর জীবিকা। তখন সে 


বলে, আমার প্রতিপালক আমাকে অপমান করেছেন। 





না, কখনো নয় এটা শাসানো উদ্দেশ্য, অর্থাৎ সম্মানিত 
করা ধনাঢ্যতা দ্বারা কিংবা অপদস্থ করা দারিদ্র্য দ্বারা 
নয়; বরং এগুলো আনুগত্য ও অবাধ্যতা দ্বারাই সাব্যস্ত 
হয় । আর মক্কাবাসী কাফেরগণ এ বিষয়ে সচেতন 
নয়। বস্তুত তোমরা এতিমকে সম্মান করো না তাদের 





ধনাঢ্যতা সর্তেও তাদের প্রতি কৃপা প্রদর্শন করে না। 
অথবা মিরাস হতে তার হক প্রদান করে না। 
আর তারা পরস্পরে উৎসাহ্তি করে না নিজেকেও না 
এবং অন্যকেও না অভাবধ্রস্তদেরকে খাদ্য দানের 
ব্যাপারে ০: শব্দ 04. অর্থে ব্যবহৃত । 





আর তোমরা ভক্ষণ কর উত্তরাধিকারীদের প্রাপ্য। 





মিরাস সম্পদ সম্পূর্ণূপে নিজ অংশের সাথে সকল 
মহিলা ও শিশুর হক সংমিশ্রিত করে আত্মসাৎ কৰ। 
অথবা নিজেরা সম্পদশালী হওয়া সত্বেও এদের 


সম্পদের প্রতি লোভ কর। 


, আর তোমরা ধন-সম্পদকে অত্যধিক ভালোবাস তাই 





তা ব্যয় কর না। অপর এক কেরাতে /চতুষটয ৮ 


যোগে পঠিত হয়েছে। 


///.96111./52101.00 


..... তাফসীরে, জাললাইন ... আরবি-বাংলা, সন্তুম হও. ৩০তম পারা) 


০৮) 


নে কপট ৬০ পা রি পপ পপ 

12 -এর মূল : 1০ শব্দটি মূলে ঞ/1 ছিল । /-কে . দ্বারা পরিবর্তন করা হয়েছে । যেমন- /:5.কে 254 করা 
টি এ র্প৩ রর 

হয়েছে। এ,/- ৫১. ৫ অর্থ- উত্তরাধিকার হওয়া, পৈত্রিক সম্পত্তির মালিক হওয়া । 

£ র্‌ রুল টিনেনি টি 

৮" -এর অর্থ : ৮৬৪ শব্দটি বাবে 42 অথবা এ৮:০-এর মাসদার । অর্থ- অধিক বেশি, এটা সম্পদ ছাড়াও অন্যান্য বস্তুর 


৮৫০৩৫ রি 


সথে বাবহৃত হয় । এ শব্দ হতে 21 ব্যবহৃত হয়। অর্থ- যে স্থানে পানি একপাথ হয়। /,: বলা হয় অধিক পানি সম্থলিত 


কৃপকে। 
[শ্রাসঙ্গিক আতলালা ] 


শানে নুযূল : হযরত মুকাতিল (রা.) বর্ণনা করেন, কুদামাহ ইবনে মাযউন নামক এক এতিম বালকের লালনপালনের ভার 
উমাইয়া ইবনে খালফের উপর অর্পিত হয়েছিল। উমাইয়া উক্ত এতিমকে ন্যায্য অধিকার হতে বঞ্চিত করেছিল । অতঃপর ৫ 
0 আয়াতসমূহ নাজিল হয়। 

অথবা, কোনো কোনো তাফসীরকারের নিকট ৮4] দ্বারা সাধারণ কাফের বুঝিয়েছেন। কোনো কোনো মুফাসসির ৫0৫ 
&045431 এটা উমাইয়া ইবনে খালফ-এর উদ্দেশ্যে বলেছেন। 


€ তপতার্পি 1৩5 


৮2543 24155 0518) (০5531 0508 1০5 2৪ : ইতংপূর্বে পাপিষ্ঠ কাফেরদের কিছু কর্মকাণ্ডের উল্লেখ 

করা হয়েছিল। এখানে তাদের কতিপয় বক্তব্য তুলে ধরা হয়েছে। সুতরাং মানুষের সাধারণ চারিত্রিক অবস্থার সমালোচনা করতে 
গিয়ে বলা হয়েছে যে, মানুষের বিশেষত কাফেরদের জীবন দর্শন হলো সম্পূর্ণ দুনিয়ামুখি । তারা দুনিয়ার বর্তমান শান্তি ও কষ্টকেই 
সম্মান এবং অপমানের মাপকাঠি নির্ধারণ করে থাকে । তাদের জানা নেই যে, উভয় অবস্থায়ই আল্লাহ তা'আলা তাকে পরীক্ষা করে 
থাকেন। ধন-সম্পদ দান করে তার কৃতজ্ঞতার এবং বিপদ ও দারিদ্রে ফেলে তার ধৈর্যের পরীক্ষা করা হয়। দুনিয়ার ক্ষণস্থায়ী 
আরাম ও সুখ-সম্পদ আল্লাহর নিকট সম্মানিত ও গ্রহণযোগ্য হওয়ার দলিল নয় ! আবার এখানে অভাব-অনটন ও বিপদে থাকাও 
আল্লাহর নিকট অগ্রহণযোগ্য হওয়ার লক্ষণ নয়; বরং আল্লাহর আনুগত্য ও নাফরমানিই তার নিকট গ্রহণযোগ্য হওয়া বা না হওয়ার 
মানদণ্ড। আল্লাহর আনুগত্যের মধ্যে থাকলে বুঝতে হবে আল্লাহ তা'আলা তার উপর রাজি আছেন। পক্ষান্তরে, যদি সে আল্লাহর 
নাফরমানিতে লিপ্ত থাকে তাহলে বুঝতে হবে যে, আল্লাহ তা'আলা তার উপর অসস্তুষ্ট হয়েছেন । আর ধন-সম্পদ পাওয়া না পাওয়া 
আল্লাহ তা'আলার সন্তুষ্টি বা অসস্তুষ্টির লক্ষণ নয়। এর দ্বারা আল্লাহ্‌ তা'আলা বান্দাকে পরীক্ষা করেন মাত্র। সুতরাং যারা আল্লাহর 
খাটি বান্দা_সমুমিন তারা ধন-সম্পদ পেয়ে আল্লাহ তা'আলার শুকরিয়া আদায় করে । আর যারা আল্লাহর নাফরমানি ও পাপকার্ষে 
লিপ্ত রয়েছে বুঝতে হবে যে, আল্লাহ তা'আলা তার উপর অসন্তুষ্ট হয়েছেন। 


২2৯৯৫ : 


$33ঘারা উদ্দেশ্য কি? : $-:330-এর উদ্দেশ্য সম্পর্কে দু'টি মত রয়েছে! 

১. ৮১3 বলে নির্দিষ্ট দু'জন ব্যাক্তি উদ্দেশ্য, যেমন-হযরত ইবনে আব্বাস (রা.) -এর মতে, একজন হলো উতবা ইবনে 
রাবীয়া অন্যজন আবূ হুযাইফা ইবনে মুগীরা। 

২. আয়াতে বর্ণিত বিশেষণে বিশেষিত প্রত্যেক ব্যক্তিকেই $::31 বলে শামিল করা হয়েছে। অর্থাৎ সে হলো পরকালকে 
অবস্থিসকারী, প্রতিদান দিবস অস্বীকারকারী কাফের । 

রিজিকের প্রশত্ততা ও সীমাবদ্ধতাকে পরীক্ষা বলার কারণ : মূলত অতিরিক্ত রিজিক প্রাপ্ত হওয়া এবং এতে সংকীর্ণ হওয়া 

উভয়টি-ই বান্দার জন্য পরীক্ষা । যখন তাকে বেশি রিজিক দেওয়া হয়, তখন আল্লাহ চাচ্ছেন যে, সে কি এর শুকরিয়া আদায় 

করে, না কি নাফরমানি করে? আর যখন সংকীর্ণ রিজিক দেওয়া হয়, তখন তার অবস্থার পরীক্ষা এভাবে হয় যে, সে কি ধৈর্য ধারণ 

করে, না কি কিংকর্তব্যবিমূঢ় হয়ে অধৈর্য হয়ে যায়। এমনি ধরনের অন্য আয়াতে আছে-%29 ৮:21 2:0৩ 14৮05% 

আল্লাহ বান্দাকে মর্যাদা দিয়েছেন, কিন্তু পরে তিরস্কারও করেছেন, উভয়টির মধ্যে সামঞ্জস্য কিভাবে হবে? : আল্লাহ 

তা'আলা প্রথমে £2:4 বলেছেন, এ কথা স্বতঃসিদ্ধ যে, তিনি বান্দাকে মর্যাদাবান করেছেন। পরে যখন বান্দা বলল 4৫৫/ 

১: অর্থাৎ আমার রব আমাকে সম্মানিত করেছে, তখন আল্লাহ এ কথার উপর তাকে তিরঙ্কার করেছেন৷ এতে বিপরীতমুখি 

বক্তব্য বা আচরণের আভাস পাওয়া যায় । এ বৈপরীত্যের জবাব নিশ্নব্ূপে দেওয়া যায়_ 

মূলত 34 শব্দ দ্বারাই বিপরীত বক্তব্য বুঝা যায়। আমরা এ 4ু-কে 5951 ::/-এর সাথে খাস করেও তো দিতে পারি, তাহলে 

এ বৈপরীত্য কখনো থাকতে পারে না। হ্যা, যদি ১5451 এবং 2:44 ৫ উভয়টির সাথে মিলানো হয়, তাহলে তার জবাব 

নিকূপ হবে- মিরর ্ 








///.92111./58101.00]া 


বাংল, 
বাংল সপ্তম বও [৩০তম স্বর! 


7 


মাল পাওয়ার পূর্বেও নি সুস্থ শরীর, সুস্থ মস্তি, সাবলীল 
| ্ শকরিয় করা দরকার ছিল। অতএব, যখন শুধু মাল পাওয়ার সময় 2 
উল পক 


িরাভার ছিল না; বরং দুনিয়াতে অধিক ধন: 





৩. দুনিয়ার নিয়ামতের প্রতি তীব্র মোহ এবং পরকালের নিয়ামত 


য়ামত হতে বিমুখতা একথা প্রমাণ করে পুনরু্থ 
করে। অতএব, তিরক্কার পাওয়া তো দোষ নয়; বরং পাণুনা_ই পেয়েছে। +কাহীর] ননী বসির 


এতিমকে সঙ্থান না দেওয়ার অর্থ : এতিমকে সম্মান না দেওয়ার অর্থ িশূপ- 
১ তাকে দান লা করা, তার প্রতি নুহ না করা এবং অনাকে তার ব্যাপারে উৎসাহিত না করা। যেমন, আনা 

৩০৮০০ ৬ ৮০৩ হি এ 
২. পৈত্রিক সম্পত্তি থেকে তাদেরকে বঞ্চিত করা এবং তাদের সম্পদ ভক্ষণ করা। যেমন, বলা হয়েছে- 
৩. তার সম্পদ নিজের সম্পদের সাথে মিলিয়ে আত্মসাৎ করা । -কাবীর] 


০48: 4 


৩৩৫৩ তি 


ক ক: 
৮-এক অর্থ : (০ শব্দটির অর্থ হলো- অধিক একত্র করা। বাবে :22এর মাসদার । উক্ত শব্দটির তাফনী 
উল্লেখ রুরা হয়েছে- ০৪ 


১. ওয়াহেদী এবং কতিপয় মুফাসসির বলেন--4 3 অ্থ- ০:১৫ শততভাবে অর্থাৎ বেশি খাওয়া সূলত এটা বিশ্রী 
তাফসীর নয়, তাফসীর হলো 1 শ্টি মাসদার (1 শব্দের ০ হিসাবে ব্যবহৃত হয়েছে। অতএব, ইসমে ফা 
উদ্দেশ্য অর্থাৎ (৫44 ষুধর্ত, মনে হয় যেন তার ক্ষুধার্ত হলে সকল কিছু ভক্ষণ করে ফেলবে 

২. ইমাম যুজাজ (র.) বলেন, তারা এতিমদের মাল মাত্রাধিক্যভাবে আত্মসাৎ করে বা খায় 

৩. মৃতব্যক্তির পরিত্যক্ত সম্পত্তির কিছু হয় হালাল, কিছু হয় সন্েহযক্ত, আর কিছু হয় হারাম, অতঃপর তারা 44141: 
কিছুকে মিলিয়ে একসাথ করে নেয় এবং খায়! -(কাবীর] 

194 05405 ৮০5 455: অ্ আয়াতে আল্লাহ তা'আলা ইরশাদ করেছেন যে, তারা অন্যের মিরাসী সস 
সম্পূর্ণরূপে আত্মসাৎ করে থাকে । তদানীন্তন আরব সমাজে নারী ও শিশুদেরকে মিরাস হতে বঞ্ধিত করার এক সাধারণ 
প্রচলিত ছিল ৷ এ ব্যাপারে তাদের এক আশ্চর্য ধরনের দৃষ্টিভঙ্গি ছিল। ভাদের ধারণা ছিল মিরাস পাওয়ার অধিকার তো শু$ দে 
পুরুষদেরই রয়েছে যারা লড়াই করার ও পরিবারবর্গের সংরক্ষণ কাজের যোগ্য হবে ৷ তা ছাড়া মৃতের উত্তরাধিকারীদের মধ্যে 
বাক্তি অধিক শক্তিশালী ও অধিক প্রভাবশালী সে নির্ছিধায়, নিঃসংকোচে সমস্ত সম্পত্তি দখল করে নিত ৷ আর যারা নিজেদের হত 
লাভের ক্ষমতা রাখত না তাদের ভাগের সব সম্পদ হরণ করে নিত। প্রকৃত হক, অধিকার ও কর্তব্যের কোনো মূল্য বা গরুব্‌ই 
ছিল না তাদের দৃষ্টিতে । নিজের কর্তব্য মনে করে হকদারকে তার হক দেওয়া তা অর্জন করার কোনো শক্তি তার আছে কি নে. 
সে দিকে কোনো দৃষ্টি না দিয়ে এক্‌প করা তাদের মতে চরম বোকামি ছাড়া আর কিছুই ছিল না। 

420০5১27415 2158 : ধন-সম্পদের মায়ায় তারা অত্যধিক কাতর: জায়েজ-নাজায়েজ ও হালাল-হারামের কোনে: 

তাদের নেই। যেভাবে ও যে কোনো পন্থায়ই তারা সম্পত্তি করায়ন্তর করতে পারে, নির্বিচারে তারা তাই করে বসে। তা করছে 

তাদের মনে কোনোনপ দ্বিধা-সংকোচ জাগে না। যতবেশি ধন-সম্পদই তাদের করায়ত্ত হোক না কেন তাদের অধিক পা 
লোভ-লালসার আগুন নির্বাপিত হয় না। 

আলোচা আয়াতে সম্পদের অত্যধিক মহব্বতের নিন্দা করা হয়েছে। এটা হতে প্রতীয়মান হয় যে, মাপের স্থাডাবিক মক 

নিন্দনীয় নয় মালের মহবরতের কারণ যদি দীন-ঈমান বিনষ্ট না হয়; বরং মাল যদি দীনের কল্যাণের জনা হয় ৩10. 

নিন্দনীয় তো নয়ই, বরঞ প্রশংসনীয় । এ প্রসঙ্গেই বলা হয়েছে- ০৯১০০০৮০০০*৭৯০৩ পপ চি 


///.6911./69101.00া 





আরবি-বাংলা, সন্তম খও (৩০তম পারা] ৪৬৫ 





ক তত ঠবাঠাজণ এ 


৬৫, 518147১৩274. ৫ ২১, 


টির রাহি (১৫ 


পতিত | পাত ৪ 
১১5 ভিডি 


রত ভরি পতিতা পাতি পচ 


1৫০1৬ 400; ১৮০11 ৬৮) এ, 











হুর পাকা ভিত প।পর্প 


549 এ 344০৫ 1) 


পর হিসি ৮৩ তত 
-42১£ 3২০০৬ রে 


এ::০০৭ 5৫ ০৮ 


০১৮55 2 শি ৮ 
(টিটি 


3:51] ০১৮০ রি বো 











নি 5:05 0৫) ১৪৮৮ 


৪ পারতো পি (০ রা 
৬৮7105৫7525 (১০ 2112 
চা 5 পপ 2৩০৫5 
995 29 নচ০ ৩১৮ এপ শর 

42105 


না, এটা সঙ্গত নয় এটা তাহদর প্রতি শসপুনা 


উপরোলিখিত কারণে ; যখন পৃথিনীকে সুর্-লিদুর্ঘ জরা 





হবে প্রকম্পিত করা হবে, ফলে এর ইমারভরজি ধচে 
পড়বে ও নিশ্চিহ্ন হয়ে যাবে । 


৫ ২২. আর যখন তোমার প্রতিপালক আগমন করবেন অর্থাৎ 





তার আদেশ আগমন করবে আর ফেরেশতাগণও 
সারিবদ্ধভাবে এটা 0০ রূপে ব্যবহৃত । অর্থাৎ সারিবদ্ধ 
অবস্থায়, অথবা অনেক সারিতে বিভিক্ত হয়ে । 





₹ ২৩ আর সেদিন জাহান্নাম আনীত হবে সত্তর হাজার 





লাগামের সাহায্যে প্রত্যেক লাগাম সত্তর হাজার 
ফেরেশতা টেনে আনবে । তখন এটা আগুনের 
লেলিহান শিখা ছড়াতে থাকবে এবং শো শোঁ শব্দ 
করতে থাকবে। সেদিন এটা 10) হতে 4: আর এর 
জওয়াব হলো, মানুষ উপলব্ধি করবে অর্থাৎ কাফের, যা 
সে সীমালজ্ঘন ও অপরাধ করেছে। কিন্তু এ উপলব্ধি 
তার কি কাজে আসবে? এখানে ৮454 টি 
অর্থে । অর্থাৎ তার এ উপলব্ধি কোনোই কাজে আসবে না। 


.$৫ ২৪. সে বলবে এ উপলব্ধির সাথে হায়! হরফে নেদাটি 


-2৮:5-এর জন্য আমি যদি অরিম পাঠাতাম সৎকর্ম ও 
ঈমান আমার এ জীবনের জন্য আখেরাতের স্বাচ্ছন্দ্য 
জীবনের জন্য, অথবা দুনিয়াতে আমার জীবিত থাকা 
কালীন সময়। 


,+০ ২৫. সেদিন শাস্তি দিতে পারবে না 4:44 শব্দটি ৩10 বর্ণ 





যের যোগে তর ন্যায় শাস্তি দান অর্থাৎ আল্লাহ তা*আলা 
অন্য কেউই অর্থাৎ তাকে অন্য কারো প্রতি সমর্পণ করা 
হবেনা। 


5.1" ২৬. আর অনুরূপ বন্ধন করতে পারবে না (75 শব্দটি 


“বর্ণ যের যোগে ততীর ন্যায় বন্ধন অন্য কেউই অপর 
এক কেরাতে ]% ও ,($ বর্ণ দুটি যবর যোগে পঠ্ঠিত 
হয়েছে, সেক্ষেত্রে 4214 ও 2500 -এর যমীর 
কাফেরের প্রতি ফিরবে ৷ অর্থাৎ তার ন্যায় শাস্তি কেউ 
ভোগ করবে না এবং তার ন্যায় বন্ধনে আবদ্ধ কেউ 
হবে না। " 


//৬/.6211./59101.00া 


এ __ তাফস্টিরে জালালইন_: আরবি-বাংলা, সম্ভম যও [৩০তম পাক) 








72 


৪৩2 


2 নিল এ তি পর. ২৭. হে প্রশান্ত চিত্ত নিরাপদ, আর তা হলো মু'মিন চিত 






43547356002 45712 ৮৯ ./, ২৮. তুমি প্রত্যাবর্তন করো, তোমার প্রতিপালকের রতি 
মৃত্যুর সময় তাকে এক্সপ বলা হবে । অর্থাৎ তার 





















855454৮7181 2৮2 আদেশের প্রতি বা ইচ্ছার প্রতি নন করো সন্তুষ্ট 
20258254085 হয়ে ছওয়াবের কারণে ও সম্তোষভাজন হয়ে আল্লহ 
পঠিত কু জপশী। ৩৭৫6৫ )৩৬৩4 তা'আলার নিকট তোমার আমলের কল্যাণ অর্থাৎ উ 
০১১০৫০৮] ছ এভ ঞ ০০০ বিশেষণে বিশেষিত অবস্থায় । আর এ শব্দ দু'টি 

নরড21515 ব্বপে ব্যবহৃত । আর তাকে উদ্দেশ্য করে কিয়ামতে 
বলা হবে। 

৫৫০৩৭ ২৯. অন্তর্ভুক্ত হও আমার সকল বান্দাগণের মধ্যে যারা 
ডি পুণ্যবান। 

১ এলি ৮৮৫2 ০৮৯১9 7০ ৩০. এবং প্রবেশ করো, আমার জান্নাতে তাদের সাথে । 


চি পা ৫ঠ5 


0৫4৮৫649209 410 ৬1৮65 এজ: : আলোচ্য আয়াত হতে কিয়ামতের বর্ণনা পেশ করা হয়েছে । ভারা মনে 
করে বসেছে যে, দুনিয়াতে জাঁবিত থার্কা অবস্থায় তারা যা ইচ্ছা করতে থাকবে । কিন্তু সে বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার 
সময় কখলই আসবে না, এটা সম্পূর্ণক্ূপে ভিত্তিহীন! কর্মফল তথা পুরষ্কার ও শাস্তিকে অস্বীকার করে যে পথ তারা অবল্থদ 
করেছে আসলে তা মোটেই অসম্ভব ব্যাপার নয়; বরং তা একান্ত বাস্তব এবং অবশ্যই সংঘটিত হবে । আর তখন সমস্ত পৃথিব 
নিশ্চিত ধ্বংসের সম্মুখীন হবে 

7 এর অর্থ : ইমাম খলীল [নাহুবিদ] বলেন, 4 অর্থ- প্রাচীর এবং পাহাড় ভেঙ্গে পড়া! 

ইমাম মুবাররাদ বলেন, উচু নীচু সমান করা, এখান থেকেই ব্যবহার করা হয় 44% কেননা, তাতে বিছানা সমতল হয়ে থাকে 
অতএব, বুঝা যায় যে, জমিনের উপর প্রতিষ্ঠিত সকল প্রকারের প্রাচীর, পাহাড় এবং গাছ-পালা কিয়ামতের দিন ভেঙ্গে ছুরমর 
হয়ে সম হয়ে যাবে । নক্বীর] 

৫৬০ অর্থ : 44 €ত -এর শাদ্দিক অর্থ আপনার রব 'আসবে'। কিন্তু যেহেতু আল্লাহর আসা যাওয়া ও একন্থান হতে 
স্থানান্তরে চলে যাওয়ার কোনো প্রশ্নই উঠে না। তাই এ কথাটিকে অবশ্যই রূপক অর্থে গ্রহণ করতে হবে । অতএব, এর জৎ 
করা হয়েছে- 'আপনার প্রতিপালক আত্মপ্রকাশ করবেন।" এটা হতে একটি বিশেষ পরিবেশের ধারণা সৃষ্টি করাই উন্দেশা দে 
সময় আল্লাহর মহাক্ষমতা, নিরঙ্কুশ প্রভূত ও প্রবল প্রতাপের লক্ষণ পূর্ণমাত্রায় প্রকাশিত ও পরিলক্ষিত হবে। দুনিয়ার রাজ 
বাদশাহের সমস্ত সৈন্যসামন্ত ও রাজ পরিষদবর্গের আগমন হলে ততটা দাপট ও প্রতাপ অনুভূত হয় না, যতটা হয় দরবারে স্ব 
বদশাহর উপস্থিত হওয়ার কারণে, এখানে ঠিক সে পরিবেশই তুলে ধরা হয়েছে। 

44 (এর মধ্যে মুযাফ এটাও হতে পারে, যেমন- 4৫৫/44। €5 অর্থাৎ যেদিন আল্লাহর হুকুম হবে৷ “রুহুল মা'আবী] 
কোনো কোনো ভাফসীরকারের মতে_ এ রকম আয়াত বাঁ আয়াতাংশকে 'মুতাশাবিহাত' বলা হয় । সেদিন স্বয়ং আল্লাহ আসহে 
এবং ফেরেশতাগণ দলে দলে উপস্থিত হবেন । সুতরাং তার আগমনের অর্থ আমাদের জ্ঞানের বহির্ভূত বিষয়, আল্লাহই বে” 
জ্রানেন বয়ান 

এ ছাড়া ইমাম রাহী রে.) আরো কয়েক ধরনের ৮০ উহ্য রেখে অর্থ দেখিয়েছেন । যেমন- 

25446 ৫ অর্থাৎ ভোমার রবের শাস্তি অথবা -ক্রোধ আসবে ; 


5 ০০ লি নিত 
///.92111./568101.00]া 





8৬ 





অব, আয়াতের ব্যাখ্যা এভাবে করতে হবে যে, 24:40 ৯00 অথাৎ সকল সন্দেহ দুরীউিত হবে 
অথবা, & অর্থ 3৫০: মুকুবী হলো একজন বড় ফেরেশূতয তিনি আলবেন: -কাইক 
সিরিজ ৫2৫2 শক 00 হিসেবে আনসৃক হয়েছে, অর্থ হালা" সারিকদ্ছভপিব হযরত 
'আতা' বলেন, এখানে ফেরেশতাদের কাতার উদ্দেশ্য । প্রত্যেক আসমানবানীদের জ্রনা ভিন্ন ভিন্ন কতার হবে ইমহ ফাহহাক 
বলেন, প্রত্যেক আকাশবাসীগণ যখন অবতরণ করবে তখন তারা সাত কণতারে সার পৃথিবী জুড়ে অবতরণ করবে 

ফাতহুল করা 
উল্লেখ্য যে, হাশরের মাঠের বাম দিকে দোজখ থাকবে । যখন বিশ্ববাসী দেভখকে দেখবে তখন এদিক-সেদিক পলযন করতে 
থাকবে। কিন্তু তাদের চতুর্দিকে সাত কাতার ফেরেশতাদেরকে যখন দণ্ডয়মান দেখবে । তখন ব্ধ্য হয়ে যে যেখান থেকে 
9 1957777 নুরুল কোরআন] 


পক পণ ১ তপাবুক্ধা এরি তত ৫১৫ 


১৮৮ $১/এর অর্থ : 5525 205এর মর্মার্থ কোনো কোনো তাফসীরকাবের নিকট জাহান্নাম সকল 
লোকের সম্মুখে প্রকাশ করা হবে। হযরত আব্ুল্লাহ ইবনে মাসউদ (রা.) হতে বর্ণিত. রাসূলুল্লাহ এ: ইরশাদ করেছেন-_ 
কিয়ামতের দিন জাহান্নামকে নিজের স্থান হতে টেনে মানুষের সামনে আনয়ন করা হবে । একে টানার জন্য সন্তর হাভার রশি 
হবে, প্রত্যেকটি রশি সত্তর হাজার ফেরেশতা টানবে ! আর আরশের বাম দিকে রাখা হবে । এর কঠিন ও ভয়াবহ শব্দ হবে। 
অতঃপর স্বস্থানে চলে যাবে । -+বূহুল মা*আনী, কাবীর] 


15৫ 


4৮৫ ধর 4 2১৮৫এর অর্থ : এর দু'টি অর্থ হতে পারে- 

১. সেদিন মানুষ দুনিয়ার কাজকর্ম স্মরণ করবে, যা সেদিন সেখানে করে এসেছে তা স্বরণ করে সে লক্কিত ও অনুতপ্ত হবে. 
কিন্তু তা স্মরণ করে লজ্জিত বা অনুতপ্ত হওয়ায় কি লাভ? 

২. সে দিন মানুষের ইশ জ্ঞান ফিরে আসবে, শিক্ষা লাভ করবে । সে বুঝতে পারবে যে, দুনিয়াতে নবী-রাসূলগণ তাকে যা কিছু 
বলেছিলেন তাই ঠিক কথা ছিল। সত্য ও নির্ভুল ছিল এবং তাদের কথা অমান্য করে সে মহাবোকামি করেছে: কিন্তু তখন 
ইশ হলে, শিক্ষা গ্রহণ করলে এবং নিজের ভুল বুঝতে পারলেও কোনো লাভ হবে না! উক্ত আয়াতে উমাইয়া ইবনে বালফের 
অবস্থা বর্ণনা করা হয়েছে। তার কঠিন কুফরির কারণে কঠিন শান্তি হবে ৷ কিন্তু হুকুম সাধারণ কাফেরদের জন্যও প্রযোজ্য । 

খাযেন] 





৩০০৪ ৫৪ এ আয়াতের অর্থ : উক্ত আয়াতের দু'টি অর্থ হতে পারে- 

১. হায়! আমি যদি অস্থায়ী জীবন অতিবাহিত করার সময় কিছু ভালো কাজ করে এ স্থায়ী জীবনের জন্য আগাম পাঠাতাম । 

২. দোজধবাসীদের এমন অবস্থা হবে যে, মনে হয় সে জীবন্ত নয় । ভখন সে বলবে, হায়! এমন কাজ করে যদি আগাম পাঠাতাম 
যা আমাকে অগ্নি থেকে নাজাত দিত, যাতে আমি আজকে জীবন্তদের মধ্যে শামিল হতে পারতাম । -+কাবীর] 

“তার আজাবের মতো আজাব কেউ দিতে পারবে না" আল্লাহ ছাড়া কেউ কি আজাব দিবে? : আল্লাহ্‌ ছাড়া পরকালে 

অন্য কেউ আজাব দিবে না, দিবার মতো কেউ নেই, তাহলে কিভাবে বলা হলো যে, তার আজাবের মতো কেউ আজাব দিতে 

পারবে না । বুঝা যায় যে, অন্য কেউ কিছু কম আজাব দিতে পারবে । এ প্রশ্রের জবাব এভাবে দেওয়া ঘায়_ 

ক. মূলত আয়াতের অর্থ এভাবে হবে যে, 55522080540 (01০ 4 শুক্র আল্লাহ আবেরাতে কাফেরকে 
শাস্তি দিবেন সে শান্তির মতো এ দুনিয়াতে কেউঁ কাউকে শাস্তি দিয়ে দেখাতে পারবে না, কারও শক্তি হবে না! অতএব, 
আখেরাতে কেউ শাস্তি দেওয়ার প্রশ্ই উঠে না। 

খ. অথবা, অর্থ এভাবে হবে যে, 41 /1| /৫০ 2৮53004৮54৫ 3 অর্থাৎ কিয়ামতের দিন কেউ আল্লাহর দেওয়া 
আজাবের প্রতিনিধিত্ব করতে পারবে না । কেননা সেদিন তিনিই হবেন একচ্ছত্র ক্ষমতার অধিকারী। 4কাবীর] 

গ. অথবা, £440এর সর্বনাম 359 -এর দিকে প্রত্যাবর্তিত হবে। তখন অর্থ হবে মানুষকে আল্লাহর ন্যায় কেউই শাস্তি দিতে 
পাব্রবেলা। 


///.6911./69101.00া 





তার সকল অপরাধ. মার্জনা করবেন। অতঃপর রত ওসমান রো) কৃপটি বন পলির বাহ করবে, আহ 
করলেন-আপনি কি এ কৃপটি সর্বসাধারণের ভোগ-ব্যবহারের জন্য দান করবেনঃ ওসমান (রা.) বললেন- জি-হা রঃ 

আ-আলা হযরত ওসমান রো.) প্রসঙ্গে £:411 /:7৫)1 440 আয়াতসমূহ অবভীর্ঘ করেন। ক 
তফসীরকারের মতে উক্ত আয হামযা ইবনে আল মু্তলিব, অথবা হাহীৰ আদী, অথবা হযরত আব বকর লিহীক (0 


সম্পর্কে অবতীর্ণ হয়েছে । মা'আলিম ও খাযেন গ্রন্থকার উল্লেখ করেছেন যে, এ আয়াত 

সকল মু'মিন মুসলমানদের 
বর্ণিত হয়েছে। যেহেতু এ সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে। -লোবাব, খাষেন, যা'আলিম] নি 
প্রশান্ত আত্মা সম্পর্কে আশ্চর্যজনক ঘটনা : হযরত সাইদ ইবনে জোবায়ের (রা.) বলেন, হযরত ইবনে আব্বাস (রা.) তায়েফ 
মৃত্যুবরণ করেন । আমি তার জানাজায় শরিক হয়েছিলম । দেখলাম একটি পাখি উড়ে এসে তার কফিনের মধ্যে দূকে পড়ল 
এরূপ আকৃতির পাখি আমি কখনো দেখিলি। অতঃপর কফিন হতে পাখিটিকে উড়ে যেতে দেখিনি । সমাধিস্থ করার পর তার 
কবর হতে এক অদৃশ্য আওয়াজ উিত হলো-£5-2431 /5৫71 ৫:46 “নূরুল কোরআান! 


নফসের শ্রেণীবিভাগ : মানুষের নফস বা আত্মাকে তিন শ্রেণিতে বিভক্ত করা হয়েছে। 


১. :ঝবিটা কাফের বদকারের আত্মা ) তারা যেভাবে ইচ্ছা সেভাবে দুনিয়াকে ভোগ করে। 
অপর 
. 29৯81 এটা পাপী মুমিনের আত্া-তারা পাপ করে এবং অনুতপ্ত হয়। 


এ 


৩. ?4510 এটা নবী রাসূলগণের আত্মা-যারা আল্লাহকে ম্বরণ করে প্রশান্তি লাভ করে। অবশ্য কেউ কেউ বলেছেন যে 
সৎকর্মশীল মু'মিনগণের আতআও এর অন্তর্ভুক্ত । 
45:/07/-এর মর্মার্থ : মুফাস্সিরগণ এর বিভিন্ন ব্যাধ্যা করেছেন। সুতরাং কে) কেউ বলেছেন, এর অর্থ হলো 2440 
অর্থাৎ তোমার প্রতুর নির্দেশের দিকে প্রত্যাবর্তন কর। (খ) কারো মতে, এর অর্থ হলো :4:/55/,40. তোমার রবের ইচ্গা 
দিকে প্রত্যাবর্তন কর। (গে) কারো মতে এর মর্মার্থ হলো "444; ৮: ০1] অর্থাৎ তোমার প্রভুর রহমতের দিকে 
প্রত্যাবর্তন কর।' 
তার প্রশান্তি ও নিশ্চয়তার জন্য এ কথাগুলো বারংবার বিভিত্ পর্যায়ে বিভিন্ন সময়ে বলা হবে- যাতে সে অস্থির না হয়। 
&/০১-৮ ০১ ৬৮০১৭৩৪ : ইবনে আবী হাতেম হযরত বোরায়দা (রা.) -এর কথার উদ্ধৃতি দিয়েছেন যে, এ 
হয় তিল হয়েধেহ্যরত হামা (রা.) সম্পর্কে আর যাহ্হাক রে.) হযরত ইবনে আব্বাস রো.)-এর কথার উদ্ধৃতি দিছে 
যে, এ আয়াত নাজিল হয়েছে হযরত ওসমান গনী (রা.) সম্পর্কে । _ 
ইবনে মারদবিযা আৰ্‌ নাঈম হযরত সাইদ ইবনে জোবায়ের রা.) থেকে বর্ণনা করেন যে, হযরত রাসূলে কারীম হি 
দরবারে আমি এ আয়াত তেলাওয়াত করলাম, হযরত আবূ বকর (রা. সেখানে উপস্থিত ছিলেন, ভিনি বলেন এটি অভাত 


করবেন 
সুসংবাদ, তখন হযরত নবী করীম 22 ইরশাদ কলেন, ফেরেশতাগণ আপনার মৃতুর সময় এ আয়াত পাঠ বলল 


///.9911./568101.00]া 


// 


তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সন্তম ৩০তম পারা) 





51১ 272 


১৭1 ১০০ : সূরা আল-বালাদ 


সূরাটির নামকরণের কারণ : সূরার প্রথম আয়াত 32114; ৫5 (এর 4) শিব্দটিকে এর নামরুপে নিলিষ্ট করা হয়েছে। 

এতে ২০টি আয়াত, ৮২টি বাক্য এবং ৩২০টি অক্ষর রয়েছে 1 

সূরাটি অবতীর্ণ হওয়ার সময়কাল : বিষয়বস্তু হতে প্রতীয়মান হয় যে, এ সূরাটি মারী জীবনের প্রথম দিকে নাজিল হয়েছে । তা 

ছাড়া এমন সময় এটা নাজিল হয়েছিল বলে বুঝা যায় যখন নবী করীম এ ও তার সাহাবীগণের উপর অকথা নির্যাতন তুর হয়েছিল। 

সুরাটির শানে নুযূল : 

১. আবুল আসাদ ইবনে কালাদাহ যাহমী কুরইশদের মধ্যে সর্বাধিক শক্তিশালী বীর ছিল। তার গায়ে এত শক্তি ছিল যে, সে একটি 
আস্ত চামড়া পায়ের নিচে রেখে লোকদেরকে তা টেনে বের করার জন্য আহ্বান জানাত। লোকেরা তা টেনে হেঁচড়ে টুকরো 
টুকরো করে ফেলত, তথাপি এটা তার পায়ের নিচ হতে বের হতো না। 
নবী করীম এ যখন তাকে তাওহীদের দাওয়াত দিলেন তখন সে তার সাথে দুর্বহার করল এবং বলল, হে মুহাম্মদ হর 
তুমি আমাকে যে জাহান্নামের ভয় দেখাও তার উনিশজন প্রহরীকে শায়েস্তা করার জন্য আমার বাম হাতই যথেষ্ট আর তুমি 
যে জান্নাতের লোভ দেখাচ্ছ, আমি বিবাহ করে ও মেহমানদারী করে যে সম্পদ উড়িয়ে দিয়েছি তা তার সমানও তো হবে না। 
তার অনুরূপ বক্তব্যের ব্যাপারে আলোচ্য সূরাটি অবতীর্ণ হয়েছে। 

২. কেউ কেউ বলেছেন, ওয়ালীদ ইবনে মুগীরার ওদ্ধত্যপূর্ণ আচরণের প্রেক্ষিতে এ সূরাটি নাজিল হয়েছে! 

৩. কারো কারো মতে, আবূ জাহলের বর্বরোচিত ব্যবহারের পরিপ্রেক্ষিতে এ সূরাটি অবতীর্ণ হয়েছে! 

8. কেউ কেউ বলেন, এটা হারিছ ইবনে আমেরের ব্যাপারে নাজিল হয়েছে। 

৫. কোনো কোনো মুফাসসিরের মতে, এরামবাসী “আদ ও ছামূদ জাতির ধ্বংসের বিবরণ শুনার পর নবী করীম এ -কে মন্ধার 
মুশরিকরা বলল, তুমি তোমার আল্লাহকে বল, তিনি যেন আমাদের উপরও “আদ ও ছামূদ জাতির ন্যায় আজাব নাজিল করে এ 
শহরসহ আমাদেরকেও ধ্বংস করে দেন। তাদের এ ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের পরিপ্রেক্ষিতে আলোচ্য সূরাটি নাজিল হয়েছে। 

সূরাটির বিষয়বস্তু ও সারকথা : এটা মন্কায় অবতীর্ণ প্রাথমিক প্রত্যাদেশসমূহের অন্যতম এবং অনেকের মতে নবী করীম হর 
-এর নবুয়াতের প্রথম বছরই এ সূরা অবতীর্ণ হয়েছিল। আলোচ্য সূরার দ্বিতীয় আয়াতে নবী করীম প্র -এর মক্কা বিজয়ের 
সুস্পষ্ট ভবিষ্যদ্বাণী এ সূরার সর্বপ্রধান বিশেষত্ব! এ সূরায় বহুলাংশে সৎকর্মের আলোচনা করা হয়েছে। সূরার প্রথমাংশে ভূমিকা 
স্বরূপ সৎকর্মের তথা দুঃখ-কষ্টের এবং মানুষের উপর আল্লাহর দানের উল্লেখ করা হয়েছে। আর পরিশিষ্ট দুকর্ম ও সৎকর্মের 
'্রতিফলের উল্লেখ রয়েছে। 
এ সৃূরাতে একটি অনেক বড় বক্তব্যকে কয়েকটি সংক্ষিপ্ত বাক্যের মধ্যে সন্নিবেশিত করে দেওয়া হয়েছে। একটি পূর্ণাঙ্গ জীবন 
দর্শন এ ক্ষুদ্রকায় সূরাটির মধ্যে অতীব মর্মস্পর্শী ভঙ্গিতে বিবৃত হয়েছে। দুনিয়াতে মানুষ ও মানুষের জন্য দুনিয়ার সঠিক মর্ধাদা বা 
হিসাবটা কি তা বুঝানোই হলো এ সূরার মূল বিষয়বস্তু । বলা হয়েছে যে, আল্লাহ তা'আলা মানুষের সৌভাগ্য ও দুর্ভাগ্য লাভের 
দু'টি পথই খুলে দিয়েছেন । আর সে পথে চলার উপায়-উপকরণও দিয়েছেন। মানুষ কল্যাণের পথে চলে শুভ পরিণতি লাভ 
করবে, না অকল্যাণের পথে চলে অশুভ পরিণতি লাভ করবে, তা তার নিজের চেষ্টার উপর নির্ভর করে । এ দুনিয়া মানুষের জন্য 
কোনো নিশ্চিত বিশ্রামের স্থান নয়; বরং কঠোর পরিশ্রম করে পরকালের জন্য কিছু উপার্জনের স্থান। এ সত্যটি প্রমাণ করার জন্য 
সূরার প্রথমে মক্কা নগরে নবী করীম এঃঃ১-এর উপর আপতিত বিপদাপদ এবং গোটা আদম সন্তানের সঠিক অবস্থা পেশ করা হয়েছে! 
অতঃপর মানুষের একটা ভুল ধারণা দূর করা হয়েছে৷ মানুষ মনে করে যে, সে যা কিছু নিশ্চিন্তে করছে তার কোনো 
হিসাব-নিকাশ গ্রহণ করা হবে না। তার উপর কোনো শক্তিমান ক্ষমতা প্রয়োগ করবে না, কোন পথে অর্থ উপার্জন করল আর 
কোন পথে ব্যয় করল তা পরীক্ষা-নিরীক্ষা করা হবে না। 

মহান আল্লাহ আরও বলেন, আমি মানুষকে উপলন্ধি করার পন্থা ও যোগ্যতা দিয়েছি। সৌভাগ্য ও দুর্ভাগ্য উভয় পথই তার জন্য 

উন্ুক্ত রয়েছে- সৌভাগ্যের পথ কণ্টকাকীর্ণ ও দুর্গম, আর দুর্ভাগ্যের পথ মোহময় ও আকর্ষণীয় । মানুষ স্বাভাবিক দুর্বলতার 

কারণে দুভাগ্যের পথকে বেছে নেয় এবং শেষ পর্যস্ত অধঃপতিত হয়। 

উপসংহারে আল্লাহ তা'আলা সৌভাগ্যমন্তিত উচ্চতর পথ নির্দেশ করেছেন। লোক দেখানো কার্যকলাপ ও অহংকারমূলক অর্থ ব্যয় 

পরিহার করে এতিম-মিসকিনের সাহায্যে অর্থ ব্যয় করা এবং ঈমানদার লোকদের দলে শামিল হয়ে আল্লাহর নির্দেশিত পথে ধৈর্য 

সহকারে সমাজ গঠন করাই সৌভাগ্যের পথ ৷ আর এর বিপরীতটা হলো দুর্ভাগ্য বা জাহান্নামের পথ । 


///.92111./58101.00]া 


৪85০ 


তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম ষ্ও [৩০তম পারা? 





এপি] 


কিন 


1৯2প৮5 


১১ : সূরা 
ক০/ ০০২ 


আল-বালাদ মক্কা অবতীর্ণ 





৯5 ৭৮৫1 এ নি 
ত-০0। ৩৯০) ৯০ তা 





০ ্ পপি ৮০516 
১৩১4112 

৮5 চু 

41 রণ *ঠিততে ২2224 72 চি 
[৭১৯ 4৭ ০৮০৪১ ঠাপ ০৩৬৯ ভ) শি 
৮০ 4 


৮৫০০072৮503 15 





গর ০125 0৩৩৫ ৯22. 
২৫০৮৯ ০৮০৪ ৩৩ নং ৮৪1 
রত পতি 

০৫ ৫ পঠপঠৃত্পি 


৮.১ শ29১ ৬1০3 


টর্চ ৮৪ ০৪৭1৬ 
501 


৮ 


৪1৩৬, 


9০ 


51৫ কা 


4 
০ ২:০5.৫ 


৬ তাশাশি৮ট 


প 


২ নেক 
-১০৯১। ০০৮5১ 





১০০1051৫৯12 4 

৩৮১৬৯১০৩০১৭ 

£425তর 22 তত পা 5৫৮৫ 
রিকি * রি 

০০৮ ৭৮584 ৮2 29 

পদ ৫৫০ কত ৩৫0৮5 5155 

৩২০০০১৪০০০৪ 


৮+5১7-510 





৯4/44 
- 4৮৮১০ 


তি 


4 


১১৪ 


*৫ 122 


2000 4৫5 ০ 


7৮ 5:124 


পো তিতা 


৫৮5 
৮ 


৪ 
১০ 


ছি 
3১৮ 


তর রগ2 ৩০ কল এ 
» ০৪০ ০ শিক 


12512 





ওরে তির 








৭৯ 


৮ উ. 


.+ ২. আর তুমি হে মুহাক্মদ যুদ্ধ বৈধতাকারী (৯. শব্দটি 4 





অর্থে ব্যবহৃত এ নগরীতে এভাবে যে, তোমার জন্য 
এতে যুদ্ধ করা হালাল হবে এবং তুমি এতে যুদ্ধ 
করবে। মন্তা বিজয়ের দিন তার সাথে এ প্রতিশ্রতি 
রণ য় 1 এ ক পাঠে 
বু হায়েছর বাক্যটি এ ₹২ ও তার 
০১৯০৮ এর মাঝখানে মু'তারেযা বাক্য। 


, আর শপথ জন্দাতার অর্থাৎ আদম (আ.)-এর আর হ 


সে জন দান করেছে অর্থাৎ তার বংশধর । এখানে ৩ 
অব্যযটি 1১ অর্থে ব্যবহৃত। 


. আমি মানুষকে সৃষ্টি করেছি অর্থাৎ এর শ্রেণিকে ক্রেশের 


অধ্যে দুঃখ, কষ্ট যেহেতু সে দুনিয়ার বিপদাপদ ও 


আখেরাতের দুঃখ-দুর্দশার সম্দুখীন হবে। 
. সেকি ধারণা করে অর্থাৎ কুরাইশদের মধ্যে শক্তিমন 


পুরুষ আবুল আসাদ ইবনে কালাদাহ তার শির 
অহমিকা বশে মনে করে (যে,) ৩1 অব্যয়টি মুছাক্কাল 
হতে মুখাফ্ফাফা, এর ইসম উহ্য অর্থাৎ কেউ তর 
উপর ক্ষমতাবান হবে না অথচ আল্লাহ তা'আলা তার 
উপর ক্ষমতাবান। 


সে বলে, আমি নিঃশেষ করেছি মুহাম্মদের শত্রু? 
প্রচুর অর্থ অনেক সম্পদ একের পর এক। 





///.96111./568101.00]া 


শাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম 5৭ [৩০ পা, 





বর 





2৯১5 পর্ণ হিরণ * 
. 456 


%61 8৩৩ ০ 
৮১০৮ ১০ এপ] 1 ৩1 ১৬ ৭. সেকি মনে করে হে, শত এলি পুর্ঘ হ কে কেউ 


মর 





5/::2452722 প৫ ০৫ পর্ব তু হতপৃহ্ণ দেখেনি? তার £ন বাফ় করাকে নে 
রে 121017878 | না দেখেনি? তার নে বায় করাকে যে, সে এর প্রিমাণ 
ডি ্ জানাতে চায়। অথচ আল্লাহ তার পরিমাণ সম্পর্কে 
1251 ৩৩০ তি ঞ পাশ বরকত নর 
4205 শা তপিল ৩৬ পেজ এও জ্ঞাত আছেন । আর এ সম্পর্কেও তিনি জ্ঞাত আছেন 
শি নাশ যে, তা অধিক নয় । আর আল্লাহ তার এ মন্দকজের 
চি নৃতি রর 
রি রে ০ প্রতিফল অবশ্যই দান করবেন। 
আমি কি সৃষ্টি করিনি?এটা ৮৮০ :৬৮০/তথা 
সাব্যস্তকরণার্থে প্রশ্নবোধক অর্থাৎ আমি সৃষ্টি করেছি। 
তার জন্য দু'টি চক্ষু । 





- 5565 055.৭ ৯ আর জিহবা ও দু'টি ওঠ? 








৬৫০ 4 উরি রিশা 258 ১০. আর আমি কি তাকে দু'টি পথই প্রদর্শন করিনি? তার 


০০৫৭ জন্য ভালো ও মন্দ উভয় পথ বর্ণনা করেছি। 


পি 
54052) 


০ ৮০ টি নর যি 
৮:৬৫ ৬/৮এ 44১5 : এ শব্দটি 44 -এর দ্বিবচন। ££৫ শব্দটি মূলত £4:4 ছিল। এ -কে হযফ করে £££ 
ক পা 


৯. ০ 5 ক ৪ ঠা 
করা হয়েছে, তবে ,+১-০/ এবং ৫০৫ -এর সময় উক্ত (৫ প্রকাশ পায় । যেমন- তার »:১-5০ হলো £-£ এবং ৮: 


পূর্ববর্তী আয়াতের সাথে যোগসূত্র : পিছনে উল্লিখিত সূরা আল-ফাজরে এমন সব কার্যাবলি সম্পর্কে আলোচনা হয়েছে, 
যেগুলোর পুরস্কার বা শাস্তি পরকালে দেওয়া হবে। বর্তমান সূরাটিতেও সে আলোচনার পুনরাবৃত্তি ঘটেছে। পার্থক্য শুধু এতটুকু 
যে, পিছনের সূরায় অধিকাংশই অসৎকার্ধের বিবরণ দেওয়া হয়েছে। আর বর্তমান সূরায় অধিকাংশই সৎকর্ম ও ভালো কর্মের 
আলোচনা করা হয়েছে। সূরার শুরুতে কতক সৎকর্মের চাহিদার বর্ণনা করা হয়েছে। আর শেষভাগে ভালোমন্দ কাজের পুরষ্কার 
ও শান্তির কথা বর্ণনা করা হয়েছে। -কামালাইন] 

(০ -এর এর অর্থ: ুঁ-এর মধ্যকার 4 এখানে অতিরিক্ত । যেমন, কতিপয় মুফাস্সিরের অভিমত । অথবা, 
অতিরিক্ত নয়, বরং এটা আরবদের কথা- (4%45:4$ 01 4 অর্থাৎ 'না-আল্লাহর কসম আমি অবশ্যই এরূপ করবো -এস 
মতো । তখন অর্থ হবে ১৫7 100014$55 বুঁ অর্থাৎ আপনি যখন এ মকা শহরে না থাকবেন, আমি তা ছারা 
কসম করবো না। কারো মতে + দ্বরা তাদের কথা এবং বক্তব্যের প্রতিবাদ করা উদ্দেশ্য । এমতাবস্থায় অর্থ দাড়াবে- তোমরা 
তো পুনরুথানকে অস্বীকার করেছ, এটা সঠিক নয়, বরং আমি এ শহরের কসম করে বলছি যে, তা ঘটবেই । আবার কারো 
মতে অর্থ এই হবে যে, সামনে যে বিষয় বর্ণনা করা হবে তা নিশ্চিত সত্য ও বাস্তব হওয়ার কারণে সে সম্পর্কে শপথ করারই 
প্রয়োজন নেই । শপথ ছাড়াই সামনের কথাগুলো বাস্তব সত্য। কুরতুবী] 

////.9811.59101.00 


€ 44 


হলো 45 ও 





5০5 


এ বলে 7 এ 





২. তিনি তাকে প্রা ও পসচাতোর সকল মানুষের কিবলা নির্ধারণ করেছেন, 1:2:-4::4: টির ক 
৩. তথায় অবস্থিত মাকামে ইবরাহীমের মর্যাদা দিয়ে বলেছেন ১2০ দেখে ৫০:৮৫ ৮০ সপ 
্ চর ৩1১০1 
৪. মানুষকে তার হজ করার নির্দেশ দিয়ে বলেছেন, -++0 ৮. 2৩৮৮ 
চি] 


নটি পাত 2 
৮৮৮১০ 30 
৫. তথায় শিকার নিষিদ্ধ করেছেন। হি 
৬. তার পার্থ বাইতুল মা*মূর-কে রেখেছেন । 
৭. তার নিচ হতে দুনিয়া প্রসারিত করেছেন। -কাবীর] 
৮. এখানেই পৃথিবীর সর্বপ্রথম গৃহ পবিত্র বাইতুল্লাহ নির্মিত হয়েছে! 
৯. সকল নবীর পদচারণা এ স্থানে হয়েছে। 
১০, এ স্থানের কা'বা শরীফে এক রাকাত নামাজ একলক্ষ রাকাতের সমান ইত্যাদি । 
1৫5) 7 পু পতি 5৩৩ ৫৮০৫ 
244711747৩৯ ০৮০,৮1০ ৭৭১৯ : আল্লাহ্‌ তা'জালা মহানবী 2-কে লক্ষ্য করে বলেছেন “আপনি এ রি 
০৯ ০০০ শহরে হালাল 
স্ুফাস্সিরগণ এটার একাধিক অর্থ বর্ণনা করেছেন- ূ 
ক.০০০145৫24 এ০ির্থাৎ আপনি এ শহরে অবস্থানকারী, বসবাসকারী । আর আপনার এ অবস্থানের কারণে এ পহারে 
মর্যাদা ও মাহাত্ম্য অনেক বৃদ্ধি পেয়ে গেছে। 
খ. দ্বিতীয় অর্থ এই যে, এ শহরটি যদিও 'হেরেম' কিন্তু একটি সময় এমন আসবে যখন কিছু সময়ের জন্য এবানে যুদ্ধ কর! ও 
দীনের শত্রুদের হত্যা করা, রক্তপাত করা আপনার জন্য হালাল করে দেওয়া হবে 1. 


২542 14 ৮৮ ১০৫ 


গ- এর তৃতীয় অর্থ হলো_ +৮৮4 ১০45] (৯ 4) ৯১5৮ 222 এ অর্থাৎ আপনার জন্য যা এ শহরে করা হারাম তা 

আপনি কখনো করবেননা? 

ঘ. চতুর্থ অর্থ এই যে, এ শহরটির হেরেম হওয়ার কারণে এখানে বন্য জন্তু হত্যা করা ও গাছ, ঘাস কাটা পর্যন্ত আরববাসীলের 
নিকট হারাম, সকলের জন্যই এখানে নিরাপত্তা রয়েছে। কিন্তু এতদসত্তে্ও হে নবী! এখানে আপনার জন্য কোনো নিরাপত' 
নেই । আপনাকে হত্যা করার জন্য এখানকার লোকেরা সব ব্যবস্থা খ্রহণকে নিজেদের জন্য সম্পূর্ণ হালাল করে নিয়েছে : 

. অথবা, এর অর্থ এই যে, মন্তা শহরে আপনার জন্য কাউকে হত্যা করা বা শাস্তি প্রদান করা বৈধ করে দেওয়া হয়েছে। আপনি 
ইচ্ছা করলে এখানে কাউকে হত্যা করতে পারেন আবার ইচ্ছা করলে ক্ষমা করেও দিতে পারেন । সুতরাং মক্কা বিজয়ের দিন 
কা'বার গেলাফ জড়িয়ে থাকা সেও তিনি আব্দুল্লাহ ইবনে খাস্তালকে হত্যা করার নির্দেশ দিয়েছেন এবং আবু সুফিয়ানের 
ঘরকে নিরাপদ বলে ঘোষণা করেছিলেন। (51411) কবীর] 

জনক ও সন্তান ঘারা কাকে বুঝানো হয়েছে এবং তাদের দ্বারা শপথের কারণ? : 41 ও 51 -এর হারা কাদেরকে বুঝানে 

হয়েছে এবং তাদের দ্বারা শপথ করার কারণ কি? এ ব্যাপারে মুফাসসিরগণ বিভিন্ন মতার্মত পোষণ করেছেন। 

৮ /-এর দ্বারা হযরত আদম (আ.) এবং 4 -এর দ্বারা তার সন্তানাদি উদ্দেশ্য । এটাই জমহুরের মত। আললাম' চক 
ভিন্ীন মহন্্ী(র.)ও এ মতটিই গ্রহণ করেছেন মানুষ সৃষ্টির সেরা জীব হওয়ার কারণে তাদের শপথ করা হয়েছে; ইরদ 

হয়েছে- 441 0৫2৫6 ৫%ি আর আমি আদম জাতিকে সম্মানিত করেছি। 


চচীহ 

পরত [নো হয়েছ 
২. হযরত ইবনে আবাল (রা.) বলেন, 231/-এর দ্বারা জন্দানকারী ও 44 ০-এর ছারা যে জন দেয়না তাকে বুক হ 
৩. কারো কারে মতে, ভা ছারা সকল পিতা ও সন্তান উদ্দেশ্য । 


///.6211./59101.00া 


৫ 





৫.401/এর দ্বারা হযরত ইরা 
৬ অথবা, 41 দ্বারা হযরত নৃহ (আ.) -কে এবং 4১-এর দ্বারা তার সন্তানদেরকে উদ্দেশ্য করা হনুয়ছে । এুকাবীর] 
৭" ইমাম তাবারী (র.) বলেছেন, এখানে 41 বারা নবী করীম হর আর 34) দ্বারা উন্মতে মোহাম্মদীকে উদ্দেশ্য কর! হয়েছে । 





কেননা, নবী করীম রঃ বলেছেন- ১91702৫10 “নুরুল কোরআন] 


নবী করীম এ283 -এর সান্ত্বনা : কাফির কুরাইশগণ যখন বলেছিল- এরাম শহরের 'আ'দ ও ছামূদ জাতির মতো আল্লাহ 
৪৬5৬5 দির আগার ১9881 


মীন (ছা) এ/লারীর নয টোন করছেন আমি লিমাউনন বনলাদপে না 
কাফিরদের কথায় আমি কখনো এ লগরীকে খাংস করবো না; বরং তারা যত অন্যা়-অতযাচারই করুক না কেন, অদূর ভবিষ্যত 
আমি আপনাকে এ নগরীর বৈধ অধিকারী করে দিবো । আপনি সকল বাধা-বিষব মুক্ত হয়ে সম্পূর্ণ স্বাধীনভাবে নগরে অবস্থান করতে 
পারবেন। এটা রাসূলুল্লাহ 223৪ কর্তৃক মক্কা বিজয়ের স্পষ্ট ভবিষ্যদ্বাণী । 

/-৫2-এর অর্থ : 4৫4 অর্থ- পেটব্যথা, কষ্ট, কঠোরতা । সুতরাং,,:৫০$ অর্থ হবে- কষ্ট নির্ভর করে বানিয়েছি। বাক্যটি 
পূর্ববর্তী শিপথ বাক্যগুলোর জবাব । কষ্টনির্ভর কথাটির তাৎপর্য এই যে” মানুষকে পৃথিবীতে শুধুমাত্র আনন্দ উপভোগের জন্য তৈরি 
করা হয়নি। প্রকৃতপক্ষে এ পৃথিবী তার শ্রম, কষ্ট ও কঠোরতা ভোগ করার স্থান । এখানে প্রত্যেক মানুষকেই তা ভোগ করতে 
হয়। এ মক্কা নগরীরও কোনো এক প্রিয় বান্দার প্রাণপাতের বিনিময়ই আজ তা আরব জাতির এমনকি সারাবিশ্ব মুসলিমের 
কেন্দ্রভুমিতে পরিণত হয়েছে, মানুষকে মায়ের গর্তে স্থান লাভ করা হতে মৃত্যু পর্যন্ত প্রতি পদে পদে দুঃখ-কষ্ট ভোগ করতে হয়। 
যত শক্তিশালী ও বিস্তবান লোকই দেখা যাক না কেন, সেও যখন মায়ের গর্ভে ছিল, প্রতি মুহুর্তে মৃত্যুর আশঙ্কা ছিল, প্রসবকালে 
জীবনের দারুণ ঝুঁকি ছিল। শৈশব, কৈশোর, যৌবন ও বাধক্য পর্যন্ত তাকে বহু প্রকারের দৈহিক পরিবর্তন গ্রহণ করতে হয়েছে। 
একটা স্তরেও ভুল পরিবর্তন হলে তার প্রাণ অবশ্যই বিপন্ন হয়ে পড়ত । পার্থিব কি পারলৌকিক প্রতিটি সাফল্যের জন্য মানুষকে 
এমন নেশাগ্রস্ত করে দিয়েছে যে, সে সাফল্যের দ্বারপ্রান্তে পৌছার জন্য অবলীলাক্রমে কঠোর পরিশ্রম করে যাচ্ছে৷ রাজা-বাদশা 
হয়েও সে পরিতৃপ্ত ও আশঙ্কাযুক্ত নয়, আরও ক্ষমতা বৃদ্ধির জন্য, নিরাপত্তার জন্য সে দিবারাত্রি অতৃপ্ত ও শঙ্কিত আত্মা নিয়ে কঠোর 
£খ ও পরিশ্রম করে যাচ্ছে। 

আল্লামা ছানা উল্লাহ পানিপথি (র.) বলেছেন, 4৫ শব্দের অর্থ সে আমানত বহনের কষ্ট যা বহন করতে আসমান, জমিন, 
পাহাড়-পর্বত অস্বীকৃতি জানিয়েছে- আর মানুষ তা বহন করেছে যদি মানুষ এ দায়িত্ব সঠিকভাবে পালন করে, তবে তার জীবন 
সাধনা হবে সার্থক, সে হবে সাফল্যমগ্তিত। আর যে এ দায়িত্ব পালন করবে না, সে ইহ ও পরকাল উভয় জগতে ধ্বংস 
হবে ।-[নূরুল কোরআন] 

4 শব্দের বিপ্রেষণ :441 শব্দটি বহুবচন, একবচনে %/ কারো মতে ৫% শব্দটিই একবচন। ইমাম লাইছ রে.) বলেন, 
৫ বলা হয় এমন অধিক সম্পদকে যা আধিক্যের কারণে ধ্বংস হওয়ার ভয় থাকে না। কারো মতে শুধু অধিক সম্পদকে 
বলা হয়। 

কাফের -এর (% 4০ 461 বলার কারণ : (4 ক 4৫-এর শান্দিক অর্থ- “আমি জ্তুপ পরিমাণ ধন-সম্পদ ধংস 
করেছি, খরচ করেছি বলা হয়নি। এটা হতে বুঝা যায় যে, যে লোক এ কথাটি বলেছে, নিজের ধন-সম্পদের গৌরবে তার বুক 
স্কীত। এত খরচ করেছে-তাও তার মোট সম্পদের একটা সামান্য অংশ । তাই সে বিন্দুমাত্রও ছিধা করে না। আর অপচয় এ 
জন্য বলা হয়েছে যে, সে সৎ বা কল্যাণকর কোনো কাজে এ সম্পদ ব্যয় করেনি । আরবের কাফেরণণ অর্থ-বৈভবের প্রদর্শনীতে, 
সুতি গায়ক কবি সাহিত্যিকদের পুরষ্কার দানে, বিবাহ-শাদি মেজবানীতে, জুয়া খেলায়, আনন্দ-মেলা ইত্যাদিতে প্রচুর অর্থ অপচয় 


////.9811.5101.00 


8৭৪ অন্কসীরে আইল: বরবি-বলর, সনম বু [৩০তম প্র) 


করত । এক গোল্রপতি জন্য পোত্রপতির সাথে জকজ্মক. পণভেজ 5 

লে শ্রশংসাত কবিতা ও পান রচিত হাতো এবং জলসমাবেশে পহিত 
2 শে প্রিত হতো, সে লি 

করত এটাই অত্র আরাজের সুপ বা রাশি বাশি ধন-সপদ উড়ানের পট এ জন্য সে নিজেও অন্যের দিকট সরব প্রকাত 

কারে মতে সে কাফের কলবে যে. আমি তো মুহাম্মদের বিরোধিতায় অনেক ধ-সম্পদ ব্যয় করেছি একার 


ঠববরী তত পাত তা 8 পণ ৫5 +ত 

২৯ ০০৪ ৯৭ 01 সিসি ভা 43৬৪ আল্লামা জন্দাল উদ্দীন মহতী (র.) লিখেছেন, জে যে ভা ধন ৯৮৮ 
ব্যয়ের থা বিলে বেড়ার- সে কি জানে না হে, তার সমস্ত কাজ-কর্থ আস্লাহ তাল ভালোভাবেই অবহিত আছে এবং লি 
তাকে তার মন্দকাজের প্রতিফল (শাস্তি) অবশ্যই প্রদান করবেন । ২ 


হংরত কাতাদাহ (র.) কলেন_ "45457535ীেজি রও বি বি হ্িএ০ হি 


অর্থাৎ সে কি মনে করে যে, আল্লাহ তা'আলা তাকে দেখেনি? সে কোথা হতে কিভাবে সম্পদ অর্তন করেছে এবং জোস ক 
করেছে এ ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হবে না। 


ইমাম কালবী (র.) বলেন- 





৭ তত ৩৫৪৩০ & 


5১ 1৭ 2৯ত্পু পু পুর ৰ ০2118 দলা চাপাতি ৮৮৫ 2ঠ৫155 পতত, ৮০৩০ ইত. 
৮5 ০৫ এ তি 21 তাহ এসি পিএ ০৮ শি ৩১55 ৩ পাশ ঢা ৮৯০ এ] এ তল ১৫০ ০ ভি 





৫৩ ডে 
জর্থম্ (সে দাবি করেছে ঘে, সে কহ সম্পদ ব্যস্ত করেছে] সে মূলত মিথ্যাবাদী সে কিছুই ব্যয় করেনি ' আল্লাহ তাআল- বলে 
সে কি ধারণা করেছে যে, সে কি করেছে বা করেনি, ব্যয় করেছে, কি করেনি-তা আল্লাহ তাআাল! জানেন লা কত্ত আক 
তাজাল তা ভালো করেই জানেন যে, সে যা দাবি করেছে প্রকৃত ঘটনা তার বিপরীত, 


ভপণত বি পু গতাণাণ 


৩১৯৫ । 45545 ৮1০5 8455 : আমি মানুষের সন্থুবে ভালো ও মন্দের দু'টি পথই সুশষ্টরপে রণন করে 
নিয়েছি: সুতরাং এখন ফেটি সে গ্রহণ করতে চায় করুক , 

অর্থচ্ৎ আমি মানুষকে কেবল চিন্তা ও বিবেকশক্তি দান করেই ক্ষান্ত হইনি এবং এর ছার্য নিজের জবনের পথ নিজে ভিলা ক 
নেওয়ার ভন্য ভাকে ছেড়ে দেওয়া হয়নি: বরং আমিই মানুষকে পথ প্রদর্শন করেছি । ভালো-মন্দ. নেকী-বাদী, সস ই 
পথই তাকে স্পষ্ট করে দিয়েছি । উদ্ছেশ্া এই যে, মানুষ যেন এ সবের পরিপ্রেক্ষিতে ভেবে-চিন্তে ও বুঝে শুনে নিজের লি 
যে পথ ইচ্ছা গ্রহণ করতে পারে সূরা দহারে এ কথাটিই নির্রো্ত ভাষায় বলা হয়েছেন "আমি মানুষকে এক মিশ্রিত শুক্র 
ছারা সষ্ট্ করেছি, তার পরীক্ষা নেওয়াই আমার উদ্দেশ্য । এ উচ্দেশ্ে আমি তাকে শ্রবণ ও দর্শনশক্তি সম্পন্ন কানিয়েছি তান 
তাকে পথ দেখিয়েছি: হয় জে শোকর আদায়কারী হবে, কিংবা হবে কুফরপন্থি 

ইমাম যাহহাক (র.) -এ মতে, এখানে ১ এর ছারা দুটি স্তলকে বুঝানো হযেছে : কেননা মায়ের হুটি ভন সভা 
ভবন রক্ষায় ও ভার রিভিকের জনয দু'টি প্রধান রস্থার মতো কান করে । নুরুল কোরআন 


4 »১৯০১? ভন্যাহ তু 
৮০৫৫ এর অর্থ : ১৫৮50 শব্দটি 2৮৫এর দ্বিবচন এগ অর্থ ৮০ এ চি তথা ই বস্তা তত 
পুহপীপিল চি ১ হতে ১৫৮৫ কালে এখানে দুটি স্তনকে বুঝনে 
রাস্তা বলত ভালো-মন্দের দুদিকে বুঝানো হয়েছে ইমাম হহহ কের মতে টো ্ রঃ 
নু রর ক শ শে রি দর ভদতা কা কলর 
হলে কেনল আদুরে লট জুন সন্তানের ভীবন রক্ষা ও তার রিভিকের জন্য দু'টি প্রধান রাস্তার মত কাজ রর 
হতে 2 ১ আয়ের লু ৮ পা্শবতী এলাকা হাতে উ 
55 22 বাবহত হয় ০ (নল্গন)-কে নমল এ কারাণেই বলা হয় ঘে, তা সা, হেজাজ ও রঃ ৮, 

রহত হয়» 2 


সস ফাতহুল কাদিক, কুরুরী 
///.9811.59101.00 


জভানে আলাল্হির। জারবি রা সু ভু. 


পাতাল পা পরা পাতা 2581 2 পলা ২ 


হি হেনা 14453 
৮৫৫20 ৩ 28রিনি 
25554 


নি দিগানিভাচিির 
টিুতিসজিল রি? ্র পাও 


পাত *পঙ্ণ পাপ 4৫ 


গা 95]] 


পু তা ও ৪৮৩ 


ডি 


[5 লিন পু র্প ৫ 


ক 


+) ৮৭৮ পা ৩ পা 


১৮ 1৮09 
১:59 00515 05050 ৮5৬ 
278০] সখা ০৩ 9৮৮ 314-৮ 
2] 185: 

ইতি 44৫ 


৫ ৫ ঠাপা ৬ €৫5 


০৮6 ৮০৫) ৫৮ 


৪9 রা 


55৫ ৫ 


060৮400824৮ 





9৮1৫০ 


০ 


চিরটিরতা 
পি ত৬ 5০৩4 


০-॥ ১৮৫ নিপা 


পতিতা 


9৮ 7) পা 


১ 


১৪/১০ এ, 


515 


(8 


অনুবাদ : 
২) ৯ জানে জে শট ৯ 2 আগ বসুর গিরিপথ 


১১৬ ১৭, 


১৯ ১৮, 


১২. তু 


১৩, 


১৪, 


১৫. 


১৬, 


নিভে 
কি যাকে সে দুরাতি্রম্য মনে করে।' এটা দ্বারা 
বিষয়টির গুরুত্ব বুঝানো উদ্দেশ্য । আর এটা একটি 
মু'তারেযা বাক্য । আর তা অতিক্রমের উপায় বর্ণনা 
করে ইরশাদ হয়েছে। 

দাস মুক্তকরণ দাসত্ব হতে, তাকে আজাদ করে 
দেওয়ার মাধ্যমে । 

অথবা দুর্ভিক্ষের দিনে আহার্ষ দান করা ক্ষুধা দারিদ্রের 
দিনে। 

এতিম আত্মীয়-স্বজনকে আত্মীয় (৮৮ শব্দটি 40 অর্থে। 
কিংবা দারিদ্য নিম্পেষিত নিঃস্ব ব্যক্তিকে যে 
অভাব-অনটনের কারণে মাটিতে পড়ে থাকে । অপর 
এক কেরাতে উভয় ১*১-এর স্থলে উভয়টি ০2 
রিডার 5, অর্থাৎ 4 
শব্দটি 08 এন রিড 
অর্থ) তানহীনয। সে হিসাবে 2:£ শব্দের 
পূর্বে 1650) উত্য গণা করা হবে। আর উ্িখি 
কেরাত তার বিবরণ হবে৷ 








৩৩4০ 


তদুপরি অন্তর্ভুক্ত হওয়া এ (2/এর প্রতি ০০০ 
আর ৫/ অব্যয়টি ধারাবাহিকতার জন্য অর্থাৎ 6 
7১3 45 অতিক্রমকালে অন্তভুক্ত ছিল তাদের 
মধ্যে যারা ঈমান আনয়ন করেছে এবং তারা 
পরস্পরকে উপদেশ দান করে অর্থাৎ একে অন্যকে 
উপদেশ দান করে ধৈর্যধারণ করার আনুগত্য ও গুলাহ 
হতে বাচার ক্ষেত্রে। আর তারা পরস্পর উপদেশ দান 
করে অনুথহ প্রদর্শনের সৃষ্টির প্রতি দয়া প্রদর্শন করার । 
তারাই উল্লিখিত বিশেষণের অধিকারীগণ সৌভাগ্যবান 
দক্ষিণপন্থি 422 শব্দটি 5:55 অর্থে। 











////.9811.59101.00 






পর 


পাপাক রে 4৯১ 217 নু হি টি ৭০৮০৯০৮০১৯০, 
এ তাস্পি ০০৭ 1০85 ০1১১৭ " নানা আমার নিদরশনিসমূহ প্রত্যাখ্যান করেছে রত 











2৮৪] তারাই হতভাগা বামপন্থি। 
215 152 ০০০৮২ 2০52 টি হি 
2 31৯] 3১১১10৮৯৮০০ ৩৮৫৭০ . ২০- তাদের উপর অগ্নি পরিবেষ্টিত থাকবে ০ শব্দটি 
রর পান্তা পতি ৬ 
£€ 2 ৮ -এর সাথে বা তৎপরিবর্তে 7/-এর সাথে পঠিত 


(আাসাস্গিক আত্লাচলা] 


মুদির অর্থ ও উদ্দেশ্য : :£2 অর্থ হলো- দুর্গম ও বন্ধুর পি প 22 
থাকে :44 ঘা এযনে কিবা হয়েছে এ লা মুসা এট কব হবে ৫ 
4 

১. হযরত মুজাহিদ এবং যাহহাকের মতে, এটা জাহান্ামের উপর রাখা একটি কঠিন পথ। 

২. হযরত আতা রে.) -এর মতে, 45 5৫2 তথা জাহান্নামের গিরিপথ উদ্দেশ্য । 

৩. ইমাম কালবী রে.)-এর মতে, 4.1/55)। (:£:£5 অর্থাৎ জান্লাত ও জাহান্নামের মধ্যধানের একটি পথ। 

৪. হযরত হাসান বসরী (র.) বলেন, ₹:£ হলো দোজবের একটি উপত্যকার নাম। 

৫. কেউ কেউ বলেছেন, ০: হলো দুর্গম বন্ধুর পথ- যা উপরের দিকে যাওয়ার জন্য পাহাড়ের মধ্যদিয়ে চলে গেছে। € 
পথটি অতি দুর্গম ও বন্ধুর । এ পথে যাওয়ার ন্য প্রাণ কষ্ট ও রম স্বীকার করতে হয়। এ পথের পরিককে নিজের বি 
কামনা-বাসনা ও শয়তানি লোভ-লালসার সাথে রীতিমতো লড়াই করে চলতে হয়। 

৬. হযরত মুজাহিদ ও কালবী (র.) বলেন, এটা হলো জাহান্নামের উপর স্থাপিত অতি ধারালো চিকন সেতু। নূরুল কোরআন] 

2450 ৬৫ ৮০55 4455 : ৫8 মাসদার (22 ০৩0-এর অর্থ হলো- বিচ্ছিন্ন করা, ছাড়িয়ে নেওয়া, মুক্ত করা ইতাদি 

2৫এর অর্থ- ঘাড় । এখানে হ:9১-এর দারা দাসকে বুঝানো হয়েছে। তবে 224 4/কথটি আরো ব্যাপক অর্থে হয়ে থাকে 

যেমন- গোলামী, বন্দীদশা অথবা কেসাস হতে কাউকেও মুক্ত করা। পক্ষান্তরে 24 ১-:5-এর অর্থ হলো- শুধু দাসকে মুন 


পরত 


করা । কখনো কখনো মুকাতাবকে মুক্ত করার জন্য যা কিছু দেওয়া হয়, তাকেও হ:$// বলে। 


হযরত বারা ইবনে আযেব (রা.) হতে বর্ণিত, তিনি বলেন-একদা এক বেদুঈন নবী করীম এ্রহহই-এর নিকট এসে আরজ করল, 


ইয়া রাসূলাল্লাহ! আমাকে এমন একটি কাজের সন্ধান দিন যা করলে আমি জান্নাত লাভ করতে পারবো। নবী করীঞ 223 

বললেন- 24$%1 (4%222)1 ত:5 তখন লোকটি বলল, উভয় কথাটি কি এক হয়ে গেল না? নবী করীম হ553 বললেন,ল 
পি পট রর রি ০৫, ৫ 

20 25 হলো কোনো দাসকে মুক্ত করা, আর 7:54| এ$ হলো কোনো দাসকে মুক্ত করার জন্য প্রয়োজনীয় মূল্য পে 


৮ 


করা, যাতে সে দাসত্বের শৃঙ্খল মুক্ত হতে পারে 
কারো মতে, 2244৫ হলো- ঈমান, ইবাদত ও কর্তব্য সম্পাদনের মাধ্যমে নিজেকে জাহান্নাম হতে মুক্ত করা। 
উত্তম 5:$/: হযরত আছবাগ রে.) বলেন- মূল্যবান কাফেরদাস কম মূল্যের মু'মিনদাস থেকো মুক্ত করার সময উততম। তি 


তার এ কথার স্বপক্ষে একটি হাদীস পেশ করেছেন_ “........ একদা নবী করীম হি মুক্তির ব্যাপারে জিজ্ঞানিড 


হলেল-কোন 554 উত্তম? তিনি উত্তর দিলেন-“ঘা মূল্যের দিক থেকে অধিক দামী এবং তার মালিকের নিকট ও অর 

€):21৫57) ৫৫০০ এবং তা ৬ 
ইবনুল আরাবী রে.) বলেন- উত্তম 2:£/ হলো মুসলিম 2%: তিনি দলিল হিসাবে (2-৮1:-া ৩4 ৮ এবং ৬ ৮ 
পুত ৮৮০০ 


৩৩ হযে 








22552557 
মুলত আছুবাগের মতটি সঠিক নয় ॥ কেননা তিনি হাদীস দ্বারা সঠিক রায় পেশ করতে পারেননি । বাকুরতুনী] 


///.92111./58101.00]া 





দাস মুক্ত ? : ইমাম আবৃ হানীফা (র.)-এর নিকট দাস মুক্ত করা সকার চে ই হম: কিন্ত 
ইমাম আবূ ইউসুফ এবং মুহাম্মদ (র.) -এর নিকট সদকা উত্তম । কুরআনুল কারীমের আয়াত ইমান আবূ হানিফ (র.।-এর মত 
তথা দাস মুক্ত করার ব্যাপারে বেশি প্রমাণ পেশ করে ৷ কেননা আয়াতে সদকার পূর্বে দাসঘুক্ত করার হুকুদকে আনা 


আনা হ 





আরবি-বাংলা, সপ্তম খণ্ড | ৩০তম পা? 





যা; তা 
17587] 


ছাড়া হযরত শা'বী এ ব্যক্তির ব্যাপারে ফতোয়া দিচ্ছেন-যে ব্যক্তির কাছে অতিরিক্ত খরচ রয়েছে, এখন তা সে নিক্ট আত্ীয়দের 
মধ্যে বন্টন করে দিবে, না দাস কিনে মুক্ত করে দিবে-দাস মুক্ত করাই উত্তম । কেননা নবী করীম 2: বলেছেন- “যে ব্যক্তি 
কোনো দাস মুক্ত করে আল্লাহ তা'আলা তার প্রত্যেকটি অঙ্গ-প্রত্যঙ্গের বিনিময়ে তার সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গকে দোজখের আগুন হতে 
মুক্ত করবেন” -4কুরতুবী, কারির] 

725015-4র অর্থ :/-:41 অর্থ “ধুলি স্থল” ধুলি ছাড়া যার অন্য কোনো অবলম্বন নেই এটা একটি আরবি বাগধারা । যা 
দরিদ্র আর নিম্পেষিত' অর্থ প্রকাশ করে। বাবে € হতে নির্গত, তা হতে ৩1৮ শব্দটির অর্থ- মাটি ॥ আর মিসকিনকে 
)4:45$ বলা হয়, যে তার দরিদ্রতার কারণে জমিনের সাথে মিশে গেছে। তার উপরে নেই কোনো ছায়া-দাতা, আর নিচে নেই 
কোনো বসার স্থান। বর্ণিত আছে যে, একদা হযরত আবুল্লাহ ইবনে আব্বাস (রা.) একজন মিসকিনের পাশ দিয়ে যাচ্ছিলেন, যে 
মাটির উপর খোলা আকাশের নিচে শুয়ে রয়েছে । তিনি বললেন, এ ব্যক্তি-ই হলো সে ব্যক্তি যার ব্যাপারে আল্লাহ তা'আলা 
বলেছেন-/2516 ৫54: +কাবী, কুরতুবী 

744:214-এর মর্ষার্থ:1)অর্থ- ওয়ালা, আধিকারী আর:/:2 অর্থ- মাটি। শব্দটি বাবে ১০০: হতে ব্যবহৃত হয়ে থাকে । তা 
1৫4 -এর অন্য ৬24 অর্থাৎ মাটিওয়ালা মিসকিন। মূলত তা একটি আরবি বাগধারা । অর্থাৎ একেবারে নিঃস্ব ও নিঃসম্বল 
মিসকিন [দরিদ্র] 

আল্লামা জালাল উদদীন মহরী (র.) এর তাফসীরে লিখিয়াছেন--,৮85) ০১04). £১-৮৫/$ি অর্থাৎ দরিদ্রের কারণে যে মাটিতে 
পড়ে গেছে, মাটির সাথে মিশে গেছে। বা 

বর্ণিত আছে যে, হযরত আ্বাবুল্লাহ ইবনে আব্বাস (রা.) একদা এক মিসকিনের পাশ দিয়ে যাচ্ছিলেন, সে মাটির উপর খোলা 
আকাশের নিচে শুয়ে রয়েছে। তখন তিনি মন্তব্য করলেন। এ ব্যক্তিই হলো সে ব্যক্তি ঘার ব্যাপারে আল্লাহ্‌ তাআলা ইরশাদ 
করেছেন- "4:18 (6:57 

উ+/15:51 6454 (১ 04419 ৮0445 2488: অর্থাৎ উপরিউক্ত গুণাবলি বিদ্যমান থাকার সঙ্গে ঙ্গে তার ঈমানদার 
হওয়া একান্ত জরুরি । কেননা ঈমান ব্যতীত কোনো আমল নেক বলে গণ্য হতে পারে না, আল্লাহর নিকট তা গ্রহণীয় হতে 
পারেন। কুরআন ও হাদীসের বহুস্থানে সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে, কেবল সে আমলই গণনার যোগ্য ও মুক্তির উপায় যা 
ঈমান সহকারে করা হবে। সূরা নিসায় বলা হয়েছে-“আর যে লোক নেক আমল করবে সে পুরুষ হোক অথবা স্ত্রীলোক আর 
হবে সে মুমিন, তবে আমি তাকে পবিত্র জীবন-যাপন করাবো এবং এ ধরনের লোকদের অতি উত্তম আমল অনুযায়ী শুত 
প্রতিফল দান করবো ।” 

সূরা মুমিন-এ বলা হয়েছে- “আর যে লোক নেক আমল করবে সে পুরুষ হোক কি স্ত্রীলোক, আর হবে সে মুমিন, এ ধরনের 
লোকেরাই জান্নাতে প্রবিষ্ট হবে এবং তথায় তাদেরকে বেহিসাব রিজিক দেওয়া হবে।” মোটকথা ঈমান ছাড়া কখনও নেক আমল 
আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না। 

4ঘারা বুঝা যায় যে, ঈমানের পূর্বের দান গ্রহণযোগ্য : একথা স্বতঃসিদ্ধ যে, ইবাদত কবুল হওয়ার জন্য ঈমান পূর্বশর্ত 
3৫5) বা আল্লাহর রাস্তার দান অথবা গরিবকে দান করার ছাওয়াব তখনই হবে যখন দাতা মুমিন হবে। ঈমানের পূর্বে দানের 
কোনো ছওয়াব পাওয়া যায় না; বরং ঈমানের সাথেই ইবাদত হতে হবে। যেমন, আল্লাহ তা“আলা মুনাফিকদের ব্যাপারে 
বলেছেন-১)১/./,6481১1:4461-40 4:50 4৫0 1445 ৫ অর্থাৎ তাদের দেওয়া ধন-মল করুল লা 
হওয়ার কারণ তা ছাড়ী আর কিছুই নয় ঘে, তারা আল্লাহ ও তার রাসূলের প্রতি কুফরি করেছে। 

হযরত আয়েশা (রা.) বিশ্বনবী 23-কে বলেন-ইয়া রাসূলাল্লাহ! জাহিলিয়া যুগে ইবনে জুদুয়ান আত্মীয়তার সম্পর্ক বজায় রাখত, 
গরিব-মিসকিনদেরকে খাওয়াত, দাস মুক্ত করত, তা কি তার কোনো উপকারে আসবে! রাসূলুরাহ 23 উত্তর করলেন, না। 
কেননা সে কোনো দিন এ কথা বলেনি যে, হে আমার বব তুমি আমাকে কিয়ামতের দিবসে ক্ষমা করে দিও । 


///.6911./69101.00া 


৪৭ অফস্টীরে জাললোইন : আনবি-বাংলা, সন্তম বড | ৩০তম পারা ) 
অতএব £$ এর অর্থ এভাবে হত] তত তত হত ০২০৪5 ০৪5 কিস 
লে হবে যে ০৯ পা 0০ 22৫ 0 ৫৮৯ 5৫ 3৯33 অর্ধ এ সম 
গড অবস্থায় করেছে, ভারপর মৃত্যু পর্যন্ত ঈমানের উপর প্রতিষ্ঠিত রয়েছে। অথবা আয্লাতের অর্থ এভাবে হে 
2. ০ ১14 1255৫ ৫75 ০৩৬ ৪ ৫০%ঠ দি ৫ 
যে, এ 15৮46550530. ৮81 (১৩ (অর্থাৎ অতঃপর তা মুমিনদের জন্য আল্লাহর নিকট লাভজনত 
হবে । কারো মতে ৮% অর্থ এখানে %/। 


অথবা, উত্তর এভাবে হতে পারে যে, উল্লেখের দিক থেকে পরে কিনতু অস্তিত্বের দিক থেকে আগেই হবে। -কাহীর, কুরতুবী! 
দয়া ও ধৈর্বের গুরুত্ব : কুরআনে কারীমের উক্ত সংক্ষিপ্ত আয়াতে মুমিন সমাজের দু'টি বড় গুরুত্পূর্ণ বিশেষত্ের উ্লেখ করা 


হয়েছে। প্রথমটি হলো, সে সমাজের ব্যক্তিরা পরস্পরকে ধৈর্যধারণের প্রেরণা দেয়। জার দ্বিতীয় হলো, তারা পরম্পরকে, 
দয়া-অনুথহের প্রেরণা দেয়। 





কুরআন মাজীদে /:-৫ শব্দটি অত্যন্ত ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে। বস্তুত মুমিনের সমগ্র জীবন-ই ধৈর্বের জীবন । ঈমানের 
পথে পদক্ষেপ গ্রহণের সাথে সাথেই তার ধৈর্যের পরীক্ষা শুরু হয়ে যায় আল্লাহর ফরজ করে দেওয়া ইবাদতসমূহ সুসম্পন্ন করার 
জন্য ধৈর্ষের প্রয়োজন । আল্লাহর আদেশ-নিষেধসমূহ পালন করার জন্য ধৈর্য অপরিহার্ঘ। আল্লাহর হারাম করা জিনিস বা কাজ হতে 
বিরত থাকা ধৈর্য ছাড়া সম্ভব নয়। নৈতিক অপরাধ ও পাপ কাজসমূহ পরিহার করা এবং পবিত্র নৈতিকতা গ্রহণ ধৈর্য থাকলেই 
সন্পর হয় । পদে পদে ঘে পাপের আকর্ষণ ও হাতছানি, তা হতে নিজেকে দূরে রাখা সন্তব এ ধৈর্যের বলেই । জীবনে এমন 
অনেক স্ময় ও সুযোগ আসে যখন আল্লাহর আইন মানতে গেলে ক্ষতি, কষ্ট, দুঃখ, বিপদ ও বঞ্চনার সম্দুখীন হতে হয় ॥ আর 
আল্লাহর নাফরমানির পথ অবলম্বন করলে স্বার্থ ও সুখ-সুবিধা লাভ হবে বলে স্পষ্ট মনে হয়। এসব ক্ষেত্রে ধৈর্য ছাড়া কোনে 
সু'মিনই নিজ্জেকে রক্ষা করতে পারে ন্য। 

দ্বিতীয় বৈশিষ্ট্য হলো দয়া ও সহানুভূতি । বস্তুত ঈমানদার সমাজ কখনো নির্মম ও পাষাণ-হৃদয় ও অত্যাচারী সমাজ হয় না; বরং তা 
মানবতার প্রতি দয়াশীল, করুণাময় এবং পরস্পরের প্রতি সুহৃদয় ও সহানুভৃতিপূর্ণ সমাজ হয়ে থাকে । ঈমানদার লোক একজন 
ব্যক্তি হিসাবেও আল্লাহর দয়াশীলতার প্রতিমূর্তি হয়ে থাকে । আর সমান্জ হিসাবেও একটি মু'মিন জন-সমষ্টি আল্লাহর সে রাসূলের 
প্রতিনিধির মতো । 

দয়া এবং করুণার গুরুত্ব বুঝাবার জন্য অনেক হাদীসের মধ্য হতে দু একটি হাদীসের উল্লেখ-ই যথেষ্ট । যেমন- 

কত ৫65 


টাটাটার রিয়াল রানের ৮0427 
(9৫4 ) 20 ৮44 51401554% ত জ051355 3545 ০) 2০ ১2 
রত ৫ 4 


অর্থাৎ যে লোক মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না। 

(5 44০৫ 25 ৩৮৫৯ 
অর্থাৎ যে লোক আমাদের ছোটদের প্রতি দয়া-স্েহ করে না এবং বড়দের প্রতি সান দেখায় না; সে আমার উবে মন 
ডানপন্থি এবং বামপন্ছি : 7777) 4০4 -এর শাখিক অর্থ ডন পার্থর সহচরবৃনা। এটা ছারা বলো 
ভারতের বিবিধ সুখ-সঙ্োগের অধিকারী যারা, তারাই ভান পরের সহচর । এ কারণে অনুবাদে ডানপছ্থি বতে 
বুঝানো হয়েছে! 

য় বাম পার্শের সহচর 
4450 85.-এর শাদিক অর্থ "বম পারের সহচরবদ্দ, কুরআনে কারীমের এ আয়াতের পথ বলতে হত 
বলতে যারা জাহান্নামের বিবিধ শান্তি ভোগ করবে, তাদেরকেই রকেই বুঝানো হয়েছে! এ জন্য অনুবাদে হততাগ 
বুঝালো হয়েছে । . 
1:57 শব্দে দুপট কেরাত : জমহর মীমের পর 5 দিয়ে পড়েছেন অর্থাৎ 


তত 


শ্বীমের পরে 5:42 দিয়ে 2:-০% পড়েছেন। 


///.6211./59101.00া 


তত চি 2৮1 
১০৩০৮ 


:/ আর আবূ আমর, হামযা এবং হাফস (81 





০ পব বাংলা, সপ্তম খণ্ড [৩০তম পাপ? ৪৭ 


২৫৭1 0৮০ সূরা আশ্-শামস 


সূরাটির নামকরণের কারণ : অত্র সূরার প্রথম শব্দই হলো /-: ৫7 একে কেন্দ্র করেই অস্র সূরার নামকরণ করা হয়েছে। 

এতে ১৫টি আয়াত, ৫৪টি বাকা এবং ২৪৭টি অক্ষর রয়েছে। 

স্রাটি নাজিল হওয়ার সময়কাল : বিষয়বস্তু পর্যালোচনায় বুঝা যায় যে, এ সূরাটি মহানবী 5৫+ঃ এর মাকী জীবনের প্রথম 

নিকে অবতীর্ণ হয়েছিল। তবে নবী করীম 3223 -এর বিরোধিতা তখন প্রবলভাবে শুরু হয়েছিল । 

স্রাটির বিষয়বস্তু ও মূলকথা : নেকী-বদী, পাপ ও পুণোর পার্থক্য বুঝানোই এ সূরার বিষয়বস্তু যারা এ পার্থক্য বুঝতে 

অস্বীকার করে এবং পাপের পথে চলতেই থাকে, তাদেরকে অশুভ পরিণতি সম্পর্কে হুশিয়ার করা হয়েছে । 

সূরাটির মূল বক্তব্যকে দু'ভাগে বিভক্ত করা যায়। সূরার প্রথম হতে ১০ আয়াত পর্যন্ত প্রথম অংশ । আর ১১ আয়াত হতে শেষ 

র্ন্ত দ্বিতীয় অংশ । প্রথম অংশে তিনটি কথা বৃঝানো হয়েছে! 

১. নত্র-সূর্য, দিন-রাত আসমান-জমিন পরস্পর হতে ভিন্ন ভিন্ন এবং ক্রিয়া, প্রভাব ও ফলাফলের দিক দিয়ে পরম্পর বিরোধী । 
পাপ-পুণ্য ও ন্যায়-অন্যায় পরস্পর হতে ভিন্নতর এবং ক্রিয়া-প্রতিক্রিয়া, প্রভাব ও ফলাফলের দৃষ্টিতে পরস্পর বিরোধী । এ 
দু'টি এদের বাহ্যিকরূপের দিক দিয়ে যেমন এক নয়, তেমনি তাদের ফলাফল ও পরিণতিও এক হতে পারে না। 

২. আল্লাহ তাআলা মানুষকে দেহইন্দ্রিয় ও মানসশক্তি দান করে দুনিয়া সম্পর্কে সম্পূর্ণ বেখবর করে ছেড়ে দেননি; বরং এক 
স্বভাবজাত প্রত্যাদেশের সাহায্যে তার অবচেতনায় পাপ-পুণ্যের পার্থক্য, ভালো-মন্দের তারতম্য এবং কল্যাণ ও অকল্যাণের 
অনুভূতি জাগিয়ে দিয়েছেন। 

৩. আল্লাহ তা'আলা মানুষর মধ্যে পার্থক্য বোধ, ইচ্ছা ও সিদ্ধান্ত গ্রহণের যেসব শ্তি: সৃষ্টি করে দিয়েছেন সেগুলোকে ব্যবহার ও 
প্রয়োগ করে সে নিজের মধ্যকার ভালো ও মন্দ প্রবণতাসমূহ হতে কোনোটিকে তেজন্বী করে আর কোনোটিকে দমন করে, 
তার উপরই তার ভবিষ্যৎ সম্পূর্ণরূপে নির্ভর করে । সে যদি তালো প্রবণতাসমূহ সমৃদ্ধ ও তেজত্বী করে এবং খারপ প্রবণতা 
হতে নিজেকে মুক্ত রাখে, তাহলে সে প্রকৃত কল্যাণ ও সাফল্য লাভ করতে পারবে। পক্ষান্তরে সে যদি তার ভালো 
প্রবতাসমূহকে দমন করে এবং খারাপ প্রবণতাসমূহকে তেজব্বী করে, তবে তার অকল্যাণ ও ব্যর্থতা অনিবার্য 

সূরাটির দ্বিতীয় অংশে ছামূদ জাতির এঁতিহাসিক দৃষ্টান্ত পেশ করে রেসালাত ও নবুয়তের গুরুত্ব বুঝানো হয়েছে। যেহেতু ভালো 
ও মন্দ পর্যায়ে মানব প্রকৃতিতে রক্ষিত ও গচ্ছিত ইলহামী জ্ঞানই নিজ স্বভাবে মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট নয়, তাকে 
পুরোপুরিভাবে বুঝতে না পারার দরুন মানুষ ভালো ও মন্দ পর্যায়ে ভুল দর্শন ও মানদণ্ড নিরূপণ করে পথভ্রষ্ট হয়। এ কারণে 
আল্লাহ তা'আলা এ স্বভাবজ্ঞাত ইলহামের সাহায্যের জন্য নবী-রাসূলগণের মাধ্যমে সুস্পষ্ট ওহী নাজিল করেছেন! তারা 
পাপ-পুণ্য, ভালো-মন্দকে লোকদের সম্মুখে স্পষ্ট করে তুলে ধরবেন । দুনিয়াতে নবী রাসূলগণকে পাঠানোর এটাই মূল উদ্দেশ্য ৷ 
ছামৃদ জাতির নিকট হযরত সালেহ (আ.)-কে এ ধরনেরই একজন নবী করে পাঠানো হয়েছিল । কিন্তু সে জাতি ও জনগণ 
নিজেদের নফসের দোষযুক্ত ভাবধারায় ডুবে গিয়ে এমনভাবে বিদ্রোহী হয়ে উঠেছিল যে, তারা এ নবীকে সত্য বলে মানল না। 
তাদের দাবি অনুযায়ী একটি উ্্রীকে যখন তিনি মু'জিযারূপে তাদের সম্মুখে পেশ করলেন, তখন তাদেরকে সতর্ক করা সত্তেও 
উক্ত জাতির দুষ্টতম ব্যক্তি জাতির ইচ্ছানুযায়ী তাকে হত্যা করে দিল। তারই ফলে শেষ পর্যন্ত গোটা জাতিকে ধ্বংস করে 
দেওয়া হলো। 

ছামুদ জাতির দুষ্ট প্রকৃতির লোকেরা হযরত সালেহ (আ.)-এর জন্য যে অবস্থার সৃষ্টি করেছিল, মন্কায় তখন ঠিক অনুরূপ 

অবস্থায়ই উত্তব হয়েছিল৷ এ কারণে সে অবস্থায় এ কাহিনী শুনানো স্কতঃই মন্কাবাসীকে একথা বুঝানোর জ্‌ন্য যথেষ্ট ছিল যে, 

ছাম্থদ জাতির এ এঁতিহাসিক দৃষ্টান্ত তাদের উপর পুরোপুরি খাটিয়ে যাচ্ছে। 
///.9811.5101.00 





৪৮০ _ জফ্কস্টিরে জাল্ালাইন : আব্রবি-বাহল্য, সপ্তম ও 1৩০তম প্রা) 





পাতা 


2০৯০৮: : সূরা আশ-শামস মক্কায় অবতীর্ণ 





ঞ% 5০ ৬ ৩ 
৯০) ০৮৮০৭ ৮০ 
পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুবু করছি 
টু সু অনুবাদ : 
৩১:৮০ ৮০৮০, ০3. ও ১. শপথ সূর্যের এবং তার কিরণের আলোর । 


5৮৪০৬ উপ ৬১5 1817815 + ২. আর শপথ চন্দ্রের যখন তা তার অনুগামী হয় ভার 
না অন্তগমনের পর পরবর্তী আগমনকারী হিসাবে উদিত হয় 
৩. আর শপথ দিবসের, যবন সে তাকে প্রকাশ করে 


53৬ 4510 %07 1 দে 


৮24৩ 19401. ৪. আর শপথ রজনীর, যখন সে তাকে আচ্ছাদিত করে 


৬ তি) না দু 18 তাকে স্বীয় অন্ধকারে ঢেকে ফেলে । 1% অব্যয়টি তিন 

€ রি স্থানেই 4436-এর জনয আর 5 ০-:১ তনুত্যে 
নানীর 3551 রী 

» 00225 ৫70. ৫. আর শপথ আকাশের এবং যিনি তা নির্মাণ করেছেন 


৮৮০৯৮ ০০০ .* ৬. আর শপথ পৃথিবীর এবং যিনি তাকে বিস্তৃত করেছেন 
বিছিয়ে দিয়েছেন। 


৩ ০৩৫ নিচ -$ ৭. আর শপথ আত্মার অর্থাৎ আত্মাসমূহের এবং যিনি তাকে 
সুবিন্যস্ত করেছেন সৃষ্টিতে । আর ০ অবায়টি তিন 
সালেই ৫১০: অথবা রথে 

















৮১) 














টি পে 


02572572940 ০ রা 





+০0 ০5৫ টিসি এ ৮ অতঃপর তাকে তার অসৎকর্ ও সৎকর্মের রান দ 
৮5 ০ ৬১৯০০ +৮০$ ৮৫0 8 
৮ টিভি রা করেছেন ভালো ও মন্দ উতয়, পথ প্রদর্শন করেছেন 


পঙ্গু তি 


2 ৬৪) 29 শি টিটি আর আয়াতের সামঞ্জস্যতার জন্য ৬৮১-কে পরে 
51৮০০ উল্লেখ করা হয়েছে ' পরবর্তী আয়াত উল্লিখিত শপর্ধেক 
| ৮১৯5 ৩ ৩১১০ জওয়াব। 
৯. সে-ই সফলকাম হবে এখানে বক্তব্য ঈ্ঘ হওয়ার 
আশঙ্কায় 3 বিলুপ্ত করা হয়েছে । যে নিজোকে পরিসড 
১৮80৩ ৩০৫৮ 5০ করবে গুনাহ হতে পবিত্র করবে 
////.9811.59101.00 








১৫195 (1 54১৯ 03159 , 





৪৮১ 





তত) পা ডিপ ৮ 


চিএ ভি ৮৮ ০৮৫ 435... ১০. আর সে-ই ব্যর্থ হবে ক্ষতিগ্রস্ত হবে যে. নিজেকে 





রা রা এ 
১6582222585 দই টা 
রি হি তত ৮75 শব্দটি মূলত ৮৫5. ৮৫ ছিল। ছ্বিতয় ৮ টিকে 
ক্রি ০ ৪: 
(৫9৮ া ৮] ৮ সহজকরণার্থে আলিফ দ্বারা পরিবর্তিত কর: হয়েছে। 


"66 7777771.. 
র্বসূরার সাথে যোগসূত্র : পূর্ববর্তী সূরায় ঈমান ও নেককাজ এবং কুফর ও বদকাজের পরিণাম উল্লেখ করা হয়েছিল। অত্র 
রায়ও ছামূদ জাতির কুফর ও আল্লাহদ্রোহীতার উল্লেখ করে মক্কার কুরাইশদেরকে তাদের কুফর-শিরক ও আল্লাহদ্রোহীতার অশুভ 
রিণাম সম্পর্কে সতর্ক করে দেওয়া হয়েছে। 


৫৩ ঃ পর ৩ 


2৮9৫ ৮:০0 আয়াতে ০৯-৫ ছারা কি বুঝানো হয়েছে? : আয়াত স ৮:৫7 -এর মধ্যে :-*ঠ দ্বারা কি 
ঝানো হয়েছে, এ ব্যাপারে আলিমগণের বিভিন্ন মতামত দেখা যায়- 


. হযরত মুকাতিল (র.)-এর মতে, , »-£ মিনির 
. ইমাম কালবী (র.) ও মুজাহিদের মতে, ০৯০৫ অর্থ- সূর্যরশ্রি। 

» হযরত কাতাদাহ (র.), ইবনে কুতাইবা (র.) ও ফাররা (র.) প্রমুখগণের মতে, »-ঞ ছারা এখানে পূর্ণ দিবসকে বুঝানো 
হয়েছে! 

।. ইবনে জারীর (র.) বলেছেন-আল্লাহ তা'আলা এর ছারা সূর্য এবং দিনের শপথ করেছেন। নুরুল কোরআন] 

£ কারো কারো মতে, এখানে »+. ছারা সূর্যের রশি! ও তাপ উভয়কে বুঝানো হয়েছে। কেননা, আরবি ভাষায় »-% বলতে 
সে সময়কে বুঝায় যখন সকালবেলা সূর্য অনেকটা উপরে উঠে এবং তার কিরণ প্রখর হয় । কারণ তা তখন শুধু আলোই 
বিতরণ করে না; বরং উত্তাপও দেয় ! -(কাবীরা] 

০1815:205 আয়াতে (5/5-এর মর্মার্থ : আয়াত ০5550] ৮:27 -এর মধ্যে ০55 -এর ব্যাখ্যায় মুফাস্সিরগণের 

হতামত নিশ্নরূপ- 

₹. আল্লামা জালাল উদ্দীন মহন্লী (র.) লিখেছেন_ "644 €:5 1234 429 অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার সময় চন্্র উদিত হয়ে 
তাকে অনুসরণ করে। হযরত ইবনে আব্বাস (রা.) হতে এনদপ বর্ণিত আছে। 

খ. ইমাম ফাররা (র.) বলেন, চান্দ্র সূর্যকে অনুসরণ করার অর্থ হলো এটা সূর্য হতে আলো গ্রহণ করে। 

. হযরত কাতাদাহ ও কালবী (র.) -এর মতে, এটা ছারা চন্দ্র মাসের প্রথম তারিখের কথা বলা হয়েছে। কেননা প্রথম তারিখে 
চন্দ্র সূর্যাস্তের পর পরই উদিত হয়। 

ঘ. ইমাম যুজাজ (র.) বলেন, চন্দ্র যখন গোল হয়ে পরিপূর্ণতায় পৌছে তখন সে সূর্যের ন্যায় আলো দিতে থাকে। এখানে সে 
সময়ের কথাই বুঝানো হয়েছে । কেননা আলো প্রদানে তা (এ সময়ে) সূর্যের অনুসরণ করে । উল্লেখ্য যে, ৮৫52 ১5 বাবে 
০ হতে ব্যবহৃত ৷ এটার অর্থ হলো- কারো পিছু গমন করা, কারো অনুসরণ করা! 

৮৫%5 05 ৮1৮55 বিডি: আয়াতের অর্থ- দিনের শপথ যখন তা সমুচ্চ হয়ে তাকে প্রকাশ করে । 

আলোচ্য আয়াতে ৮2১৫--এর ৮০ -এর ৫৯১4 কি হবে এবং এর মর্মার্থ কি হবে- এ ব্যাপারে মুফাস্সিরগণের মধ্যে 

মতবিরোধ রয়েছে। 

ক. কারো কারো মতে, 0 -এর ২৯০ হবে ৮১:৫4 অর্থাৎ দিনের শপথ যখন তা সূর্যকে প্রকাশ করে । 

খ. কেউ কেউ বলেছেন, (4 - -এর ১৯৮: হবে ০৮১3 অির্থাৎ দিবস জমিনকে প্রকাশ করে। 


///.6211./59101.00া 


নিতে 





৬. অথবা, আয়াতটির ম্ধার্থ এই যে. 4৭4 ৮35 321 23 এ 
ন রঃ ২ ০৫৮ ০৪০ 53 ধা 
অর্থাৎ পৃথিবীর প্রাণীকুল যেহেতু রাতের বেলায় লুকিয়ে থাকে এবং টি 2৩০০ 
রো দিবাভাগে আতপ্রকাশ করে সেহেতু যেন দিন তান 


উল্লেখ্য যে, উপরে কতিপয় ক্ষেত্রে ৯০7 উল্লোখের £ উল্লেখের 
ভাষায় একপ প্রচলন রয়েছে। শক কবীরা সন ইনি টিনা? 


-শ্ -এর অর্থ : কোনো কোনো তাফসীরকারের মতে- ৫ম. ভষ্ঠ ও ৭ম আয়াতে বথাক্রমে 50, 5৫০ এবং ৩ 
৮৮: -এর এ শব্দটি ১2 অর্থে ব্যবহৃত হয়েছে । তখন তার অর্থ হবে_, -আকাশমগ্ডল ও তাকে নির্মাণ করার শপথ. পথিক 
এবং তার বিস্তর্ণ হওয়ার শপথ, মানুষ এবং তাকে সুবিন্যস্ত করার শপথ: কিন্তু পরবর্তী বাকা এ অর্থের সাথে সামঞ্সা হয় 
অতএব, অন্যান্য তাফসীরকার এ (কে $4 বা31 অর্থ ব্যবহার করেছেন। তারা অর্থ করেন- যিনি আকাশ দঃ 
করেছেন । প্রকৃতপক্ষে এটাই সঠিক প্রশ্ন হতে পারে যে, আরবি ভাষায় '৫ শব্দটি তো কেবল নিষ্প্রাণ বস্তুর ক্ষেত্রেই বাব 
হয়ে থাকে । জবাবে বলা যায় যে, এরপ প্র যুক্তিযুক্ত নয়। কারণ কুরআন মাজীদের করেকটি স্থানেই 2 শব্দটি ১4 


৬ 1৫ 


ব্যবহৃত হয়েছে । যেমন- 42815554528 স্থলে 83 4 বা 3৫ অর্থে এ শব্দটি ব্যবহৃত হয়েছে । 
224 ৪৮ 


৮০৩৩৫ না বলে ৮5৫৫ ৩ বলার কারণ : পবিত্র কুরআনে কোনো কোনো স্থানে ১:-এর স্থলে, ৬০এর ব্যবহার দেখা যা 
এটা অপ্রতুল হলেও ভাষাগত দিক থেকে ভুল নয়। যেমন, অন্য আয়াতেও বলা হয়েছে 51:41 43 ০০1545-% 
5১59 এখানে ০৫-০2 হওয়া দরকার ছিল 


অথবা, এখানে ০০5 ৮৫84০ -এর জন্য -০০৭কে বুঝানো হয়েছে! যেন এভাবে বলা হয়েছে যে, 2৫1 2:52 455: 
পা) বাণ ৬ % 
(5421 -কাবীর, ফাতহুল কাদীর] 


৬/এর অর্থ : নফস বলতে কতিপয় তাফসীরকারক আকৃতিগত মানুষ বা মানুষের দেহ বুঝাচ্ছেন। অর্থাৎ শপথ মানুষের, 
আর যিনি মানুষকে এমন সুঠাম অবয়বে সৃষ্টি করেছেন। আত্মার সুঠাযতা বা সৃবিনান্ততা বলতে হীশক্তি-কথা বলা, কানে শোন, 
চোখে দেখা ও চিন্তাশক্তিকে বুঝাচ্ছেন। নফস অর্থ আত্মা বললে মানুষের সাথে জিন জাতিও অন্তর্ভুক্ত হয়। আয়াতগুলোর 
ধারাবাহিকতায় দেখা যায়, প্রত্যেক প্রত্যক্ষ বন্তুরই শপথ করা হয়েছে । এ ক্ষেত্রেও প্রত্যাক্ষ বন্তু হওয়া বাঞ্ছনীয় । অতএব, নদ 
755 8775585 
142 -এর অর্থ : ৩১০ শব্দটি + 224 হতে নির্গত।45:5 অ ঁ- সুবিন্যস্ত করা । অর্থাৎ তাকে একটি দেহ দান কর ) 
হয়েছে । দেহের এ একহারা গঠন, হালা ও মগজের সবকিঠুই মানুষের মতো জীবন যাপনের জনা উপযোগী । তাকে দেখ, 
শোনার, স্পর্শ করার, বাদ গ্রহণ করার ও খ্রাণ নেওয়ার জনা যে হি্রিয়শক্তি নেওয়া হয়েছে তা তার আনুপাভিকতা ও দি 4 
বিশেষের পেকষিতো মানুষের জনয জ্ানার্জনের সর্ব উপায় বা মাধাম হতে পারে তাকে চিনা ও বিবেকশক্ত, কির 
ও মর্মগ্রহণ, কল্পনাশক্তি, স্মরণশক্তি, পার্থক্যাবোধ, সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা, চা এবং অনান্য সকল তি কতা 
দেওয়া হয়েছে। এ ছাড়া মানুষকে-জনুগত পাণী দয়: বরং সরিক প্রকৃতিতেই সৃষ্টি করা হয়েছে। তার দৈহিক গঠন ও অঙ্গ স্যর | 
এমন কোনো সৃষ্টিগত বক্রতা রেখে দেওয়া হয়নি, যার কারণে সে ইচ্ছা করলেও সঠিক, সোজা ও মু পথ হণ করতে ”3 
না, কুরতানুল কারীমের ভাষা হলো-5401 54344545126 5-40555 2505015 1 
হালীনের ভাষা নিল্পকুপ- ৯7:44 (804৫7718178) 215 253৫ কাবীর] |, 
অর্থাৎ পরত্োক সন্তাসই ফফিতরাত' তথা ইনলামের অনুসারী হয়ে জনুগ্রহণ কারেন কিন্তু তার পিত ডিন, . 
অগ্নুপূজকে পরিণত করে। আর 
৩১5 ৩০০42 4500 আয়াতে ০45এর মর্যার্থ 2) শক্দটির মূল হলো 46 -এর অথ 0: এ 
কথ 25420 25৫ এ অরথাৎ অনুক বাতি এ ভিনিসটি গিলে ফেলেছে, গলাধহঃকরণ করেছে। ক 
পোল পু পহ ্ষ হতে কোনো ধারণা কনা বা ডাকে অচেতনভাবে বার মন ও গে বুদ 


///.9811.5101.00 


হা 







রঃ রঃ ৪৮৩ 








ণ্য এ 


একটি এই যে, আল্লাহ তা'আলা সৃষ্টিকালেই মানুষের প্রকৃতিতে পাপ-পুণ্য উভয়ের প্রবণতা ও ঝোঁক লেস দিয়েছেন । প্রতোক 
ব্ক্তিই তা নিজের মধ্যে অনুভব করতে পারে। দ্বিতীয় অর্থ এই যে. প্রত্যেক মানুষের জবচেতনার আল্াহ তাআলা 


সততা ইলহহ বিলাল জা 


অঞ্ধ কান্ট 


লা এ ধারণা ও 
বিশ্বাস গচ্ছিত রেখেছেন যে, নৈতিক চরিত্রে ভালো-মন্দ ও ন্যায়-অন্যায় বলতে একটি কথা জাছে : অলাহ ভাঁজালা ভ্গলা-মন্দ 


এন্যায়-অন্যায়ের পার্থক্যবোধ জন্ুগতভাবে মানুষকে দিয়েছেন । এ কথাটি কুরআন মাজীদের বিভিরর স্থানে নিভির ভবষায় বল 
হয়েছে। 


আনলাহ তা'আলা প্রতিটি সৃষ্টিকে তার মর্যাদা ও স্বরূপ অনুযায়ী স্বভাবজাত ইলহাম দিয়েছেন । সুরা ত্া-হায় এ কথাটি বলা হয়েছে 
এভাষায় ১ :/40:5255 04 ০৮৫ এট পিতিনি প্রতোকটি জিনিসকে তার সৃষ্টিগত দেহ সংগঠন দান করেছেন এবং পরে 
পথ প্রদর্শন করেছেন, জীব-জস্তুর সকল জাতি ও প্রজাতিকে তার প্রয়োজন অনুযায়ী ইলহামী জ্ঞান দান করা হয়েছে । মাছ নিজেই 
সাতার কাটার, পাখি উড়তে পারার, মৌমাছি মৌচাক রচনার, আর বাবুই পাখি বাসোপযোগী বাসা তৈরি করার জ্ঞান পেয়ে থাকে 
এস্বভাবজাত ইলহামী জ্ঞান হতে । মানুষকেও তার বিভিন্ন মর্যাদা ও দায়িতু হিসাবে আলাদা আলাদা ধরনের ইলহামী জ্ঞান দান কর: 
হয়েছে। মানুষ একাধারে একটি জীব সত্তা, এক বিবেক সম্পন্ন সত্তা এবং এক নৈতিক সন্তাও বটে । এ তিনটি সত্তার চাহিদা 


অনুযায়ী যা দরকার তা আল্লাহ তা'আলা মানুষকে ইলহামের মাধ্যমে দান করেছেন ! 
55০০৩০২৪৩০৫ 95 ভ (935 ৬০55 4ঠিত পূর্বোক্ত আয়াতসমূহে মহান আল্লাহ যে সকল শপথ 
করেছেন তার মূল প্রতিপাদ্য বিষয়ই হচ্ছে উক্ত আয়াতদ্বয় ৷ এখানে লক্ষণীয় যে, উপরে আল্লাহ তা'আলা কতিপয় বিপরীতধর্মী 
ব্তুর শপথ করেছেন। যেমন-চন্্র-সূর্য, রাত্রি-দিবস, আসমান-জমিন ইত্যাদি। এ সব বিশ্ব প্রকৃতির সাহায্যে-প্রমাণ পেশ করার 
পর মানুষের নিজের সত্তাকে পেশ করা হয়েছে! বলা হয়েছে যে, মানুষকে অত্যন্ত ভারসাম্য করে, সৃষ্টি করা হয়েছে। 
অতঃপর তার স্বভাবে পাপ ও পুণ্য দুই ধরনের গুণই ঢেলে দেওয়া হয়েছে। সুতরাং সে যদি পাপ হতে স্বীয় নফসকে পবিত্র করে 
পুণ্যকে প্রাধান্য দেয়, তাহলেই সে সফলকাম হবে । 
১:54 : এর অর্থ হলো পবিত্র ও পরিশুদ্ধকরণ, উৎকর্ষ সাধন ও ক্রম বিকাশ বিধান ৷ এর মর্মার্থ এই যে, যে লোক নিজের 
সত্তাকে পাপ হতে পবিত্র রাখবে, তাকে উৎকর্ষ দান করে তাকওয়ার সুউচ্চ পর্যায় পর্যন্ত নিয়ে যাবে এবং তাকে ভালো ও 
কল্যাণের ক্রমবিকাশ দান করতে থাকবে, সে কল্যাণ লাভ করবে । পক্ষান্তরে5:4 ৭$-এর অর্থ হলো- দমন করা, গোপন করা, 
নুকিয়ে রাখা, হরণ-অপহরণ করা এবং পথভ্রষ্ট করা, অর্থাৎ যে লোক নিজের নফস বা সম্তায় অবস্থিত ভালো প্রবণতাসমূহকে 
উৎকর্ষ ও বিকাশ দানের পরিবর্তে তাকে দমন করবে, তাকে বিভ্রান্ত করে খারাপ প্রবণতার দিকে পরিচালিত করবে এবং পাপ, 
লন্সা ও খারাপ প্রবণতাকে অতিশয় শক্তিশালী বানাবে সে লোক অবশ্যই ব্যর্থ হবে। 
কসমের জবাব : সূরার প্রথম থেকে কয়েকটি কসমের উল্লেখ রয়েছে । এ কসমণ্ডলোর জবাব সম্পর্কে মতভেদ দেখা যায়, 
কারো মতে জবাব হলো, (4৫/54. (63 তবে এ বক্তব্যের উপর একটি প্রশ্ন জাগে যে, যদি তা কসমের জবাব হয় তাহলে 
2556 হওয়া দরকার ছিল। তার উত্তরে ইমাম যুজাজ (র.) বলেন, % -কে হযফ করা হয়েছে। কেননা বক্তব্য অনেক দীর্ঘ 
হয়েছে। এ দীর্ঘ বক্তব্যই *4-এর স্থলাভিষিক্ত হয়েছে । 
আকা 53-5151162554 (০:৫6 (৫ 40352755565 85 ১৭ ০০4০ তব 
কারো মতে এখানে বাক্যকে আগে পরে নিতে হবে। উহ্য করার কোনো প্রয়োজন নেই । তখন বাক্য এভাবে হবে যে, 2" 
৩১২০৪065৫55 ৪৩ 6 805589 +গাতছল কাদীর] 
///.6911./69101.00া 


















51৫5251৮0৩৩ পত*র টা র্‌ কি 

টি 2 ৮4521671-5291101 58 ১২ যখন ততপর হয়েছিল তড়িখড়ি উ বারি 
তাদের মধ্য হতে ধক হতভাগ্য ব্যক্তি তার ন 

টি হত্যা করতে উদ্যোগী হলো। রর 

£9 .)1% ১৩" তখন তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহর সালেহ 


(আ.) বলল, আল্লাহর উদ্ী অর্থাৎ তাকে লে 



































পাতিল ও ১ পাপা ৬2৩ এ তা 
152 এ তি পি 0924 থাকতে দাও । এবং তার পানি পান করার বিয়ে 
ইির্রগিচরা সাবধান হও অর্থাৎ তার জন্য নির্ধারিত দিনে তাকে পানি 
০১ ০১1১ ৮2 ৩5৪ জা অর ভার তাদের জন্য একদিন ও তার 
2 না য়াা জন্য একদিন ৃ্‌ | 
০1০০5510155 435136০501৫৫8-55 ৯৪ রাসূলকে খিথ্যারোপ করল ভার এ বতব্য থে 
রঃ দান নি গারাগ্জা আল্লাহ তা'আলার পক্ষ হতে এবং তারা যদি ভাতে 
০৮$$০০১11১৮ চশুভীিন]া অন্যথা করে তবে তাদের উপর শাস্তি অবতীর্ণ হবে। 
তাতে ভুত টু ৮৫ এবং তারা হত্যা করল পানিকে নিজেদের জন্য 
৩০-০9-৮০৩০ ৮০ নিদিষ্ট করে নেওয়ার উদ্দেশ্যে উ্্ীিকে মেরে 
নারি রিরিরসেররে রা রিলিরা রিও ফেলল। অনন্তর অবতীর্ণ করলেন ঘনীভূত করলেন 
1 ৮০ ও৮ ৭০ (25 তাদের উপর তাদের প্রতিপালক শান্তি তাদের- 
৫9. তর্প ৫ পপ গনি এ পে পাতি ৯2 ং রা 
শিরিন পতি হি টব গুনাহের কারণে এবং তাকে সর্বব্যাপী করলেন অর্থাং 
০ ভা শি তাদের শন্তি অবতারণাকে । মোদ্দাকথা, তাদের উপর, 


১1091227558 পুত 42 সর্বব্যাপী আজাব নাজিল হয়, ফলে তাদের মধ্য হতে 
৩৮55 ০০৬৮ ৬ 50013 5190 ১৪১১০ ১৫. আর তিনি শব্দটি 11 ও (৫ যোগে উভয় কেরাতে! 

টি পঠিত ভয় করেননি আল্লাহ তা'আলা তার পরিণাহ্: 
- (শট ফলাফল। 


[সক আভ্পাচলা 


এখানে ছাযূদ সম্প্রদায়ের উল্লেখের তাৎপর্য : ইতঃপূর্বে ইরশাদ হয়েছে যে, আল্লাহ তা'আলা নফসের প্রতি ফুজুর ও তাকণর ' 
ইলহাম করেছেন। কিন্তু লক্ষণীয় যে, ফুভূর ও তাকওয়ার এ ইলহামী জ্ঞানের ভিত্তিতে কোনো ব্যক্ত প্রয়োজনীয় বিস্তারিত! 
হেদায়েত লাত করতে পারে না। এ কারণেই আল্লাহ তা*আলা ওহীর মাধ্যমে নবী ও রাসূলগণকে বিস্তারিত হেদায়েত নদ * 
করেছেন। এ ছাড়া ফুজুর ও তাকওয়া এ দু'টির অনিবার্ধ ফল ও পরিণতি হলো শান্তি ও শুভ প্রতিদান নফসকে ফুজুর হতে পে: 
করা ও তাকওয়া দ্বারা এর উৎকর্ষ সাধন করার ফল হলো কল্যাণ ও সাফল্য । আর নফসের ভালো প্রবণতাসমূহকে দমন কর$ 
একে পাপের মধ্যে ডুবিয়ে দেওয়ার নিশ্চিত পরিণতি হলো ব্যর্থতা ও বিপর্যয় 

এ কথাটি বুঝানোর জন্য একটি এতিহাসিক দৃষ্টান্ত পেশ করা হয়েছে। আর সে জন্য ছামূদ জাতিকে উদাহরণ স্বরূপ গ্রহণ? 
হয়েছে। কেননা অতীতে ধ্বংসপ্রাপ্ত জাতিসমূহের মধ্যে এ ছামূদ জাতির এলাকাই মকাবাসীদের অতি নিকটে অবস্থি ও 
উত্তর হেজাজে এ জাতির প্রতিহাসিক নিদর্শনাদি বর্তমান ছিল। মনকাবাসীরা সিরিয়ার দিকে বাণিজ্যিক সফর উপলক্ষে এ 
নিকট দিয়ে যাতায়াত করত । ইসলাম পূর্বকালীন আরবি কাব্যে এ জাতির উল্লেখ সর্বাপেক্ষা অধিক হয়েছে £ 

স্বাভাবিকভাবেই আরববাসীদের মধ্যে এ জাতির কথা সাধারণ পরিচয়ে আলোচনা পর্যালোচনা হতো । 


////.9811.5101.00 








ছামদ জাতির সংক্ষিপ্ত কাহিনী : ছামূদ ছিল সাম ইবনে নূহ-এর বং ধর। ছামুদের নামেই এ জাতির নামকরণ উত্তর অিষ 
আরবের 'আল-হাজার' নামক এলাকায় তারা ছিল খুব শক্তিমান জাতি। তারা পাহাড় খোদাই করে ব্ড়িঘর নির্মাণ করত । তা 
নিজেদের ধন-প্রাহূ্যে ও জ্ঞান-গরিমায় মত্ত হয়ে আল্লাহকে ভুলে গিয়েছিল । লৌহের তৈরি প্রতিমা পৃজ! করত এবং নানা প্রকার 
পাপাচার ও কুসংস্কারে নিমজ্জিত থাকত । তাদের হেদায়েতের জন্য তাদেরই বংশোদ্ভূত হযরত সালেহ (আ.) -কে আল্লাহ নবী 
রূপে পাঠালেন। নবী তাদেরকে তাওহীদের দাওয়াত দিলে তারা তা প্রত্যাখ্যান করে এবং নবীকে মিথ্যারোপ করে কোনো নিদর্শন 
দেখাতে বলে । হযরত সালেহ (আ-) -এর নবুয়তের মু'জিযা হিসাবে আল্লাহ পাথরের মধ্য হতে একটি জীবন্ত উদ্্ী তৈরি করে 
দেন। এ ঘটনা দেখে অনেক লোক ইসলাম গ্রহণ করে । হযরত সালেহ (আ.) বললেন- এটা আল্লাহর উদ্ী, সে নিজ ইচ্ছামতো 
যেখানে-সেখানে চরে বেড়াবে । একদিন সব পানি তার জন্যই নির্দিষ্ট থাকবে । আর তোমরা তার কোনো ক্ষতি করলে শক্ত 
আজাব নাজিল হবে । ছামৃদদের মধ্যে কুদার নামক এক সর্দার উ্ত্ীকে হত্যার ষড়যন্ত্র করল এবং তার পা কেটে মেরে ফেলল । 
এ অপরাধের অনিবার্য পরিণতি হিসাবে তাদের উপর আজাব নাজিল হলো । এক বিকট বজ্জধ্বনিতে তারা নিজ নিজ গৃহে মরে গেল। 


৬/:%5-এর মর্মার্থ : 1720, -এর মর্ষার্থের ব্যাপারে মুফাসসিরগণ বিভিন্ন মতামত পোষণ করেছেন৷ 

ক. জমহুরের মতে তার অর্থ হলোঁ ৫7-:24 অর্থাৎ আল্লাহর নাফরমানিতে সীমালজ্বন করা। হযরত কাতাদাহ ও মুজাহিদ 
(র.)ও এ মত পোষণ করেছেন। ্ 

৭. মুহাম্মদ কা'আব ও একদল মুফাস্সিরে মতে ১৪1৮. অর্থ (4৯250 অর্থাৎ তারা সকলেই (মিথ্যারোপ করেছে)! 

গ. হযরত ইবনে আববাস (রা.) বলেন- ৮১:০এর অর্থ হলো, “3৫০৫ ৫71 ৮৫1৫5" অর্থাৎ যে আজাবের ওয়াদা করা 
হয়েছিল, সে আজাবকে তারা অস্বীকার করেছে । 80 

ঘ. আল্লামা জালাল উদ্দীন মহল্লী (র.) লিখেছেন- "4: 4.৮ অর্থাৎ তারা সীমালঙ্ঘন করার কারণে হযরত সালেহ 
(আ.) -কে মিথ্যা প্রতিপন্ন করেছে। রর 

কে উদ্্রীটিকে হত্যা করেছে? : উদ্ট্রীটিকে কে হত্যা করেছে এ ব্যাপারে দু'টি মত পাওয়া যায়- 

১. জমহুর মুফাস্সিরগণের মতে ছামৃদদের সর্দার পাপিষ্ট নরাধম কুদার ইবনে সালিফ উহাকে হত্যা করেছে । 

২. কেউ কেউ বলেছেন কুদার সহ এক দল লোক উক্ত হত্যাকাণ্ডে জড়িত ছিল। 

প্রকৃতপক্ষে কওমের লোকদের সমর্থন ও সাহায়তায় কুদার উক্ত উন্ত্রীকে হত্যা করেছিল 

20) ৯::746 5৩6 -এর মধ্যে 0:-4 ঘবারা কাকে বুঝানো হয়েছে? : ৮11 4,446 $20-এর মধ্যে রাসূল দ্বারা 
সর্বম্মতভাবে হযরত সালেহ (আ.)-কে বুঝানো হয়েছে। 

40140-এর মহল্লে ই'রাব কি এবং তার মর্মার্থ কি? : 44101 ৫ মহল্লান মানসূব হয়েছে। কেননা এটা ৮:০5 হয়েছে। 
এমতাবস্থায় এর মর্মার্থ হবে-উদ্্ীটিকে হত্যা করা হতে বিরত থাক, উহাকে পানি পান করতে বাধা দিও না। যেমন-:-4 481 
এবং ৫2424 বলা হয়ে থাকে। 

০/-এর অর্থ : 

১.4:এর অর্থ নিয়ে মুফাসসিরীনের মধ্যে মতানৈক্য দেখা যায়। কারো মতে, 34$ অর্থ তাদের উপর চতুর্দিক হতে আজাব 
এসে পড়েছে। 

২ কারো মতে, কোনো দাফনকৃত বস্তুকে +/-4২ বলা হয়: অর্থাৎ তাদেরকে এমনভাবে ধ্বংস করা হয়েছে যে, জমিন সমান 
করা হয়েছে । আর তাদের লাশ সে জমিনের নিচে পল্ডে গেছে! 

৩ অথবা, (456 অর্থ ২:3৫ অর্থাৎ 5:৫6 বলা হয় এ কথাকে যা দ্বারা অন্যকে শাসানো বা ধমকানো হয়। -কাবীর] 











প8255৫54 


3 ৬৫খ/-এর অর্থ : এ বাক্যের দু'টি অর্থ- 

১ আল্লাহ তা'আলা দুনিয়ার রাজা-বাদশাহদের মতো নন । তারা কোনো জাতি বা দলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করলে 
তার পরিণতি ও ফলাফল শতবার চিন্তা করে; কিন্তু আল্লাহর ক্ষমতা নিরঙ্কুশ ও সর্বোচ্চ। ছামূদ জাতির ন্যায় অন্য কোনো 
শক্তি আল্লাহ কর্তৃক গৃহীত এ পদক্ষেপের প্রতিশোধ গ্রহণের জন্য তাঁর বিরুদ্ধে মাথা তুলে উঠতে পারে, অথবা পশ্চাদ্ধাবন 
করতে পারে-এমন কোনো ভয় আল্লাহর নেই। 

২. অথবা, ৫১৪৫-এর ০৮৫ হযরত 'সালেহ' (আ.)। অর্থাৎ সালেহ (আ.) এ আজাবের শেষ পরিণতি সম্পর্কে কোনো ভয় 
করেন না। -কাবীর! 

৩. ইমাম কালবী ও সুদ্দী (র.) বলেন. এর অর্থ হলো সর্বাধিক হতভাগ্য ব্যক্তি আল্লাহ তাআলার উন্ীকে হত্যা করল আর এর 
পরিণতি কত ভয়াবহ হবে, তা চিন্তাও করল না। নূরুল কোরআন] 


////.9811.59101.00 


ক পন 
95018 : সূরা আল-লাইল 
সৃরাটির নামকরণের কারণ : অত্র প্রথম শব্দ 461. 
পা ২ ৭ সহ ক ই 
হওয়ার সময়কাল : অত্র ও এর পূর্ববর্তী বিষয়বস্তু 
সূরার ন্যায় এ সূরাও কী জীবনের থয দিকে আত সুর প্রায় এক ও অভিন্ন! এটা হতে বুঝা যায় যে, পূরববঞ্জ 
স্রাটির বিষয়বস্তু ও মূলবক্তব্য : যানব জীবনের 
ভান তে না ৰ দু'টি ভিন্ন ভিন্ন পথের পারস্পরিক পার্থক্য এবং তার পরিণাম ও ফলাফলের 
এর মৃলবক্তব্য দু'টি ভাগে বিভক্ত । শুরু হতে ১১ নং আয়াত পর্যন্ত তার প্র ৰ 
জাতি ও দলসমহ দুলিয়ে যে শরম ও চেষ্টা প্রচেষ্টা করছে, তা বয় নৈতিকতার নিজ বা হয়েছ, মানবজাতির বাতি, 
পরস্পর বিরোধী দিন ও রাত এবং পুরুষ জীব ও স্ত্রী জীব। এরপর দু'প্রকারের নৈতিক বি নান 
্ ॥ বশেষত্ের উল্লেখ করা পর 
প্রকারের নৈতিক বিশেষতৃসমূহ এই- দান-সদকা করা, আল্লাহভীতি ও পরহেজগারী অবলম্বন এবং ভালো হয়েছে। প্রথম 
কল্যাণ বলে মেনে নেওয়া। অপর ধরনের বিশেষতৃসমূহ হচ্ছে কার্পণ্য ও বখিলী, আল্লাহর সন্তোষ ও ও কল্যাণকে, ভালো: ও 
হওয়া, ভালো কথাকে মিথ্যা অভিহিত করে অমান্য করা | পরে বলা হয়েছে যে রনি কর দি 
বিরোধী, এদের ফলাফল অবলম্বনকারীরা দুনিয়া ও আখেরাতের সাফল্য লাত করবে । তাদের 47 
কাজগুলোকে সহজ করে দেওয়া হবে। পক্ষান্তরে দ্বিতীয় কর্মনীতি গ্রহণকারীদের জন্য ভ 7৯ 
হু গ্রহ র জন্য ভালোকাজ কঠিন ও মন্দকাজ সহজ হবে 
পরিশেষে বলা হয়েছে দুনিয়ার এ সম্পদ যা অর্জনের জন্য মানুষ প্রাণ দিতে - রী 
ন্‌ ও প্রস্তুত তার মালিকের সাথে কবরে তো যাবে না 
তাহলে মৃত্যুর পর তা মালিকের কোন কাজে আসবে? 
দ্বিতীয় অংশেও সংক্ষেপে তিনটি মৌলনীতি পেশ করা হয়েছে । প্রথমত আল্লাহ্‌ মানুষকে দুনিয়ার এ পরীক্ষা 
অনবহিত করে ছেড়ে দেননি । জীবনের পথের মধ্যে ঠিক ্ ০৯১৯ ৬০৭ 
চা ০০০০০০০০০০০ 
দ্বিতীয়ত মৌলতত্ত এই বলা হয়েছে যে. দুনিয়া ও আখেরাত-উভয়ের নিরদ্বশ মালিক এক আল্লাহই । দুনিয়া পেতে চাইলে তারই 
রি টি নি তেলিহা 
তৃতীয়ত বলা হয়েছে, রাসূল ও কিতাবের সাহায্যে যে কল্যাণ বিধান পেশ করা হয়েছে তা যে হত্ভাগ্য ব্যক্তি মিথ্যা মনে কারে, 
অমান্য ও অস্বীকার করবে তার জন্য জুলত্ত আগ্নিকুণুল প্রস্তুত হায়ে আছে। অপরদিকে যে আল্লাহভীর ব্যক্তি ঈমান এনে সৎকমে 
আত্মনিয়োগ করবে, আল্লাহ তার উপর রাজি-খুশি হবেন এবং সেও আল্লাহর দান পেয়ে সুষ্ট হয়ে যাবে। 
স্রাটির শানে নুযূল : সূরাটি মক্কা শরীফে অবতীর্ণ হয়েছে। তার আয়াতসমূহের অভিব্যক্তি সাধারণ হলেও বহু বিশটি 
ভাফসীরকারের মতে হযরত আব্‌ বকর সিদ্দীক (রা.) এবং উদ্নাইয়া ইবনে খালাফ নামক জনৈক ধর্মদরোহী সমন্ধে এ সূরা লা্িল 
হয়েছে । আরবের মধ্যে তারা উভয়েই ধনবান ও নেতৃস্থানীয় ছিল; কিন্তু উভয়ের মধো চরিত্র, ধর্ম বিশ্বাস ও কার্যকলাপে বির 
পার্থকা ছিল। হযরত আবূ বকর (রা.) তীর সমস্ত অর্থ ইসলামের উন্নতি ও কল্যাণে, রাসূলুল্লাহ ২: -এর সাহাযোে এব 
হুসলমানের উপকার এবং বিভিন্নরূপ সংকার্থে ব্যয় করেছেন, পক্ষান্তরে উমাইয়া তার সঞ্চিত অর্থরাশি এক কপর্দকও কোনোর 
সৎকার্ধে ব্যয় করেনি । অধিকন্তু উমাইয়া ভয়ানক ইসলাম বিদ্বেবী ছিল এবং ইসলাম গ্রহণের কারণে সে তার কৃতদাস হংরঃ 
বেলালের উপর ভীষণ অত্যাচার করত। হযরত আব বকর (রা.) এ সংবাদ শ্রবণে দশ সহন্লাধিক স্র্ ুদ্রা ও নিজ কৃতদদ 
নাসতাস রুত্ীর বিনিময়ে হযরত বেলালকে উমাইয়ার নিকট হতে ক্রয় করে তাঁকে মুক্ত করে দিয়েছেন হযরত সিমীক (র. 
আরও কৃতিপয় নও-মুসলিম দাস-দাসীকে বহু স্বর্ণ ও রৌপা মুদ্রার বিনিময়ে ক্রয় করে অত্যাচারী কাফেরদের করল হতে নু 
করেছেন। তিনি তার সঞ্চিত চলিশ সহস্র দিরহাম রাপুনুল্লাহ ও সমস্ত মুসলমানদের হিতার্থে ব্যয় করেছেন ॥ চৌত্রিশ হাজৎ 
তির জা তেকো বছর যাবৎ মুসলমাদের হিতারথে বায় করেছেন। অবশিষ্ট ছয় হাজার দিরহাম হিজরতের পথে এবং মদন 
মজিদ লীর ভুমি ররর জনয বায় করেছেন । এভাবে ইসলাম ও ইসলামি উচ্মার জন্য রব উৎসরণ করে দিয়ে 
বস নিবো দিন কারো নিকট সাহাময ও প্রতিদান পরা হলনি। একদা তিনি কল জড়িয়ে বসেছিলেন হযরত বরা 
আ.) রাসূলুল্লাহ এক নিকট হাজির হয়ে বললেন, “হে আল্লাহর নবী, এ কন্ুল জড়ানো ফকিরকে- মিনি নিভের ভা 
সপ আপনার জন্য বায কারে নিঃ্ হয়েছেন আল্লাহ রাবল ইমযত সালাম জানিয়েছেন। আর আল্লাহ আছেন হার 
করেছেন: এ দরিদ্রাবস্থায় তিনি সত্ভুষ্ট আছেন কিনা? এ সংবাদ রাসূলুলাহ ১০ হয়ত পরি্দীক ডো.) জা দয আহি, 
দেন) এতক্ষণ ভান ফিরে পেলেন এং বযতিবান্ হয়ে বলতে লাগলেন, আমি তাতেও আ্াহর উপর সঃ 7 
অ্লাহর উপর রাজি আছি- এ সময়ই অত্র সুরাটি অনভীর্ণ হয় ? শাআমীযী] 


//৬/.6211./59101.00া 











... তাফসীরে জালালাইন... আরবি-বাংলা: সন্তম. ধর. ৩-.ব পারা! 











৮৫৫2 455 


«০৮138 ৯১৯ : সূরা আল-লাইল নারির 


6) ০5৮৩ 


421 ৩০৪৪ ৬০1: 








০৯৭19 


৫ 


১৮ এ রি 


পরম করুণাময় ও গিরি 





শি 





রি রর টি 
04535855855525 
0501 9৮60 ১৪ ০:৮৮ ০৪ 
দির ২৮০৪) 3545 
126225% ৮০০০ ৬৫ 


1542 2৬ পা পাতা পা পাপা 
৮৮741284720 1 


৫০০৪ 7+০৮ 


ভি 12-০5-5201 ৮০1 
০৭০৮৪ ৩০ 2 4552 005 2001 545 
1০ ৩6 তর্ট ঠক ০৮৫ তাত 


পাপ + ৮৩ পর্ণ 


32552555228, 





্ 


পু তত 


০52041755০1 ৬০5 ১৬. 


পা 


৬: ৬7৬ 


টিন সত 


৪৯4৭ 


1 21825 সিকি 


ন্ট ২. 


এ 


অনুবাদ : 


-১ ১. শপথ রজনীর, যখন.সেআচ্ছনন করে তার অন্ধকার 


দ্বারা, আকাশ ও পৃথিবীর মধ্যবর্তী শূন্যলোককে আচ্ছন্ন 
করে ফেলে। 


শপথ দিবসের, যখন সে আলোকিত হয় প্রকাশিত ও 
উন্মুক্ত হয়৷ উভয় ক্ষেত্রে 1$ অব্যয়টি শুধুমাত্র 
49০-এর জন্য । আর ৮3০5 তনধ্যে 555 1 





আর শপথ তীর যিনি [৫ অব্যয়টি 24 অর্থে অথবা 
২১১০০ সৃষ্টি করেছেন নর ও নারী আদম ও হাওয়া 
কিংবা প্রত্যেক নর ও নারী । আর প্রকৃত উয় লিঙ্গধারী 
আমাদের দৃষ্টিতে লিঙ্গ নির্ণয় অসম্ভব বলে গণ্য হলেও 
আল্লাহ তা*আলার নিকট সে নর অথবা নারী । সুতরাং 
কেউ যদি কোনো নর বা নারীর সাথে কথা না বলার 
শপথ করে এবং উভয় লিঙ্গধারীর সাথে কথা বলে, 
তবে সে শপথ ভঙ্গকারী রূপে গণ্য হবে । 


€ ৪. নিশ্চয় তোমাদের কর্ম প্রচেষ্টাতোমাদের আমল বিভিন্ন 


প্রকৃতির কেউ আনুগত্য দ্বারা বেহেশতের আমল 
করে, আর কেউ অবাধ্যাচারিতার মাধ্যমে দোজখের 


কাজ করে। 

সুতরাং যে ব্যক্তি দান করেমাল্লাহ তা'আলার হক আর 
ভয় পোষণ করে আল্লাহকে, 

এবং উত্তম বস্তুকে সত্যরূপে গ্রহণ করেটভয় ক্ষেত্রে 


৮৮ পপহর্ 
2001 ৭) 201 ৯ উদ্দেশ্য । 





হিছাপঠাতপু ৬৭. আমি তার জন্য সুগম করে দিবো সহজ পথ 





বেহেশতের জন্য ! 


///.6211./59101.00া 





৪৮৮ তাফসীরে 






আবরবি-বাংলা, সম্তম, খু. ৩০তম পারা) 





৬ তা 





৩ ০৩৫৭ উস ০৪০ ৮৪ ০:৮৮. আর যে কার্য করল আল্লাহর হক আদায়ের কত 














আর অমুখাপেক্ষিতা প্রদর্শন করল আল্লাহ তা'আলার 
রি পুরক্কার হতে । 
টনি 53352 1৭৯, আর উত্তম বসকে মিথ প্রতিপন্ন করল! 
১ ১৩৫০ ৮০৪৪4০৫22৫5 ২. ১০. আমি তার জন্য সুগম করে দিবো প্রস্তুত করে দিবে: 
০ ড় চা িভর কঠোর পরিণামের পথ জাহান্নামের জন্য । 
1412 + ১৫৫৩১) পর্ণ 
1415 22০9৮ 250 ১১-১ ১১.আরনা এ অব্যয়টি ১9৫ তার সম্পদ তার কোনে 
হি কাজে আসবে, যখন সে নিক্ষিপ্ত হবে জাহান্নামে । 








পূর্বোক্ত সূরার সাথে সম্পর্ক : পূর্ববর্তী সূরায় মহান আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশের তাকিদ রয়েছে । আর এ সূরায় ঘোষণা করা 
হয়েছে যে. মানুষের কর্ম প্রচেষ্টা বিভিন্ন প্রকারের হয়ে থাকে । যারা ঈমানদার ও সৎকর্মশীল তাদের সাফল্য সুনিশ্চিত । পক্ষান্তরে 
যারা এ দু'টি গুণ অর্জন না করে তাদের পরিণাম অতি তয়াবহ ৷ -[নূরুল কোরআন] 


৮৫৮৩৫ 


:৫1:2255 $6এর শানে নুযূল : আল্লামা বাগাবী (র.) লিখেছেন, হযরত আব্‌ বকর (রা.) উমাইয়া ইবনে থালফের 

নিকট হতে হযরত বেলাল (রা.)-কে একটি গোলাম এবং কিছু পরিমাণ রৌপ্যের বিনিময়ে ক্রয় করেন। তার সম্পর্কেই 3 

০৮০৫ ০%৮: পর্যস্ত অবতীর্ণ হয়। নূরুল কোরআন] 

উ/৬4-১৫9১২-১$ ৪555 498 : এখানে আল্লাহ তা'আলা রাত ও দিনের শপথ করেছেন। রাতে সমনত 

জন্তু-জানোয়ার স্ব-স্ব আশ্রয়স্থলে ফিরে খায়, দিনের কর্মব্যস্ততা হতে প্রশান্তি লাভ করে, নিদ্রার ঘোরে চলে পড়ে, যে নিদ্রা শরীরের 

প্রশান্তি এবং অন্তরের খোরাক । অপরদিকে দিনের আগমনে রাতের সকল অন্ধকার দূরীভূত হয়ে যায়, মানব জীবনে প্রাণচাঞ্চলা 

দেখা যায়, পশু-পাখির স্বীয় আস্তানা হতে বের হয়ে আসে । শুধু রাত বা শুধু দিন হলে মানুষের পক্ষে এ পৃথিবীতে বসবাস কর 

অসম্ভব হয়ে পড়ত । 

সুতরাং মানুষের জীবন ধারণের সৃষ্ঠ ও সুন্দর ব্যবস্থা করার জন্য আল্লাহ তা'আলা রাত-দিনের সৃষ্টি করে দিয়েছেন! এঁকাবীর) 

আলো ও অন্ধকারের সৃষ্টি: হযরত কাতাদাহ (রা.) হতে বর্ণিত আছে যে, আল্লাহ তা'আলা প্রথমে আলো ও অন্ককারকে সি 

করেছেন। অতঃপর এতদুভয়ের মাঝে ব্াবধান সৃষ্টি করে দিয়েছেন অন্ধকারকে রাত এবং আলোকে দিন হিসাবে রূপ দান 

করেছেন। কুরতুবী] রি ১৬০ ০: কি ৫ 

০৫ ৫এর 55405 কি? :৮১০10%:0/এর মধ্য্থিত ৮এর ৬৩ হলো ১৮১ কিন্তু এর ১৮4 

ব্যাপারে সুফাসসিরগণের মধ্যে মতবিরোধ রয়েছে। 

ক. কেউ কেউ বলেছেন, এর ১: হলো ১৮৫ অর্থাৎ রাত দিনকে ঢেকে দেয় । 

খ. অথবা, এর 14: হলো ০2: অর্থাৎ রাত্রি এর অন্ধকার ছারা জমিনকে ঢেকে ফেলে। 

গ. অথবা, এর ১::: হলো ৫509 অর্থাৎ সৃষ্টি জগৎকে আচ্ছন্ন করে ফেলে। 

ঘ. অথবা, এর 5405 হলো১:৫৫ 3 অরথৎ প্রত্যেক বন্তুকে এটা আচ্ছন্র করে ফেলে: ০ ছি 
কাত কতা হত তর মধ্যে শনি ও লি 

অন্র আয্লাতে পুরুষ ও সত্রীলোক দ্বারা উদ্দেশ : আল্লাহ তা'আলা ৮-১০/৯/৯ ঠ 

নর ও নাস দ্বারা কি বুঝায়েছেন: এ ব্যাপারে মুফাসসিরগণের মাধ দ্বিমত রয়োছে । 


///.92111./568101.00]া 


তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্ত খণ্ড 





ক. এখানে /9:0এর ছারা হযরত আদম (আ.) ও বারা হযরত হাওয়া (৩ +-কে বুকিয়েছে 
থ. অথবা, প্রত্যেক নর-নারীকে বুঝানো হয়েছে। 


উল্লেখ্য যে, শপথের মধ্যে নর ও নারী উভয়ের উল্লেখ করে সৃষ্টি জগতের সকল প্রাণ বিশিষ্ট বুকে উদ্দেশা তরা হয়েছে । 
কেননা প্রত্যেক প্রাণী হয়তো পুরুষ হবে নতুবা নারী । 


কেপে তত ৩০৪ 


৮১০৭ 045501৮1556 বি: আল্লাহ তা'আলা ইরশাদ করেছেন, নিশ্চয় তোমাদের চেষ্টা-সাধনা ভিন্ন ভিন্ন 

ধরনের ৷ এ কথাটি বলার উদ্দেশ্যেই রাত ও দিন এবং পুরুষ ও স্ত্রী সৃষ্টির শপথ করা হয়েছে! এর তাঘ্পর্য হচ্ছে- রাত ও দিন, 

পুরুষ ও স্ত্রী যেমন ভিন্ন ভিন্ন এবং এদের প্রত্যেকটি ক্রিয়া-প্রতিক্রিয়া ও ফলাফল যেমন পরস্পর বিরোধী, অনুরূপভাবে তোমরা 

যেসব পথে ও উদ্দেশ্য-লক্ষ্যে নিজেদের যাবতীয় চেষ্টা-সাধনা বিনিয়োগ করছ, তাও স্থীয় স্বরূপতার দৃষ্টিপাতে ভিন্ন ভিন্ন ও 

ফলাফলের দিক দিয়ে পরস্পর বিরোধী ৷ এর পরবর্তী আয়াত কয়টিতে বলা হয়েছে যে, এসব চেষ্টা সাধনা দু'ভাগে বিভক্ত । 

ঘন্দবের সমাধান : অত্র সূরার ৭ম আয়াতে বলা হয়েছে- ভালো উদ্যোগ খ্রহণকারীদের পথ সহজ করে দেওয়া হবে । পক্ষান্তরে 

সূরা আল-বালাদ এ পথকে £:£5 বা দুর্গম-বন্ধুর গিরিপথ বলে উল্লেখ করা হয়েছে। এ দু'টি কথার মধ্যে সামঞ্জস্যতা কোথায়? 

তার জবাব হচ্ছে- এ সহজ পথ মূলত অবলম্বন করার পূর্বে এবং প্রথম অবস্থায় তাকে অবশ্যই দুর্গম-বন্ধুর পথ বলে মনে হবে! 

এ পথে চলতে প্রত্যেক ব্যক্তিকে নিজের নফসের কুপ্রবৃত্তি ও কামনা-বাসনা, বিত্ত-বৈভব, সর্বোপরি শয়তানের সাথে প্রবল দ্বন্দ 

লিপ্ত হতে হয়। কেননা তাদের প্রত্যেকটিই এ পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। এ পথ সম্পর্কে তাকে ভীত ও শঙ্কিত করতে 

চেষ্টা করে; কিনতু সে যখন প্রকৃত কল্যাণ পথকে সত্য মেনে তাতে চলার দৃঢ় সিদ্ধান্ত করে বসবে; নিজের ধন-সম্পদকে আল্লাহর 

রাস্তায় দান করে তাকওয়ার পথ অবলম্বন করবে, তখনই সে দুর্গম পথটিকে সহজ পথ করে দেওয়া হবে- ধ্বংসের গহ্বরে পড়ে 

যাওয়া কঠিন হয়ে পড়বে । 

৮৫এর অর্থ : এখানে ৮৮2এর তিনটি ব্যাখ্যা হতে পারে, যা নিঙ্নরূপ- 

১. সর্বপ্রকার কল্যাণমূলক কারে অর্থ ব্যয় করা । যেমন- দাসমুক্ত করা, বন্দী মুক্ত করা, প্রতিপক্ষের বিরুদ্ধে মুসলিম বাহিনীকে 
শক্তিশালী করা ইত্যাদি। তা নফল হোক অথবা ওয়াজিব হোক। 

অর; মাল ও নাসের হর তাদানয কা বলা হযেছে জার সু জা নি মাল ও সরস যায হয় তাজ জারি 
ভাষায় বলা হয়- £:4| ৮25125601৮5 ইত্যাদি । 

৩. অথবা, ১৮ আল্লার হক প্রদানে বুঝানো হয়েছে! 

০৫৮০৩ ৫৫2 এর মধ্যে 4:24 দ্বারা উদ্দেশ্য : আল্লাহর বাণী ৮:0০ $4-০/-এর মধ্যে ৮-$-এর দ্বারা কি 

টে ক হযেছে এব্যাপারে টিলাসসিরগতের মধো মতবিরোধ রয়েছে। 

১. আল্লামা জালাল উদ্দীন মহতী (র.) ও একদল মুফাস্সিরের মতে এখানে ৬: ছারা 440 বু এব উিদেশ্য। 

২. ০২ ছ্বারা জান্নাতকে বুঝানো হয়েছে। ৩. অথবা, পুণ্যকে বুঝানো হয়েছে। 





৪. কিংবা ইবাদতকে বুঝানো হয়েছে। ৫. অথবা, সকল ভালো কাজকেই তা ছারা উদ্দেশ্য করা হয়েছে! 
৬. হযরত কাতাদাহ, মোকাতিল, কালবী (র.) বলেছেন- এর ছারা আল্লাহ তা'আলার ওয়াদাকে উদ্দেশ্য করা হয়েছে। 
নুরুল কোরআন] 


2৮ আয়াতে $/::-] ছারা উদ্দেশ্য : আয়াত ০5111442424 এর মধ্যে ৮:21 ছারা কি 
উদ্দেশ্য করা হয়েছে। এ ব্যাপারে মুফাসসিরগণ বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন। 
১. আল্লামা জালাল উদদীন মহত্লী (র.) ও এক দল মুফাসসিরের মতে 54424 ছারা এখানে জান্নাত উদ্দেশ্য । ২. কেউ কেউ 
বলেছেন, 4:20 িলো কল্যাণ (০5) ৩. করবীয় কাজ করার এবং বয় কাজ পরিত্যাগ করা শত দানই হলো ১ 
৪. পূর্বকৃত ইবাদতের প্রতি ফিরে আসাকে /-:// বিলে । ৫. এটা দ্বারা সে সহজ-সরল পথকে বুঝানো হয়েছে, যা মানুষের 
প্রকৃতির সাথে সামঞ্জসাশীল, যা মানুষ ও বিশ্ব প্রকৃতির স্রষ্টা আল্লাহর মর্জি অনুরূপ । 


///.6911./69101.00া 








হি ফ্সী রে জালালাইন : আনবি-বাংলা, সন্ত খও ৩৩তম পান 





৮৪৫ 


পোপ তাপ -এর উপর একটি অভিযোগ ও তার জা ইশ সূরা আল-বালাদে মতা নে 
তথ: নুর দুর্গম ঘাটি (পথ) বলা হয়েছে । অথচ এখানে আয়াত /-+ 240 ওর মধো রি 

সি তাকেই সহজ্রতর পথ বিল 
হয়েছে, এ দু'টি আয়াতের মধ্যে মিল কোথায়? 


এর উত্তর এই যে, এ পথ কার্যত অবলম্বন করার পূর্বে অবশ্যই দুর, দুর্গম ও বন্ধুর বলে মনে হবে। কিনতু সে হখল তাকে স্ট 
মেনে তাতে চলার সিদ্ধান্ত করে নিবে এবং সে জন্য দৃঢ় সংকল্পবন্ধ হবে, সে সঙ্গে নিজের ধনসম্পদ আল্লাহর রাস্তার নিয় 
অকওয়ার পথ অবলম্বন করে এ সংকল্পকে কার্যত শক্ত ও পরিপক করে নিবে, তখন সে ঘাটিতে আরোহণ করা তার পদ 
সহজতর ও নৈতিক পতনের গহবরে পড়ে যাওয়া কঠিনতর হয়ে পড়বে । 
৬: 2) ছারা উদ্দেশ্য : এ: দ্বারা কয়েকটি উদ্দেশ্য হতে পারে- 


এ রে 
১. ৬৮৮৭৪ বলে জাহান্নাম উদ্দেশ্য । ২. ৬৮: বলে ৬০5 অংশীবাদ উদ্দেশ্য । ৩. ভালো কাজ করা এবং খারাপ কা “থকে 
বিরত থাকা কঠিন একথা বুঝানো উদ্দেশ্য 8. কৃপণতা এবং ধনসম্পদের হক আদায় না করা । 





৬: এবং ৬-:8-কে স্ত্রীলিঙ্গ নেওয়ার কারণ : এর কয়েকটি কারণ হতে পারে 


৩৩৩ 


১.৬: এবং ৪: বলতে ১৮:০৫ 2৪৬৪ উদ্দেশ্য! 


৪০5৭122০? 2৮৮4 


২. অথবা, এখানে £225%0 শব্দ উহ্য আছে। মূলে ছিল ৬৮ ক] ০ এবং ১৭2০০ রী 

1:44 তে ০ নেওয়ার কারণ : কয়েকটি কারণে এবানে সীন নেওয়া হয়েছে- 

১. করুণা এবং দয়া প্রদর্শনের জন্য । যেমন বলা হয়-এ কাজটি করো, একটু পরেই তোমাকে অমুক বস্তু দিবো । 

২. প্রতিদান তো বেশির ভাগ পরকালেই দেওয়া হবে । সে সময়টি এখনো আসেনি 1 সে সময় সম্পর্কে কোনো ব্যক্তি অবগত 
নয়। একমাত্র আল্লাহ-ই জানেন- সে সময়টি মানৰ জীবনের পরে অবশ্যই আসবে । আর 'পর' বুঝানোর জন্য 'সীন' বসানে: 
স্বাভাবিক নিয়ম । -কানীর] 

10684 2৮ এর মধ্যে ৩ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? : আয়াত 4.2 2: 4১-£15-এর মধ্যে এ -এর দুটি 

অর্থ হতে পারে৷ 

১.৩ শব্দটি 2৩ [নাবোধক] হবে অর্থাৎ মৃত্যুর পর-পরকালে তার সম্পদ তার কোনো উপকারেই আসবে না। 

২. অথবা, তা ৪) ১5:এর অর্থে হবে । অর্থাৎ মৃত্যুর পর-পরকালে তার ধন-সম্পদ কি তার কোনো উপকারে আসবে! 
যার মর্মার্থ এটাই হবে যে, প্রকৃতপক্ষে তার ধন-সম্পদ তখন তার কোনো উপকারেই আসবে না। 

৫ -এর অর্থ : এর দু'টি অর্থ হতে পারে- 

১. ৬১৫ শব্দটি 501 05৩৫ হতে ত। এ কথাটির অর্থ হলো- পাহাড় হতে পড়ে গিয়ে ধ্বংস হয়েছে! মুল আয়াতে? 
অর্থ হবে_ তার ধন-সম্পদ কোনো কাজে আসবে মা যখন সে দোজখের গহীলে পড়ে ধ্বংস হবে । 

২. অথবা, 48১৫ শব্দটি 5:68 হতে বাবে 4 থেকে বাবন্ৃত হয়েছে যার অর্থ হবে 34401ধসা আর উদ্দেশ হা 
পু উহু লে ড় তার সদ তা ঝোনে কাজে আহে 


ফাতহুল কাদীর, কারীর, 
///.6911./69101.00া 


08222 কিংলা, সন্ত খত! হজ লও 


॥2৬৫ 


2852 ডি ১ ১২. আমার দায়িতু তে! গুপুম 


/৮৮555৮50 3০ ০৮ এ৯৫)। 
৮০৮৪৭955532 


-3৩। ০৩৩ | 
৮6340 ঠা ৪47555338. 
0৮6 25০৮ এও 
তে ৮ রি রিড 


৫ ৩ ণণ ৮৩৫ 


-*১৮ল ভা ৮7 322 ১০ 


৩৫০০ পিসি 0542 ৫15 খু. 
১০৪৫] 
টিটি 452) ডি ০০০০/15৮ 


৮৮ পু পি ৩৩ ০০৪ 


১ 5 (৫540 5928৬ 28৮42 


০৮2০5 রি ঠ৫ 


এ 02৮] 


অনুবাদ : 


খা ১৩. 


1১৪ 


১০ ১৫. 


১১৯ ১৬. 


রি 
গা ৭ পলা যাক 


হেদায়েতের পথ গোমরাহী পথ হতে পৃথক হয়ে 
যায় এবং সে প্রথমোক্ত পথ অনুসরণ করে আমার 
আদেশ পালন করে আর দ্বিতীয় পথ অনুসরণ 
হতে বিরত থাকে। 


আর আমারই অধিকারে পরকাল_ও ইহকাল অর্থাৎ 





দুনিয়া, সুতরাং যে আমি ছাড়া অন্যের কাছে তা 


কামনা করল, সে ভুল করল। 


. অনন্তর আমি তোমাদেরকে সতর্ক করেছি ভয় প্রদর্শন 





করেছি, হে মন্কাবাসী! লেলিহান অগ্নিশিখা সম্পর্কে 
০ শব্দটি মূল হতে একটি ১ উহ্য করা 
হয়েছে। অপর এক কেরাতে তাকে বহাল রেখেও 
পঠিত হয়েছে অর্থাৎ লেলিহান শিখা বিস্তারকারী। 
তাতে নিক্ষিপ্ত হবে না প্রবেশ করবে না, নিতান্ত 
হতভাগ্য ব্যতীত অন্য কেউ ৮৫ শব্দটি ৫ 
অর্থে"। 

যে অসত্যারোপ করেছে নবী করীম £2:-কে ও মুখ 
ফিরিয়ে নিয়েছে ঈমান আনয়ন করা হতে। এখানে 
৮০০৮ বা সীমাবদ্ধতা আয়াত 4০১4 4১০৫ 

2 


209 ০৫] দ্বারা 174 হবে সুতরাং প্রবেশ দ্বারা 
স্থায়ীভাবে প্রবেশ উদ্দেশ্য হবে। 








০১: শব্দের অর্থ ও বিশ্রেষণ : 4 মূলে % [5 ছিল, একটি ০-কে সহজ করার জন্য বিলুপ্ত করা হয়েছে, মূলবর্ণ 


৬- ৬ - এ মাসদার %%1আললাযযু] বাবে ,24 অর্থ- 


এ) 1৩ মাফউলের সিফাত হওয়ার কারণে মহল্লান মানসূব ৷ 
///.6211.//62101.০0া 


আকড়িয়ে থাকা, লেগে থাকা. ধারাবাহিকভাবে থাকা, প্রজ্বলিত হওয়া, 


৪৯২ _অফস্টিরে জ্যলালছেন : 


$/৬০2 ত ১ পারা ৪2 


৬4৮০205 ৬৬৮০৫ 45 আল্লাহ তা'আলা মানুষের ষ্টা। এ হিসাবে তিনি বীর কর্মকৌশল, নিজের 

সুবিচার লীতি ও স্বীয় অনুগ্যহশীলতার ভিন্তিতে তাকে এখানে জজ্ঞ ও অবিহিত না রাখার বরং সঠিক নির্ভুল পথ ও কুল পথ বুঝিয়ে 

দেওয়া, পপ-পুণা ও হালাল-হারাম সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিফহাল করার দায়িত্বও তিনি নিজের উপর গ্রহণ করেছেন। সূরা নাহলে এ 

কথাই নিশ্োক্ত ভাষায় বলা হয়েছে- 404 (4:১১: 35 /২01442 -সহিক-সহজ পথ বলে দেওয়া আল্লাহরই 

দায়িত্ব- অবশ্য বাকা পথও আছে!” 

174৮৯১44০50 44 ৮1০5 4458 : আর পরকাল ও ইহকালের প্রকৃত মালিক আমি-ই। এর নিষ্বর্থিভ 

কয়েকটি অর্থ হতে পারে- 

ক. দুনিয়া হতে পরকাল পর্্ত সর্বত্রই তুমি আমার মুষ্টির মধ্যে বন্দী । কোনো একটি পর্যায়েও তুমি তা হতে মুক্ত নও ৷ কেননা 
উভয় জগতের একচ্ছত্র মালিক আমি-ই। 

খ. তোমরা আমার দেখানো পথে চল আর না-ই চল তাতে আমার কিছুই যায় আসে না। কেননা আমার মালিকত্ 
দুনিয়া-আধেরাত সর্বব্যাপী প্রতিষ্ঠিত হয়ে আছে। 

গ. উভয় জগতের মালিক তো আমিই ৷ তোমরা দুনিয়া পেতে চাইলে তা আমার নিকট হতে পেতে পার, আর পরকালীন কল্যাণ 
চাইলে তাও আমার নিকট হতে লাভ করতে পার। -কাবীর! 











এঠাবিও এু০বএর তাৎপর্য : ৮১ ও ৮ শব্দ দুটিকে আয়াতে ইসমে তাফধীল-এর ১২4 হিসাবে ব্যবহার কর' 
হয়েছে। অর্থ- অতীব হতভাগ্য এবং অতিশয় পরহেজগার ৷ এর অর্থ এই নয় যে, অতীব হততাগ্য ব্যক্তি ছাড়া আর কেউই 
জাহান্নামে যাবে না । আর অতিশয় পরহেজগার ব্ক্তি ছাড়া অন্য কেউই তা হতে রক্ষা পাবে না; বরং দু'টি চরম পর্যায়ের পরস্পর 
বিরোধী চরিত্রকে পরস্পরের মুখোমুখি পেশ করে তাদের চরম পরস্পর বিরোধী পরিণতি বর্ণনা করাই এ কথাটির মূল উদ্দেশ্য 
এক ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের উপস্থাপিত যাবতীয় শিক্ষাকে অমান্য করে ও আল্লাহর আনুগভ্যকে পরিত্যাগ করে । তারই 
প্রতিকূলে রয়েছে এমন এক ব্যক্তি যে কেবল ঈমানই আনে না, বরং একান্তিক নিষ্ঠা ও আন্তরিকতা সহকারে কোনোন্্প লোক 
দেখানো ও যশ ব্যাতির লোভ ব্যতীতই নিজের ধন-সম্পদ আল্লাহর পথে ব্যয় করে, শুধু এ কারণেই যে, সে আল্লাহর নিকট 


পবিত্র বাক্তি হিসাবে আধ্যায়িত হওয়ার বাসনা পোষ 
(///1/:52101.8/9901/.00] 






৩ পাত 
4 টিপ ১১৬ ১. আবু ভা হতে ত দুরুবর্তী রাখা হবে পুরে রাখা হবে পরম 


৮ পা 
এ, মুস্তাকীগণকে ৬2: শব্দটি 2 অর্থে ৃঁ 





ভিড 1. ০০০ 


০4০৪০4০৬ $/ ১৮. যে স্বীয় সম্পদ দান করে আত্মশুদ্ধি লাভের জন্য 





আল্লাহ তা'আলার নৈকটা লাভের জন্য তারই 





4৫252 
1৩০৩5054858 ছারা দি রা রোরে তার রাযাতার 
৮৪৯ 2 রি তি লাভের প্রত্যাশা থাকে না। ফলে সে আল্লাহ 
14250845585 ঠ তা'আলার নিকট আত্মস্তদ্ধ ও নৈকট্য প্রাপ্ত হয়। এ 
20] ্ ] এ রি আয়াতটি হযরত আবূ বকর (রা.) প্রসঙ্গে অবতীর্ণ 
এ চপ ১০ হয়। যখন তিনি ঈমানের কারণে কাফেরদের হাতে 
৬০৭] ১৩ ৬০৪ ঠা অত্যাচারিত হযরত বিলাল (রা.)-কে ক্রয় করে 
(| নিচাতানেরাট আজাদ করেছেন, তখন কাফেরগণ বলতে থাকে যে, 
14271562054 বিলাল আবূ বকরের উপকার করেছিল, সে খণ শোধ 
পপ ৫০০ করার জন্য সে এটা করেছে। তদুত্তরে পরবর্তী 
০4556 0555  আ 
7৮25০ ৮০5 ৮5559 ৯১৩ ৯৮% ০৫০1৭ ১৯, আর নেই কারো বিলাল ও অন্য কারো তার প্রতি 
টিরারিরানিনা ০ কোনো অনুধহ, হে তার প্রতিদান দিবে 
৬ ০414] টনিক 
চির তার মহান প্রতিপালকের সন্তুষ্টির প্রত্যাশায় । অর্থাৎ 


র্ 5 এপ পু ঠা 
5120 ষ্ লি ৮9০04, ২১. আর সে তো অচিরেই সন্তোষ লাভ করবে। 
01৩8 ০৮ বেহেশতে তাকে যে পুরক্কার প্রদত্ত হবে, তার 


৫585 ০০১৮০0৩ মাধ্যমে । আয়াতটি সে ব্যক্তিকেই অন্তর্ভুক্ত করবে, 
টে ৬2 যে তার ন্যায় নিঃস্বার্থ কাজ করবে এবং তাকেও 
৩550০01০6৫৮ 25 জাহান্নাম হতে দূরে রাখা হবে ও পুরস্কার দেওয়া হবে। 


০৫৫৫ -এর মহত্রে ই“রাৰ : ৫%৫ -এর দু'টি অবস্থা হতে পারে- 

১. ০৫ ্রিযাটি পিছনে উল্লিখিত ১৮ ক্রিয়া থেকে 4: হয়েছে। এমতাবস্থায় তার কোনো ই'রাবের মহল নেই, কেননা, 
তা তখন 2-2 -এর পযায়ে, আর 29 -এর কোনো এরাবের মহল হয় না। 

২. অথবা, 4): কিয়ারমধাকার সর্বনাম হতে ০৫ করিয়া 0০ হযেছে, তখন তা যানসূব হবে। 

4 -এর মহল্লে ই“রাব : 

১. অধিকাংশ মুফাসসিরদের মতে £ টি শন্দটি ৯৫০৪ "৮:22" হিসাবে মানসূব হয়েছে। অথবা, মাফউলে লাহ হিসাবে 
মানসূব হতে পারে ৷ ইমাম ফাররা বলেন, 4052 শব্দটি কিছু উহ্য ইবারতের সাথে মিলিত হয়ে যানসূব হয়েছে। 
অর্থাৎ 45 48905205497 158 এ ও 

২. ইয়াহইয়া [4 শব্দটিকে মারফূ" পাঠ করেন তা 255 শব্দের অবস্থানস্থল হতে বদল হয়েছে। কেননা তা ফায়েল অথবা 
মুবতাদা হিসাবে মারফু' অবস্থায় রয়েছে।-::7 বদের পূর্বের 5 অতিরিক্ত -ফাতহুল কাদীর] 


ড/৬//.96111-0/9201/.০0 





শানে নুবৃল : ইবনে জারীর ও ইবনে আসাকির হযরত আমের ইবনে আব্দুল্লাহ্‌ ইবনে জুবায়েরের একটি বর্ণনা উদ্ধৃতি করেছেন, 
£425 হতে সূরার শেষ পর্যন্ত আয়াতসমূহ হযরত আবূ বকর সিদ্দীক (রা.) সম্পর্কে নাজিল হয়েছে । ইসলামের প্রথম মুখে 
তিনি মক্কায় ইসলাম গ্রহণ করেছেন । তিনি দুর্বল, অচল, বৃদ্ধ এবং বৃদ্ধা দাস-দাসীকে উচ্চমূল্যে ক্রয় করে মুক্ত করে দিতেন 
এভাবে অনেক দাস-দাসীকে তিনি অত্যাচারী মনিবের হাত হতে রক্ষা করেছেন । একবার ভার পিতা হযরত আবূ কোহাফা (রা. 
(যিনি তখনও ইসলাম গ্রহণ করেননি) বলেন-হে পৃত্র! আমি দেখছি তুমি শুধু দুর্বল লোকদেরকে যু করে অর্থ বায় করছ 
এতে তোমার কি কল্যাণ হবে? যদি সুস্থ-সবল যুবকদেরকে মুক্ত করতে তাহলে তারা তোমার কাজে লাগত । কোনো 
যুদ্ধ-বিগ্হে তারা তোমার সাথে থেকে যুদ্ধ করত । হযরত আবূ বকর সিদ্দীক (রা.) বললেন- জাব্বাক্তান! আমি ভো' এ কালের 
জন্য দুনিয়াতে কোনো নাম-কাম চাই লা: বরং আল্লাহর নিকট হতেই শুধু প্রতিফল চাই । এ ঘটনার পরিপ্রেক্ষিতে 44:52 
হি আয়াতসমূহ নাজিল হয় । 
অথবা, সাঈদ ইবনুল মুসাইয়্যাব (র.) বলেন, হযরত বেলাল (রা.)-এর ইসলাম গ্রহণের খবর পেয়ে তার মনিব উমাইয়া ইবনে 
খালফ তার উপর নির্মম অত্যাচার আরন্জ করল। মহাত্মা বেলালকে মরুতৃমির অগ্নি-ঝরা রোদে তত্ত বালুর উপরে চিভ কবে 
শোয়ায়ে বুকে প্রকাণ্ড পাথর চাপা দিয়ে রাখত এবং বলত -মুহাম্মদকে অস্ীকার না করলে আমৃত্যু তোমাকে এভাবে বেধে 
দিবো।' একদিন এমনি কঠোর শাস্তি চলাকালীন সময়ে হযরত আবূ বকর (রা.) সে পথে নিজ বাড়িতে যাচ্ছিলেন, মহত 
বেলালের উপর এ লোমহর্ষক অত্যাচার দেখে তার প্রাণ কেঁদে উঠল । তিনি বেলালকে ক্রয় করার জন্য তার মনিব উষ্াইয়ার 
কাছে প্রস্তাব করলেন। উমাইয়া দশ হাজার রৌপ্য মুদ্রা ও হযরত আবূ বকরের সুস্থ সবল এক কাফের দাস নিসতাসকে বিনিময় 
মূল্য হিসাবে চাইল । নিসতাস বুযী হযরত আবূ বকরের গনিমত হিসাবে প্রাপ্ত দাস ছিল 1 তিনি উমাইয়ার প্রস্তাবে সম্মত হয়ে দ'স 
নিনতাস ও দশ হাজার রৌপ্য মুদ্রার বিনিময়ে মহাত্মা বেলালকে ক্রয় করে মুক্ত করে দিলেন ৷ তখন মঞ্তার কাফেরগন হযরত 
জ্বাবু বকর (রা.)-কে নিরুদ্ধি ও অপরিণামদর্শী বলে সমালোচনা করতে লাগল? উক্ত ঘটনাকে কেন্দ্র করে ১৭ 2 হতে সূরার 
শেষ পর্যন্ত আয়াতসমূহ অবতীর্ণ হয় । -খাযেন, মা-আালিম, ইবনে কাছীর ্ 
2০ কে? : সমস্ত মুফাসসিরীনের ্কমত্য এই-যে. ০ বলে এখানে হযরত আবূ বকর (রা.)-কে বুঝানো হয়েছে: কিন্ত 
শীয়া সম্প্রদায় এ কথাকে সম্পূর্ণ অস্বীকার করে বলে যে. ৮5 বলতে এখানে হযরত জালী (রা.)-কে বুঝানো হয়েছে মূলত 
ভা তিক নয়। কেননা হযরত আব্‌ বকর (রা.) সম্পর্কে অন্যত্র বলা হয়েছে +%551/4111425 7478 $,আর 23 ব্যজি, 
যে অতি উত্তম । লবী করীম এহ2ই-এর পয়ে হযরত আবু বকরের স্থান হওয়ার ব্যাপারে কোনো দ্বিমত পাওয়া যায় লা: শুধু য় 
সম্প্রদায় ভাদের বদ আকীদার কারণে তার বিরোধিতা করে থাকে৷ -কাবীর] 
বর্ণিত আছে যে, মোহাম্মদ ইবনে হানফিয়া হযরত আলী (রা.)-কে জিজ্ঞেস করেছিলেন যে, নবী করীম 22:২-এর পরে সবে 
ব্যক্তি কে? তিনি বললেন, হযরত আবূ বকর (রা.)1 পুণঃজিজ্ঞাসা করেন যে, এরপর কে? তিনি বলেছিলেন হযরত ওমর (রা. 
নূরুল কোবুজান, 





হযরত আব্‌ বকর (রা.)-এর বৈশিষ্ট্য; 

১. তিলি পুরুষদের মৃধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী । 

২. রাসূলের বংশের সপ্তম পুরুষের সাথে হযরত আবূ বকর (রা.)-এর বংশ একক্রিত হয়ে যায়। 

৩, হিনি রাদূলের সাথে প্রত্যেকটি জিহাদে অংশগ্রহণ করেছেন । 

৪. তীর উপাধি ছিল আতীক । কেননা নবী করীম 2222 ইরশাদ করেছেন, যার ইচ্ছা হয় দোজখ থেকে মুক্ত এমন লোককে 
দেখতে সে যেন আবু বকর (রা.)-কে দেখে । 

, তীর বংশের চার প্রজন্ রাসূলুল্লাহ এর সাহাবী হওয়ার গৌরব অর্জন করেন, যা আর কোনো সাহাবীরু ছিল লা ' তথ- 
ক. তীর পিতামাতা, খ. তিনি নিজে, গ. তার ছেলে ও ঘ. তার পৌত্র। 

. তার জনু মক্কায় আর মৃত্যু মদীনায় উতয়টি পবিত্র নগরী । 

৮. পৰিত্র কুরআনে তাকে ২৯৮৬ ও ৬০ বলা হয়েছে। 

৯. ঘৃত্রার সময় তার গ্রহে সরকারী সম্পদের মধ্যে একটি কাঠের পাত্র ও একটি যাতা ব্যতীত আর কিছুই ছিল না. উভয 
হযরত ওমর (রা.)-এর নিকট পাহালোর অসিযত করে যান। 

তিনি অদিঘৃত করেছেন যে, জানাভ্তার পর আমার শবদেহ রাসূলের রওভার নিকট নিয়ে যাবে, যদি রওজ্ঞার কদর 
জাপন-আপনি খুলে যায় তবে আমাকে তথায় দাফন করবে, অন্যথায় জান্াতুল বাকীতে সমাহিত করবে। কিন্তু তার শবনের 
আনা হলে রওক্ার দরজা আপনা-জাপনি খুলে যায়, ফলে তাকে তথায় দাফন করা হয় ইত্যাদি। “নূরুল কোরআ্রান] 


৮০৮৫০৮-ঠ-এর অর্থ : এ জ্ায়াতটির দু'টি অর্থ হতে পারে উক্ত দু'টি অর্থই এখানে প্রযোজা ও সঠিক ৷ একটি এই যে 


আল্লাহ অবশ্যই তর প্রতি সন্তুষ্ট হবেন । আর দ্বিতীয়টি এই যে, আল্লাহ খুব শীঘ্বই এক বাক্িকে এত কিছু দিবেন যে, জে 
পোয়ে যারপর নাই স্ুষ্ট হয়ে যাবে কাতর 


///.6911./69101.00া 





সি 





রে 





১০. নত 


..জাফসীরে জালালাইন : : আরবি-বাংলা, সপ্তম খও. তম পারা) 


চিতা সূরা আঘ-দুহা 


সূরাটির নামকরণের কারণ সূরাটির প্রথম শব্দ ,৯.%7-কেই এর নামরূপে হণ করা হয়েছে । এতে ১১ হয় 
বাক্য এবং ১০২টি অক্ষর রয়েছে। 

অবতীর্ণ হওয়ার সময়কাল : এ সূরার আলোচ্য বিষয় হতে জানা যায় যে, সূরাটি মান্ধী জীবনের ইসলামের প্রাথমিক পর্যায়ে 
অবতীর্ণ হয়েছে। হাদীসের বর্ণনা হতে জানা যায় যে, কিছুদিন পর্যন্ত ওহী নাজিল হওয়া বন্ধ থাকার কারণে নবী করীম হয 
বিশেষভাবে উদ্ধিগ্ন হয়ে পড়লেন । তার মনে বারবার আশঙ্কা জাগছিল যে, আমার দ্বারা এমন কোনো অপরাধ তো হয়ে পড়েনি: 
যার কারণে আমার আল্লাহ আমার প্রতি অসস্তুষ্ট হতে পারেন৷ এরূপ মানসিক অবস্থায় এ সূরাটি নাজিল হয় । এতে নবী করীম 
২2: -কে বিশেষভাবে সান্তনা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে- আপনার প্রতি আল্লাহ তাআলার কোনোরূপ অসান্তোষ নেই এবং 
ওহী নাজিল হওয়াও এ কারণে বন্ধ হয়ে যায়নি; বরং একটা বিশেষ উদ্দেশ্যে বন্ধ রাখা হয়েছে। দিনের আলোর পর রাতের নিঝুম 
অন্ধকারের প্রশান্তির মূলে যে লক্ষ্য কার্যকর থাকে তার পশ্চাতেও ঠিক তাই নিহিত রয়েছে। মূলকথা, ওহীর তীব্র রশ্মি যদি 
আপনার উপর নিরবিচ্ছন্রতাবে আপতিত হতে থাকে এবং মোটেই অবকাশ দেওয়া না হতো, তাহলে আপনার স্নায়ুনগ্ুলীর পক্ষে 
তা সহা করা কঠিন হয়ে পড়ত। এ কারণে মাঝখানে বিরতি দেওয়া হয়েছে। এ বিরতিকালে আপনি সম্পূর্ণ প্রশান্তি লাভ 
করবেন। বস্তুত ওহী নাজিল হওয়ার প্রাথমিককালে নবী করীম -এর স্বাযুমণ্ডলীর উপর এক দুঃসহ প্রভাব পড়ত । তখন 
পর্যন্তও ওহীর তীব্র চাপ সহ্য করার অভ্যাস তার হয়নি, এ কারণে এ ব্যাপারে মাঝে মধ্যে অবকাশ ও বিরতি দেওয়া অপরিহার্য 
ছিল। পরে অবশ্য এ চাপ সহা করার মতো শক্তি তার মধ্যে জেগেছিল। সেজন্য প্রাথমিক পর্যায় অতিক্রম হওয়ার পর ওহী 
নাজিল হওয়ার ব্যাপারে বিরতি দেওয়ার তেমন কোনো প্রয়োজন হয়নি। 


সূরার শেষভাগে আল্লাহ্‌ তা“আলা নবী করীম এ্রঃঃ -কে বলেছেন- আপনার প্রতি আমি যেসব দয়া ও অনুথহ করেছি, তার 
রত্যুত্তরস্বরূপ আল্লাহর বান্দাদের প্রতি আপনার কিরুপ ব্যবহার হওয়া উচিত এবং আমার নিয়ামতসমূহের শোকর কিভাবে আদায় 
করা উচিত, তা আপনি উত্তমরূপে বুঝে নিন এবং স্থৃতিপটে আকিয়ে রাখুন । 
রীম এ্ঃ: -কে সান্তনা দান করাই এ সূরার মূলবক্তব্য ও বিষয়বন্তু। ওহী নাজিল হওয়া 

সাময়িকভাবে বন্ধ থাকার কারণে নবী করীম 22: -এর মনে যে উদ্বেগ দেখা দিয়েছিল, তা দূর করাই ছিল এ সূরার উদ্দেশ্য ৷ 
মূরার শুরুতে দিনের দীপ্তি ও রাতের প্রশান্তির শপথ করা হয়েছে এবং নবী করীম £::১-কে সুসংবাদ শুনানো হয়েছে এই বলে 
যে, আপনার আল্লাহ আপনাকে কক্ষণই পরিত্যাগ করেননি । তিনি আপনার প্রতি বিন্দুমাত্র অসস্তুষ্টও নন। অল্প দিনের মধ্যেই এ 
অবস্থার পরিবর্তন ঘটবে ! আপনার পক্ষে প্রতিটি পরবর্তী পর্যায় পূর্ববর্তী পর্যায়ের তুলনায় উত্তম হবে এবং এ পরিবর্তন অব্যাহত 
ধারায় পরিবর্তন হতে থাকবে । অচিরেই আল্লাহ তা'আলা আপনার প্রতি দয়া ও অনুগ্রহের বৃষ্টি বর্ষণ করবেন তা পেয়ে আপনি 
অত্যন্ত তৃপ্ত ও সত্ুষ্ট হবেন । পরবর্তীকালে এ ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হয়েছিল। অথচ যখন এ ভবিষ্যদ্বাণী করা হয় 
টি যা রতি 

অতঃপর আল্লাহ তা'আলা নবী করীম £:: -কে সম্বোধন করে ইরশাদ করেন- আমি আপনাকে পরিত্যাগ করেছি এমন ধারণা 
আপনার মনে কেমন করে আসল? আমি আপনাকে পরিত্যাগ করেছি- এমন ধারণা বশত আপনি উদ বা হলেন কেন? অথচ 
আপনার জন্ম হতেই আমি আপনার প্রতি ত্রমাগত ও অব্যাহত ধারায় অনুগ্রহ করে আসছি। আপনি তো এতিম ছিলেন, আমিই 
আপনার লালন-পালন ও হেফাজতের নির্ভরযোগ্য ব্যবস্থা করে দিয়েছি। আপনি পথের সন্ধানে ব্যাকুল ছিলেন, আমিই আপনাকে 
সঠিক পথের সন্ধান দিয়েছি। আপনি ছিলেন নিঃসম্বল আমিই আপনাকে সম্পদশালী করেছি। মোটকথা, শুরু হতেই আমার দয়া 
ও অনুগ্রহ আপনার উপর বর্ষিত হচ্ছিল। 
পরিশেষে বলা হয়েছে, হে নবী! আপনার প্রতি আমি যেসব দয়া ও অনুগহ দান করেছি, তার প্রতিদান স্বরূপ আল্লাহর বান্দাদের 
ধুতি আপনার কিরূপ ব্যবহার হওয়া উচিত এবং কিভাবে আমার নিয়ামতসমূহের শোকর আদায় করা উচিত তা আপনি ভালোভাবে 
বুঝে নিন এবং তদনুযায়ী আমল করুন। 
সূরাটির ফজিলত : বর্ণিত আছে যে. যে ব্যক্তি এ সূরা তেলাওয়াত করবে, আল্লাহ তা'আলা তাকে সেসব লোকের অন্ততুর্ত 
করবেন যাদের ব্যাপারে নবী করীম £3-এর সুপারিশ গৃহীত হবে। তা ছাড়া যত এতিম ও ভিক্ষুক আছে তাদের সংখ্যায় দশগুণ 
ছওয়াব তাকে দান করা হবে। ০৫ এ 
প্রকাশ থাকে যে, এ সূরা ও তার পরবর্তী সূরাসমূহ পাঠ করার পর /:4 44114 4 এ তাকবীর পাঠ করা সুনূত । কেননা, 
বাসৃলুল্লাহ 23 এ সূরা নাজিল হওয়ার পর উক্ত তাকবীর পাঠ করেছেন। 


///.6211./59101.00া 


৪৭৯% 


না 


৪০টি 


৫ 
































০৫০৯ চল: সূরা আছ-দুহা মকায় অবতীর্ণ 


৪275:.75 
১ ৩৯৯১: ১৯ আয়াভবিশিষ্ট 












0 ৯221৮ ূ 


পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি 





০] 653 £0 


না 


এ ঠা বাল । পতন রা ৪ ঠপ (পপ 
৮ ০০ ৮৫৩ এ ভি 252 ৩০৮ 

৮) তল ৪০৬৫ ৮১৮ 
21040 22101 58 


লব ত্ত এ পাটি 
৮১০৮৪০০ী৮ 
০০৯১৬ ০ 


+%207 





পর ৮22৫5 টে সিন 
৮1 ৮575 শীশিলটি উ এ 
51652 বং 1541৫ 8 পপ প পৃ 
22550540৩০৮ 5৯ ০) এল 
2) 1১৫ ০ রুপা প্র পাকতু তত নি 
9] (০১2 245 শপ স্িছ ভিপি) 2৯ 
পুরা ৫ পাপাপা হর্ভা 

১৩) +৮০১১ ৭) 


ক ঠাপ ঠা 








পৃ পাতা হলপু পীর একশ প্র 

3030 ৯৮০৮৫ সত ৮৮৪০৮ 
রত 

পা (গাল রাত পাপা তর. 4 ৩ 

7৮159401৮0০ লাঁটি 

পরশ ১৪:63 £ রা 

2৮/1১/০৩৩৮ সঃ 


ঠা 


2 2823 ১০০52 20110 






উঠি 


অনুবাদ : 
৬55৫0122634 যন এই সুর অব হলো তাস এ বহর 


বলেছেন, কাজেই এর শেষে তাকবীর বলা সুন্নত স্বীকৃতি 
দেওয়া হয়েছে! এই সূরার শেষে এবং এর পরের 
প্রত্যেক সূরার শেষে তাকবীরের বিধান বর্ণিত রয়েছে 
আর তা হলো 22৫ 4%অথবা 21 04,204 


৮৫:৫2 ৯৪৫ 


চিজ 

শপথ পূর্বাহ্নের দিনের প্রথমাংশ বা সমন্ত দিন। 
বাস্থির হয়। 

তোমাকে পরিত্যাগ করেননি হে মুহাম্মদ! তোমা 
প্রতিপালক এবং বিরূপও হননি তোমার প্রতি অসন্তুষ্ট 
হননি । এ সূরাটি তখন অবতীর্ণ হয় যখন পনেরো দিন 
যাবৎ ওহী অতীর্ণ হওয়া বন্ধ থাকায় কাফেরগণ বলাবলি 
করতে শুক করে যে, মুহাম্মদকে তার প্রভু ত্যাগ 
করেছে এবং তার প্রতি বিরূপ হয়ে গেছে। 


৮১1) .£ ৪. আর অবশ্যই তোমার জন্য আখেরাত অধিক উত্তম হতে 





তাতে যে সকল মর্যাদাপূর্ণ বিষয় রয়েছে তার প্রেক্ষিতে 
পূর্ববর্তী সময় অপেক্ষা পার্থিব জীবন অপেক্ষা 
আর অচিরেই তোমার প্রতিপালক তোমাকে অন 


দান করবেন অর্থাৎ আখেরাতে তুমি প্রভৃত কল্যাণের 
অধিকারী হবে। তখন তুমি সুষ্ট হবে তার কার 
রাসূলুল্লাহ 35২ বলে উঠলেন, আমি তখন পরত সা, 
হবো না. যখন আমার একজন উত্মতও জাহার 


এ, এ করিনা 
থাকবে। দু'টি ::2 -এর পর দু'টি রণ 
করার মধ্য দিয়ে এখানে এসে শপথের জওয়াব শেখ 
হয়েছে। 


///৬/.9811./6101.00 





৪৯৭ 


৮৮৫৪/এর মহল্লে ই'রাৰ : কারো মতে ৮৮2 কসমের জবাব হয়েছে । অর্থাৎ 0:৮4 ১7 কসমের স্থল 
চিনা ্ 


হওয়ার কারণে ৮৮৮2 জবাব হয়েছে। 
কারো মতে, উহ্য কসমের জবাব হয়েছে। 43. -/৮:/%কসমের উপযুক্ত নয় । কেননা মুযারি' ক্রিয়া দ্বারা কসম ব্যবহার 


7 ৪০৫ 


করলে লাম এবং নূনে তাকীদ আসবে । 


যোগসূত্র : সূরা আল-লাইলের মধ্যভাগে সফলতা ও অসফলতার মৃলসূত্র এবং তার শাখা-প্রশাখা বিধানগতভাবে বর্ণনা করা 
হয়েছে । আর এসব কিছুর সত্যতা স্বীকার ও অস্বীকারের প্রতিদান ও প্রতিফল বর্ণনা করা হয়েছে । আর তন্মধ্যে রেসালাতের 
আলোচনা হয়েছে। সমস্ত কুরআনের সার-সংক্ষেপ সূরা আদ্ব-দুহা থেকে সূরা আন-নাস পর্যন্ত বিভিন্ন সূরাতে বর্ণিত হয়েছে । 
এদিক থেকে সুরাটি পূর্ববর্তী এবং পরবর্তী সুরাসমূহের সাথে এক নিবিড় সম্পর্কে আবদ্ধ। -কামালাইন] 

সূরাটির শানে নুযূল : অত্র সূরার শানে নুযূল সম্পর্কে কয়েকটি মত পাওয়া যায়। 


১. হাদীসের বর্ণনা হতে জানা যায় যে, ওহী নাজিল শুরু হওয়ার পর কিছুকালের জন্য তা বন্ধ ছিল। ইবনে যোবায়ের বলেন-১২ 
দিন, কালবী বলেন ১৫ দিন, ইবনে আব্বাস (রা.) বলেন ২৫ দিন এবং মুকাতিল বলেন ৪০ দিন তা বন্ধ ছিল। তাতে নবী 
করীম এত অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়লেন । বিরুদ্ধবাদীরা তা নিয়ে ঠান্টা-বিদ্রুপ করতে লাগল । কেননা নবী করীম 2:হ২-এর 
প্রতি যখন কোনো সুরা নাজিল হতো, তখনই তিনি তা লোকদের পড়ে শুনাতেন। বেশ কয়েক দিন যখন কোনো নতুন ওহী 
লোকদের শুনালেন না তখন তারা ধারণা করল যে, ওহীর উৎস বন্ধ হয়ে গেছে । কাজেই ওহী আর আসবে না। তারা বলাবলি 
করতে লাগল- মুহাম্মকে তার আল্লাহ ত্যাগ করেছে । -ইবনে জারীর, তাবরানী, সাঈদ ইবনে মারদুবিয়া] 

২. হযরত যায়েদ ইবনে আরকাম রো.) হতে বর্ণিত, আবৃ লাহাবের স্ত্রী উশ্মে জামিল নবী করীম প্রঃ: -এর চাচী, তার ঘরের 


একমাত্র শক্তির উৎস হতে বঞ্চিত হওয়া, তদৃপরি মুশরিকদের ঠাট্টা-বিদ্প তীক বিচলিত ও চিন্তাকাতর করেছিল । ঠিক এরূপ 
পরিবেশ-পরিস্থিতিতে নবী করীম এ্রঃ-কে সান্ত্বনা দানের উদ্দেশ্যে আয়াতসমূহ নাজিল হয় । -[লোবাব, খাযেন, মা'আলিম) 


বলেছিলেন যে, আগামীকাল আমি তোমাদেরকে এর বৃত্তান্ত বলবো; কিন্তু তিনি ইনশাআল্লাহ অর্থাৎ যদি আল্লাহ্‌ ইচ্ছা করেন, 
কথাটি বলতে ভুলে গেছেন । এতে নবী করীম হ্এরঃ্র -এর উপর দশ, পনেরো বা চল্লিশ দিনের মতো ওহী নাজিল বন্ধ হয়ে 
যায় এবং তিনি কুরাইশদের প্রশ্নের উত্তর দিতে অসমর্থ হন। তখন আবূ জাহল প্রমুখ কুরাইশগণ তাকে বলল যে, তোমার 
প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেছে। এতে নবী করীম হশ্রঃঃ অত্যন্ত বিচলিত ও মর্মাহত হয়ে পড়ায় তাকে সান্তনা দানের 
জন্য এ সূরা নাজিল হয়। _খাযেন, মা'আলিম, ইবনে কাছীর] 

৪. অথবা, হাদীস শরীফে বর্ণিত হয়েছে যে, একদা নবী করীম এত -এর একটি অঙ্গুলি প্রস্তরাঘাতে এরূপ আহত হয়েছিল যে, 
তার যন্ত্রণায় তিনি একদিন বা দু'দিন যাবৎ নৈশকালীন তাহাজ্জুদের নামাজ পড়তে পারেননি, এ সময় দীনের প্রচার কার্যও বন্ধ 
ছিল। এতে দুষ্টমতি আবূ লাহাবের স্ত্রী উম্মে জামিল এসে নবী করীম শ্রঃ -কে বলল যে, যে জীন বা শয়তানটি এসে 
তোমাকে শিক্ষা দেয়, সে তোমাকে পরিত্যাগ করে চলে ০০০558৮7 

লোবাব 

৫. অথবা, হযরত খাওলা (রা.) হতে বর্ণিত, একদা একটি কুকুরের বাচ্চা রাসূলুল্লাহ 23৫ -এর ঘরে খাটের নিচে প্রবেশ করে 
মরে গিয়েছিল। অতঃপর চারদিন পর্যন্ত ওহী আগমন বন্ধ থাকে, রাসূলুল্লাহ 2:33 খাওলাকে বললেন-কেন জানি কয়েকদিন 
পর্যন্ত আমার নিকট হযরত জিবরাঈল আসেন না, তার কারণ কি? সম্ভবত আমার ঘরে কোনো নতুন ঘটনা সৃষ্টি হয়েছে, তিনি 
ঘরে তল্লাশী চালান। আর দেখেন একটি কুকুরের বাচ্চা মরে রয়েছে, তৎক্ষণাৎ তা ঘর হতে বের করে দেন। অতঃপর 
হযরত জিবরাঈল (আ.) এ সূরা নিয়ে আগমন করেন। আর বলেন- যে ঘরে কুকুর অথবা ছবি থাকে. আমি সে ঘরে প্রবেশ 
করি না। _লোবাব, খাষেন] 


////.9811.5101.00 








করা হয়েছে। হফরত কাতাদাহ ও মোকাতিল (র.) বলেছেন, এর হারা সূর্য ঘখন উপরের দিকে উঠে দে সময়কে বৃঝানে 

হয়েছে। 4দৃরদ্দ কোরআন] 

৯: দ্বারা উদ্দেশ্য : ৮4৮ শক্দের তিনটি অর্থ রয়েছে। প্রতোকটি অর্থই এখানে গ্রহণযোগ্য- 

১ পাপ অর্থ- 565 তথা শান্ত হয়েছে, কোলাহলযুক্ত হয়েছে প্রশান্ত বা নিকুম হয়েছে ! 

২. এই অর্থ-৮ তিথা অন্ধকার হয়েছে। 

৩. ০৮ অর্থ- ৮৫ তথা ঢেকে ফেলেছে, আচ্ছাদিত হয়েছে “কুরতুবী, কাবীর! 

সূরা লাইলে .):/ শব্দকে প্রথমে আর সূরা দুহাতে ১4 শব্দকে পরে আনার মধ্যে হিকমত : এ প্রশ্রের করেকটি ভবাব 

হতে পারে- 

১. কোনো কোনো দিক থেকে দিন মর্যাদাবান, আবার কোনো দিক থেকে রাত্রি মর্যাদাবান । দু" সূরাতে দুটিকে প্রথমে উল্লেখ 
করে উভয়ের মর্ধাদার প্রতি লক্ষ্য করা হয়েছে? 

২. প্রথম সূরাতে হযরত আবূ বকরের ঘটনা জার দ্বিতীয় সূরাতে নবী করীম 233-এর ঘটনা উল্লেখ করা হয়েছে । হযরত আব 
বকর (বরা.) ঈমান গ্রহণের পূর্বে কুফরির জন্ধকারে নিমজ্জিত ছিলেন। তাই সে সূরাতে অন্ধকার বিশিষ্ট ব্লজনীকে উল্লেখ কর" 
হয়েছে! ভার নবী করীম 335২ যেহেতু সর্বদা হেদায়েতের পথে ছিলেন. সেহেতু অত্র সরাতে আলোকিত দিবসের উল্লেখ 
প্রথমে করা হয়েছে । 

. দিনের প্রথম প্রহরের সময় অন্তরে বুশি থাকে, আর রাত্রি বেলায় চিন্তা ও নির্ানন্দ অনুভূত হয়, যেন এ দিকে ইন্ছিতত কর 
হয়েছে যে, পার্থিব জীবনের খুশি ও আনন্দ তার দুঃখ-বেদন! থেকে কম হয়ে থাকে। 

৪. ৮৮7 এক নিদিষ্ট সময়ের নাম । যেমন- দিনের প্রথম প্রহর, অত্র সূরাতে দিবসের একাংশ আর পূর্ববর্তী সূরাতে পর্ণরত 
উল্লেখ করার কারণ এভাবে হবে যে. পূর্ণ রাত্রি একত্র হয়ে দিনের একাংশের নামান হয়, যেমন নবী করীম : 
একাংশ হয়েও সমস্ত সৃষ্টির চেয়ে মূল্যবান বা সমান । কারীর! 


৮8৬ ক্র ইত পালা, 4 
₹. বগি 22 -এর প্রতি আল্লাহ তা'আলার রহমত ও দয়া দিন দিন যে বৃদ্ধ 





৫ 





৮১540৮৮৮৮১৩ আয়াতের মরমীর্থ : নবী করীম 
হতে থাকবে-সমস্ত বাধা-বিপন্তিকে ডিডিয়ে তিনি যে ইহ ও পরকালীন সাফল্যের উচ্চ মার্শে আরেহেণ করবেন, সে দিতেই 
এখানে ইঙ্গিত করা হয়েছে প্রতিটি পরবর্তী অবস্থা জাপনার জন্য পূর্ববর্তী অবস্থা হতে উত্তম হবে । আপনার চারদিকে থে বধ 
আপনি ঘাবড়িয়ে যাওয়ার ও আশাহত হওয়ার কোনোই কারণ নেই । 


তা ছড়ে পরকালে আল্াহ তা'আলা জাপনাকে ঘা নান করবেন; তা এ দুনিয়ার মর্যাদ! অপেক্ষা বহুগুণে বেশি হবে । কাজে 
ভ্াপনার চিন্তার কোনো কারণ নেই; 





ইমন তাবারানী (র.) আওনাত গ্রন্থে এবং বায়হাকী (র.) দালায়েল নামক গন্থে হযরত ইবনে আব্বাস (র.) হতে উঃ 
করেছেন, নব করীছ ইরশাদ করেছেন, "আমার পর আমার উদ্মত যে বিজয় অর্জন করবে তা আমার সম্মুখে পেশ তত 


হয়েছে এতে আমি অত্ন্ত খুশি হয়েছি খন নাজিল হালৌন ০... 415:542907 অর্থাৎ অবশাই আখেরাত আপন, 





অর্থবা, এর অর্থ হালো, প্রথম অবস্থা হতে পরবর্তী অবস্থা উত্তন হবে, অর্থাৎ হে নহী 2 
উবন অধিক উন্নত হবে এদুক্রুল কোরিআনা] 

হযরত মুহাশ্ছদ -এর জন্য কিভাবে পরকাল-ইহকাল অপেক্ষা উত্তম হবে : নবী করীম :22:-এর জনা দুলিা জলেছ 
পরকাল উত্তন হওয়ার বিভিনু দিক হাতে পাদ 


///.9811.59101.00 








২ আপনার মান্ধী জীবন হতে মদন 





_আফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম খণ্ড | ৩০তম পারা 

















ক. দুনিয়া ক্ষণস্থায়ী হওয়ার কারণে তার কল্যাণও ক্ষণস্থাসী যার 2 হর ভিকার রা ৭ 
কল্যাণ স্থায়ী ও খাটি । 
খ. আখেরাতে নবী করীম 2: তীর সমস্ত উম্মতগণকে স্বীয় পাশে পাদেন। ভাদত হিলি অতান্ত মানন্দিত হবেন কেনল 
রে ০৮5 রি 
উম্মতগণ তার সন্তানতুল্য। ইরশাদ হচ্ছে_ ০246৫ 210 +নবা করীস বু “এ সী সুদের মাতাল 
গ. অথবা, যেন নবী করীম ২৩::-কে আল্লাহর পক্ষ হতে বলা হয়েছে মে. দুনিয়াতে তে [রফিক সথ ভোগ 


রিটের িলিি রি 

ঘ. অথবা, দুনিয়াতে যেষন আপনার প্রশংসাকারী আছে তেমন আপনার উপর অপবাদদানকারী একটি দলও রয়েছে । পক্ষান্তরে 
পরকালে আপনার উপর কেউ অপবাদ দিবে নাং বরং সকল নবী রাসূল ও আপনার উম্মতের পক্ষে আপনাকে, সাক্ষাদাতা 
হিসাবে পেশ করা হবে । আর আপনার পাক্ষে সাক্ষ্য দিবেন স্বয়ং রাববুল আলামীন । ইরশাদ হচ্ছে- 12:85275 এ০ 
(আর আল্লাহর সাক্ষ্যই যথেষ্ট)। 

উ. অথবা, এজন্য আখেরাত আপনার জন্য উত্তম যে, এটা (তথা জান্নাত) আপনি খরিদ করে নিয়েছেন । অথচ দুরিয়াকে আপনি 
ক্রয় করেননি । আর কোনো বস্তু পছন্দনীয় না হলে কেউ তা ক্রয় করে না। 

মোট কথা, ইসলামের দৃষ্টিতে দুনিয়া হলো উপার্জনের স্থান, আর আখেরাত হলো ভোগের স্থান॥ কাজেই দুনিয়া অপেছ্ছণ আখেরাত 

নিঃসন্দেহে ভালো ও উত্তম হবে । নবী করীম ২23 ফরমান- চটের 2225 (খা 


॥ 5৫ ৫৮৫ ৫১ 


৬০১১৪ ০১৮৮১ ৬13 ভ1৮5 4055: অচিরেই আল্লাহ তা'আলা আপনাকে এমন কিছু দান করবেন 
যাতে আপনি পরিতৃপ্ত হয়ে যাবেন। অর্থাৎ দিতে তো কিছু বিলম্ব হবে. তবে সে দেওয়ার দিন বেশি দূরেও নয়! তখন তোমার 
প্রতি তোমার আল্লাহর দান ও অনুগ্রহের এমন বৃষ্টি বর্ষণ হবে যে, তা পেয়ে তুমি অবশ্যই খুব সন্তুষ্ট হবে। বস্তুত এটা কোনে। 
অমূলক ওয়াদা ছিল না। নবী করীম :::2: -এর জীবদ্দশায়ই এ ওয়াদা বাস্তবায়িত হয়। দক্ষিণ উপকূল হতে উত্তরে রোমান 
সাগরাজোর সিরিয়া ও পারসা সমরাজ্যের ইরাকী সীমান্ত পর্যন্ত এবং পূর্বদিকে পারস্য উপসাগর হতে পশ্চিমে লোহিত সাগর পর্যন্ত 
সমথ আরবদেশ নবী করীম 3৫£১ -এর শাসনাধীন হয় । আরবের ইতিহাসে সর্বপ্রথম এ ভূখণ্ড এক সুসংবদ্ধ আইন ও শাসনের 
আওতাভুক্ত হয়। এটা এতদূর শক্তিশালী হয় যে, যে শক্তিই এটার সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে, তাই চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। 
কালেমা "লা-ইলাহা ইল্লাল্লাহু" ধ্বনিতে সমগ্র দেশ মুখরিত হয়ে উঠে। অথচ মুশরিকরা এ দেশে তাদের মিথ্যা কালিমার 
আওয়াজ উচ্ে রাখার জন্য শেষ মুহুর্ত পর্যন্ত সর্বশক্তি নিয়োগ করে চেষ্টা চালিয়েছিল । কিন্তু ইসলামের বিজয়ের সম্মুখে জনগণের 
কেবল মন্তকই অবনমিত হয়নি, তাদের মন-মগজও স্বতঃস্কৃর্তভাবে তার অধীনতা স্বীকার করে নিয়েছে লোকদের 
আকীদা-বিশ্বাস, নৈতিক চরিত্র ও বাস্তব কাজকর্মে এক বিরাট মৌলিক পরিবর্তন সাধিত হলো । চরম জাহেলিয়াতের অন্ধকারে 
নিমজ্জিত একটি জাতি মাত্র তেইশটি বছরের মধ্যে এতখানি পরিবর্তিত হতে পারে বিশ্বের ইতিহাসে কোথাও এর দৃষ্টান্ত খুজে 
পাওয়া যাবে না। নবী করীম 2২ -এর অন্তর্ধানের পর তারই গড়া ইসলামি আন্দোলন এক প্রবল শক্তি নিয়ে চতুর্দিকে ছড়িয়ে 
পড়ে । এশিয়া, আফ্রিকা ও ইউরোপের এক বিরাট অংশের উপর এটা বিজয়ী হয়ে দীড়ায় ! আল্লাহ্‌ তা'আলা তার ওয়াদা অনুযায়ী 
তার রাসূলকে দুনিয়ার জীবনে এত কিছু দান করেছেন! অতঃপর পরকালে তিনি তাকে যা কিছু দিবেন, তা তো এ দুনিয়ার 
মানুষের কল্পনায়ও আসতে পারে না। 

১,-:-এর ফায়দা : আয়াতে 9০67 বলা হয়েছে, শুধু সীন দিয়ে 4৮:42 বলা হয়নি। কেননা ৮: দূরবর্তী 
ভবিষ্যৎকাল বুঝায় । এর দ্বারা বুঝা যায় যে, রাসূলুল্লাহ এ 2-এর 42 বো মৃত্যুর সময় এখনো অনেক পরে । তিনি আরো একটি 
বিরাট সময় বেঁচে থাকবেন। অথবা কাফেরগণ বলেছিল যে, মুহাম্মদ 3352 -কে তীর প্র ছোড়ে দিয়েছেন, তখন জবাব দেওয়া 
হয়েছে যে, না তাকে তার প্রতিপালক কখনো ছাড়েননি । তারপর তারা বলেছিল, অনতিবিলম্বে সে মরে যাবে, তখন জলল ওয়া 
হয়েছে যে, ৩1 4০4: 45 একাবীর 

///.6911./69101.00া 














পারার অফসীরে জালালাইন : আন্রবি-বাংল, সন্তম 9 [৩০তম পারা 








[১ ৬. তিনি কি তোমাকে পালনিঃ এখানে 27৮-)৯ 
25) এ টা 24 কিতা ৮ বা সাব্যন্তকরণার্থে অর্থাৎ তোমাকে পেয়েছেন 
এ রা রর এতিম অবস্থায় তোমার জন্দের পূর্বে বা পরে প্তৃহার 
244550454699 ১৩১০ হওয়ার কারণে অতঃপর তিনি তোমাকে আশ্রয় 
দিয়েছেন তোমাকে পিতৃব্য আবু তালিবের সে 
৩ মিলিত করে। 

১১ রী 555 34 .$ ৭- আর তিনি তোমাকে পথ সম্পর্কে অলবহিত পেয়েছেন 
৮৫০ ০০৩০ ৯5৩ 25. এ শরিয়ত যার উপর তুমি বর্তমানে আছে, এর 
সম্পর্কে ৷ অতঃপর তিনি পথ নির্দেশ দান কারোছেন 

সপ রি তোমাকে সত্য পথের সন্ধান দিলেন । 
3৫520534222 -/* ৮. আর তিনি তোমাকে পেয়েছেন নিঃস্ব অবস্থায় দরিদ্র 
০৫০ 7444. অবস্থায় অনন্তর তিনি তোমাকে অভাবমুক্ত করেছেন 
৮০০ 3--50 ৮ নি আশিও ০৪ গনিমত ইত্যাদি যেসবের মাধ্যমে আল্লাহ তোষাকে 


০০৭ তুষ্ট করেছেন তা দান করে; হাদীস শরীফে উদ্ধৃত 
3৮54০০৮৯০০৪ ৩৮০০ হয়েছে যে, অধিক সম্পদের অধিকারী হওয়ার নাহ 
































অভাবমুক্তি নয়; বব্রং আত্মার অভাবযুক্তির জনুভূতিই 
৩0 ৯ ০১৯ ৬৭১০ কৃত ৃঁ ঃ চি 
$ .& ৯. সুতরাং এতিমের প্রতি কঠোরতা প্রদর্শন করে" না: তার 
সম্পদ ইত্যাদি ছিনিষে নিয়ে । 
৯৮:৮5:৮০, ৪৮ রর ১০. আর তিক্ষুককে তর্থসনা করো না। তার দারিদ্রের 
80118642555 0520 ৩০, কারণে তাকে কটুবাক্য বলো না। 
১ 685 পো $১ ১১. আর ভুমি তোমার প্রতিপালকের অনুগ্রহ তোমাকে 
নারির কহ পপ টিটি নবুয়ত দান ইত্য দির মাধ্যমে প্রদত্ত অনুগ্রহ সম্পর্কে 


জানিয়ে দাও অবহিত করো । কোনো কোনো 5১ 
হতে আয়াতের -৮1৮/-এর কারণে সে সকল যমীর 


১ ৩৮০ঠ 4? : 


পূর্বোক্ত আয়াতের সাথে যোগসূত্র : 
অবস্থায় পাননি? রাসূলুলাহ হা 





আল্লাহ তাজালা তার রাসূল এ 
তনুভ্তরে বলেছেন-_নিশ্য় ! তধন তিনি বলেছেন, 


বিলুপ্ত করা হয়েছে, যা রাসূলুল্লাহ 23 -এর প্রতি 
০1/বা সম্পর্কিত । 


২-কে সম্বোধন করে বলেন_ তিনি কি আপনাকে পিডৃহীন 
কলেছেন-আপনি যখন ছোট ছিলেন, দুর্বল ছিলেন, তন 


জমি আপনাকে ছেড়ে দেইনি; বরং আপনাকে লালন-পালন করে ঘতইুকু গড়া দরকার গড়ে তুলেছি- সৃষ্টির সেরা মানুষ হলে 


পরিগণিত করেছি এতই করার পর জাপনার কি ধারণা হয 


হয় যে, আমি আপনাকে ছেড়ে দিয়েছি? -কাবীর। 


ড/////.5911.5/5901/.0011 


জফসীরে জালালাইন : আরবি-বাংলা, সন্তম খও [৩০তম পারা । 
এতিমের অর্থ ও তার গুরুত্ব : এতিম শব্দের অর্থ এবং তার গুরুতু সম্পর্কে তাফসীরকারদের দু'টি অভিমত রয়েছে 


১. মাতৃ-পিতৃহীন। যখন তার পিতা পরলোক গমন করে তখন তিনি ছিলেন ভার মায়ের উদরে । দুনিয়াতে পদার্পণ কুন হলি মা 


ও দাদা আবদুল মুস্তালিবের লালন-পালনে বড় হচ্ছিলেন; কিন্তু আল্লাহ্‌র ইচ্ছায় মা'কে হারানোর দৃ'বৎস্র পরেই তিনি 
55552 ন্যস্ত হয় । তিনি তার সকল 


...$০১ 





চা ররর 
আরবের অদ্বিতীয় ব্যক্তি ছিলেন। সুতরাং আপনাকে নবুয়ত এবং রিসালাত দ্বারা সম্মানিত করা হলো । -খাযেন, কাৰীর| 


2 ০পপলাপা পা 


৬৫ বু ৫ পেতে পিল, তত শব্দ 52 হতে নির্গত, এর অর্থ- গোমরাহী বা পথভ্রষ্টতা, পথের সন্ধান না জানা, 
নিখোজ ও বিলুপ্ত হওয়া । কোনো কোনো সময় 5১2 শব্দ দ্বারা অসতর্কতা ও জক্ষেপহীনতাও বুঝানো হয়ে থাকে। এ বিভিন্ন 
চি 


রাজ ভিনিিপ ছিলে সা এজন বি 3 বাযাগহাযারা অনি এরা কা রোডে দারা 

লাতের পূর্বেও তিনি তাওহীদে বিশ্বাসী ছিলেন, তার জীবন গুনাহ হতে পবিত্র ছিল এবং তিনি উত্তম চরিত্রে বিভুষিত ছিলেন কিন্তু 

সত্য দীনের বিস্তারিত কোনো তন্বাদি বা বিধি-বিধান তার জানা ছিল না। সূরা শূ'রার ৫২নং আয়াতে বলা হয়েছে-'কিতাব কি, 
ঈমান কি, তা তুমি জানতে না।' 

আলোচ্য আয়াতে ৫৫-এর আরেকটি অর্থ হতে পারে- নবী করীম গু এক জাহিলিয়া সমাজ-পরিবেশে নিখৌজ প্রায় 

হয়েছিলেন এবং পথ প্রদর্শক হিসাবে নবুয়তের পূর্বে তীর ব্যক্তিত্ব তেমন স্পষ্ট ও ভাস্বর ছিল না। অথবা, আল্লাহ তা'আলা তাকে 

যে অসাধারণ প্রতিভা দান করেছিলেন, তা জাহেলিয়াতের প্রতিকূল পরিবেশে পড়ে বিনষ্ট হচ্ছিল। 1১০ বলতে অনবহিত বা 
অনভিজ্ঞ বুঝায় । অর্থাৎ নবুয়ত লাতের পর আল্লাহ তা'আলা তাকে যেসব সত্য, নিগৃঢ় তত্ব ও জ্ঞান-বিজ্ঞানে পারদর্শী করেছিলেন 
বিতর পুরে ভিসি লে রা হযে লি অনরহিত রা ভিজ হিরন! 

হযরত ইবনে আববাস রো.) বলেন- $৮৫ অর্থ- পথহারা ৷ একদা শৈশবে নবী করীম গ্রঃ্ মক্কা নগরীর গলিভে হারিয়ে যান। 

আবূ জাহল তাকে মেশ শাবকের পিছনে ছুটতে দেখে আব্দুল ুত্তালিবের কাছে পৌছিয়ে দেয় । 

হযরত সাঈদ ইবনে মুসাইয়্যব (র.) বলেন- একবার নবী করীম প্রঃ চাচা আবু তালেবের সাথে সওদাগরি কাফেলায় সিরিয়া 

যাচ্ছিলেন। পথিমধ্যে রাতের অন্ধকারে শয়তান তার উটের লাগাম টেনে তাকে পথের বাইরে নিক্ষেপ করে। হযরত জিবরাঈল 

(আ.) এসে এক ফুৎকারে শয়তানকে আবিসিনিয়ায় নিক্ষেপ করেন এবং নবী করীম গ্রহ -কে কাফেলার পথ দেখিয়ে নিয়ে 

আসেন । তাই পথহারা ব্যক্তিকে পথ প্রদর্শন। -ইবনে কাছীর, খাযেন, মা“আলিম] 

ইমাম কালবী, সুদ্দী ও ফাররা বলেন, 4৫ 6557 অর্থ 4০ 4101441:53 ১057১$ 49 955 অর্থাৎ আপনাকে অষ্ট-গোমরাহ 

সমাজের বুকে পেয়েছেন, ত তারপর তিনি তাদেরকে আপনার কারণে হেদায়েত দিয়েছেন 

ইমাম সুদ্দী (র.) বলেন, ভিনি চল্লিশ বদর তার গোত্রের দীনে ছিলেন। 

হযরত মুজাহিদ (র.) বলেন, তিনি আল্লাহর দীনের হেদায়েত থেকে বঞ্চিত ছিলেন৷ যেমন, অন্যত্র বলা হয়েছে 5৫৫ 

431 3590 এ 'কিতাৰ এবং ঈমান কি- তা আপনি জানতেন না" 

জমহুর মুফাসসিরীন, ওলামায়ে কেরাম ও মুহাককিকীন এ কথায় একমত যে, তিনি কখনো কুফরি করেননি। কুঁ৫৫-এর অর্থ 

তাই হবে যা হযরত ইবনে আব্বাস, সাঈদ ইবনে মুসাইয়্যাব (র.) এবং অন্যান্য সালফে সালেহীন করেছেন৷ বাকাবীর] 

১১6 খর অর্থ : আয়াতে করীমায় 4 শব্দের দু'টি অর্থ হতে পারে- 

১. দরিদ্র বা ফকির আর এটাই প্রসিদ্ধ অর্থ। এ অর্থের সাথে সঙ্গতি রেখে ৮১: অর্থ হবে-আল্লাহ তা“আলা তাঁকে আবু 
তালিবের লালনের মাধ্যমে মুখাপেক্ষীহীন করেছেন । যখন আবু তালিবের সম্পদ অসুবিধা হচ্ছিল, তখন খাদীজার সম্পদ দ্বারা 
সম্পদশালী করেছেন। যখন খাদীজা (রা.)-এর সম্পদে অসুবিধা হয়েছিল । তখন হযরত আবূ বকর (রা.) -এর সম্পদ দ্বারা 
সহযোগিতা করেছেন। এটাতেও যখন অসুবিধা মনে করেছেন, তখন হিজরতের নির্দেশ দিয়েছেন এবং আনসারদের মাধ্যমে 
সহযোগিতা করেছেন! তারপর জিহাদের নির্দেশ দিয়ে গনিমতের ব্যবস্থা করে দিয়েছেন । 


////.9811.5101.00 






7 
১ -কে এতিমক্সপে গ্রহণের হিকমত : এটার কয়েকটি জবাব হতে পারে- 
১. তিনি যেন এতিমের কদর বুঝতে পারেন। তাহলে তাদের প্রাপা 
র রি তি আদায় করবেন, তাদের সমস্যা সমাধানে 
এ কারণেই হযরত ইউসূফ আ.) পেট পুরে খেতেন না তাকে পর্ন করা হলে উত্তর দিয়েছেন য়ে রি 
ক্ষধার্তদের ক্ষুধার কথা ভুলে যাওয়ার ভয় করছি। ৪ 
২. গুণ ও নামের দিক থেকে তিনি আর এতিমগণ এক হবেন। অত দিবেন 
বলেছেন- - 4 ১০015571725 46 চি 758 । এ কারণেই তিনি 
2 ও ০1৮ ও 0 শিস ০৪] পপ 1১1 যখন তোমরা 
র্‌ শপ তি সন্তানের নাম মৃহাম্মদ রাখবে 
তিখন তার সম্মান করবে এবং মজলৈস তার স্থান প্রশস্ত করে দিবে" " 
- যাদের মাতা-পিতা জীবিত থাকে তারা সকল কাজে তাদের উপর নির্ভরশীল হয়। 
বল ৬পর নিতুর য়। বাসূলুল্লাহ ই এর মাতা-পিতাকে নিয়ে 
যাওয়ার উদ্দেশ্য এই যে, যেন ছোটবেলা থেকেই তিনি আল্লাহ ছাড়া কারো উপর ভরসা না করেন। 
৪, সমাজের বাস্তব চিত্র হলো এই যে, এতিম সন্তানদের দোষক্রুটি গোপন থাকে না। এমনকি অতিরিক্ত দোঘও বের হয়ে হায়। 
আল্লাহ স্বীয় রাসূলকে এতিম করে জন-স্ুখে ছেড়ে দিয়েছেন । যেন তারা তার সম্পর্কে ভালো করে বুঝে নিতে পারে। শে 
পর্যপ্ত তার পবিত্রতা এবং নিষ্লুষতার উপর এঁকমত্য পোষণ করতে পারে-এটাই হয়েছিল রাসূনষ্লাহ -এর জীবনে । 
রিসালাতের দায়িত্বের পর কোনো ব্যক্তি তার ব্যক্তিত্বের উপর কোনো প্রকার প্রকার দোষ আরোপ করতে পারেনি। 
৫. ঘাতা-পিতা ছেলে-মেয়েদের শিক্ষা দিয়ে থাকে । রাসূলের শিক্ষা স্বয়ং আল্লাহ দিয়েছেন । কেননা তার কেউ ছিল না। 
- গরিব এবং এতিম হলে মানুষ সমাজে সম্মান পায় না: কিন্তু এ ধারণাকে সম্পূর্ণ উল্টিয়ে ফেলে এক নজির স্থাপন করেছেন যে, 


গরিব এবং এতিম হওয়া সন্তও সৃষ্টিকুলের মধ্যে সম্মানিত হয়েছেন এক বাক্যে দুনিয়ার সকল মানুধ জাতি-বর্ণ নির্বিশেষে 
সকল প্রকার লোক তাকে গ্রহণ করে নিয়েছে । এটাই তার এক প্রকার মু'জিযা! -[কাবীর] 


ঙে 








্ে 


৮ পাকত ৫ 4 লাশ তত ২ পাপ রত রঃ ্ঃ 

১4১১১ ০৮৮৯] ৮93 ত0-5 বডি : আর আপনি )9৮2-কে ধমক দিবেন লা ।" এখানে 43১০ শব্দের দু'টি 
অর্থ হতে পারে! 

১. আর্থিক সাহায্য্রার্থী, অভাবপ্রস্ত ও ভিক্ষুক! এমতাবস্থায় এর মর্যার্থ হবে, তাকে সাহায্য করতে পারলে কর । আর না পারলে, 
নম্রতা সহকারে নিজের অক্ষমতার কথা প্রকাশ কর। কিন্তু কোনো অবস্থায়ই তাকে ধমক দেওয়া যাবে না। আপানি দর্দ্ 
ছিলেন আল্লাহই আপনাকে ধনী করেছেন । অতএব, আপনি অপর কোনো গরিব, ভিক্ষুক, সাহায্যপ্রার্থীকে ধমক দিয়ে তাড়িয়ে 
[দিবেন না। 

 প্র্নকারী, জিজ্ঞাসাকারী, অর্থাৎ দীন ইসলামের ব্যাপারে কেউ যদি কিছু জানতে চায়, তাহলে এরপ প্রশ্নকারী ব্যক্তি যতই অদ্র 
বা মূর্খ হোক না কেন আর যত অশোভন তঙ্গিতেই জিজ্ঞাসা করুক না কেন- অতীব শ্েহ ও দরদ সহকারে তার জবাব দিবে 
জ্ঞানের অহংকারী রুু স্বভাবের অধিকারীদের ন্যায় ধমক দিয়ে বা তিরঙ্কার করে তাকে তাড়িয়ে দিও না। হযরত আবুদ দারদ" 
হাসান বসরী ও সুফিয়ান ছাওরী (র.) প্রমুখগণ এ দ্বিতীয় অর্থটিকেই প্রাধান্য দিয়েছেন। ৃ 
৩৫56 502425৮৮১০5 2455. : শব্দটি এখানে ব্যাপক অর্থে হয়েছে এ আয়াত নাজিল হওয়ার পূ 
এবং পরে মর্ত নিয়ামত মহানবী 2228 -কে দান করা হয়েছে সবই এখানে উদ্দেশ্য । সূরার শেখে নির্দেশ দেওয়! হয়েছে- হি 
নবী আপনি আল্লাহর দেওয়া প্রত্যেকটি নিয়ামতের উল্লেখ করুন- প্রকাশ করুন। সামগ্রিকভাবে সমস্ত নিয়ামতের প্রক” 
যেভাবে হতে পারে, তা এই যে, মুখে আল্লাহর শোকর আদায় করতে হবে। স্বীকার করতে হবে যে, আল্লাহ স্বীয় অনুহেই 
সব কিছু আরাকে দান করেছেন, আমি যোগ্যতার বলে এগুলো লাভ করিনি। নবুয়তের নিয়ামত প্রকাশের নিয়ম হলো, দেব 
আধো এর ব্যাপক প্রচার চালানো, তার শিক্ষা লোকদের মনে বদ্ধমূল করে দেওয়া, হিদায়েত পাওয়া, এতিস হয়ে? 
ললিত-পালিত হওয়া এবং দরিদ্র হতে ধনী হওয়া- এ সবই আল্লাহর পক্ষ হতে নবী করীম ১5১ -এর জন্য এ. ন 
দানত , এসব দাতের প্রকাশ পতি হলো, পথতষ্ট লোকদেরকে হেদায়েত করা, এতিম ও অনাথ লোকাদেরক বহে 
কর এবং গরিব, দহিদ ও অভাবগস্ত সাহাম্যপ্রার্ীকে সহাযা করা । সুতরাং বুখারী শরীফে হযরত জাবের (রা.) হতে বা 


///.9811.5101.00 


42 













:২ এর নিকট- সাহায্যপ্রার্থী হয়ে কোনো দিন কেউ বিমুখ হয়নি, বে 
য় েনি। এ রম কমি ফারাহদাক (র. খুব সনদ বলেছেন 2৫৫৩৫444 ৮৮2 ১4 40453৩ 
অর্থাৎ তাশাহহুদ ব্যতীত অন্য কোথাও নবী করীম 22 এ (শন্দ) উচ্চারণ করেলনি। যদি 54 এনা হতো, ভাহলে তল এই ও 
৪8এ পরিণত হতো অর্থাৎ এখানেও তিনি না বলে 244-ই বলতেন। 

হযরত ঘোকাতিল (র.) বলেন, আল্লাহ তা'আলার নিয়ামতকে স্মরণ করাই হলো তীর শোকর গুজারী , আর শোকর শুজাবী হুল 
এই সত্য উপলব্ধি করা যে, এ নিয়ামত আল্লাহ তা'আলারই দান । দ্বিতীয় নিয়ামতকে নিয়ামতদাতার মর্ভি মোতাবেক বায় করা । 
আর্থিক নিয়ামতের শোকর গুজারী হলো তা আল্লাহর রাহে তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ব্যয় করা । শারীরিক নিয়ামতের শোকর 
গুজারী হলো, যেসব ফরজ মানুষের প্রতি অর্পিত হয়েছে, তা আদায় করা এবং পাপাচর হতে আত্মরক্ষা করা: আর ইলমের শোকর 
গুজারী হলো, অন্যের নিকট ইলম পৌছে দেওয়া এবং মানুষকে হেদায়েত করা । নুরুল কোরআন] 


এখানে 2:85 দ্বারা কি বুঝানো হয়েছে? : আলোচ্য আয়াতে নিয়ামত ছারা কি বুঝানো হয়েছে- এ ব্যাপারে মুফাসসিরগণ 
বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন- 

১. হযরত মুজাহিদ (র.) বলেন-522] দ্বারা এখানে নবুয়তকে বুঝানো হয়েছে। 

২. এতিম, মিসকিন ও দরিদ্রদের সাহায্যে এগিয়ে আসার তৌফিককে নিয়ামত বলা হয়েছে । 

৩. হযরত মুজাহিদ (র.) হতে অন্য এক বর্ণনায় আছে যে, এখানে নিয়ামত দ্বারা কুরআন মাজীদকে বুঝানো হয়েছে। 

৪. বন্তুত এর দ্বারা নবী করীম £:£:-কে প্রদত্ত সকল নিয়ামতকেই বুঝানো হয়েছে। 


রাসূলুল্লাহ :3:: -এর প্রতি আল্লাহ্‌র অনুগ্রহ : আল্লাহ তার রাসূলের প্রতি অনেক অনুগহ, দয়া ও করুণা প্রদর্শন কারেছেন। 
তন্ুধ্যে কয়েকটি করুণার কথা আল্লাহ এ সৃরাতে উল্লেখ করেছেন 

নবীর প্রতি প্রথম অনুগহ হলো আল্লাহ নবীকে পিতৃহীন অবস্থায় পেয়েছেন। অতঃপর আশ্রয় দান করেছেন । অত্র আয়াতে নবী 
করীম 2: -এর প্রতি আল্লাহর একটা বিশেষ অনুগহের কথা বলা হয়েছে । অতএব, আল্লাহ তাকে পরিত্যাগ করেছন অথবা তার 
প্রতি অসুষ্ট হয়েছেন, এরূপ কোনো ধারণাই মনে আসতে পারে না। বস্তুত নবী করীম 73 যখন মাতৃগর্ভে ছয় মাসের ছিলেন, 
সে সময়ই তার পিতা ইন্তেকাল করেন। এ জন্য তিনি জন্মাবস্থায়ই পিতৃহীন ছিলেন; কিন্তু আল্লাহ তাকে এক মুহুর্তের জন্যও 
অসহায় করে রাখেননি । ছয় বৎসর বয়স পর্যন্ত তার জননীই তার লালন-পালন করেন । তার ইন্তেকালের পর জননী-ম্নেহ বঞ্চিত 
হয়ে আট বছর বয়স পর্যন্ত দাদার শ্নেহে লালিত হন । দাদা তাকে পরম শ্নেহে ও আদরে লালন-পালন করেন । তিনি তাকে শুধু 
ভালোই বাসতেন না; বরং তীকে নিয়ে তিনি রীতিমতো গর্ববোধ করতেন । তিনি লোকদের বলতেন-আমার এ নাতিটি একদিন 
দুনিয়াতে বড় খ্যাতি ও সম্মান লাভ করবে । দাদার ইন্তেকালের পর তার চাচা আবূ তালিব তার লালন-পালনের দায়িত্ব গ্রহণ 
করেন । তিনি তার সাথে এমন স্নেহ-ভালোবাসার ব্যবহার করতেন যে, কোনো জন্মদাতা পিতাও বোধ হয় তা করতে পারে না। 
এমনকি নবুয়ত লাভের পর সমথ আরববাসী যখন তাঁর শক্র হয়ে দাড়াল, তখন দশ বছর পর্যন্ত তিনিই তার সাহায্য ও 
রক্ষণাবেক্ষণের কাজ বুক পেতে নিয়েছেন। 


দ্বিতীয় অনুগ্রহ হলো 'পথহারাকে পথ দেখিয়েছেন ।" বাল্যকাল হতে নবুয়ত লাভ পর্যন্ত নবী করীম ১:৫3 -এর অবস্থার বিবরণ 
ইতিহাসে লিপিবদ্ধ হয়েছে । তাতে তিনি কখনো গোমরাহ হয়ে মূর্তিপূজা, শিরক কিংবা নাস্তিকতায় নিমজ্জিত হয়েছেন বলে 
ইঙ্গিতও পাওয়া যায় না। তিনি সত্যদীন, তার আইন-কানুন ও বিধি-বিধান কিছুই জানতেন না। আল্লাহ তার অনুগহ দ্বারা তা তাকে 
শিখিয়েছেন । 

তৃতীয় অনুগ্থহ হলো নিঃস্বকে সম্পদশালীতে পরিণত করা । নবী করীম -এর জন্য তার পিতা কেবলমাত্র উ্ত্রী এবং একজ্রন 
কৃতদাসী উত্তরাধিকার হিসাবে রেখে গেছেন। ফলে তার জীবন আরঞ্ হয়েছিল দারিদ্যের মধ্য দিয়ে, পরে এক সময় কুরাইশদের 
সর্বশ্রেষ্ঠ ধনী মহিলা হযরত খাদীজা (রা.) প্রথমত ব্যবসায়ে তাকে অংশীদাররূপে গ্রহণ করেন। অতঃপর তিনি তার সাথে বিবাহ 
বন্ধনে আবদ্ধ হন । তখন নবী করীম £্হুঃ ভীর সমস্ত ব্যবসা-বাণিজ্য নিজেই পরিচালনা করতে থাকেন। হযরত খাদীজার 
বাবনা-বাণিজ্ঞে উৎকর্ষ দানের ব্যাপারে তার যোগ্যতার বিশেষ অবদান ছিল । নবী করীম তর: স্ত্রীর ধন-সম্পদের উপর কিছুমাত্র 
নির্ভরশীল ছিলেন লা । যদিও বিবি খাদীজা (রা.) তার সমস্ত ধনসম্পদ নবী করীম ৫22: -এর খেদমতে উৎসর্গ করেছেন । এভাবে 
নবকে আল্লাহ সম্পদশালী করলেন। 























///.92111./58101.00]া 


28: ........ আফস্টিরে জালালাইল আরবি-বাংলা, সন্তম ও [৩০তম পাকা] 


৬০৫, শত ৩৯৮, শা 
৮০1 ০ : সূরা আলাম নাশরাহ 
সূরাটির নাকরণের কারণ : সূরার প্রথম আয়াতের প্রথমাংশকে এর নাম হিসাবে নির্বাচন 
রি করা হয়েছে 
২৭টি বাক্য এবং ১০৩ টি অক্ষর রয়েছে। । এতে ৮টি আয়াত, 


সুরাটি নাজিল হওয়ার সময়কাল : বিষয়বস্তু হতে অনুমিত হয় যে, ূ্বরতী সূরা আঘ-দুহা ও এ স্রাটি পরার একই সমর নাতি 
হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রো.) বলেন, এ সূরাটি মক্কা শরীফে সূরা আঘ-দুহার পরে নাজিল হয়েছে। । 
সূরাটির বিষয়বস্তু ও মূলবক্তব্য : মূলত এ সূরাতে নবী করীম 3 -কে সান্তনা দেওয়া হয়েছে। নবুয়তের পূর্ববর্তী সয় নই 
করীম 3২ মন্কাবাসীদের অত্যন্ত ্রিয়পাত্র ছিলেন। কিন্তু তিনি ইসলাম প্রচার শুরু করতেই সমগ্র সমাজ ও জাতি যেন শর 
শক্রতে পরিণত হলো । তখন মক্কা নগরীতে তার কথা শুনতে কেউই প্রস্তুত ছিল না। তারা প্রতি পদে তার সন্বুখে নানবিং 
সমস্যা ও সংকট সৃষ্টি করতে লাগল । তার জন্য এ সব খুবই মর্মত্দ ও নিরুৎসাহ ব্যাঞ্জক ছিল। এ কারণে তাকে সান্ 
দেওয়ার জন্য প্রথমে সূরা আছ-দ্বহা ও পরে এ সূরাটি নাজিল হয়। 

সূরাটিতে সর্বপ্রথম নবী করীম 233 -কে লক্ষ্য করে বলা হয়েছে, আমি আপনাকে তিনটি বড় বড় নিয়ামত দান করেছি, এ 
নিয়ামভসমূহ বর্তমান থাকতে আপনার নিরদৎসাহ ও হৃদয় ভারাত্রান্ত হওয়ার কোনো কারণ নেই। একটি হলো শরহে সদর'-এর 
নিয়ামত দ্বিতীয় নবুয়তের পূর্বে যে দুর্বহ বোঝা আপনার মেরুদণ্ড বাকা করে দিয়েছিল, আমি তা আপনার উপর হতে নামিয়ে 
দিয়েছি। আর তৃতীয় হলো তার উচ্চ ও ব্যাপক উল্লেখের নিয়ামত । একমাত্র আপনি ছাড়া সৃষ্টিলোকের অন্য কাউকে একপ 
নিয়ামত দান করা হয়নি। 

অতঃপর সান্তনা দিয়ে বলা হয়েছে বর্তমানের কঠিনতাপূর্ণ ও দুষ্কর সময় খুব বেশি দীর্ঘ হবে না ৷ এ সংকীর্ণতাপূর্ণ অবস্থার সঙ্গে 
সঙ্গেই বিশালতা ও প্রশস্ততার ফন্ুধারা অব্যাহতভাবে বয়ে চলেছে! 

পরিশেষে নবী করীম এই -কে উপদ্ধেশ দিয়ে বলা হয়েছে। প্রাথমিক পর্যায়ের এ কঠিনতা ও কঠোরতা, সমস্যা ও সংকটের 
মোকাবিলা করাব্র শক্তি আপনার মধ্যে একটি জিনিস হতেই আসবে ! আর তা হলো, আপনি যখনই আপনার নিত্য-নৈথিত্তিক 
ব্যস্ততা হতে অবসর পাবেন, ভবন আপনি ইবাদত-বন্দেগির শ্রম ও আধ্যাত্িক সাধনায় আত্মনিমগ্রু হবেন। সবকিছু হতে মুখ 
ফিরিয়ে কেবলযাত্র আল্লাহর সাথে সম্পর্ক করে নিবেন। 


////.9811.5101.00 








প্র তা পতিতা তপতি 5 


"15১৯৮ : সূরা আলাম নাশরাহ মক্কায় ত 


02142 


51০১০) :৮ জায়াতবিশিষ্ট 








৪ ছি 1৯2 ৮ ৪ 
০৮১৫ 221৮ 
পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি 


রর নল অনুবাদ : 


পারা পাঞ পাতা কণা ক ৬৮/.০৩ ক ৬ তাজা তারা নি 
51৮5 ৬1 ৮2585 পে শি ১. আমি কি্রশস্ত করিনিঃ এখানে 2৫520 বা 
এ পা প্রশ্ববোধকটি ৮২৮ বা সাব্যস্তকরণার্থে অর্থাৎ আমি 
- ০০০০১৮০৩০৭৩ (সত ও প্রশস্ত করেছি! তোমার জন্য হে মুহাম্মদ তোমার 
হল, বক্ষকে নবুয়ত ইত্যাদি অনুগহের মাধ্যমে ৷ 





১ ২. আর আমি অপসারণ করেছি বিদূরিত করেছি তোমার 
০ ০টি উপর হতে তোমার বোঝা । 
৮১১১৬ 551 শী ৩. যা দুর্বহ করেছিল ভারি করেছিল তোমার পৃষ্টকে এ 
(০5520181551 আয়াতটি অনুরূপ-যেমন, অন্যত্র এরশাদ হচ্ছে- 


৫ 
পরাতে পালা পাতা 


নর নিন পতি এ ০40 925 









৩:৩১ ০৩৫ ত% ঠতব পিজা 
এ 55562555503) 4৫0 5.5 8. আর আমি তোমার খ্যাতিকে সমুনুত করেছি যেমন: 
০৫০ পাঠ 4৫৫) 22541 2৪ আযান, ইকামাত, তাশাহহুদ হা ও খুতবা ইত্যাদি ক্ষেত্রে 
"৩5 ৮০১৮0443১91, আমার বরণের সাথে তোমর নামও উ্িখিত হয় 
চি [7:27 ৮:11 62 $ -০ ৫" নিচ করের সাথেই বিপদাপদের সাথেই বততি আছে 
) টি এ 3 রি হি সই টি টা 1 
24011-০ ৫৮09 [5 ৮:71 25৮৬ নিয় কষ্টের সাথেই স্বস্তি আছে নবী করীম এ 
৮০ 21০ 1) পা পা ০৫ ৮ ও 
5 1575215-8 তি প্রথমে কাফেরদের পক্ষ হতে অনেক দুঃখ-যাতনা সহ্য 
৮৪ হী যা নে করেছেন। অতঃপর তাদের উপর বিজয় অর্জনের 
78551755 পা 4০০৮ মাধ্যমে স্বস্তি লাভ করেছেন। 


১০৩ পুতি সা 52 ৮ 
৬৮০] পা ১1৮01 06 ০৪০৪ ১ , ৭. অতএব যখনই তুমি অবসর হবে সালাত হতে সাধনা 
5 করো খুব প্রার্থনা করো । 
£./ ৮. আর তোমার প্রতিপালকের প্রতি মনোনিবেশ করো 
কান্নাকাটি করো। 

[প্রাসঙ্গিক আত্লাচলা] 
যোগসূত্র : পূর্ববর্তী সূরাতে নবী করীম 225২-এর রেসালাতের কার্যকে সঠিকরূপে পরিচালনার নিমিত্তে বিভিন্ন নির্দেশ প্রদান করা 


হয়েছে। সাথে সাথে তার উপর আল্লাহর বিভিন্ন অনুগ্রহের কথা বর্ণনা করা হয়েছে । এখন নবুয়তের ভার বহনের জন্য যোগ্য 
করে তুলতে তার বক্ষ উন্ক্ত করার বিষয় আলোচিত হচ্ছে। নবুয়তের দায়িত্ুকে সঠিকভাবে পরিচালনার জন্য কাফেরদের 


////.9811.59101.00 























০. 
৬ অফসটিরে জালয়লাইল : আরবি-ঝলা, সন্তম যও [৩০৩ প্যর) 


ঠবিদ্প, হাসি-তামাশার প্রতি ভুক্ষেপ না করে মালযিলে মাসুদের 





দিকে এশিয়ে যাওয়ার নির্দেশ দেও 


95১১১ দারারারন 
করলে বুঝ যায় যে. উভয় সূরার মধ্যে নিবিড় সম্পর্ক বিদামান। -(কামালাইন] হচ্ছে। এদিক দিয়ে 


পাটির শানে নুষূল : এ সূরা সর্বসম্মত মতে মন্তা শরীফে নাজিল হয়েছিল। 
য়েছিল। একদা নবী করীম 
প্রার্থনা করেছিলেন যে, হে আল্লাহ! তুমি হযরত ইব্রাহীম, হযরত মুসা, হবরত ঈসা, হযরত 





শাখাযেন, মা-আলিম, ইবনে ন্‌ 
অথবা, কনা কোনো তাফসীরকারের মতে, ইসলামের প্রাথমিক আবহ্থায় পরি, অসহায়, দাদা ও হলনা 
বিশ্বাস করেছিল , তখনো আরবের কোনো উল্লেখযোগ্য ধনী বা প্রভাবশালী লোক ইসলাম গ্রহণ করেনি । এ সময় 
মুশরিকগণ মুসলমানদের দরিদ্র ও দৈন্য দশা নিয়ে উপহাস করত । এতে নবী করীম ১৩ তীর অনুসারীগণ কিছুটা নংকোতনের 
করতেন । তাদের মানসিক দুর্বলতা দূর করার জন্য আল্লাহ তাআলা এ সুর" নাজিল করেন। -[লোবাব] 7 ্ 


পার গঠিত, শপ 


4০৮১০ আয়াতে ১২০ । 0৫ ছারা কি উদ্দেশ্য? : মুফাসস্ির?ণ উল্লেখ করেছেন যে, আলোচ্য আয়াতে ১2 -১4 
বক্ষ উন্মোচনের" দু'টি অর্থ হতে পারে । এ 
১. সকল প্রকার মানসিক ছন্দু, কুপ্তা ও ইতস্ত ভাব হতে মুক্ত হয়ে « কথ্য় সম্পূর্ণ নিশ্চিত ও প্রশান্ত হওয়া থে, ইসলামের 
॥ য়াখে, পা 
একঘাত্র সত্য পথ এবং ইসলামের আকীদা-বিশ্বাসনীতি, আদর্শ নৈতিকতা. সভ্যতা ও সংস্কৃতি, আইন ও বিধান মি 
সত্য, নির্ভুল ও কল্যাণকরু। - 
এ অর্থের দৃষ্টিতে আয়াতটির তাৎপর্য এই যে, নবুয়ত লাভের পূর্বে সত্য-সঠিক পথের বিস্তারিত পথ নির্দেশ, নী করীম 33: 
-এর জানা ছিল লা। এ কারণে তার মনে উদ্বেগ, উৎকণ্ঠা ও কিংকর্তব্যবিমূঢ় ভাব সদা জাগ্রত থাকত । নবুয়ত দান করে 
আল্লাহ তাআলা তার মনের এ উদ্বেগের চির অবসান করে দিলেন । ইরশাদ হচ্ছে- 


ক 455 এ. 5%59% নিন 
০০93 ০6 ১2406 02 

, কোধুনা ব্যক্তির মাঝে প্রবল সাহস ও বলিষ্ঠ মানসিকতার উদ্ভব হওয়া, বড় বড় অভিযানে গমন এবং কঠিন-কঠোর, দৃহলাধঃ 

কাজে একবিনদু কুষ্ঠা ও দুর্বলতা দেখা না দেওয়া মানে নবুয়তের মহান দায়িত্ব পালনের সাহসিকতার সঞ্জার হওয়া ; 

এ অথের দৃষ্টিতে আয়াতটির তাৎপর্য এই যে, নবুয়ত দান করার স্যথে সাথে আল্লাহ তা'আলা তাকে অপূর্ব সাহসিকতা. দূ 

মানসিকতা, উচ্চ আশা-আকাঙ্ক্ষা ও হৃদয়ের উদারতা প্রশস্ততাও দান করেছেন। কেনন৷ নবুয়তের মহান দায়িত্ পালনের জন্য 





45 


১৫] এঠেএর বর্ণনা : শরহে সাদরের পাশা-পাশি রাসূলুল্লাহ 2:2২ -এর বক্ষ বিদারণও ইতিহাসের পাতায় স্বর্ণোজ্বল হয়ে 


প্মছে। অন্তরকে পরিষ্কার করে ঈমান ও তাওহীদের বীজ রাখার এক প্রকৃষ্ট প্রযাণই শাক সাদার। 

হাদীস শরীফে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ 2553 -এর বক্ষ চারবার বিদারণ করা হয়েছিল- 

১ হযরত আনান ও আলুল্লাহ ইবনে আব্বাস (রা.) হতে বর্ণিত, যখন তার বয়স চার বছর হয়, তিনি তখন হযরত হালীমা (র.॥ 
. হর প্রতিপালনে ছিলেন। একদিন ছেলেদের সাথে খেলার মাঠে গেলেন । সে সময় ফেরেশতা এসে তীর বচষ বিদারণ 
করে : সোনার তত্তুরীতে জমজমের পানি ছারা তার -কলব' [হাদপিও] ঘৌত করে, আবার যথাস্থানে রেখে দেয় হয: 
আনাস (বা.) বলেন, আমি রাসুল _এর বক্ষে সেলাইর দাগ দেখেছি । এ বক্ষ বিদারণ ছারা খেলাধুলা এবং বল্যকালের 
অন্যান্য দুর্বলতা দূর করা উদ্দেশ্য ছিল। ূ 

২ হযরত আব হরায়রা (রা. হতে বি, দ্বিতীয়বার যখন তীর বয়ন বিশ বছর হয়েছিল! কোনো কোনো বর্ণনা তে হন ০5 


বয়স দশ বছর হয়েছিল, তখন এক ময়দানে হযরত জিবরাঈল ও মীকাঙ্গল (আ.) তাকে শোয়ায়ে টা রর 
কোনো রৃ্তও বের হয়নি, কোনো কষ্টও অনুভব করেননি। তখন একজন পানি আনয়ন কারেন, ছিতরীয়জন নি 





পাকু টুকলর 

কারেন এট: দ্বার হিংসা-বিদ্বেষকে একটি রক্তপিত্ডের মতো বের কারে ফেলে দেন। আর স্রেহ-সমতাকে রৌপোর টু 

হতো একটি পি আকারে অন্তরে প্রবিষ্ট করে দেন) অতঃপর বক্ষ বন্ধ করে তাতে একটি জিনিস উ্ধের মতে রি 
মা অনুগ্রহ প্রবল হয়ে উচ্ঠে । আর যৌবনের সর্বপ্রকার কু" 





///.6211./59101.00া 








খও 1 ৩০তম পা? $০এ 

" হযরত আনাস (রা-) হতে বর্ণিত, নবুয়তের পর হিজরতের পূর্বে মেরাজ গমন কালে কা'বা ঘরের লিকট তলে লিয়ে মাওয়া 
হয়! আর হযরত জিবরাঈল (আ.) সোনার তত্তুরীতে জমজমের পানি দ্বারা ভার বক্ষ ধৌত করে 
জ্ঞান-বিজ্ঞান ভর্তি করে আকাশমগ্ডলী সফরের শক্তি তার বক্ষে চেলে দেন -খামেন, রূহুল সা-আনী| 

মরকথা, আল্লাহ তাআলা দৌহিক ও আত্মিকভাবে নবী করীম : এর বক্ষ উন্মুক্ত ও সম্প্রসারিত করেছেন, এ বক্ষ উন্মোচনের 

"র তার দেহ এরূপ বিশুদ্ধ ও নির্ধল এবং হৃদয় এরূপ সমুজ্ল ও জ্যোতিপূর্ণ হয়েছিল যে, প্রথর সূর্য কিরণের মধ্যেও তার পবিত্র 

দাহের ছায়া প্রতিবিদ্বিত হতো না। -আযীযী, কাষেন] 

-্ট-কে উল্লেখ না করে ,:-কে উল্লেখ করার কারণ : অত্র আয়াতে -$ -এর পরিবর্তে ১৫ উল্লেখ করা হয়েছে। 

বুফাসসিরগণ এর একাধিক কারণ বর্ণনা করেছেন । 

১, জমহুর মুফাসসিরগণ উল্লেখ করেছেন যে, এখানে *-1 -এর পরিবর্তে ১:2-এর উল্লেখ করার কারণ এই যে, কুমন্্রণা, 
সন্দেহ-সংশয় সৃষ্টি ও কু-ধারণার স্থান হলো ১০ বা বক্ষ, অন্তর বা .-$ নয়। ইরশাদ হচ্ছে ১১৫ ০৪ ৫-৯%:4 44৫ 
:৬)। কাজেই ১:-০ (এর মাধ্যমে বক্ষকে সমস্ত কুমন্ত্রণা ও কু-কামনা হতে পবিত্র করা হয়েছে। 7? 

২. ইমাম মুহম্মদ ইবনে আলী তিরমিযী (র.) বলেন, মূলত ₹4-ই হলো শয়তানের লক্ষ্যস্থল। আর ৫ (অন্তর) ১৫ (বক্ষ) 
রূপ দুর্গে অবস্থিত । কাজেই শয়তান কিছুমাত্র সুযোগ করতে পারলেই তার সৈনা-সামন্ত সহ বক্ষের উপর ঝাপিয়ে পাড়ে। 
এতে কলব সংকীর্ণ হয়ে পড়ে । বিভিন্ন কুচিন্তা, সন্দেহ-সংশয় ও দৃশ্ি্তার জ্বাল এমনভাবে বিস্তারিত হয় যে, ৮43 ইবাদত ও 
অন্যান্য ভলো কাজ করতে মজা পায় না। একমাত্র ১০ ৮-এর মাধ্যমেই এ অবস্থা হতে মুক্তি পাওয়া সন্তব। -[কাবীর] 


7৮22 এক ৫৮৩, ৮৩৫ 


4০১ ৮16আয়াতে এ -কে অতিরিক্ত নেওয়ার হিকমত : এখানে 4/:» ₹:-::: 24 বললেই বাকা পূর্ণ হয়ে যেত 
তথাপি "এ" শব্দটিকে অতিরিক্ত নেওয়া হয়েছে কেন? মুফাসসিরগণ তার একাধিক হিকমত বর্ণনা করেছেন । 


১. এটা ছবারা এ দিকে ইঙ্গিত করা হয়েছে যে, ১০ (৮13 নবুয়তের অন্যান্য কল্যাণ] একমাত্র নবী করীম £3:: -এর জন্যই 
নিবেদিত। এতে আল্লাহ তা'আলার নিজস্ব কোনো ফায়দা নেই । সুতরাং আয়াতের অর্থ হবে 4৮4 5.০ ৮৫ ০ 
1 খু অর্থাৎ আমি আপনার বক্ষকে উন্মোচন করেছি আপনারই কল্যাণের জন্য, আমার কোনো কল্যাণের জন্য নয়। 

২. অথবা, এর দ্বারা এ দিকে ইঙ্গিত করা হয়েছে যে, যেহেতু নবী করীম:3£₹ তীর সমস্ত কাজ-কর্ম আল্লাহর জন্যই করে সেহেতু 
আল্লাহ তা'আলা ,::০ (4 ও অন্যান্য কল্যাণমূলক কাজ নবী করীম £:%3 -এর জনাই করেছেন। -কাবীর] 

২৬:40 ৮2৮ £ ০১:০০ 1755 4458 : ০5570 - বাক্যাংশটুকু বহবচনের সীগায় উল্লেখ করা 

হয়েছে কেন? : আল্লাহ তা'আলা এখানে ০ না বলে ৫551 বলা হয়েছে। অর্থাৎ একবচনের “2 ব্যবহার না করে 

বহুবচনের +৫:-5 উল্লেখ করা হয়েছে৷ মুফাসসিরগণ এর দু'টি কারণ উল্লেখ করেছেন । 

১. এখানে বহুবচনের *2* ১ সম্মানার্থে ব্যবহার করা হয়েছে । আরবি ভাষায় অনেক সময় সম্মানার্থে একবচনের স্থলে বহুবচনের 
5৫5 ব্যবহার করা হয়ে থাকে। এর ছারা এ দিকে ইঙ্গিত করা হয়েছে যে, নিয়ামতদাতা যেমন সম্মান ও মর্যাদার অধিকারী 
তেমনটি তীর প্রদত্ত নিয়ামতও অতিশয় মর্যাদা সম্পন্ন । 

২. অথবা, বহুবচনের 5৫45 দ্বারা এ দিকে ইঙ্গিত করা হয়েছে যে, ১.2 ৮-এর কাজটি আল্লাহ তা'আলা একা করেননি; 
বরং এ কাজে তিনি তার ফেরেশতাগণের সহায়তা গ্রহণ করেছেন। যেন বলা হয়েছে যে, হে রাসূল! আপনি আপনার উপর 


অর্পিত রেসালাতের দায়িত্ব পালন করে যান। আমার ফেরেশতাগণ সার্বক্ষণিকভাবে আপনাকে সাহায্য-সহযোগিতা করবে । 
-কাবীর] 


পতপুরা ত 


))। -এবু অর্থ : ১7) -এর শাব্দিক অর্থ- পাপ, দুশ্চিন্তা, কাপড়ের গিরা, বোঝা, ভার ইত্যাদি । সুতরাং 945 এ-০ 2৮৪22 
এর অর্থ হবে- আমি আপনার উপর হতে দুর্বহ বোঝা নামিয়ে দিয়েছি। কোনো কোনো তাফসীরকারের মতে- এ বোঝা অর্থ 
গুনাহ ! জাহেলিয়াতের যুগে নবী করীম এমন কোনো ভুল, করেছেন, যা এ আয়াত নাজিল করে আল্লাহ তা'আলা তাকে 
নিশ্চিন্ত করে দিলেন এবং জানিয়ে দিলেন যে. তিনি তার ভুল মাফ করে দিয়েছেন। -[খাযেন] 


///.6211./59101.00া 


॥ যখন তিনি হেরা শুহায় ছিলেন, তখন বক্ষ বিদারণ করা হয় । আর 


ওহ 





ভাতে ঈমান এবং 

















এ ০০ তফসীরে জালালাইন,: আরবি-বাংলা, সন্ত হও [৩০তম পার) 
বন্ড নি 8০ তে 
৪ রে হে | তালেব খাদীজার মৃত্যুতে বে দৃঃখ-চিন্ত এসেছিল, তা অপসারণের কথা 
অধ্থবা, 4,),-এর মধ্যে মুযাফ উহ্য রয়েছে। মূলবাক্য ছিল 171) অর্থাৎ 

রে 4০ ্ অধিক চিন্তা করে 
উতর ভুল -ক্রটি মাফ করে, দেওয়া হয়েছে বা, আপনার উপসথডিতে তানের উপর শত ইন হবেন সং আপনর 
হয়েছে_ 75554364445 403৫ হল মা'আনী] হর 
অথবা. কিছু দিন ওহীর অবতরণ বন্ধ থাকার কারণে লবী করীম 2৫৯ দৃশ্িতরন্ত ছিলেন | 

র ০০ । আর তা ছিল মনের উপর বিরাট 

বোঝার ন্যায় । মহান আল্লাহ সুর এবং সূরা ইনশিরাহ নাজিল তার দৃশ্চিস্তার উ 
রা সূরা দ্বহা এবং সূরা করে তার বোঝা দূর করে দিয়েছেন এবং ভার মনেও 
কারো মতে* ইসলামের প্রচারে ও প্রতিষ্ঠায় নবী করীম 3223 -এর অনেক উচ্ভাকাক্ষা থাকত এবং 
মশগুল থাকতেন! কিন্তু বিরোধীদের বিরোধিতার কারণে তার আকাঙ্ষা মোতাবেক কাজ হতো 
হতেন । মহান আল্লাহ তার মনকে প্রশস্ত করেছেন এবং 
করে। নূরুল কোরআন] 


2585৮ ধরন : নাম সমুন্নত করার এটা একটি স্পষ্ট তবিষাদ্াণী॥ ইসলামের প্রাথমিক অবস্থায় খন সূরাটি নাজিল হয় 
কেউ চিন্তাও করতে পারেনি যে, একক ও নিঃসঙ্গ ব্যক্তি, যার সাথে মুষ্টিমেয় কয়েকজন লোক রয়েছে, তাও কেবল মনতা শহরে 
সীমাবদ্ধ, তার সুনাম ও সুখ্যাতি সারা বিশ্বে কেমন করে ছড়িয়ে পড়বে এ সুসংবাদ আল্লাহ বিস্বয়করভাবে বাস্তবায়ন করেছেন। 
এ 5201 63/কে চারটি স্তরে ভাগ করা যায়- 

প্রথম স্তর, নবুয়তের প্রাথমিক অবস্থায় যখন মন্কার মুশরিকগণ সমাগত হাজীদের কাছে নবী করীম 2 -এর নানাবিধ কৃৎস' 
করে বেড়াত, যাতে কেউ তার অনুসারী না হয়, মূলত ফল হয়েছিল বিপরীত । বিরুত্ধবাদীদের মুখে হযরত মুহাম্মদ 2333 -এর 
নাম যত্রতত্র প্রচারিত হতে লাগল ৷ হযরত মুহাম্মদ সর্বত্র আলোচিত ব্যক্তিতে পরিণত হলেন। তার সন্বদ্ধে জানার জনা 
এবং তাকে বুঝার জন্য অনেকে কৌতুহলবোধ করল । নবী করীম প্রঃ -এর সংস্পর্শে এসে অনেকেই দীনের দীক্ষা গ্রহণ 
করেছিল। রর 


দিবারাত তিনি সত্য সাধনায় 


না। তধন তিনি অত্যন্ত ব্যথিত 
অনেক দুঃসাধ্য কাজও সহজ করেছেন, ফলে তার অন্তর প্রশান্তি লা 


করেছিল । মদীনার ইসলামি রাষ্ট্রের আল্লাহনুগত্য, সামাজিক ন্যায়-নীতি, সাম্য, সততা ও উত্তম সামাজিকতা সাধারণ মানুষের 
মন-মগজকে আকৃষ্ট করেছিল । ফলে তার নাম আরও ব্যাপকভাবে উচ্চারিত হয়েছিল৷ 

তৃতীয় স্তর, সাহাবায়ে কেরাম রো.)-এর যুগ। খুলাফায়ে রাশেদীনের যুগে গোটা পৃথিবীতে তার নামের যশ ছড়িয়ে পড়েছিল 
চতুর্থ স্তর হলো, তৎপরবর্তী, বর্তমান ও অনন্তকালের স্তর, সারা পৃথিবীর মুসলমান প্রত্যহ তক্তিতরে তার নাম উচ্চারণ করে 
যেখানেই আল্লাহর নাম উচ্চারিত হয় সেখানেই নবী করীম এ -এর নামও উচ্চারিত হয়। পৃথিবীর শেষদিন পর্যত্ত- এমনকি 
কিয়ামতের পরেও সর্বত্র তার নাম শ্রদ্ধাভরে উচ্চারিত হবে । এটাই 2৫41 (3/-এর তাৎপর্য 

হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রো.) হতে বর্ণিত, ৮৫:01 ৫3) দ্বারা আজান, ইকামভ, তাশাহ্‌হদ, বুতবা এবং কালিমা 
ভাওহীদে নবীর কথা জুড়ে দেওয়ার কথা বুঝিয়েছেন! কেউ কেউ বলেন, আল্লাহ্‌র নামের সাথে রাসূলের নাম কুরআনের বহে 
একত্রে যিকির বা উল্লেখের কথা বুঝিয়েছে। যেমন- 5৮71 44424 - 40 12550 4401 রি 
কতিপয় ভাফসীরকার এটা ছ্বারা আল্লাহ ও ফেরেশতাগণের নবীর উপর দরুদ পাঠের কথা এবং সকল উদ্মতের উপর দর" 
পাঠের আদেশের কথা বুঝানো হয়েছে হযরত আক্‌ সাঈদ রো.) হতে বর্ণিত, হযরত জিবরাঈল (আ.) বলেন_ আপনার 
আল্লাহ ০৫3 ৩3৫4 অর্থ জিজ্ঞাসা করেছেন, তখন ভিনি বলেন, আল্লাহই এর অর্থ ভালো জানেন তখন 

(আ.) বলেন, আল্লাহ বলেন, 5:5৫ 47440] অর্থাৎ আমার নামের সাথে আপনার নাম নেওয়া হয়। কুল মা 
কারো মতে, নবী করীম এ -এর সুখ্যাতি ও সুনাম বিভিন্নভাবে ও বিভিন্ন পর্যায়ে সারা বিশ্বে এমন 
পড়েছে এবং ভা কিয়ামত পর্যন্ত বিদ্যদান থাকবে ! 


////.9811.59101.00 


কি উ্ম জগতেও ছড়ি 





তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম হণ [৩০তর পবা? 


1০: ৮:৫5 ৫0০/৩৫ 4৮৮ : নিশ্চয়ই সংকীর্ণতা ও কঠোরতার সাথে রয়েছে প্শস্তভা ও সহজতা । এ কটি এছ 
একই সঙ্গে দু'বার বলা হয়েছে কথাটির উপর অধিকতর গুরুত্বারোপ করার জন্য । নবী করীছ কে পূর্ণমাত্রায় সান্তনা দান 
ও আশ্বস্ত করার জন্যই এবূপ করা হয়েছে । এর মাধ্যমে আল্লাহ তা'আলা নবী করীম -কে বুঝাতে চেয়েছেন যে, তিনি 
বর্তমানে যে সংকটপূর্ণ সংকীর্ণ অবস্থায় রয়েছেন, ত তা দীর্ঘস্থায়ী হবে না । অচিরেই সংকট কেটে যাবে এবং শুভ দিনের ুচন' হবে। 
লক্ষণীয় যে, এখানে দু'টি বাকোই ৮4 শব্দটিকে মা'রেফা (৮652) উল্লেখ করা হয়েছে। আর আরবি ব্যাকরণ অনুযায়ী 
একটি শ্দকে একবার মারেফা উল্লেখ করে পরায় তাকে মা'রফা নেওয়া হলে একই বকে বায় অর্থাৎ দু'টি বারা একটি 
বন্তুই উদ্দেশ্য হয়৷ সুতরাং এখানে উভয় ৫ দ্বারা একটি ৮ ই উদদেশা হবে। পক্ষান্তরে 4 শব্দটিকে উভয় বাক্যে 
৫৫ নেওয়া হয়েছে আরব ব্যাকরণ অনুযারী যাবার দু'টি পক. বি 


এটা হতে মুফাস্সিরগণ এ সিদ্ধান্তে পৌছিয়েছেন যে, একটি ,::%/ (সুশকিল-কঠোরতা)-এর সাথে দু'টি 24 
[আসানী-সহজতা! রয়েছে। জনৈক কবি বলেছেন- 


পা রত 


পরল 9* 9০5 6৮226 * (5 (৫40 * ৪৮৮০ 5৫০ চর 
ইমাম বাগাবী (র.) লিখেছেন, যদি কষ্ট কোনো গর্তের মধ্যে থাকে, ্বস্িও সে গর্তে হাজির হবে । এ আয়াতে মহান আল্লাহ প্রিয় 
নবী -কে বিশেষ সান্তনা প্রদান করেন। -[নৃূরুল কোরআন] 


টে পক কীতড ৮০ ০ত৩ 


13 ৮:41 £5না বলে 144 ৮015 (বলেছেন কেন? : আল্লাহ তা“আলা অন্র আয়াতে 1৮ ৮: 526) 
(কঠোরতার পর সহজতা) ) লালে 124 ৯: ৫৫ কঠোরতার সাথে সহজতা] বলেছেন। এর কারণ বির 

এর জাওয়াবে বলা হয়েছে যে, “সংকীর্ণতার পর প্রশস্ততা' না বলার কারণ এই যে, প্রশস্ততার কাল সংকীর্ণতার পর এতই 
সন্নিকটে ও কাছাকাছি যে, তাকে পৃথক একটি সময় হিসাবে গণ্য করা যায় না। মোটকথা, এটা দ্বারা এ দিকে ইঙ্গিত করা হয়েছে 
যে, সংকীর্ণতা ক্ষণস্থায়ী অচিরেই তা বিলুপ্ত হয়ে যাবে! এ জন্যই এখানে সংকীর্ণতার সঙ্গে সঙ্গে প্রশস্ততা বলা হয়েছে, 
সংকীর্ণতার পর প্রশস্ততা বলা হয়নি। 

৮/ ০১৬৫ -:০১৫ 538183৬4555 4455 : আল্লামা জালাল উদদীন মহন (র.) অত্র আয়াতের ব্যাখ্যায় 
লিখেছের্ন- আপ্পনি সালাত হতে অবসর হওয়ার পর অত্যন্ত পরিশ্রম স্বীকার করে দোয়া ও মুনাজাতে মশগুল হয়ে যান। আর 
আল্লাহ তা'আলার নিকট কান্নাকাটি করুন- তার অনুগ্রহ প্রার্থনা করুন৷ 

অন্যান্য মুফাস্সিরগণও প্রায় একই ব্যাখ্যা প্রদান করে লিখেছেন- এখানে 'অবসর পাওয়া'-এর অর্থ হলো, নিজের নিত্যনৈমিত্তিক 
ও প্রতি মুহূর্তের ব্যস্ততা হতে অবসর পাওয়া । এ নির্দেশের মূল লক্ষ্য হলো এ কথা বুঝানো যে, যখন অন্য কোনো ব্যস্ততা ও 
লিপ্ততা থাকবে না, তখন এ অবসর মুহূর্তগুলোকে ইবাদত-বন্দেগির কষ্ট স্বীকার ও আধ্যাত্মিক সাধনার শ্রমে অতিবাহিত করবেন। 
অন্য সব দিক হতে মুখ ফিরিয়ে অন্য সব কাফেলা হতে নিজেকে বিচ্ছিন্ন করে কেবল স্বীয় আল্লাহর দিকে মন একান্তভাবে ও 
সম্পূর্ণরূপে নিয়োজিত রাখবেন । এটা আপনার গ্রতি আল্লাহ তা'আলার এক বিশেষ নির্দেশ। 

হযরত ইবনে মাসউদ (রা.) এ আয়াতের অর্থ বর্ণনা প্রসঙ্গে বলেছেন, যখন আপনি ফরজ সালাত হতে অবসর হবেন, রাত্রি 
জাগরণের জন্য দণ্ডায়মান হবেন এবং আল্লাহ তা'আলার নিকট আপনার নিজের জন্য ও উম্মতের জন্য দোয়া করবেন। 

হযরত ইবনে আব্বাস (রা.) সহ তাফসীরকারকদের মতে, এর অর্থ হলো যখন ফরজ নামাজ শেষ হয় বা অন্য কোনো নামাজ 
শেষ হয় তখন বিনীতভাবে আল্লাহ তা'আলার দরবারে দোয়া করুন৷ 

অথবা, এর অর্থ হলো, এক ইবাদত শেষ হলে আরেক ইবাদতে সাধনা করুন, যাতে করে এক মুহুর্তও ইবাদত ব্যতীত 
অতিবাহিত লা হয়। নূরুল কোরআন] 

আর হযরত হাসান এবং যায়েদ ইবনে আসলাম (র.) বলেছেন, যখন জিহাদ থেকে অবসর পান তখন ইবাদতে মশগুল হোল । 


আর মুজাহিদ (র.) বলেছেন, এর অর্থ হলো- যখন দুনিয়ার কাজ শেষ হয়; তখন আল্লাহ্‌ তা“আলার ইবাদতে মশগুল হোন । 
নুরুল কোরআন] 














///.9811.59101.00 





সরাটির নামকরণোর কারণ : 4 অর্থ- আনজীর- ডুমুর বা রূপ ফলস বিশেষ । কেউ কেউ একে পর্বত রা ন্ 
মান বিশেষের নাথ বলে উল্লেখ করেছেন । আলোছা সূরার প্রথম শব্দ হতে নামকরণ কর। হযেছে এতে ৯টি জু 
৩৪টি বাক্য এবং ১৫৯টি অক্ষর রয়েছে । . 


পাশ ০৪ ঠপুত 
চস 


সুরাটির অবতীর্ণ হওয়ার সময়কাল : হযরত কাতাদাহ (র.) বলেন, সূরাটি মাদযনী। হযরত ইবনে আববাস (রা.) হতে ৯৬. 

বর্ণনা রয়েছে, একটিতে মন্ায় অপরটিতে মদীনায় অবতীর্ণ হওয়ার কথা উল্লিখিত হয়েছে: কি বেশির ভাগ বিশেষজ্ঞ এটা নক: 

অবউর্ণ হয়েছে বলে মত প্রকাশ করেছেন? এটা মা্ী সূরা হওয়ার সুস্পষ্ট ও অকাটট প্রমাণ হলো, এতে মক শরীক সম্পর্কে, 

এষ এলো এ শান্তির শহর) শব্দ কয়টি ব্যবহৃত হয়েছে। এটা যদি মদীনায় অবতীর্ণ হতো, নিচ মা শহরকে :এ শহ:। 

বলা হতো লা। এ ছাড়া দূরাটির মূলবক্তবা ও বিষয়বস্তু নিয়ে একটু চিন্তা করলেও মনে হয়, তা মক্কা শরীফে নবুঘতের প্রাথচুত, 

পর্যায়ে নাজিল হয়েছে । মক্কায় অবতীর্ণ পূরাসমূহের যে বাচনভঙ্গি, সংক্ষিপ্ত আয়াত ও মর্মষ্পরশী বর্ণনা ধারা, তা এতে পুরে : 

বর্তমান ! পরকালে শুভ কর্মফল ও শাস্তি অপরিহার্য এবং অত্রীব যুক্তিসঙ্গত, এ কথাই এতে বুঝানো হয়েছে । 

সৃরাটির বিষয়বস্তু : এ সূরাটি সর্বসন্্ত মতে মক্কা শরীফে অবভীর্ণ হয় । এতে ইহুদি, ্িস্টান ও ইসলাম- এ তিনটি প্রধান হর, 

এবং এর জগস্িধ্যাত প্রবর্তকত্রয়ের ধর্ম ও কর্মের বিকাশ স্থাপনের শপথ করে মানবের উৎপত্তি ও পরিণতির বিষয় বিবৃত: 

করা হয়েছে। 

ভালো কাজের ভালো ফল এবং মন্দ কাজের শাস্তি প্রমাণই এর বিষয়বস্তু! এ কথা প্রমাণের জন্যই নবী-রাসূলগণের অন্যুদনের 

স্থানসদূহের নামে শপথ করে বলা হয়েছে যে. আল্লাহ মানুষকে অতি উত্তন আকৃতি বিশিষ্ট ও সুঠাম করে সৃষ্টি করেছে 

নবুয়তের ন্যায় উচ্চতম মর্যাদার ধারক লোক এই মানুষের মধ্যেই সৃষ্টি করেছেন। 

এরপর বলা হয়েছে মানুষ দু' প্রকার 

১. যারা অতি উত্তম মান ও কাঠামোতে সৃষ্টি হওয়ার পর খারাপ কাজের দিকে ঝুঁকে পড়ে এবং নৈতিক অধঃপতনের এত নি 
পৌছে, যে পর্যন্ত অন্য কোনো সৃষ্টি যেতে পারে না। 

২. যারা ঈমান ও নেক আমলের পথ অবলম্বন করে এ পতন হতে রুক্ষা পেয়ে যায় এবং উচ্চ মর্যাদায় প্রতিষ্ঠিত থাকে মন 
সমাজের সর্বত্র ও সর্বদাই এ ছু' প্রকারের বাস্তবতার কোনো বাতিক্রম দেখা যায় না। 


সূরার শেষভাগে উপরিউক্ত বাস্তবতার উপর ভিত্তি করে বলা হয়েছে-মানুষের যাকে যখন এ দু'ধরনের পরস্পর বিরোধ স্বরে 
মান বর্তনান দেখা যায়, তধন কর্মফলকে জন্বীকার করা যেতে পারে না । অধঃপতনে পতিত লোকদেরকে কোনো শি কে 
উচ্চ মর্ধনায় প্রতিষ্ঠিত লোকদেরকে কোনো পুরক্কার যদি না-ই দেওয়া হয়, তাহলে আল্লাহর আদালতে বে-ইনসাফী ও অব্ির 
প্রমাণিত হয় অথচ আন্লাহ স্বশ্েষ্ট বিচারক , অত এক. এ ব্যাপার নিঃসানদেহ যে, মাহাবিচারক আল্লাহ অধপতিতদেরেে নি 


শনি দিবেন এবং ঈমান ও কর্ম দ্বারা উন্নত মর্যাদার অধিকারীদেরকে যারপরনাই পুরষ্কার দান করবেন * 
//৬/.6211./59101.00া 


...... ভাফসীরে, জালালাইন. আরবি-খ১লা, সপ্তুজ, খও | ৩০ত 


তত দল 








জি 





01৮৫ 


2৬ ৮ আর! হবিশিষ্ঠ 





তক 








৪ 5০74 5 
১:৯০) ৯৯৮০) 4৩ ৮: 
পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি 


অনুবাদ : 





০ পা ৮ 


2৮1৮0875533 ৯ ১. শপথ ত্রীন[আনজীর] ও যায়তুনের! অর্থাৎ দু'টি 
8 খাদাদ্রব্য অথবা সিরিয়া অবস্থিত দুটি পাহাড় যাতে এ 
-৩০০1 ৮০ ০৪৪ চিএ দু'টি খাদাদ্রব্য উৎপন্ন হয়! 








ত%৫ ৪2 পা 


/$ ত ০ পপ ৫ 

৩115 ৬৯ ১ 1০--১৮৮ ০১৮১ তা ২. শপথ তুর-এ সাইনার! এটা সে পাহাড় যাতে হযরত 
১০485 ০৮৮ ্ তে টু তা'আলার সাথে কথা বলেছেন 

এডি 5265 

6 ৩৩৫9 পাত ত৫০%1 ০৩ ৬ | আর (2৮ এর অর্থ হলো, বরকতময় অথবা 


১৮০] 21 ৪০৩ পাশা পীশিটি ফলদার বৃক্ষরাজি ছারা সুশোভিত ও সুদশনীয়। 


টিনার ৩. আর শপথ এ শাস্তিপূর্ণ-নিরাপদ নগরীর ! এটা দ্বারা 
€]] , ৮৭ 2%6 ৮ এব ১0911650 ৮ এখানে মন্ধাকে বুঝানো হয়েছে। কেননা ইসলাম 
2৮৭: ১৮১৮ উঃ পূর্ববর্তী জাহেলিয়াতের যুগে তে 
_প০18615 1458 সর্বদা এটা মানুষের জন্য নিরাপদ নগরী হিসাবে 
১০5 পঠিউ এট পরিগণিত হয়েছে। 
১৫৬ ০৪:০৯] 50০3 0৬ 9675 ৪. অবশ্যই আমি সৃষ্টি করেছি মানুষকে মানবজাতিকে 
ৰ চি রা দি অতীব সুন্দর কাঠামোয় -তার আকৃতিকে ভারসাম্যপূর্ণ 
- 45১১ ভা তি করে সৃষ্টি করেছি। 


মিনি এ রাহি তর অতঃপর আমি তাকে উল্টা ফিরিয়ে দিয়েছি কোনো 
এরা 1১০৯ ০৮ ডালে কোনো মানুষকে [মানুষের কোনো কোনো একককে] 
৩২০/০৫৫] 96 বড ২০১১৩ সনি পরযয়ে-এটা ছারা বার্ধকা ও দুর্বলতার দিকে 
১০0 ১৭455 ০4৩৫৫ এড ইঙ্গিত! করা হয়েছে। কাজেই মু'মিন বাজি 


নিও 2 ৮০ তথাপি এর [পূর্ণ আমলের] ছওয়াৰ পায় । 


///.92111./5101.00]া 











[শ্রাসঙ্গিক্ আতশাচলা] 
পূর্বোক্ত সূরার সাথে সম্পর্ক : পূর্ববর্তী সূরাতে রাসূলে কারীম হই -এর উপর প্রদত্ত নি বলবো 
সূরায় সমগ্র মানবজাতির প্রতি আল্লাহ তা'আলার বিশেষ দানের ঘোষণা রয়েছে যে, তিনি 
গঠনের ্ মানুষকে সুন্দরতম গঠনে সৃষ্ট 
করেছেন। সুন্দরতম গঠনের পাশাপাশি চারিত্রিক গুণাবলি অর্জনেরও তাকিদ রয়েছে এ সূরায়। “নূরুল ] 

তন ও যায়তুন-এর অর্থ : আলোচ্য সূরায় প্রথমেই আল্লাহ তা'আলা ত্ীন ও যায়তুনের শপথ চিলি 

উক্ত ফলদ্বয়ের গাছকেও তীন ও যায়তুন বলা হয়। 

ত্বীন অনেক প্রকারের হয়ে থাকে। তা সাধারণত গ্রীন প্রধান দেশে উৎপন্ন হয়। মুফাস্সিরগণ লিখেছেন, ত্ীন খাদা, ফল ও ইং 

হিসাবে ব্যবহৃত হয়। চিকিৎসাশাস্্র বিশারদগণ উল্লেখ করেছেন, তীন ফল লঘু পাক। তা ফুসফুস ও পেটের অভ্যন্তরের অন্যান 

যন্ত্রাংশকে পরিষ্কার ও সুস্থ-সবল রাখে ! এ ভক্ষণে অর্শ রোগ নির্মূল হয়। সর্ব দিক দিয়ে এটা স্বাস্থ্যের পক্ষে উপকারী । আর 
যায়তুন বলে এমন ফল যা! হতে সে নামের তৈল উৎপাদিত হয়। 

ত্বীন ও যায়তুন দ্বারা উদ্দেশ্য : আলোচ্য আয়াতে তীন ও যায়তুন ছারা কি বুঝানো হয়েছে- এ ব্যাপারে মুফাসসিরগণের মধো 

মতপার্থক্য রয়েছে! 

১. হযরত হাসান বসরী, ইকরামা, আতা ইবনে আবী রিবাহ, জাবির ইবনে যায়েদ, মুজাহিদ ও ইবরাহীম নাখয়ী (র.) প্রমুখগণের 
মতে, তন বলতে সে ফল বুঝায়, যা লোকেরা ভক্ষণ করে । আর যায়তুন সে ফল খা হতে এ নামের তৈল বের করা হয়: 
ইবনে আবি হাতেম ও হাকেম (র.) ইবনে আব্বাস রো.) হতে এ মতের সমর্থনে একটি উদ্ধৃতি উল্লেখ করেছেন। 

২. হযরত ইকরামা (রা.) বলেন, ত্রীন এবং যায়তুন দু'টি পাহাড়? 

৩. কাতাদা রে.) বলেন, ভন সে পাহাড় যার উপর দামেশক নগরীটি হয়েছে আর যায়তুন হলো বায়তুল মুকাদ্দাস 

৪. আৰু মুহাম্মদ ইবনে কাব বলেছেন, আসহাবে কাহাফের মসজিদ হলো ত্ীন : আর যাতুন হলো ইলইয়ার মসজিদ । 

| নুরুল কোরজানী 

৫. ইবনে জারীর সহ অনেকের মতে, ভীন হলো জুদী পাহাড়ে নির্ষিত হযরত নূহ (আ.)-এর মসজিদ; আর যায়তুন দারা বাইতুল 
মুকাদ্দাস উদ্দেশ্য । 

৬. কারো মতে, ত্বীন হলো কৃফা শহর আর যায়তুন হলো সিরিয়া শহর। 

৭ আল্লামা যামাথশারী ও আলৃশী (র.) সহ প্রমুখ তাফসীরকারদের মতে, তন ও যায়তুন দারা সিরিয়া ও ফিলিস্তিনকে বুঝানে 
হয়েছে। কেননা, তদানীত্তন আরব সমাজে এ দু'টি স্থান তীন ও যায়তুন ফল উৎপাদনের জন্য প্রসিদ্ধ ছিল! 

তৃরে সীনীন দারা উদ্দেশ্য : তর" দ্বারা সে পাহাড় উদ্দেশ্য, যার উপর হযরত মূসা (আ.) আল্লাহর সাথে কথোপক 

করেছেন । "নীনীন'-এর ব্যাপারে মতভেদ রয়েছে_ 

১. নাহবিদদের নিকট সীনীন এবং সীনা দু'টি পাহাড়ের নাম। 

২ হযরত ইবনে আবাস (রা.) -এর মতে, 'তৃর' হলো পাহাড়, আর সীনীন (হাবশী ভাষায়) সুন্দর । 

৩. ইমাম কালবী (র.) বলেন, তা বৃক্ষযুক্ত পাহাড়। 4কাবীর, ফাতহুল কাদীর] 

. হযরত কাতাদাহ (র.) বলেছেন, এর অর্থ সুন্দর পর্বত । 

৫. কারো মতে, এটি এক প্রকার পাথর যা তর পর্বতের কাছাকাছি পাওয়! যায়। 

৬. হযরত ইকরামা (র.) বলেন, এটি সে স্থান যেখানে তুর পর্বত অবস্থিত। 

্‌ 

চা 


০০ 


. হযরত গোকাতিল (র.) বলেন, যে পাহাড়ের উপর ফলবান বৃক্ষ থাকে তাকে সীনীন বলে। 
কারো মতে, এটি হিকু শব্দ, যার অর্থ- বরকতময় । নুরুল কোরআন] 


//৬/.6211./59101.00া 





আরবি-বাং ৩০তম লা 
বাংলা, সপ্তম, খও্ | ৩০তম সক! 885 





শহর “আমীন' হওয়ার কারণ : ০ অর্থ- ৩ অর্থাৎ 
আশ্রয়দাতা বলার কয়েকটি কারণ রয়োছে_ 


১. আবরাহা বাদশাহর আক্রমণ থেকে হস্তীর দলকে নিশ্চিহ্ন করে আল্লাহ তাআলা মক্কা শহরকে হেফাজত করেছছেল-শান্তাত 
রেখেছেন বিধায় একে ১5 বলা হয়েছে। 





তা, শান্তিবাম ও নিরাপদ অক শহরকে কাগনাতা 


২. এ শহর সকলকে আশ্রয় দেয়। হিংস্র জন্তু শিকারযোগ্য প্রাণী ও এখানে আশ্রয় পায় : যেমন- আল্লাহ বলেন, 9:06 52 
রে 2 
৬৬ -কাবীর] 


উরি নিান্রানিরর জাগার এ যানি 


2১৫৩১ 9০28 5১5৫ আয়াতে 225 ০১৫ রা কিবুষ্ান্ে হয়েছে? : আল্লাহ তা'আলা ইরশাদ 
করেছেন, 'অবশাই আমি মানুষকে সর্বোত্তম কাঠামোয় সৃষ্টি করেছি" মুফাসসিরগণ এর বিভিন্ন ব্যাথ্যা প্রদান করেছেন- 
75741555559 "আমি মানবজাতিকে ভারসাম্যপূর্ণ (সুষমামগ্িত) জাকৃতিতে 

সৃষ্টি করেছি। মানুষের বিভিন্ন অ্গ-প্রত্যঙ্গকে আল্লাহ তা'আলা ভারসাম্যপূর্ণ করে সৃষ্টি করেছেন। 

২. কোনো কোনো মুফাসসিরের মতে, এর তাৎপর্য হলো, আল্লাহ তা'আলা প্রত্যেক প্রাণীকে মাথা উপুড় করে সৃষ্টি করেছেন; 
কিন্তু মানবজাতিকে সোজা দেহে মাথা উঁচু করে সৃষ্টি করেছেন। তারা হাত দ্বারা আহার করে । 

৩. হযরত ইয়াহইয়া ইবনে আকসাম (রা.) বলেন, "£535 ০--- হলো সুন্দর গঠন ও সুন্দর অবয়ব। 

8. হযরত আসাম (র.) বলেন, আল্লাহ তা'আলা মানবকে পরিপূর্ণ আকল, বোধশক্তি, সাহিত্য-জ্ঞান ও বর্ণশক্তি দিয়ে সুন্দর 
আকৃতিতে সৃষ্টি করেছেন। | 

৫. কেউ কেউ বলেছেন, মানুষকে সর্বোর্তম কাঠামোয় সৃষ্টি করার তাৎপর্য এই যে, তাকে এক উন্নতমানের দেহ দেওয়া হয়েছে, 
অপর কোনো প্রাণীকে এরূপ দেহ দেওয়া হয়নি৷ সে সঙ্গে তাকে চিন্তা, অনুধাবন, জ্ঞান অর্জন ও বিবেক পরিচালনার অধিক 
উন্নতমানের যোগ্যতা দেওয়া হয়েছে। -]কাবীর] 

1০955 84 4550 44" 0585 45৪ : আফসীরকারকগণ বাক্যটির দু'টি অর্থ করেছেন। 

এক, আমি তাকে অতি বার্ধক্যের দিকে নিয়ে গিয়েছি। এটা খুবই মর্মান্তিক অবস্থা । এ অবস্থায় পৌছলে মানুষ চিন্তা ও কর্মশক্তি 

হারিয়ে ফেলে, শারীরিক কামনীয়তা ও মানবিকশক্তি হারিয়ে কুৎসিত হয়ে পড়ে। 

দুই. আমি তাকে জাহান্নামের সর্বনি্স্তরে নিক্ষেপ করেছি। 

সূরার মূল উদ্দেশ্যের সাথে এ দুই অর্থের কোনোটিই সাম্জীস্যশীল নয়। কারণ ভালো বা মন্দ উভয় প্রকার লোকই বৃদ্ধাবস্থায় 

পৌছে থাকে । কেউ এ অবস্থায় পৌছলেই মনে করা যেতে পারে না ; তাকে কোনো খারাপ আমলের শাস্তি দেওয়া হচ্ছে। 

পক্ষান্তরে কিছু লোকের জাহান্নামে যাওয়ার ব্যাপারটি তো সম্পূর্ণরূপে পরকালে ঘটিতব্য ব্যাপার । সূরার মূল উদ্দেশ্য 
লোকদেরকে পরকালে বিশ্বাসী বানানো । 

হযরত মুজাহিদ ও হাসান বসরী (র.) বলেছেন, এর অর্থ হলো মানুষ যখন তাকে প্রদত্ত অনন্ত-অসীম নিয়ামত লাভের পরও 

অকৃতজ্ঞ হয় এবং মহান আল্লাহর নিয়ামতসমূহের অপব্যবহার করে যেমন খুশি তেমন জীবন যাপন করে এমতাবস্থায় আল্লাহ 
আলা মানুষকে সর্বাপেক্ষা নি্তরে তথা দোজখের নি্্তরে পৌছে দেন। মানুষ যখন মানবতার অমর্থদা করে তখন সে 

অবনতি অধঃপতনের সর্বনম্তরে পৌছে যায়। এ জন্য কুরআনে হাকীমে বলা হয়েছে- (04 4:845::562541148 

নূরুল কোরআন] 








///.69111.4/568101.0011 







শঠপা তভ 
৮7551045154 বু.) 
পা ঠেকতু ঠা 


১ ৪ 0 ০০০%119 
(525016515৪0 ০৪ রর 












৩4556 ১-05 22 400. ] মুন বার্ধক্য উপনীত হয়, বদরুল 
৫ এ দে অহ 
পণ ৬ত ০৫ অক্ষম হয়ে পড়ে। তার আমলনামায় সে সকল অঞ্জু 
ই লিখিত হতে থাকে, যা সে যৌবনে আমল করত। 


ঃ [4444 0৫ .% ৭. সুতরাং কিসে তোমাকে অবিশ্বাসী করে? হে কাছে, 
৮১২১৫ ৩ ধযী চার ৩, প্রত তারপরও অর্থাৎ মানুষকে উত্তম গঠনে সৃষ্টি ক 
রর তৎপর হীনতাগ্রস্ত বয়সে উপনীত করা ইত্যাদি, 
7201 2৭01৮240195 158/54 পানে সাম্াবান হওয়ার রতি মাণ পেশ কর 
এগুলো উল্লেখ করার পরও কর্মফল সম্বন্ধে প্রতিয 
সম্পর্কে, যা পুনরুথান ও হিসাব-নিকাশের পর 
সংঘটিত হবে । অর্থাৎ কোন বন্তু তোমাকে প্রতিষর 
অস্বীকারকরণে উৎসাহিত করেছে? অথচ এমন কো 
কারণই নেই। 
. আল্লাহ্‌ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নন? জং 
তিনিই শ্রেষ্ঠতম বিচারক ৷ আর প্রতিফল সংত্রান্ত তর 
এ বিধান তারই অন্তর্ভুক্ত । হাদীস শরীফে উদ্ধৃত 
হয়েছে, যে ব্যক্তি সূরা ত্বীন শেষ পর্যন্ত পাঠ করবে, দে 
তা পাঠান্তে বলবে ৮৪4০১০৪০৪০৮ 
2৮১৯০৫৭। _ হ্যা, নিশ্চয়ই, আর আমি তার প্রত 
৩৯৪০৭ সাক্ষ্য দানকারী। 











উ/ ১৬১১।৬ ১৪১১5: 25/-এর মধ্যস্থ / কসমের জন্য। ১:5%.. ১5 পর্যন্ত আতফ হয়েই 
১৫ির উপর। 9645 (৫ (বাকি জওয়াবে কমম। কসম ও তার জওয়াব একর হয়ে জুমলা ফেলিয়া হাল 
রিনা 

(4 ০19-০এর দিকে মুখাফ হয়ে নসব বিশিষ্ট হয়েছে । ৷ এটা মাফউল হতে হাল হয়েছে। আর তাহ ১৮ 
হতে না'তও হতে পারে । প্রকৃতপক্ষে বাক্যটি ছিল- 52৩62056425 


///.92111./568101.00]া 


.. তাফসীরে জালালাইন : ' আরবি-বাংলা, সপ্তম [ ৩০তম পার ; 


রর রত টব 

টিটি 5টি 
৪/৮65335558453 75 এ এন্েফহানিয়, অগা কেউ কেউ বলেন 88 
মাফউল ২3 এর, এটার ফাযেল যী এর দিকে ধাবিত । ০4/৬-৫র ৬ সববেল না জা 
মুতা আলিক হয়েছে। £4/ ফায়েল, মুবত তাদা। ০2১৩০ ০৫-:৩ ভার খর : নফীর হট 
হ্যা-বাচক হয়ে যায় এবং দৃঢ়তা প্রকাশ করে। 


[্রাসািক্ আনলাচলা ] 
৬2৩ চিঠির 


১৮০ ছারা উদ্দেশ্য : মুফাসসিরগণ এর কয়েকটি অর্থ উল্লেখ করেছেন- 

১. কেউ কেউ বলেছেন, এর অর্থ হলো €522 ৮৫ অর্থাৎ এমন প্রতিদান যা কোনো দিন বিচ্ছিনন-নিঃশেষ হবে"; অশেষ ও 
অফুরন্ত কর্মফল । 

২. কারো কারো মতে, এর অর্থ হলো এ ৮: অর্থাৎ মু'মিন কোনো আমল ছাড়াই তাদেরকে পুরস্ৃত করা হবে। মূলত এটা 
আল্লাহর নিছক অনুথহ বৈ আর কি? 

৩. কেউ কেউ বলেছেন- ১৮4 /:4 অর্থ ' 175 25-4 অর্থাৎ এ প্রতিদানের কারণে তাদেরকে খোৌটা দেওয়া হবে 

৪. কেউ কেউ বলেছেন, টি রলো দরে নাভি রেল জা হর রিতা ারনোলে আদ 
না পারলেও তাকে সে আমলের ছওয়াব দেওয়া হবে-যার ছওয়াবের ধারা অব্যহত ও অবিচ্ছিন্ন হবে। 

হযরত আনাস (রা.) হতে বর্ণিত আছে যে, নবী করীম এ: ইরশাদ করেছেন, যখন কোনো মুসলমান শারীরিকভাবে বিপদগস্ত 

হয় তথা কোনো প্রকার রোগ-ব্যাধিতে আক্রান্ত হয় তখন আল্লাহ তা'আলা ফেরেশতাদেরকে আদেশ দেন তার জন্য এখনও সে 

নেক আমলের ছওয়াব লিপিবদ্ধ কর, যা সে সুস্থ অবস্থায় করতো । “নূরুল কোরআন] 

44444 ৩ -এর মধ্যে কাকে সম্বোধন করা হয়েছে : 44444 এ$-এর মধ্যে কাকে সঙ্থোধন করা হয়েছে এ ব্যাপারে 

একাধিক অভিমত পাওয়া যায়। 

১. জমহুর মুফাস্সিরগণের মতে, এখানে কাফেরদেরকে সম্বোধন করা হয়েছে অর্থাৎ হে কাফের! আল্লাহর এত কুদরত দেখার 
পরও কিভাবে তুমি পুনরুণ্থান ও কর্মফল দিবসকে অস্বীকার করতে পার? এরপরও প্রতিফল দিবসকে অস্বীকার করার কি 
কোনো কারণ থাকতে পারে? 






, তখন বাকা 





নি উন এ রীনঞলুরি 
ও অকাট্য দলিল প্রত্যক্ষ করার পরও কে আছে যে প্রতিফল দিবসকে অস্বীকার করবে? 


৩. কারো কারো মতে, এখানে গো্টা-মানবজাতিকে সপ্বোধন করা হয়েছে। 
৮2455৮540৫0 28 ৮৮শি ৬4৮25 458 : দুনিয়ার ছোট বড় বিচারকদের নিকট যখন তোমরা সুবিচার 


পাওয়ার আশা কর, তোমরা চাও যে, তারা প্রকৃত অপরাধীকে শাস্তি দিবে এবং যারা ভালো কাজ করে তাদেরকে ভালো ফল ও 
পুরষ্কার দিবে, তখন আল্লাহর নিকট হতে তোমরা এর বিপরীত কি করে আশা করতে পার? তিনি কি সকল বিচারকের তুলনায় 
অনেক বড় বিচারক নন? তোমরা তাকেই যদি সর্বশ্রেষ্ঠ বিচারক মান, তাহলে তিনি কোনোনুপ সুবিচার করবেন না বলে তোমরা 
রা তোমরা কেউ যখন সূরা আবৃত পাঠ 

করবে ও ০১5৬1 ৮৮৮5 4401 ০-:পির্য্ত পৌছবে, তখন সে যেন বলে ০2৯৯৮৫]| ০৮4১১ ৮-০ ০ ৮ হ্যা, 
আমি-ই এর সাক্ষী ।* 


///.6911./69101.00া 





সুরাটির নামকরণের কায়ণ : ৫: অর্থ_ রক্ত অথবা তার ঘলীকৃত প্গাড় 

তা? তি ঢ অবস্থা । এর অন্য অর্থ জলৌকাকৃতি ক্ুত্রতর 

কীট এর মরে প্রীতি, আলি আকর্ষণ ও আবি ৃতও পারি করা যেতে লে কট 

মানব সৃষ্টির একটি মূল উপাদান । আলোচ্য সূরার দিতীয আ্লাতের লাক শব হতেই এ সূরার সামকরদ বা 

এ সুরার অন্য নাম ইকরা'। অত্র সূরাতেই সর্বপ্রথম রাসূলুল্লাহ 35 কে পাঠ করার জন্য আদেশ ক 
হি এ 1 হয়েছে। পাঠ করা 

নির্দেশকে আরবি "ইকরা" দিয়ে বুঝানো হয়: তাই সূরার নাম -ইকরা' রাখা হয়েছে। 8 

অত্র সুরার অন্য আরেক নাম 'কালাম' । কেননা ৪র্থ আয়াতে 612). ৫ বলা হয়েছে । 

অত্র সূরায় ১৯টি আয়াত, ৭২টি বাক্য এবং ১২২টি অক্ষর রয়েছে 


অবতীর্ণ হওয়ার সমগলকাল : আলোচ্য সূরটির দু'টি অংশ। এক অংশ শুরু হতে পাম আয়াত 22524 10 পরবত শে 
হয়েছে আর দ্বিতীয় অংশ ৬ $-1 ৫1 হতে শর হয়ে শেষ পর্যন্ত চলেছে। অধিকাংশ জালেষগণের মতে, নই 
করীম 22১-এর উপর অবতীর্ণ এটাই সর্বপ্রথম ওহী। হযরত আযেশা (রা.) ইবনে আব্বাস (রা.), আব মূসা আশ-আরী (রা. 
সহ বিপুল সংব্যক সাহাবী হতে সহীহ সূত্র বর্ণিত হয়েছে যে, এ পাটি আয়াতই সর্ব প্রথম নাজিল হয়েছে 

সূরাটির দ্বিতীয় অংশ পরবর্তীকালে নাজিল হয়েছে! নবী করীম 538 ঘখল হারাম শরীফে নামাজ পড়তে শুরু করলেন এবং জাব্‌ 
জাহল তাকে ধমক দিয়ে এ কাজু হতে বিরত রাখার চেষ্টা করছিল ঠিক সে সময় এ দ্বিতীয় অংশ নাজিল হয়। 

সূরার বিষয়বস্তু : সূরাটি সর্বসম্মতিক্রমে মন্তায় অবতীর্ণ । এই সুরাটির দু'টি অংশ: প্রথমাংশ প্রথম হতে পঞ্চম আয়াতের +5৩ 
22০ পর্যন্ত! আর দ্বিতীয় 0-:73 $) ৫ হতে সূরার শেষ পর্যন্ত: অধিকাংশ তাফলীরকারের মতে, এই সূরার প্রথম পাচ্ট 
জায়াতই হচ্ছে সর্বপ্রথম প্রত্যাদেশ এবং এটা অবতীর্ণ হয়েছিল পবিত্র মন্তার অনভিদূরে হেরা গিরিগুহায়। 

সূরার দ্বিতীয় অংশটি পরবর্তীকালে নাজিল হয়েছে। নবী করীম 252২ যখন হেরেম শরীফে নামাজ পড়তে শুরু করেছিলেন এবং 
আবু জাহ্‌ল ধমক দিয়ে এই কাজ হতে তাকে বিরত রাখতে চেষ্টা করেছিল, ঠিক সেই সময়ই এই দ্বিতীয় অংশ নাভিল হয় 
পরে নাজিল হওয়া এ অংশ প্রথম নাজিল হওয়া আয়াতের পরে সংযোজিত হয়েছে এবং এটা খুবই স্বাভাবিক সংযোজন । কেনন 
প্রথম ওহী বা প্রত্যাদেশ নাজিল হওয়ার পর ইসলামের প্রথম প্রকাশ ঘটেছিল এ নামাজেরই মাধামে । কাফেরদের সাথে তীর 
দন্দ-সংঘর্ষ ও এ নামাজের কারণেই শুরু হয়েছিল । অত্র সূরার কয়টি আয়াতে সংক্ষেপে মানুষ সৃষ্টির রহস্য, অঙ্জানাকে ভানানে ও 
জ্ঞান দানের রহস্য এবং মহীয়ান আল্লাহর কুদরত বর্ণনা করা হয়েছে । তাওহীদের প্রতি ইঙ্গিত প্রদান করা হয়েছে , নবী করীম 
হু -এর দীর্ঘদিনের চিন্তা-ভাবনার অবসান ঘটিয়ে তাকে রিসালাতের মাধ্যমে সঠিক পথ প্রদর্শন করা হয়েছে । ভিন 
দিবালোকের মতো দিকনির্দেশ পেয়েছেন শেষ দিকে ত্রান্ত কাফেরদের অবশান্তাবী পরিণতির ইঙ্গিত প্রদান করে নবী করীম 2: 
-কে ভালো কাজগুলো করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। 


////.9811.59101.00 





সপ্তম খও [৩০তম পাক; 


তা ই 
22৮৮. বাত) ৫০ ২০ 
০৫ টা তত: সূরা আল-আলাকৃ মক্কায় অবতীর্ণ চে 


£218-2219 : আয়াত সংখ্যা- ১৯ 





নি 


(49৩4740) রে ১৩০ 05 3 (41135 


শু] 
এ ৯০ 
2 


21৫ পর্যন্ত টার প্রথম কয়টি আয়াত প্রথম কৃত ও 


ওহ, 


যা হেরা গুহায় অবতীর্ণ হয়েছে: -[বুখারী] 
্ দর 








৬ % ৩ & এ 
টিনা 
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি 


রি অনুবাদ : 
2002 ৩১০৪০ ১51 ঠে. $ ১. পাঠ কর পাঠ আর্ত কর, তোমার প্রতিপালকের নামে 


নী রা শর্ট 21101011010 পিক ১ হকি 


৫৪ 


৯ ঘিনি সৃষ্টি করেছেন সৃষ্টি জগতকে । 


টিন রেজা ৫ ২ সষ্টি করেছেন মানুষকে মানব শ্রেণিকে জমাট রক্ত হতে 


ঠা 4. শব্দটি €2]2 -এর বহুবচন, আর তা হলো জমাট 
- 87920100128 ১৪2 রক্তের একটি পিগু। 


১৩ করাত ৮2৮ ৮০ 


33: চর্বা 255 202 2555৮ ৩. পাঠ করএটা প্রথমোক্ত 1০3। -এর জন্য ১ আর 
রি তোমার প্রতিপালক মহামহিমা্বিত কোনো মহিমাবিত 
“1৮8৮৬৮৫৩০৪৫ ঠ2 রসুল হতে পরেলা। এটা রত 51 


নতি গা ৬ .£ ৪. যিনি শিক্ষা দিয়েছেনলিখন কলমের সাহায্যে হযরত 
০1751 ইদরীস (আ.) সর্বপ্রথম লিখার সূচনা করেন। 


85055516০85 ৫. মানুষকে শিক্ষা দিয়েছেনমানব শ্রেণিকে যা সে জানত 
22080021550 54014 গর ন তাকে হেদায়েত, লিখন ও শিল্পকর্ম ইত্যাদি 
১5০794৮2509 ৬৯ ০5 এসি নন 


টি শিক্ষাদানের পূর্বে । 
» ৮১১৪ ৪ 


০৫৯৫৫৯7০৮৮০ : এখানে ৮ হরফটি ০. অর্থে ব্যবহৃত হয়েছে। ৩: ৬১ বাক্যটি এ: -এর 
পিক $/-59] 5৫ বাকা প্রথম বোর তাস 
455৭ 4০ $18,4158 : ৫ মাওষুফ, £৫াসিফাত। ৫ মাওষূল। 262)51515 জেলা বাক্য হয়ে দ্বিতীয় 
পেত মু ও তু িিত হে বত /645415বকা ভা খবর মতা ও বর ছিলি হয 
জুমলায়ে ইসমিয়া ৷ এটা হাল হয়েছে 12.-এর যমীর হতে! 

////.9811.5101.00 











(৯৮ 





: আরবি-বাংলা, সন্ত বও | ৩০তম 


ই 


শানে নুষূল : অধিকাংশ তাফসীরকারের মতে, এ সূরা পবিজ্র মক্কার অদূরে হেরা গিরি গুহায় মহানবী হছে এর প্রতি সব্প্রথম 
প্রতাদেশ হিসাবে অবতীর্ণ হয় । হযরত আয়েশা 25 হতে বর্ণিত হয়েছে- নবী করীম 222 প্রথমত স্বপ্রযোগে গুহী বা 





প্রত্যাদেশপ্রাপ্ত হতে লাগলেন। প্রত্যেক স্বপ্নই প্রভাতের উজ্জ্বল রশ্শির ন্যায় সত্যভাবে প্রত্যক্ষীভূত হতো । তিনি রাতে যা স্প্রে 
দেখতেন দিনে অবিকল তা-ই সংঘটিত হতো । অতঃপর নির্জনবাস তার নিকট অত্যন্ত পছন্দনীয় হয়ে উঠল। এ সময় তিনি হেরা 
পর্বতের গুহায় পমন করে একাকী নির্জনে বসে দিবানিশি গভীর ধ্যান ও চিন্তায় নিমগ্র থাকতেন । তিনি এ জন্য যে খাদা ও পানীয় 
সঙ্গে নিয়ে যেতেন, তা শেষ হয়ে গেলে তিনি প্রিয় পত্তী বিবি খাদীজার নিকট আগমন করতেন এবং বিবি খাদীজা! আবার কম্েক 
দিনের উপযোগী খাদ্য ও পানীয় সংগ্রহ করে দিলে তিনি সেগুলো নিয়ে পুনরায় হেরা গুহায় চলে যেতেন। এন্সপে কিছুদিন 
অতিবাহিত হওয়ার পর একদা তিনি ধ্যানমগ্র থাকা অবস্থায় অকম্াৎ সত্য তার নিকট আগমন করল- তীর প্রতি ওহী বা প্রত্যাদেশ 
অবতীর্ণ হলো ৷ সহীহ বুখারী ও মুসলিম] 

প্রথম ওহী অবতীর্ণকালীন প্রাসঙ্গিক ঘটনা : হেরা গিরি-গুহায় ধ্যানমগ্র মুহাম্মদ 5523 অকন্থাৎ প্রত্যাদেশ লাভ করলেন। 
হযরত জিবরাঈল ফেরেশতা তীর নিকট সর্বপ্রথম বললেন--ইকরা" বা পড়ুন । হযরত আয়েশা (রা.) সথয়ং নবী করীম 553 -এর 
নিকট হতে বর্ণনা করেন যে, নবী করীম 2৫2 বললেন--আমি তো লেখাপড়া জানি না ।' তখন হযরত জিবরাঈল (আ.) নবী 
করীম এ -কে নিজ বক্ষে আকর্ষণপূর্বক দৃঢ়ভাবে আলিঙ্গন করে বললেন-'পাঠ করুন' । নবী করীম 253 পূর্বোক্তরূপে 





বললেন, "আমি তো লেখাপড়া জানি না।' তখন হযব্রত জিবরাঈল (আ.) দ্বিতীয়বার তাকে বক্ষে আকর্ষণ করে এরূপ দৃঢ়ভাবে 
আলিঙ্গন করলেন যে, তিনি সম্পূর্ণ অবসন্ন হয়ে পড়লেন । তৎপর হযরত জিবরাঈল (আ.) তাকে ছেড়ে দিয়ে বললেন, পাঠ 
করুন| নবী করীম 5223 এরূপভাবেই উত্তর করলেন- “আমি তো লেখাপড়া জানি না, কিন্ূপে পাঠ করবো? অতঃপর হযরত 
জিবরাঈল (আ.) তাকে তৃতীয়বার আলিঙ্গন করলেন এবং এক্রপ কঠিনভাবে তা করলেন যে, তীর প্রাণ ওষ্টাগত হওয়ার উপত্রম 
হলো । তার শরীর সম্পূর্ণ অসাড় হয়ে পড়ল এবং আতঙ্কে হৃদয় প্রকম্পিত হতে লাগল। তখন হযরত জিবরাঈল (আ.) তাকে 
ছেড়ে দিয়ে করা" হতে পঞ্চম আয়াতে *2২20/00. পর্যন্ত পাঠ করলেন ! সঙ্গে সঙ্গেই তা নবী করীম 333 -এর ক্ঠস্থ 
হয়ে গেল। 

হযরত আয়েশা (রা.) বলেন- অতঃপর নবী করীম হু তীত-কম্পিত অবস্থায় সে স্থান হতে ফিরে আসলেন । হযরত খাদীজা 
(রা.)-এর নিকট পৌছে বললেন- “আমাকে কম্বল জড়িয়ে দাও, আমাকে কমল জড়িয়ে দাও" তাঁকে কম্ছল জড়িয়ে দেওয়া 
হলো । পরে যখন তার ভীতি কেটে গেল, তখন তিনি বললেন, "হে বাদীজাং এ আমার কি হয়ে গেল।' অতঃপর সমস্ত ঘটনার 
বিবরণ তকে শুনালেন এবং বললেন- আমার নিজের জীবনে ভয় লেগে গেছে; হযরত খাদীজা (রা.) বললেন- ভয়ের কিছুই 
নেই, আপনি সন্তষ্ট হোন। আল্লাহর শপথ, আপনাকে আল্লাহ কখনোই লাস্কিত করবেন না আপনি তো আত্মীয়-স্বজনের সাথে 
ভালো ব্যবহার করেন, সত্য কথা বলেন। আমানতসমূহ যথাযথ ফিরিয়ে দেন, অসহায় লোকদের দায়িত গ্রহণ করেন, দরিদ্র 
লোকদেরকে নিজে উপার্জন করে দান করেন। আতিথ্য রক্ষা করেন ও ভালো কাজে সাহায্য করেন। পরে তিনি নবী করীম হা 
“তে সঙ্গ নিয়ে ওয়ারাকা ইবনে নওফেলের নিকট উপস্থিত হলেন তিনি তীর চাচাতো ভাই ছিলেন । জাহেলিয়াতের যুগে রিটা 
ধর্ম গ্রহণ করেছেন আরবি ও হিকু ভাষায় ইনজীল লিখতেন । এ সময় ঝুব বেশি বদ্ধ ও অক হযে গিয়েছিলেন হযরত খাসী 
তাকে নবী করীম এর ঘটনার বিবরণ শুনতে বললেন ওয়ারাকা জিজ্ঞাসা করলেন, তুমি কি দেখতে পেয়েছ? নবী 

হয যা কিছু দেখতে পেয়েছেন তা বললেন। ওয়ারাকা বললেন- এ তো সে বাতি যাকে আল্লাহ তা আনা হে 
(আ.)-এর নিকট পাঠিয়েছিলেন হায়! যদি আমি আপনার বুয়তকালে যুবক হতাম । হায়! আপনার আদা 
যখন বহিকৃত করবে তখন যদি আমি বেঁচে থাকতাম: রাসূলে কারীম 553 জিজ্ঞেস করলেন, এ লোকেরা ক 
করে দিবে? ওয়ারাকা বললেন - হ্যা, আপনি যে জিনিস নিয়ে এসেছেন তা যে কেউ নিয়ে আসবে, অপ উনচতদা 
হবে না এমন তো কষনো হয় নি। আপনার সেকালে আমি হদি জীবিত থাকি, তাহলে আমি বলি্টভাবে আপনার » নি 
কিন্তু এর অল্প কাল পরেই ওয়ারাকার ইন্তেকাল হয়ে যায় ॥ রান বল মানালি 
22 83১1-৮8-66 2 সা রেছে পড়ো বা বনী 
লো শয়াতওুলা নাজির হওয়ার সংশ্লিষ্ট ঘটনায় আমরা উল্লেখ করেছি যে, ফেরেশতা রি 
প্পুড়া হল শন ভবাবে বললেন- “আনি পড়তে পারি না কিন কেন তিনি তা বলেছেন-এ বা রি 








হুছুটা মতপার্ধকা রয়েছে । 


///.9211./58101.00]া 





৩৯: পারবা! 2১৯ 





ক. একদল আলিমের মতে, ফেরেশতা ওহীর এ শব্দসমূহ লিখিত আকারে তার সম্মুখে পেশ করেছিল এবং সে লিিত জিনিসই 
পড়তে বলেছিল । কেননা ফেরেশতার কথার অর্থ যদি এই হতো যে, আমি যেভাবে বলতে থাকি আপনি লেভাবে পড়তে 
থাকুন, তাহলে তার উত্তরে নবী করীম -কে 'আমি পড়তে পারি না", বলতে হতো না। কারণ লিখিত জিনিস পড়তে না 
পারলেও কারো উচ্চারণকে অনুসরণ করে অনুরূপ উচ্চারণ করা যে কোনো নিরক্ষর ব্যক্তির পক্ষেই সন্ভব। | 

খ. অপর একদল আলিমের মতে এর অর্থ হলো, 13০1. অর্থাৎ আমি যা পড়ি তা আপনি আমার সাথে পড়ুন। রাসূলুল্লাহ 

৪: মানবিক দুর্বলতার কারণে বলেছেন, আমি পড়তে পারি না। জমহুর আলিমগণ শেষোক্ত মতটিকে প্রাধান্য দিয়েছেন। 
কেননা, ওহী [নবী করীম এএ£:-এর নিকট] লিখিত নাজিল হয়নি । 

কুরআনের যে অংশ প্রথম অবতীর্ণ : অধিকাংশ মুফাসসিরের মতে- সূরা আল-আলাক্‌-ই সর্বপ্রথম সূরা যা রাসূলুল্লাহ 2৫33 

-এর উপর অবতীর্ণ হয়েছিল । হযরত জিবরাঈল (আ.) এসে অন্র সূরার প্রথম ৫টি আয়াত তাকে শিখিয়ে যান। 

কারো মতে, সূরা 'আল-যুদ্দাছুছির' সর্বপ্রথম অবতীর্ণ হয়েছে। এটা হযরত জাবির (রা.)-এর অভিমত । 

কারো মতে, সূরা আল-ফাতিহা সর্বপ্রথম অবতীর্ণ হয়েছে। এটা হযরত আবু মাইসারার অভিমত । 

হযরত আলী (রা.)-এর মতে, 7৫:0£7%/7%£ ০ ৫31140 ও5 প্রথমে অবতীর্ণ হয়েছে । 

তবে প্রথম মতই সহীহ ৷ হযরত আয়েশা (রা. বলেন, প্রথমত রাসূলুল্লাহ -কে সত্য ও যোগ্য স্বপ্ন দেখানো হতো । 

তারপর ফেরেশতা 611 -৬1০. নিয়ে আসেন। -কুরতুবী] 

ঠ৩-এর মধ্যকার “৫ -এর অর্থ : ূ 

১. আব উবায়দা বলেন, এখানে এ অতিরিক্ত । অর্থ দাড়াবে 4:41 131 অর্থাৎ 'তুমি তোমার রবের নাম পাঠ করো ।' অথবা 
£2:.):৫% অর্থাৎ 'ভুমি তীর নাম স্মরণ করো ।' এ মতটি কয়েকটি কারণে দুর্বল! 

ক. যদি নাম স্মরণ করা বা নাম পড়ার জন্যই বলা হতো, তাহলে তিনি এ কথা বলতেন না যে, আমি তো পড়তে জানি না। 

খ. এ নির্দেশ রাসূলুল্লাহ -এর জন্য প্রযোজ্য হয় না। কেননা তিনি তো পূর্ব হতেই আল্লাহর জিকিরে মগ্ন ছিলেন এবং এ 
ছাড়া তার অন্য কোনো কাজও তখন ছিল না। 

গর, এ অর্থ করলে * ৫ -এর অর্থ নষ্ট হয়ে যায়! অথচ কুরআনের কোনো হরফও অর্থ ছাড়া নেই৷ 

২. ০৫ অতিরিক্ত নয়, বরং অর্থ হবে 4৬ -এর অর্থাৎ ৫৮৮: 424 01505 অর্থাৎ হে রাসূল, আল্লাহর নাম 
উল্লেখপূর্বক কুরআন পাঠ করুন। অর্থাৎ প্রথমে বিসর্মিল্লাহ বলবেন, তারপর পাঠ করবেন। এ অর্থের ছারা বুঝা যায় যে, 
তাসমিয়া পড়া ওয়াজিব । 

অথবা, «৫ সহযোগিতার অর্থ দিবে, তখন ইবারত হবে 4:৮0 (৯:24 015201 1 অর্থাৎ 'তুমি আল্লাহর নামের 
সহযোগিতা নিয়ে কুরআন পাঠ করো ।' এখানে নামকে একটি যন্ত্রের মতো ব্যবহার করা বুঝায়। যেমন বলা হয়- ৫৫৫ 
201৩ অর্থাৎ “আমি কলমের দ্বারা লিখেছি। 
অথবা, ,৫-এর অর্থ এলাম] হবে। অর্থাৎ +11%:1-30 )-:5/তথা "তোমার পড়াকে আল্লাহর জন্য নির্ধারিত করো ।' যেমন, 
বলা হয় 22410459401 ১১৯ 4০৫ অর্থাৎ এ বাড়ি আমীরের নামে [অর্থাৎ তার জন্য] বানিয়েছি। -কাবীর, কুরতুবী] 
410 না বলে ৫/বলার কারণ : ৬ হলো আল্লাহর 'ইসমে সিফাত" আর 'আল্লাহ' হলো ইসমে যাত। 'ইসমে যাত" 'ইসমে 
সিফাত -এর উপর প্রাধান্য পায় । অথচ হযরত মুহাম্মদ এ্রঃ: -এর উপর প্রথম ওহী এবং প্রথম পরিচিতির সময় ইসমে যাত 
বাবহার না করে ইসমে সিফাত ব্যবহার করা হয়েছে। অথচ আমরা বর্তমানে ইসমে যাত ব্যবহার করে তাসমিয়া পাঠ করি (০ 
৯৫1 ১:৮৫] 510 কেননা, তা ছিল রাসূলুল্লাহ -এর উপর প্রথম ওহী, ফেরেশতাকে দেখার সাথে সাথে তার মধ্যে 
মারাত্মক কম্পন সৃষ্টি হয়েছিল। তিনি মৃত্যুর আশঙ্কা করেছিলেন। তখন আল্লাহ তা'আলা নিজের এমন একটি সিফাত উল্লেখ 
করেছেন যদ্ছারা রাসূলুল্লাহ $:2 -কে সান্ত্বনা দেওয়া উদ্দেশ্য ছিল। উদ্দেশ্য ছিল তার মন থেকে ভীতি দূর করা। তাই তিনি 
বললেন, এ সত্তার নামে পড়ন, যিনি আপনাকে লালন-পালন করেছেন, করছেন এবং করবেন তুমি যখন রক্তকণিকা অবস্থায় 
চুলে তখন থেকেই তোমার লালন-পালন আমি করছি, সে সময় তোমাকে ধ্বংস করিনি। যখন তোমাকে একজন মৃল্যবান 
নক্তত্ব, একতৃবাদী এবং আমার পরিচয়প্রাপ্ত হিসাবে গড়ে তুলেছি, তখন কিভাবে তুমি চিন্তা করতে পার যে, আমি তোমাকে 
গস করবো? -কাবীর] 






























///.92111./58101.00]া 








তাফসীরে জালালাইল : আরবি-বাংলা, সম্তম ধও [৩০তম লাক) 

বলার কারণ : আল্লাহর জন্যানা গুণাবলি উল্লেখ লা করে শুধুমাত্র £05 ৬: বিলা হয়েছে ' কেস 

মলে হয় ষেন বান্দা প্রশ্র করেছে যে যে, হে বব! ভুষি যে রব- এ কথার প্রমাণ কিঃ তখন আল্লাহর পক্ষ থেকে উত্তর দেওয়া হা 
যে, আমি যে রব, এর প্রমাণের জনা দূরে যাওয়া লাগবে লা; বরং তোমাদের অস্তিত্রে উপর চিন্তা করো; তাহদে আমাকে পার 

সর তুমিতো তোমার সত্তা এবং সমন্ত গুণাবলিসহ অনুপস্থিত এবং অস্তিত্বহীন ছিলে । তারপর তুমি অস্তিত্বে আসলে ; তোমতে ৩1 
অস্তিত্বে জন্য একজন সৃষ্টিকর্তার প্রয়োজন । অস্তিত্বে আসলেই তার রক্ষণাবেক্ষণের জন্য প্রতিপালক (রব) -এর প্রয়েজেন হয় 

সে রব-ই হলাম 'আমি'। কারীর] রি 
$$ এরা শির 128০ কি? আল্লাহর বাণী $6 ৩3 -এর 4:42 কি এ ব্যাপারে মুফাসসিরগণ হতে বিভিন্ন মাম 


পাওয়া যায়) 
₹৮প 


ক. এবানে ০৮০০০ -এর উল্লেখ করা হয়নি । আর এর উল্লেখের কোনো প্রয়োজন নেই । কেননা এটা হতে স্পষ্টই বুঝা যায় যে. 
সেই রবের নাম নিয়ে পড়ো যিনি সৃষ্টিকর্তা, যিনি সমস্ত সৃষ্টিলোক এবং সৃষ্টিলোকের সব কিছুই সৃষ্টি করেছেন । আর বল 
বাহুলা যে. তিনিই আল্লাহ তাআলা । 

খ. কেউ কেউ বলেছেন, এখানে 47:42 উহ রয়েছে। মূলত বাক্যটি হবে: 4:4৫ 515 ৩১ভির্থাৎ যিনি সব কিছু 
করেছেন । আর সমস্ত সৃষ্টি আল্লাহর সৃষ্ট হওয়ার কারণে,:+2 4 “কে উদ করা হয়েছে। যে্ন- বলা হয় 1 অং 
+0:54 ৩5 ৫৫0 আল্লাহ সবকিছু হতে বড় 

গ. অথবা, এখানে ১: হলো 0৮5 23 পিরবর্তী আয়াত 02 $% 0431 $: ছারা তার দিকেই ইঙ্গিত করা হয়েছে। 

৫5 -এর অর্থ : 905 অর্থ- জমাট-বাধা রক্ত, রক্তপিশু, বহুবচন । একবচনে €৫1 মাতৃগর্ভে সন্তানের উন্বে হওয়ার কর; 

প্রাথমিক কেক দিনের মধ্যে এরূপ অবস্থা হয়। পরে তা মাংসপিন্ডে পরিণত হয় । অতঃপর ক্রমশ তাতে মানুষের : 

আকার-আকৃতি দানা বেধে উঠতে থাকে। উদ্ধৃত আয়াতে মানুষ সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহ এক অতি নগণ্য ও : 
হীনতম অবস্থা হতে মানুষের সৃষ্টির সূচনা করে তাকে এক পূর্ণাঙ্গ মানুষ বানিয়ে দিয়েছেন 

প্রথম ও দ্বিতীয় 75 এর মধ্য পার্থক্য: 

১. কারো মতে, প্রথম 9) দ্বারা রাসূলকে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর দ্বিতীয় 1531 ছারা অন্যোর কাছে দাওয়াত পেছনের 
নির্দেশ দেওয়া হুয়েছে। 

২. অথবা. প্রথম 15) ছারা হযরত জিবরাঈল (আ.) থেকে শিক্ষা গ্রহণের নির্দেশ, আর দ্বিতীয়টির ছারা অন্যকে শিক্ষাদানের 
নির্দেশ দেওয়া হয়েছে। 

৩. অথবা প্রথমটি দারা নামাজ পড়ার নির্দেশ আর দ্বিতীয়টি দ্বারা নামাজের বাইরে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে। কাকির] 

৪. অথবা প্রথম 151 বলার পর জবাবে রাসূলুল্লাহ 22: বলেছেন, ৩৮ তখন দ্বিতীয়বার বলা হয়েছে-এ৫ 45518 
৫য় নুরুল কোরআন] প্র 


০215 5 এট আয়াতের মর্মার্থ : এটা আল্লাহ তা'আলার এক বিশেষ অবদান, এক অতি বড় অনুগ্রহ, অনুগ্রহের ফলশ্রুতি 
তিনি যানুষকে কেবল জ্ঞান ও বিবেকসম্পন্নই বানাননি, কলম ব্যবহারের সাহায্য লেখার কৌশলও শিখিয়েছেন । জ্ান-বিজ্রানর 
ব্যাপক প্রচার-পরসার ও উন্ুয়ন এবং বংশানুক্রমে ভ্ানের উত্তরাধিকার সৃষ্টি ও বিকাশ সাধন, স্থায়িত্ব সংরক্ষণের ষাধাদে বানিয়ে 
জান অর্ভনি ও বিস্তারের যাবতীয় স্বভাবসিদ্ধ যোগ্যতা সম্পূর্ণ নিরর্থক হয়ে যেত । তার বিকাশ ও উন্নয়ন এবং এক বংশ হতে 
বংশস্তেরে ও এক যুগ হতে যুগান্তরে তার পৌছে যাওয়া, টিকে থাকা ও অধিকতর উন্নতি লাভ করা সম্পূর্ণ অসম্ভব হয়ে পড়ত 
উল হে পৃথিবীতে দ্ধ যিনি কলম দ্বারা লিখেছেন, তিনি হলেন হযরত্র ইদরীস (আ.)। আর নবী করীম 
করেছেন আল্লাহ তা জালা প্রথম কলমকে সৃষ্টি করেছেন আর ইলম শিক্ষা দিয়ে মানবজাতিকে শিক্ষিত করে তোল" হলো আহ 
তাজালার বিশেষ দান । নূরুল কোরআন] 














3৮545 -এর মধ্যকার $০১ছারা উদ্দেশ্য : ৮ছারা এখানে হযরত আদম (আ.) উদ্দেশ যেঘন অন হল 
হয়েছেন 2148 :444 কারে মতে, রাসূলুল্লাহ উদ্দেশ্য ! ফাতহুল কাদীরা 
তকে উতন্তঘ মত হলো, সাধারণভাবে সকল মানুষ উদ্দেশ হওয়া 


////.9811.5101.00 











পঁশশীওিশলশীভ০১১-৪ই জা 


পদ পট ৬০০ 


ও র 





৪৮ 


(০০৮৯04০7064 


2 2] তা5৩৫৩ গত 5 

+ ৮৮৮) ১৮ দশ শা ০৪ ১ 
৫%ু পতিত 

০ পপ রঃ ০ 

তাপ) 298 নু ত ২.৫ 

রি, 74১1 ৮৫৮1৮ ভা এ 


কণা ঠা ত৮ 1 ৮৩০2 


৬ পাও ০৪5 ও 


পার্ তলা ১৩52 রত 


০০258155401 লি 2175 5০ ১৪, 





[িডিত 9] ১৯৫) 1 এটি ছারা ২1 ১৩. 
-9:1964500455201 


দি 


রর 






০15৯ পাপা পা 1৩ [নে 


৬ ৮০৪ ০ ৩ ৬০2 
৫::+৬৮৪ 38505555845 
শত নে রা ০৫১ ৩০৫৩ ঠ 4৮ 
১৮1০1964567 ৬৮৩৮ ৩৪৬ 
ঠ? টা শা রে ৩৩৫ পাকা ঠা তলা 
৮ ৬০৫) এ পি] ৩ ৩০ 
০58৭144৮857 55515 


১0200058১55 





|06.৭ ৯. 







সপ্তম খণ্ড (৩০তম পারা। ৩২১ 





বন্ুত অবশাহ মানুষ তো সমলিজ্জেন করেই থাকে 


১৬ ৭. কারণ, সে হান করেঅর্থৎ লিতজোকে অনুখাপেক্ষী 


সম্প্দর কারণে । এ আত আব জাহল গ্রসাঙ্গে 
অবতীর্ণ হয় ॥ আর ঘা আন্তরিক, দেখ উদ্দেশ্য । 
৯০] তার 25৩ 1১222 আর 4152 পূর্বোজ 
০৯০ এর ৩২৮০০, 
প্রত্যাবর্তন ০৮) শব্দটি রি +% আর্থে। এটা দ্বারা 
তাকে ভয় প্রদর্শন উদ্দেশ্য । অবাধ্য ব্যক্তিকে সে 
প্রতিফল দেওয়া হবে, সে যার উপযোগী হবে। 
তুমি কি দেখেছঃএ শব্দটি তিন স্থানেই বিন্ময় 
প্রকাশার্থে তাকে.ষে_বাধাদান.করে সে হালো আবু 
জাহল। 


এক বান্দাকে তিনি নবী করীম যখন সে 











. অথবা % অব্যয়টি ৮2৯? -এর জন্য তাকওয়ার 


নির্দেশ দান করে। 

তুমি কি লক্ষ্য করেছ? যদি সে মিথ্যা আরোপ করে 
উক্ত বাধাদানকারী ব্যক্তি নবী করীম 
মুখ ফিরিয়ে নেয় ঈমান আনয়ন করা হতে ৷ 








. তবে কি সে জানে না যে, আল্লাহ তা'আলা দেখছেন? 





যা তার দ্বারা সংঘটিত হচ্ছে। অর্থাৎ আল্লাহ তা'আলা 
জানেন এবং তিনি তাকে এর প্রতিফল দিবেন । অর্থাৎ 
হে শ্রোতা! এ লোকের ব্যাপারে বিম্বয় প্রকাশ করো । 
এ জান্য যে, সে নামাজ হতে বাধা দিচ্ছে, অথচ বাধা 
প্রদত্ত ব্যক্তি সৎপথে প্রতিষ্ঠিত এবং তাকওয়ার প্রতি 
আহবানকারী ৷ আর সে নবীর প্রতি মিথ্যারোপকারী ও 
ঈমান আনয়ন হতে বিমুখ ! 


///.6211./59101.00া 





অফসীরে জালালাইন : আররবি-বাংলা, সন্ভম ও [৩০তম পারা? 


আয়াততলোর শানে নুযূল : নবুয়ত লাভের পরপরই এবং প্রকাশ্যভাবে ইসলাম প্রচারে কান্ত শুরু করার হু 
হারাম শরীফের মধ্যে আল্লাহর শিকানো পদ্ধতিতে নামাজ পড়তে শুরু করেছিলেন টে ২ করা করীম 
১১ কোনো নতুন ধর্মমতের অনুসারী হয়েছেন । অনা লোকেরা রাসূলের এ কালকে 
বিল্বয়-বিস্কারিত চোখে দেখছিলেন । আবূ জাহল নবী করীম 2 -কে এই বলে ধমকাতে লাগল যে, হেরেমের মধ্যে এ 
পদ্ধতিতে ইবাদত করতে পারবে না । হযরত আব্দুরাহ ইবনে আববাস ও হযরত আবৃ হরায়রা (রা.) হতে বর্ণিত হয়েছে- আব্‌ 
জাহ্‌ল কুরাইশদেরকে জিজ্ঞাসা করল. মুহাম্মদ তাদের সামনে মাটির উপর কপাল রাখে কিনা? লোকেরা "হ্যা" বললে- আব্‌ ভাল 
রাগতও্রস্বরে বলল- লাত ও উয্যার শপথ! আমি যদি তাকে এভাবে নামাজ পড়তে দেখতে পাই, তাহলে তার শর্দনের উপর পা 
রাখবো এবং তার মুখ মাটির সাথে ঘষে দিবো । একবার আবু জাহল তাকে নামাজ পড়তে দেখতে পেয়ে তার গর্দানের উপর পা 
রাখার উদ্দেশ্যে অগ্রসর হলো: কিন্তু সহসাই লোকেরা দেখতে পেল যে, সে পিছনের দিকে সরে যাচ্ছে এবং কোনো জিনিস হতে 
আত্মরক্ষার জন্য চেষ্টা করছে তার কি হয়েছে জিজ্ঞাসা করা হলে-সে বলল, আমি তার নিকটবর্তী হতেই আমার ও তার 
মধাবর্তী স্থানে একটি ভয়াবহ অগ্নিকুণ্ড দেখতে পেলাম । তাতে পাখাযুক্ত জীবসমূহ বিচরণ করছিল । নবী করীম 3:23 আবু 
জাহলের এ বাক্য শুনে বললেন-পাখাযুক্ত জীবগুলো ছিল ফেরেশতা, আর খানিকটা অগ্রসর হলেই তারা তাকে খণ্-বিখ্ত করে 
ফেলত । এ ঘটনা প্রসঙ্গে উপরিউক্ত আয়াতসমূহ অবতীর্ণ হয় । -দুররুল মুখতার, বায়ান] 
৮১2 521... 0০ ৫)%-৫ ৮1৮25 £0$ : সে পরম অনুগ্হশীল আল্লাহ মানুষের প্রতি এত বড় অনুষহ 
করেছেন, তার সাথে মূর্বতা বশতঃ সেরূপ আচরণ কর! মোটেই সঙ্গত হতে পারে না, যার উল্লেখ পরে করা হয়েছে! 
ধন-সম্পদ, মান-সম্ান যাই মানুষ দুনিয়াতে পেতে চাচ্ছে সব কিছুই সে পেয়েছে । এতদসত্ত্েও সে আল্লাহ্‌র প্রতি কৃতজ্ঞ হওয়ার 
পরিবর্তে তার সাথে বিদ্রোহমূলক আচরণ করে থাকে । তা সত্বেও আল্লাহ্‌ তা'আলা তাকে বাধা দেন লা অথবা তার উপর আজাব 
নাজিল করেন না । এটা দেখে মানুষ আরো বেশি বেশি সীমালজ্ঞন করে। 


121810630৩৫ আয়াতে 1৫4 দ্বারা কাকে উদ্দেশ্য করা হয়েছে? : অত্র আয়াতে 1: হযরত মুহাম্মদ 
চঞেত রে এ তত এপ ৯৫ 2১১৫) ৩৭৪৩ ত 

“কে বুঝানো হয়েছে ০1720 ১১40 ৫5 84015534553 ০ অর্থাৎ মহান সে আল্লাহ যিনি তার বান্দাকে 

রাতের একাংশে মসজিদে হারাম হতে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। 


সূরা জিন-এ বলা হয়েছে 4:৫1 ৮:42 054,821744 1744 201 450 ১৫০ 241 [আর আল্লাহর বান্দা যখন তাঁকে 
ডাকবার জন্য দাড়িয়ে গেল তখন তারা তার উপর ঝাপিয়ে পড়ার জন্য প্রস্তুত হলো || 
বন্তুত হযরত মুহাশ্বদ কে এভাবে 'আবদ' বান্দা বলে অভিহিত করা একটি বিশেষ ভালোবাসার ভঙ্গি, অত্যন্ত স্রেহের ডাক। 
০1513) দ্বারা উদ্দেশ্য : উদ্ধত আয়াতে :৮)-০10,বলে নবী করীম আপানার কালো 
আয়াতগুলো সর্বপথম প্ত্যাদেশসমূহের অনাতম। এর পূর্বে এমন কোনো আয়াত নাজিল হয়নি যাতে নামাজ পড়া কে 
শিখানো হয়েছিল। ভাহলে নবী করীম 352 কিভাবে নামাজ পড়লেন? প্রকৃতপক্ষে আল্লাহ তা'আলা হযরত মুহান্ছদ ৯৮” 
নু়তের পন অভি করার পর কে নামাজ পড়ার একটি বিশেষ পতি লিখিয়ে দিয়েছিলেন কুরআন মাজীদ কপ 
উল্লেখ কোথাও পাওয়া াবে না কোথাও লিখা নেই যে, হে হী: আপনি এভাবে লামাজ পড় এটা যারা কথাই অর 
প্রমাণিত হয় যে শুধুমাত্র কুরআনে সন্নিবেশিত কালামই ঘে ওহীর মাধ্যমে নাজিল হতো লা, এ ছাড়াও আল্লাহ ও ৮5 
সাহাধো তাকে কুরআন বহির্ভূত আরো অনেক সিচু বলতেন ও শিক্ষা দিতেন। আল্লাহর দেওয়া শিক্ষা অনুযায়ী এ নাজ ড় হা 

্ পর এ কে ৩৫৫ র সঙ্বোধন করেছেন ' 
৩০0 -এর মধ্যকার হামযার অর্থ : 551ছারা আল্লাহ তা'আলা রাসূলুল্লাহ 5:33-কে নিন 
এতে বুঝা যায় যে, হামযা এখানে ৩:৫০ অর্থে ব্যবহৃত হয়েছে । এ ২ম? ঢ -এর কয়েকটি রয়েছে 


























রাসূলুল হলঃ দোয় 0542 ঠা, *। ৮ হালের দ্বার 
১" ইসলামের লি বাড়িয়ে দিন সেই দোয়ার উত্তরে আল্লাহ যেন বলছেন- আপনার তো ধারণা ছিল মে, আর জা 


রা 
নায়াজি বান্দার নামাজে বাধা দেয় এ 

ইসলাম শক্তিশালী হবে । তার মতো বাক্তি দিয়ে কি ইসলামের শক্তি বাড়ো অথচ সে 

কল্পনায় আশ্চর্য না হয়ে পারা যায় লা) 


///.6211./59101.00া 


তাফসীরে জালালাইন : : আরবি-বাংলা, সন্তম ও | ৩০তম পারা । 


২. ২. তার উপাধি ছিল আবুল হাকাম'। ৷ যেন বলা হচ্ছে যে, তার উপাধি কিভাবে তা হতে পারে, অথচ লে আল্লাহর ৭ দত হত 
বান্দাকে ফিরিয়ে রাখার অপচেষ্টায় লিপ্ত! এটা কি হিকমতের পরিচয় যে, দে করুণাময়ের ইবাদত ছোড়ে পাথবেল ইবাল জলে! 

৩. এ আহ্মক-নিবোঁধি নির্দেশ দেয় আর নিষেধ করে । এ বিশ্বাসে প্রকট যে, অনা লোক তার কথায উঠবে-বসনে , অথচ সে লা 
সৃষ্টিকর্তা, না প্রতিপালক । তারপরেও সৃষ্টিকর্তা এবং প্রতিপালকের ইবাদত থেকে নিষেধ কারে । এটা কি চরম নিরুদ্ধিতার 
পরিচায়ক নয়? -[কাবীর] 


পঠপ পত্ত 


4৮45 না বলে 1:4৮: বলার কারণ : যেহেতু ৫ বলতে এখানে রাসূলুল্লাহ -কে বুঝানো হয়েছে সেহেতু 

সরাসরি এ সর্বনাম ব্যবহার করাই যুক্তিযুক্ত ছিল। কিনতু মূল্যবান কয়েকটি উপকারিতার জন্য »*৫ বলা হয়েছে। 

১.৫ নাকেরা শব্দ ব্যবহার করে পূর্ণ দাসত্বের প্রমাণ পেশ করা হয়েছে। যেন বলা হয়েছে যে, তিনি এমন ১৫ 

কোনো ব্যক্তি তার বর্ণনা দিয়ে শেষ করতে পারবে লা। তার দাসত্ব ও জাভিনিকতারানি রা রানা পলে সার 

নয়। বর্ণিত আছে যে, ইহুদিদের এক সাহিত্যিক এসে হযরত ওমর (রা.)-কে বলল, তোমাদের রাসূলের চরিত্র সম্পর্কে কিছু 

বর্ণনা দাও । তিনি বললেন- আমার চেয়ে হযরত বিলাল (রা.) বেশি জানেন । হযরত বিলাল (রা.) বললেন- হযরত ফাতিমা 

(রা.) -এর কাছে যাও। হযরত ফাতিমা (রা.) হযরত আলী (রা.)-কে দেখিয়ে দিলেন- তখন সে হযরত আলী (রা.) -কে 

উক্ত প্রশ্ন করলে তিনি বললেন- তুমি আমাকে দুনিয়ার পণাদ্রেব্য সম্পর্কে আগে বর্ণনা দাও, তারপর আমি তোমাকে তীর চরিত্র 

সম্পর্কে বর্ণনা দিবো । সে বলল, এটাতো আমার জনা সহজসাধ্য নয়। তখন হযরত আলী (রা.) বললেন- দুনিয়ার এ 

পণ্য্রব্যের বর্ণনা থেকে তুমি অক্ষম হয়ে গেছ যাকে আমার আল্লাহ 4:16 ১: বলেছেন। আর আমার দ্বারা কিভাবে সম্ভব 

হতে পারে যে, আমি এ ব্যক্তিত্রের চরিত্রাবলি তোমার সামনে উ্থাপন করি, যার ব্যাপারে আমার আল্লাহ্‌ বলেছেন 4%/ 

0১৯ ৫৫ ০ সামান্য বসুর বর্ণনা দান যদি অসম্ভব হয়, অসীম বসুর বর্ণনা তালাশ করা অজ্ঞতা আর নিরবুদধিতা ছাড়া 

কিছু নয়গ 

এটা দ্বারা চরম তিরঙ্কার বুঝায় । যেন বলা হচ্ছে যে, আবু জাহল এমন নিকৃষ্ট ব্যক্তি, যে যেমন তেমন আবদকেও বাধা দেয় 

এটা তার অভ্যাস । অতএব, হে রাসূল! তার আপনাকে বাধা দেওয়া কোনো নতুন অভিনব কিছু নয়। 

৩. এটা দ্বারা ভয় প্রদর্শন করা উদ্দেশ্য সে সকল ব্যক্তিদেরকে যারা নামাজে বাধা দেয়। 

৪. আবূ জাহল কি মনে করছে যে, মুহাম্মাদ যদি আমার ইবাদত না করে আমি আর কোনো ইবাদতকারী পাবো না? মুহাম্মদ 

তো একজন আবদ মাত্র । আমার নিকট অনেক ফেরেশতা রয়েছে যাদের সংখ্যা আমি ছাড়া আর কেউ জানে না। তারা 
সর্বদা নামাজে এবং আমার গুণকীর্তনে লিপ্ত । -কাবীর] 

৬৭4] এ এ | এ আয়াতে সঙ্বোধিত কে? : "৫4 শব্দে আল্লাহ তা"আলা কাকে সম্বোধন করেছেন, এ ব্যাপারে 

দু'টি মত দেখা যায়- 

১. এখানে নবী করীম ঃ-কে সম্বোধন করা হয়েছে; এ মতের স্বপক্ষে দলিল হলো- প্রথম ও তৃতীয় এ এএি শিনদ্ধয়ে রাসূলুলাহ 

কে সম্বোধন করা হয়েছে । এখন যদি মধ্যের 40 -এর সম্বোধন তাকে ছাড়া অন্যকে ধরা হয়, তাহলে বাক্যের 
সৌন্দর্য এবং বিন্যাস নষ্ট হয়ে যায় । 

২. কারো মতে এখানে কাফেরদেরকে সন্বোধন করা হয়েছে। কেননা, আল্লাহ তা*আলা জালিম এবং মজলুমকে দেখছেন, 
একবার জালিমকে আবার মজলুমকে সম্বোধন করছেন; যেমন, কোনো হাকিমের সামনে বাদী এবং বিবাদী উভয় পক্ষ 
দণ্ডায়মান, 57765177588777772 

১770 52৮2নি 88 : আল্লামা বাগাবী এ আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে, কি বিন্বয়কর ব্যাপার যে. 

টিসু সুর 8৬8 

মহান আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হেদায়েতের উপর রয়েছেন। আর তিনি তাকওয়া ও পরহেজগারী অবলম্বনের আদেশ 

দিচ্ছেন। -নুরুদল কোরআন] 














রি 











///.9811.5101.00 





7৮74 রা রি 2 





প্র ঠপর্ব 


০/৮০এ ৩ ও 5215 








প্রত তা ০৫ 


ভোর 1) ০ ১২ (52753 








কী ৬ 


৫৫৫৩ 


2১80155 ৬৫০ ৩১55 252১০01 
5:054771 5472 4560 5৩৮৩5 
বিডি ( 
(3৫ ৫5০০১4। 


প পুর নথ 


৫25) 1৯ এ ৩১০ 3৮ 2১৩ 


£€৫5 


184 খুঁজে) 5 14০8 ৯০ ৪৪] 


রত 





/০ পাত 


5৮] 2৫/৮--01 25521 8- 


(55১ 5১০০) এও নিট ৮9 
পা তা কপি 


. ৮০০ 001 25394 5১5 


৩১546৮৮৫ 











£ 
৩১৮৫৯ 





০০403 82-:058201 ১০ 


০১৮৩ 


হা ্ে রি 


“খু অক্ষরটি শপথের জন্য বির্ত না হয় যে কুফরির 


উপর সে প্রতিষ্ঠিত আছে, তা হাতে । তবে আছি তাকে 
হেঁচড়ে নিয়ে যাবো, মন্তকের সম্মুখ ভাগের তেশশুচ্ছ 
ধরে তার মন্তকের অগ্রভাগের কেশগুচ্ছ ধরে ভাকে 
জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবো । 

সে কেশগুচ্ছ এ ৮০5০ টি 4৪৮০০ হতে ত ৩ ষ 


মিথ্যাবাদী ও পাপিষ্ঠের কেশগুচ্ছকে এ বিশেষণ দ্বার 


15০8 বিশেষিত করা হয়েছে। এটা ছ্বারা ৯৮০ 
টু উদ্দেশ্য । 


,$৬ ১৭. অতএব, সে আহ্বান করুক, তার সভাসদদেরকে 





অর্থাৎ তার সভা তথা মজলিসের সদস্যদের আহবান 
করুক । মজলিসকে ১৬ এ জন্য বলা হয়, যেহেতু 
সেখানে জাতীয় বিষয় আলোচনার সময় ডাকাডাকি 
করা হয়। আবূ জাহল রাসূলুল্লাহ 222-কে নামাজের 
ব্যাপারে ধমক দিয়ে বলেছিল, তুমি জান যে, তোমার 
নিকট আমার সভাসদগণ অপেক্ষা অধিক লোক নেই, 
আমি যদি ইচ্ছা করি তবে উত্তম অশ্বারোহী ও পদাতিক 
সৈন্যদল দ্বারা এ উপত্যকাকে পরিপূর্ণ করে দিতে 
পারি। 


.১/* ১৮. আমিও জাহান্নামের প্রহ্রীদেরকে আহ্বান. করবে' 


তাকে ধ্বংস করার জন্য কঠোর, কঠিন 
যদি আল্লাহ তা'আলা জাহান্নামের প্রহরীকে আহ্বান 
করতেন, তবে তাৎক্ষণিক তাকে পাকড়াও করত : 


২৭ ১৯. সাবধান্তার প্রতি ভর্সনা । তুমি তার অনুসরণ কারে 


ন্‌ হে মুহাম্মদ! নামাজ বর্জনে তার কথা মানা করো না 
আর সিজদা করো আল্লাহ তা'আলার উদ্দেশ্যে নামা 
পড়ো আর নৈকট্য লাভ করো তার প্রতি, তার 
আনুগতোর মাধ্যমে 


///.6911./69101.00া 


রাতে ....... তাফসীরে, জালালাইন.. আরবি-বাংলা, সপ্তম খও [ ৩০তম পার, ০২৫ 


75০১ 2535 205 4055: 2৩ মাওসুফ, ১৮৫ প্রথম সিফাত, ০৬ দ্বিউয় লিকাত । 


দুই সিফাত মিলিত হয়ে বদল, 249: মুবদাল মিনহু। আর আরবি ব্যাকরণের নিয়ম ররেছে, টিডহািি 
সানা, 





34557 ৫:৮৫ মাসদার | অর্থ- দূর করা, টক্কর লাগানো, ধাক্কা দেওয়া । আবূ ওবায়দা বলেছ্রেন- এট" বহুবচন, 
একবচনে 2525. (িবনিয়াহ, নাহুশনত্রবিদ ইমাম কিসায়ী বলেন- তার একবচন রি ২) (যিবনিউযুন), মূলে তার বহুবচন পর 


৩০ 


(যবানিউন), দুটি ইযালিহা ভিবিন্ন 242৫ হয়ে গেল আখাফাশ নাহনী বলেন- 








এর একবচন ৫ ১ ;কোনো কোনো ব্যাকরণবিদের মতে ম্ বহুবচন, কিন্তু তার কোনো একবচন নেই । রুহুল মা"আনী] 








মাকামে ইবরাহীমে নামাজ পড়ার সময় আবূ জাহ্‌ল এসে বলল যে, আমি কি তোমাকে এখানে 

নামাজ পড়তে নিষেধ করিনি? নবী করীম £শ্ল€ঃ তাকে ইহলৌকিক ও পারলৌকিক শাস্তির ভয় প্রদর্শন করেন । এতেও সে নিবৃত্ত 

না হয়ে বলে উঠল যে, তোমার কি জানা নেই যে, আমার কত সভাসদ আছে? আমি যদি ইচ্ছা করি তবে এ উপত্যকাকে 

অশ্বারোহী ও পদাতিক বাহিনী দ্বারা পূর্ণ করে দিতে পারি। তাদের সাহায্যে নিশ্চয় আমি তোমাকে পর্যন্ত করে দিতে পারি। 
বুখারী, মুসলিম, তিরমিযী] 

আল্লাহ তা'আলা আবু জাহলের এ ধৃষ্টতাপূর্ণ উক্তির উত্তরে আলোচ্য আয়াতসমূহ অবতীর্ণ করেন। 

এখানে 44-এর অর্থ : 4৫ শব্দটি ধমকের জন্য । এখানে আবূ জাহলকে ধমক দেওয়া হয়েছে যে, সে যেন আল্লাহর ইবাদত 

থেকে কাউকেও নিষেধ না করে এবং তাদেরকে 'লাত'সহ অন্যান্য মূর্তির উপাসনা করতে যেন নির্দেশ না দেয়। 

অথবা, বলা হচ্ছে যে, কখনো আবূ জাহল নবী করীম এ৫£২-কে হত্যা এবং ঘাড়ে পা রাখতে পারবে না; বরং নবী করীম 

-এর অনুসারীরাই তাকে হত্যা করে দিবে এবং তার বক্ষের উপর পা রাখবে । 

হযরত মুকাতিল (র.) বলেন, আল্লাহ যে সকল কিছু অবলোকন করছেন, তা কখনো তারা জানে না। যদিও কিছু জানে. কিন্তু সে 

জানা তাদেরকে কোনো ফায়দা না দেওয়ায় মনে হয় যেন তারা কিছুই জানে না। -কাবীর] 

৩০৫5 -এর অর্থ : ০৫22 -এর কয়েকটি অর্থ হতে পারে- 

১. ৫৫0 অর্থ কোনো বস্তুকে শক্তভাবে ধরা এবং ধরে টানা । অতএব অর্থ হবে- অবশ্যই আমি তার কপালের কেশগুচ্ছ ধরে 

টানবো এবং দোজখের দিকে টেনে-হেচড়ে নিয়ে যাবো। 

২, অথবা, (জর ভোর) পেরধাদঅবগাহিজাসি ভারা তেমযার চর মারলো? 

৩. অথবা, (অর্থ 44 “7 কালো করা)। অর্থাৎ অবশ্যই তার চেহারাকে কালা-মলিন করে দিবো । 

৪. অথবা, ৫:23 অর্থ হবে- আমি অবশ্যই তাকে অপদহ রং অপমান করে ছাড়বো -(কাবীর, ফাতহুল কাদীর) 

৩৫৫ এএ বর্ণিত কয়েকটি কেরাত : "৬-৫:0" শব্দটিতে কয়েকটি কেরাত বর্ণিত হয়েছে 

১. ডি জেজািঠ 


২. 2 
নি এর শেষের নূনটি সাকিন । একে নূনে খাফীফা বলা হয়। পড়তে তানবীনের মতো পড়া যায় এ কারণে আলিফ 
লেখা হয়েছে৷ -কাবীর, ফাতহুল কাদীর। 


//৬/.6211./59101.00া 









আব্‌ জাহলের সৃত্যুর অবস্থা: বদরের প্রান্তারে অবস্থা পর্যবেক্ষণ করছিলেন ; হ্তাৎ 
দেখতে পেলেন যে. আবু জাহল মাটিতে পড়ে মৃত্যুর সাথে পাস্তা লড়ছে । ইবনে মাসউদ (রা.) মলে করলেন যে. তার শরীরে 
শক্তি থাকতে পারে- ভাই তিনি দূর থেকে বর্শা নিক্ষেপ করে মারাত্বক আহত করে দিলেন। তারপর যখন বুঝতে পারলেন যে. 
সে খুবই দুর্বল হয়ে পড়ে আছে। তখন তিনি গিয়ে বক্ষের উপর বসলেন । এটা দেখে আবু জ্রাহল বলে উঠল বে, হে বকরির 
রাখাল, বক্ষে উঠে আমাকে কষ্ট দিচ্ছ। ইবনে মাসউদ (রা) বললেন, ইসলাম উপরে থাকে, তার উপরে কেউ উঠতে পারে না 
তখন আবু জাহল বলল. তোমাদের নেতাকে বলবে- আমার জীবদ্দশায় আমার কাছে তার চেয়ে বেশি ঘৃণিত এবং ক্রোধের পাত্র 
হিসেবে কেউ ছিল না; এখন মৃত্যুর সময়ও আমার ক্রোধের পাত্র সে ছাড়া আর কেউই নেই । [বর্ণিত আছে যে. এ কথা শুনে নবী 
করীম এ বলেছেন- হযরত “মূসা (আ.)-এর ফেরআউনের চেয়ে আমার ফেরআউন মারাত্মক" ।] ভারপর ইবনে মাসউদ 
(র.)-কে লক্ষ্য করে বলেছিল- আমার মাথা আমার তলোয়ার দিয়ে কাটো। কেননা তা খুবই ধারাল ৷ যখন তার মাথা কাট" 
হলো, তখন তিনি তার মাথা বহন করতে পরছিলেন না। কেননা, সেতো ছিল কুকুর | কুকুরকে বহন করা ঠিক নয় 
টরেনে-হেচড়ে নেওয়াই শ্রেয়। অথবা, আবাদি ৫৭১ রানা ডর 
তারপর তিনি তার লাশ টেনে নবী করীম ভু 2 -এর দিকে নিয়ে যাচ্ছিলেন, আর ফেরশতা জিবরাঈল (আ.)ও সামনে হাসতে 
হাসতে যাচ্ছেন। -4কাবীর] 
250 -এর অর্থ : ০22৫ অর্থ- কপালের চুল! কখনো চুলের স্থানকেও 29 বলা হয়। তবে আয়াতে আল্লাহ তা'আলা 
৮০৫ বলে চেহারা এবং মাথাকে বুঝিয়েছেন! এর কারণ সম্ভবত এই যে, আবৃ জাহল কপালের উপরে চুলকে সুন্দর করে 
জড়িয়ে যত্্ের সাথে রাখত" চুল কালো রাখারও তার প্রচেষ্টা ছিল, সম্ভবত আল্লাহ তার চুলের সাথে চেহারাকেও কালো করার 
ইচ্ছা করেছেন _কাবীর] 
হা এর অর্থ : হযরত কাতাদাহ (র.)-এর ব্যা্যানুযায়ী আরবি ভাষায় পুলিশদের ব্যাপারে 225 শব্দটি ব্যবহৃত হয়ে 
থাকে। ৫৫ -এর আভিধানিক অর্থ হলো- ধাক্কা দেওয়া । রাজা-বাদশাহর দরবারে এ বিশেষ উদ্দেশ্যে সুবেদার নিযুক্ত করা হয়: 
বাদশাহ কারো প্রতি অসস্তুষ্ট হলে তাকে ধাকা দিয়ে দরবার হতে বহিষ্কার করাই তাদের কাজ । এখানে আল্লাহর এ কথাটির 
তাৎপর্য এই যে, সে তার সমর্থকদের ডেকে আনুক, আমি আমার পুলিশ বাহিনী তথা আজাবের ফেরেশতাদের ডেকে আনবো । 
তারা এসে সে লোকটির ও তার সমর্থকদের সাথে বুঝাপড়া করবে! 
কেউ কেউ বলেছেন যে, 94৫ বারা জাহান্নামের প্রহরী ফেরেশতাদেরকে বুঝানো হয়েছে। কুরআনের অন্যত্র তাদের সংব্যা ১৯ 
বলা হয়েছে। হাদীস শরীফে আছে, সে ফেরেশতাগণ এত বিরাটকায় যে, তাদের মাথা আসমানে, পা জমিনে এবং মাথার চুলও 
মাটিতে পড়বে । চক্ষুর জ্যোতি বিদ্যুতের মতো হবে, এক কাধ হতে অপর কাধের দূরত্ব এক বছরের রাস্তা হবে: তাদের বাহুতে 
সন্তর হাজার মানুষ সংকুলান হবে। -কাবীরা 
হযরত ইবনে আব্বাস (রা.) বলেন, যদি আবূ জাহল তখন নবী করীম এ2$ঃ-এর বিরুদ্ধে তার দলবলকে ডাকত, তবে দোজখের 
ফেরেশতাগণ তাদেরকে সকলের সম্মুখে পাকড়াও করত । নূরুল কোরআন) 
252 ৮/-৪5 58 : তথা আবু জাহল নামাজ পরিত্যাগের যে কথা বলেছে- তা কোনো অবস্থাতেই মানবেন না; 
বরং আল্লাহ তা'আলার মহান দরবারে সেজদা করতে থাকুন এবং নামাজের মাধ্যমে আল্লাহ তা'আলার নৈকট্য ও সান্নিধ্য লাভ 
করতে থাকুন । “নুরুল কোরআন] 
5215 -70 -এর মর্মার্থ : এখানে সেজদা অর্থ- নামাজ অর্থাৎ হে নবী! আপনি এ পর্যন্ত যেভাবে নামাজ পড়ছিলেন নিয় 
সেভাবে নামাজ পড়তে থাকুন। তার সাহাযো আপনি আল্লাহর নৈকট্য লাভ করতে থাকুন মুসলিম শরীফ সহ অন্যান্য হাদীস 
খরন্থে হযরত আবূ হুরায়রাহ (রা.) হতে বর্ণিত আছে, বান্দা সে সময় তার আল্লাহর অধিকতর নিকটবর্তী হয় যখন সে সেজদায় 
অবনমিত হয় । মুসলিম শরীফে অন্য এক হাদীসে আছে, নবী করীম যখনই এ আয়াতটি পড়তেন, তবনই সেজাদ' 
করতেন । এ সেজদাকে লেজদায়ে তেলাওয়াত বলে । এটা ওয়াজিব । 
কেউ কেউ বলেছেন, এটা নিজদায়ে শোকর । কারো কারো মতে, তা দ্বারা নামাজের মধ্যকার সেজদাকে বুঝানো হয়েছে! 
২১৪। এর অর্থ : এর অর্থ সেজদার মাধ্যমে তুমি তোমার প্রতিপালকের নিকটতম মর্যাদা অর্জনে সচেষ্ট হও। কারে 
তৈ-“হে মৃহাশ্মদ সেজদা করো, হে আবু জাহল! তার নিকটে যাও। দেখতে পাবে তোমার পরিণতি | কারীর] 


//৬/.6211./59101.00া 





... তাফসীরে জালালাইন : - আরবি-বাংলা, সপ্তম, খও [৩০তম পারা। 





₹০12 ০০5 


2০2 ১১৬ : সুরা আল-কাদর 


সূরাটির নামকরণের কারণ : 4 শব্দের ধাতুগত অর্থ- পরিমাণ নির্ধারণ ও ভাগ্য নিয়ন্ত্রণ । এ মৃলধাতু হতেই তাকদীর বা ভাগ্য 
শব্দের উৎপত্তি হয়েছে এর অর্থ সম্মান, গৌরব ও মহিমা । আলোচ্য সূরার প্রথম আয়াতের 'কদর' শব্দ হতেই সুরার নামকরণ 
করা হয়েছে । এতে ৫টি আয়াত, ৩০টি বাক্য এবং ১২১টি অক্ষর রয়েছে! 


অবতীর্ণ হওয়ার সময়কাল : এ সূরাটি মাক্বী না মাদানী এ ব্যাপারে মতভেদ রয়েছে। 

ক. আবুল হাইয়্যান তার €-40| 41 নামক গ্রন্থে বলেছেন যে, অধিকাংশ বিশেষজ্ঞের মতে এ সূরাটি মাদানী । 

খ. পক্ষান্তরে আল্লামা আল-মাওয়ারদী (র.) বলেন, অধিকাংশ কুরআন বিশারদের মতে তা মা সূরা। ইমাম সুযৃতী (র.) 
আল-ইতকান গ্রন্থে এটাই লিখেছেন। 

ূরাটির বিষয় : তারা 7748 708 





রা 
করে স্বয়ং আল্লাহ তা'আলা বলেছেন- এটা হাজার মাসের তুলনায়ও অধিক উত্তম রাত। 


সূরার শেষভাগে বলা হয়েছে, এ রাতে ফেরেশতা ও রূহ জিবরাঈল (আ.) আল্লাহর অনুমতিক্রমে সব রকমের আদেশ-নির্দেশ 
নিয়ে অবতীর্ণ হয়ে থাকে । আর সন্ধ্যা হতে সকাল পর্যন্ত তা এক পরিপূর্ণ শান্তির রাত হয়ে থাকে । অর্থাৎ এ রাতে কোনোরূপ " 
অশুভ বিষয়ের স্থান হতে পারে না। কেননা আল্লাহ তা*আলার ফয়সালাই যে মানবতার কল্যাণের জন্য হয়ে থাকে, তাতে কোনো 
সন্দেহ নেই । এমনকি, কোনো জাতিকে ধ্বংস করে দেওয়ার ফয়সালা হলেও তা অবশ্যই গোটা মানবতার কল্যাণের জন্যই হয়ে 
থাকে । এ রাতে হযরত জিবরাঈল (আ.) ও অন্যান্য ফেরেশতাগণ পৃথিবীতে অবতীর্ণ হয়ে মুস্তাকী মুসলমানদের গৃহে গমন করে 
প্রত্যেক নর-নারীকে আল্লাহ তা'আলার পক্ষ হতে সালাম ও শান্তির বাণী জ্ঞাপন করেন। 
///.92111./58101.00]া 











৮2৯০0 ৮৮৮1০ ঢা 











৫০৫৫7 28 পত৭ 5 রি 
৮৮8520759৮৮] ভাসি -)7৮৮1৮-১ ১ আমি এটা অবভীর্ণ করেছি কুরআনকে একবার লা গুহে 
5৮561205512 আবে হতে পৃ আাজসে। সিনে 


অর্থাৎ সম্মান ও মর্যাদা 





ঠ ৪2252105277 4 আর তুমি_কি জান? তোমার কি জানা আছে? হে 
১ তি িস্লি টা ৫ মুহাম্মদ! মহিমান্বিত রজনী কিঃ এটা তার মাহাত্ম্য বর্ণনা 
৮০০ 1 ও তৎপ্রতি বিন্বয় প্রকাশ উদ্দেশ্য । 


মহিমান্রিত রজনী সহত্র মাস অপেক্ষা উত্তমযে মাসে 


55৮১ ৩৫ ৮8৮ 
১০ এপিও আটা 

3 রিয়ার ০৮০৮৮, ৮ 
১৫)-০1 43 250124 ৮ মহিমান্বিত রজনী নেই। সুতরাং সে রজনীর পুণ্য কাজ 

২১ ০ রী 

৮৪ হর ০:26525, ৬৫ এ রজনীহীন সহস্রু মাসের পুণ্য কাজ অপেক্ষা উত্তম। 

মিড চারশ ৮৫০ চি 

বি ৮ ্ রিটা ৩ বে ৪. অবতীর্ণ হয় ৫4৫ শব্দটি সূলত 4445 
৩. 01 25157212800: -8 ৪. অবভীর হয ফেরেশতা ত ৫ 
৮৫ টু সা ও জরা ছিল, একটি ,৫ মূল হতে বিলুপ্ত হয়েছে। এবং রহ 
7) ০০,4৩৯ তব ৮০৮৫ ৩ এ 
4০01০ ৩28 00১৮1 অর্থাৎ জিবরীল (আ.) ভাতে সে রজনীতে তাদের 
আগামী বছরের জন্য আল্লাহ তা'আলা নির্ধারিত 
করেছেন। আর 2১অব্যয়টি 45৫4 এবং “এ অরে 
ব্যবহৃত। 
.০ ৫. শান্তিময় সে রজনীএটা আথবতী ৮০ আর তার 
1 1৮ 1244 হলো. ফজর উদিত হওয়া পরত ০১০ শক 
উজ 5241 0-৮5ঠতীি এঁর অধ যবর ও যের উভয় কেরাতে পরি 
45 রাযি হয়েছে। অর্থাৎ তার উদয়ক্ষণ পর্বত: এ রজনাবে 
চি 1222 ৮৯৮৮ তপু » ৯৯৮ ১৯৪৩ [০ শান্তিময় বলার কারণ এই যে. এ রজনীতে তে 
€ রি € পরিমাণে সালাম পাঠ করে 
4 ১০৫ উকিল ১৩ & ফেরেশতাগণ অধিক পরি রা 
4৮৩১1 224 5৮৯0০ পা ফেরেশতানো সুমন পুরুষ বা নারীর £ 


য়ে অতিক্র 
















৮ 






2৩ এপি শি ০৮5 


চি 


৯ 


১৫ তপ্ত 


১০02 ৩52৮ কারনা। 
///.92111./568101.00]া 


..... তাফসীরে জালালাইন .:. আরবি-বাংলা, সপ্তম খত [৩০৩৮ পাক] 


৩৫০ স্পা কর্প ও তাপ শত পার্থ, ৫৮ শত ১০৩০৫ টি 
ক ভ ০৮4১০ ৮৭: 04যুবতাদা, 230৮ এর "৮ যসীর কুরআনের দিকে ধর্বত- মাফউল। 
৬০১-এর উহ্য যমীর ফায়েল; ফেল, ফায়েল ও মাফউল মিলিত হয়ে মুবতাদার খবর হয়েছে ; 


২৭১ 


৮4৫ ১৮১০ /তপ ত৫ুথা 2 পপ ৫15, ০৫726 হায়ার 
৮4৯ ১৯০ ০ ৩২৯ ৮৮৮] 42৭1 4158 5451 4 মুবতাদা, ৪ ১95 25 খবর । আর পূর্ণাঙ্গ বাকাটি এ 
এ১১| -এর মধ্যস্থ ইস্তিফহামের জওয়াব | 


১:৭2 2, পা্পিত। 2826 522 54৫ £ ০? মা £ 

৯-। ৮৮1০১ ৩১ : ৫8 ফেলে, 44 ফায়েল, (১ শব্দটি 2৫514 -এর উপর আতফ হয়ে 44 
জার-মাজরূর মৃতা'আল্লিক 4):% -এর সাথে। (45/99$ বাক্য 1 -এর সাথে মুতা'আল্লিক অথবা উহ্য 414 -এর সাথে 
মুতা'আল্িক হয়ে তার ফায়েল হতে হাল হয়েছে। ১04: এটা পূর্ববর্তী ফে'লের সাথে মুতা'আল্লিক। ফে'ল ও তার 
মুতা'আল্লিকসমূহ সহ জুমলায়ে মুস্তানাফা। এখানে বাক্য শেষ হয়েছে। 


5.৫ নে 


7 খবরে মুকাদাম, ৫ মুবতাদা মুয়াখখার। /$:]। ০45 ৮: মৃতা-আল্লিক ১: -এর সাথে। 


পূর্বোক্ত সূরার সাথে সম্পর্ক : পূর্ববর্তী সূরায় কিয়ামত দিবসের উপস্থিতির কথা উল্লিখিত হয়েছে, আর অত্র সূরায় পবিত্র কুরআন 
অবতীর্ণ হওয়ার সময় এবং পবিত্র কুরআন অবতীর্ণ হওয়ার রাতের তথা লাইলাতুল কদরের মর্যাদা বর্ণিত হয়েছে। 


“নুরুল কোরআন] 
সূরাটির শানে নুযূল : বনী ইসরাঈলদের মধ্যে এমন একজন ইবাদতকারী ছিল, যে সারা রাত ইবাদতে মশগুল থাকত আর 
প্রত্যুষে জিহাদের জন্য বের হয়ে পড়ত এবং সারা দিন জিহাদে মশগুল থাকত । এভাবে সে এক হাজার বছর কাটিয়ে দিল, এ 
ঘটনা প্রসঙ্গে অত্র সূরা অবতীর্ণ করে সমস্ত উম্মতের উপর নবী করীমের উম্মতের মর্যাদা প্রমাণ করা হলো । _[মাযহারী] 
অথবা, পূর্ববর্তী যুগের দীর্ঘায়ু ধার্মিকগণ বহু বছর পর্যন্ত ইবাদত-বন্দেগি করে এবং তাদের দীর্ঘ জীক্রনে বহু সৎকার্য করে অবশেষে 
পুণের অধিকারী হয়ে গেছেন। সুতরাং হযরতের সমসাময়িক অথবা পরবর্তী যুগের অল্লাযু মুমিনদের পক্ষে প্রার্থনা বা 





হওয়ায় আল্লাহ তা*আলা অন্র সূরা অবতীর্ণ করে তাকে সুসংবাদ প্রদান করলেন- হে রাসূল! আমি আপনার এবং আপনার 
প্র অনুগামীদের জন্য এমন এক মহা মহিমাবিত রজনী নির্ধারিত করে দিয়েছি, যা হাজার মাস অপেক্ষা উত্তম সে এক রজনীর 
2 উপাসনা হাজার মাসের উপাসনার চেয়েও উত্তম। ইবনে জারীর] 
অব, দাবী করীম হু সাহাবীদের কাছে বনী ইরাঈলের এক বেশে কাহিনী বরন করলেন। সে দরবেশ একটানা 
চ্রাশি বছর অথবা হাজার মাস আল্লাহর রাহে জিহাদ করেন। এ হাজার মাস যাবৎ উলঙ্গ তরবারি তার কোমরে বীধা ছিল। এ 
ু তা অব সাহা কা) দি বোধ কেন এ অনপোসে করলেন। বললে আদিল লোকের 
দিন বেঁচে থেকে আল্লাহর ইবাদত-বন্দেগি করত; আমরা তো অল্প দিন আয়ু লাত করি। সত্যিই আমরা হতভাগ্য । তাদের এ 
অনুশোচনার জবাবে আল্লাহ তা'আলা অত্র সূরা অবতীর্ণ করেল। আল্লাহ্‌ তাআলা বলেন- তোমরা অল্লায়ু হলেও ভাবনার কিছুই 
এ নেই। তোমাদেরকে কদরের রাত্রি দান করেছি। যা সাধারণ রাত্রি হতে হাজার গুণ শ্রেষ্ঠ । অর্থাৎ হাজার রাত্রি ইবাদত করে যে 
নু পুণ্য অর্জন করা হয়েছে তোমাদের যুগে শুধু কদরের রাব্রির পুণ্য তার চেয়েও অনেক বেশি। -দুররে মানছুর, লোবাব, ইবনে কাছীর] 
সু অথবা, হযরত হাসান ইবনে আলী (রা.) হতে বর্ণিত, একদিন রাসূলুল্লাহ বরকে স্বপ্নে দেখানো হয়েছিল বনী উমাইয়ার জালিম 
বাদশাগণ রাসূলুল্লাহ শু -এর মিশ্বারে একের পর এক বানরের মতো লাফিয়ে লাফিয়ে বসছে, আর প্রজাদের উপর অত্যাচার 
করছে এ স্বপ্ন দেখে তিনি অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন, তখন তাকে সান্তনা প্রদানের উদ্দেশ্যে উক্ত সুরা অবতাণ হয়। 


///.6911./69101.00া 


৬৩০. অফস্টীরে জালালাইন : আররবি-বাংলা, 


শা 8 
হাজার মাসের ছারা বশী উমাইয়াদের রাজত্বকালের হাজার মাস (আশি সাল) কে বুকিযেছে। কে ভু 


উত্তম । 

কত পন্বহল মা'আনী, আমীহী 

৮৮ -প্রর অর্থ কি, একে কদরের রাত বলা হয় কেন? : সুফাসসিরগণ এখানে ১ এর দু'টি অর্থ করেছেন " আবীবী! 

১. একদল ুফাসসিরের মতে, কৃদর -এর অর্থ হলো- তাকদীর ৷ কেলনা এ রাত্রিতে আল্লাহ তা-আলা তাকদীরের ফয়সালা সরা 
ও কার্যকর করার উদ্দেশ্যে ফেরেশতাদের কাছে সোপর্দ করে দেন। 





সিরাত সৃূরা-দোখান -এর নিম্নোক্ত আয়াতটিতে এর সমর্থন 
পাওয়া যায়- 025৮ 4৫ ৫৮ ৬৮৮এ রাতে প্রত্যেকটি ব্যাপারের অত্যন্ত কিজ্ঞানসন্্ত ও সুদৃঢ় ফয়সালা জারি করা হয়। 
২. ইমাম যুহরীসহ একদল মৃফাস্সিরের মতে, কদর -এর অর্থ-মাহচ্ছা, মর্যাদা, সান ও সত্য । অর্থাৎ এটা অতীব াহানাপূ্ণ 
অর্ধাদাশালী ও সম্মানিত রাত । এ সূরায় 'কাদরের রাত হাজার মাসেরও তুলনায় অধিক কল্যাণকর" কথা হতে এর সমর্থন 
পাওয়া যায়। 
৩. শেখ আবূ বকর ওয়াররাফ বর্ণনা করেন, এ রাতে ইবাদতের কারণে এমন লোকেরও মর্যাদা-সম্ান বৃদ্ধি পায় ইতপপর্বে দের 
কোনো মর্ধাদা বা কদর ছিল না। এ জন্য এ রাতকে শবে কদর বলা হয়। “নূরুল কোরআন] 
লাইলাতুল কদর নিক্পণ : এ রাতকে সাধারণত "শবে কদর" বলা হয়ে থাকে । এ শবে কদর কবে, কখন তার সৃশ্পষ্ট কোনো 
বর্ণনা নেই । কেউ কেউ বলেছেন_ যে কোনো মাসের যে কোনো র্যাতে শবে কদর হতে পারে এবং সাধকের সাধনা ও সিদ্ধি 
উপরেই তার শবে কদর প্রাপ্তির শুভ মুহূর্ত নির্ভর করে৷ তবে অধিকাংশের মতে রূমজান মাসের মধ্যেই শবে কদর অবস্থিত । 
বিভিন্ন সহীহ হাদীসের ইঙ্গিতেও বুঝা যায়, রমজান মাসের শেষ দশ তারিবের মধ্যেই এবং তার বেজোড় রাত্রিতে শবে কদর 
্রান্তির সম্জাবনা । অনেক নির্ভরযোগ্য ব্যক্তির মতে, রমজ্জান মাসের সাতাশ তারিখের রাব্রেই শবে কদর হয়ে থাকে! প্রকৃত কথা 
এই যে, ধর্মপ্রাণ মুসলিম নর-নারীগণ যাতে শবে কদর প্রাপ্তির আশায় রমজান মাসের সমস্ত রাত আল্লাহর ইবাদত-বন্দেগিতে 
অতিবাহিত করে পুণ্য ও অনন্ত কল্যাণের অধিকারী হতে পারে, তজ্জন্য আল্লাহ তা'আলা এ মহিমাঘিত রাতকে রমজান মাসের 
মধ্যে গোপন রেখে দিয়েছেন । তবে হাদীস্সমূহের বর্ণনা ও সাহাবীদের ধারণা মতে, রমজান মাসের শেষে তথা ২৭ শে রমজান 
তারিখে অমানিশার গভীর অন্ধকারেই মুহাম্মদ 2223 -এর প্রতি প্রথম প্রত্যাদেশ অবতীর্ণ হয়েছিল! কারণ আধ্যাত্িক জগতে 
জ্যোতস্নালোকিত রাত্র অপেক্ষা অন্ধকার রাব্রেই অধিকতর প্রশী অনুগ্রহ অবতীর্ণ হয়ে থাকে । অতএব, সবদিক বিবেচনা করলে 
রমজানের সাতাশ তারিখের রাত্রকেই শবে কদর হিসাবে নিরূপণ করা যেতে পারে। কারণ ঘুগ যুগ ও শতাব্দী ধরে লক্ষা করা 
হয়েছে-আল্লাহ তা'আলা এ পবিত্র রাতকে ঝড়-ঝটিকা, ভূমিকম্প ও প্রাকৃতিক বিপর্যয় হতে মুক্ত রাষেন। এ রাত্রে পৃথিবীর উপর 
কোনোই অশান্তির ঘটনা সংঘটিত হয় না। 


হযরত ওসমান ইবনে আব্দুল আসের এক দান বহু দিন ধরে নৌকা ও জাহাজ চালাত, সে একটি ঘটনা তার নিকট বলল- আমার স্্ 
তে টি বিহার মা রহ. বছর মে নয়ত দি 
বলেন- যখন এপ আবার হবে, তখন তুমি আমাকে জানাবে । অতএব, এক বছর রমজানে তাকে জানানো হলো। তখন জান 
গেল তা রমজানের ২৭ তারিখ রাব্র ছিল! -আযীষী] ] 
আল্লাহ তা'আলা কিভাবে বললেন যে, আমি তা কদরের রাতে নাজিল করেছি। অথচ কুরআন এক দীর্ঘ সমরে 
নাজিল হয়েছে : ৃ টিভি 
আল্লাহ তাআলা এখানে ইরশাদ করেছেন, নিশ্চয়ই আমি তা কদরের রাতে নাজিল করেছি।' তা হতে বাহ্যত মন টি 
কুরআন কদরের রাতে এক সঙ্গে নাভিল হয়েছে অথচ নবী করীম 2 -এর উপর সুদর্ঘ ২৩ বছর যাবৎ করস” ণ 
য়েছিল : মুফাস্সিরগণ এর কয়েকটি ব্যাধ্যা দিয়েছেন 
আত তাদের রাতে পূর্ন মী লাহে মাত হত থম আলাল সি ছে সু 
তখন হতুত বীর্ঘ ২৩ বছর যাবৎ অল্প অল্প করে নবী করীম -এর উপর নাজিল হয়েছে । 


///.92111./58101.00]া 





.ভাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম খও ৩০তম পারা] 


খ. ধ. এ রাতে সম্পূর্ণ কুরআন ওহী বাহক ফেরেশতার হাতে সমর্পন করে দেওয়া হয়ে লও ও অবস্থার পরিপ্রেক্ষিতে 
সময় সময় ২৩ বছরের দীর্ঘ মেয়াদের মধ্যে হযরত জিবরাঈল (আ.) আল্লাহর নির্দেশ অনুযায়ী সে আয়াত ও সূরসেমূহকে নহী 
করীম -এর প্রতি নাজিল করেছেন। এটা হযরত ইবনে আববাস (রা.)-এর মনোনীত মত। 


গ. ইমাম শা'বী রে.) সহ একদলের মতে, এর ব্যাখ্যা হলো এ রাতে কুরআন নাজিল হওয়া শুরু হয়েছে। 


ঘ. সমস্ত কুরআন শরীফের ন্যায় এর অংশ বিশেষও কুরআন নামে অভিহিত হয়ে থাকে । কাজেই এখানে কুরআন দ্বারা আংশিক 
কুরআনকেই বুঝানো হয়েছে। 


লাইলাতুল কদরকে গোপন রাখার কারণ : আল্লাহ তা'আলা কয়েকটি কারণে উক্ত লাইলাতুল কদরকে গোপন রেখেছেন : 


১. উক্ত রাত্রকে তিনি গোপন রেখেছেন, যেমন গোপন রেখেছেন অনেক বস্তুকে । যেমন তিনি সমস্ত ইবাদতে তীর সন্তুষ্টি গোপন 
রেখেছেন, যেন সকল গুনাহ হতে বিরত থাকা যায়। 


৩১ 


রব 








একান্ত ওলীদেরকে গোপন করে রেখেছেন, যেন পরম্পর পরস্পরকে সম্মান করে । দোয়ার মধ্যে জবাব দানকে গোপন করে 
রেখেছেন, যেন বেশি বেশি দোয়া করা হয় ,০৮+2 440 কে গোপন রেখে সকল সালাত নোমাজ) আদায়ের প্রতি 
গুরুতু দিয়েছেন! তওবা কবুলকে গোপন রেখেছেন, যেন সকল প্রকার তওবা সংঘটিত হয়। মৃত্যুকে গোপন রেখে মনে 
ভয়ের সঞ্চার করে রেখেছেন। এমনিভাবে লাইলাতুল কদরকে গোপন রেখেছেন, যেন বান্দা রমজানের সকল রাতকে সম্মান 
করে ইবাদত করে । 

২. মনে হয় যেন আল্লাহ বলতে চান যে, যদি আমি লাইলাতুল কদরকে নির্ধারণ করে দিতাম, তাহলে সে রাতকে তোমাদেরকে 
নাফরমানির দিকে নিয়ে যেত। কেননা, আমি তোমাদের হঠকারিতা সম্পর্কে পূর্ণ অবহিত । অতএব, তোমরা গুনাহগার হয়ে 
যেতে.। এমতাবস্থায় তোমাদের গুনাহ বড় হয়ে দীড়াত। কেননা, জেনেশুনে গুনাহ করলে তা মারাত্মক হয়ে দাড়ায় এ 
কারণেই না জানিয়ে গোপন করে রেখেছি। 

৩. এ রাতকে তালাশ করে চেষ্টা-সাধনার মাধ্যমে বের করলে আল্লাহ তা*আলা তাকে চেষ্টা-সাধনার ফল দান করবেন, যা অন্যান্য 
ইবাদতে পাওয়া যায় না। 

৪. অথবা, বান্দা যখন লাইলাতুল কদর পাওয়ার জন্য সকল রাতে চেষ্টা-সাধনা করতে থাকবে, তখন আল্লাহ ফেরেশতাদের 
ডেকে বলবেন যে, দেখ তোমরা বলেছিলে- মানুষ জমিনের খুন-খারাবি এবং ফিতনা-ফ্যাসাদ করবে- দেখ অনির্ধারিত 
ধারণামূলক রাতে তারা এত চেষ্টা করে আমার সন্তুষ্টি লাভের চেষ্টা করছে, যদি উক্ত রাতকে প্রকাশ করে দিতাম, তাহলে 
দেখতে কত চেষ্টা তারা করত। -[কাবীর] 

দিন কি রাতের সাথে যুক্ত হবে? : রাত এবং দিন মিলে 'লাইলাতুল কদর' হয়ে থাকে। যেমন, হযরত শাবী বলেন, ৮: 
50:৫৫ "লাইলাতুল কদরের দিনটি রাতের মতোই মর্যাদাবান'। আরবিতে বললে /% বা দিনও শামিল থাকে। যেমন, 

কোনো ব্যক্তি দুই 2৫4 -এর ই'তিকাফের নিয়ত করলে মধ্যকার দিনেও ই'তিকাফে থাকতে হবে। যদিও কারো মতে দিন 

শামিল নয়৷ -কাবীর] 


ঢে অর্থ কি? : 'রূহ' এর মর্মার্থের ব্যাপারে কয়েকটি মত দেখা যায়- 

১, ব্হ' -এর অর্থ বড় ফেরেশতা । যদি তিনি আসমান ও জমিনসমূহকে গিলতে ইচ্ছা করেন, তাহলে এক লোকমার বেশি হবে না। 

২. ফেরেশতাদের একটি বিশেষ দল, যাদেরকে অন্যান্য ফেরেশতাগণ 'লাইলাতুল কদর' ব্যতীত কোনো সময়ে দেখেন না। 

৩. অথবা, আল্লাহর এক বিশেষ সৃষ্টি, যারা খায় ও পরে, তারা ফেরেশতাও নয়, মানুষও নয়। সন্তবত তারা বেহেশতবাসীদের সেবক! 

৪. অথবা, সম্ভবত ঈসা (আ.)। কেননা তীর এক নাম "রূহ" । তিনি মুহম্মদ হ-এর উদ্মতের অবস্থা পর্যবেক্ষণের জন্য অবতীর্ণ 
হয়ে থাকেন। 

৫. অথবা, কুরআন । যেমন, আল্লাহ বলেন-_ ৮515 0৫5451৫2৮40 


///.6911./69101.00া 


৩৩২... ভাফসীরে জালালাইন:. আরবি-বাংল, সন্তম. হও [৩০তম পারা) 


৬. অর্থবা, রহমত । মনে হয় যেন আল্লাহ্‌ তা'আলা এভাবে বলছেন যে, ফেরেশতাগণ অবতরণ করেছেন, তাদের পিছনে 
ব্লহমতও অবতরণ করেছে । অতএব, তারা দৃনিয়ার সফলতার সাথে সাথে আখেরাতের সাফলতার তাগী হচ্ছে। 
৭. অথবা, ফেরেশতাদের মধ্যে ঘিনি সর্বশ্রেষ্ঠ । 


৮. ইমাম নুজাইহ্‌ বলেন, 'রূহ' বলতে ডান ও বাম কাধের ফেরেশতাদের বুঝানো হয়েছে। 
তবে সবচেয়ে সহীহ এবং গ্রহণযোগা কথা হলো- "রূহ" বলতে হযরত জিবরাঈল (আ.)-কে বুঝানো হয়েছে। সমস্ত 
জেরেগডাছের উনের গা হার দিররাল দল (আ.)-এর উল্লেখ ছারা তার ফ্সিলত বুঝানো হয়েছে। মনে হয় যেন এ 
কথা বলা হয়েছে, ৮442 019 ৫১ 4১১০৯ অথাৎ সকল ফেরেশতা এক পাল্লায় আর হযরত জিব্রাঈল (আ.) 
এক পাল্লায় । -কাবীর] 
£2-এর অর্থ :/54 অর্থ- শুভেচ্ছা বা কল্যাণ কামনা । আল্লাহর আদেশে হযরত জিব্রাঈল (আ.) ও অন্যান্য ফেরেশতাগণ 
পবিষীতে অবতীণ হয়ে প্রত্যেক ইবাদতে রত মুসলমান লর-নারীকে কদরের রজনীতে আল্লহ তা'আলার পক্ষ হতে সঙ্গম বা 
শুডেচ্ছাবাণী জ্ঞাপন করেন। অথবা, সকাল হওয়া পর্যন্ত আল্লাহ তা'আলা এ রজনীকে শাস্তি ও কল্যাণের রজনী বানিয়েছেন। সে 
রজনীতে পৃথিবীকে ঝড়, ঝটিকা, বস্তুপাত, ভূমিকম্প বা অনুরূপ কোনো প্রাকৃতিক বিপদ হতে সম্্ণ যুক্ত রাখেন; বরং এর 
পরিবর্তে সে রাতের সকাল পর্যন্ত সমগ্র জগৎ ব্যাপি এক অনাবিল শাস্তি ও স্িদ্ধতা বিরাজ করে । 
হযরত নাফে" (র.)-এর তাফসীর করেছেন এভাবে যে, কদরের রাত সবটুকুই নিরাপদ এবং মঙ্গলময় । এ রাতে অমঙ্গলের 
কিছুই নেই! 
ইন সাদী) জেদ জে পরলে এ রাতে সূর্ান্ত থেকে সৃবহে সাদিক পর্যস্ত ফেরেশতাগণ মুমিনদের 
নিরাপত্তার জন্য দোয়া করতে থাকে এবং প্রতোক প্রতোক মু'মিন ব্যক্তিকে সম্বোধন করে বলেন- আসসালামু আলাইকুম, আসসালামু 
আলাইকুম । -নূরুল কোরআন! 
75046 3৮ -এর মধ্যে ৮51 ঘারা উদ্দেশ্য: আল্লামা জালাল উদ্দীন মহল্লী (র.) লিখেছেন ঘে, এখানে *১* দ্বারা সে সকল 
বুঝানো হয়েছে যা পরবর্তী এক বছরের জন্য আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। 
কেউ কেউ বলেছেন, প্রত্যেক হুকুম বলে বুঝানো হয়েছে, প্রত্যেক বিজ্ঞানসম্মত যুক্ত সঙ্গত কাজ। সূরা দখানে তকে /4 
টানি ০ 
40 -এর অধাস্থিত +" যীরটির ৫4 কি? : মুফাসসিরগণ ৯ 
হী ১৫ হলো কুরআন াজীদ। যদিও পূর্ব তার উল্লেখ নেই, থপ নাজিল করা ক বি 
কুরআন সম্পর্কেই বলা হয়েছে! 


///.6911./69101.00া 


তাফসীরে জালালাহইন : আরবি খর [৩০তম পারা ] 





২৩৫ এত। ০০ 


2:21) : সূরা আল-বাইয়্যিনাহ 


সূরাটির নামকরণের কারণ : সূরার প্রথম আয়াতের শেষ শব্দটি ছারা সূরাটির নামকরণ হয়েছে আল-বাইয়্যিলাহ। “বাইয়োনাহ" 


হয়েছে। উক্ত সূরাটির আরও কয়েকটি নাম রয়েছে। যেমন- কিয়ামাহ, বালাদ, মুনফাক্কীন, বারিইয়্যা এবং লাম-ইয়াকুন। এতে 
৮টি আয়াত, ২৫টি বাক্য এবং ১৪৯টি অক্ষর রয়েছে। -[রূহুল মা'আনী] 

সূরাটি অবতীর্ণের সময়কাল : এ সূরাটি মাকী বা মাদানী হওয়ার বিষয়ে বিভিন্ন মতামত রয়েছে। কতিপয় তাফসীরকার বলেন, 
সাধারণ বিশেষজ্ঞদের মতে এ সৃরাটি মাক্বী । আর অপর কিছু সংখ্যক মুফাসসির বলেন, সাধারণ বিশেষজ্ঞদের মতে তা মাদানী 
সূরা । হযরত ইবনে জুবাইর এবং আতা ইবনে ইয়াসার (র.) -এর মতে এটা মাদানী সূরা । হযরত ইবনে আব্বাস ও কাতাদা 
(রা.) এ পর্যায়ে দু'টি কথা উদ্ধৃত হয়েছে। একটি কথানুযায়ী তা মাদানী । হযরত আয়েশা (রা.) তাকে মাক্ী বলেছেন। 
আল-বাহরুল মুহীত গ্রন্থকার আবৃ হাইয়ান ও আহকামুল কুরআন প্রণেতা আবুল মুনয়িম (র.) এ সূরাটির মাক্ধী হওয়াকেই 
অগ্রাধিকার দিয়েছেন। এ সৃরাতে বর্ণিত কথা ও বিষয়বস্তুতে এমন কোনো ইঙ্গিত নেই যে, যার ভিত্তিতে একটি কথাকে প্রাধান্য 
দেওয়া যায়। 


স্রাটির বিষয়বস্তু ও মূলবক্তব্য : সূরাটিতে সর্বপ্রথম রাসূল প্রেরণের প্রয়োজনীয়তা ও অপরিহার্যতা উল্লেখ করা হয়েছে। 
সংক্ষেপে সে কথাটি হলো- দুনিয়ার মানুষ আহলে কিতাব বা মুশরিক যা-ই হোক না' কেন, যে কুফরির অবস্থায় নিমজ্জিত ছিল, 
তা হতে মুক্তি লাভের জন্য এমন এক জন রাসূল প্রেরণ অপরিহার্য ছিল যার নিজ সত্তাই হবে তাঁর রাসূল হওয়ার অকাটা প্রমাণ । 
তাকে প্রদত্ত কিতাব হবে সম্পূর্ণরূপে যথাযথ, সঠিক ও নির্ভুল শিক্ষায় পরিপূর্ণ । 
এরপর আহলে কিতাব জাতিসমূহের গোমরাহীর ব্যাখ্যা দেওয়া হয়েছে৷ বলা হয়েছে, আল্লাহ তা'আলা তাদেরকে পথ দেখাননি 
বলেই যে তারা বিভ্রান্ত হয়ে গেছে তা নয়; বরং আল্লাহর পক্ষ হতে সঠিক পথের নির্দেশ পাওয়ার পরই তারা বিভ্রান্ত হয়েছে। 
কাজেই তাদের গোমরাহীর জন্য তারা নিজেরাই দায়ী । আর এ প্রসঙ্গেই বলা হয়েছে যে, আল্লাহ তা'আলার পক্ষ হতে যে নবী ও 
রাসূল-ই এসেছেন আর যে কিতাব-ই নাজিল হয়েছে, তা একটি মাত্র নির্দেশই দিয়েছে। সে নির্দেশ হলো, সকল পথ-পন্থা ও 
নির্দেশ পরিত্যাগ করে আল্লাহর খালেস বন্দেগি করার পথ ও পন্থা অবলম্বন করতে হবে | এটা হতেও অকাট্যভাবে প্রমাণিত হয় 
যে, আহলে কিতাব এ আসল ও প্রকৃত দীন হতে বিচ্যুত হয়ে নিজের ধর্মে যেসব নতুন নতুন মত-পথ ও কথার উদ্ভাবন বা 
বৃদ্ধি করে নিয়েছে, তা সবই সম্পূর্ণ বাতিল। 
কাজেই আল্লাহর এ শেষ নবী ঘিনি এখন এসেছেন, তিনিও সে আসল দীনের দিকে ফিরে আসার জন্য তাদেরকে অকুল আহ্বান 
জানিয়েছেন। সূরার শেষ ভাগে স্পষ্ট ও অকাট্য ভাষায় বলে দেওয়া হয়েছে, যে আহলে কিতাব ও মুশরিক এ নবীকে মেনে নিতে 
অস্বীকার করবে। তারা নিকৃষ্টতম জীব। চিরকালীন জাহান্নামই তাদের জন্য নির্দিষ্ট শাস্তি। পক্ষান্তরে যারা ঈমান এনে নেক 
আমলের পথ অবলম্বন করবে তারা চিরকাল জান্নাতে থাকবে । আল্লাহ ভা'আলাও তাদের প্রতি সত্ুষ্ট এবং তারাও আল্লাহ 
তা'আলার উপর সন্তুষ্ট । 

///.9811.59101.00 


9৩৪... ......_.. ভজসীরে জালালইিন : আন্বি-ঝহলা, সপ্তম [৩০তম পারা) 


রিযিযা স্৬২ 
শি সূরা আল-বইয়িনাহ মনধ' ক মদীনায় অবতীর্ণ 








৩৬ ৫50৯ আয়া তবিশিষ্ট 





তে স্রে 
০:৯1 ৮১৯০1540105 

পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুর, করছি 

অনুবাদ : 








22৫ তল এক 


এ01215315 -* ১. আহলে কিতাবগণ হতে যারা কাফের $ ১ অব্যয় 
৯ তত 





1৮০91545 ৫$৮১০09 55 এরর সুপরিকগণ অর্থাৎ প্রতি পূজারী এটাও 
3355225০054 ১ -এর প্রতি 45 বিরত হওয়ার ছিল না এটা ৩ 


-এর 52 অর্থাৎ স্বীয় অবস্থা পরিত্যাগকারী ছিল না. 
তাদের নিকট না আসা পর্যন্ত 41. (455 শব্দটি 14551 








৮৫৫০5 


এরি ০৪০4 





ছি অর্পন বিল 
১০৮ ৫ ২, আল্লাহর পক্ষ হতে একজন রাসূল এটা £৫2হতে 5 
আর তিনি নবী মুহাম্মদ হু আবৃত্তি কে পৰি 
খ্রন্থ বাতিন হতে । 





রা ০১ রর রর রী 
হি এ ।/2% 12 ১. ৩. যাতে আছে বিধানসমূহ লিখিত আহকামসমূহ সঠিক 






০০১5 গিনি নির্তুল। অর্থাৎ তিনি কুরআনের বিষয়বস্তু পাঠ করে 
264010-7ত৭4- শুনান। পরিণামে কেউ তীর প্রতি ঈমান আনয়ন করে, 
পু 2252278 218 আর কেউ অবাধ্যাচারিতা প্রদর্শন করে । 


-2৫ ৮৮ ১ এ ০ 
.£ ৪. যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা তো বিড 
হলো রাসূলুল্লাহ এর উপর ঈমান আনান 2 


তাদের নিকট প্রমাণ আগমন করার পর অর্থৎ 


পক পা রা জি নি স্বীয় 
১১85৬ তে রাসূলরাহ এড অথবা কুরআন যা তিনি ই 
9 2:41172/ মুজিযারূপে আনয়ন করেছেন। আর তারা ২ 

5 [০০ 
|: 46 সিন ৯ এয়ার আগমনের পূর্বে তার প্রতি ঈমান আনার প্রশ্নে একমত 
পভ 1৭7 9-2)1 ৬০৯ শীট ছিল: কিনতু তার আবির্ভাবের পর কতিপয় লোক ঈৎ 


কিন ৮৫৫ ০৪ ৮শস্শি বলে কুফরি অবলম্বন করেছে । 


///৬/.9811.//59101.00 





৮০ চে টনি ইনজীলে। ও হর ইবাদত করতে শক 421 
7543 তি 7401 00, বস্ভাহর ইবাদত বরাতে শব্দটি | 
রিভার রিতা অর্থে ব্যবহৃত -কে বিলুপ্ত করে তদসলে “৫ ব্যবহত 








(53 0255141৮:55-2 (0154) হয়েছে দীনকে তারই জন্য বিশুদ্ধ করে শিরক হতে 

5] চা একনিষ্টভাবে হযরত ইব্রাহীম (আ.) ও মুহাম্মদ এ 
১১০৮০ ৩৫১৮৭ 20৮45) -এর দীনের উপর প্রতিষ্ঠিত থেকে । এক্ষণে যখন তিনি 
নি পু 1 ১০553 1750 আগমন করেছেন, তখন তারা কিরূপে তার 


তা ৪৯৫৫৯৪৯৪৫৯৯৯৫৯২৯৭৯৪৪৭৪৪৪৪৪৩১৪৯৪০১৯ ২৮৯৭ ১৭০৭০১৭০০৯১ তি ১৫৪৫৯ অবাধ্যাচারণ করছে। আর নামাজ প্রতিষ্ঠা করতে ও 


০৮০৫1 ৬ ০৩ 


ভিলা ৮5৮50 1:59 451324 জাকাত আদায় করতে, এটাই দীন মিল্লাত যা সঠিক 








পট /০:/৬ ০ পলতজেঠগ 


কি] ১521 4৮ 558১5 ুডশিটি 1::34:5 অর্থে। 


পূর্বোক্ত সূরার সাথে সম্পর্ক: পূর্ববর্তী সূরায় শবে কদরের ফজিলত ও গুরুত্‌ বর্ণিত হয়েছে। আর এ সূরায় ইবাদত কবুল 
হওয়ার মৌলিক ভিত্তির বিবরণ স্থান পেয়েছে । আর তা হলো, বান্দার ইখলাস বা মনের একনিষ্ঠতা ও পবিভ্রতা। 


এ ছাড়া পূর্ববর্তী সূরায় যখন শবে কদরের ফজিলত বর্ণিত হয়েছে৷ ঠিক তেমনিভাবে এ সূরায় বান্দার নেক ও বদ হওয়ার মৌলিক 
নীতি ঘোষণা করা হয়েছে। যারা ঈমানদার হয় এবং নেক আমল করে তারা সৌভাগ্যবান । পক্ষান্তরে যারা কুফরি ও নাফরমানিতে 
লিপ্ত থাকে তারা হতভাগ্য । "নুরুল কোরআন] 


সূরাটির শানে নুযুল : মহানবী এ -এর পূর্বে মক্কা-মদীনার ইহুদি-নাসারাগণ আল্লাহ তা'আলার নিকট এই বলে প্রার্থনা 
জানাত- যদি আমাদের জীবদ্দশায়ই আখেরী নবীর আগমন ঘটে, তবে আমরা সর্বপ্রথম তীর প্রতি ঈমান আনবো । কিন্তু তার 
নবুয়ত লাভ করার পর মাত্র কয়েকজন লোক ব্যতীত কেউই ঈমান আনল না । তাদের অবস্থা বর্ণনা প্রসঙ্গেই আল্লাহ তা'আলা এ 
সূরা অবতীর্ণ করেন । -[মা'আলিমা 

আহলে কিতাব-এর পরিচয় : আল-কুরআনের পরিভাষায় হযরত মুসা (আ.) ও ঈসা (আ.)-এর অনুসারীগণকেই আহলে 
কিতাব বলা হয়। কেননা, তারাই আসমানি কিতাব তাওরাত ও ইনজীলের অনুসারী ছিল। উপরিউক্ত আয়াতে আল্লাহ“তা'আলা 
কাফেরদেরকে দু'টি শ্রেণিতে বিভক্ত করে দেখিয়েছেন । কেননা, নবী করীম ব্রত -এর যুগে ইহুদি ও খ্রিষ্টান নামে দু'টি ধমীয় 
দল ছিল, যারা নিজেদের কিতাবের ভবিষ্যদ্বাণী দ্বারা অবহিত হয়েছিল যে, শেষ নবী হযরত মুহাম্মদ এ3২-এর আগমন অত্যাসন্ন, 
তার গুণাবলি হবে এই ...... কিন্তু এটা অবগত থেকে শ্রবং হযরত মুহাম্মদ 2: -এর সাক্ষাৎ লাভ করেও তার আনীত দীন ও 
আদর্শকে গ্রহণ না করার কারণে তাদেরকে কাফেরদের অন্তর্ভুক্ত করা হয়েছে । আহলে কিতাবের মধ্যে ইহুদিগণ নিজেদের 
কিতাব ও ধর্মবিশ্বাসে অনেক মনগড়া কল্পিত কথা ও আকীদা-বিশ্বাস সৃষ্টি করে নিয়েছিল । যেমন- তারা হযরত ওযায়ের 
(আ.)-কে আল্লাহর পুত্র বলে বিশ্বাস করত । এটা ছিল আল্লাহর স্তায় প্রকাশ্য শিরক। অপর দিকে ধ্রিস্টানগণও নিজেদের কিতাব 
ও আকীদায় অনেক মনগড়া কথা ও আকীদা সৃষ্টি করে নিয়েছিল । যেমন- তারা হযরত ঈসা (আ.)-কে আল্লাহর পুত্র এবং মরিয়ম 
€আ.)-কে আল্লাহর স্ত্রী বলে ত্রিত্ববাদের আকীদা পোষণ করত । এটাও ছিল আল্লাহর সততায় প্রকাশ্য শিরক। 

মুশরিকদের পরিচয় : উপরিউক্ত আয়াতে যেসব লোকদেরকে মুশরিক নামে অভিহিত করা হয়েছে, তারা মূলতই কোনো নবী, 
কিতাব ও ধর্মের অনুসারী ছিল না। শিরক করাকেই তারা ধর্ম মনে করত। সুতরাং উপরিউক্ত আয়াতে আহলে কিতাব ও 
মুশরিকদের মধ্যে যে পার্থক্য বিদ্যমান তার সারকথা হলো আহলে কিতাবগণ নির্দিষ্ট নবী ও কিতাবের অনুসারী হওয়ার এবং 


///.92111./58101.00]া 


৩৩৬, তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সন্তম হও [৩০তম পারা), 


তাওহীদবাদী ধর্মের দাবি করেও আল্লাহর সততা, "গুণ ও ক্ষমতায় শিরক করে । আর মুশরিকপণ কোনো কিতাব ও তাওহীদী ধর্মে 

বিশ্বাস রাখে না, আল্লাহর সত্তা, গুণ ও ক্ষমতায় শিরক করাকে ধর্ম ভেবে থাকে । 

উল্লিখিত প্রথম আয়াতে লক্ষণীয় এই যে, আল্লাহ তা-আলা বলেছেন, আহলে কিতাব ও মুশরিকদের মধ্ো যারা কাফের ছিল এর 

অর্থ এই নয় যে, আহলে কিতাব ও মুশরিকদের মধ্যে কিছু কিছু লোক কুফরি করত আর কতক কুফরি করত না; বরং এর মর্য 

হলো কুফরিতে নিমজ্জিত লোক দু'ভাগে বিভক্ত, একদল আহলে কিতাব ও অপর দল মুশরিক । কেননা তারা কুফরি না করলে 

তখন আহলে কিতাব বা মুশরিকরূপে তাদের পরিচয় থাকে না । তখন তারা হয়ে যায় মুসলিম ও মুমিন । 

অগ্নি উপাসক কি আহলে কিতাবের অন্তর্ভূক্ত? : এ ব্যাপারে দু'টি মত দেখা যায়! 

১. কতিপয় আলিমের মতে, তারা আহলে কিতাবের অন্তর্ভূক্ত । যেমন আল্লাহর রাসূল 2 বলেছেন- 
1 এপ 222৮ 





২. অন্যান্যদের মতে তারা কাফেরদের অন্তর্ভুক্ত । -কাবীর] 


মুশরিকদের পূর্বে আহলে কিতাবকে উল্লেখের হিকমত : আল্লাহর বাণী ০1১৮৩ 1726 2 ৮৫510 বির মধ্যে 

আহলে কিতাবকে মুশরিকদের পূর্বে উল্লেখ করার বিভিন্ন রহস্য ও কারণ মুফাস্সিরগণ উল্লেখ করেছেন 

ক. আহলে কিতাব ছিল আলিম, সমাজে তারা প্রভাবশালী ছিল এ জন্য তাদরকে পূর্বে উল্লেখ করা হয়েছে । 

খ. সৃূরাটি মাদানী । আর মদীনায় তখন আহলে কিতাবের বসবাস ছিল। তাই মুখ্যত তাদের কথা বলা হয়েছে। 

গ, আহলে কিতাব হওয়ার কারণে অন্যান্যরা তাদের অনুসরণ করত । কাজেই তারা কুফরি করার কারণে অন্যরাও কুফরি 
করেছেন। এ জন্য তাদেরকে পূর্বে উল্লেখ করা হয়েছে। 

ঘ. আহলে কিতাবের কুফরি ও বিরোধিতা ছিল মারাত্মক ! কেননা তারা নবী করীম 
অস্বীকার করেছে৷ 

ড. অথবা, আহলে কিতাব মুশরিকদের অপেক্ষা উত্তম হওয়ার কারণে তাদেরকে পূর্বে উল্লেখ করা হয়েছে। -কাবীর) 


৫০৫ ৮৮০7৫ টিন 


25144556০১০ আয়াতে 25511 ছারা কি বুঝানো হয়েছে? : পরবর্তী আয়াত ₹/:401 24 40৮4 হতে বুঝা যায় যে, 
উক্ত আয়াতে 457 ছারা নবী করীম ও কে বুঝানো হয়েছে । কেননা তার নবুয়ত পূর্ব ও নবুয়ত পরবর্তী জীবন উশ্বী হওয়া ৮ 
সব্বেও কুরআনের মতো একবানি জ্ঞানের বিশ্বকোষ পেশ করা, তার উপস্থাপিত শিক্ষা ও সংস্পর্শে ঈমান গ্রহণকারীদের জীবনে 

এক বিস্ময়কর বিপ্লব সৃষ্টি হওয়া, সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ও যুক্তিভিত্তিক আকীদা-বিশ্বাস স্বচ্ছ-পরিচ্ছন্নর ইবাদত, উন্নত মানের পবিত্র 77. 
নৈতিকতা ও মানব জীবনের জন্য উত্তম নীতি-আদর্শ ও আইন-বিধানের শিক্ষাদান, তার কথা ও কাজ পূর্ণ সামঞ্জস্য দেখতে পাওয়া 

এবং সকল প্রকার বিরোধিতা অতিক্রম করে অত্যন্ত সাহসিকতা সহকারে তার নিজ দাওয়াত ও আন্দোলন চালিয়ে যাওয়া, তার 

উপর সুদৃঢ় হয়ে থাকা-এ সব কিছুই অকাট্যভাবে প্রমাণ করছিল যে, তিনি প্রকৃতই আল্লাহর রাসূল । আর এ হিসাবে তিনি 

কাফিরদের জন্য এক অকাট্য দলিলও ছিলেন। 


স্বাসূলুল্রাহ 225২-কে বাইয়যেনাহ বলার কারণ : এর কয়েকটি কারণ হতে পারে৷ 
১, কেননা, তিনি নিজেই নবুয়তের এক উজ্জ্বল প্রমাণ ছিলেন । নবুয়তের সকল যোগ্যতা তার মধ্যে সম্পূর্ণভাবে বিদামান ছিল । 


২. তিনি ছিলেন পরিপূর্ণ আকলের একমাত্র ধারক ! সত্যবাদিতা ছিল তার জীবনের এক অবিচ্ছেদ্য দিক । তাইতো তিনি 
হয়েছিলেন সত্যবাদিতার উজ্জ্বল প্রনাণ | 


৩. তার জীবনে মু'জিঘা ছিল স্পষ্ট এবং অধিক । স্পষ্টতা এবং আধিক্যতার দিক থেকে মনে হয় যেন তিনিই 2৮ বা হুএ 
কারণেই আল্লাহ তা'আলা তার নাম দিয়েছেন 15:52 155 -কাবীর, ফাতহুল কাদীর] 





-কে শেষ নবী জেনেও তাঁর নবুয়তকে 








//৬/.6211./59101.00া 


তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম যণ্ড [ ৩০তম পারা ) ৩৭ 


1465 এর অর্থ: 922 অ্-পি কিছু কোনো বু হতে পৰি, তা উল্লেখ করা হয়নি অতএব, কা তে ৬4৫ 

১৮ অর্থাৎ বাতিল হতে পবিত্র। যেমন বলা হয়েছে- 444 ৮ 4445 ১:4৪ (৮01: 

অথবা, 05501840৮৫1 অর্থাৎ অশোভনীয় উ্ি উল্লেখ হতে মুত্র কেননা কুরআনে উত্তম উই সপে 
থবা, ৮4 বলতে পবিত্র ব্যক্তিগণ ব্যতীত তা স্পর্শ করতে পারবে লা, বুঝানো হয়েছে। যেমন- অন্যত্র বলা হয়েছে 

টিতে -কাবীর, ফাতহুল কাদীর] 

4৫৫ ছারা উদ্দেশ্য : ৩ দ্বারা আয়াতে কারীমায় সমস্ত সহীফাগ্ডলোতে লিপিবদ্ধ আয়াত এবং বিধানসমূহকে বুঝানো উদেশা। 


22 


অথবা, ৮2 বলতে আল্লাহর আদেশসমূহকে বুঝানো হয়েছে। _[ফাতহুল কাদীর] 

প্রথম আয়াতে আহলে কিতাব এবং মুশরিকদের উল্লেখ আর চতুর্থ আয়াতে শুধু আহলে কিতাবকে উল্লেখ করার কারণ 
: যুশরিকগণ তাদের ধর্মের উপর প্রতিষ্ঠিত ছিল না। তাদের মধ্যে একদল নিহত হয়েছে। পক্ষান্তরে আহলে কিতাবগণ জিজিয়া 
দিয়ে নিজস্থ ধর্মের উপর প্রতিষ্ঠিত ছিল । তারা বিভক্ত হয়নি বলে উক্ত চতুর্থ আয়াতে উল্লেখ করা হয়েছে । আৰ প্রথম আয়াতে 
একই সাথে উভয় দলের কথা এ কারণে উল্লেখ করা হয়েছে যে, আহলে কিতাবগণ তাদের কিতাবে নবী করীম হুঃ -এর 
সকল পরিচয় পেয়েও যখন ঈমান আনেনি, তখন তারা মুশরিকদের মতো হয়ে গেছে৷ -[কাবীর] 

254) ৮) এর অর্থ : ১:১শব্দটির অনেকগুলো আভিধানিক অর্থ রয়েছে। যেমন- মহাবিচার দিন, রাজত্ব, ক্ষমতা, হুকুম, 
ধর্ম, প্রভাব-প্রতিপত্তি, চরিত্র, অভ্যাস, এজীজিজলিচা পিউ না৮৯৮৮৬৮5 
775 সরল, ৬ 


নিউ িরিএডিনস 17855518558 কত 

হযরত খলীল ইবনে আহমাদ রে.) বলেছেন 4:32 12:৫0 তিনটি শব্দের একই অর্থ অর্থাৎ এটি দীন তাদের, যারা 

217 

অথবা, এর অর্থ হলো 44 

ভুলক্রটি নেই। 

আর কারো মতে এর অর্থ হলো, এটিই সত্য মিল্লাত, আর এটিই শরিয়তের সঠিক পথ । -নুরুল কোরআন] 
////.9811.5101.00 


৫:4৫ তথা এটি সে দীন, যা বিশুদ্ধ গ্রন্থসমূহ উল্লিখিত হয়েছে। যাতে কোনো প্রকার 


পা 





পু পাত 


৯৮০৪] ৮১ পিতা 
(৩০৯ 11086 02 ত - ৬. টি ্ী 
৩০৩ ১১৮০০০১০5 হতে এবং মুশ্রিকগণ, আহারারী হে তার উন 


2 11৫22 954০3 চিরকাল থাকবে ৬ শব্দটি এখানে 8৫55 00 
পু হয়েছে। অর্থাৎ তার 
এর 50778 
রর আল্লাহর পক্ষ হতে নির্ধারণ করে দেওয়া হয়েছে এরই 
নিকৃষ্ট সৃষ্টি 
1 ৭] 
১১০ 011 215201213) ১৬ ৭. নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকার্যে আত্মনিযে 


করেছে, তারাই হলো উৎকষ্ সৃষ্টি [শেষ সৃষ্টি । 


ছি ৮ তাদের প্রতিদান তাদের প্রভুর নিকট জান্নাত-যা চিরস্থায়ী 
(৫521 চি চিরকালীন আবাসস্থল প্রবহমান হবে যার পাদদেশে 
5৪ ৯১৪৫০৩৬০১০৪ রণসযুহ তথায় তারা চিরদিন অবস্থান করবে। আলা 
তাদের উপর সন্তুষ্ট তার আনুগত্য করার কারণে। আর 
তারাও তার প্রতি সন্তুষ্ট তার প্রতিদান প্রদানের কারণে: 

1৫514 14 ৩ পার টাও এটা তার জন্য, যে তার রবকে তয় করে আল্লাহর 


০1৩ থাকে। 


উ। 2০১৭ 2 ১15555087৫0: (১ ইসমে মাওসূল, ৫ তার সেলা, 51৮৮ 
2-04য়ান ৫ -এর জন্য। এপর্যন্ত মে ৫. (45 3৩৮5খবরে বরে আর (6৯ উহ ছাল হতে 


221%425 


3 হয়েছে। অর্থাৎ ১1৫ 405545 1,.৮- ৫1 মুবতাদা, পে ০৮ বাক্য হয়ে খবর 


25 |....৯5৮/% ৮5 51555 6251। 0,৮0-45 458 : আহলে কিতাবগণের মধ্য হতে যারা কুফরি 
ক শরিক তা চলে জন্য রাহী হে তারা নিত জীব । 

এখানে কুফর অর্থ হযরত মুহাম্মদ 2 “কে আল্লাহর শেষ নবী হিসেবে মেনে নিতে অস্কার করা আনার তে রে 
অপেক্ষা নিকৃষ্ট আর কোনে সৃষ্টি নেই । এমনকি জ্তু-জানোয়ার অপেক্ষাও তারা নিকৃষ্ট কেননা বিবেক-ু্ধি 

সতা দীনকে অমান্য করেছে: 






































টির 22 রর 2209 
৬9 0১ 1৮৪ ৬ 4০6 











///.6211./59101.00া 





১. আহলে কিতাব, টি 5৮588787 ওযায়ের (আ.) এবং হযরত ঈসা 
(আ.)-কে আল্লাহর পুত্র বলে ধারণা করে । 

২. মুশরিক, যারা আল্লাহ তা*আলার সাথে শিরক করে মূর্তিপূজা করে । কাফেরদের উভয় দলের জন্যই আলোচ্য আয়াতে সুস্পষ্ট 
ভাষায় ঘোষণা করা হয়েছে যে, তারা চিরদিন জাহান্নামে থাকবে । “নূরুল কোরআন] 


এ ০ স্তন] 25 £4-এর অর্থ : উল্লিখিত আয়াতে আল্লাহ তা'আলা কাফেরগণকে সৃষ্টির সর্বাপেক্ষা নিকষ সৃষ্টি নামে 
আখ্যায়িত করেছেন। এর তাৎপর্য হলো যে, মানুষ সৃষ্টিকুলের মধ্যে জ্ঞান, বুদ্ধি ও বিবেকের দিক দিয়ে আশরাফুল মাথলুকাত। 
কারণ অন্যান্য সৃষ্টিকে জ্ঞান-বুদ্ধি ও বিবেক দান করা হয়নি। আর তাদেরকে কর্মেও কোনো স্বাধীনতা দেওয়া হয়নি; কিন্তু মানুষ এ 
সব অমূল্য রত্বু ও কর্মের স্বাধীনতা লাভ করেও তার সঠিক ব্যবহার করে না। আল্লাহর প্রদর্শিত পথে তার প্রয়োগ দেখায় না; বরং 
তার প্রদর্শিত পথের বিপরীত পথেই নিজেদের জ্ঞান-বুদ্ধি পরিচালনা করেছে সৃতরাং এ মূল্যবান সম্পদের যথার্থ ব্যবহার না 
করার কারণেই তারা ৃষ্টিকুলের মধ্যে নিকৃষটতর সৃষ্টি প্রমাণিত হয়েছে? এটাই হলো /-৫০| ৮ £-এর মর্ম! 

ক্াতরে আল্লাহ তা'আলা মু'মিন ও সতকর্মশীল লোকগণকে ৫40 4: বা সৃষ্টির সের সৃষ্টি নামে অভিহিত করেছেন। তারা 
আল্লাহর সৃষ্টিকুল এমনকি ফেরেশতাদের তুলনায়ও উত্তম মর্যাদার অধিকারী । কারণ অন্যান্য সৃষ্টিকে যেমন জ্ঞান-বুদ্ধি দান করা 
হয়নি, তেমনি ফেরেশতাগণকেও জ্ঞান-বুদ্ধি ও কর্মের স্বাধীনতা প্রদান করা হয়নি। অথচ মানবকুলকে সব কিছুই দেওয়া হয়েছে। 
আর এর সদ্যবহার করে যারা আল্লাহর প্রদর্শিত জীবনাদর্শে ঈমান এনেছে এবং সতকর্মশীল হয়েছে তারা অন্যান্য সৃষ্টি ছাড়া স্বয়ং 
ফেরেশতাদের তুলনায় অধিক মর্যাদাবান ও উত্তম না হওয়ার কোনোই কারণ থাকতে পারে না। তাই মানুষকে আল্লাহ তা*আলা 
দুই শ্রেণিতে বিভক্ত করেছেন। যারা কুফরি ও শিরক করে, তারা আশরাফুল মাখলুকাত হয়েও সৃষ্টির নিকৃষ্টতর জীব। আর যারা 
ঈমান এনে সকর্ম করে, তারা আশরাফুল মাখলুকাতের যথাযথ মর্যাদা রক্ষা করেছে এবং সৃষ্টির সেরা প্রাণীরূপে পরিগণিত 
হয়েছে। 

মুশরিকদের পূর্বে আহলে কিতাবকে উল্লেখের কারণ : এখানে আল্লাহ তা'আলা মুশরিকদের পূর্বে আহলে কিতাবের উল্লেখ 
করেছেন! এর কারণ এই যে, আহলে কিতাবের অপরাধ মুশরিকদের হতেও জঘন্য ছিল। কেননা মুশরিকদের নিকট তো 
কোনো আসমানি কিতাব ছিল না। তারা নবী করীম গ্£: -কে চিনত না। দীন কি তা বুঝত না । এজন্য তথায় নবী করীম শু 
-এর বিরোধিতা করেছে। পক্ষান্তরে আহলে কিতাব তথা ইহুদি ও খ্রিস্টানরা জেনেশুনে নিছক বিদ্বেষবশত নবী করীম এ 
বিরোধিতা করেছে। -কাবীর] 


ক 


175 -কে ক্রিয়াপদে এবং 04%৮::1(-কে ইসমে ফায়েল- এর শব্দে কেন উল্লেখ করা হয়েছে? : 17: শব্দটি এখানে 
৩৬ ১১ সম্পর্কে বলা হয়েছে। যেহেতু তাদের কুফরি সাময়িক ছিল, স্থায়ী ছিল না, সেহেতু 1;৫4 -কে ক্রিয়াপদ নেওয়া 
হয়েছে, যা অসথাযীত্বকে প্রকাশ করে। পক্ষান্তরে, মুশরিকরা শিরকের মধ্যে জন্হণ করেছে এবং তার উপর স্থায়ী রয়েছে, 
সেহেতু তাদের ব্যাপারে :/-:7-এর শব্দ ব্যবহার করা হয়েছে যা স্থায়ীতবকে বুঝিয়ে থাকে। 
4৫ ০90 ৩ুহতে বুষা যায় যে, আহলে কিতাব ও মুশরিকদের আজাব সমান হবে । অথচ মুশরিকরা অতি পাপী : 
আয়াত 1৯ ০5 124 (৫৫ ৫,হতে প্রতীয়মান হয় যে, আহলে কিতাব ও মুশরিকদের আজাব সমান হবে অথচ আহলে 
কিতাব অপ্রেক্ষা মুশরিকদের পাপ জঘন্য । সুফাসসিরগণ এর জবাবে বলেছেন যে, অ্র আয়াত হতে এটা বুঝা যায় যে, আহলে 
কিতাবের কাফের ও মুশরিকদের জন্য পরকালে চিরকালীন জাহান্নাম হবে। কিন্তু জাহান্নামে যে তাদের উভয়ের আজাব সমান 
হবে তা তো বলা হয়নি। 
জাহান্নামে বিভিন্ন প্রকারের আজাব রয়েছে । সুতরাং হয়তো আহলে কিতাবকে লঘ্ব আজাব দেওয়া হবে! 
অথবা, এর জবাব এই যে. কাফের হওয়ার কারণে তাদের নেক আমলের কোনো মূল্যই আল্লাহর কাছে নেই। কাজেই মুশরিক 
ও কাফের সকলেই আল্লাহ তা'আলার নিকট সমান দোষী । 

///.9811.59101.00 








৩8০... ......_ তাফসিরে জালালইন,.: আরবি-আহলা. সপ্তম হও [৩০তম স্মক | 

উত্তর দলকে সমান শাস্তি প্রদানের কারণ : মুশরিকপণ একতবাদ, লরকপাত ভ্রু হি 
কিতাব এ সঙ্গ কিছুকে স্বীকার করে। নবুরতের ব্যাপারে শুধু মুহাম্মদ জুক্ একে যানে না। এ 
স্শরিকদের চেয়ে আহলে কিতাবদের অবাধ্যতা কম । এতদসব্বেও উভয়ের শাস্তি চলায় দেখা হার যে, 


এর জবাবে বলা যায় যে, উভয় দলের শান্তি হবে- তা উল্লিখিত আয়াত থেকে 
যায় না। শাস্তি বিভিন্ন রকম হতে পারে । যেমন, বিভিন্ন দোষের ভিন ভিন্ন শাস্তি রয়েছে । জেনার 

কটা" হত্যার শা কেসাস ইতযাি। অতএব. কি-মপরিকদেরঅবাধতা মোম প্রকট, পাও হবে বট: ছি 
ধমক, এবং পুরক্কার প্রদানের মধ্যে সৌন্র্ষ: প্রথমে আল্লাহ তা'আলা কাফেরদেরকে ধমক প্রদান করেছেন। তারপর :-$ 4 
12: হতে পুরঙ্ার পরদানের অঙ্গীকার করেছেন। এতে সুন্দর এক ভারসাম্ণ তথ্য রয়েছে যেমন, ধমক হলো ই ুত 
আর অঙ্গীকার হলো খাদ্য সমতুল্য । প্রথমে উধ প্রয়োগ করে শরীরকে সুস্থ করতে হয়, তারপর খাদ্য দিলে শরীরের 


উদ ছাড়া খাদা দিলে ক্ষতির পরিমাণ উত্তরোত্তর বাড়তেই থাকে। এ কারণে আল্লাহ তাআলা প্রথমে ধমক দিয়ে টো হয 
করেছেন। 





অথবা, চর্ম সংস্কারের পর-ই তা ছারা বিভিন্ন বস্তু তৈরি করা সম্ভবপর হয়। সংস্কার ছাড়া কোনো বস্তু তৈরি করতে চাইলে সে চর্ম 

ক্ষতি ছাড়া কোনো কিছু বহন করে আনবে না। তেমনিভাবে আল্লাহ মানুষকে ধমকের মাধ্যমে সংস্কার করে পুরষ্কার ঘোষণা 

করতে চাচ্ছেন! কারীর] 

“জান্নাতে আদন'-এর অর্থ : ০-- শব্দটি স্থায়িত্ব বুঝায় । যেমন বলা হয়েছে- 6: 64:৫4 এবং (:৯%25+ 2৩ 

“বর্নিত আছে যে, 9:4৫ ০৫৫ ছারা 731 £5/ তথা বেহেশতের মধ্যভাগকে বুঝানো হয়েছে কারো মতে. শি 

3১42 তথা খনি হতে গৃহীত 2-5---99 তা $5:422অির্থাৎ বেহেশত নিয়ামত, নিরাপত্তা এবং শাস্তির খনি। 
4কাবীর, ফাতহুল কাদীর! 

প্জজান্নাত' নামকরণ : 2: শব্দটির উৎপত্তি নিয়ে কয়েকটি মত দেখা যায়। সেগুলো আলোচনা করলে জান্নাতের নামকরণ 

সুস্পষ্ট হয়ে যায়- 

১. ৫৯ হিতে উৎপত্তি। জিন জাতি যেমনিভাবে এক মুহূর্তে সারা বিশ্ব ড্রমণ করে থাকে, বেহেশতবাসীরাও তাদের প্রাপ্য 

জান্নাতের দিকে দ্রুত এগিয়ে যাবে। 


. অথবা, £5£2 থেকে উত্তৃত, কেননা জান্যুতবাসীরা জান্নাতকে দেখার সাথে সাথে পাগলের মতো হয়ে যাবে; কিছু আল্লাহর 
রহমতে তারা পাগল হবে না। 
৩. অথবা 4: [বাগান] থেকে উত্তৃত, কেননা জান্নাত এমন গাছপালাযুক্ত আবাসস্থল হবে যেখানে কোনো রকম গরম এবং রৌদ্র 


পড়বে না। 
. অথবা, ৫:44 থেকে উ্তৃত, কেননা বাক্তি জাতে চূড়ান্ত নিয়ামত ভোগ করতে থাকবে। তাকে না কোনো গরহ স্প 


১১০০ 


৪১০০০ 20614661৫22 
করবে, না কোনো ঠাণ্ডা । সে ৫: তথা মায়ের পেটের সন্তানের মতো নিরাপদে থাকে 1৮/+53) ৫ টি ০১ 
ৰঁ 


4 


9০ 


এ 2১ না বলে 21) :১/বলার কারণ : আল্রাহ তা'আলার সকল গুণবাচক বিশে রেখে তার মুল নাম 2: 
উল্লেখ করার মধ্যে হিকমত হলো-£4 নামটি মানুষের মনে যেমন আতঙ্ সৃষ্টি করে তেমন তর প্রতি সমান সৃষ্টি করে 
কেনলা এ নামটিই আল্লাহর 'যাত" তথা সন্তা এবং সকল গুণবাচক বিশেষ্যকে শামিল করে। যদি ৫1 বলা হতো" তাহলে 
বান্দার মধ্যে এতটুকু ভীতি এবং সা সৃষ্টি হয় লা, যা সৃষ্টি হয়$4)1:-৮/ বদলে । কেননা (22 এমন একজন বাত ে ক 
পেয়ে ও যথেষ্ট মনে করে: কিন্তু আল্লাহর সামান্য সম্মান যথেষ্ট নয় । সম্মান বলতে যা বুঝায় 


ূর্টাইি তার জন্য । -কাবীর| 
////.9811.5101.00 


......ভাফসীরে জালালাইন.... আরবি-বাংলা, সন্তম,যণড [৩০তম পারা | 
511901%22 : সূরা আয-যিলযাল 


স্রাটির নামকরণের কারণ : এ সুরার প্রথম আয়াতের 449 শব্দ হতে এর নামকরণ করা হয়েছে। এর শাব্দিক 
অর্থ- প্রকম্পিত । এ সুরাতে কিয়ামত হওয়ার সময় সমস্ত পৃথিবী প্রকম্পিত হবে বলে উল্লেখ করা হয়েছে। এতে ৮টি 
আয়াত, ৩৫টি বাক্য এবং ১০০টি অক্ষর রয়েছে। 


সূরাটি অবতীর্ণ হওয়ার সময়কাল : এ সূরা নাজিলের স্থান ও সময়কাল নিয়ে তাফসীরকারকদের মধ্যে মতবিরোধ 
বিদ্যমান । ইবনে মাসউদ, আতা. জারীর ও মুজাহিদ (র.) প্রমুখের মতে এটা মাকী সূরা ! হযরত ইবনে আব্বাস (রা.) 
হতেও এরূপ একটি শক্তিশালী অভিমত পাওয়া যায়। পক্ষান্তরে হযরত কাতাদাহ ও মুকাতিল (র.)-এর মতে এটা 
মাদানী সূরা; কিন্তু এর বাচন-ভঙ্গি ও বিষয়বস্তুর প্রতি লক্ষ্য করলে মক্কায় অবতীর্ণ হয়েছে বলেই প্রমাণ হয় ! 

স্রাটির বিষয়বস্তু ও মূলবক্তব্য : এ সূরাতে কিয়ামত ও মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে আলোচনা করা হয়েছে। 
সর্বপ্রথম তিনটি বাক্যে বলা হয়েছে- মৃত্যুর পর দ্বিতীয় বারের জীবন কিভাবে হবে এবং কিভাবে মানুষের জন্য বিম্বয়ের 
উদ্রেককারী হবে? পরে দুটি বাক্যে বলা হয়েছে এই যে, জমিনের উপর থেকে নিশ্চন্তভাবে সকল প্রকার কাজ করেছে 
এবং এ নিশ্প্রাণ-নিজীবি জিনিস কোনো এক সময় তার কাজকর্ম সম্পর্কে সাক্ষ্য দিবে, তা তার চিত্তায়ও কখনো 
আসেনি । অথচ তা-ই এক দিন আল্লাহর নির্দেশে কথা বলে উঠবে এবং কোন সময় কোথায় কি কাজ করে তাও বলে 
দিবে। সেদিন সকল মানুষ উথিত হবে এবং তাদের আমলের চুলচেরা হিসাব-নিকাশ হবে । 


কুরআনের অর্ধেক, সূরা ইখলাসকে কুরআনের এক-তৃতীয়াংশ এবং সূরা কাফিরূনকে এক-চতুর্থাংশ বলেছেন। 
-[মা'আরেফুল কোরআন] 
//৬/.6211./59101.00া 











শক. ০৩৩2 টে 


৪ এ এ পল টা 
সূরা যুলফিলাত মন্কা বা মদীনায় অবতীর্ণ 


১৫25 :৯ আয়তবিশিষট 
উপ উস 














৮০ ১১১০0/40। 6 
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি 







৩০০১ 


2৪৮০ রর 


হিিদুি ০০ 
চি ৮১-৮০৬ রি 03 ৩ 
-2-90 415) ৬০ 





৮৫০ 


55 এসএ পারি টির 35252 


তঠত তাত পা 


পাও 2৪৯০ 


৮০৩4 তি 


০৮ ৩৬০ চপ 


পাত এর 


কি হি ০০২ 5 রি 


1০:১৫ 


রি 











টিটি ্ 809 2০৪ ৩৮০ 


৫ পা 


24500 20025090552 55 





পচ 


এল তে 92 ্া শি 1১ চা 
92012 


৮৫৪. 


6৫. 


সংঘটনের জন্য ০৬৭ তার 
বিশালত্রে উপযোগী প্রকম্পন 


-₹ ২. আর পৃথিবী যখন তার তার বের করে দিবে তন্ধ্যস্থিত 


খনিজ পদার্থ ও মৃতদেহসমূহকে বের করে উপরিভাগে 
ছুঁড়ে দিবে। 


- ৩. আর মানুষ বলবে পুনরুত্থানে অবিশ্বাসী কাফের এর কি 


হলো? সে অবস্থার প্রতি বিরক্তি প্রকাশ করে । 


সেদিন এটা 1$) হতে 1: আর তার জওয়াব হলো, 
পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে তার পৃষ্ঠে কৃত যাবতীয় 
ভালো-মন্দ কাজের বিবরণ দিবে ! 

কারণ এ জন্য যে, তোমার প্রতিপালক তাকে আদেশ 
করবেন। তাকে এ্রশ্নে আদেশ দান করবেন হাদীস 
শরীফে উদ্ধৃত হয়েছে যে, সেদিন পৃথিবীর প্রতোক 
নর-নারী তার পৃষ্ঠে যা কিছু করেছে, সব কিছুরই সাক্ষ্য 
দান করবে! 

, সেদিন মানুষ বের হবে হিসাবের স্থান হতে প্রত্যাবর্তন 
করবে বিভিন্ন দলে বিভক্তভাবে, সুতরাং ডানপহথিগণ 
বেহেশতের দিকে অগ্রসর হবে, আর বামপহ্থিগণ 
জাহান্নামের পথ ধরবে । কারণ তাদেরকে তাদের 


কৃতকর্ম দেখানো হবে অর্থাৎ ভার প্রতিফল বেহেশত 
বা জাহান্নাম । 








///.9211./568101.00]া 





হি তা ক 


১৫ ৮৮ 
লে 


6 ও ৩2৫ তত ৮. আর কেউ অণু পরিমাণ পাপ করলে, দে 
»1 ৪1৮5 ৪3 55 1, ০% ভা প্রত্যক্ষ 
৩৮৩ করবে তার প্রতিফল ভোগ করবে । 


+:7-2::777--7-7 


৬৩৮৫ র্ পা 
১৮৮ ও 1১-এর মহল্লে ইরাব : সূরার প্রথমে 15] এবং চতু চতুর্থ আয়াতে ১7, -এর মহত্লে ই'রাব হলো মানসূব। কেননা, 
4 পাণাঠে 


7552 শব্দটি হতে 4: হযেছে এবং শি ৫42 জিয়ার মাফউলে ফীহ অর্থাৎ যর হয়ছে অথবা 30 -এর 
মাফউলে ফীহ। কুরতুবী] 


০6151১৮৯১55018458 [যু শর্তিয়া, 55 ফে'য়েলে মাজহুল, ০৪৮সমাফউলে মা-লাম ইউসাস্থা ফায়িলৃহু, 
40) মাফউলে মৃতলাক, ৩ যমীর ০2০ -এর দিকে ধাবিত । &)। ৮৯ জুমলায়ে মা'তৃফা ০০ )৫ -এর উপর 55; 
&/ মা'তৃফ হয়েছে 551/-এর উপর 

৮40৮2045453 4588 458 : (৩ ফেল, 04৮] ফা"য়েল, (০ ইস্তিফহামিয়া মুবতাদা, 140 খবর, আর জুমলায়ে 
ইন্তিফহামিয়া 45 -এর মাফউল। উন্লিখিত সকল বাকাগুলো শর্তের অন্তর্ভুক্ত । এর জওয়াব ₹এ| ৫5422 


পূর্বোক্ত সূরার সাথে যোগসূত্র : পূর্ববর্তী সূরায় নেক্কার ও বদকার লোকদের কর্মের বিবরণ স্থান পেয়েছে, আর এ কথাও 
ঘোষণা করা হয়েছে যে, সৌভাগ্য তাদেরই জন্য, যারা আল্লাহ তা'আলাকে তয় করে জীবন যাপন করে । আর এ সূরায় বর্ণনা করা 
হয়েছে যে, এ সৌভাগ্য বা দুর্ভাগ্য কবে হবে? অর্থা কিয়ামতের দিন প্রকাশ পাবে কে ভাগ্যবান আর কে হতভাগ্য ৷ সেদিন সমগ্র 
বিশ্বের ব্যবস্থাপনা ভেঙ্গে পড়বে । সেদিন প্রত্যেকে তার আমল দেখতে পাবে। -[নূরুল কোরআন] 


৮1006045044 55 -এর শানে নুযূল : হযরত সাঈদ ইবনে জোবায়ের রো.) হতে বর্ণিত আছে যে, অত্র আয়াতদ্য় 
দুই দল মুসলমানকে উপলক্ষ্য করে নাজিল হয়েছে। আয়াত 4: ০: $১:5-4 নাজিল হওয়ার পর একদল 
মুসলমানের মনে এ ধারণা সৃষ্টি হলো যে, অল্ল-স্বল্প দান করা হলে তার পুরঙ্কার 'পাওয়া যাবে না। পক্ষান্তরে অপর একদল 
মুসলমান মনে করতে লাগল যে, ছোট ছোট গুনাহের জন্য আল্লাহ তা'আলা কোনোরপ শাস্তি প্রদান করবেন না। কেবল কবীরা 
গুনাহকারীদেরকেই শাস্তি দেওয়া হবে । তখন তাদের ধারণাকে খগ্ডন করার জন্য এ আয়াত দু'টি নাজিল হয়। 

(7754) ০১%5487514 ৮4৮০৫ 4158 2049 এর অর্থ হলো- পর পর প্রবলভাবে নাড়া দেওয়া, প্রকম্পিত 
করা। সুতরাং 447 এর অর্থ হবে- “পৃথিবীকে ধাক্কার পর ধাক্কা দিয়ে প্রবলভাবে নাড়া দিয়ে কাপিয়ে দেওয়া হইবে ।' এখানে 
গোটা পৃথিবীকে আন্দোলিত করার কথা বলা হয়েছে। অতঃপর উক্ত কম্পনের তীব্রতা প্রকাশ করার জন্য 41) শব্দ ব্যবহৃত 
হয়েছে। এর তাৎপর্য এই যে, পৃথিবীর ন্যায় এক বিরাট গোলককে যেমনভাবে কীপাতে হয় ঠিক সেতাবে তাকে প্রকম্পিত করা 
হবে। কতিপয় তাফসীরকারের মতে কিয়ামতের প্রাথমিক পর্যায় শুরু হলে যে “কম্পন' হবে এটা সে “কম্পন'। তবে 
মুফাসসিরদের একটি বড় দলের মতে কিয়ামতের দ্বিতীয় পর্যায় শুরু হলে যে কম্পন হবে, এটা সে কম্পন। অর্থাৎ এটা 
পুনরুথানের পরের ঘটনা । এ দ্বিতীয় মতটি অধিকতর সহীহ ৷ কেননা, পরবর্তী সব কথাই এ পর্যায়কে বুঝায় । 

এ প্রসঙ্গে বুষারী ও মুসলিম শরীফে সংকলিত হয়েছে, হযরত আবূ সাঈদ খুদরী (রা.) হতে বর্ণিত আছে যে, রাসূলে কারীম 23৪ 
ইরশাদ করেছেন, কিয়ামতের দিন মহান আল্লাহ হযরত আদম (আ.)-কে লক্ষ্য করে বলবেন, তোমার বংশধরদের মধ্য হতে 


///.6911./69101.00া 


সে ত্র করবে ভার অফিারী হবে। 





089 
39৪... .._..... তাককসীরে জালালাইল আরকি -বাংল্ম, সন্তম হও [৩০তম পান] 


দোজখের অংশ প্রেরণ কর। তখন হযরত আদম (আা.) আত 

করবেন, দোজখের অংশ কি? তখন আল্লাহ 
করবেন প্রতি হাজারে নয়ত নিরানকাই জন, ধু একজন অবশিষ্ট থাকবে, এ কথা শ্রবণ করে শিরা বৃ 
অন্তঃসত্ার বি হে যাবে মানুষকে দেখা যাবে নেশা অবস্থায় কাপছে, অথচ তারা নেশা নয়; বরং আল্লার আজাবই 
হবে অত্তান্ত কঠিন) নুরুল কোরজান] রা 


৮72536০৬১% 9৬ ৮1৮55 255$ : আয়াত 09 
১১ ৯৯১৯৬ ৬৪: 4০1 ৩০ ৯০৯1আর জমিন তার বোঝাসমূহ 
করে দিবে 1] এর কয়েকটি অর্থ হতে পারে- এস ঝর 


১. মৃত মানুষ মাটির মধ্যে যেনসপে ও যে অবস্থায় পড়ে থাকুক না কেন, পৃথিবী তা সবই বের করে দিবে । 

২. কেবল মৃত মানুষকে বাইরে নিক্ষেপ করেই ক্ষান্ত হবে না; তাদের পূর্ববর্তী জীবনের সমস্ত কাজকর্ম, কথাবার্তা ও গতিবিধি 
সাক্ষ্যের যে স্তূপ মাটির নিচে চাপা পড়ে রয়েছে সে সবকেও তা বাইরে নিক্ষেপ করবে। 

৩. স্বর্ণ, রৌপ্য, হিরা" জহরত ও মাটির বুকে গচ্ছিত অন্যানা সমন্ত সম্পদ স্ুপে ্ুপে বাইরে বের করে দিবে সেদিন মানুষ 


আফসোস করে বলবে যে" এ সব বস্তুর জন্য আমরা দুনিয়ার জীবনে কত-না কিছু করেছি। অথচ আজ তা আমাদের কোলে; 
কাজেই আসছে না। 


১০৫ -এর দু*মাকউল : 42: ক্রিয়ার প্রথম মাফউল উহ্য রয়েছে। তা হলো 4127 আৰ দ্বিতীয় মাফউল হলো ৩ 
মূলবাক্য এভাবে হবে- (54451 101 এ 
জমিনের সংবাদ বর্ণনার অর্থ : জমিনের সংবাদ বর্ণনার তাৎপর্য এই যে, মানুষ এ ভূ-পৃষ্ঠের উপর যা কিছু বলেছে ও করেছে, 
তা ৃ-পৃষ্ঠের প্রতিটি অণু-পরমাণুর সাথে সংযুক্ত হয়ে রয়েছে। বায়ুমণ্লের ইথার আবিষারের পূর্বে মানুষের নিকট এ তবুটি 
সম্পূর্ণ অজানাই ছিল। মানুষ এ দুনিয়াতে যা কিছু করে ও বলে, তা সবই অণু-পরমাণু ও বাতাসের ইথারের সাথে সংমিশ্রিত হয়ে 
বেড়াচ্ছে। বর্তমান যুগের রেডিও, টেলিভিশন, টেপরেকর্ডের দারাই প্রমাণ হয় যে, আল্লাহ কর্তৃক মানুষের কথা ও কার্যাবলি ভূমির 
মুখে বর্ণনা দেওয়া কোনো কষ্টকর ব্যাপার নয় । আল্লাহর নির্দেশের সঙ্গে সঙ্গেই টেপরেকর্ডের ন্যায় ব্যক্তির আমলের বিবরণ মানুষ 
ভূমির মুখে শুনতে পাবে ৷ এমনকি, মানুষ যদি অতিশয় গোপন স্থানে গিয়ে কোনো কাজ করে, সে স্থানেরও ছবি তুলে রাখ' 
আল্লাহর পক্ষে কষ্টকর নয়। বর্তমান যুগের শক্তিশালী রপ্রনরশ্ির তুলনায় অনেক শক্তিশালী রঞ্জনরশ্মি আল্লাহ্র নিকট বর্তমান 
স্বাভাবিকভাবেই তার প্রতিটি কাজের ছবি আল্লাহ তা*আলা তুলে রাখছেন, যেন আদালতের বিচারের সময় ছবি ও ভূমির 
টেপরেকর্ড দ্বারা আসামীর সম্মুখে তার আমল তুলে ধরা যায়। শুধু এটাই নয়, কিয়ামতের দিন স্বয়ং মানুষের হাত-পা যে তার 
আমলের সাক্ষ্য দিবে, তার বর্ণনাও সূরা ইয়াসীনসহ অনেক স্থানেই বিদ্যমান। অতএব, ভূমির মুখে মানুষের আমলের সংবাদ বর্ণনা ওলা ঘে 
অভূত কোনো কথা নয়, তা স্থাভাবিকভাবেই বোধগম্য হয়। 
হাদীস শরীফে বর্ণিত রয়েছে, নবী করীম এ এ আয়াত ১0551 ৫%-4 ৯8%% পাঠ করে বললেন- তোমরা কি জান, তার 
সংবাদ কি? সাহাবীগণ বললেন- আল্লাহ ও তীর রাস্ূলই ভালো জানেন । তখন নবী করীম 233 বললেন- সেদিন প্রতোক বাদ 
ভূ-পৃষ্ঠের উপর থেকে যা কিছু বলেছে ও করেছে তা ভূমি নিজ মুখে বর্ণনা করবে যে, সে অমুক অমুক কাজ করেছে। 
তিরমিযী, নাসায়ী, মুসনাদে আহমদ 
€ পারা উদ্দেশ্য : এখানে মানুষ বলে প্রত্যেকটি মানুষকেই বুঝানো হতে পারে । কেননা পুনরুজ্জীবিত হয়ে চেতনা দাত 
করতেই প্রত্যেকটি মানুষের মনে প্রশ্ন জাগবে, এ সব কি হচ্ছেঃ তবে পরে জানতে পারবে যে. এটা হাশরের মাঠ, যাকে অস্ত 
মনে করত, তা-ই তার সম্মুখে উপস্থিত হওয়ার কারণে সে আশ্চর্যাবিত হয়ে যাবে। অবশ্য মুমিনদের এমন অবহথা হবে লা? 
কেননা যা-ই ঘটতে যাবে, তা-ই তাদের বিশ্বাসের অনুকূলে হবে । কী 
কোনো কোনো তবজ্ঞানী বলেছেন, এখানে (45 রা কাফেরদেরকে উদ্দেশ্য করা হয়েছে কেননা তার বসবাস 


বর 
যে তাদেরকে পুনজীবত করা হবে। এ জন্য তারা কবর থেকে উঠে এ কথা বলবে । আর মুমিনগণ বলবে, এটি সে অন 


অস্্ীকার করেছিলেন আল্লাহ, আর নবী-রাসূলগণ এর সতাতার সংবাদ দিয়েছিলেন। “নুরুল কোরআন 
////.6211./59101.00া 


তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম হও [৩০তম পারা? 





38৫ 

৪৫০১৩ 26$6১৮1০5$ ৫5: সেদিন জমিন মানুষের কার্যকলাপের বিবরণ পেশ করবে , রিল বু 

আল্লাহ তা'আলা তাকে এর আদেশ প্রদান করবেন! 

অথবা, এর ব্যাখ্যা হলো, মানুষ যখন প্রশ্ন করবে জমিনের কি হলো সে সব গোপন কথা প্রকাশ করে দিচ্ছে? তারই জবাবে জমিন 

বলবে- আল্লাহ তা'আলা আমাকে এ আদেশ দিয়েছেন, তাই আমি এ কাজ করছি। -নুরুল কোরআন] 

10805249044 955" 45 : এর অর্থ : এ উক্তির দু'টি অর্থ হতে পারে- 

১. সেদিন প্রত্যেক ব্যক্তি একাকী উপস্থিত হবে । যেমন, সূরা আনআমে বলা হয়েছে- 'এখন তোমরা ঠিক তেমনিভাবে সম্পূর্ণ 
একাকী আমার সামনে উপস্থিত হয়েছ, যেমন আমি তোমাকে প্রথম সৃষ্টি করেছি।' 

২. যারা হাজার হাজার বছর ধরে বিভিন্ন স্থানে মৃত্যুবরণ করেছে, পৃথিবীর প্রত্যন্ত এলাকা হতে তারা দলে দলে চলে আসতে 
থাকবে । যেমন, সূরায়ে নাবা-এ বলা হয়েছে- যেদিন শিশ্গায় ফুঁ দেওয়া হবে, তোমরা দলে দলে উপস্থিত হবে । 

এ ছাড়া আরও কয়েকটি অর্থ দেখা যায় । যেমন- 


৩. মানুষের মধ্যে কেউ কেউ হাশরের ময়দানে সুন্দর কাপড় পরে উজ্জ্বল চেহারা নিয়ে উঠবে । তখন আওয়াজ আসতে থাকবে 
যে, এরা আল্লাহর ওলী । আরেকদল কালো-মলিন চেহারায় উলঙ্গ শরীর নিয়ে গলদেশে শিকল পরে উঠবে । তখন 
আওয়াজদাতা আওয়াজ দিবে যে, এরা আল্লাহর শক্রদল। 

৪. প্রত্যেক দল স্বজাতীয়দের সাথে উঠবে । যেমন - ইহুদি ইহুদিদের সাথে, খ্রিষ্টান খরিস্টানদের সাথে । -কাবীর] 


৪৫৫০ তত 


+40511552,-এর অর্থ : উল্লিখিত ৬ নং আয়াতে হাশরের দিন মানুষকে তাদের কৃতকর্ম অবলোকনের কথা বলা হয়েছে 
এর দু'টি তাৎপর্য হতে পারে। একটি এই যে, প্রত্যেক মানুষকে তাদের আমল দেখানো হবে এবং বলে দেওয়া হবে । এর দ্বারা 
আমলনামা প্রদানের কথা বুঝানো হয়েছে। যেমন, সূরা হান্ধাহ-এর ১৯ নং ও ২৫ নং আয়াতে বলা হয়েছে, কাফের-মু'মিন 
সকলের হাতেই তাদের আমলনামা দেওয়া হবে । সূরা ইনশিকাকে বলা হয়েছে যে, মু'মিনগণকে ডান হস্তে আমলনামা দেওয়া 
হবে এবং কাফেরগণকে পিছন দিক হতে আমলনামা দেওয়া হবে । 4আয়াত ৭ - ২০] 

দ্বিতীয় তাৎপর্য এই যে, হাশরের দিন তাদেরকে নিজ নিজ আমলের প্রতিদান অবলোকন করানো হবে । হযরত ইবনে আববাস 
(রা.) এ অভিমত প্রকাশ করেছেন। 


1487 5:54 54 -এর মর্ধার্থ : এ আয়াতের মর্মার্থ হিসাবে মুফাসসিরগণ নিঙ্নরূপ মত পেশ করেন- 


1ত৫% ঠণ তর ১৫ তপতির কপার 


১. আহমদ ইবনে কা'ব বলেন- 2 28448253019 49 ৩1 40554 4514555$ 4৮ ৩৮5৮6 
অর্থাৎ কোনো কাফের ব্যক্তি সামান্য ভালো কাজ করলে তার ছওয়াব মৃত্যু পর্যন্ত পেতে থাকবে । আখেরাতে কিছুই পাবে 
না। এ অর্থটি হযরত ইবনে আব্বাস (রা.) হতে বর্ণিত। 

২. হযরত ইবনে আব্বাস (রা.) বলেন, মু'মিন হোক আর কাফের হোক খারাপ করুক আর ভালো করুক, সবকিছু আল্লাহ 
তাদেরকে দেখাবেন। অতঃপর আল্লাহ্‌ মুমিনের গুনাহ মাফ করে দিবেন, আর ভালো কাজের ছওয়াব দিবেন। আর 
কাফেরদের ছওয়াৰ ফিরিয়ে দেওয়া হবে এবং পাপের কারণে শাস্তি দেওয়া হবে। 

৩. যদিও কাফেরদের ভালো কাজ কুফর কর্তৃক যিটিয়ে দেওয়া হবে; কিন্তু তুলনা করার জন্য পেশ করা হবে৷ এমনিভাবে 
যু'মিনদের পাপও পেশ করা হবে৷ যেন বুঝতে পারা যায় যে, আল্লাহ কতটুকু গুনাহের কারণে কাফেরকে পাকড়াও করেছেন 
এবং কতটুকু পাপ কাজ মুমিনদের থেকে মিটিয়ে দিয়েছেন! -কাবীর] 

বস্তুত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, মহান আল্লাহ যদি ইচ্ছা করেন, তবে ছোট পাপেরও শাস্তি প্রদান করতে 

পারেন । আর তীর মর্জি হলে বড় বড় পাপও ক্ষমা করে দিতে পারেন । এটা সম্পূর্ণই তার ব্যাপার ৷ নুরুল কোরআন] 


///.99111./58101.00]া 


৫8৬ ভাফপীন্রে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম খণ্ড [ ৩০তম পারা! 


23001 %,55 : সূরা আল-“আদিয়াত 
সূরাটির নামকরণের কারণ : সূরার প্রথম ৫.:১,1আল-'আদিয়াত] শব্দটিকেই এর নামরূপে গ্রহণ করা হয়েছে। এতে ১১ 
আয়াত, ৪০টি বাকা এবং ৩৩টি অক্ষর রয়েছে। 
সূরাটি অবতীর্ণ হওয়ার সময়কাল : এ সূরা মন্ধী কি মাদানী, এ বিষয়ে মতপার্থক্য রয়েছে। 
ক. হযরত ইবনে মাসউদ, জারীর, হাসান বসবী, ইকরামা ও আতা (রা.) এবং হযরত ইবনে আব্বাস (রা.) -এর এক মত 
অনুযায়ী এটা মাক্কী সূরা! 
খ. হযরত আনাস (রা.), কাতাদাহ (র.) ও ইবনে আব্বাস (রা.)-এর অন্য মত অনুযায়ী এটা মাদানী সূরা । তবে বিষয়বস্তু 
পর্যালোচনা করলে এটা মাক্কী সূরা হওয়াই প্রতীয়মান হয়। 
স্রাটির বিষয়বস্তু ও মূলবক্তব্য : এ সূরাতে পরকাল অবিশ্বাসের পরিণাম যে কত ভয়াবহ ও মারাত্মক হতে পারে এবং 
মহা-বিচারের দিন মানুষের আমল সহ মনের গোপন উদ্দেশ্য ও নিয়তের পুঙ্খানুপুজ্খ বিচার-বিশ্লেষণ হবে, তা-ই তুলে 
ধরা হয়েছে। 
এ আলোচনায় তদানীন্তন মরু আরবের মানুষের জুলুম, অত্যাচার ও অবিচার এবং মারামারি, কাটাকাটি ও হানাহানির একটি চিত্র 
তুলে ধরা হয়েছে । সেকালে মানুষ সামাজিক জীবনে যে চরম দুর্ভোগ পোহাত, এক গোত্র অপর গোত্রের উপর রাতের অন্ধকারে 
চড়াও হয়ে তাদের ধন-সম্পদ লুণ্ঠন, নারী ধর্ষণ এবং তাদেরকে ছিনিয়ে নিয়ে দাসী বানাত- এটা নিত্য-নৈমিত্বিক ঘটনা ছিল। 
তখন মানব জীবনের কোনোই নিরাপত্তা ছিল না। পারস্পরিক হানাহানি, লাঠালাঠি, লড়াই, যুদ্ধ-বিগ্রহ ইত্যাদি কার্যাবলি, পরকাল 
সম্পর্কে উদাসীনতা ও অবিশ্বাসেরই ফলশ্রুতি- তাই প্রকারান্তরে পঞ্চম আয়াত পর্যন্ত একটি দৃশ্যের পটভূমিকায় বলা হয়েছে। 
বলা হয়েছে- মানুষ আল্লাহ প্রদত্ত শক্তি ও ক্ষমতার অপচয় ঘটিয়ে তার না-শোকরী করছে। ধন-সম্পদ ও বিষয়-সম্পত্তির লোডে 
অন্ধ হয়ে পড়েছে। তাদের জেনে রাখা উচিত ছিল যে, কবর হতে তাদেরকে পুনরায় উ্থিত করা হবে ৷ আর তাদের যাবভীয় 
কাজ ভাদের সম্মুখে উপস্থিত করে বিচারকার্য অনুষ্ঠিত হবে। শুধু কার্যগুলোর রেকর্ডই উপস্থিত করা হবে না; বরং কার্ষের কারণ 
ও মনের গোপন উদ্দেশ্য ও নিয়ামতসমূহের বাস্তব রেকর্ড উপস্থিত করে তার চুলচেরা বিচার-বিশ্লেষণের পরই ভাদের জন্য রায় 
ঘোষণা করা হবে । কারো প্রতি বিচারের বেলায় পক্ষপাতিত্ব ও জুলুমের আশ্রয় নেওয়া হবে না। সকলের প্রতিই ন্যায় ও 
ইনসাফের নীতি কার্যকর থাকবে ৷ সুতরাং মানুষের উচিত পরকালের মহাবিচার দিনের ভয়াবহতার কথাটি নিজেদের হৃদয়ে 
জগ্রুত রাখা এবং সে বিশ্বাসের দাবি অনুযায়ী সামাজিক জীবনযাত্রা নির্বাহ করা। অন্যথায় তাদের জীবনে কালো অমানিশা আসার 


র কোনোই নেই 
বল লিন সন 1///.99111.4/99101.0011 


জি 
্ 


.................. তাফসীরে, জালালাইন... আরবি-বাংলা, সপ্তম হণ | ৩০তম পারা। 
৫ শন 


রর 5.৮? *? ০4৮ ১১০৩১ 


৮০০০ চি পিতা সি সূরা আাল-আদিয়াত মক ক অদীনায় ভকতর্ন 


শর 






















পপতঠততত৩ ৩ রঃ 


১০৮ ৬৮:১৩ ফি) 





2. 


৮:59 ১4551510125 
পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি 











অনুবাদ : 
(৮৮5) 3750 ৯, ৯5 [:2/ 5৮7 ৮ ৯, শপথ ধাবমান অস্থরাজির ঘোড়াসমূহ, যারা রণাঙ্গনে ছুটে 
৮৪০৬০০৪৯০০৯০০৬৯ চলে যখন সে উর্ধশ্বাসে ছুটে চলে সময় 
রঃ পরা ঠ০৫125 পর দৌড়ানোর 
2 রি 4518 লা দি রী চিপ যে হাপানোর শব্দ শুনা যায়, তাকে ৮? 


০50159559৮0 9-8৮০007 ২. অনন্তর যারা অগ্নিক্কুলিঙ্গ বিচ্ছরিত করে । ঘোড়া যে 








অগ্নিক্ষুলিঙ্গ বিচ্ছরিত করে ক্ষুরাঘাত দ্বারা রাত্রিকালে 
প্রস্তরযুক্ত জমিনের উপর চলার সময় তার পায়ের 
.১095755 খুরের আঘাতে আগুন ছুটে 


পা 


915৮৭ ৮৮ ০০০০12৮৮৮৮2 





প৫৮০০৫ 


পর . অতঃপর যারা অভিযানে বের হয়, প্রভাত কলে 
৮১৮ পাপা ডি? পি 
অশ্বারোহীগণসহ প্রত্যুষে ঘোড়া শক্রর উপর ঝাপিয়ে 
- ০০50৮ ০:1-592:1 টি 





৫ ৬৩০০৫ 


৫১/৮6/৭৮2৮ 65, £৪. তখন উৎক্ষিপ্ত হয় উড়ায় তা দ্বারা তাদের দৌড়ানোর 
2৮৮ 25 (পতহু নত হত স্থানে বা দৌড়ানোর সময় ধুলিকণা ঘোড়ার 
-৩$5৮০ ১০৪1১৩৮৮২০৯. ক্ষীপ্রগতিতে ছুটার কারণে ধূলিকণা উড়ে। 





গাও পাজি তা পাতা 


এ ১:৭1০ ০০৪58০৩৯০৮১ ৪ ৫. অতঃপর ভাসহ অভ ৯১ 


তী 2৫105591221) বড়লোক, ০। জর উপর 2৫ করা 
টা ৮০ ০৮ ৮৮৮০৪ রি হয়েছে। কেননা, 'সে চটি 23 -এর 2 


পতল পু তিত্লার্ি পৃ, তা তাপাপ তি 


02 ৮5015 1১৯51: 5৫4. হয়েছে। অর্থাৎ 5১9353৮০585 শপথ 
রঃ শে বু ১ সে সকল অশ্বের যারা প্রবেগে ছুটে চলে, অতঃপর 


৫৮275 অগ্নিক্কুলিঙ্গ বিচ্ছুরিত করে এবং অনন্তর.শক্রর বিরুদ্ধে 
এরি অভিযান করে। 








2444 047575847%9 (31 $1.৭ ৬. অবশ্যই মানুষ অর্থাৎ কাফের তার প্রতিপালকের প্রতি 
টি 2৬০৫ অকৃতজ্ঞ অবাধ্যাচারী, সে আল্লাহর অনুগ্রহরাজিকে 
১৮৬৮ এস অস্বীকার করে। 


মিরিয্রি দি চিনি চি 
নি রে 1৬) 451 ৬৭. এবং সে অবশ্যই তদৃপর অকৃতজ্ঞতার 
১5৩ 2১০ রস অবহিত স্বীয় কাজের দ্বারা সে নিজেব্র উপর নিজেই 
“4৯১০৪ এ বন রশ সাক্ষী। 


///.6911./69101.00া 


৩৪৮ _আফসীরে জালালাইন - আরবি-বাংলা,  সন্তম খও [৩০তম পারা) 














82531529227 % ৮. এবং অবশাই সে ধন-সম্পদের আসিতে সম্পদের 
152 2224 অতিশয় প্রবল অর্থাৎ সম্পদের প্রতি তার অত্যাসক্তির 

রি 4৮০০4 টে! কারণে সে কার্পণ্য করে। 
তিনি & ৯. তবে কি সে জানে না যে, যখন উখিত হবে উপড়িয়ে 
5১০৬৭ ০৩৭ শা বের করা হবে যাকিছু কবরসমূহে রয়েছে অর্থাৎ 
- 1৯54 ৩০১৯ ০52৯+। : মৃতগণ, তাদেরকে জীবিত করে পুনকুথান করা হবে। 





১০ ৩5 বাহিত 


নিও জিডি 20. ১০.আর প্রকাশ করা হবে ব্যক্ত ও প্রকাশিত করা হবে য 


৮৪158 কিছু অন্তরে রয়েছে অর্থাৎ অন্তরে ও ঈমান যা 
১০3 2৫712 দি রি 


৯:৮75%5, ২ ১১. নিশ্চয় তাদের প্রতিপালক তাদের সম্পর্কে সেদিন 












5৮201 2০ কও ১02৮2 সবিশেষ অবহিত অবশ্যই জ্ঞাত এবং তাদের কুফরির 
৮৯ বা 2০৫ ০০০০ জন্য তাদেরকে শাস্তি দান করবেন । 9.::/-এর প্রতি 
হি হাতি তে পদ 
পিএ পির রর সম্পর্কিত করা হয়েছে। আর এ বাক্যটি 2142 -এর 
61429225০05 আঠা রি সি 
এ £ ক পুত 02255 নির্দেশ করছে অর্থাৎ ৮৫৩০ 3৩ ৩ 
৩শটিসি 2০ ০553-82 ০ 
রি টিরিাত। তত- 
ডে 203 £ রর ৮৪0০5 9৮2১০ করবো ! আর এর সম্পর্ক 252, -এর সাথে, 


গিনি লনা নিদির ভিলা রাতের নার 
০১00 ৩17 তা'আলা সর্বদাই অবহিত । 


১৫৮৫ -এর মহল্রে ই'রাব : বসরীদের নিকট ০০৪ শবদটি 'হাল' হিসাবে মানসূব হয়েছে কারো মতে, এটা মাসদার তবে 
'হাল' হিসেবে মানসূব হয়েছে! আবূ উবায়দা বলেন, মূলবাক্য ছিল- (৫০ ১: ৮--:% কুরতুবী 

৫৮6৬7 455: (53 এটা 234০৫৫4০:৫ মাথীর সীগাহ 01 মাসদার। অর্থ-ধুলি উড়ানো, জোশ মারা, উত্তেজিত 
হওয়া, প্রকাশিত হওয়া ৷ ১1 মূলে 5, (আছওয়ারনা) ছিল ৷ /1/ -এর হরকত উচ্চারণ কষ্ট বিধায় পূর্ববর্তী সাকিন হরফে 
দেওয়া হয়েছে! আর ১ -কে আলিফ ছ্বারা পরিবর্তন করা হয়েছে। অতঃপর দু'টি সাকিন একত্র হওয়ায় আলিফটি বিলুপ্ত করা 
হয়েছে ৫০ হয়েছে। জিনসে $/1/-১৯+1 -এ বাক্য ১/-০-এর উপর আতফ হয়েছে। 


পূর্ববর্তী সূরার সাথে সম্পর্ক : পূর্ববর্তী সূরায় বর্ণিত হয়েছে যে, মানুষ এ জীবনে ভালো-মন্দ যে কাজই করুক না কেন আর তা 
যত সামান্যই হোক, তার পরিণতি পরকালে অবশ্যই দেখতে পাবে । আর অন্র সূরায় ইরশাদ হয়েছে যে, মানুষ আল্লাহ তা'আলার 
অবাধ্য, অকৃতজ্ঞ । কেননা সে অর্থ-সম্পদের মোহে মন্ত। এ কারণেই সে তার প্রতিপালককে তুলে তাকে এবং তার বিধি-নিষেধ 
সম্পর্কে অমনোযোগী থাকে । অথচ তাকে মৃত্যুর পর পুনজীবিন দেওয়া হবে এবং কিয়ামতের দিন তাকে তার এ জীবনের 
কর্মকাণ্ডের হিসাব দিতে হবে । -[নূরুল কোরআন] 

সূরাটি নাজিলের কারণ : নবী করীম 2253 বনূ্‌ কেনানা গোত্রের বিরুদ্ধে কতিপয় সাহাবীকে পাঠালেন । তাদের আমীর ছিলেন 
মুনযির ইবনে আমর আনসারী । তারা প্রত্যাবর্তন করতে বিলম্ব করেছিলেন । এ সুযোগে মুনাফিকগণ বলতে লাগল- তাদেরকে 
হত্যা করা হয়েছে । তখন সাহাবীদের নিরাপদ থাকার খবর দিয়ে আল্লাহ তা'আলা উত্ত সূরা অবতীর্ণ করেন। -[কুরতুবী] 


///.99111./58101.00]া 


2 হা ইন: আরবি-বাংলা, সপ্তম খণ্ড ( ৩০৩ম পারা। ৪ 


০5 5৮9514ঠ5: 5543০এশিন্দের মূল অর্থ হচ্ছে- ধাবমান, দ্রুত গমনকারী । আর (৫ * 2 শব্ষ্টর অর্থ 
হচ্ছে উর্ধবস্বাসে হাপানো ও হরেষাধ্বনি। সুতরাং শব্দ দু'টির সম্মিলিত অর্থ হচ্ছে- উ্ধব্থাসে হাপিয়ে ধাবমানকারী জন্তু । 
তাফসীরকারদের মধ্যে এ জন্তু দ্বারা কি বুঝানো হয়েছে এবং তার নামে শপথ করার কারণ কি এ সম্পর্কে দু'টি অভিমত পাওয়া 
যায়। একদল তাফসীরকার মনে করেন, তা দ্বারা হজের সময় মিনা ও যুষদালিফার ধাবমানকাৰী উ্ট্ের কথা বুঝানো হয়েছে। 
অপর অভিমতে পাওয়া যায় যে, তা দ্বারা ঘোড়াকে বুঝানো হয়েছে। কেননা জীব-জন্তুর মধ্যে হাপিয়ে ও হ্োস্থানে দ্রুত চলার 
অভ্যাস রয়েছে ঘোড়া, কুকুর ও গাধার । আর অন্য কোনো জন্তু এরূপ করে না এ ছাড়া পরবর্তী আয়াতসমূহের বিবরণ ও 
আলোচনা হতেও প্রমাণিত হয় যে, তা দ্বারা ঘোড়ার কথাই বুঝানো হয়েছে। কেননা ঘোড়ার ক্ষুরাঘাতে দু'টি কঙ্করের সংঘর্ষে 
অগ্নিস্ষুলিঙ্গ জুলে উঠে এবং ঘোড়ায় চড়েই শক্রর বিরুদ্ধে অভিযানে বের হয়। 

২ ও ৩নং আয়াতের বক্তবা দ্বারা বুঝা যায় যে, এখানে ঘোড়ার কথাই বলা হয়েছে । হযরত ইবনে আব্বাস (রা.) এ অভিমতই 
পোষণ করেন। কুরতুবী] 

* হযরত আলী (রা.) বলেছেন- ১+১-.) শব্দ দ্বারা হাজীদের সে উটগুলোকে উদ্দেশ্য করা হয়েছে, যা আরাফাহ থেকে 
মুষদালিফা এবং মুযদালিফা থেকে মিনা পর্যন্ত দৌড়ে থাকে, তবে ঘোড়ার মতোই অধিক গ্রহণীয়। -নৃরুদল কোরআন] 
১ ঘারা কসম করার কারণ : উপরিউক্ত আয়াতগুলোতে আল্লাহ তা*আলা ঘোড়ার চলমান দৃশ্য এবং তা বাবহারের 
উদ্দেশ্যটির কথা প্রকাশ করে তার নামেই শপথ করেছেন। সুতরাং এ অবস্থাটি কি ছিল এ বিষয়েও তাফসীরকারগণ বিভিন্ন উক্তি 
করেছেন। কেউ কেউ বলেন- আল্লাহ তা'আলা এটা দ্বারা কাফেরদের বিরুদ্ধে মুসলমানদের ঘোড়ার সহায়তায় অভিযান 
পরিচালনের কথা বলেছেন, কিন্তু এ ব্যাখ্যা- শপথের জবাবে ৬ নং আয়াত হতে শেষ পর্যন্ত যে বক্তব্য রাখা হয়েছে তার সাথে 
খাপ খায় না; বরং আকাশ-পাতাল ব্যবধান। কেননা আল্লাহ্‌ তা'আলা বলেছেন, মানুষ আল্লাহর প্রতি অকৃতজ্ঞ । তারা ধন-সম্পদে 
বড়োই কৃপণ । এখানে জিহাদের জন্য আত্মত্যাগ করতে গিয়ে এবং ধন-সম্পদ ব্যয় করে মু'খিন লোক কিভাবে অকৃতজ্ঞ ও কৃপণ 
হতে পারে, এ প্রশ্নের সৃষ্টি হয়; কিন্তু আরেকদল তাফসীরকার বাখ্যা দিয়েছেন, তা দ্বারা শপথের বক্তব্যের সাথে সামঞ্জস্য রক্ষা 
হয় এবং কোনো প্রশ্রেরও সৃষ্টি হয় না! জাহিলিয়া যুগের মারামারি, কাটাকাটি, ধন-সম্পদ লৃষ্ঠন, এক সম্প্রদায় অপর সম্প্রদায়ের 
রমণীকে দাসী বানিয়ে রাখার এবং প্রতিশোধ গ্রহণের, পারস্পরিক ঝগড়া-কলহের কথার দিকে ইঙ্গিত দিয়েছেন। কেননা আরবের 
প্রচলিত নিয়ম ছিল প্রভাত হওয়ার পূর্বে শত্রুর উপর আঘাত হানা, যাতে শক্র প্রতিরক্ষার কোনো সুযোগ না পায়। এটা মানুষের 
জন্য শক্তির অপচয় ছাড়া কিছু নয়। আল্লাহ্‌ তা'আলা প্রদত্ত শক্তি ও ক্ষমতার অপব্যবহার, অকৃতজ্ঞতারই শামিল অপরের 
ধন-সম্পদ অন্যায়ভাবে লুণ্ঠন করা, তাদের রমণীগণকে দাসী বানিয়ে রাখা নিতান্তই ন্যক্কারজনক কাজ । শপথের জবাবে এ 
কথাগুলো বলা হয়েছে। 

১৮4 এর অর্থ : ০৩১১ শিব্দটি 2.1 মাসদার হতে নির্গত। অর্থ- অগ্নি নিগতি হওয়া যেমন, দিয়াশলাই হতে অগ্নি 
বের করা হয়। শব্দ দ্বারা ঘোড়াগুলোর রাত্রিকালীন দৌড়ের কথা-ই বুঝানো হয়েছে । কেননা পাথরের সাথে ক্ষুরের তীব্র ঘর্ষণে 
নির্গত অগ্িক্ষুলিঙ্গ কেবল রাত্রি বেলাই পরিদৃশ্যমান হয়ে থাকে- দিনের বেলায় তা দেখা যায় না। 

(6ির অর্থ : ৫৩ শব্দের মূল অর্থ- বের করা। যেমন বলা হয়- 2231 ৬:৩ অর্থাৎ আমি চক্ষু বের করেছি। অর্থাৎ 
চক্ষু থেকে যখন দুষিত পানি বের করা হয় তখন উক্ত বাক্য বলা হয়। আর 1: বলা হয় সে পাথরকে, যে পাথর আগুন জ্বালাতে 
সাহায্য করে। কুরতুবী] 

০০: 9152220৩ -এর অর্থ : 51:22 শিব্দটি 4/4) হতে নির্গত। $/5অর্থ- আক্রমণ করা। আর ০৫ অর্থ- 
সকালবেলা, ভোরবেলা ৷ আরববাসীদের নিয়ম ছিল, কেনো জনবসতির উপর আক্রমণ চালাতে হলে তারা রাতের অন্ধকারে লক্ষ্য 
স্থলের দিকে রওয়ানা হয়ে যেত। যেন শক্রুপক্ষ কিছুমাত্র টের পেতে না পারে এবং সাত সকালে তাদের উপর ঝাপিয়ে পড়ত। 
যেন সকাল বেলার আলোর মধ্যে সকল কিছু দেখা যায়। আর দিনও যেন এতটা উদ্ভাসিত হয়ে না উঠে যে, শক্রুপক্ষ দূর হতেই 
তাদেরকে আসতে দেখতে পারে এবং প্রতিরোধ বা প্রতি-আক্রমণ চালাবার জন্য প্রস্তুত হতে পারে । কুরতুবী, কাবীর] 

নবী করীম এ যে অভিযানে অংশগ্রহণ করতেন, তিনি লক্ষ্য করতেন যে, এ জনবসতিতে ফজরের আজান হয় কিনা? যদি 
আজানের শব্দ হতো তবে অভিযান পরিচালিত হতো না। যদি আজানের শব্দ না হতো, তবে ভোর হওয়ার পর অভিযান পরিচালনা 
করা হতো। নূরুল কোরআন] 

এ -এর সর্বনামের প্রত্যাবর্তনস্থল : (30 4 0550 আয়াতের মধ্যে 4 -এর সর্বনাম ইমাম ফাররা -এর নিকট €/ 
7:৩1 তথা আক্রমণের স্থানের দিকে ফিরেছে। কারো মতে 5/553 ২75 তথা আক্রমণের সময়ের দিকে ফিরেছে। ইমাম 
কিসাঈ-র মতে £4 বা শক্রর দিকে ফিরেছে। -কাবীর] 


///.92111./58101.00]া 





ছে 


৩০ ফসীরে জ্ঞালালইন: আবুবি-ঝাংলা, সন্তম যও [৩৩তম পারা? 





8 


৬৫২: -পরন অর্থ : আবু উবায়দার মতে (5 শব্দের অর্থ 5:00 বা উচ্েস্থর। অধিকাংশ সুফাসসিরদের তে ২3 অর্থ- ? 
ধুলি-বালি। তবে আয়াতের এ অর্থটিই বেশি লিকটতম 1 
মুহাম্মদ ইবনে কা-ব বলেন, 3 হলো মৃবদালিফা এবং মিনা-র মধ্যবর্তী স্থান । কারো মতে গিরিপথ, কারো মতে ৫১ হলে" 
জলাশয় । ফাতহুল কার] 


2 তু 


নচ০৮5 -এর মধ্যকার * -এর মারজি' : ইমাম মুকাতিল রে.) বলেন, * -এর মারজি' হলো 2) কেননা পূর্বের 


উপ? -এর মধ্যে ৯০ শব্দটি রয়েছে । কারো মতে, এর যারজি* হলো চে কারীর] 
5224 


45244 45555 ৫৮০93 8৮৮/-55 455 : অর্থাৎ মানুষ তার প্রভুর বড়ো অকৃতজ্ঞ । আর এ কথা বলার জন্যই 
ঘোড়ার শপ করা হয়েছে। বস্তুত সূরায় প্রাথমিক পাচটি আয়াতে যে শপথ করা হয়েছে তা দারা তদানীন্তন আরব সমা্ড 
ব্যাপকভাবে প্রচলিত মারামারি ও লুটতরাজের দিকেই ইঙ্গিত করা হয়েছে । প্রাক-ইসলাম-জাহেলিয়াতের কালে রাত একট? 
ভয়াবহ ও বিভীষিকাময় হতো । এ সময় প্রত্যেক গোষ্ঠী ও জন্বসতির লোকেরাই শক্রর আক্রমণের ভয়ে সদা কম্পমান হয়ে 
থাকত । তখনকার আরব সমাজে গোত্রে গোত্রে কেব্ল প্রতিশোধমূলক যুদ্ধই হতো না, ধন-সম্পদ লুট, চতুষ্পদ জন্তু তাড়িয়ে 
নেওয়া, ধৃত নারী ও শিশুদের দাস বানাবার উদ্দেশ্যও এক গোত্র অপর গোত্রের উপর অতর্কিত হামলা করে বসত । এ 
জুলুম-পীড়ন ও লুটতরাজ সাধারণত ঘোড়ায় চড়েই করা হতো । 

উপরিউক্ত অবস্থার পরিপ্রেক্ষিতেই আল্লাহ তা'আলা বলেছেন, মানুষ তার প্রভুর বড়ো অকৃতজ্দর। মানুষ পারস্পরিক মারামারি ও 
যুদ্ধ-নৃষ্ঠনের কাজে যে শক্তি ব্যয় করছে, তা এ কাজে ব্যয় করার জন্য আল্লাহ তা'আলা তাকে দান করেননি । কাজেই আল্লাহ 
প্রদত্ত এ সব উপায়-উপকরণ, শক্তি-সামর্থ্য ও সাহস-কৌশল আল্লাহর প্রিয় এ দুনিয়ায় বিপর্যয় ও অশাস্তি সৃষ্টির কাজে ব্যয় করা 
বাস্তবিকই অতি বড় অকৃতজ্রতার কাজ । এটা অপেক্ষা বড় অকৃতজ্ঞতা আর কি হতে পারে? 


৪52 


১::৪-এর অর্থ ও উদ্দেশ্য : ১: -এর আভিধানিক অর্থ হলো- অকৃতজ্ঞ, কৃপণ ইত্যাদি । এখানে ১১: ছারা কি উদ্দেশ্য 

করা হয়েছে, এ ব্যাপারে মুফাস্সিরগণ বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন। 

ক. হযব্রত ইবনে আব্বাস (বা.)-এর মতে, ১: -দ্বারা কাফের ও আল্লাহর নিয়ামত অস্বীকারকারীকে বুঝানো হয়েছে। 

খ. অথবা, এর দ্বারা উদ্দেশ্য হলো পাপী। 

গ. অথবা, বিপদে পড়ে নিরাশাজনিত কারণে যারা আল্লাহর নিয়ামত বিস্মৃত হয়ে যায়-তাদের কথা বলা হয়েছে। 

ঘ. অথবা, এর দ্বারা স্বল্প কল্যাণের কথা বুঝানো হয়েছে। 

উ. অথবা, এর দ্বারা এ কথা বুঝানো উদ্দেশ্য যে, মানুষ আল্লাহ প্রদত্ত শাস্তি সম্পর্কে যথাযথ পাত্রে ব্যবহার না করে এর অপব্যয় 
করে থাকে-যা চরম অকৃতজ্ঞতার শামিল ! 


০৩ ৫ 


দ্বারা এখানে কাদেরকে বুঝানো হয়েছে? : আয়াত 4:20 424531 (৮-এর মধ্যে 943 ছারা কাকে 
বুঝানো হয়েছে- এ ব্যাপারে কিছুটা মততেদ আছে। 

ক, হযরত ইবনে আব্বাস (রা.) বলেছেন, এটা দ্বারা কাফেরকে উদ্দেশ্য করা হয়েছে৷ এটাই জমহুরের মত। 

খ. অন্য একদল মুফাসসিরের মতে, এটা দ্বারা সকল পাপীকেই বুঝানো হয়েছে । কুরতুবী] 

এ তিন মর রা. -এর দিকে প্রত্যাবর্তন করেছে। 
নিল 

অথবা, সর্বনামটি পিছনে উল্লিখিত +৮- -এর ৩, -এর দিকে প্রত্যাবর্তন করেছে । এটাই বেশি যুক্তিযুক্ত । কেননা 42 শব্দটি 
নিকটবর্ত । আর নিকটবর্তী বসুর প্রতি সর্বলামের প্রত্যাবর্তন বেশি যুক্তিযুক্ত । এমতাবস্থায় এখানে আল্লাহর পক্ষ থেকে -.:4/ ব 
ধমক উদ্দেশ্য হবে । অর্থাৎ “তিনি রব-ই তাদের অকৃভজ্ঞতার উপর সাক্ষী!” -কাবীর] 

অথবা, এর অর্থ হলো, মানুষ যে অকৃতজ্ঞ অবাধ্য সে নিজেই নিজের সাক্ষী । _নৃতুল কোরআন] 


///.6911./69101.00া 





7:-1-এর অর্থ : আরবি ভাষায় ৮3 শব্দটির অর্থ খুব ব্যাপক । বিডি স্থানে তার লিভিন্ অর্থ হও কলা হত দি 

অর্থ হলো- কল্যাণ ও মঙ্গল; কিন্তু উপরিউক্ত আয়াতে বিচার-বিশ্লেষণ দ্বারা বুঝা যায় যে, এখানে শা দ্বার: গরজনদামির ছা 

বুঝানো হয়েছে। কেননা আয়াতে বলা হয়েছে, “মানুষ কল্যাণ ও মঙ্গলের মহববাতে খুব কঠিন।" কঠিন ও কপ্ণ হওয়া কেবল 

ধন-সম্পদের ক্ষেত্রেই হয়- কল্যাণ ও মঙ্গলের বেলায় কঠিন ও কৃপণ কথাটি খাটে না। যেমন, সূরা বাকারার ১৮০ ননবর আয়াতে 

»:৫শব্দটি ধন-সম্পদ অর্থে ব্যবহার হয়েছে। “ফাতহুল কাদীর] | ১4 

45৫৩৫ ঠক ক ঠ 56০৫৫ 

59১4 ৯১৯ ৯৯৮" 41৩৯ : মুফাসসিরগণ উক্ত আয়াতের কয়েকটি অর্থ করেছেন। 

১. ৫৮:44: 540 5১34 অর্থাৎ সে মানুষ ধন-সম্পদকে বেশি পছন্দ করার কারণে অতান্ত কৃপণ সঞ্কারী। 

২. অথবা, “সে, মাল-ধন তালাশে খুব-ই শক্ত এবং আল্লাহর শুকরিয়া আদায় ও ইবাদতে অত্যন্ত দুর্বল।" 

৩. ইমাম ফাররা (র.) বলেন, “সে ধন-মালকে পছন্দ করে। এটাও পছন্দ করে যে, সব সময় যেন সে মালকে পছন্দনীয় বনুর 

মধ্যে শামিল রেখেতে পারে” -(কাবীর, ফাতহুল কাদীর] 

সম্পদকে ৮: বলার কারণ : ইবনে যায়েদ বলেন- আল্লাহ সম্পদকে ৮: বা কল্যাণ বলেছেন। সে যুগ বেশি দূরে নয় যে, এ 

সম্পদ অকল্যাণ হয়ে দাড়াবে; কিন্তু মানবসমাজ তাকে সকল কল্যাণের আধার মনে করে, এ কারণে তিনিও তাকে কল্যাণ বলে 

নাম রেখেছেন। ফাতহুল কাদীর] + 

25501 ৩ -এর মধ্যে ৩না বলে (বলার কারণ : আল্লাহ তা'আলা ১৫055 14 4:41] বলেছেন, ০৮ ৫4" 

"১4 বলেননি_ মুফাস্সিরগণ এর দু'টি কারণ উল্লেখ করেছেন! 

১. সংখ্যাধিক্যের দিক বিচার করে "১০" -এর পরিবর্তে "৫ ব্যবহার করা হয়েছে। কেননা সেদিন ভূগর্ভস্থ হতে যারা বের হবে 
তাদের মধ্যে মানুষ অপেক্ষা অন্যান্য জীব-জন্তু ও বস্তুর সংখ্যা অধিক হবে! 

২. অথবা, পুনরুথানের সময় মানুষও জ্ঞানহীন ও মৃত অবস্থায় উথিত হবে । এ জন্য "22" -এর পরিবর্তে “৫ ব্যবহার করা 
হয়েছে। 

*১১:--॥ ৪৪৮০ ৫-$" ৮455 41৯৪: লোকদের অন্তরে যে ইচ্ছা ও মনোভাব, উদ্দেশ্য ও প্রবণতা, যেসব 
ধারা ও কল্পনা এবং বাহ্যিক কাজের পিছনে যেসব গোপন কার্ধকারণ ও অভিপ্রায় লৃক্কায়িত আছে তা সবই বের করে ও প্রকাশ 

করে দেওয়া হবে । এর যাচাই ও পরখ করে ভালোগুলো ও মন্দগুলোকে ছেটে পৃথক করা হবে । মানুষের প্রতিটি বাহ্যিক কাজের 

পিছনে কোনো উদ্দেশ্য ও মনোভাবটি লুকিয়ে আছে তা কেবল আল্লাহই জানতে পারেন, আল্লাহই তার যাচাই-বাছাই ও 

পরীক্ষা-নিরীক্ষা করতে পারেন। তা ছাড়া এ কাজের দরুন কি ধরনের শাস্তি বা শুভ প্রতিফলের যোগ্য হতে পারে তা নির্ধারণ 

করার ক্ষমতাও কেবল তারই রয়েছে। 

৫45 শব্দটি ,:-০-৮০ হতে নির্গত হয়েছে। এর অর্থ হলো- কোনো জিনিসকে বের করে আনা । যেমন- উপরের ছাল খুলে 

ফেঁলে তার ভিতরের জিনিস বের করা । বিভিন্ন জিনিস যাচাই-বাছাই করে পরস্পরকে আলাদা-আলাদা করে বুঝাবার জন্যও এ 

শব্দটি ব্যবহৃত হয়। কাজেই মনের গোপন অবস্থা, তত্ব ও তথ্য বের করা এবং তার যাচাই করে আলাদা আলাদা করা এ উভয় 

অর্থই তাতে শামিল রয়েছে। সূরা আত্ব-ত্বারিকে এ কথাটি বলা হয়েছে, এভাবে 4741 ৮: £% যেদিন গোপন তথাসমূহ 

যাচাই-বাছাই করা হবে। 

০৫4 না বলে ১/42 উল্লেখ করার কারণ : কেননা :% হলো রূহ ধারণকারী । আর তা মজ্জাগতভাবেই আল্লাহর একতৃবাদে 

বিশ্বাসী । সৃষ্টিগতভাবে তার খেদমত করতে প্রস্তুত; কিন্তু বিপদ হলো নফস নিয়ে । যার স্থান হলো ১৫ বা বক্ষ । এ নফস-ই 


কয়েক ভাগে বিভক্ত। আম্মারাহ, লাউয়ামাহ এবং মুত্মাইন্নাহ। এ কারণেই বলা হয়েছে- 2) ১১::০ 1 ৮১2 
১ পিজি 


১১১১2146508 545 4058 সর্শািমান আল্লহ তা'আলা পৃথিবীর ্রতেকটি মানুষের 
যাবতীয় কর্মকাণ্ড সম্পর্কে সম্পূর্ণ অবগত । কোনো কিছুই গোপন রাখার সাধ্য কারো নেই এবং কোনো কর্মকে গোপন করার 
কোনো ব্যবস্থা নেই। ফাঁকি দেওয়ারও কোনো সম্ভাবনা নেই। কোনো কোনো তাফসীরকার বলেছেন, আলোচ্য আয়াতে 
শব্দের অর্থ হলো আল্লাহ তা'আলা প্রত্যেকটি মানুষকে তার কর্মের বদলা দিবেন। এটা যুজাজ রে.)-এরও অভিমত । 

নুরুল কোরআন] 


///.9811.5101.00 






3-2০-১1$৮5: সুরা আল-ারি“আহ 
সুরাটির নামকরণের কারণ : 205 অর্থ- আঘাতকারী, বিধ্বতকরী, বিচ্ণকারী, কিছু এখানে অর্থ হলো- কিয়ামত বা: 
মহান অত্র সূরার প্রথম আয়াতেই সে মহা-প্লয়ের আরবি শব্দটি উল্লিখিত হয়েছে। সে শব্দকে কেন করে সূরার 
নাম 4০০০এ। রাধা হয়েছে । মূলত এটা কেবল নাম-ই নয়; বরং এর বিষয়বস্তু ও মূলবক্তব্যের শিরোনামও তা। কেননা এতে 
মহাপ্রলয় সম্পর্কে বলা হয়েছে। এতে ১১টি আয়াত, ৩৩টি বাক্য এবং ১৫২টি অক্ষর রয়েছে। 
অবতীর্ণ হওয়ার সময়কাল : এ সূতা মাক্ধী। এর মন্কায় অবতীর্ণ হওয়া সম্পর্কে কোনো মতভেদ লেই। তার বিষয়বনতু হতে 
বুঝা যায় যে, এটা মক্কায় প্রাথমিককালে অবতীর্ণ সূরাসমূহের অন্যতম 
সুরাটির বিষয়বস্তু ও সারকথা : সূরার মূল বিষয়বস্তু হলো কিয়ামত অনুষ্ঠিত হওয়া ও পরকালে পুনরায় জীবিত হয়ে আল্লাহর 
দরবারে পার্থিব জীবনের কৃতকর্মসমূহের হিসাব দেওয়া এবং প্রতিদান গ্রহণের জন্য মানুষের উপস্থিত হওয়া । সূরার প্রথমেই 
মানুষের মন যাতে আতঙ্কগ্রস্ত হয় এবং থরথর করে কেঁপে উঠে, এমন ভাষা ব্যবহার করা হয়েছে। আমাদের দেশীয় কথায় বাঘ! 
বাঘ! বলা হলে যেমন স্ত্তিত হয়ে যায় এবং প্রাণভয়ে মানুষ কাপতে থাকে, তেমনি আল্লাহ তা'আলাও সূরার প্রথমে এমনি একটি 
শব্দ ব্যবহার করেছেন, যাতে সমস্ত মানুষ কেঁপে উঠে। অর্থাৎ মহাপ্রলয় । অতঃপর মহাপ্রলয় কি? তার প্রশ্ন রেখে গুণগত দিকটি 
তুলে ধরে মূল ব্যাপারটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করা হয়েছে অর্থাৎ এ মহাপ্রলয় এমন ভয়াবহ ও বিভীষিকাময় হবে যে, মানুষ তা 
কল্পনাও করতে পারে না। সেদিন মানুষ পতঙ্গকুলের ন্যায় দিক-বিদিক ছুটাছুটি ও দৌড়াদৌড়ি করতে থাকবে । ভাদের অবস্থা 
হবে তখন দিশাহারা ও পাগলপারা মানুষের ন্যায় ৷ পাহাড়গুলো পশমের ন্যায় উড়তে থাকবে । এর দ্বারা হৃদয়ঙ্গম করা যায় যে, সে 
মহাপ্রলয়ের আকার ও কূপটি হবে কত ভয়ঙ্কর ও ভয়াল! পরিশেষে মানবকুলের বিচার অনুষ্ঠানের জন্য হাশর প্রান্তরে আল্লাহর 
আদালত বসবে । সে আদালতে মানুষের.কার্ধাবলির বিচার-বিশ্রেষণ হয়ে তা পরিমাপ করা হবে। যাদের সৎকাজের পরিমাণ বেশি 
এবং ওজনে পাল্লা ভারি হবে, তাদের পরিণাম হবে শুভ তারা লাভ করবে চিরস্থায়ী সন্তোষজনক জীবন। মহা সুখ-শান্তি ও 
আনন্দে তারা জীবন কাটাবে ! আর যাদের অসৎ কাজের পরিমাণ বেশি ও পাল্লা ভারি হবে তাদের পরিণাম হবে খুব দুঃখজনক ও 
র্সান্তিক। প্রজ্ুলিত উত্তপ্ত অনল-গর্ত হবে তাদের স্থায়ী নিবাস। সেখানেই ভারা অনাদি-অনস্ত চিরদুঃব ও কষ্টজনক জীবন 
কালাতিপাত করতে থাকবে! 


///.6911./69101.00া 


...... তাফসীরে জালালাইন.: আরবি-বাংলা, সপ্ত খু [৩০তম পাক. 





র্চ 22 প7০ ৫০.৮ ৩৯ 
হি ৮ চু 4 কল টিয়ার 
চি ১০০ ১১৯ : সুরা আল-ল্ার'আাহ মন্জায় হলভী্ণ 


চিনি 








পা ৮০০৫ ০ 


রি লক 518০2 লই ১১১ আয়া হকিকিতি - 
রর ও এ রি পাতি 
৬ _ দক্গকািেক্চটি 


ক 7০5 ঠ র্‌ 
৯/।১-১4) ৮ 
পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি 
টররারাডা অনুবাদ : 
প্রতি] তপু? রি রদ চা 75৫ ৫5 
৮১৮1৮ 51 শি শ৪ ভা +92501-1 ১ করাঘাতকারী অর্থাৎ কিয়ামত যা তার বিভীষিকা দ্বারা 


21৮১০ অন্তরসমূহকে আঘাত করবে । 
কি সে করাঘাতকারী? এর ছারা কিয়ামতের ভয়াবহতা 
প্রকাশ করা হয়েছে। এখানে (০ মুবতাদা এবং 
৮৫৭ ৪৫ ভরত 22১৮৫ খবর | উভয় মিলে (১ এ 
- 229৩0] ৮৮৮ ০৪ ৮5 এ উন ? 
৭০ হয়ে) £2৫1-এর খবর হয়েছে! 


রর 2৪ ৫৭114 বা পর * 
৯১২১-০৮-৮০ ভতগ ৬১৭ (5১. ৩. আপনি কি জানেন? আপনার কি জানা আছে? 


পে 1৭21 ৮৫1 তর্ণা চে 
৮০1০ ৮52৮৮ রি করাঘাতকারী কি? এটা দ্বারা এর বিভীষিকা বর্ণনা করা 
উদ্দেশ্য । প্রথমোক্ত "৫" মুবতাদা ৷ এর পরবর্তী অংশ 


৩১৩৮ তর্ট পে পা ৫ ঠ তারা, পারা কণা 
৮১১১৭ 2৮০০৮ ৬ (৮১০০৪ 
৬৪৮ ৯০পিও এলি চা ঃ ৩ -এর খবর হয়েছে। আর দ্বিতীয় (4 ও তার খবর 


০৫১০ ৪2০৭1 1৫৩৫ মি টিটি 
, 0১৭ ০5001 ১৮৮০] আস মিলে 4) -এর দ্বিতীয় 0১272 -এর স্থলাভিষিক্ত হয়েছে। 


পা 














1 তা ততে পাত 


পা তত ঠ৩ ০০৫ তত তত পা 
12221247545 295611071 ২ 


৮০৫2 তাতিত 121) শা বিতর ত রত ০ 

(৮০ এ ৪১০) ১৮৪০১ ০, ৫ ৪. সেদিন 4 -এর নসবদাতা উহ্য রয়েছে। তার প্রতি 
সাপ রি রি 
১01৮৮৮ ৬৮7 রিভিও £2)50 শব্দটি নির্দেশ করছে অর্থাৎ 6৮5 মানুষ 
বিক্ষিপ্ত পোকার ন্যায় ভয়-বিহবলতার কারণে তারা 


০55 2৫:৮০/৫ ০০১৭ পাস । রশ ৫2 
৫ ৬ ১০০০ ১1০] 5৮৪৯্ঠ 
ই ৮ রি বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায় একজনের উপর অন্যজন 


প112215-85৮5 
০20 পা13তাহ ০ নি গড়াগড়ি করবে এবং হিসাব-নিকাশের প্রতি আহত 
১৮০৩ হওয়া পর্যন্ত এ অবস্থা চলতে থাকবে । 


০৫০০ 9280 ০৯018৮৫5955 ৫ আর পরবতসমূহ হবে রকমারি ধুনাপশমের যায় নিত 
ইিিওলে পশমের ন্যায় ক্ষিপ্রগতি/ সম্পন্ন, এমনকি জমিনের 
হে প্র তে সাথে মিশে যাবে । 








১31 তি 
তাপ সুতরাং পাল্লা ভারি হবে অর্থাৎ যার নেক আমল 


১5585 8852352885 5 5 * 
৩৫5 পাপা 


্ 5552 ৬ ৬ 
//.92111./58101.00]া 


তার পাপের উপর প্রাধান্য পাবে! 


6৫৪ তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সন্তম ধও 1 ৩০তম পারা] 





এ ১.৫ ৭, চিডিতিভিনজিগরনাতাজদ্জঃ 
সন্তোষপূর্ণ জীবন যাতে সে সন্তুষ্ট হবে তথা যা তার 
পছন্দ মতো হবে। 

7. ৮. পক্ষান্তরে যার আমলনামা হালকা হবে অর্থাৎ যার নেক 


আমলের উপর বদ আমল প্রাধান্য পাবে । 





টি 5222 ৩ পপ ৫৮7 


০2548552055 ঈত্ত তার স্থান আবাস হবে হাবিয়া! 





শর্ট তিতা 


এ ৪76 ৩, ৭. ১০. আপনার কি জানা আছে এটা কি? অর্থাৎ হাবিয়া কি? 


2 4+2401274 ঠা ১ ১৯. তা হলো উত্তপ্ত অগ্নি-অত্যন্ত উত্তপ্ত । আর "2৯ -এর 
৮৮ 758 "৫" অক্ষরটি সাকতাহ এর জন্য হয়েছে। এটা 





পংর্জতণা্া উর তত তলা ৬. 
০ 1০5 8, (33008505455 1) মিলিয়ে পড়া ও পৃথক করে পড়া উভয় অবস্থায়ই বহাল 
চর থাকে । তবে এক কেরাত অনুযায়ী মিলে পড়ার সময় 
০১০০) ০৪০০০ এটা হযফ হয়ে যায়। 


25201 4 £5940 তির মহত্লে ই'রাৰ : £2/0201 ০222৩ বিক্যটির কয়েকটি মহল্লে ই'রাব হতে পারে- 
১.০: ছিসাবে (2০: অথবা ৯১2: উভযটি হতে পারে যেমন বলা হয 4404-431মারফ' বা মানসূব]। 
তত পাক 


২. অথবা, উহ্য ক্রিয়ার ফায়েল হিসারে মারফূ' হবে । মূলবাকা এভাবে হবে যে, £5১.0 224:505 অর্থাৎ অতি শী 
(তোমাদের নিকট মহাপ্রল় এসে পড়বে যার খবর ইতূ্বে ১471০ ১০:10 -এ দেওয়া হয়েছে 

ত. £3৩৫মুবতাদা হিসাবে মারফৃ" আর 50 ৮:খবর হিসাবে মারফূ' হবে। ফাতহুল কাদীর, কাবীর] 

14-এর হস্তে ই'রাব কি? : আয়াভ | ০:41 ১০:৫৮ এর মধাসথিত ৮ -এর, হলে ই'রাব -এর ব্যাপারে দু'টি 


সন্তাবনা রয়েছে! ১. এটা ৮৮:24, হবে, এমতাবস্থায় তা উহ ক্রিয়া 725 অথবা /:1- -এর 7455 হবে! ২. অথবা, 
2৮ তত 


€৮৯৮৮ ১. হবে তখন তা উহ্য মুবতাদার খবর হবে। 


পূর্বোক্ত সূরার সাথে সম্পর্ক : পূর্বোক্ত সূরায় মানুষের শ্বভাবগত তিনটি নৈতিক দুর্বলতার কথা উল্লেখ করা হয়েছে- ১. 
অকৃতজ্ঞতা, ২. অর্থ-সম্পদের লোভ ও ৩. পরকালের সম্পর্কে অমনোযোগিতা। 

আন অত্র সূরায় কিয়ামতের ভয়াবহ অবস্থার বিবরণ পেশ করা হয়েছে! যাতে করে মানুষের অমনোযোগিতা দূরীভূত হয় এবং সে 
আল্লাহর শোকরগুজার হয় এবং অন্তরের নিভৃত কোণে যে অর্থলোত থাকে তা দূরীভূত হয়। “নুরুল কোরআন! 


293০8 ৩০55 4595 257 এির শাব্দিক অর্থ হলো- ঠোকরকারী, আঘাতকারী। এটা 5 ধাতু হতে নির্গভ। 
(তির অর্থ হলো- একটি জিনিস দ্বারা অন্য একটি জিনিসের উপর শক্তভাবে আঘাত করা, যাতে প্র শন হা এই শাখিক 


অর্থের মিলের কারণে 525 শব্দটি ভয়াবহ দুর্ঘটনা ও ভীষণতম বিপদ বুঝাবার জন্য বলা হয়! আরবি ভাষায় বলা হয়- (4০ 
2/41 অমুক গোত্র বা জাতির উপর কঠিন ও ভীষণ বিপদ এসেছে সূরা রাআদ-এ বলা হয়েছে- 26 5590053 
+:$ 55 55-48 যেসব লোক কুফরি করেছে তাদের কীর্তি-কলাপের কারণে কোনো না কোনো বিপদ আসতেই কে: 
তবে এখানে ক শর্ট কিয়ামত বুঝাবার জন্য বাবহৃত হয়েছে। সূরা আল-হাকাতেও কিয়ামতকে এ নামেই অভিহিত করা 
হয়েছে । কোনো কোনো সুফাস্সিরের মতে 22৩৫ -এর ছ্বারা হযরত ইসরাফীল (আ.) -এর শিক্গায় ফুঁ দেওয়াকে বুঝানো হয়েছে. 
বন্ুত 5533 ছারা কিয়ামতই উদ্দেশ্য । হযরত আলী ও ইবনে আব্বাস (রা.) এ মতই প্রকাশ করেন । যেমন- কিয়ামতের অপর 
নাম হচ্ছেই ও ৫065) 

তাফসীরকার হযরত কাতাদাহ (র.)ও বলেছেন, 26) হলো কিয়ানত। -তাবারী] 


///.6911./69101.00া 








5 ই .£ আরবি-বাংলা ড3৫ 


++2৮8175 ২৫19১৮22 4 : অর্থাৎ 'কারিআহ'র হাকিকত এবং যৌলতু সম্পর্ ডি ইলম নেই 
কেননা তার কঠিনতা এত বেশি যে, তথায় কারো না ধারণা পৌছতে পারে, না কোনে চিন্তা পৌঁছত পু টিডিিলোততি 
মুশকিল । যতটুকু-ই আপনি ধারণা করবে না কেন- তা আপনার ধারণার চেয়েও কঠিনতর , এ আয়াত ছরু হল লাই উল 
বলতে চাচ্ছেন যে, সে ক্ারিআহ'র তুলনায় দুনিয়ার ক্রারিআহ কিছুই নয়। পরকালের আগুনের তুলনায় ইহকালের আগুন কিছুই 
নয় 4কাহীরা - ৫১ 


কত পাত পা তত পপ তা 

৬১০] ০০৮1 £158 : 3901 এর বলা হয় সে ক্ষুদ্রকায় পাখিকুলকে, যেগুলো অগ্নির চতুর্দিকে ঘুরতে 
থাকে । আমাদের দেশে সেগুলোকে পঙ্গপাল বলা হয়। আর ৬১4: অর্থ- বিচ্ছিন্ন ও বিক্ষিপ্ত। অর্থাৎ পঙ্গপাল কোনে একটি 
দিকে থাকে না, চতুর্দিকে ঘুরতে থাকে কিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন হয়ে! উপরিউক্ত আয়াতে আল্লাহ তা-আলা কিয়ামতের দিন মানের 
অবস্থাটিকে পতঙ্গকুলের অবস্থার সাথে তুলনা করেছেন। কিয়ামতের দিনও মানুষ কঠিন বিপদ ও আত্মচিন্তায় দিশাহারা হয়ে 
ছুটাছুটি ও দৌড়াদৌড়ি করতে থাকবে । তাদের এ অবস্থাটিকেই পতঙ্গকুলের অবস্থা দ্বারা বুঝানো হয়েছে। 


৬-/০০ ৩ ৬ ৬ পা ৫2০৫ ন তত 

৮৬৯৮৮] 0৫৯1-5 4155 : ০৮5 অর্থ পশম এবং ০:১৫:5 অর্থ_ ধুনিত । পশম ধুনা হলে যেরূপ তা ব্-বিধণ 
হয়ে চতুর্দিকে উড়তে থাকে, তদ্রুপ পর্বতগুলো খণ্ড বিখণড হয়ে উড়তে থাকবে । আল্লাহ তাআলা খুনিত পশমের অবস্থা দ্বারা 
কিয়ামতের দিন পাহাড়গুলোর অবস্থা বুঝিয়েছেন! অতএব, সেদিন পাহাড়ের যদি এ অবস্থা হয়, তাহলে মানুষের কি অবস্থা হবে 
তা সহজেই অনুমেয় । চরম ধ্বংস সে ব্যক্তিদের জন্য যারা এত সুন্দর করে বুঝানোর পরও সঠিক পথে আসছে না। -কাবীর] 

মহাঁপ্রলয়ের দিন পাহাড়ের বিভিন্ন অবস্থা : কুরআনে কারীমের বিভিন্ন আয়াতের দ্বারা বুঝা যায় যে, মহাপ্রলয়ের দিনে 
পাহাড়ের বিভিন্ন অবস্থা এবং রূপ হবে! 5, 

ক. টুকরা টুকরা হবে। যেমন বলা হয়েছে- $5$৯| ০-৫/9 

খ. বিক্ষিপ্ত বালুকান্ৃপেরন্যায়। যেমন বলা হয়েছে- ১:42 1424 3৯1 9৫ - 

গ. ধুনা পশমের ন্যায় হবে । যেমন :4:414506- 

ঘ. মরীচিকায় পরিণত হবে। যেমন- 5 5৫৫44501550 +কাবীর] 

£2)1,4 ঘারা উদ্দেশ্য : 2)1১4 শব্দ (74, বা ৫. -এর বহুবচন । ৫4,2 -এর বহুবচন ধরা হলে এর অর্থ হবে, আল্লাহর 
টিতে ওজনযোগ্য আমলসৃই! আর 4৮. -এর দুহ্ধচন ধরা হলে অর্থ ইবে, সে পাল্লা যা দ্বারা আমল পরিমাপ করা হবে। 
সুতরাং প্রথম অর্থের দিক দিয়ে আয়াতের মর্ম হবে- তাদের নেক আমলসমূহ বা বদ আমলসমূহ যা ওজনযোগ্য- তার পরিমাণ 
বেশি হোক বা কম হোক । আর দ্বিতীয় অর্থের দিক দিয়ে মর্ম হবে- নেক আমল বা বদ আমলসমূহের পাল্লাটি যদি ভারি ও হালকা 
হয়। যাদের নেক আমলের পাল্লা ভারি এবং বদ আমলের পাল্লা হালকা হবে, তারা লাভ করবে সন্তোষজনক সুখী জীবন । আর 
যাদের নেক আমলের পাল্লা হালকা এবং বদ আমলের পাল্লা ভারি হবে তারা হবে, অনলকুণ্ডে নিক্ষিপ্ত । এ বিষয় সূরা আ'রাফের 
৮৯ আয়াতে, সুরা কাহাফের ১০৪ - ১০৫ আয়াতে এবং সূরা আশ্বিয়ার ৪৭ আয়াতেও বর্ণনা বিদামান ৷ আসল পরিণামের 
ব্যাপারটি কিরূপ হবে, তার সঠিক কোনো রূপরেখা সম্পর্কে আমাদের কোনো জ্ঞান না থাকলেও আধুনিক বিজ্ঞানের যুগে এ 
বিষয়ে কোনো সন্দেহই পোষণ করা যায় না। কেননা আলো-বায়ু এর মতো আকার-আয়তনহীন বস্তুর পরিমাপ কোনো মানুষের 
পক্ষে সম্ভবপর নয়, তখন আমল পরিমাপের ব্যাপারটি আল্লাহর মহা কুদরতের সম্মুখে কোনো অসুবিধারই বস্তু নয়। 

ইমাম গাযালী (র.) লিখেছেন যে, সত্তর হাজার ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে । তাদের আমল পরিমাপের জন্য দড়ি পাল্লার 
ব্যবস্থা থাকবে না। তাদের হাতে আমলনামা দেওয়া হবে না; বরং একটি নাজাতনামা দেওয়া হবে। যাতে এ কথা লিখা থাকবে 
যে, এটি অমুকের পুত্র অমুকের নাজাতনামা । “নূরুল কোরআন] 

£205 5806 54১$ : হযরত ইবনে আব্বাস (রা.) বলেছেন, যেভাবে মায়ের কোল শিশুর আবাসস্থল, ঠিক তেমনিভাবে 
কাঞ্েরদের আবাসস্থল হবে জাহান্নাম ৷ এ কারণে 41 শব্দটি ব্যবহার করা হয়েছে। “নূরুল কোরআন] 

আর 42) একটি জাহান্নামের নাম । এটা মা'রেফা ও গায়রে মুনসারেফ, কোনো কোনো সময় এর উপর আলিফ-লাম 
সিফাতের দিক বিবেচনায় প্রবেশ করে ৮ - ৯? উপর হতে নিচে পতিত হওয়া । এর ইসমে ফায়েল স্ত্রলিঙ্গে £:.৯ আর 
জাহান্নামের নাম এজন্য 54 রাখা হয়েছে, কিয়ামতের পর পাপিষ্ঠগণ এতে পতিত হবে। 

£ 2555 555 4155: বন্ুত যারা ঈমানের সম্পদ এবং নেক আমলের সঙগল নিয়ে দুনিয়া থেকে যাবে না; তাদের ঠিক নিবাস 
হবে জাহান্নাম ৷ আর তা হবে অতি উত্তপ্ত অগ্নি। -মাযহারী] 

তিরমিযী ও ইবনে মাজাহ শ্ররীফে বর্ণিত আছে যে, দোজখের আগুনকে এক হাজার বৎসর পর্যন্ত প্রজ্লিত রাখা হয়, তখন তা 
লাল বর্ণ ধারণ করে । এরপর আরো এক হাজার বছর পর্যন্ত উত্তপ্ত করা হয়; তখন তা সাদা বর্ণ ধারণ করে । এরপর আরো এক 
হাজার বছর পর্যন্ত উত্তপ্ত করা হলে তা কালো বর্ণ ধারণ করে। 

তাই এখন দোজখের আগুন সম্পূর্ণ কালো বর্ণের । সে কারণে তা সম্পূর্ণ অন্ধকার হয়ে আছে! ইবনে কাছীর! 


///.6211./59101.00া 


9 [৩০তম পারা ; 


৮৬ ৮: : সূরা আত-তাকাছুর 


সূরাটির নামকরণের কারণ : সূরার প্রথম আয়াতের +£45/ শব্দটিকে নামকরণের জনা নির্বাচন করা হরেছে। এতে ৮টি 
আয়াত, ২৮টি বাকা এবং ১২০টি অক্ষর রয়েছে! 

অবতীর্ণের সমদ্পকাল : আবূ হাইয়াল ও শাওঁকানী বলেন, সব তাফসীরকারকদের মতেই এ স্রাটি মাকী । ইমাম সুম্তী (র.) 
বলেন, সবচাইতে বেশি পরিচিত কথা হলো- এটা মাৰী সূরা: কিন্তু কোনো কোনো হাদীসে এটা মাদানী বলে উল্লিখিত হয়েছে: 
সূরাটির বিষয়বন্ু ও সারকথা : এ সূরার মূল বিষয়বস্তু হচ্ছে দুনিয়া পূজা ও বস্তুবাদী দৃষ্টিভঙ্গির সমালোচনা করা এবং মানুষাকে 
আখেরাতপন্থি ও পরকালমুখি করা প্রথমেই বলা হয়েছে যে, তোমাদের জাগতিক জীবনে অধিক মাত্রায় উপায়-উপকরণ লাডের 
প্রবল আকাজক্ষা এবং পারস্পরিক প্রতিযোগিতা তোমাদেরকে নেশাগ্রস্ত করে ফেলেছে! তোমরা বেশি বেশি লাভ করা এবং 
অপরের তুলনায় নিজে বেশি সম্পদের অধিকারী হওয়াকেই জীবনের আসল উন্নতি ও যথাযর্থ সাফল্য ডেবে নিয়েছ। যার 
ফলশ্রুতিতে তোমরা জীবনের আসল মূল্যবোধ, দর্শন ও দৃষ্টিতঙ্গি হতে অনেক দূরে সরে পড়েছ। সেদিকে দৃষ্টিপাত করা ও 
মনোযোগ দেওয়ার কোনোই সুযোগ পাচ্ছে না এবং মনোযোগ দেওয়ার প্রয়োজনও অনুভব কর না। অথচ জাগতিক 
উপায়-উপকরণের তুলনায় এদিকে মনোযোগ দেওয়াই ছিল তোমাদের আসল কর্তব্য । পরকালের হিসাব-নিকাশ এবং আল্লাহর 
দরবারে জবাবদিহি করার চিন্তা ভুলেও তোমাদের মনের কোণে জাগরিত হয় না! এরূপ অবস্থায় নিমজ্জিত হয়ে থাকলে 
পরিণতিতে জাহান্নাম যে তোমাদের অবলোকন করতে হবে তাতে কোনোই সন্দেহ নেই। যেদিন চাক্ষুধ জাহান্নামকে অবলোকন 
করবে, সেদিনই তার আসল সত্যাসত্য সম্যক উপলব্ধি করতে পারবে। 

সূরার সর্বশেষ আয়াতে বলা হয়েছে যে, তোমাদের জীবনে আল্লাহ্‌র অসংখ্য নেয়ামত ও অবদান বর্তমান! এ নিয়ামতসমূহ কোন 
পথে, কি নিয়মে ব্যবহার করলে, সে বিষয় তোমাদের মৃত্যুর পর অবশ্যই আল্লাহর নিকট জবাবদিহি করতে হবে | অতএব, সময় 
থাকতে তোমরা সাবধান হও, সতর্ক হও ৷ পরকালমৃখি গতি-চরিত্র গ্রহণ করো : এটাই তোমাদের জীবনে মহাসাফল্য এনে 
দিবে! 

স্রাটির ফজিলত : নবী করীম 23 সাহাবীদেরকে বলেন, তোমাদের মধ্যে কেউ কি এমন নেই, যে প্রতিদিন কুরআনের এক 
হাজার আয়াত পাঠ করে? তারা বললেন- কার সাধ্য আছে যে, প্রতিদিন এক হাজার আয়াত পাঠ করে? তখন তিনি ইরশাদ 


চা 


করেন, তোমাদের কেউ কি //4৫531 £44) পাঠ করতে পারে নাঃ [অর্থাৎ এ সূরা এক হাজার আয়াতের সমতুল্য]! 

হযরত ওমর (রা.) হতে বর্ণিত হাদীসে এসেছে যে, রাতে এক হাজার আয়াত পাঠ করলে আল্লাহ তা'আলার দীদার নসীব হবে 
সাহাবীগণ অপারগতা প্রকাশ করলে নবী করীম 2223+%৫-2)1 44৮] পাঠ করে ইরশাদ করলেন, যার হাতে আমার প্রাণ তার 
শপথ করে বলছি, এ সূরাটি এক হাজার আয়াতের সমান। -[রূহুল মা'আনী] 


///.9811.59101.00 





জালালাইন .. আরবি-বাংলা: সপ্তম ধও [৩০তম পারা) 














৬ 1 % রঃ 
৯০] ৩৮০7 201 তিন 
পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি 





কণা 


পদ ৮ রি 
28044012৮৮০ 
১050015882৩ 


-2:05527 বি 448475804 
পিপি শিশ্সিশি ও প্‌ 
৮০০ ৮122৩ প৫ প & 

১1৮৮ ০০৮০ ৮৮০০5 ৩5 

8 ৪০৪৮৫ 2 

» ০১০ পন € ১9 


পা তঠ ৫৯ ঠা কু ্ ০ হু 


* ১৮০ ০১ ট ০১১শ ১০ 


৬৫৭ ২€21:৮৫011৮ 5 রতি 
201 55 % 6৮০ সত 


৫ 2 


এ ড১ল]5৩৮০০ 






৫ 
25৮ 
উদ হট 





কত ক ৩ 


৬টি পাতা 
২০৩ শিশলিনা 
15 


এ তালা তা ৩৯) ৬ পাপা ওটি 


৮০) ৩৮9০017৮501 8255 


৫ ঠেঞপাত % ১৯1৫7 ১০ পু১৮ত পতিত গত 
শত তীশ81113 শি ০৮৩ ০১ 


লা কপাল পারা পা 


৮5০ 
৮৬০৯ 


টা দির 


ঠর্ল তত ৯. পক্। পাকতা ০ 2 পঙ্গ্ণরাণ হু 
4০2 উইল ০১০ 55 ০৮৮ ” 


8০৪০ 


পা ঠক তে পাপা পাতা 
» 1) ভাপ 02৩9 ডা) ৩ 


১. 


০৮১৩৫, 


অনুবাদ : 


১2৫2১277১, 


২, 


১ ৬. 


তোমাদেরকে মোহাচ্ছনন করে রেখেছে আল্লাহর 
আনুগত্য হতে বিরত রেখেছে আধিক্য-সম্পদ, 
সন্তানসন্ততি ও জনবলের অহংকার । 

যতক্ষণ পর্যন্ত না তোমরা কবরে গিয়ে উপনীত হও। 
অর্থাৎ মৃত্যুর পর জমিনে সমাধিস্ত হও। অথবা 
সংখ্যাধিক্য প্রমাণের জন্য মৃতব্যক্তিদের (কবর)-কে 
গণনা কর। 








, কখনো নয় এটা ধমকের জন্য হয়েছে। শীঘ্ইই তোমরা 


জানতে পারবে। 


অহংকারের পরিণতি জানতে পারবে মৃত্যু যন্ত্রণার সময় 
অতঃপর কবরে অবস্থানের সময়। 


. কখনো নয় অবশ্যই তোমরা যদি নিশ্চিতরূপে জানতে 


অর্থাৎ তোমাদের অহংকারের পরিণতি যদি তোমরা 
নিশ্চিত জানতে পারতে, তাহলে তোমরা তাতে লিপ্ত 
হতেনা। . 

উহ্য শপথের জওয়াব । আর 4:42 -এর “274 ও 
5৫০: হযফ করা হয়েছে এবং এর হরকত * 
-এর উপর দেওয়া হয়েছে। 








৫%2 প্রথমোক্ত $/2] -এর তাকিদ হয়েছে। 
নিশ্চিতরূপে £--৫ শব্দটি 5/52 -এর 
(8৫2 9470) হয়েছে । কেননা ৬1/ ও (৩ 
একই অর্থবোধক । 


জলা এপ 


//৬/.6211./59101.00া 


ডি, অফসীরে জালালাইন : আরবি-: 





-- বংলা, সন্তম বও | ৩০তম পা] 


শা শিলার 
৯ ১৯৫৮ ৯8 ৮৭ তারপরও বলি অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবে 














৮৮৮৭ ৮২০) তি 5558 পেথ কয়েকটি -১৮৫ পর পর আসার কারণে রফার 
45551522255 উ5৬৫০1 5 এল কি এটা হতে হযফ করা হয়েছে। যেদিন তারা 





882 এ ০2 জাহান্নামকে দেখবে নিয়ামত সম্পর্কে নিয়ামত হলো 
শি নি নিট রর দুনিয়ার মানুষ যার স্বাদ গ্রহণ করে উপভোগ করে। 
শি৮1১ তা পিউ ক জাত জা যেমন সুস্বাস্থ্য, স্থাচ্নদা, নিরাপত্তা, খাদ্য, পানীয় 
*এএ১ ১৪১ ৮৮৩]) ইত্যাদি। 
4:৫2: 


০০৮৪ শব্দটি ০৮০) -এর 314৮7 ৮.০ হিসাবে ৩:৮০১০ হয়েছে $ কেননা ১৪ শব্দটি এখানে £2)7 -এর অর্থে হয়েছে। 
অর্থাৎ সেদিন তারা জাহান্নামকে নিজেদের চোখে দেখতে পাবে। 


লক ০৫১] 


2৯49) ৫৮ তারকীবে কি হয়েছে৷ : আয়াতে (৯.১ 81: তারকীবে উহ্য শপথের জবাব হয়েছে। মুলত বাক্যটি ছিল- 
12৮0 85040151 অর্থাৎ আল্লাহর শপথ অবশ্যই তোমরা জাহান্নাম দেখতে পাবে । 
3৮:054৮5-4র 4৮০ কি? : আল্লাহ তা'আলার বাণী $5:62/ ৩: -এর 2.0 উহ্য রয়েছে । আর তা হলো 2, 


৮৫০৩5 ৮45 অর্থাৎ শীঘ্রই তোমরা তোমাদের পারস্পরিক অহংকারের অশুভ পরিণতি জানতে পারবে। [মৃত্যুর সময় এবং 


কবরে অবস্থানের সময় 1] 
[শ্রাসঙ্গিক আতল্াাচলা] 
পূর্ববর্তী সূরার সাথে সম্পর্ক : পূর্ববর্তী সূরায় কিয়ামতের ভয়াবহ অবস্থার উল্লেখ করে পরকালে হিসাব-নিকাশ হওয়ার কথা 
উল্লেখ করা হয়েছে। আর অন্র সূরায়ও উল্লেখ করা হয়েছে যে, মানুষ পার্থিব ধন-সম্পদের প্রতি মোহাচ্ছন্ন হয়ে থাকে । অথচ 
এগুলোর এক দিন হিসাব দিতে হবে৷ এগুলোর ব্যাপারে তাকে জবাবদিহি করতে হবে। 
শানে নুযূল : আলোচ্য সূরার শানে নুষূল প্রসঙ্গে একাধিক ঘটনা বর্ণিত হয়েছে। 
১. হযরত আবৃ হুরায়রাহ (রা.) হতে বর্ণিত আছে, একদা আবদে মানাফ গোত্র ও বনূ সাহম গোত্র পরস্পরের জন সংখ্যায় 
আধিক্যের গর্ব করেছিল । আবদে মানাফ গোত্র এ গর্বে বিজয়ী হলো । তখন বনূ সাহম গোত্র বলল, আমাদের বংশের বু 
লোক জাহিলিয়া যুগে মৃত্যুবরণ করেছে । অতঃপর জীবিত এবং মৃত সকলকে গণনা করে তারা বিজয়ী হলো। এ প্রসঙ্গ 


সূরাটি নাজিল হয়। 
২. হযরত ইবনে বোরায়দাহ (রা.) হতে বর্ণিত, মদীনায় আনসারদের দু'টি গোত্র ধন-সম্পদ, প্রাচ্য ও নেতৃত্ব-কর্তৃত্ব নিয়ে পরস্পর 


রব করল এবং 
খুব গর্ব প্রকাশ করত । এমনকি তারা স্বীয় জনবল প্রমাণের জন্য মৃতব্যক্তিদের গণনা করতে কবরস্থানে গমন 
সমাধি গণনার মাধ্যমে নিজেদের সংখ্যাধিক্য প্রমাণের প্রয়াস পেল। তাদের র উপরিউক্ত আচরণের পরিপ্রেক্ষিতে আলোচ 


সূরাটি নাজিল হয়। 
বাহক নডজ এ শব্দটির মূলরূপ হলো 70 - +4 হচ্ছে বহুবচনীয় সর্বনাম । এর অর্থ হচ্ছে- বেখেয়ালীপনা, 
আস্মভোলা, কোনো বিষয় সম্পর্কে গভীরভাবে চিতা থাকা । আরবি ভাষায় এ শব্দটিকে সে আত্মডোলা ও বেখয়ালীপনাকে 
রকাবার ভন্য ব্যবহার হয়, যা অন্যান প্রয়োজনীয় ও হরত্পূর্ণ বিষয় হতে বেখেয়ালী ও গাফেলতীতে নিমজ্দিত রয়েছে 
*৫৫21-এর অর্থ : এ শব্দটি 3:3 ধাতু হতে নির্গত । বাবে 3205 -এর মাসদার ! এর অর্থ তিনটি- প্রথমত অতিমাত্রায় 
কোনো বস্তু পাওয়ার প্রচেষ্টায় নিপু থাকা । দবতীয়ত কোনো বনু বেশি পাওয়ার জনয প্রতিহোগিতা করা! 
অপরের ভুলনায় বেশি লাভ করে অহঙ্কার ও গৌরব প্রক্শ করা ' 


///.6211./59101.00া 


.. তাফসীরে জালালইন আরবি বাংলা, সপ্তম. হু ৩০তম পারা] 


১৮০৪৫০০৮৯*৪৫৩৯৯স*৫ত ৪৯৪৪৪০৪৪৫৪৪ ৪৫৯০৮০৪৩৯৩ *ক৪$ক৯+৪৮৮: ১২৮৪৯৫৫৪৮৯০ ৮৯৮৭৪৪৯৭৯০৮১ক ৪68৪৫ ৯৪% ডক ৯ ৮৩৮৯৭৯৯৯৪৪৯৮৪০৯৯০৪৯৯০৪৪৩৭৮৪৮৯৪৮৮৪৪০৮০০ ৪৮৪৫ ৩ রক ডে0৯ 
সুতরাং এখানে উভয় শব্দের সম্মিলিত অর্থ হচ্ছে- তোমাদের অধিক লাভের চিন্তা ও প্রতিযোগিতা তোমাদেরকে ভীকনের অন্যানা 
গুরুতৃপূর্ণ বিষয় হতে গাফেল ও বেখেয়াল করে রেখেছে। অথবা, এটাও হয় যে, তোষাদের নিজেদের আনিকা ও আত্মগর্ব 
জীবনের গুরুতুপূর্ণ অন্যান্য বিষয়াদি হতে গাফেল ও মোহাচ্ছন্ন করে রেখেছে । কি কি বিষয়বস্তুর আধিক্য গাফেল ও মোহাচ্ছৰ্র 
করেছে: । কুরআন মাজীদ সে বস্তুটির নাম বলেনি । এ জন্য তার মর্ম অনেক ব্যাপক । এটা ছারা ধন-সম্পদের প্রাচুর্য বুঝা যায়, 
এটা ছারা মান-মর্যাদা, শক্তি-সামর্থ্য, জ্ঞান-হেকমত, বুদ্ধি-কৌশল, জাগতিক জীবনের বিলান-সামগ্রী ও উপায়-উপাদান সবই 
হতে পারে । সারকথা এই যে, যে বস্তুর অধিক পরিমাণে লাভ করার আকাঙ্ক্ষা ও প্রতিযোগিতায় পড়ে মানুষ নিরবক্ছিন্নভাবে 
কর্মতৎপর থেকে আল্লাহর ইবাদত, পরকাল ও হাশর-নশরের চিন্তা হতে সম্পূর্ণ বেখবর হয়ে পড়ে; তাই বলা হয়েছে । চাই তা 
ধন-সম্পদ হোক বা মান-মর্ধাদা ও নেতৃতৃ-কর্তৃত্ব হোক। অথবা, জীবনের বিলাস-সামগ্রী হোক বা অন্য কিছু হোক। 


৭৯৯৫ পুত 


০০:0০ 455%6 -কে ছিরুত্ত করার কারণ : 

১. এখানে উক্ত বাক্যকে,দু'বার নেওয়া হয়েছে তাকিদের জন্য । তা দ্বারা .--2১ ধমকের পর ধমক দেওয়া হয়েছে । যেমন, বলা 
হয়-.).05 4 41০51$ 4০১১) অর্থাৎ আমি তোমাকে বলছি, তারপরও বলছি- তুমি করো না। 

. অথবা, প্রথমটি মৃত্যুর সময়, আর দ্বিতীয়টি কবরে প্রশ্ন করার সময় । 

ইমাম যাহহাক (র.) বলেন, প্রথম বাক্য দ্বারা কাফেরদেরকে এবং দ্বিতীয় বাক্য দারা মু'মিনদেরকে সম্বোধন করা হয়েছে। 


অর্থাৎ 3৮25১:) 4552055 37407 04 তা 2205 5054 

প্রথমটি ৪; বা ধমক, দ্বিতীয়টি ১০; বা পুরক্কারের ওয়াদা। 

অথবা, একটি হলো কবরের আজাব সম্পর্কে, আর অন্যটি কিয়ামতের আজাব সম্পর্কে -ুকাবীর] 

কারো মতে, প্রথমটি পরকাল সম্পর্কে সতর্কবাণী আর দ্বিতীয়টি এ সম্পর্কে পুনঃ তাকিদ। 

কারো মতে, প্রথমবার সতর্কবাণী মৃত্যুর সময়ের বা কবরের অভ্যন্তরের আজাবের ব্যাপারে আর দ্বিতীয়টি কবর থেকে উথিত 
হওয়ার পরের আজাব সম্পর্কে। নুরুল কোরআন] 

৮ -এর জবাব : ৬:1১ ০:55 5 বাক্যে ১ হরফে শর্ত। শর্ত আসলে তার জাযা থাকা আবশ্যক; কিন্তু এখানে এর 
উল্লেখ নেই। এ কারণে সকলের একমত্য রয়েছে যে, জাযা এখানে উহ্য রয়েছে! কেননা যদি *:৯৮4 $4,-/ -কে /-এর 
জবাব ধরা হয়, তাহলে অর্থ দীড়ায়, যদি তোমরা জানতে ভাহলে অবশ্যই জাহান্নাম প্রত্যক্ষ করতে । এর দ্বারা বুঝা যায় যে, তারা 
জাহান্নাম প্রত্যক্ষ করবে না । অথচ এ কথা স্বতঃসিদ্ধ যে তারা অবশ্যই জাহান্নাম প্রত্যক্ষ করবে । অতএব, 2] -এর জবাব হবে 
৮৫৩৫41৫400০ অর্থাৎ অবশ্যই আধিক্যের বাসনা তোমাদেরকে অমনোযোগী করতে পরত না। -কাবীর] 

০27 215 4188 : বিদ্যার্জন ও জ্ঞান লাভের ছারা অন্তরে যে বিশ্বাস ও প্রত্যয় সৃষ্টি হয়, তাকেই বলা হয় ইলমূল 
ইয়াকীন বা জ্ঞানলৰ প্রত্যয় । উপরিউক্ত আয়াতে আল্লাহ তা'আলা মানুষ সম্পর্কে আফসোস করে বলেছেন, তোমরা জাগতিক 
জীবনে অধিক মাত্রায় ধন-সম্পদ, প্রানুর্য, মান-মর্যাদা ও নেতৃত্ব লাভের নেশায় মোহাম্ধ হয়ে পড়েছ এবং একেও জীবনের উন্নতি ও 
সাফল্য ভাবছ; কিন্তু তা কখনই মানুষের জীবনের আসল উন্নতি ও সাফল্য হতে পারে না; বরং আল্লাহকে ভুলে এ সব ধান্দায় 
থাকার পরিণতি যে কত মারাত্মক ও ধ্বংসাত্মক, এ বিষয় যদি তোমরা জ্ঞান দ্বারা নিশ্চিত বিশ্বাস অর্জন করতে, তবে তা 
তোমাদের পক্ষেই ফলপ্রসূ হতো । আয়াতে ওহীলব্ জ্ঞানের দ্বারা আল্লাহর প্রতি ঈমান ও নেক আমল করার দিকে ইঙ্গিত প্রদান 
করা হয়েছে। তি 
ইমাম কাতাদাহ রে.) বলেছেন, আমরা এ বিষয়ে পরস্পরের মধ্যে আলোচনা করতাম যে, আলোচ্য আয়াতের ৮০০14 


ছারা উদ্দেশ্য হলো এ বিষয়ে নিশ্চিত বিশ্বাস স্থাপন করা যে, মৃত্যুর পর অবশ্যই আল্লাহ পুনজী্বন দান করবেন এবং পুনরস্থান 


করবেন। 
আল্লামা ছানাউল্লাহ পানিপথি রে.) লিখেছেন, ইলমুল ইয়াকীন হলো- অদৃশ্য বিষয়ের প্রতি ঈমান বা বিশ্বাস স্থাপন করা। 

সুনুরুদ কোরআন] 
212/-কে ফিরুত্ত করার কারণ :%:24 শব্দটি £:141 থেকে নির্গত এ 53211 বা প্রত্যক্ষ করাকে ছিরু্ত করা হয়েছে। 
কেননা, এখানে ৪) বা ধমকের তাকিদ করা হয়েছে। সম্ভবত জাতি ধমক শুনতে অপছন্দ করত । তাই ---৮ঃ -কে বারবার 
উল্লেখ করে সতর্ক করা হয়েছে। 
অথবা, প্রথম 'দেখা' হবে দূর থেকে, আর দ্বিতীয় “দেখা' হবে একেবারে জাহান্নামের তীরে গিয়ে 


///.6911./69101.00া 





5৫? 


5 ডে সি 


৩০ ইন: আরেবি-আহলর, সপ্তম ধওড [৩০তম সমল ] 


অন্থবা, প্রথম 'দেশা” হবে তীরে পির, আর দ্বিতীয় “দেখা” হবে জাহান্লামে প্রবেশ করার সময়, ফাতহুল কাদীর, কারীর! 
আখবা. এর কারণ হলো, প্রথমবার দেখার তাৎপর্য হলো 
তাশপর্য হলো হাশরের দিন দেখা । নুরুল কোরআন] 


১৯১৯ ৮০০58: ৩ অর্থ চক্ষু এবং ০ অর্থ- বিশ্বাস । সুতরাং উতত শব্ের সা্িলিত অর্থ হলো. কোনো 


বন্ধু চক্ষু দ্বারা দর্শনের মাধ্যমে জন্তরে সে বিষয়ে যে বিশ্বাস জন্রলাত করে, তাকেই বলা হয় ০--২]1 ০০ অর্থাৎ চাক্ষুষ প্রতায়) 
সুতরাং আয়াতের মর্ম হবে- তোমরা জাহান্নামকে পরকালে চাক্ষুষ দর্শন করে, চাঙ্ুয প্রতযায় লা্ড করতে পারবে; কিনতু ওহীলঙ্ধ 
জারা পাস ীরনে ছা মারমডার ভি বি নর উিটি। 
০2৪৮/5 ৮৫2০ (5 ও ৩১৪ ০ -এর পার্থক্য : কোনো ছিনিস জানার তিনটি স্তর রয্রেছে- 
১. ০৪1০৯ ২১৮৮ এবং -৩, 2 ৩৯ যেমন- কেউ বি থামে জানতে পারল যে, আগর ফব 
একে বলে ০৯: এরপর সে এটা চোখে দেখে বুঝতে পারল যে, এটা মিষ্টি হবে, তাকে বলে ৩:52) 552 
সে তা ভক্ষণ করে তার স্বাদ গ্রহণ করল, তাকে বলে ০:৪-] ০ । 
নিয়ামত সম্পর্কে যারা জিজ্ঞাসিত হবে : কোনো কোনো তাফসীবরকারের মতে- এতে সন্বোধিত ব্যক্তিরা হবে কাফের : অর্থাৎ 
কাফেরদেরকে প্রশ্ন করা হবে- তোমাদেরকে আল্লাহ এক্সপ নিয়ামত দিয়েছেন, ভোমরা তার কি শোকর আদায় করেছ? কোনো 
কোনো তাসীরকারের নিকট আয়াতের সম্বোধন সাধারণ কাফের ও মুসলমান । অর্থাৎ সকলকে নিজ নিজ অবস্থানুযায়ী প্রদত্ত 
নিয়ামতের শুকরিয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হবে । 4কাবীর! এ 
কিয়ামতের দিন কোন কোন বন্তু সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে? : আল্লাহ তা'আলা ইরশাদ করেছেন, ১4---4) 24 
৯৫1৩5 ০ সে কিয়ামতের দিন তোমাদেরকে (++) (নিয়ামত) সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে । এখানে প্রশ্ন 
হলো, এ নিয়ামত বলতে কি বুঝানো হয়ছে হাদীসের বর্ণনায় তার একাধিক ভবাব পাওয়া ঘয়। 
ক. হযরত ইবনে আববাস (রা.) হতে বর্ণিত হয়েছে -৮--.০" ছারা স্বাস্থ, সুস্থতা, চক্ষু ইত্যাদিকে বুঝানো হয়েছে । অর্থাৎ 
শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি ও অন্তর সম্পর্কে জিজ্ঞসা করা হবে। 
খ. কেউ কেউ বলেছেন, সহজ বিধান ও কুরুজান সম্পর্কে জিজ্দাসা করা হবে। 
গ্‌. কোনো কোনো বর্ণনা মতে, তা ছ্বারা খেজুর, মিষ্টি পানি ও শীতল ছায়াকে বুঝানো হয়েছে । 
ঘ. কোনে' কোনো হাদীসে নিঙ্রোক্ত ৫টি বস্তুকে বুঝানো হয়েছে- ১. তৃত্তি করে খাওয়া: ২. ঠাণড পানীয়; ৩. মজার ঘুমং ৪. ঘরের 
ও ৫. ভারসাম্যপূর্ণ দেহ 
০7৮৮৭ নবী করীম 253 বলেছেন, পীচটি প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত হাশরের দিন কোলে 
মানুষ স্থীয় স্থান হতে লড়তে পারবে না! ১. সে নিজের জীবন কোন পথে ব্যয় করেছে? ২. উবনজডেগ্ত। 
করেছে? ৩. সম্পদ কিভাবে আর্জন করেছে? ৪. অর্জিত সম্পদ কোথায় ্য় করেছে? ৫. ইলম অনুধায়ী আমদ করেছে কিনা? ? 
চ. হযরত ইবনে আববাস (রা.) বলেন, বান্দা যখন কোনো একটি পদক্ষেপ গ্রহণ করে, তবে তাকে জিজ্ঞাসা করা হবে বে. তি 
কি উদ্দেশ্য পদক্ষেপ গ্রহণ করেছিলে? 
ছ. হফরত হাসান বসরী রে.) বলেন, রি জা রি কর হে কিউ টস 
ড হত মাস (রা) থেকে বর্নিত আছে হে. কেয়ামতের মু প্রত্যেকটি 
জিন্ঞাস' করা হবে : এমনকি চোখে সুরমা লাগানো সম্পর্কেও জিজ্ঞাসা করা হবে । 


ইমাম কুরতুষী লিখেছেন, হারা বিনা হিসাবে জান্নাতে যাবে তাদেরকে এ সব প্রশ্ন করা হবে ন: 
///.6211]./59101.00া 





মৃত্যুর পর আলমে বর্ষ বা মধ্যলোকে দেস্া। সার স্বিভীযুবার দেখার 


২ অস্ভঃপর 


শুনুরুল কোরআন] 


...... তাফসীরে. জালালাইন... আরবি-বাং 








খণ্ড [৩০তম পাবা ) 33 


৬৯ 


০11৮ : সূরা আল-“আসর 


সূরাটির নামকরণের কারণ : সূরার প্রথম ৮০1 শন্দকেই এর নামরূপে নির্ধারণ করা হয়েছে ; এতে ৩টি আয়াত, ১৪ বাক্য 
এবং ৬৮ টি অক্ষর রয়েছে৷ 


স্রাটি নাজিল হওয়ার সময়কাল : সূরাটি কখন নাজিল হয়েছে এ ব্যাপারে মতভেদ দেখা যায় 
১. হযরত মুজাহিদ, কাতাদাহ ও মুকাতিল (র.) প্রমুখের মতে, এ সৃূরাটি মদীনায় নাজিল হয়েছে। 

২. হযরত ইবনে আব্বাস (রা.) সহ জখহুর মুফাসসিরগণের মতে, সূরাটি মক্কায় নাজিল হয়েছে। এর বিষয়বস্তু হাতে ও বুঝা যায় 
যে. সূরাটি মান্ধী জীবনের প্রাথমিক পর্যায়ে নাজিল হয়েছে । কেননা এতে ঈমান ও আমলের মৌলিক কথার উল্লেখ কর' হয়েছে 
সূরাটির বিষয়বস্তু ও সারকথা : সূরাটি অতিশয় ক্ষুদ্র, অথচ এতে বক্তব্য ও ভাবের মহাসমুদ্র নুক্কায়িত রয়েছে । আল্লাহ এ 
ক্ষুদ্রকায় বাক্য কয়টিতে মানব জীবনের আসল নীতি-আদর্শ ও কর্মময় ভূমিকা কি হওয়া উচিত তা তুলে ধরেছেন । এ সুরাটি ভাব 
ও মাহাত্মোর দিক দিয়ে এত ব্যাপক যে, গোটা ইসলামি জীবন চরিত্রটি একটি সংক্ষেপ অথচ বিরাট-বিশালকায় রূপ অংকন করা 
হয়েছে । এ জন্যই ইমাম শাফেয়ী (র.) বলেছেন-কোনো লোক এ সূরাটি সম্পর্কে গভীরভাবে চিন্তা-গবেষণা করলে তা-ই তার 
হেদায়েতের জন্য যথেষ্ট ৷ মোটকথা, আল্লাহ এতে মানব জীবনে সাফল্য ও ব্যর্থতার চার দফা মূলনীতি উপস্থাপন করেছেন । ১. 
ঈমান ২. নেক আমল, ৩. সত্যের পারস্পরিক উপদেশ, ৪. ধৈর্যের পারস্পরিক নসিহত ! এ চার দফা মূলনীতি হতে যারা সরে 
পড়বে তাদের ধ্বংস ইহকালে ও পরকালে অনিবার্য । সে ধ্বংস ও ক্ষতি হতে কেউই উদ্ধার পাবে না। আর তার ধারণা ও 

অনুসরণের মধ্যেই নিহিত উভয়কালের মুক্তি ও সাফল্য । 

সৃূরাটির ফজিলত : হযরত ওবায়দুল্লাহ ইবনে হোসাইন বর্ণনা করেন যে, নবী করীম 3::২-এর সাহাবীদের মধ্যে এমন দুই ব্যক্তি 

ছিলেন, যখন তারা কোনো স্থানে একত্রিত হতেন, তখন যতক্ষণ পর্যন্ত একে অপরের সামনে সূরা আল-*আসর না পড়তেন 

ততক্ষণ পর্যন্ত পৃথক হতেন না। 

ইমাম শ্রাফেয়ী (র.) বলেন- যে ব্যক্তি অত্র সূরা সম্পর্কে চিন্তা করে, তার জন্য অত্র সূরাটিই যথেষ্ট । -[ইবনে কান্থীর] 
///.9811.59101.00 











হর তুত 
পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি 
১২২২ 3টি দরে কবি... 
০০০০৯ অনুবাদ : 


৬/141701৮ ০১2৯০1৮4500, ১. শপথ কালের যুগ অথবা মধ্যাহ্ন হতে সর্াতপ্ন্ত সময 


কিংবা সালাতুল আসর । 
4 ঠা ২. অবশ্যই মানুষ মানবজাতি ক্ষতিযন্ত তার ব্যবসায়। 


3.1" ৩. তারা ব্যতীত, যারা ঈমান আনয়ন করেছে ও সংকর 
নিতে করেছে তারা ক্ষতিগ্রস্ত নয়। আর তারা পরস্পর 


“টার উপদেশ দান করে একে অন্যকে উপদেশ প্রদান করে 
রঃ হারলো সত্যের প্রতি ঈমানের প্রতি আর পরস্পর উপদেশ দান 


৩০১ ৮5010৮5৮৮5051%255 করে ধৈর্যের প্রতি আনুগত্য এবং পাপ হতে বেঁচে 


ন্‌ -7 1] থাকার ক্ষেত্রে! 






॥ সিসির রিতা নি 
৩৯০০11৮৮712 





7:৮7] ১ ৩০৩ শক পি 8 
৮5৮৮৮০১৩৮০১ 








যোগসূত্র : পূর্ববর্তী সূরাতে বংশ গৌরবের দঞ্ধে অহঙ্কারীদের পরিণাম বর্ণনা করা হয়েছিল, আর অত্র সূরাতে সকল প্রকার 
পাপীদের পরিণাম বর্ণনা করা হচ্ছে । সাথে সাথে নেককার লোকদের সৃফলের কথাও ঘোষণা করা হচ্ছে; 

সূরার শানে নুযূল : জাহিলিয়া যুগে হযরত আবূ বকর সিদ্দীক (রা.) -এর সাথে কালাদাহ ইবনে উসায়েদ -এর ঘনিষ্ট সম্পর্ক 
ছিল। কালাদাহ প্রায়ই তীর নিকট যাতায়াত করত । হযরত আবূ বকর (রা.) ঈমান গ্রহণের পর একদিন সে তার নিকট এসে 
বলল- হে আব্‌ বকর! তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ব্যবসা-বাণিজ্য তো ভাটা লেগেছে। আয়-রোজগারের পথ তো প্রায় 
বন্ধ । তুমি কোন্‌ ধ্যান-ধারণায় নিমজ্জিত হয়েছ নিজেদের ধর্মকর্মও হারিয়েছ এবং দুনিয়াও হারিয়েছ। তুমি এখন উভয় দিক 
দিয়ে পূর্ণকূপে লোকসানে নিপতিত । হযরত আবূ বকর সিদ্দীক (রা.) বললেন- হে নির্বোধ! যে লোক আল্লাহ্‌ তা আলা এবং 
তার রাসূলের গোলাম হয়ে যায়, সে কখনো লোকসানে নিপতিত হয় না। যারা পরকাল সম্পর্কে কোনোই চিন্তা-ভাবনা করে ন" 
মূলত তারাই ক্ষতিন্ত, তারাই লোকসানে নিপতিত। যারা কেবল জাগতিক উন্নতি লাভের জন্যই সদা চিন্তামগু ও বাস্ত থাকে. 
তারাই একুল-ওকৃল উভয় কৃলই হারায় ! হযরত আবূ বকর (রা.) -এর কথার সতাতা প্রমাণ এবং এ ঘটনাকে উপলক্ষ করে এ 
সুরা অবতীর্ণ হয়।। -আঘীষী] ডা নারিনী 
০:০০-এর অর্থ ও উদ্দেশ্য : আল্লামা জালাল উদ্দীন মহল্লী (র.) উল্লেখ করেছেন যে, এখানে "১7224" শব্দটির তিনটি অ 
সা 

স* ইবনে কাইসান (র.) বলেছেন, আসর শব্দ দ্বারা রাত ও করা হয়েছে। 

৭ ইবদে কাইল বহে কে হেলে পড় কে স্নত পর্ব্ত সময়কে আছর বলা হয! 

* হযরত কাতাদাহ (র.) বলেন. দিনের শেষ ঘণ্টাকে আসর বলা হয় । নূরুল কোরআন] 


////.9811.59101.00 


জফসীরে জালালাইন : আরবি- বাংলা, সপ্তম খগ [৩০তম পারা] ৬৬৩ 


হযরত ইবনে আব্বাস (রা.) সহ অধিকাংশ সুফাসসিরের মতে, এখানে মতিন দ্বারা কালকেই বুঝানো হয়েছে৷ কলের শপথ 
করার অর্থ হলো, ৪ 
কাল-সময়-প্রোত তার জলন্ত সাক্ষী । মানুষের ইতিহাস দৃঢ়তা ও সন্দেহাতীতভাবে সাক্ষ্য দেয় যে, উক্ত চ'রটি গুণ যে সকল 
লোকের নেই তারা শেষ পর্যন্ত সাংঘাতিকতাবে ক্ষতিত্রস্ত হয়েছে, ধ্বংস ও বিপর্যয়ের সম্মুখীন হয়েছে! সময় বা কাল আসলে 
দুনিয়ায় কাজ করার জন্য এক এক ব্যক্তি ও এক এক জাতিকে আল্লাহর দেওয়া সময় বা অবকাশ মাত্র । পরীক্ষাগারে যেমন 
পরীক্ষার্থীকে একটি নি্িষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়, ঠিক খানুষকে আল্লাহ তা'আলা তেমনিভাবে একটি সীমা নির্ধারণ 
করে দিয়েছেন। 


যা হোক এ তীক্ষু গতিশীল কালপ্রোত সাক্ষ্য দেয় যে, উত্ত চারটি গুণ হারিয়ে যে সব কাজে নিজের আয়ুষ্কাল ক্ষয় করছে, তা 
সবই ক্ষতিকর । এ ক্ষতি হতে রক্ষা পাবে শুধু সেসব লোক যারা উল্লিখিত চারটি শুণে শুণান্বিত হয়ে দুনিয়ায় কাজ করবে । 


ইমাম রাষী (র.) এ পর্যায়ে একজন মনীষীর উদ্ধৃতি উল্লেখ করেছেন। উক্তিটি হলো- একজন বরফ বিক্রেতার কথা হতেই আমি 
সূরা আল-'আসর-এর অর্থ বুঝতে পেরেছি। বরফ বিক্রেতা বাজারে দীড়িয়ে চিৎকার করে বলছিল, দয়া কর্‌ সে ব্যক্তির প্রতি যার 
মূলধন গলে নিঃশেষ হয়ে যাচ্ছে, অনুগ্হ.কর সে ব্যক্তির প্রতি যার পুঁজি হারিয়ে যাচ্ছে, সে ব্যক্তির এ চিৎকার শুনে আমি 
বললাম- রি রশ -এর তো এটাই অর্থ! মানুষকে যতটা আয়ুষ্কাল দেওয়া হয়েছে তা বরফ গলার 
মতো দ্রুত গলে শেষ হয়ে যাচ্ছে! তাকে যদি অপচয় করা হয় কিংবা ভুল ও অন্যায় কাজে ব্যয় করা হয়, ত তাহলে বুঝতে হবে 
এটাই হলো মানুষের ক্ষতি । এটা অপেক্ষা বড় ক্ষতি মানুষের আর কিছুই হতে পারে না। 
১৮০ ছারা উদ্দেশ্য : ইরশাদ হয়েছে, নিশ্চয়ই মানুষ ক্ষতিথ্ত । এখানে ০৮-১31- মানুষ বলতে মানবজাতিকে বুঝানো 
হয়েছে, অন্যথায় পরবর্তী ::5"| সহীহ হতো না। সমগ্র মানবজাতি সমানভাবে সকলেই এতে শামিল । কাজেই উক্ত চারটি 
গুণের যারা, অধিকারী নয়, তারা সকলেই ক্ষতিথস্ত হবে কথাটি সর্বদিক দিয়েই সর্বাবস্থায় সত্য ও প্রমাণিত। উক্ত গুণাবলি হতে 
বঞ্চিত এক ব্যক্তি হোক, কোনো জাতি হোক অথবা হোক দুনিয়ার সকল মানুষ সকলের জন্যই তা প্রয়োজন । এটা আল্লাহ 
তা'আলার একটি অপরিবর্তনীয় মৌলনীতি। সারা দুনিয়ার মানুষও যদি কুফর, পাপকাজ ও পরস্পরকে বাতিল কাজে উৎসাহিত 
করেন এবং আত্মপূজায় নিমগ্র হওয়ার শিক্ষা দানের ব্যাপারে এক্যবদ্ধ হয় । তাহলেও ভিন্নতর কোনো পরিণাম দেখা দিবে না। 
কেননা মৌলনীতির প্রয়োগ সাধারণ, নিরপেক্ষ ও নির্বিশেষে হয়ে থাকে। 
20০51-এর এছারা উদ্দেশ্য : 955531-এর &| দ্বারা ইনসান' -এর ০৯ বা জাতিকে বুঝানো হয়েছে! অর্থাৎ এখানে 
আলিফ ও লাম জিন্সী হবে, এ কারণেই “ইনসান' হতে 1:15: খু, বলে ইস্তিছনা করা হয়েছে। 
অথবা) এখানে ২০ হবে। তখন ১৮৫১ হবে নির্দিষ্ট কোনো ব্যক্তি। যেমন- হযরত ইবনে আব্বাস (রা.) বলেন, এখানে 
মুশরিকদের একটি বিশেষ দল উদ্দেশ্য । যথা-ওয়ালীদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়ায়েল ও আসওয়াদ ইবনে আব্দুল মুস্তালিব 
হর হুরতিন ভান হারান রযারি জোক বালাদি আবু জাহল উদ্দেশ্য । -[কাবীর] 
১৫ -এর অর্থ : ,"-£ শব্দটির আভিধানিক অর্থ হচ্ছে- ধ্বংস, ক্ষতি, লোকসান ও কারবারে অকৃতকার্য হওয়া ৷ উপরিউক্ত 
্ায়াতেও অনুরূপ তরে ব্যবহৃত হয়েছে। ব্যবসা-বাণিজ্যে যখন ক্ষতি হয় তখনই আরবিতে বলা হয় তোমার লোকসান হয়েছে। 
গোটা ব্যবসাটি দেউলিয়ায় পরিণত হলেও দেউলিয়াত্ব বুঝাবার জন্য এ শব্দটির প্রয়োগ হয়। এ শব্দটি লাভ ও মুনাফার বিপরীত 
শব্দ। কুরআন মাজীদে যত স্থানে এ শব্দটির ব্যবহার হয়েছে, তা ফালাহ শব্দেরই বিপরীত অর্থে । ফালাহ শব্দের অর্থ হলো 
কল্যাণ বা সাফল্য। বস্তুত কুরআন মাজীদে ফালাহা ও খুসরুন শব্দদয় উভয় জগতের কল্যাণ এবং ক্ষতি, লোকসান ও লাভের 
অর্থে ব্যবহার করেছে। কুরআন যখনই তার বলিষ্ঠ কণ্ঠে ঘোষণা করে যে, মানুষ বড়োই ক্ষতিগ্রস্ত তবন তা দ্বারা উতয় জগতের 
ক্ষতিই বুঝায় । 4কাবীর] 
,:-কে অনির্দিষ্ট নেওয়ার কারণ : আয়াতে কারীমায় ৮: ৮২ বলা হয়েছে, .-৮4। ০০০ বলা হয়নি কেননা অনির্দিষ্ট 
শব্দ কোনো সময় ভয়ানক বুঝায়, আবার কোনো সময় তাচ্ছিল্য বুঝায় । ভয়ানক বুঝালে আয়াতের অর্থ হবে-৬2এ ০3101 
40 414440262৮৪ 2 অর্থাৎ নিশ্চয় মানুষ ভয়ানক ক্ষতির মধ্যে রয়েছে, যা একমাত্র আল্লাই-ই জানেন । আর 
যদি তাচ্ছিল্য বুঝায় তাহলে অর্থ হবে- নিশ্চয় শয়তানের ধ্বংস ছাড়া মানুষেরও ধ্বংস আছে। কেননা হে শয়তান: আমার সৃষ্টির 
মধ্যে তোমার চেয়েও বেশি নাফরমান বর্তমান রয়েছে। প্রথম অর্থটি-ই সঠিক। -কাবীর] 
///.92111./568101.00]া 


৬৬৪ অফনিরে জলকলকহন : আরবি- আহত, সম্ভম যথ | ৩০তম প্রক ] 


আর্াতে কতিপয় তাকিন : /-:2 ০20 5:54 31 আরাতে করেকটি তাক রুতেছে, যা ভর আহ তাআলা 27: কে 

চূভ়ন্ত করে বুকিয়েছেন- 

১. ৩ ছ্বরা বুঝা বায় বে. তারা ধ্বংসের মধ্যে কুবে রয়েছে, চতুর্দিক থেকে মস তদেরকে বেষ্টন করে আছে: 

২. হরফে মৃশ্বব্হাহ কিল ফেল ব্যবহার করা হয়েছে, হা তাকিদের জন্য বাবহৃত হয়: 

৩. 2৫ 02 ক্র মধ্যে "8 ব্যবহৃত হযেছে; -কাবীর! 

গুণ চতুষ্রর : উপরিউক্ত স্রাধ় ক্ষতির ভাগ হতে নিষ্কিত লাভ করে সাফল্য লাভের যে চারটি শন ও বৈশিষ্ট্যের কথ: উল্লেখ কর 

হয়েছে, ভা এই- 

১. ঈমান : ঈমান হে ইহকাল ও পরকালের মুক্ষি লাভের প্রধান শর্ত । ঈমান ব্যতিরেকে ঘতই উত্তম ও কল্যা্ণক্নক কা করা 
হোক লা কেন, ভা আল্লাহর নিকট গ্রহণীয় হবে না এবং পরকালেও তাতে মুক্তি ও সাফল্য আ্াসবে লা । এখানে ঈমান ছারা 
সংক্ষেপে আল্লাহ, রাসূল, ফেরেশতা. কিতাব, তাকদীর, পরকাল ও হিসাব-নিকাশ প্রভৃতির প্রতি ঈমান আনম্ুলের কথা 
কলা হয়েছে! 

২. নেক আসল ও সন্কাজ : এটাকেও আল্লাহ তা'্রালা মুক্তির দ্বিতীয় শর্ত নিক্রপণ করেছেন । কেননা ঈমানের পরিচয় দেয় 
আমল । বীজ ও চারার সাথে বৃক্ষের ষে সম্পর্ক, ঈমাল ও নেক আজমলের মুধ্য সে সম্পর্ক ; বী্ত দ্বারা যদি চারা না গজ, 
তবে বুঝতে হবে, বীজ মাটিভলায় চাপা পড়ে গেছে। অতএব, কারো উদানের ফলশ্রুতিকপে লেক আমল ভ্রীবনে 
প্রতিফলিত না হলে বুঝতে হবে, তার গোড়ার ঘে কোনো কারণ রয়েছে । সুতরাং হল কারণ উদহাটিন করে ভা নিরসনের 
জল্য তৎপর হওদ্রা উচিত? 

৩. সত্যের পারস্পরিক উপদেশ : এখানে হক শন্টি ব্যাপক অর্থবোধক ' এর আভিধানিক অর্থ হলো- সত্য, স্ব. অিকণ্র 
ইত্যাদি : আস্তাতে সম্ভবতঃ মানুষের অধিকার ও স্বতু সংরুক্ষণে এবং তা জদায়ুকরুণেই পারস্পরিক উপদেশের কমা কম হতেছে 
৪. ধৈর্ষের পারুস্পরিক নসিহত : ধৈর্য ও সৃহিষ্ক্তা ঘে মানব ভীবনের সাফল্যের চাবিকাঠি, ভা বলাই তানুল্য ' ধৈর্য অ্বলস্কনের 

কথা কুরুআন মন্দের কহ আয়াতেই বর্তমাল : 


০০! বলতে যা বুঝার : ঈমানের পর মানুষকে ক্ষতি হতে রক্ষা, করার জন্য দ্বিতীয় ঘে গুণটি অপরিহার্য ভা হলো লেক 
কাভ করা? জায্াতে ০১০০৮ শন্দ ব্যবহৃত হয়েছে : সকল প্রকার নেক ও ভালো কাজ এর অধ্যে শাহিল: কিনতু কুরআনের 
ছোণানুযায়ী কোনো আমল-ই ₹-/০,)2 নন, যদি তার মূলে ঈমান বর্তমান না থাকে এবং তা শরিয়ত অনুযায়ী সম্পাদিত 
নাহ 

এ কারণেই কুরজালে কারীসে শৈ1-৮ 345 এর পূর্বে উমানের উল্লেখ কর' হয়েছে ঈমানহীন আমলের কোনো শু ফল 
হওয়ার কথা কোথাও বলা হয়নি; অন্যদিকে এ ঈমান-ই গ্রহণযোগ্য যার সত্যতার প্রমাণস্বক্ষপ জামল পেশ হয়ে থকে নতুবা 
আমলে সালেহ ছাড়া ঈমান একটি মৌখিক দাবি মাত্র ; আর ধংস থেকে রক্ষার জন্য শুধু ঈমানকে উলোষ না করে জানাহ 


৭0 বলতে যা বুঝায় : ৬ ৮০৮:/-এর মধ্যকার "হকা' শব্দটি বাতিলের বিপরীত সাধারণত এর দু'টি অর্থ হায়ে থাকে: 


১. সহীহ, ঠিক, নিভু, পূর্ণ সতা, ইনসাফ ও সুবিচার মোতাবেক ও প্রকৃত অবস্থার অনুরূপ কথা : তা ঈমান ও আকীদার কথ 
হোক, কিংবা বৈষনিকে কাজ সম্পর্কিত হোক 


২. হক জর্থ- অধিকার . এটা এমন অধিকার, যা যৰাযথভাবে আদায় করা হানুষের উপর কর্তব্য : সে হক আল্লাহর হোক কি 
বান্দারু, অন্ববা লিজের-ই অধিকার হোক না কেন, সব-ই একর মধ্যে শামিল 





৩. কারো মতে হক বলতে তাওহীদকে বুঝানো হয়েছে : হঘরভ কাতাদাহ (র.) হক -এব অর্থ আয়াতে কুরআন হবে বে 
ইলেখ করেছেন, তবে সাধারণ অর্থ নেওয়াই উত্তম এফাভনুদ কাদীর] 
৪. হযরত হাসান বসরী (র.) বলেছেন_ এবানে ০৮ দ্বারা কুরআনে কারীমকে উদ্দেশ্য করা হয়েছে, আর সবর দ্বারা উদ্দেশ 


///.6211./59101.০0া 


...... তাফসীরে জালালাইন. : আরবি-বাংলা, সপ্তম খও [ ৩০তম 





৪১ 
1012 সুরা আল-হ্মাযাহ 


স্রাটির নামকরণের কারণ : সৃরাটির প্রথম আয়াতের ১: শব্দটিকে এর নামরূপে গ্রহণ করা হায়ছে , 7২, 
অর্থ- নিন্দুক। অত্র সূরায় নিন্দুকের ভয়াবহ পরিণতির উল্লেখ করা হয়েছে বিধায় নামকরণ স্বার্থক হয়েছে । এতে ৯টি 
আয়াত ও ১৬১টি অক্ষর রয়েছে। 
সূরাটি অবতীর্ণ হওয়ার সময়কাল : মুফাসসিরগণ এ ব্যাপারে একমত যে, আলোচ্য সূরাটি মারী। বিষয়বস্তু হতেও 
বুঝা খায় যে, সূরাটি মাকী জীবনের প্রথম দিকে নাজিল হয়েছে। 
সূরাটির বিষয়বস্তু ও মূল বক্তব্য : ইসলাম-পূর্ব যুগে জাহেলিয়াতের আরব সমাজের অর্থ পূজারী ধনী সম্প্রদায়ের 
মধ্যে কতগুলো মারাত্মক ধরনের নৈতিক ক্রুটি ও দোষ বিদ্যমান ছিল। এ সূরায় তার-ই বীভৎসতা ব্যক্ত করে এর 
প্রতিবাদ করা হয়েছে। কেননা এর কারণে মানুষ মৃত্যু মুহুর্ত পর্যন্ত দুনিয়ার স্বার্থ, স্বাদ-আস্বাদ, আরাম-আয়েশ ও 
মান-মর্যাদা অত্যধিক অর্জন করার এবং প্রতিযোগিতায় অন্যদের তুলনায় বেশি দূর অথসর হয়ে যাওয়ার চিন্তায় ও চেষ্টায় 
দিন-রাত তনয় হয়ে থাকে । সুতরাং তাদেরকে ইশিয়ার করে দেওয়া হয়েছে যে, এখানে তোমাদেরকে যে যে নিয়ামত 
দেওয়া হয়েছে তার প্রত্যেকটি সম্পর্কে তোমাদেরকে আল্লাহর নিকট জবাবদিহি করতে হবে। সম্পদ অসৎ পথে 
উপার্জন এবং তার যথেচ্ছা ব্যয়ের পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ, জাহান্নামই হবে এ সব লোকদের চির আবাস । তাদের 
ধন-সম্পদ ও প্রভাব-প্রতিপত্তি, সেদিন জাহান্নামের আগুন হতে তাদেরকে রক্ষা করতে পারবে না। দাহনকারী আগুন 
তাদেরকে জ্বালিয়ে-পুড়িয়ে ভম্ম করে ফেলবে । কাজেই যারা ধন-সম্পদের অহমিকায় পড়ে পরনিন্দায় ও মানুষকে 
কটাক্ষ করার পেছনে পড়ে রয়েছে, তাদের এখন হতেই সাবধান হওয়া উচিত। এ সব অহঙ্কারী নিন্দুক ধনীদের 
আবাসস্থল হবে হুতামাহ নামক দোজখ। 

///.9211./58101.00]া 


24250 267040175£ সূরূ আল হুমাযাহ মায় বা মদীনায় অবতীর্ণ 


৩৮1৫ :৯ আয়াতবিশিষ্ট 








91৩ 


চ1215 


পরম করুণাময় ও দয়ালু আল্লাহ্‌র নামে শুরু করছি 





অনুবাদ : 


53৮৯৩ 29955 3505. ২ ১. দুর্ভেগ অভিশাপমূলক শব্দ অথবা জাহান্নামের একটি 


5৮70002৮৮৫৩ ১৮৮১ 20শ১ 

চলল 
2557-55545 
৮৮০৮71০2525 


-৩ 255 





উপভ্যকা সে সকল লোকের জন্য, যারা পশ্চাতে ও 
সম্মুখে লোকের নিন্দা করে অর্থাৎ অধিক ছিদ্রান্বেষণ ও 
সমালোচনাকারী অর্থাৎ পরচর্চাকারী ৷ এ আয়াতটি সে 
0765 755 যারা রাসূলুল্লাহ 
চে এবং মুসলমানদের দুর্নাম করে বেড়াত । যেমন- 
উহা ইসা: অলীদ ইবনে মুগীরাহ প্রমুখ । 





45১7০ সঞ্চয় করে শব্দটি তাখফীফ উভয় 
451526154-9-056 ৬1 ৯ কেটি তাশদীদ ও 





401৬ 74562 ৪৭ কর্্ে 











০1০৩ পাপা তি এ 


হয়েছে, সম্পদ এবং একে বারংবার 
গণনা করে গণনা করে এবং বি: 


সময় কাজে 
আসবে এ ধারণায় সংরক্ষণ করে। 


সী রি শাঁ ৩. সে ধারণা করে তার অজ্ঞতার কারণে যে, তার সম্পদ 


প্রা 





০:৫৮ 174 ১:52০212 





এন 


চা 


তাকে অমর করে রাখবে তাকে চিরস্থায়ী করে দিবে 
এবং সে মৃত্যুবরণ করবে না। 


0০০, £ ৪. কখনো নয় এটা ভতসনা উদ্দেশ্যে সে অবশ্যই নিক্ষিপ্ত 


হবে এটা উহ্য শপথের জবাব। অর্থাৎ সে অবশ্যই 
নিক্ষিপ্ত হবে তম্মকারী দোজখে যা তন্মধ্যে নিক্ষিপ্ত সকল 
বস্তুকে ভস্ম করে ফেলবে! 





08824555085. $ ৭. যা গ্রাস করবে চিজ রিাতর 


পপাপশ পাশ চে 


৩০:০০ এদ তি 4০৮৮৪ 


পর্যন্ত, তখন একে দাহন করবে। আর এর সৃক্্রতার 
কারণে তার পোড়ানোর কষ্ট অন্যান্য অঙ্গের তুলনায় 


১550 
/////.211./5817ব1 





রা রা ছে ইন... আরবি-বাংলা, সন্তুম খণ্ড [ ৩০তম পাবা) ভ 


2০০১৮৮৮৮116 ত$205 ৮98 ৮ নিশ্চয় এটা তাদেরকে 7৫ শব্দের অর্থগত দিক বিচারে 


2 ট 7 
সি: 2৮15 252 বহুবচনীয় সর্বনাম ব্যবহৃত হয়েছে. পরিবেষ্টিত করে 

রি খারা রাখবে শব্দটি ৪১১৯ অথবা তদস্থুলে 217 দ্বারা অর্থাৎ 
এটি রি শট এ 





পু 


১.৭ ৯. স্তম্তসমূহে উভয় অক্ষরে পেশযোগে বা ফবরযোগে 
শব্দটি উভয় কেরাতে পঠিত হয়েছে। যা দীর্ঘায়িত এটা 
প্রথমোক্ত শব্দের --৫- সুতরাং সে আগুন স্তস্তসমূহের 
মধ্যে হবে। 


₹503৫1এর মহত্রে ই'রাব : 5 শব্দটি 44 হতে 0. হয়েছে। তখন ৩,[| হবে 2 

অথবা ;$ হিসাবে মানসূব হবে। এ বাক্যটি এমন একটি গুণ যা 'কারণ'-এর স্থলাভিষিক্ত বা কাজ দেয়। -কাবীর] 
৯৫1১2 -এর মহত্রে ই'রাব : 61 $-2০4 -এর মহল্লে ই'রাবের ব্যাপারে দু'টি সম্ভাবনা রয়েছে! 
১. এটা 4554 এ হয়েছে। এমতাবস্থায় এর কোনো মহক্লে ই'রাব নেই। 

২. অথবা, ৫: -এর যতীর হতে ১০ হয়ে এটা ০১22 $-54 হয়েছে। 


"১৫১ তারকীবে কি হয়েছে : আল্লাহ্‌র বাণী "১54:" তারকীবে উহ্য শপথের জবাব হয়েছে। 


৮০০৯৬ ৮ ১৮০৬৮ ০,৮ প ক ঠতপ তি তল 
155,200 401 2৩ -এর মহত্লে ই*রাৰ :555544 4501 2৩" আয়াত উহা মুবতাদা "৫»' -এর খবর হিসাবে ₹৯০, ১০4 
হয়েছে। 








৮০2০০ ৫০ 


£5-218-25 3:৫0 85 বি: 23 সুবতাদা, 7-/55:4 04 খবর | 601 30 ৮ 1 বদল 04 হতে । অথবা, 


তিরঙ্কারের স্থলে নসবের স্থানে, অথবা এর পূর্ববর্তীর তা'লীল বা কারণ। 

৮ 3054০ জুমলায়ে মুস্তানাফা, পূর্ববর্তী বাক্যকে স্থিরকরণের জন্য । কেউ কেউ বলেন, ৫₹ -এর ফায়েল হতে হাল 
হিসাবে নসবের স্থানে অবস্থিত ৷ 

১1652:2/ লাম উহা কসমের জবাব । অর্থাৎ (24400 

2565 পূর্বো্ত (54::/ এর যরফ | এটা ৮৮৮ মূলবর্ণ হতে ইসমে ফায়েলে সুবালাগার সীগাহ। ৪4 ৮ ৮৮ এটা 
205 -এর যমীর হতে হাল হিসাবে নসবের স্থলে রয়েছে। অর্থাৎ 4: ৫-29,455454 ১56 ০9. ০551৩ কেউ কেউ 
বলেন- এটা উহ্য মুবতাদার খবর। মুবতাদা হলো 4 অথবা 2,-:4-এর সিফাত। 8:50 4401 20 এটা উহ্য ০ 


মুবতাদার খবর । 


যোগসূত্র : পূর্ববর্তী সূরাতে ইহকালীন ও পরকালীন কৃতকার্যতার জন্য চারটি শুণের কথা উল্লেখ করা হয়েছে। আর যারা এ গুণ 
তিনি 
বিশেষ শ্রেণির উল্লেখ করা হয়েছে৷ তারা হলো, পরনিন্দুক ও অপবাদ প্রদানকারী । 

শানে নুষূল : হযরত ওসমান ও ইবনে ওমর রো.) বলেন, আমরা সর্বদা শুনে আসছি যে, সূরা আল-ছুমাযাহ উবাই ইবনে 
খলফকে উপলক্ষ্য করে অবতীর্ণ হয়েছে। আল্লামা সুদ্দী বলেন, এ সূরা আখনাস ইবনে শোরায়েককে উপলক্ষ করে অবতীর্ণ 
হয়েছে। 


///.6911./69101.00া 


ডি _ জ্ষ্টীরে জল্দলাইন : কররবি--্হলা, সম্তম হও [৩০তম পক ) 


ইবলে ইসহাক বলেন, উমাইয়া ইবনে খালককে নবী করীম 2১ রক 





পালেন, তখন তাকে উ. জগ ৮ ুর্জ ও 

পোলেন, তি পলক্ষ করে আল্লাহ তা"আলা সমশ্র স্রাটিই অবতীর্ণ করেন । কতি 

তফসীরকারের মতে, এট ষুলীরা ইবনে অলীদ সমপর্তে অবতীর্ণ হযেছে আস ইবনে ওয়ারেলকে উপলক্ষ করে অবতীর্ণ হে 

বলেও কোনো কোনো বর্ণনা পাওয়া যায় । _[লোবাব, খাফেন, জালালাইন] 

5: -এর অর্থ : যুফাসসিরগণ এখানে -:.7- -এর দু'টি অর্থ উল্লেখ করেছেন । 

১. 357 এটা অভিসম্পাত দেওয়ার জনয ও ধ্বংস কামনার জন্য ব্যবহৃত হয়ে থাকে । 

২. অথবা, এর ছারা জাহান্নামের একটি উপত্যকাকে বুকানো হব্রেছে। 

প্রথমোক্ত মত অনুযায়ী শব্দটি মূলত ছিল :5%-:) 53 (অর্থাৎ অমুকের জন্য ধ্বংস বা আফসোস) ॥ - $ ও ?4 -কে ঘুক্ত করে 

পরবর্তী অংশকে হযফ করা হয়েছে। 

০০12)251 ঞ1555 4055 27855 ও 155 শ্য় অর্থের দিক দিয়ে প্রায় সমার্থবোধক। 

১. হযরত ইবনে আব্বাস (রা.) এর ব্যাখ্যায় বলেছেন. যারা পশ্চাতে দুর্নাম ররটায়, অগোচরে কথা বলে, বন্ধুদের মধ্যে বিচ্ছেদ 

ঘটায়- তাদেরকে 2৯ ও 24 দুই-ই বলে। অবশ্য কোনো কোনো মুফাসসির এদের মধ্যে পার্থক্য করেছেন : 

যারা পিছনে অপবাদ রটায় তাদেরকে £ বলে এবং যারা সামনে অপবাদ রটায় তাদেরকে ?/ বলে! 

মোকাতেল বলেন, যারা সামনে অপবাদ রটায় তাদেরকে 7: বলে, আর যারা পেছনে অপবাদ রটায় তাদেরকে 3:24 বলে , 

যারা হস্ত দ্বারা আক্রমণ করে তাদেরকে 27: বলে এবং যারা পিছনে অপবাদ রটায় তাদেরকে £/% বলে? 

হাসান বসরী (রু.) বলেন, যে কারো সম্মুখে দোষ-ক্রটি বর্ণনা করে; তাকে লুমাবাহ বলা হয়; আর বে কারো পশ্চাতে 

দোষ-ক্রুটি বর্ণনা করে তাকে হুমাযাহ বলে । 

হযরত সাঈদ ইবনে যোবায়ের ও কাতাদাহ (র.) বলেন, পরনিন্দাকারীকে 'হুমাষাহ' আর বিদ্রুপকারীকে 'লুমাবাহ' বল ; 

৭. হযরত ইবনে যায়েদ বলেন, হাতের ইশারায় দোষ বর্ণনা ও দুঃব দেওয়াকে হুমাযা আর জিহবা ছারা দোষ-ক্রটি বর্ণনাকারীকে 
লুমাযাহ বলে । £ 

৮. হযরত সুফিয়ান ছাওরী (র.) বলেন. "হুমাযাহ' সে যে মানুষের দোষ-ক্রুটি বর্ণন্য করে আর চোবের ইঙ্গিতে দোষ-ক্রটি 
বর্ণনাকারীকে লুমাযাহ বলে 

৯. হযরত ইবনে কায়সান (র.) বলেন, ুমাযাহ' সে ব্যক্তি, যে নিজের সাহীকে কথা ছারা দুঃব দেয়! আর 'লুমাযা' সে বাত, 
যে চোখের বা মাথার ইশারা বা ক্রুর ইঙ্গিতে মানুষের দোষ-ক্রটি বর্ণনা করে? নুরুল কোরজান] 


রর 


নে ০০৪ 


চে 


232 4665 এ ৮1৮৩ ০55 : প্রথম কথাটির পর এ দ্বিতীয় কথাটি বলায় স্বতই এর অর্থ দাড়ায় যে, সে 
লোক অন্যদের অপমান-লাহ্ুনার যে কাজ করে, তা তার ধনশীলতার অহমিকার কারণেই করে। ' ৮৯ -এর অর্থ হলো, 
নে বিপুল পরিমাণ মাল সঞ্চয় করে, আর গণনা করে রাখে- বলায় সে ব্যক্তির কার্পণ্য ও হীন মানসিকতা চোখের মাহনে ভেসে উঠ 
-1৩ শব্দকে লাকেরা নেওয়ার কারণ : সম্কাবয দু'টি কারণে ০ -কে 2:55 "নিদিষ্ট বাবহার করা হয়েছে। 

১ আল" এমন একটি বিশেষা বা নাম যা সারা দুনিয়ার সকল কিছুকে শামিল করে । অতএব, একজন মানুষের মাল দুনিয়ার 
সকল মালের তুলনায় অতান্ত লগণ্য। এ নগণ্য মাল নিয়ে মানুষ কিভাবে গৌরব এবং অহঙ্কার করে? এ কথা বুঝানোর 
ভন্যই 'নাকেরাহ' ব্যবহার করা হয়েছে। নু 

২ মালের অপকারিজা এবং ক্ষতিকে বিরাট করে দেখানোর জন্য "নাকেরাহ' নেওয়া হয়েছে মাল মানুষকে চরম ধর 
১ আিতিতীসি অব নিস আবি নং রা ডাই ও 
কে দায়ে যাওয়ার অন্যতম হাতিয়ার । অতএব, একজন জ্ঞানী এবং বিবেক-ু্ধিস্নন ব্যক্তি কিভাবে মাল য়ে বড় 
অহঙ্কার করতে পরে? -1কাৰীর] ৃ টাারানাতা 

বি দর - ক. ৮5 শব্দটি ০১০1 হতে নগত 

14) শব্দের বিভিন্ন দিক : ১: -এর অর্থ নিরূপণ কয়েকটি দিক দেখা যা? মেদ সি জিরা 

অর্থ-সম্পদ পুষ্ভীভৃত করা, শুদামজাত করা! খ. 22 অর্থ-:০০১ গণনা করা। তাশদীদয়ুক্ত ব্যবহার হয়েছে 


কসাথে আনলে অর্থ এই দাড়ায় ছে, 
বুঝানোর জনা গ. ১০ অর্থ ৮: অর্থাৎ অধিক করে এবং বাড়ায় ৮7৬০ র রচ্টা় লগত হয় - “কার, 
“পু মাল ভমায় এবং পু্ভীভৃত ও শুদামজাত করে, বারবার গণনা করে এবং অধিক মাল ড় ঘ ॥ 


////.9811.5101.00 








 জভুদর জালালাইন রকি রালা সপ্তম. ২3. ৩০তম পাবা। ৬৬৯ 


121 এর অর্থ :5421 -এর অর্থ হচ্ছে তাকে চিরস্থায়ী করবে এবং প্টিবন্তন জীবন জান দান করবে ভি 
রাখবে ও রক্ষা করবে । অপর অর্থ এ হতে পারে যে, রা নিলা চিরদিন তার কাছে 
থাকবে । আয়াতের সারমর্ম এই যে, অর্থ-সম্পদ সঞ্চয় ও গুনে গুনে রাখার কাজে এতই নিমগ্ন ও তন্য হয়ে পড়েছে যে. সে 
লোক মৃত্যুর কথাই ভুলে গেছে। এ সব বিপুল অর্থ-সম্পদ ছেড়ে রিক্ত হস্তে একদিন যে যৃত্যুর করাল গ্রাসে নিপতিত হবে এবং 
আল্লাহর নিকট পৌছতে হবে. তা তার সৃতি হতে মুছে গেছে । ভুলেও তার মনে এর কথা জাগরিত হয় ল 1) ভেবে নিয়েছে 
আমার সম্পদ নেয় কে? চিরদিনই তা আমার কাছে থাকবে । -[কাবীর] 


১০৮4 তে হিকমত : আল্লাহ তা'আলা 7.7 হতে উদ্ভৃত ক্রিয়া ব্যবহার করেছেন। কেননা, এ শব্দের মধ্যে নিক্ষেপণের 
অর্থের সাথে সাথে 2০১ বা অপমান ও ঘৃণা রয়েছে! যেহেতু কাফের দল শ্রেষ্ঠ বলে দাবি করে সেহেতু ভাদের জন্য এমন শব্দ 
প্রয়োগ করা হয়েছে, যাতে অপমান এবং তিরঙ্কার রয়েছে। -কাবীর] 

2৮০৮ -এর অর্থ : ৯০ শব্দটির আভিধানিক অর্থ- ভেঙ্গে চুরমার করে ফেলা। জাহান্নামের বিভিন্ন প্রকার আগুর একটি 
প্রকার । যেমন-+৮£:. ও ,৮%4 দুই শ্রেণির আগুনের নাম । কেউ কেউ বলেন, হুতামা হচ্ছে জাহান্নামের দ্বিতীয় স্তরেব নাম । এই 
আগুনকে হুতামা নামকরণের কারণ হলো, তা দেহের হাড় ভেঙ্গে চুরমার করে দেবে । সুতরাং আয়াতের মর্ম হবে- হে 
নিন্দুকগণ! তোমরা মানুষের মাংস আহার করছ এবং তাদের মান-সম্মানকে চূর্ণ-বিচূর্ণ করছ। তোমাদের পিছনেও বিরাট হুতামা 
নামে এক অনলকুণ্ড রয়েছে, যা তোমাদের মাংসকে পুড়িয়ে হাড়গুলো গুড়াগুড়া করবে! -[কাবীর, খাযেন] 


আগুনকে “আল্লাহর আগুন' বলার কারণ : উপরিউক্ত ছয় নম্বর আয়াতে হুতামাকে আল্লাহর প্রজ্বলিত আগুন" নামে অভিহিত 
করা হয়েছে। কুরআন মাজীদে জাহান্নামকে আল্লাহর প্রজ্বলিত আগুন আর কোথাও বলা হয়নি। এখন তাকে আল্লাহর আগুন বলায় 
যেমন তার ভয়াবহতা প্রকাশ পেয়েছে, অপরদিকে এটাও প্রকাশ পায় যে, জাগতিক জীবনে ধন-সম্পদের নাগাল পেয়ে যারা গর্ব 
করে এবং মানুষের মান-সম্মানে আঘাত হানে ও দুর্নাম করে বেড়ায়, তাদেরকে আল্লাহ তা'আলা খুব ঘৃণার দৃষ্টিতে দেখেন । তিনি 
তাদেরকে হুতামা নামক অগ্নি ছারা শাস্তি দিবেন। 

5০581 ৬5 ৫৮" ৩/০55 4155 : নাত ন্বর আয়াতে উল্লিখিত হয়েছে যে, হুতামা নামক আগুন তাদের হাদয় 
পর্যন্ত পৌছবে। মূলে ৫.4 শব্দ ব্যবহার করা হয়েছে। এর দুই প্রকার অর্থ হতে পারে। প্রথম অর্থ উদয় হওয়া ও পৌছে 


যাওয়া, আর দ্বিতীয় অর্থ খবর পাওয়া, অবহিত হওয়া । প্রথম অর্থ গ্রহণ করলে আয়াতের মর্ম হয়; হুতামা নামক অগ্নির দহন-ক্রিয়া 

তাদের হৃদয়কেও দহন করতে ছাড়বে না । এখানে দেহের অন্যান্য অঙ্গস্মৃহকে বাদ দিয়ে শুধু হৃদয় বা অন্তরের কথা উল্লেখ 

করার কারণ হলো- হৃদয়ই হচ্ছে সমস্ত কিছুর মূল । কুফরি-বেঈমানী, বাতিল আকীদা ও চিন্তাধারা সর্বপ্রথম এ স্থানেই উদয় হয়। 

সুতরাং এ কারণেই আল্লাহ সে নিদিষ্ট স্থানটির কথা উল্লেখ করে বুঝাচ্ছেন যে, যে স্থানটি কুফরি ও দুষ্ট চিন্তা-ধারার উৎসমূল, সে 

স্থানটিতে হুতামা নামক আগুন হানা দিবে। -কাবীর] 

৪৮০৬০ :+১০5 কেখি ডিন: কাফেরদেরকে অগ্রিকুণ্ডে নিক্ষেপের পর চিরদিনের জন্য তার দ্বার রুদ্ধ করে দেওয়া 

হবে। ফলে তারা তা হতে বের হতে পারবে না এবং দোজখের উত্তাপও বের হতে পারবে না: 

হযরত শাহ আব্দুল আযীজ (র.) লিখেছেন, দোজবীদের রন্ধে রন্ধে এ আগুন পৌছে দেওয়া হবে! 

হযরত ইবনে আব্বাস (রা.) হতে বর্ণিত আছে যে. যাদের জন্য দোজখের চিরস্থায়ী শাস্তির সিদ্ধান্ত হবে এবং যখন শুধু তারাই 

দোজখে থাকবে তখন দোজখীদেরকে লৌহ নির্মিত সিম্ধুকের মধ্যে বন্ধ করে রাখা হবে । তারপর সে সিন্ধকগুলোকে বন্ধ করে 

দোজখের নিঙ্নদেশে নিক্ষেপ করা হবে। কেউ অনোর আজাবকে দেখতে পাবে না। নুরুল কোরআন] 

2০০৮৮ 2০5 ভাঠা ৬105 41৬৪ : এ আয়াতের ব্যাখ্যায় হযরত ইবনে আব্বাস (রা.) বলেন, আল্লাহ তাদেরকে 

হুতামার অনল গর্তে নিক্ষেপ করবেন। অতঃপর তাতে স্থাপিত স্তন্তের সাথে তাদেরকে বেঁধে রাখবেন ৷ তখন তারা গলদেশে 

লোহার জিঞ্জির পরিহিত থাকবে এবং অনলবুণ্ডের দরওয়াজাগুলো আবদ্ধ করে দেওয়া হবে । কেউ কেউ বলেন_ --৮ দ্বারা 

প্রকাণ্ড কীলকের কথা বলা হয়েছে, যা জাহান্নামীদের উপর চাপিয়ে দেওয়া হবে । কেউ কেউ বলেন, জাহান্নামের দর ওয়াজা বন্ধ 

করে দিয়ে তার উপর লোহার কীলক বসানো হবে, যার ফলে তারা জাহান্নামের উত্তাপে বের হওয়ার চেষ্টা করে বের হতে পারবে 

মা ভিি বাজ িরিজিরনররিউিরলেরিরাজাররার জিনিয়া রি 

খাযেন 

* তাফসীরকার হযরত কাতাদাহ (র.) বলেছেন, এ খুঁটিগুলো দ্বারা দোজখের মধ্যে তাদেরকে শ্রান্তি দেওয়া হবে৷ 

* হযরত মোকাতেল (রা.) বলেছেন, দোজবীদেরকে দোজধে নিক্ষেপ করার পর ছার রুদ্ধ হয়ে যাবে, আর কেউ তাদের নিকট 
যেতে পারবে না। “নুরুল কোরআন] 


//৬/.6211./59101.00া 


্ অফসীরে জাল্যলইন : আরবি-ুংলা, সন্তম ও (৩০৩ম পক] 
১:16: £ সূরা আল-কীল 
সুরাটির নামকরণের কারণ : এ সূরার নামকরণ করা হয়েছে তার প্রথম আয়াতের )+1]শব্দ অবলম্বনে । 1০077 
অর্-হসতির অধিপতি এট হারা একটি হস্ত সেনাবাহিনীর কথা বুঝানো হয়েছে টার পরা নি ১0০ 
সূরার তা-ই স্থান পেয়েছে । এ কারণেই সূরাটির নাম বথাষথ হয়েছে এতে ৫টি আয়াত, ২৩টি বাক্য এবং ৭৬টি ক্র রয়েছে, 
অবতীর্ণের সময়কাল : তাফসীরকারকদের সর্বসম্মত মতে, এ সৃরাটি মক্কায় অবতীর্ণ । সূরার এ্রতিহাসিক পটকূমির প্রতি লক্ষা 
করলেই অনুমিত হয় যে, এটা মাক্কী জীবনে অবতীর্ণ প্রাথমিক সৃরাসমূহের অন্যতম । 
শ্রতিহাসিক ঘটনা প্রবাহ : এতিহাসিক তথা দ্বারা প্রমাণিত যে, ইয়েমেনের ইহুদি শাসক যুনাওয়াস তথাকার খ্রিস্টানদের প্রতি 
চরম অত্যাচার ও নির্যাতন চালিয়ে তাদেরকে হ্ালিয়ে-ধ্বংসপ্রায় করে ফেলে । এতে পাশ্ববর্তী আবিসিনিয়ার ক্রিস্টান শাসকগণ খুব 
ক্ষু্ধ হয় । এরই প্রতিশোধে ৫২৫ ব্রিস্টাব্দে ইয়েমেনের উপর অভিযান চালিয়ে আবিসিনিয়ার শাসকগণ ইয়েমেনের হিময়ারী 
সরকারের পতন ঘটায় এবং দেশটি দখল করে নেয় । এ অভিযানের প্রধান নায়ক ছিল এরিয়াত এবং তার সহকারী ছিল আবরাহা। 
পরবর্তীকালে তাদের মধ্যে মতবিরোধের কারণে যুদ্ধ বেধে যায়। আবরাহা এরিয়াতকে হত্যা করে ইয়েমেনের শাসনভার লিজ 
হাতে গ্রহণ করে । আবিসিনিয়া শাসকদের ইয়েমেন দখল করার পিছনে ধর্মীয় আবেগ-অনুকূতি কার্যকর থাকলেও র্নাজনৈতিক ও 
অর্থনৈতিক স্বার্থের কথাও তারা দৃষ্টির আড়ালে রাখেনি ৷ এটাই ছিল তাদের মূল লক্ষ্য ৷ ধর্মীয় প্রতিশোধ গ্রহণ ছিল একটি বাহানা 
মাত্র। আর সে রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ হলো আরবের সাথে পূর্ব আফ্রিকা, ভারত ও ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্যিক 
জলপথ ও স্থলপথের উপর নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা । কেননা শত শত বছর ধরে আরবগণ এ পথে যাতায়াত করে প্রতৃত 
মুনাফা লাভ করে আসছিল । বাস্তবে তা-ই হয়েছিল ইয়েমেন দখল করার পূর্বে লোহিত সাগরের বাণিজ্যিক পথটি তারা 
রোমানদের সহায়তায় দখল করে নিয়েছিল । 
এখন লক্ষ্য হলো, শাতিল আরব হতে মিসর ও সিরিয়া গমনের স্থলপথ । পথটি নিজেদের নিয়ন্ত্রণে আনাই ছিল ইয়েমেনের 
আবরাহা সরকারের মূল উদ্দেশ্য- কিন্তু এ উদ্দেশ্যকে গোপন রেখে আবরাহা নতুন এক ফন্দি করল। সে আরবদের আন্তর্জাতিক 
ক্ষেত্রে মান-মর্যাদা বিলীন করার উদ্দেশ্যে এবং তাদের ধর্মীয় প্রভাব-প্রতিপত্তি বিনষ্ট করার লক্ষ্যে পরিষ্টানদের জন্য ইয়েমেনের 
সানয়ায় একটি আন্তর্জাতিক মানের গীর্জা নির্মাণ করল এবং সেখানে হজের মৌসুমে দুনিয়ার সমন্ত লোককে জমায়েত হওয়ার 
আহ্বান জানাল । কিন্তু ইয়ামেনের ধ্রিস্টান লোক ব্যতীত হজের মৌসুমে অন্য কোনো এলাকার লোকের সমাগম না দেখতে 
পেয়ে সে ভাবল, মক্কার ঘরই হচ্ছে এর অন্তরায় মক্কার কা'বা ঘরকে ধ্বংস করা ব্যতীত সানয়ায় এ আন্তর্জাতিক মেলা অনুষ্ঠিত 
হতে পারে না। তাই সে সদর্পে ঘোষণা করল, আমি মন্ধার হজ অনুষ্ঠান আগামী বৎসর হতে এ সানয়ায়ই করতে চাই সুতরাং 
এ জন্য আমার প্রথম কর্তব্য হবে-মকার কা'বা ঘরকে ধুলিসাৎ করে ফেলা । এ ঘোষণা চতুর্দিকে ছড়িয়ে পড়ল এবং সেও 
সুতি নিতে শুরু করে দিল। এ উদ্দেশ্যে সে ঘাট হাজার দর্ঘ্ধ সেনার একটি বিরাট বাহিনী সাজাল । পর বাহিনীতে ১৩টি 
যুদ্ধ-হস্তিও ছিল৷ অতঃপর সে ৫৭০ ব্রষ্টাব্দে ম্কা অভিমুখে যাত্রা করল। 
আবরাহার বাহিনী কা'বা ধংসের লক্ষ্যে দ্রুত এগিয়ে চলল পথে দু'টি গোত্র তাদেরকে বাধা দিয়েছিল বটে, কিন তার এ বিশাল 
বাহিনীর শক্তির সন্ুখে দণয়মান থাকতে না পেরে পরাজয় বরণ করল। আবরাহা বাহিনী তায়েফে উপনীত হাসে তাক 
লোকেরা নিজেদের লা নি েঙ্ে ফেলার আশঙা করল কিছু তারা এত বড় বিরাট শ্তির মোকাবিলা আপনি 
এর গায় তাদের একটি প্রতিনিধি আবরাহার নিকট গিয়ে বলল- আপনার মূল লক্ষ ্ নম 
নাদের দাত মির ধংস করবেন না, আমরা আপনার মকা়পৌছার পথ ্দনের কূষিকা পালন করবো, আবহ এ 
সম্মত হলো । আবু রিগাল নামে এক ব্যক্তিকে তার পথ প্রদর্শক নিযুক্ত করল; কিনতু আল-ুগন্থাস লামক হালে £ 
বিগাল মারা গেল। , 
সেল হত আররাহা একটি রত দল পাঠাল । তারা তেহামা হতে কুরাইশদের অনেক পালিত পহ শষ কারে দিয়ে সল 
তারা মহালবী ভ-এর দাদা আবুল মুন্তালিবেরও দুইশত ই লুট করে নিয়ে আসে । 


///.6911./69101.00া 





তাফসীরে জ্বালালাইন : আরবি-বাংলা, সপ্তম খও [৩ ০তম পারা] ৩৭১ 


আবরাহা বাহিনী আস-সিফাহ (আরাফাহ পর্বতমালার নিকটবর্তী স্থান) নামক স্থানে পৌছে কুর ইশদের নিকট দূহ পাচা? দূত 
বলল, আমরা তোমাদের উপর আক্রমণ করার উদ্দেশ্যে আসিনি. কা'বা ঘর ধ্বংস করাই আমাদের উদ্দেশ্য । তোমর' যুদ্ধের জন্য 
এগিয়ে না আসলে আমরা তোমাদের সাথে যুদ্ধ করবো না । জবাবে কুরাইশ সরদার আব্দুল মুত্তালিব বললেন- তোমাদের সাথেও 
আমাদের যুদ্ধ করার কোনো ইচ্ছা নেই। কাবা ঘরের যে মালিক, তিনি তার ঘর রক্ষা করবেন! দূত বলল. তবে আপনি আমার 
সাথে আমাদের সেনাপতি আবরাহার নিকট চলুন । আব্দুল মুন্তালিব তার কথায় আবরাহার নিকট গেলেন । আব্দুল যুত্তলিব ছিলেন 
খুব সুশ্রী বলিষ্ঠ ও ব্যক্তিত্বসম্পন্ন লোক ৷ আবরাহা তাকে দেখে খুবই প্রভাবিত হলো । সে নিজ্ঞের আসন হতে উঠি এসে তার 
পাশে বসল। জিজ্ঞাসা করল, আপনি কি উদ্দেশ্যে এসেছেন? তিনি বললেন, আমার যেসব উট লুট করে আনা হয়েছে তা ফেরত 
দিন। আবরাহা বলল, আপনাকে দেখে আমি খুবই মুগ্ধ হয়েছিলাম । কিন্তু আপনার এ কথায় আমার দৃষ্টিতে আপনার কোনো 
মর্যাদা থাকল না । কেননা পিতৃ ধর্মের কেন্দ্রস্থল কা'বা ঘর রক্ষার জন্য আপনি কোনো কথাই বললেন না। তিনি বললেন, আমি 
তো কেবল আমার উটগুলোর মালিক, আর সেগুলো সম্পর্কেই আপনার নিকট আবেদন করতে এসেছি । এ ঘরের ব্যাপার 
আলাদা । এর একজন রব আছেন, তিনি নিজেই এর হেফাজত করবেন । আবরাহা বলল, সে আমার আঘাত হতে তা রক্ষা 
করতে পারবে না । আব্দুল মুত্তালিব বললেন, এ ব্যাপারের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তা আপনি জানেন, আর তিনি [এ 
ঘরের মালিক] জানেন। এ কথা বলে তিনি আবরাহার নিকট হতে ফিরে আসলেন । পরে সে তার উটগুলো ফিরিয়ে দিল। অবশ্য 
কোনো কোনো বর্ণনা হতে জানা যায়, আব্দুল মুত্তালিব আবরাহাকে বলেছেন, আপনি যা কিছু চান আমাদের নিকট হতে নিয়ে 
প্রত্যাবর্তন করুন৷ কিন্তু আবরাহা তাতে রাজি হলো না। 

আবুল মুস্তালিব আবরাহার সেনানিবাস হতে ফিরে এসে কুরাইশদেরকে সাধারণ হত্যাকাণ্ড হতে বাচার জন্য বংশ-পরিবার নিয়ে 
পর্বতে আশ্রয় গ্রহণ করতে বললেন। পরে তিনি কুরাইশদের কতিপয় সর্দারকে সঙ্গে নিয়ে হারাম শরীফে উপস্থিত হন এবং 
কা'বার দরজার কড়া ধরে আল্লাহর নিকট দোয়া করেন, তিনি যেন তার ঘর ও তার সেবকদের হেফাজত করেন । সেদিন কোনো 
দেব-দেবীর নিকট নয়; বরং একমাত্র আল্লাহর নিকটই তারা দোয়া করেছিলেন । ইবনে হিশাম তার 'সীরাত' গ্রন্থে আব্দুল 
টির মজে 





টিটি 1 শি ক টিনা 
402০ ৮5 টি দি শর্ট আ 
হে আল্লাহ! বান্দা নিজের ঘরের সংরক্ষণ করে, 
আপনিও রক্ষা করুন আপনার নিজের ঘর । 
কাল যেন তাদের ক্রুশ এবং চেষ্টা-যত্ব আপনার ব্যবস্থাপনার মোকাবিলায় জয়ী হতে না পারে । 
আপনি যদি তাদেরকে এবং আমাদের কেবলা ঘরকে এমনিই ছেড়ে দিতে চান, তাহলে আপনার যা ইচ্ছা তা-ই করুন। সুহাইলী 
“রওক্ুল উনুফ' নামক গ্রন্থে এ পর্যায়ে নিম্নোক্ত কবিতাংশও উদ্ধত করেছেন_ 
০05৯ ৮ & 10105 ০০০) 
জুশধারী ও তার পুজারীদের মোকাবিলায় আমি আপনাকে ছাড়া আর কারো নিকট কোনো আশা রাখি না। 
ইবনে জারীর আব্দুল যুত্তালিবের দোয়া প্রসঙ্গে পড়া নিমোক্ত ত্র দু'টিরও উল্লেখ করেছেন। 
৩৮৮০৫: :27৩5০ এ৮ ৩৮:০0 ৮/3 525 
05 124 চিএ * 5135 05 লন 25 
“হে আমার প্রভু! তাদের মোকাবিলায় আমি তোমাকে ব্যতীত আর কারো নিকট কোনো কিছু আশা করি না। হে প্রভু! তুমি 
তোমার ঘরকে রক্ষা করো । এ ঘরের শক্রগণ, তোমার শত্রু ৷ তোমার জনবসতি তাদের আক্রমণ হতে মুক্ত রাবো।” 
আব্দুল মুস্তালিব এ প্রার্থনা করার পর স্বীয় সম্প্রদায়ের সাথে পর্বতমালায় গিয়ে আশ্রয় নিলেন । পরদিন আবরাহার বাহিনী মুহাসসির 
(মিনা ও সুষদালিফার মধ্যবর্তী মৃহাস্সাব উপত্যকার নিকবর্তী স্থান) নামক স্থান হতে কা'বা ঘর ধ্বংস করার উদ্দেশ্যে বাহিনীর 
অগ্রে আবরাহার হস্তিটিকে পরিচালনা করল । কিছিগৎ দূরে যাওয়ার পরই হস্তিটি বসে পড়ল, কোনো ক্রমেই অগ্রসর হতে চাইল 


///.9811.5101.00 


৩৭২ অফসন্জরে জযলযলইন : : আরবি- বাংলা, - সম্ভম বড [৩০তম প্রা ? 





অভিযুসী হয়, তখনই হাতিটি বসে পড়ে তারপর শুরু হলো আবরাহা বাহিনীর উপর আল্লাহর গজব নাজিলের পালা । লোহিত 
সাগরের দিক হতে ঝকে ঝাকে অপরিচিত নতৃল পক্ষীকুল এসে তাদের উপর ক্ষুদ্র ক্ষুদ্র কম্কর বর্ধন করতে লাগফা। কষ্করগুলো 
আকারে ক্ষুদ্র হলেও তার তেজস্তুয়া ছিল খুব বেশি । যার দেহে পড়ত. তার দেহেই জ্রালা-পোড়া সৃষ্টি হতো । সঙ্গে সঙ্গে বসন্ত 
গোটা দেখা দিত ৷ যেখানে পড়ত সেখান সরাসরি বিপরীত দিক দিয়ে বের হয়ে যেত । দৈহিক জ্বালা-পোড়া, বসন্ত গোটা উদ্শ্ন 
ও কম্কর বর্ষণে অতিষ্ঠ হয়ে বাহিনী ছত্রভঙ্গ হয়ে পালাতে শুরু করল এবং সে স্থানেই অনেকে মৃত্যুবরণ করুল। আর পথে পথেও 
অনেকে পড়ে রইল । আবরাহাও কষ্কর আঘাতে জধম হয়ে কোনো মতে খাসয়লাম অঞ্চলে লিয়ে পৌছে ছিল । অতঃপর সেখানে 
তার মৃত্যু হয় । এটাই আসহাবুল ফীলের ধ্বংনের সংক্ষিপ্ত কাহিনী । 

এ ঘটনা সমগ্র আরবদেশে ছড়িয়ে পড়ল । আল্লাহ দুনিয়ার বুকে স্বীয় অসীম কুদরতের যৎকিঞি্ নজির স্থাপন করলেন । মক্কার 
লোকগণ এ ঘটনায় আল্লাহর অশেষ শুকরিয়া জ্ঞাপন করল । আরবগণ এ ঘটনার পর হতে দশ বছর পর্যন্ত প্রতিমা পৃজ্জা ছেড়ে 
নিরঙ্কুশভাবে একমাত্র আল্লাহর ইবাদত করত । এ বছরটি আরবদের নিকট "হস্তি বছর' নামে সুপরিচিত হয়ে গেল ] আবরাহার 
হস্তিবাহিনীকে ধ্বংস করার ঘটনাটি যে মাসে সংঘটিত হয়, তা ছিল মহররম মাস । মহানবী 55২২-এর জন্বের দুই মাস পূর্বে । দুই 
মাস পরই ১২ই রবিউল আউয়াল কাবার প্রহরী ও বিশ্বমানবের মুক্তিদূত হযরত মুহাম্মদ মুজতবা আহমদ মুস্তফা 5253 ধরার বুকে 
তাশরীফ আনেন । 

হস্তিবাহিনীর ঘটনাটিকে নিয়ে সেকালের বহ বিখ্যাভ কবিও অনেক কবিতা-চরণ লিখে ঘটনাটিকে অমর করে রেখেছেন 
পক্ষীকুলের নিক্ষিপ্ত ক্করগুলোও নিজেদের নিকট স্মৃতি স্বরুপ ব্রেখে ছিল। তাদের বিপুল রণসন্তার ও খাদা সামগ্রী কুরাইশদের 
হস্তগত হলো । এ সূরা নাজিল হওয়া পর্যন্ত এ ঘটনার অনেক দর্শকই তখন বর্তমান ছিল । মাত্র চল্লিশ পয়তান্লিশ বছরের ব্যবধান । 
ঘটনাটি আরবের লোকদের মুখেমুখেই লেগে ছিল । এ কারণেই সূরায় বিস্তারিত ঘটনা আলোচিত না হয়ে যেটুকু মন্কাবাসীদের 
সম্মুখে আলোচনার প্রয়োজন ছিল, তা-ই আলোচিত হয়েছে। অর্থাৎ তাদের শাস্তিদানের বিবরণটি । এ সূরা অবতীর্ণ করে আল্লাহ 
তা'আলা কুর্রাইশসহ সমগ্র দুনিয়ার মানুষকে ইসলামি দাওয়াত ও প্রতিষ্ঠা আন্দোলনের বিরোধিতা হতে বিরত থাকবারই 
প্রকারান্তরে আহবান জানিয়েছেন । _খাযেন, কাছীর, মু'আলিম, হোসাইনী] 

স্রাটির সারকথা : সূরা আল-ফীলে সংক্ষিপ্তভাবে আবরাহার আক্রমণ এবং ধ্বংস আলোচিত হয়েছে । কেননা মক্কার 
আবাল-বৃদ্ধ-বর্নিতা সকলের নিকটই এ ঘটনা জানা ছিল। আরবের কোনো ব্যক্তিই এ সম্পর্কে অনবহিত ছিল না । সমগ্র 
আরববাসীদের একান্তিক বিশ্বাস ছিল যে. আবরাহার আক্রমণ হতে কা'বা ঘরের হেফাজতের কার্যটি কোনো দেব-দেবী কর্তৃক 
হয়নি । এটা নিরঙ্কৃশভাবে আল্লাহরই অবদান । এ কারণেই একাধারে কয়েকটি বছর পর্যন্ত কুরাইশের লোকেরা এ ঘটনার দ্বারা 
এতই মুগ্ধ ও প্রভাবিত হয়েছিল যে, তারা এ সময় আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করেনি । এ ঘটনার উল্লেখ দ্বারা কুরাইশদের 
এবং সাধারণভাবে আরববাসীদের মনে চিন্তার খোরাক দেওয়া হয়েছে যে, হযরত মুহাম্মদ 2223 যে দীনের দাওয়াত দিচ্ছেন, তা 
জন্যান্য সব মাবৃদ পরিত্যাগ করার এবং একমাত্র লা-শরীক আল্লাহর বন্দেগি করার দাওয়াত ছাড়া আর কিছুই নয় । সাথে সাথে 
এ কথাও যেন বিশ্বাস করে যে, হযরত মুহাম্মদ 3553 -এর এ সত্য দীনের দাওয়াতকে যদি তারা জোরপূর্বক দমল করতে চেষ্টা 
করে. ভাহলে যে আল্লাহ্‌ হস্তিবাহিনীকে ধ্বংস করে দিয়েছিলেন, তারা সে আল্লাহর ক্রোধ ও রোষাগ্রিতে পড়ে চিরতরে ভম্ম হয়ে 


///.9811.59101.00 














পুত 





[চিএ জনি 








25৮৬৩ 


টকা ১ সপ 


পাক 4 ০৫৩ ০৩৩ 


অতি নিলি ০০৮০০ 


৩৮ আর রি নিক ৬ ৫৮) 0 
৮১7৩7556505 (22৩ 


০8: কু উনি উন টটিত 


১০০৮০ এরি হশ। 
পরারিলা 1427 ০ 22 ৮৫22 


টি ও ০7৮75403- 





িরািতা 





প্র 
পা 


শ্ঃ ০০১০4 255০0, 


৩০ ৪4৩ ৩১০৫ 


* ৮০৪ চি 


5] 





1.) ১. আপনি কি দেখেননি? 14750 টি এখানে বিস্বয় 


বুঝানোর জন্য হয়েছে । অর্থাৎ আপনি বিস্মিত হবেন 
কিরূপ আচরণ করেছেন আপনার প্রভু হস্তিওয়ালাদের 
সাথে। হস্তির নাম ছিল মাহমৃদ। এর মালিক ছিল 
ইয়েমেনের বাদশাহ আবরাহা এবং তার সৈন্যবাহিনী। 
আবরাহা সানয়ায় একটি গীর্জা নির্মাণ করেছিল । যাতে 
মক্কা হতে হাজীদেরকে সেদিকে ফিরাতে পারে [অর্থাৎ 
যাতে লোকজন মন্ধায় হজ না করে তথায় গিয়ে হজ 
পালন করে]৷ তখন বনূ কেনানার এক ব্যক্তি একে 
অবমাননা করার জন্য তার ভিতরে ঢুকে পায়খানা করে 
এবং তাকে মলমৃত্র দ্বারা কদর্য করে দেয়। এতে 
আবরাহা ক্ষুব্ধ হয়ে কা'বাকে ধ্বংস করার শপথ করে । 
সে তার সেনাবাহিনী ও কতিপয় হস্তিসহ মক্কায় আক্রমণ 
করে । সে বাহিনীর সম্মুখ ভাগে ছিল মাহমূদ [নামক 
হাতি]। সুতরাং যখন তারা কা'বা ধ্বংস করার জন্য 
অগ্রসর হলো তখন তাদের উপর আল্লাহ তা'আলা [সে 
বাহিনী] প্রেরণ করেন যার উল্লেখ পরবর্তী আয়াতে করা 
হয়েছে। 








খা ২. তিনি কি করে দেননি? অর্থাৎ অবশ্যই করে দিয়েছেন। 


তাদের প্রচেষ্টাকে কা'বা ধ্বংসের ব্যাপারে সম্পূর্ণ নিষ্ষল 
ব্যর্থ ও ধ্বংস। 


“৮ ৩ আর তিনি পাঠিয়ে দিলেন তাদের উপর পক্ষী ঝাকে 





ঝাকে দলে দলে কেউ কেউ বলেছেন, ১4৩ শব্দের 


একব্চন নেই । কারো কারো মতে, এর একবচন 4 
বা 6৫1 অথবা ৫2 যেমন 4৮৫০, ৮5 ও 








///.9811.5101.00 








2 
এ ভা হাঃ 229 01156 


2 £৮৫৪০০৪ এ 


20 ই 355 ৮০৫০0. ৩ 


751৯055০8১8 ৮/ ৪০ 47809 


তাফসীরে জালালাইন আরবি-বাংলা, সন্ভম ধও [৩০তম পারা] 


০ ৫. ফলে তিনি তাদেরকে ভক্ষিত তৃণ সদৃশ করে দিলেন, 





অর্থাৎ এমন শস্য পত্রে করে দিয়েছেন যা চতুষ্পদ জন্তু 
তক্ষণ করেছে, একে মেড়েছে ও ধ্বংস করে 
ফেলেছে । অর্থাৎ আল্লাহ তা-আলা তাদের প্রত্যেককে 
সে কন্কর ছারা ধ্বংস করেছেন, যার মধ্যে তার নাম 
লিখিত ছিল। আর সে পাথরটির আকার ছিল ডাল 
অপেক্ষা বড় এবং চনা অপেক্ষা ছোট । এটা লোহার 
টুপী, ব্যক্তি ও হাতির শরীর ভেদ করে ভূমিতে পতিত 
হতো! আর এ ঘটনাটি নবী করীম ২ -এর জন্মের 





ই ৫৫1 4155 বছর সংঘটিত হয়েছিল! 


পূর্বোক্ত সূরার সাথে সম্পর্ক : পূর্ববর্তী সূরায় মানুষের নৈতিক দুর্বলতার উল্লেখ রয়েছে। এই মর্মে যে, যারা পরনিন্দা ও পরচর্চা 
করবে, মানুষের প্রতি বিদ্রূপাত্মক মন্তব্য করবে, তাদের জন্য পরকালে শান্তির ব্যবস্থা রয়েছে! - 

আর অত্র সূরায় এ কথা যোগ করা হয়েছে যে, যারা আল্লাহ তা'আলার নাফরমানি করবে এবং দীন ইসলামের সাথে শক্রতা করবে 
তাদের শাস্তি যে পরকালেই হবে তা নয়; বরং আল্লাহ তা'আলা দুনিয়াতেও তাদেরকে ধ্বংস করে দেবেন । আর তাদের অন্যায় 
আচরণই হবে তাদের ধ্বংসের কারণ। যৈমন ইয়েমেনের রাজা আবরাহাকে আল্লাহ তা'আলা তার বিরাট সৈন্য ও হাস্তিবাহিনীসহ 
ক্ষণিকের মধ্যে ধ্বংস করেছিলেন। “নূরুল কোরআন 

60-58-458০ "আয়াতে কাকে সঙ্োধন করা হয়েছে? : 00050 3487510র মধ্যে বাহাত প্রতীয়মান হয় যে, 
নবী করীম হুল -কে সম্বোধন করা হয়েছে । মূলত শুধু নবী করীম এই বা কুরাইশই নয়; বরং সমস্ত আরববাসীকে লক্ষ 
করেই, তুমি কি দেখনি? বলে প্রশ্র রাখা হয়েছে ও পরবর্তী কথাগুলো বলা হয়েছে৷ কেননা তদানীন্তন আরবের সব লোকই এ 
ঘটনাটি জানত । কুরআন মাজীদের বহু স্থানে *৮5 2/* 'তুমি কি দেখনি" বলে সঙ্বোধন করা হয়েছে! এর দ্বারা মূলত সাধারণ 
লোকদেরকে কিছু বলাই উদ্দেশ্য ৷ 

এ স্থুলে 'দেখনি' কথাটির তাৎপর্য এই যে, সে সময় মক্কা, মক্কার আশপাশ ও আরবের বিশাল অঞ্চলে, মক্কা হতে ইয়েমেন পর্যন্ত 
এমন বহু সংখ্যক লোক জীবিত ছিল, যারা নিজেদের চোখে হস্তিবাহিনীর ঘটনাটি দেখেছিল ৷ কেননা এ ঘটনাটি ঘটেছিল সে 
সময়ের মাত্র ৪০/৪৫ ব্ছর পূর্বে । সারা আরব প্রত্যক্ষদর্শীদের নিকট হতে এ ঘটনাটি বিস্তারিত জানতে পেরেছিল । ফলে এটা 
15815 
নব দিলরািালো রা বার 
বা বাহ্যিকভাবে দেখা- যা-ই উদ্দেশ্য হোক, তাহলে কোনো প্রশ্নের অবকাশ থাকে না; কিন্ত্ু দেখা ছারা যদি বাহ্যিকতাবে দেখ" 
উদ্দেশ্য হয়, আর সম্বোধিত ব্যক্তিও বিশেষ করে নবী করীম 223 হন, তাহলে অবশ্য প্রশ্ন উথাপিত হয় যে, নবী করীম হু 





তো তখন বিদ্যমান ছিলেন না, কিভাবে তিনি দেখবেন? "দেখা" না বলে 'জানা' শব্দ ব্যবহার করা দরকার ছিল । এ প্রশ্রের জবাবে 
বলা হয়- 

ঘটনাটি অতীব নিকবর্তী হওয়ার কারণে তার অনেক নিদর্শন তখনও অবশিষ্ট রয়েছিল ! যেসব ঘটনার নিদর্শন বর্তমান থাকে সে 
সকল ঘটনাকে উপস্থিত ঘটনার পর্যায়ে ফেলালো হয়ে থাকে । 

অথবা, ব্যাপারটি খবরে ঘুতাওয়াতিরের পর্যায়ে পৌছেছে । আর খবরে মুভাওয়াতিরের মাধ্যমে যে ইল্ম অর্জিত হয়. তা দেখার 
সমতুল্য হওয়ার কারণে 'দেখা" বলা হয়েছে । -কাবীর] 


///.99111./568101.00]া 


তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম খু [৩০তম পারা? 


৩০০7 ৩০ এবং ০-াএর মধ্যে পার্থক্য : এ-০ ৩৪ -০৪৮ শ0। আয়াতে 4০০ ব্যবহার করা হযেছে "5 অথবা 
3: বলা হয়নি। কেননা ১: কোনো কাজ শুরুতে সৃষ্টি হওয়ার ব্যাপারে ব্যবহৃত হয়। আর ১: শব্দটি তলবের পরে বাবন্ৃত 
হয়।.)-. শব্দটি আম -সাধারণত উক্ত সব অর্থকে শামিল করে । অতএব, :7-এর মধ্যে :302-এর বৈশিষ্টা এভাবে পাওয়া 
গেছে যে, আল্লাহ নতুন করে আবাবীল পাখি সৃষ্টি করেছেন। আর .)--এর অর্থও পাওয়া যায় । কেননা হস্তিদলকে তাদের 
প্রকৃতির বিরুদ্ধে কাজ করিয়েছেন-কুরাইশদের দোয়ার মাধ্যমে 

এখানে তিনটি শব্দ ব্যবহার না করে এমন একটি শব্দ ব্যবহার করা হয়েছে, যা উক্ত তিনটি শব্দের অর্থকে শামিল করে । একাৰীরা 
আসহাবুল ফীলের পরিচয় : উল্লিখিত আয়াতে আল্লাহর ঘরের উপর আক্রমণের উদ্দেশ্যে আগমনকারী ইয়েমেনের বিরাটকায় 
হস্তিবাহিনীকেই আসহাবুল ফীল নামে অভিহিত করা হয়েছে। এর সংক্ষিপ্ত ঘটনা হলো এই- ইয়েমেনের খ্রিষ্টান শাসক আবরাহা 
কা'বা ঘরের অনুরূপ সানয়ায় একটি গীর্জা তৈরি করে তথায় লোকদেরকে প্রতিবছর জিলহজ মাসে জমায়েত হওয়ার আহ্বান 
জানাল ৷ আসল ইচ্ছা ছিল কা“বা-ঘরের বিকল্পরূপে খরি্টানদের জন্য একটি কেন্দ্রীয় ইবাদতখানা প্রতিষ্ঠা করা; কিন্তু তার আহবানে 
আরবের লোকেরা সাড়া দিল না। ফলে সে কা'বা ঘরকে ধ্বংস করার অভিপ্রায় ঘোষণা করল । অতঃপর ঘাট হাজার সৈন্যের 
একটি বাহিনী এবং তেরোটি যৃদ্ধ-হস্তিসহ কা'বা ঘর আক্রমণের জন্য রওয়ানা হলো ৷ পথে বিভিন্ন গোত্রের সাথে সংঘর্ষে লিপ্ত 
হয়ে তাদেরকে পরাজিত করে কাবার অনতিদূরে এসে শিবির স্থাপন করল ৷ মক্কার লোকগণ এ বিরাট বাহিনীর মোকাবিলা করার 
সাহস করল না। তাদের সর্দার আবদুল মুত্তালিব কা“বা ঘরের দরজার কড়া ধরে আল্লাহ তা'আলার নিকট তার ঘর এবং এর 
খাদেমগণকে আক্রমণকারীদের হাত হতে রক্ষার জন্য দোয়া করলেন। ফলে আল্লাহর গায়েবী সাহায্য এসে গেল এবং ঝাকে 
ঝাকে পাখি এসে তাদের উপর কঙ্কর নিক্ষেপ করল । আর তারা এর আঘাতে সম্পূর্ণরূপে ধ্বংস হলো । এটাই হচ্ছে সূরাটির 
সারকথা। 


5:50 ৯৩৮ বলার কারণ : এখানে ১:34 ৮০০ বলা হয়েছে ১:31 5,6০| বা ১291 455 বলা হয়নি। কেননা 
এ শব্দটি ৬এর বহুবচন, ৩৯৩০ শব্দটি একই জাতের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আল্লাহ্‌ তা'আলা উক্ত শব্দটি এ জাতির 
ব্যাপারে ব্যবহার করে বুঝাচ্ছেন যে, তারা হাতির জাতি বৈ কিছু নয়। কেননা তাদের মধ্যে পশুত্ব, নির্দ্ধিতা এমন পর্যায়ে বর্তমান 
ছিল যে, তারা হাতিকেও ছাড়িয়ে গেছে। এ কথা পরিষ্কারভাবে বুঝে নেওয়া প্রয়োজন যে, যখন 27». বা সাথীত্ দু" ব্যক্তির 
মধ্যে হয়ে থাকে, তখন তুলনামূলক মর্যাদায় যে কম হয় তাকে ০. বলা হয়। যেমন, রাসূলুল্লাহ হু -এর সাথীদেরকে 
*এ০-০ বলা হয়, রাসূলুল্লাহ শ্হঃ -কে ১০১৮০ বলা হয় না। এমনিভাবে এ জাতিকে হাতির সাথী বলা হয়েছে, যারা মানুষ হয়ে 
হাতির ৮ হয়েছে এবং তারা মর্যাদার দিক থেকে হাতির চেয়ে কম। -কাবীর] 

1৯৫৮৫ -এর তাৎপর্য : ২ শব্দের অর্থ হলো- কারো ক্ষতি সাধনের উদ্দেশ্যে গোপনে ব্যবস্থা গ্রহণ করা । একেই বলা হয় 
ষড়যন্ত্র বা কৌশল গ্রহণ; কিন্তু ইয়েমেনের শাসক আবরাহা তো গোপন কোনো কিছু করেনি। তার কা"বা ঘর ধ্বংস করার ইচ্ছা 
ও অভিধায় ছিল ঘোষিত বিষয় । আর এ উদ্দেশ্যেই সে ষাট হাজার সেনার একটি বিরাট বাহিনীসহ রওয়ানা হয়েছিল; কিনতু কা'বা 
ঘর ধ্বংস করার পাশাপাশি তার আর যে ইচ্ছা ও অভিপ্রায় ছিল, তা সে প্রকাশ করেনি বটে- তা ছিল রাজনৈতিক উদ্দেশ্য । সে 
চেয়েছিল কা'বা বিধ্বস্ত করে মক্কা ও এর আশেপাশের লোকদেরকে ভীত-সনতস্ত করার" পর দক্ষিণ আরবের সিরিয়া ও মিসরগামী 
স্থল পথটিকে আবিসিনিয়ার করতলগত করা । এ পথটি তারা নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারলেই সমগ্র আরবের উপর তাদের 
কর্তৃত্ব স্থাপিত হবে । আর কা'বা ঘর বিধ্বস্ত করা তাদের পক্ষে সম্ভব হলে এ গোপন উদ্দেশ্য চরিতার্থকরণে যে কোনোই বাধা 
থাকত না, তা সন্দেহাতীত ৷ উপরিউক্ত ১৫ শব্দ দ্বারা আল্লাহ তা'আলা তাদের এ গোপন উদ্দেশ্যের দিকেই ইঙ্গিত করেছেন। 
৮৮৯০ এ: ১৮5 শব্দটি (৮ ধাতু হতে নির্গত । বাবে ১:৮১ -এর সীগাহ। এর অর্থ হচ্ছে- বিভ্রান্ত ও 
লক্ষ্চ্যুত করা৷ আরবগণ তীর নিক্ষেপ স্থলে বলে তার ততীরটি ভ্রান্ত হয়েছে। অর্থাৎ তার তীরটি লক্ষাস্থানে আঘাত হানতে সক্ষম 
হয়নি-ব্যর্থ ও নিক্ষল হয়েছে । এখানেও ইয়েমেন শাসকের অভিযান ও ষড়মন্ত্রকে নিশ্ষল ও ব্যর্থকরণের কথা বুঝানো হয়েছে। 
যেমন, সূরা মু'মিনে বলা হয়েছে- 2১৮ খু] ও ১১০৫৭৫৫  অর্থাৎ কাফেরদের ফন ব্যর্থ হ়েছে। +ফাতহ কাদীর, কাবর| 
৮81925 ৪০শ৩ কডিষ “৮ শব্দের অর্থ হলো- পাধি। আর ):-এর অর্থ- ০-০.৯ অর্থাৎ বহু 
সংখ্যক, বিচ্ছিন্ন ও বিভিন্ন দল। যা বিভিন্ন দিক হাতে একই লক্ষ্য পানে ছুটে আসে, তা মানুষের দল হোক, অথবা 
জন্তু-জানোয়ারের ৷ অবশ্য কেউ কেউ বলেছেন যে, ১০৩ িক ধরনের পাখির নাম। মুফাসসিরগণ হতে 4-1401৮-৮-এর 
ব্যাখ্যায় বিভিন্ন মতামত পাওয়া যায়। 


///.6211./59101.00া 






ডন তাফসীরে জালালাইন : আরবি-বাহলা, সপ্তম ধও | ৩০তম লারা] 


ক. ইকরামা ও কাতাদাহ (র.) বলেন, ঝাঁকে পাখি লোহিত সাগরের দিক হতে এসেছিল । ইকরামাহ (র.) এটাও বলেছেন 
যে, শিকারি পাখির মাথার মতোই ছিল এ পাধিগুলোর মাথা । 

খ. হযরত সাঈদ ইবনে জোবায়ের (র.) বলেন, এ ধরনের পাখি না পূর্বে কখনো দেখা গেছে, না পরে কখনো দেখা গেছে । এটা 
না নজদের পাখি ছিল, না হেজাজের. না তেহামার, তা কেউই বলতে পারে না। 

গ. হযরত ইবনে আব্বাস (রা.) বলেন, তাদের চক্ষু পাখির মতোই ছিল, আর পাঞ্জা ছিল কুকুরের মতো । মোটকথা, তাদের 
আকার ও রং যাই হোক না কেন, তারা যেদিক হতেই আসুক না কেন, তারা ছিল আল্লাহর সাহাযোরই বহিঃপ্রকাশ । 

+4কাছীরা 

১৪ ৪ 2০০৯২ ৮757 এডি এ ৩৪০ অর্থাৎ সিজ্জীল ধরনের পাথর ।.-এর অর্থ 

হলো- পাথর । তবে ১:৯এর ব্যাখ্যায় মুফ্াসসিরগণের মতপার্থক্য পরিলক্ষিত হয়। 

ক. হযরত ইবনে আব্বাস (রা.) বলেন, ১ শব্দটি £-- ও --৫ এ দু'টি ফারসি শব্দ মিলিয়ে আরবি বানানো হয়েছে। 
এটা দ্বারা সে পাথরকে বুঝানো হয়েছে- যা মাটির গাড়া হতে বানানো হয়েছে ও আগ্রনে জ্বালিয়ে শক্ত করা হয়েছে। খোদ 
কুরআন মাজীদের অন্যান্য আয়াত হতেও তার সমর্থন পাওয়া যায়। সূরা ৩)2)-এর ৩৩নং আয়াতে বলা হয়েছে»: 
৩৮ ৩1 অর্থাৎ তা] মাটির গাড়া হতে বানানো পাথর ছিল 

খ. জালাল উদদীন মহল্পী (র.) এর তাফসীর করেছেন ৮০: ৬৮ অর্থাৎ পাকা মাটি । 

গ. কারো কারো মতে ):%-5 শব্দটি 0.1 হতে নির্গত হয়েছে। এর দ্বারা সে ফলকের কথা বুঝানো হয়েছে, যাতে 
কাফেরদের শাস্তির বিবরণ লিপিবদ্ধ রয়েছে৷ কাজেই আয়াতের অর্থ হবে- তাদের প্রতি সে পাথর নিক্ষিপ্ত হলো. যা সিজ্জরীল 
ফলকে লিখিত ছিল। 

ঘ. কেউ কেউ বলেছেন, মাটি ও পাথরের গুঁড়া মিশ্রিত করে পুড়িয়ে যে টিল বানানো হয়, তাকে :)-+. বলে। 

প্রায় সব বর্ণনাকারীই একমত হয়ে বলেছেন যে, প্রত্যকটি পাখির মুখে একটি ও পঞ্জায় দু'টি করে পাথর ছিল। মন্ধার কোনো 

কোনো লোকের নিকট দীর্ঘ দিন পর্যন্ত এ পাথর কুচি নমুনাস্বরূপ রক্ষিত ছিল ৷ আবূ নায়ীম নাওফল ইবনে আবু মুয়াবিয়ার উদ্ধৃতি 

দিয়ে বলেছেন, হস্তি ওয়ালাদের প্রতি নিক্ষিপ্ত পাথর কুচি আমি নিজ চক্ষে দেখেছি । এ পাথর কালচে লালবর্ণের মটরের ছোট 
দানার আকারের ছিল । আবূ নাঈম হযরত ইবনে আব্বাসের উদ্ধৃতি উল্লেখ করেছেন। তিনি বলেছেন, তা 'চিলগুজা' নামাক 
ফলের সমান ছিল। ইবনে মারদুবিয়ার বর্ণনায় বলা হয়েছে তা ছাগলের লাদের সমান ছিল। 

মূলত সব পাথরকুচি এ আকারের ছিল না। তা বিভিন্ন আকারের ছিল বলেই বর্ণনায় এরূপ পার্থক্য পাওয়া যায় । শৃখায়েন, মা'আলিম] 

1৮ -কে নাকেরাহ নেওয়ার কারণ : নিকৃষ্ট বুঝানোর জন্য [-:%-কে নাকেরাহ নেওয়া হয়েছে। একদল নিকৃষ্ট পাখির হারাই 

তাদেরকে বাধা ও ধ্বংস করা হয়েছে। আল্লাহ্‌র কি হিকমত-তিনি এ ক্ষুদ্র এবং নিকৃষ্ট পাখি দ্বারা এত বড় কাজ করিয়েছেন । 

অথবা, ছোট বস্তুকে বড় এবং গুরুত্ববহ বুঝানোর জন্য নাকেরাহ নেওয়া হয়েছে ।-এমন কোন পাখি আছে যে, পাথর মারবে আর 
তার পাথর লক্ষ্যভ্ষ্ট হবে নাঃ -কাবীর] 

118 ০০০০ এএর অর্থ : 2৮4৩০০৮৮৫05 আয়াতের ০০৮ শব্দটির অর্থ হলো- ফসলের এ অবশিষ্ট অংশ যা 

শস্য কর্তন করার পর জমিনে পড়ে থাকে এবং জন্তুর খাদ্য হিসাবে ব্যবহৃত হয় 

অথবা, শস্য-দানার খোসা, যাকে আমাদের তাষায় ভূষি বলা হয়। যেমন, ভালের ভূষি যা জীবজস্তুর খাদ্যরূপে ব্যবহৃত হয়। 

3৫0 শব্দের অর্থ হলো যা ভক্ষণ করা হয়। সুতরাং আয়াতের মর্ম হলো, শস্যদানাকে মথিত করে যেভাবে ভূষি বের করা হয়, 

অনুরূপভাবে আল্লাহ তা'আলা কা'বা ঘর আক্রমণকারী বাহিনীকে প্রস্তর আঘাতে নিঃশেষ করে দিয়েছেন। 

* হযরত ঘুজাহিদ (র.) বলেছেন, 4০:০৪ শব্দের অর্থ হলো- গম গাছের পাতা ) 

* হযরত ইবনে আববাস (রা.) বলেন, গমের উপর গিলাফের ন্যায় যে আবরণ হয়, তাকে _০:- বলা হয় । আর ১৫ অ্থ- 
জীব-জন্তুর চিবানো ঘাষ-পাতা।। 

কন্তুত আল্লাহ তা'আলার গজব আবরাহা ও তার বাহিনীকে চিবানো ঘাষ-পাতার ন্যায় করে দিয়েছিল । “নূরুল কোরআন] 


///.6211./59101.00া 


... জাফসীরে জালালাইন... আরবি- বাংলা, 





[৩০তম পারা? 


০১২৮০) ৯৯৮ : সূরা আল-কুরাইশ 
সূরাটির নামকরণের কারণ : সূরার প্রথম আয়াতের /:.,5 শব্দটি দ্বারা নামকরণ করা হয়েছে। এতে ৪টি আয়াত ১৭টি বাক্য 
এবং ৭৩টি অক্ষর রয়েছে। 
নাজিলের সময়কাল : এ সূরাটি কোথায় অবতীর্ণ হয়েছে এ বিষয়ে দু'টি অভিমত পাওয়া যায়। খুব কম সংব্যক ভাফসীরকার 
একে মাদানী সূরা বলে অভিহিত করেছেন। অধিকাংশ তাফসীরকারের মতে এ সূরাটি মকায়ই অবতীর্ণ হয় হয়। কারণ সূরার দু' 
নবর আয়াতে ০] 1৯ ৫০) 1+০-:0 দ্ারা মক্কায় অবতীর্ণ হওয়ার কথাই প্রমাণ হয়। 
সৃরাটির বিষয়বন্তু : এ সূরার মূল বিষয়বস্তু হচ্ছে একমাত্র আল্লাহ তা'আলার ইবাদতের দাওয়াত দেওয়া । 
মহানবী এর নবুয়ত প্রাপ্তির বহুকাল পূর্ব হতেই মক্কার কুরাইশ সম্প্রদায় নানা প্রকার সামাজিক কুসংস্কার ও অনৈসলামী 
আকীদায় বিশ্বাসী হয়ে পড়েছিল এবং আল্লাহ তা“আলাকে ছেড়ে নানা দেব-দেবীর পৃজা-অর্চনায় লিপ্ত হয়ে পড়েছিল। স্বয়ং কা'বা 
ঘরকেই এ শিরকের কেন্দরস্থলে পরিণত করেছিল। মহানবীর নবুয়ত প্রাপ্তির পূর্ব হতেই কা'বা ঘরে ৩৬০টি প্রতিমা রাখা হয়েছিল; 
কিন্তু কুরাইশগণ এদেরকে আল্লাহ মানত না৷ এদের অসিলায় তারা আল্লাহর সান্ধ্য লাত করতে পারবে, এ আশায় তারা এদের 
পূজা করত। এদের নিকট অভাব-অভিযোগ ও প্রয়োজন পুরা করার প্রার্থনা করত । অথচ কুরাইশগণের সমগ্র আরবের উপর 
বংশীয় কৌলিন্য-আভিজাত্য, সম্মান-মর্যাদা, প্রভাব-প্রতিপত্তি ও সুনাম যশ-লাভের একমাত্র কারণ ছিল কা'বা ঘর। কা'বা ঘরের 
কারণেই তারা আবরাহার আক্রমণ হতে রক্ষা পেয়েছিল তাই আল্লাহ তা'আলা তাদের প্রতি তার বহুবিধ বদান্যতা ও অনুগ্রহের 
কথা স্বরণ করিয়ে বলেছেন-হে কুরাইশগণ! তোমরা অভ্যস্ত হয়ে পড়েছ, শীতকালীন ও গ্রীষ্মকালীন বাণিজ্যিক সফ':র । তোমরা 
দেশ হতে দেশান্তরে নিরাপদে ও সম্মানের সাথে যাতায়াত করতে পারছ; এটা আল্লাহর ঘরের খেদমত ও সেবা করারই 
ফলশ্রুতি ৷ সুতরাং তোমাদের উচিত দেব-দেবীর পূজা-অর্চনা পরিত্যাগ করে, এ ঘরের প্রতিপালকের ইবাদত-বন্দেগি করা; 
অভাব-অভিযোগ ও হাজত পূরণের জন্য তার কাছে প্রার্থনা করা- তিনিই তো তোমাদের দুঃখ-দৈন্য দূর করে সুখী-সমৃদ্ধিশালী 
করেছেন এবং তোমাদের জন্য ভিতর-বাইর সর্বত্র এবং বাণিজ্যিক পথগুলোকে নিরাপদ করেছেন। তোমরা যেখানেই যাও, 
সেখানেই আল্লাহর ঘরের খাদেম বলে সম্মান পাচ্ছ। এমনকি আরবের দুর্বৃত্ত ও ডাকাত দলও তোমাদের ধন-সম্পদ লুণ্ঠন করে 
না। তোমাদের প্রতি হামলা করে না, তোমরা আল্লাহর এ সব নিয়ামত কিরূপে বিস্থৃত হতে পার? তোমাদের উচিত, যে ঘরের 
দ্বারা লাভবান হচ্ছ সে ঘরের প্রতিপালকের ইবাদত করা ৷ অন্যথায় তোমাদের নিকট হতে এ নিয়ামত কেড়ে নেওয়া হবে। তখন 
তোমরা পদে পদে অপমান ও অপদস্থ হবে। 

///.6211]./59101.০0া 











নিছে 


..... তাফসিরে জালালাইন .. আরবি- বাংলা সম, ও ৩০তম, লারা? 





৮০০ 


০: 


২৮/-১০- ২ 
০০ ও ১ 
সূরা জাল-কুরাইশ মন্ধা বা মদীনায় অবতীর্ণ 


০৩ 2): 8 আয়াতবিশিষ্ট 





০০) ০৯০ 4০ ৮7 





৯৩০০০ 





22005015755 558 2255 ৮৮501." ২ আদের আসক্তি এটা (221) তাকিদ হয়েছে। এটা 








পরতেন 


1৮20৫ ৬৪০/৮/-শশ। 


20585555501 5505205 692৮ 
লও 


রর ০ 
- 2৩ ৩:৮৪ 5৯9 পিপিস্ন 


পতল পেলেল ০ 





50120019534 0০০ লিলি 


ধোনে 





নে 
৬০ পাতি কি 





১ ১ ভীতি টা 
0105 13652 তচাশিডা ৬০৭1 8:8৪. 





35৯৭ ৮৪৯১৪৮৪০৪৭, 


০5৮৮2 


0801০8719৩১ 


১ ৩. 


30 -এর মাসদার- যা মদ-এর সাথে পঠিত হয়েছে। 
শীতকালীন সফর ইয়েমেনের দিকে এবং সফর 
্ীত্বকালীন সিরিয়ার দিকে প্রতি বছর তারা দু'টি বাণিজ্য 
সফর করত, মক্কায় নির্বিঘ্রে অবস্থান করার জন্য, যাতে 
[বাকি সময়] তারা সে ঘরের [অর্থাৎ কাবার] খেদমত 
আঞ্জাম দিতে পারে-যা তাদের গৌরবের বস্তু আর 
তারা ছিল নযর ইবনে কেনানার বংশধর। 

সেহেতু তাদের কর্তব্য হলো ইবাদত করা। এট' 





০১2১-এর সাথে 37525 হয়েছে। এর, 
অতিরিক্ত । এ ঘরের প্রভুর । 
যিনি তাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন অর্থাৎ ক্ষুধার 





কারণে আর তাদেরকে নিরাপত্তা দান করেছেন, 
ভয়-ভীতি হতে অর্থাৎ ভয়ের কারণে । মন্কায় শস্য 
উৎপাদন না হওয়ার কারণে তারা ক্ষুধার শিকার হতো। - 
আর তারা হস্তিবাহিনীর আত্রমণে ভীত- সন্ত হে 
পড়েছিল । 





///.9811.59101.00 


... ভাফসীরে জালালাইন . আরবি-বাংলা, সন্তম ও ৩০তম পারা। 


০০০১ --2012055 -এর মহল্লে ই'রাব : ০19 55201 215)-এর মহন্ধে ই'রাবের বাপারে দু'টি স্ভানলা দামাল । 
১. এটা মহল্লান €%০৫ হয়েছে । এমতাবস্থায় এটা ০. সর্বনামের ৯ হয়েছে মূলত বাকা্ট হবে- ০31 4-5 ভি 
৩ 

২. অথবা, তা মহল্লান ১১০, হয়েছে। এমতাবস্থায় এটা হয়তো- 

ক. উহা /--১-এর 1 1৮০১০, হিসাবে হয়েছে। বাক্যটি হবে-,21) * 2০9 2০০ ১৮১৭০ 

খ. অথবা, 395 মাসদারের ০৮০ হয়েছে। 


গ্‌. অথবা, যরফ হয়েছে। 


পূর্বোক্ত সূরার সাথে যোগসূত্র : এ সূরার মূলকথা ও বক্তবোর সাথে সূরা ফীল -এর বিষয়-বস্তুর গভীর মিল রয়েছে। যার ফলে 

কেউ কেউ উতয় সূরাকে একটি সূরা হিসাবে গণ্য করেছেন। কেননা পূর্ববর্তী সূরার ন্যায় এ সূরায়ও (কাবার আশে-পাশে 

অবস্থিত) কুরইশদের প্রতি আল্লাহর অনুগ্রহের কথা উল্লেখ করা হয়েছে। এটা স্বতন্ত্র সূরা না পূর্ববর্তী সূরা আল-ফীল -এর অংশ 

এ ব্যাপারে কিছুটা মততেদ দেখা যায়। 

ক. কতিপয় মুফাসসিরের মতে, এটা পূর্ববর্তী সূরা আল-ফীল-এর অংশ বিশেষ ৷ কতিপয় হাদীসের বর্ণনা হতেও এ ধার্ণা 
বলিষ্ঠতা পেয়েছে । হযরত উবাই ইবনে কা'আব (রা.)-এর নিকটে রক্ষিত মাসহাফে এ দু'টি সূরা এক সঙ্গে লিখিত রয়েছে। 
দু'টির মাঝে বিসমিল্লাহ লিখে পার্থক্য করা হয়নি! হযরত ওমর (রা.)ও একবার এ সূরা দুটিকে মিলিয়ে পড়েছিলেন. এদের 
মধ্যে পার্থক্য করেননি । 

খ. হযরত ওসমান (র.) যখন তার খেলাফতকালে কুরআনের সব মাসহাফ একত্র করে একটি কপিতে সংযোজিত করান এবং 
সকল সাহাবায়ে কেরামের তাতে ইজমা হয়, তখন তাতে এ দু'টি সূরাকে স্বতন্ত্র দু'টি সূরারূপে সন্নিবেশিত করা হয় এবং 
উভয়ের মাঝখানে বিসমিল্লাহ লিপিবদ্ধ করা তয় । তাই মহাগ্রন্থ আল-কুরআনে সূরাদুয় দু'টি স্বতন্ত্র সূরা হিসাবে অস্তিত্ব লাভ 
করেছে। 

০$-:০$ 4৪%-33.4455 : 590 শব্দটি 201 হতে নির্গত । এর অর্থ হলো- আসক্ত হওয়া, অভ্যন্ত হওয়া, পরিচিত হওয়া, 

বিচ্ছেদের পর মিলিত হওয়া। 

আখফাশ, কিসায়ী, ফাররা ও ইবনে জারীর প্রমুখ ভাষাবিদ ও মুফাসসিরগণ উল্লেখ করেছেন যে, ১০১০২ এর মধ্যস্থিত "টি 

এখানে বিশবয প্রকাশের জন্য হয়েছে। এ দৃষ্টিতে ২০ ৩ -এর অর্থ হবে- কুরাইশদের আচরণ বাড়োই আশ্চর্যজনক 

কেবল আল্লাহর অনুগহেই তারা বিক্ষিপ্ত থাকার পর সংঘবদ্ধ হলো এবং ব্যবসা-বাণিজ্য উপলক্ষে তারা বিদেশ যাত্রায় অভ্যস্ত হলো 

ও এর সাহায্যে আর্থিক সচ্ছলতা লাভ করল, তা সত্তেও তারা সে এক আল্লাহর ইবাদত হতে দূরে থাকছে। 

খলীল ইবনে আহমদ, সীবওয়াইহ ও যামাধশারী প্রমুখ ভাষাবিদ ও মুফাসসিরগণ বলেছেন- এ লাম (০3) টি কারণসূচক | 

এমতাবস্থায় এর অর্থ হবে- এমনি তো কুরাইশদের উপর আল্লাহর অসীম রহমতের-নিয়ামতের কোনো পরিমাণ নির্দিষ্ট নেই: 

কিন্তু অনা কোনো নিয়ামতের জন্য না হলেও এ একটি নিয়ামতের কারণে তাদের উচিত একমাত্র আল্লাহর ইবাদত করা । আর 
সে নিয়ামতটি হলো, তারা এ ব্যবসা-বাণিজ্য উপলক্ষে বিদেশ যাত্রায় অভ্যস্ত হয়েছে । কেননা এ অবাধ ও শস্কাহীন বিদেশ যাত্রার 
সুযোগটাই আল্লাহ তা'আলার অতি বড় নিয়ামত। 

১১১২ -এর লাম-এর সম্পর্ক : ১১- -এর লাম-এর ব্যাপারে তিনটি মত রয়েছে 

১. পিছনের সূরার সাথে [সংশ্লিষ্ট] 3022: মূলবাক্য এভাবে হবে যে, ০2:7%9843 1১40০ ০-:০৫ ৯ অর্থাৎ আল্লাহ 
তা'আলা আসহাবুল ফীলকে ধ্বংস করেছেন, যেন কুরাইশ অবশিষ্ট থাকতে পারে । 

///.92111./568101.00]া 


এ 


8৮5 অফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম যও | 


৩০তম পারা) 









২. অধ, ূ্বো সূরার প্রথম অংশের সাখে সংশি্ট।মূলবাক্য হবে- ০২ ১: ৩৭-5০3% 35:25 
৩০ থেন আল্লাহ তাআলা বলছেন- আমি যত কিছু তাদের সাথে করেছি- সব কিছু কুরাইশদের আসক্তির জনয করেছি। 
৩. অথবা, -১৯-3-এর লাম অর্থ ৮] তখন আয়াতের অর্থ হবে- 

০08৯৯ $55 এটা ভি ও 20520 আর ও এ এ 
অর্থাৎ পিছের সূরা বত যা কিছু রি করিত কি নেশা উস 
আসক্তি অথবা অভ্যস্ততা। -4কাবীর] 
কুরাইশ কারা? : কুরাইশরা মূলত হযরত ইসমাঈল (আ.)-এর বংশধর। হযরত ইসমাঈল (আ.)-এর অধন্তন বংশধরে ট 
নামে এক লোক ছিল। তার উপাধি ছিল ০:::% [কুরাইশ] ৷ তার বংশধররাই কুরাইশ নামে আখ্যায়িত হয়েছে । ফিহির 
ব্যবসা-বাণিজ্য করে বহু ধন-সম্পদের মালিক হয়েছিল বিধায় তার উপাধি হয়েছিল কুরাইশ । 
কুরাইশরা মক্কার বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত অবস্থায় ছিল । নবী করীম এর -এর প্রপিতামহ কুসাই ইবনে কেলাব সর্বপ্রথম তাদের 
মন্ধায় একত্র করেন । এ জনা তার উপাধি হয়েছে 'একক্রকারী' । 
জনৈক কুরাইশী বলেছেন- ৮৪) (4562041054৯ (55522 0৫ 2 0 অর্থাৎ আমাদের পিতৃপুরুষ 
কুসাইকে একত্রকারী বলা হতো । তার অসিলায় ফিহিরের গোত্রসমূহকে আল্লাহ তা'আলা এক জায়গায় একত্র করেছেন। কা'বা 
ঘরের মুতাওয়াল্লীর পদ তাদের হাতে আসে । কাবার খেদমতের কারণে সারা আরবে তাদের মর্যাদা ও প্রভাব-প্রতিপত্তি 
সুপ্রতিষ্ঠিত হয় । তা ছাড়া কুরাইশরা অনুকূল পরিবেশের সুযোগ নিয়ে আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্জোর দিকেও মনোনিবেশ করে। 
ক্রমে মক্কা একটি বাবসা কেন্দ্রে পরিণত হয় । ইতঃমধ্যে আবরাহার নেতৃত্বে মন্তার কা'বা ঘর আক্রমগ এবং তার ধ্বংসে গোটা 
আরবে- এমনকি আরবের বাইরেও কুরাইশদের মর্যাদা বহুগুণে বৃদ্ধি পায় । এ সব কারণে নবী করীম হু বলেছেন- ০: 
55301 কুরাইশ বংশের লোক অন্যসব লোকের নেতা। বায়হাকীতে হযরত আলী (রা.) বর্ণনা করেছেন, নবী করীম 32১ 
ইরশাদ করেছেন_ ৮০৮745১7440 সত টিলি ১৬* আরবের সর্দারী ও নেতৃতু প্রথমে 
হেমইয়ার লোকদের মধ্যে ছিল ! পরে আল্লাহ তাদের নিকট হতে তা কেড়ে নেন এবং কুরাইশকে দান করেন 
নিদে হযরত ইসমাঈল (আ.) পর্যন্ত নবী করীম এই -এর [ও কুরাইশদের] বংশধারা উত্্েখ করা হলো : মৃহাম্মদ ইবনে 
আবুল্লাহ ইবনে আব্দুল মুন্তালিব ইবনে হাশেম ইবনে আবদে মানাফ ইবনে কুসাই ইবনে কেলাব ইবনে মৃররা ইবনে নুয়াই ইবনে 
গালিব ইবনে ফিহির (কুরাইশ) ইবনে মালিক ইবনে নঘর ইবনে মা'আদ ইবনে আদনান ইবনে ইসমাঈল (আ.)। 
কুরাইশকে কুরাইশ নামকরগ করা হয়েছে কেন? : মুফাস্সিরগণ ৬:০৪-কে কুরাইশ নামকরণের কয়েকটি কারণ উত্তে 
করেছেন। 

১. ০৫ শব্দটি ০৫, হতে নির্গত । এর অর্থ হলো- সঞ্চয় করা, উপার্জন করা। তাদের পিতৃপুরুঘ বহু সম্পদ সহ ও উপার্জন 
করেছেন বিধায় তার উপাধি হয়েছে কুরাইশ ৷ 

২. অথবা, এটি 24৫ হতে নিত । ঘর অর্থ- ক ওযা কেননা ুরাইপরা বিচি হওয়ার পর আবার একর হয়েছিল 

. অথবা, ৫,801 অর্থ- তালাশ করা, যেহেতু তারা নিঃস্ব হাজীদেরকে তালাশ করে তাদের দুঃখ লাঘবের 


ে 


৪. হযরত ইবনে বাস (র.) বলে, কুরাইশ হলো এক বিরাট সমু রী; যেদিকে সে যায় সেদিকে ছোট বা বে 
পায় সবই গিলে ফেলে। কিনতু তাকে কেউ তক্ষণ করতে পারে না। সবার উপর সে প্রাধান্য বিস্তার করে, 


নামকরণ 
৫. অথবা, নযর ইবনে কিনানা যখন তার পোশাক পরিধান করে বসেছিল তখন লোকেরা বলল 'তাকাররাশা তাই এ 
করা হয়। 
অথবা, নযর ইবনে কিনানা যখন তার সম্প্রদায়ের নিকট আসল তখন লোকেরা 


যেহেড় 
রে 227 অর্থ- তাকে কেটেছে, যা কামূস গ্রন্থে উল্িষিত আছে। তথা এদিক সেদিক থেকে একত্র করেছে রন 
+ স্পা ৪ 


কুরাইশ বংশীয় লোকেরা বাবসায়িক মালপত্র চারদিক থেকে একত্র করত, তাই এ নামকরণ করা হয়েছে। “হল কোর 
///.92111./568101.00]া 


বলল, এই তো কুরাইশ উর, অর্থাৎ শ্তিশালী 


৫ 





কাক উকিল উকি চন তার $ উর উজ কত উওর উতর সি ও (৩০৪ পাকি 


3541-কে হিরুত্ত করার কারণ : ১১4 শব্দটিকে দ্িরুত্ত করা হয়েছে, কেন ১.5 কা আছ এত 
প্রকট ছিল, দ্বরুক্তির মাধ্যমে তাকে তাকিদ করা হয়েছে। প্রথম 5941 থেকে দ্বিতীয় ৩.। বসল হত 
বারা. বা সাধারণ ১৫] উদ্দেশ, আর দ্বিতীয় 341 ছারা ০০ বা বিশেষ করে দু'নফর উদ্দেশ্য, কবল! 
শীত ও বীশ্বকালীন সফরের কারণ : উপরিউক্ত দুই নং আয়াতে আল্লাহ তা-আালা বলেছেন যে. কুরাহশগণ শীতকালে ও 
্শ্কালে সিরিয়া ও ফিলিস্তীনসহ উত্তর আরবের বিভিন্ন শহরে বাণিজো যেত । কেননা এ সময়ে সেসব দেশে ঠা থাকত আর 





ধুতি নিত হারা! 
এ 1০ ৮০-এর অর্থ : উপরিউক্ত তিন নম্বর আয়াতে আল্লাহ তা'আলা মন্কার কুরাইশগণকে বলেছেন যে, হে কুরাইশগণ: এ 
ঘরের প্রতিপালকেরই তোমাদের ইবাদত করা উচিত! এ ঘর ছারা আল্লাহ তা'আলা কা'বা ঘরকে বুঝিয়েছেন । কেননা তারা এ 
জগতে মান-সম্মান, প্রভাব-প্রতিপত্তি ও কৌলিন্য-মর্ধাদা ইত্যাদি যা কিছু লাভ করেছে, তা এ ঘরেরই অবদান । এ ঘরের কারণেই 
তাদের এত কিছু লাভ। এ ঘরের মালিকই জালিম আবরাহার ষাট হাজার সৈন্যকে নাস্তনাবুদ করে তাদেরকে রক্ষা করেছেন। 
তারা যখন চতুর্দিকে বিচ্ছিন্ন ছিল তখন বংশগত সুনাম-সুখ্যাতি কিছুই ছিল না। এ ঘরের আশ্রয়ে আসার কারণেই দিক-দিগন্তে 
নিরাপৃত্তা ও সুনাম-সুখ্যাতি নিয়ে ভ্রমণ করতে পেরেছে । এ সব জাগতিক নিয়ামত এ ঘরের মালিকেরই অবদান- তাদের অবদান 
নয়। অতএব, তাদের ইবাদত সে মহা প্রতিপালক এ ঘরের মালিকই পেতে পারেন। কুরতুবী] 
11957 -এর অর্থ : 

৬০ পাতীতে ৮5 পারত ৭৭ 


১. কারো মতে, 1১৮৮ অর্থ 13১2৮ অর্থাৎ তারা যেন একত্বাদী হয় । কেননা আল্লাহ এ ঘরের সংরক্ষণ করেছেন, 
প্রতিমাগুলো এটাকে সংরক্ষণ করেনি। আর একতৃবাদ হলো ইবাদতের চাবি। 


তশশ্রিণ ৩০৬, ৬৮০০৬ পা 


২. কারো মতে, 15:25) অর্থ ১1৮5) 4০ 2822 1 51500104555 অর্থাৎ তারা যেন সে ইবাদতগুলো করে 
যেগুলো সরাসরি শরীরের অর্গ-প্রত্যঙ্গের সাথে জড়িত। 

৩. তবে উত্তম হলো- উভয় অর্থকে একত্র করে আয়াতের অর্থ করা। কেননা আয়াতের শব্দ প্রয়োগের দ্বারা উভয় অর্থই বুঝা 
যায়। হ্যা, যদি নির্দিষ্টকরণের কোনো দলিল এসে পড়ে, তাহলে অন্য কথা; কিন্তু এখানে এমন কোনো ইঙ্গিত নেই যে, 
একটি অর্থ করতে হবে। 

এ আয়াতের তৃতীয় আরেকটি অর্থ পাওয়া যায়-৩]। 1 ০৮০৬ 12221 2) 22182 রি 

অর্থাৎ তাদের উচিত হলো শীত এবংগ্রীম্মকালীন সফর ছেড়ে দেওয়া এবং এ ঘরের ইবাদতে মনোনিবেশ করা ।" 4কাবীর] 

মূল নিয়ামত ছাড়া “খাদ্যদান'-এর উল্লেখের কারণ : আল্লাহ তা'আলা বিশ্ব-জগতে কত যে নিয়ামত দান করেছেন তার 
ইয়ত্তা নেই। তবে এমন কতগুলো আছে যা মূল নিয়ামত; কিন্তু মূল নিয়ামতগুলো ছেড়ে খাদ্যদান বা “--%1-কে উল্লেখ করার 
কারণ হলো- 

১. আল্লাহ্‌ তা'আলা যখন তাদের উপর 'হস্তী প্রতিরোধ", “পাখি প্রেরণ' এবং আবরাহা সরকারের ধ্বংসকে উল্লেখ করেছেন, আর 
তা তিনি তাদের ১54/এর জন্য করেছেন, তারপর তিনি ইবাদতের নির্দেশ দিয়েছেন। এখানেই কোনো প্রশ্নকারীর প্রশ্ন হতে 
পারে যে, আমরা তো এখন রোজগারের মুখাপেক্ষী, ইবাদতে মশগুল হয়ে পড়লে কে আমাদের রোজগারের ব্যবস্থা করবে? 
কে আমাদেরকে খাওয়াবে? তখন আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে যে, ইবাদত না করার কারণে যিনি ক্ষুধার সময় 
তোমাদেরকে খাইয়েছেন, ইবাদতের পর তিনি কি তোমাদের খাওয়াবেন না? 

২. এত বড় বড় নিয়ামত দেওয়ার পর্ও বান্দার পক্ষ থেকে ভালো ব্যবহার হচ্ছে না। তথাপি আল্লাহ তাদেরকে খাওয়াচ্ছেন । যেন 
আল্লাহ তাদেরকে লজ্জা দিচ্ছেন যে, - বড় বড় নিয়ামত খাওয়ার পর লজ্জা করা দরকার ছিল; কিন্তু যখন খারাপ ব্যবহার 
করেছ, তখনো আমি খাওয়াচ্ছি। তাতে তোমাদের বেশি বেশি লজ্জা করা দরকার । -কাবীর] 

৯ ৩ উল্লেখ করার ফায়দা : এতে নিঙ্ললিখিত ফায়দা পরিলক্ষিত হচ্ছে- 

১. এটা ছ্থারা বুঝানো হয়েছে যে, ক্ষুধার জ্বালা-মহাজ্থীলা, ক্ষুধার তাড়নায় তথা পেটের জ্বালায় মানুষ অনেক কিছু করে থাকে। 

২. ক্ষুধা অবস্থায় যে মহাকষ্ট হয়, সাথে সাথে ক্ষুধা নিবারণের পর যে মহা শাস্তি অনুভূত হয়, তা যে, আল্লাহর বিরাট নিয়ামত- তা 
বুঝানোর জন্য €০- ০ বলা হয়েছে। 

৩. এ কথার গুরুতু বুঝা যায় যে, উত্তম খাদ্য হলো তা, যা ক্ষুধা নিবারণ করে -াকাবীরা 

////.9811.5101.00 






বি পি 
না তাদের উপর কেউ আক্রমণ করত, সফরে থাকুক 
বের হোক আর বাড়িতে থাকুক, উ্তয় অবস্থায় তাদের 


১. তারা নির্ভয়ে, অত্যন্ত নিরাপদে ভ্রমণ করত । কেউ তাদের বাধা দিত লা, 
আর বাড়িতে । অথচ অন্যরা আক্রমণ থেকে রেহাই পেত না. সফরে 
উপর আক্রমণ চলত । 

টুপ ই শ৫450।৮অর্থাৎহততিবাহিনীর কটদায়ক আছাত থেকে আল্লাহ তানেরকে নিরাপদে 

৩. দাহহাক বলেন, 4১44 ৮5৮:14:51অর্াৎ তিন তাদেরকে কুঠবোগ থেকে নিরাপদে রেখেছেন 

"(৯৮০ ০১ ৯৯৬৮০ এ ০৯ ৮৮14 অর্থাৎ তিনি তাদেরকে এ ভয় থেকে নিরাপত্তয দান করেছেন যে, খিলাফত 
অন্যের কাছে চলে যাবে 

- 8৮-35-%5৭ অর্থাৎ তাদেরকে ইসলামের ছারা নিরাপত্তা দান করেছেন 

- ৬1 9৮১৯42055৯৮ অর্থাৎ হেদায়েতের পথ-নির্দেশের মাধ্যমে ভষ্টভা থেকে পরিত্রাণ দিয়েছেন! 
ইতংপূর্কে তারা ছিল ৮034 বা আরব মূর্খ এখন তারা হচ্ছে আহলে কিতাব, আহলে কুরআন ও আহলে ইলম আর 
আহলে কিতাব হয়ে গেছে- ১৮০11) ৯-৫:)1)$ তথা মূর্খ ইহুদি আর খ্রিস্টান! -কাবীর] 

সারকথা হলো : প্র 
১. তোমরা! মক্কায় স্থায়ী বসতি করার পূর্বে খুবই দুঃখ-দুর্দশা ও অনাহারক্িষ্ট অবস্থায় জীবন-যাপন করতে । মক্কায় অবস্থান করার 

পর হতে আমি তোমাদের দুঃখ-দুর্দশা ও অতাব-অনটন দূর করেছি। এটা হযরত ইব্রাহীম (আ.)-এর সে দোয়ারই 
ফলশ্রুতি, যা তিনি পুত্র ইসমাঈলকে সাথে নিয়ে করেছিলেন- [সূরা ইবরাহীম-৩৭ আয়াত] ৷ আর এ ঘরের সেবা করার ফলে 
আরব জগতের সর্বত্র তোমরা সম্মানিত হয়ে তোমাদের যাতায়াতের পথণুলো তোমাদের জন্য নির্ভয় ও নিরাপদ হয়েছে, তা এ 
ঘরেরই অবদান । 

২. আল্লাহ তা'আলা হয়তো একথা দ্বারা নবী করীম এ: -এর দোয়ার কারণে ক্রমাগতভাবে ছয়.বছর দুর্তিক্ষ অবস্থা বিরাজ 
করেছিল । আবার নবী করীম এর দোয়ার ফলেই দুর্ভিক্ষের অবসান হয়ে সমগ্র মক্কায় শস্য, ফলমূলের সমাহার এবং 
সুখ-স্বাচ্ছন্দ্য নেমে এসেছিল । এদিকে ইঙ্গিত করে আল্লাহ তা'আলা বলেছেন- আমি ক্ষুধার্ত অবস্থায় তোমাদেরকে আহার 
দিচ্ছি। আর হেরেমে অবস্থানের কারণে চুরি-ডাকাতি, রাহাজানি, লুটতরাজ, যুদ্ধ-হাঙ্গামা ও ভয়-ভীতি হতে তোমাদেরকে 
নিরাপদ ও নির্ভয় করেছি। 

মোটকথা, তোমাদের জীবনে এ সব অবদান আল্লাহ তা'আলারই নিয়ামত ৷ সে আল্লাহকে ভুলে দেব-দেবীর কাছে পড়ে থাকা 
তোমাদের পক্ষে কোনোক্রমেই শোভা পায় না। তোমরা এ ঘরের প্রভুর ইবাদতে মশগুল হও, দেব-দেবীর পূজা-অর্চনা ছেড়ে দাও। 
খাদ্য দানের ধরন : কুরাইশদের বসবাসের স্থান মক্কা এরূপ ছিল যে, সেখানকার জমি খামার উপযোগী ছিল না। শস্য-শ্যামল 
ছিল না, গুলু-লতা উৎপাদন হতো না। অর্থাৎ তা এমন এটি স্থান ছিল, যাতে বসবাসকারীদের খাদ্যের অভাবে মৃত্বা ছাড়া কোনো 
গত্যন্তর ছিল না; কিন্তু আল্লাহ তা'আলা তাকে এরূপ করে দিলেন যে, বছরের বারো মাসই সেখানে বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্য 
পাওয়া যেত । এরূপ ব্যবস্থা না হলে তারা অনাহারে মৃত্যুবরণ করত । -আযীহী] 

কুরাইশদের বৈশিষ্ট্য : হযরত আব্ল্লাহ ইবনে আব্বাস (রা.) হতে বর্ণিত আছে যে, নবী করীম ইরশাদ করেছেন যে, 

আল্লাহ তা*আলা কুরাইশকে সাতটি বৈশিষ্ট্যের কারণে মর্যাদা প্রদান করেছেন, যা ইতংপূর্বে কাউকে দেওয়া হয়নি এবং পরেও 

কাউকে দান করা হবে না 

. আমি কুরাইশ বংশে জনুখহণ করেছি! 

নবুয়ত ও রিসালত তাদের মধ্যে দান করা হয়েছে! 

কা'বা শরীফের খেদমতের দায়িতু তাদেরকেই দান করা হয়েছে৷ 

হাজিদের পানি পাল করানোর দায়িত্বও তাদের প্রতি অর্পিত হয়েছে 

হস্তিবাহিনীর উপর আল্লাহ তা'আলা তাদেরকে বিজয় দান করেছেন । 

দশ বছর যাবৎ কুরাইশ বংশ ব্যতীত অনয কেউ আল্লাহর ইবাদত করেনি, তথা বত ধর জপ কারো উল্লেখ করা হানি 

কুরাহ্‌শদের সম্পর্কে আললাহ ভ+আলা একটি সূরা নাজিল করেছেন এ সূরায় কুরাইশ ্ তাবারানী, বুখারী| 


///.6211]./59101.00া 


6 





ও 2 





০ 


শে ৯৯৩০৫ 


...... তাফসীরে .জালালাইন... আরবি-বাংলা, সন্ত “৭ [৩০তম পাব; 
৩৯৪০৯ 555 : সূরা আল-মাউন 
সূরাটির নামকরণের কারণ : সূরাটির শেষ আয়াতের শেষ শব্দ "১." (আল-মাউন)-কে এর নাঘকূপে হণ কর হয়েছে; 
এতে ৭টি আয়াত, ২টি বাকা এবং ১১১টি অক্ষর রয়েছে। 
সূরাটি নাজিল হওয়ার সময়-কাল : আলোচ্য সূরা 'আল-মাউন' মাকী না মাদানী এ ব্যাপারে মুফাস্সিবগণের মধ মতভেদ 
রয়েছে। 
১. ইবনে জুবাইর, আতা ও জাবিরসহ সাহাবা ও তাবেয়ীগণের একটি দলের মতে, আলোচ্য সূরা -আল-মাউন' মান্তী । হযরত 
ইবনে আববাস (রা.) হতেও অনুরূপ এক বর্ণনা রয়েছে। 
২. হযরত কাতাদাহ ও যাহহাক সহ সাহাবী ও তাবেয়ীগণের অপর দলের মতে, এ সূরাটি মাদানী ৷ হযরত ইবনে আববাস (রা.) 
হতেও অনুরূপ একটি বর্ণনা রয়েছে৷ 
কিন্তু আলোচ্য স্বরায় নামাজে গাফিলতি করা ও লোক দেখানো (আমল ও নামাজ)-এর কঠোর সমালোচনা করা হয়েছে! 
স্পষ্টতই তা দ্বারা মুনাফিকদের দিকে ইঙ্গিত করা হয়েছে । আর মুনাফিকদের আবির্ভাব হয়েছে মদীনায় । কাজেই এ হতে বুঝা 
যায় যে, সূরাটি মদীনায় নাজিল হওয়ার মতটিই অধিকতর গ্রহণযোগ্য । 
বিষয়বস্তু ও সারকথা : এ সূরায় আল্লাহ তা'আলা পরকালে অবিশ্বাসী লোকদের চরিত্র কতদূর নিঙ্ন পর্যায়ে নেমে যায়, তার 
একটি চিত্র অংকন করেছেন । সর্ব প্রথমেই বলা হয়েছে- পরকাল বা দীন ইসলামে যারা বিশ্বাসী হয় না; বরং অস্বীকার করে, 
তাদের সম্পর্কে তোমরা কিছু জান কি? তাদের সামাজিক চরিত্র লেনদেন কতখানি নিম্নস্তরের হীন ও নীচ হতে পারে, তা শোন। 
তাদের প্রথম চরিত্র হলো এতিমদের হক ও অধিকারকে তারা নস্যাৎ করে । তাদের ধন-সম্পদ ও বিষয়-সম্পত্তিকে আত্মসাৎ করে 
তা হতে তাদেরকে বেদখল করে । তারা তা চাইতে আসলে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় । আর দ্বিতীয় বৈশিষ্ট্য হলো- নিজেরা 
তাদের খাদ্য দেওয়া তো দূরের কথা, অপরকেও খাদ্য দিতে এবং সাহায্য-সহানুভূতি করতে বলে না। তারা পার্থিব সৃযোগ-সৃবিধা 
ও স্বার্থ আদায়ের জন্য কুফরিকে গোপন রেখে নামাজি সেজে জামাতে শামিল হয় এবং প্রমাণ করতে চেষ্টা করে যে, আমরা 
মুসলমান । রাষ্ট্রীয় যাবতীয় সুযোগ-সুবিধায় আমাদের অধিকার রয়েছে। এ সব কাফের নামাজিদের প্রতি আল্লাহর অভিসম্পাত । 
তারা নামাজের ক্ষেত্রে খুবই উদাসীন । নামাজের গুরুত্বকে উপলব্ধি করে নামাজ পড়ে না । নামাজের প্রতি প্রকারান্তরে অবজ্ঞা 
দেখায়। কেবল নামাজই নয় - সমস্ত কাজকর্মই লোক দেখানোর উদ্দেশ্যে করে থাকে । এমনকি সামাজিক জীবনে নিত্য 
প্রয়োজনীয় দ্রব্য-সামগ্রীও অন্যকে ধার দিতে চায় না। তারা কত স্বার্থপর ও আত্মপৃজারী হয় যে, অপরের জন্য কিঞ্চিৎ কষ্ট করা 
এবং সাধারণ একটু স্বার্থ বিসর্জন দেওয়াকেও পছন্দ করতে পারে না। এটাই হলো পরকাল ও দীন ইসলাম অস্থীকারকারীদের 
জীবন চরিত্রের যকিঞ্চিৎ রূপ ৷ 
///.6211./59101.00া 


৮ াফস্মরে জালালাইন : আরবি-বাংলা, সন্তম যড [৩০তম পারা] 


রে 
সূরা জান-মউন অক বা দলায় জবা অর্ধেক য় অর্ধেক মদীনায় আবী 


ভি কিন ৬/৭ আয়াতবিশিষ্ট 








টি 58158 

পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি 

অনুবাদ : 

টাকার )-১. তুমি কি দেখেছ তাকে, যে কর্মফল দিবস অস্বীকার 
০০০ করে? হিসাব-নিকাশ ও প্রতিফল দিবস, অর্থাৎ তুমি 

তেও তিতা এ তাকে চিন, না চিন নাঃ 

2৬, ১৩৭1-০০০৯-১৪৪এ৪১৪, % ২. সে তো*৬-এর পরে 7 সর্বনাম উহ্য আছে যে 

এতিমকে বূঢ়ভাবে বিতাড়িত করে অর্থাৎ তার হক 

নর দেওয়ার পরিবর্তে তাকে ব্নঢ়ভাবে তাড়িয়ে দেয় 

০০১৪ খত ০ ও ৩. আর সে উৎসাহিত করে না নিজেকে এবং অন্যকে 

৮৮৪০০৮৯০০৯৩ ও অভাবস্রস্তকে খাদ্যদানে অর্থাৎ তাকে খাদ্য সরবরাহ 

৪42০৮ এভ তা করতে, এ আয়াতটি আস ইবনে ওয়ায়েল অথবা 

ওয়ালীদ ইবনে মুগীরাকে উদ্দেশ্য করে অবতীর্ণ 

হয়েছে! 

ভোগ সে নামাজির জন্য 




















পাতি, ০ 


৯৭1০5৮12059; রা 






১৮০৩ ১৯০৫৫০১৮০৬5 ৪৮ .8€. যারা তাদের নামাজ সনবনধে উদাসীন অমনোযোগী, তাকে 
১5555 রিনি, যথাসময় হতে বিলম্বিত করে । 


দি 
৩০৪ ৮০০ ১৮1৪ [28 ০ এ. ৬. যারা লোক দেখানোর উদ্দেশ্যে করে নামাজ ইত্যদি। 
০০০49 ৮৮৩3 পিরিতি বিতর $ ৭. আর গৃহস্থালীর ছোট-খাটো প্রয়োজনীয় সাহায্যদানে 
২০০17 5 বিরত থাকে যেমন সুই, কুড়াল, হাড়ি-পাতিল, 
-2৮59015 358] পেয়ালা। 
শী শী রী পেয়ালা। 
80৫0 -এর ১ ইস্তিফহানের জন্য, অর্থাৎ বিশ্বয় প্রকাশক ৷ 521 ফে'ল এটা একটি যাফউলের দিকে মুতায়াছ্ী 
হয়েছ, হলো 2.3 কেউ কেউ বলে 235 অ্থ-:253 ভন ই উলের দিকে যী বে বত 
মিফউলটি উহা, ৮ 343 321 


//৬/.62110.//62101.00া _ 

















$)।এ+১১-এর শর্তের জওয়াব আর  আতেফাও হতে পারে! তাই আতিফ জাতের উপর রা ভব িণর উপর 
গুণের" হতে পারে। প্রথম অবস্থায় 43) মুবতাদা, ৮065 443 এর খবর । 

৯1 ০৫25% আতফ হয়েছে (4. -এর উপর, দ্বিতীয় অবস্থায় নসবের স্থানে আতফ হবে মাও ওসলের উপর, চা নসবেৰ স্থানে 
অবস্থিত । 

3: মুবতাদা, ৬:17) খবর |) ক্রমধারা বর্ণনার জন্য। 


[পরা্া্িক্ক আহলাভলা] 


যোগসূত্র : পূর্ববর্তী সূরায় কুরাইশদের উত্তম চরিত্রের কারণে তাদের উপর অনুগ্রহ অবতারণের কথা উল্লেখ করা হয়েছে, আর 
বর্তমান সূরাতে মুনাফিকদের অসৎ ব্যবহার ও তাদের শোচনীয় পরিণামের কথা উল্লেখ করা হয়েছে। 

শানে নুযূল : হযরত ইবনে আব্বাস (রা.) বলেন, মুনাফিকগণ অসৎ উদ্দেশ্য চরিতার্থকরণ এবং নিজেরা মুসলমান এ কথা 
প্রমাণের জন্য মুসলমানদের নিকট থাকাকালে তাদের সাথে জামায়াতে শামিল হতো । আর তাদের নিকট হতে চলে যাওয়ার পর 
নামাজ পরিত্যাগ করত এবং ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়োজনীয় জিনিস অপরকে দেওয়া হতে বিরত থাকত । তাদের এ আচরণকে উপলক্ষ 
করেই এ সূরা অবতীর্ণ হয় । -লোবাব] 

অথবা, কতিপয় তাফসীরকার অভিমত ব্যক্ত করেছেন-এ সূরার প্রথম তিন আয়াত মক্কায় আসিম ইবনে ওয়ায়েল কাফের সম্পর্কে 
অবতীর্ণ হয়েছে। বাকি আয়াতসমূহ মদীনায় আবদুল্লাহ ইবনে উবাই মুনাফিক সম্পর্কে অবতীর্ণ হয়েছে। -রূহুল মা*আনী, খাযেনা 
অথবা, কোনো কোনো তাফসীরকারের মতে, প্রথম তিন আয়াত আবু জাহল সম্পর্কে অবতীর্ণ হয়েছে । কেননা তার অভ্যাস ছিল, 
যখন কোনো ধনাঢ্য ব্যক্তি মুমূর্য হতো, তখন তার নিকট এসে বসত, আর বলত- আপনি আপনার এতিম সন্তানদেরকে আমার 
নিকট সোপর্দ করুন, আর তাদের অংশের মালও আমার নিকট আমানত রাখুন, আমি তাদের দেখাশুনা করবো; কিন্তু যখন সে 
ব্যক্তি মৃত্যুবরণ করত, আর এতিম শিশুগণ তার নিকট গমন করত, তখন সে তাদেরকে ধাক্কা দিয়ে দরজা হতে বের করে দিত! 
একদা এক এতিম শিশু রাসূল শুঃ২-এর নিকট গমন করে বলল- আবূ জাহলের নিকট আমার মাল-সম্পদ রয়েছে- অথচ সে 
তা আমাকে দেয় না। রাসূল এসে এতিমের কান্নাকাটি, অনুনয়-বিনয় দেখে আবূ জাহলের নিকট গিয়ে কিয়ামতের দিনের ভয় 
পলি দতপন৬৬৮1 88555955478 
ব্যথিত হন, আর ঘরে ফিরে আসেন, তখন এ আয়াত অবতীর্ণ হয়। -আযীমী] 

অথবা, হযরত মুকাতিল, সুদ্দী এবং ইবনে কাইসা (র.) -এর মতে, এ সূরা নাজিল হয়েছে, ওয়ালীদ ইবনে মুগীরাহ সম্পর্কে । 
সারা? রি ৬০৮৮০ 
চাবি ৬-৯৯১7557% জানা যা ভিত জরি এ দেশর 
মধ্যে শামিল আছে। প্রকৃত দেখা বলতে এ শেষোক্ত অর্থই বুঝতে হবে, নিছক চোখে দেখা নয়। 

মোটকথা, আয়াতের মর্মার্থ হলো, আপনি কি জানেন, পরকালের বিচার ও প্রতিফলের কথা যে লোক অস্বীকার করে, সে কি 
রকমের লোক? অথবা, পরকালের কর্মফল দানের ব্যবস্থাকে যে লোক অসত্য মনে করে তার অবস্থাটা কি? তা কি আপনি চিন্তা 
ও বিবেচনা করেছেন? 

এখানে 54 দ্বারা বাহ্যত মনে হয়, নবী করীম এর -কে সম্বোধন করা হয়েছে। কিন্তু কুরআন মাজীদে সাধারণত এ ধরনের 
ক্ষেত্রে প্রত্যেক জ্ঞান-বুদ্ধি, বিবেকসম্পন্ন লোককেই সঙ্বোধন করা হয়ে থাকে। 

5301 555 -এর অর্থ : কুরআন মাজীদে ১৫ শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। এখানে মুফাসসিরগণ এর দুটি অর্থ 
গ্রহণ করেছেন। ১. হযরত ইবনে আব্বাস (রো.) সহ একদল মুফাসসিরের মতে এখানে 52411 ছারা দীন ইসলামকে বুঝানো 
হয়েছে। এমতাবস্থায় সূরাটির বক্তব্য হবে, দীন ইসলামের গুরুত্ব বিশ্লেষণ করা। অর্থাৎ দীন-ইসলাম অমান্যকারীদের যা কিছু 


///.92111./58101.00]া 





পরকাল অস্থীকারের আকীদা মানুষের 
মধ্যে এক্সপ স্বভাব-চরিত্র সৃষ্টি করে। 
৩:০৬ ৩3৫ ৩3 দারা কাকে উদ্ছেশ্য করা হয়েছে? : ১১70. ৫/5357 
৮০৯1৩ ২০৪ ও £ 2 22০ কি ৬৯ দ্বারা এখানে কাকে উদ্দেশ্য করা হয়েছে 
ব্যাপারে মুফাসসিরগণের মধ্যে মতপার্থক্য রয়েছে। ঠিদ£ রি 
১. একদল মুফাসসিরের মতে, এখানে নিপিষ্টভাবে কাউকে বুঝানো হয়নি: বরং সাধারণভাবে দীন অস্বীকারকারী সকশকেই 
বুঝানো হয়েছে! ২. অপর একদল যুফাসসিরের মতে, এখানে নির্দিষ্ট ব্যক্তিকে বুঝানো হয়েছে। তাদের মধ্যে আবার এ ব্যাপারে 
মতডেদ রয়েছে যে, সে নিদিষ্ট ব্যক্তি কে? 


ক. কেউ কেউ বলেছেন, এটা দ্বারা আব্‌ জাহল উদ্দেশ্য । ব- কারো মতে, আব্‌ সুফিয়ানকে বুঝানো হয়েছে গ. অথবা, গয়ালীদ 
ইবনে মুগীরা উদ্দেশা । ঘ. অথবা, আস ইবনে ওয়ায়েল উদ্দেশ্য । 

দীন অস্বীকারকারীদের চরিত্র : উল্লিখিত দুই ও তিন নং আয়াতে আল্লাহ তাআলা শেষ বিচারের দিন অশ্বীকারকারী অর্থাৎ দীন 
ইসলামকে অস্বীকারকারী লোকদের চরিত্রের কিছুটা রূপ তুলে ধরেছেন। এখানে তাদের জ্রীবনের দু'টি কাজ উল্লেখ করে 
তাদের গোটা চরিত্র সম্পর্কে একটি ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে। বলা হয়েছে, যারা দীন ইসলাম ও কর্মফল দিনকে 
অস্থীকার করে তাদের চরিত্র এত হীন-নীছু ও কুৎসিত হয় যে, পিতৃহীন বালকগণ যখন তাদের দরজায় এক মুষ্টি আন্নের জন্য 
কাকুতি-মিনতি করতে থাকে, তখন তাদেরকে চোখ রাঙ্গিয়ে রূঢ ব্যবহার করে তাড়িয়ে দেয় । এরপর দীড়িয়ে থাকলে তখন গলা 
ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় । তখন আশ্রয়হীন ও পিতৃহীন শিশুগণ অশ্রু ফেলে চলে যায়। এবানে [4 শব্দটির আরও কয়েকটি অর্থ 
হতে পারে ৷ তা হলো এতিমদের হক নষ্ট করা! তাদের ভূ-সম্পত্তি হতে বে-দখল করে তাড়িয়ে দেওয়া । সেকালে আরব সমাজে 
যারা পিতৃহীন বালকদের অভিভাবক হতো, তারা এতিমদের হক নষ্ট করত এবং তাদের বিষয়-সম্পত্তি হতে তাদেরকে উৎধাত 
করে তড়িয়ে দিত! এতিমগণ এসে নিজেদের অর্থ-সম্পদ চাইলে তখন গলা ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিত। তাদের হক ও 
অধিকার হতে বঞ্চিত করা হতো। 

তাদের দ্বিতীয় যে চরিত্রটি তুলে ধরা হয়েছে তা হলো, পিতৃহীন বালকগণের প্রতি অনুগ্রহশীল ও দয়াবান না হওয়া । নিজেরা তো 
অন্ন দেয়ই না, উপরত্তু অন্য লোককেও অন্ন-বন্ত্র দানের জন্য উৎসাহিত করে না । এ দু'টি চরিত্র উল্লেখ করে মূলত তাদের প্রকৃত 
বপটি কি তা-ই বলা হয়েছে। বিচার দিনের আকীদা-বিশ্বাস ধারণের যে নৈতিক ফল মানুষের জীবনে ফলে থাকে এবং তা দ্বারা 
মানুষের স্বভাব-প্রকৃতি কিভাবে গড়ে উঠতে পারে, এখানে একটি নেতিবাচক উদাহরণ উদ্লেখ' করে প্রকারান্তরে তা বুঝানো 
হয়েছে। পরকালে কৃতকর্মের হিসাব দানের আকীদা যারা অন্তরে পোষণ না করে তারা নিজেদেরকে যতই সমাজ-দরদি বলে 
প্রকাশ করুক না কেন. মূলত তারা হীন প্রবৃততিসমপন্ন আতমপূজারী স্বার্থপর ! যে কোনো অন্যায়-অবিচার করতে তারা কৃষ্িত হয 
না। দুনিয়ার সমস্ত পাপাচার-জুলুম ও অত্যাচার-অবিচার তাদের জন্য সহজ হয়ে যায়; এ কথাটি বুঝাবার জন্যই আল্লাহ তাআল' 
দু'টি চরিত্র তুলে ধরেছেন। -কাবীর] 

এতিমকে তাড়ানোর অবস্থা : এভিমকে তাড়ানোর কয়েকটি দিক হতে পারে-১. তার পাওনা এবং সম্পদ থেকে অন্যায়ভাবে 
তাকে উচ্ছেদ করা। ২. তার দুঃখ-কষ্ট সমবেদনা প্রকাশ না করা, এগিয়ে না জাসা । ৩. তাকে ধমক দেওয়া পিসী দেওয়া এং 
উপহাস করা ৷ রাসূলুল্লাহ ইরশাদ করেন- খাওয়ার টেবিল হতে উত্তম আর কোনো খাওয়ার টেবিল হতে পারে 
যেখানে এতিম রয়েছে। -[কাবীর, ফাতহুল কাদীর নানি 
55:45 রা উদ্দেশ্য : উল্লিখিত চার নর আয়াতে ০--০ বলে প্রকৃত নামাজিদের হয়, তাদের কথা 
মুসলিম সমাজে পরিগণিত হওয়ার উদ্দেশ্যে এবং লোক দেখানোর জন্য নামাজ পড়ে এবং রতি আসরিক নশ্ 
বলা হয়েছে । মুলত এখানে মুনাফিকদের কথা বলা হয়েছে। কেননা মুনাফিকরা মূলত দীন ইসলামের | 


হাত হয় । সুতরাং তারা বাহ্যিকভাবে মুসলিম হওয়ার চরিত্রটি গ্রহণ করে 
ছিল মুসলমান হওয়ার লক্ষণ; কোনো লোক নামাজি না হয়ে 


////.9811.5101.00 





যারা রাকা রে..জালালাইন : আরবি-বাংলা, সপ্তম খও [৩০তম পাবা ৫৮৭ 
গ্রহণযোগ্য হতো না। তাই মুনাফিকগণ মুসলিম সমাজে অনুপ্রবেশ এবং বিভিন্ন সুযোগ-সুবিধা! লাভে আশায় নারািব লাজ 
জত ৷ এ কারণেই আল্লাহ মুনাফিক সম্বোধন না করে "নামাজ ওয়ালা' বলে সম্বোধন করেছেন এবং শুণগত দিক তলে ধরে 


তার ভয়াবহ পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন৷ 
নামাজে অবজ্ঞা প্রদর্শন : উপরিউক্ত পাচ নম্বর আয়াতে আল্লাহ তা*আলা নামাজে উদাসীন হওয়া দ্বারা সঠিক সময় নামাজ না 
পড়া, নামাজে দণ্ডায়মান হলে অনাগ্রহতা প্রকাশ করা, বারবার আলস্য ভরে হাই তোলা, পড়িপড়ি করে শেষ ওয়াক্তে কয়েকটা 
কপাল ঠুকুনি দিয়ে দায় সারা, আল্লাহর দিকে ইচছাপূর্বক মোতাওয়াজ্জো না হওয়া ইত্যাদি আচরণের দিকে ইক্ষিত করা হয়েছে । 
কেননা মুনাফিকগণ নামাজের ক্ষেত্রে এরূপই করত । এখানে নামাজের মধ্যে কেরাত ও রাকাতে ভুল হওয়া অথবা অলক্ষ্যে 
চিন্তাও খেয়াল অন্যদিকে চলে যাওয়ার কথা বলা হয়নি। কেননা নামাজে ভুল হওয়া ও খেয়াল অন্যদিকে চলে যাওয়া একটা 
স্বাভাবিক ব্যাপার স্বয়ং নবী করীম 2২ -এরও নাখাজে ভুল হয়েছে এবং তিনি সাহু সিজদা দিয়ে তার প্রতিবিধানের পথ 
দোখয়েছেন। মুমিনদের অলক্ষ্যে নামাজে নিজেদের চিন্তা-খেয়াল অন্যদিকে গেলেও মনে হওয়ার সাথে সাথে তাঁরা নিজেদের 
চিন্তা ও খেয়ালকে আল্লাহর দিকে নিয়ে যান । নামাজের মধ্যে ভুল-্রান্তি ও খেয়াল অন্যদিকে চলে যাওয়ার কথা বুঝালে আল্লাহ 
₹47১ ৮৮ না বলে বরং ৪4১০৬ বলতেন । এ কারণেই আশআস ইবনে মালিক ও আতা ইবনে দীনার (রা.) বলেছেন, 
আল্লাহ তা*আলার শোকর যে, তিনি 44:১৮ না বলে 447১৮ ৩-৮ বলেছেন কেননা আমরা নামাজের মধ্যে ভুল করে 
০৬৮ ১৬০ ৪ ৬4৮৮৪ 4188 : মহান আল্লাহর বাণী- ০৯৮০৮৮১৮০৮৪ এর অনেকগুলো ব্যাখ্যা 
পাওয়া যায়। 
১. হযরত সা'দ ইবনে আবী ওয়াক্কাস (র.) নবী করীম হতে বর্ণনা করেন যে, এর অর্থ হলো- নামাজের সময় নষ্ট করা, 
তথা সঠিক সময়ে নামাজ আদায় না করা। 
২. হযরত ইবনে জারীর ও আবূ আওয়া'লার মতে, ০৮১. শব্দ দ্বারা তাদেরকে বুঝানো হয়েছে, যারা সঠিক সময়ের পর নামাজ 
আদায় করে। 
৩. হযরত আবুল আলিয়া (র.) বলেছেন, তারা নির্ধারিত সময়ে নামাজ আদায় করে না এবং রুকু-সিজদাও ঠিক মতো আদায় 
করেনা। 
হযরত কাতাদাহ (র.) বলেন, এর অর্থ হলো- তারা নামাজ পড়ল কি পড়ল না, এ বিষয়ে কোনো পরোয়াই করে না৷ 
কারো মতে, এর অর্থ হলো, তারা নামাজ পড়ে কিন্তু ছওয়াবের আশা করে না । আর না পড়লেও আল্লাহ্‌র আজাবকে তয় করে না। 
হযরত মুজাহিদ (র.) বলেন, তারা নামাজে অমনোযোগিতা প্রদর্শন করে। 
হযরত হাসান বসরী (র.) বলেছেন- এর অর্থ হলো, যারা আল্লাহ তাআলার জন্য নয়; বরং লোক দেখানোর জন্য নামাজ 
পড়ে । আর যখন নামাজ পড়ে না তখন তাদের কোনো আক্ষেপ থাকে না। [নুরুল কোরআন) 
০:%--১)/এর দিকে :০-০-এর নিসবতের উপকারিতা :11- শব্দকে ০১%-+]-এর দিকে 2১-৬| করার দ্বারা বুঝা যায় 
যে, এ খাদ্য মিসকিনের হক | তাকে তার হক থেকে বঞ্চিত করা হয়েছে। এটা দ্বারা তার চরম কৃপণতা, কঠিন অন্তর এবং বদ 
মেজাজের পরিচয় পাওয়া যায়। -[কাবীর] 
লোক দেখানো কাজ : উপরিউক্ত ৬ নং আয়াতে আল্লাহ্‌ তা'আলা মুনাফিকদের দ্বিতীয় যে চরিব্রটি তুলে ধরেছেন, তা হলো 
কপটতা এবং লোক দেখানো কাজ । অর্থাৎ নিজের আসল উদ্দেশ্যটি গোপন করে কল্পিত মহৎ ও ভালো উদ্দেশ্যটি প্রকাশ করা যা 
মূলতই তার উদ্দেশ্য নয় । কপটতা বা লোক দেখানো চরিত্রটি যেমন মুনাফিকদের মধ্যে থাকে, তেমনি মুমিনদের মধ্যেও হতে 
পারে । মুনাফিকগণ বেঈমানী ও কুফরিকে অন্তরে গোপন রেখে মানুষের নিকট প্রকাশ করে বেড়ায় যে, আমি মুসলিম, আমি 
নামাজ পড়ি ৷ আর মু'মিনগণের জীবনে এ চরিত্রটি খুব কমই প্রতিফলিত হয় । হলেও তা বেঈমানী ও কুফরি অন্তরে চাপা দিয়ে 
নয়; বরং নাম-কাম, সুখ্যাতি ও সুফল লাভের উদ্দেশ্যে অনেক সময় হয়তো হয়ে থাকে । মোটকথা, ভিতর ও বাহির একরূপ না 
হয়ে বিপরীত হওয়াকেই রিয়া ও কপটতা বলে। এটা মুনাফিকদের বেলায় মারাত্মক অপরাধ । কুরআন মাজীদে আল্লাহ্‌ বলেছেন- 
১৩5 ১৮ বী 5301 ০3 ০5৪5৮০৫2121 অর্থাৎ মুনাফিক ও অধার্মিকগণের স্থান জাহান্নামের সর্ব নি্ন্তরে হবে৷ আর 
মবামিনদের ক্ষেত্রেও রিয়াকারী ও কপটতা একটি বিরাট অপরাধ । রিয়া মানুষের নেককে নষ্ট করে ফেলে । আয়াতের বক্তব্যটি 
যোহেতু পূর্বের সাথে সম্পৃক্ত. এ জন্য এখানে মুনাফিকদের চরিত্র-বৈশিষ্ট্যই তুলে ধরা হয়েছে 


///.92111./58101.00]া 





29 2 





বাংলা, সন্তম যও ৩০তম পার্স] 


০৮৮ অফ্্টিরে জালালইন : আরবি 


৮০0০ বলতে বা বুঝায় : ০.০ শব্দটির আসল অর্থ হলো, নিত্য প্রস্োজনীয় কষুদ্রকার় জিনিস । যেমন- দা, খা, কুড়াল 
ডেগ, পাতিল, কুল, চালনি, দিয়াশলাই, চুলা ইত্যাদি । এটা মানুষের জীবনে অহরহ প্রয়োজন হয় । হযরত ওমর, হাসান, 
কাতাদাহ. যাহহাক (র.) প্রমুখ মনীষীগণের মতে, এখানে ১৮০ দ্বারা জ্রাকাতের কথা বুঝানো হয়েছে। কেননা আল্লাহ তা'আলা 
কুরআন মাজীদে নামাজের পরপরই জ্বাকাতের কথা বলেছেন। যেহেতু মুনযফিকগণ নামাজের বেলায় উদাসীন থাকে । অতএব 
তাদের মতে, এখানে ১21 ছারা জাকাত আদায় না করার কথাই বুঝানো হয়েছে। অপর দিকে হযরত ইবনে মাসউদ, আবৃ 
হ্রায়রা, ইবনে আব্বাস, যুজ্জাহিদ ও ইকরামা রে.) সহ অনেক তাফসীরকারের মতে এখানে মাউন দ্বারা নিত্য প্রয়োজনীয় 
আসবাব ও দ্রব্য-সামগ্রীর কথা বুঝানো হয়েছে। হযরত ইবনে আববাস (রা.) বলেন, আমরা নবী করীম হস -এর যুগে মাউন 
অর্থাৎ নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র মানুষকে ধার দিতাম (আবু দাউদ)। হযরত আবু হুরায়রা (রা.) বলেন, লবী করীম ₹ু 
মাউন-এর ব্যাখ্যা দিয়েছেন- কুড়াল, ভুলি ও এ ধবনের নিত্য প্রয়োজনীয় বন্তু ছারা (আবূ নাঈম) । মোটকথা, এ হাদীস বিশুদ্ধ 
হলে বলতে হবে যে, উপরিউক্ত সাহাবী ও তাবেঈগণ নবী করীম হ্-এর এ ব্যাখ্যা সম্পর্কে অবহিত ছিলেন না। নতুবা নবী 
করীমের ব্যাখ্যা সম্পর্কে জ্ঞাত হওয়ার পর তার বিপরীত ব্যাখ্যা প্রদানের সাহস কোনো সাহাবী ও তাবেঈর থাকতে পারে লা। 
মাউনের অর্থ যখন কদর প্রয়োজনীয় ব্তু, তখন জাকাতকেও মাউন নামে এ দিক দিয়ে অভিহিত করা যায় যে, তা বিরাট কোনো 
সম্পদেরই স্ুদ্র একটি অংশ, যার প্রয়োজনীয়তা অভাবীদের জন্য অনস্বীকার্য সারকথা, আল্লাহ তা'আল্য মাউন দের ব্যবহার 
করে এ কথাই বলতে চাচ্ছেন যে, পরকাল অবিশ্বাসী লোকদের চরিত্র ও দৃষ্টিভঙ্গি যে কত নীচু হয় এবং তারা কতখানি স্বার্থপর 
হয়, অপরের জন্য সাধারণ একটু কষ্ট স্বীকার এবং সাধারণ একটু স্বার্থ ত্যাগ করতেও প্রত্ুত হয় না- তা কত হীন প্রবৃত্তি 
পরিচায়ক ৷ -ফাতহুল কাদীর] 


25200... 050551008আয়াতের ধমকের কারণ : তাফসীর বিশারদগণ এর কয়েকটি জবাব দিয়েছেন- 


১,220 503 অর্থ 539 545095 লু্জা 02554055520 322 অর্থাৎ সুনাফিকদের মধ্য হতে 
সে সমস্ত মুসল্লি বা নামাজিদের জন্য ধ্রংস যারা উক্ত তিনটি কাজ করে" এটা দ্বারা বুঝা যায় যে, কাফেরদের জন্য আরও 
বেশি আজাব নির্ধারিত রয়েছে। কারণ সে নিষিদ্ধ কাজগুলো করে আর কর্তব্য কাজকে ছেড়ে দেয়। 

২. হযরত ইবনে আব্বাস (রা.) বলেন- যদি আল্লাহ তা'আলা ১১2. 4০. ০$ অর্থাৎ তারা নামাজের ভিতরে অবহেলা 
করে- বলতেন, তাহলে মু"মিনদের জন্য এ ধমক হত; কিন্তু ৩৮০৩ :%5১-৪ ৮৪ নামাজ হতে বিরত থাকে'_ 
বলেছেন! অতএব, যে ধমক দেওয়া হয়েছে, তা নামাজ ছেড়ে দেওয়ার কারণে- নামাজ পড়ার কারণে নয় 

৩. অথবা, 2৮4০: অর্থ এখানে ৪21৮5 375-2504 3:47 অর্থাৎ সে নামাজ আদায় করেছে কি করেনি, তার 


য় । র নাঝবীরা 
ভোলা বা পলোমাক্র লা" 5501০01া 






১১৪ 8১: : সূরা আল-কাওছার 


স্রাটির নামকরণের কারণ : আলোচ্য সূরার শুরুতে ₹৯৪৩শিন্দ হতে তার নামকরণ কবা হয়েছে 74) 52-11 
আর অত্র সূরায় ৮১৮ ০৮ সম্বন্ধে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। তাই এ সূরার নাম ,১7৫)14, রাখা হয়েছে। 
এতে ৩টি আয়াত, ১০টি বাক্য এবং ৪২ টি অক্ষর রয়েছে। | 


অবতীর্ণ হওয়ার সময়কাল : হযরত আয়েশা রো.) হতে সূরাটি মানবী বলে বর্ণিত হয়েছে। বেশির ভাগ মুফাসসিরদের 
মত এটাই। 


হযরত ইকরামা, মুজাহিদ ও কাতাদাহ রে.) একে মাদানী বলেছেন ইমাম সুযূতি (র.) একে সঠিক মত বলে উল্লেখ 


তিনি বিসমিল্লাহ বলে সূরা কাওসার পাঠ করলেন ।” এ হাদীসটি হযরত আনাস (রা.) থেকে বর্ণিত । আর তিনি ছিলেন 
মদীনায় ৷ তিনি বলেন- এ সুরাটি আমাদের উপস্থিতিতে নাজিল হয়েছে। 

বিষয়বস্তু ও সারকথা : এ সূরাটি নাজিলের এঁতিহাসিক পটভূমি কি ছিল, তা সম্মুখে শানে নুযূলের আলোচনায় আমরা 
সামান্য উল্লেখ করেছি । অতি সংক্ষিপ্ত তিনটি আয়াতে তিনটি বক্তব্য রাখা হয়েছে। প্রথম আয়াতে নবী করীম শ্রঃঃ-এর 
প্রতি ইহকাল-পরকাল ব্যাপী আল্লাহ তা“আলার অজস্র নিয়ামত, প্রাচুর্য, যশ-খ্যাতি, সুনাম ইত্যাদির প্রতি ইঙ্গিত করে 
বলা হয়েছে- আমি আপনাকে ব্যাপক প্রাচুর্য ও নিয়ামত দান করেছি, যার কোনো সীমারেখা নেই। দ্বিতীয় আয়াতে 


বলেছেন- আপনি নামাজ ও কুরআনকে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে নিবেদিত করুন। তৃতীয় আয়াতে ইসলামের 
শক্রগণ চিরতরে নির্মূল হওয়ার এবং উত্তরোত্তর ইসলাম ও মহানবীর শক্তি-সামর্থয বৃদ্ধি হয়ে পৃথিবীর সর্বত্র তার আদর্শ 
ছড়িয়ে পড়ার ইঙ্গিত দিয়ে ভবিষ্যদ্বাণী করা হয়েছে। বলা হয়েছে- আপনি শিকড় কাটা ও নির্বংশ নন; বরং আপনার 
শক্ররাই এ জগতের পাতা হতে চিরতরে মুছে যাবে । কোথাও তাদের নাম-ধাম ও বংশের পরিচয় খুঁজে পাওয়া যাবে 
না। পক্ষান্তরে আপনার পুত্র-সন্তান না থাকলেও আপনার যশ-খ্যাতি, সুনাম, বংশ পৃথিবীর বুকে চিরগৌরবময় হয়ে 
থাকবে । মানুষ আপনাকে মাথার তাজতুল্য স্মরণ করবে। এমনকি আপনার সঙ্গীগণের সাথে সম্পর্ক থাকাকেও গৌরব 
ও পরকালের নাজাতের বিষয় মনে করবে! 
///.92117./58101.00]া 





০১১১১ -সন্তম, 91 ৩০তম পারা। 








আকন জর 
০৬/৩৯৩: : ৩ আয়াতবিশিষ্ট 





৮৯৭ ৬:০। 5০, 
পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নাম শুরু করছি 


টি 5 না? 
পে 228 ১. আমি অবশাই ভোমাকে দান করেছি হে মহা 


55155555295 3 স০5 কাওছার তা একটি বেহেশতী নহর অথবা কৃ, 














55 এ চনিনিগারে যেখানে উম্মতে মুহাম্মদীকে সমবেত করা হবে । অথবা 
টু 1০৮০১ ৮০0 22512 কাওছার দ্বারা বুয়ত, কুরআন, শাফায়াত ইত্যাদি 
এ. প্রভৃত কল্যাণ উদ্দেশ্য । 

১৮0458৮5805. - সুতরাং তোমার প্রতিপালকের উদ্দেশ নায়াজ পড়ো 


টা কুরবানির ঈদের নামাজ এবং কুরবানি করো তোমার 
পু চারি. কুরবানির জন্তু 
20০44-০8554558 , নিশ্চয় তোমার প্রতি বিদ্বেষ পোষণকারী তোমার প্রতি 


০১০০4৮৮৫৮55 রা শত্রতাকারী ৷ সে-ই নির্বংশ । সকল মঙ্গল হতে বিচ্ছিন্ন 


১%১ ৬০০৮৮1৪৩৮৮৩ 220 বা নর্বংশ। এ আয়াতটি আস ইবনে ওয়াযেল প্রসঙ্গ 
টা অবতীর্ণ হয়। রাসূলুল্লাহ 2 -এর পুত্র কাসেম 


7452521014172 2 এ (রা.)-এর ইন্তেকালের পর সে তাকে +2% বা নির্বংশ 


পাপকণ 


91215 85 সণ রূপে আখ্যায়িত করেছিল । 


20 এন তু ৬ : এখানে (1 হরফে মুশাবহাহ বিল ফেল +55801 টি ১৮৮০ হিসাবে ৮৮৮ 
হয়েছে । ০৮5 অংশটি ০-5 "এর 505 হয়েছে। 3:55 অংশটুকু 25: হয়ে 1:27 হবে আর+::: 7 জুমলা হথে 


পূর্বোক্ত সূরার সাথে সম্পর্ক : ০ 957757৮৮ 
তাজালা সুস্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন যে, হে রাসূল ও নিশ্চয়ই আমি আপনাকে দান করেছি! প্রভৃত কল্যাণ কাজেই 


আপনি অধিক পরিমাণে দান করুন এবং কার্পণ্য করবেন না। 











৬ হবে। 








//৬/.6211.//62101.00া 


সর রর টিনা : আয়বি-বাংলা, নিজ খ3.[ ৩০তম পারা) ৫৯১ 


যে, হে রাসূল হু! আপনি শুধু আল্লাহ তা"জালা সন্তুষ্ট লভের উদ্দেশে নামাজ আদায় করাত থাকল ডি 
ত"আলার নৈকট্য লাভের মাধ্যম ॥ -নূরুল কোরআন] এ লস জাল্লাহ 
শানে নুযূল : এ সূরা অবতীর্ণ হওয়ার উপলক্ষ ও কারণ সম্পর্কে, তাফশীরকারকনের মধ্য হতে অনেকগুলো কারণ ও উপলক্ষ 
বর্ণিত পাওয়া যায় " 5 
হযরত ইবলে আব্বাস (রা.) বলেন, মদীনার সর্দার কা-ব ইবনে আশরাফ মন্কায় পনার্পণ করলে কুরাইশগণ তাতে বলল, আপনি 
মদীনার সর্দার। আপনি কি আমাদের সম্প্রদায়ের সেই শিকড়কাটা ও নির্বংশ লোকটিকে দেখেছেন, যে নিজেকে আমানের চেয়ে 
উত্তম ও শ্রেষ্ঠ মনে করে? অথচ আমরাই হাজীগণের পুরনো খাদেম. তাদেরকে পানি পান করিয়ে থাকি এবং আমরাই নেতৃস্থানীয় 
লোক । তখন আল্লাহ তা'আলা ৮2২1 ৯ এ-:-১ 51 আয়াত অবতীর্ণ করেন । পৃখাযেন! | 

হযরত ইবনে মুনযারের বর্ণনা, ইকরামা (র.) বলেন, আল্লাহ্‌ তা'আলা, নব করীম 3:53 -এর লিকট ওহী প্রেরণ করে যখন 
তাওহীদের দাওয়াত দিতে আদেশ করলেন, তখন কুরাইশগণ বলল- ৫ ,:; অর্থাৎ মুহাম্মদ আমাদের হতে বিচ্ছিন্ন হয়ে 








পড়েছে । তখন আল্লাহ তা"আলা উপরিউক্ত ৮2: ১৯ ০১ 01 আয়াত অবতীর্ণ করেন। 
আল্লামা সুদ্দী (র.) বলেন, কোনো লোকের পুত্র সন্তান মরে গেলে কুরাইশগণ বলত, 5১. 7২ অর্থাৎ অমুক পুর্রহীল বা নির্বংশ 
হয়েছে। সৃতরাং নবী করীম 22::-এর কোনো এক পুত্রের (কাসেমের) যখন ইন্তেকাল হয়, তখন আস ইবনে ওয়ায়েল বলল- 
মৃহাম্মদ নির্বংশ হয়েছে । তখন আল্লাহ উপরিউক্ত সূরা অবতীর্ণ করেন। -রূহুল মা'জানী] 


হযরত আবূ আইয়ুব (রা.) বলেন, নবী করীম এ২-এর পুত্র ইবরাহীমের যখন ইন্তেকাল হয়, তখন মুশরিকগণ পরস্পর বলাবলি 
করতে লাগল যে, আমাদের এ ধর্মত্যাগী লোকটি রাতে নির্বশ হয়েছে । তখন-ই আল্লাহ তা'আলা সূরা আল-কাওসার অবতীর্ণ 
করেন। -লোবাব, হুল মা'আনী] 


১৯৪1 -এর অর্থ : কাওছার শব্দটির অর্থ ও ভাবধারা খুবই ব্যাপক । দু'এক কথায় তা প্রকাশ করা কারো পক্ষেই সন্তব নয় 
০8৮৪ শব্দটি )-০%$-এর ওযনে মুবালাগার সীগাহ। শব্দটি ,:/ বা ৮,:/ হতে নির্গত । এর অর্থ হলো- বিপুল, অধিক । এখানে 
শব্দটি সীমাহীন মঙ্গল ও অধিক কল্যাণ অর্থে ব্যবহৃত হয়েছে। সুতরাং আয়াতটির অর্থ হবে- হে নবী! আমি আপনাকে ইহকাল 
ও পরকাল উত্তয় জগতে বিপুল ও সীমাহীন মঙ্গল দান করেছি, যার কোনো হিসাব নেই! অর্থাৎ আমি আপনার কাছে ওহী প্রেরণ 
করেছি- কিতাব দিয়েছি। দুনিয়ার মানুষের নেতা, নবীদের সর্দার করেছি। আপনার প্রচারিত ধর্মকে সর্বশেষ ধর্ম ও মানুষের জন্য 
শাশ্বত জীবন-বিধান বানিয়েছি। আপনার অনুসারী কমীগণ ও আপনার উন্মতগণ আপনার শুণকীর্তন করতে থাকবে, তারা এবং 
ফেরেশতাকুল আপনার প্রতি কল্যাণ কামনায় সোচ্চার থাকবে, দরুদ পাঠ করবে! আপনার উম্মত ছারা আপনার প্রচারিত দীন 
জগতের প্রত্যেক প্রান্তে পৌছবে ৷ আপনাকে ধর্মীয় ও রাজনৈতিক উভয় দিকের ক্ষমতা ও আধিপত্য দান করা হবে । সমস্ত 
বাতিল দীনের উপর আপনার দীন বিজয়ী হবে । পরকালে হাশরের ময়দানে আপনার কর্তৃত্বে হাউজে কাওছার দান করা হবে। 
আপনার পিপাসাকাতর উ্মতগণকে এর পানি পান করিয়ে তাদের তৃষ্জা চিরতরে নিবারণ করা হবে ৷ আপনাকে শাফায়াতের 
অধিকারী করা হবে। এমনকি জান্নাতে থাকবে আপনার জন্য নহরে কাওছার নামে একটি উন্নতমানের প্রত্রবণ। অতএব, 
কাফিরগণ যে বলে, আপনি শিকড়কাটা নির্বংশ, আপনার দীনি আন্দোলন ও আদর্শ বেশিদিন টিকবে না; তা তাদের ভুল ধারণা । 
তারাই নির্মূল-নির্বংশ হবে । দুনিয়ার ইতিহাসে তাদের নাম-নিশানও থাকবে লা । 

অনেক তাফসীরকার কাওছার দ্বারা 'হাউযে কাওছার, অর্থ গ্রহণ করে থাকেন। পরকালে নবী করীম হলু-কে হাউযে কাওছারের 

কর্তৃত্ব দান সম্পর্কে বহু সাহাবী হতে হাদীস বর্ণিত রয়েছে। যার সত্যতায় বিন্দুমাত্র সন্দেহ নেই। একে সত্য বলে গ্রহণ করা এবং 

এর প্রতি ঈমান রাখা প্রত্যেক মুসলমানের উপর ফরজ । একে অস্বীকার করলে কাফির হতে হয়। -রূহুল মা'আনী] 

এ ছাড়াও এ সম্পর্কে আরো অনেক বর্ণনা পাওয়া যায়, যেমন- 

১. শাহ ওয়ালী উল্লাহ (র.) বলেন, পরকালে পবিত্র কুরআনের শারীরিক বূপই হবে হাওযে কাওছার, যারা এ জীবনে 
কুরআনে কারীমের অমৃত সুধা পান করেছে এবং যে ব্যক্তি যে পরিমাণ পান করেছে, কিয়ামতের সে ব্যক্তি এ 
অনুপাতেই হাওয়ে কাউছারের পানি পান করার সুযোগ লাত করবে । 
ইবনে আবী হাতেম হযরত হাসান (র.)-এর কথার উদ্ধৃতি দিয়েছেন যে, তিনি বলেছেন, কাওছার হলো কুরআনে কারীম । 

২. ইবনুল মুনজির যাহহাক (র.)-এর উদ্ধৃতি দিয়েছেন যে, হাউযে কাওছার হলো জান্নাতের একটি নহর। 

৩. ইবনে জারীর ও ইবনে আসাকির হযরত মুজাহিদ (র.) থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন- কাওছার হলো আখেরাত 
ও দুনিয়ার কল্যাণ । 

///.6911./69101.00া 


৩৯২ অফপিরে জাললইন : আবাবি-ঝহল্য, সম্ভম বড [ ৩০তম পান] 

তবে আল্লামা সুযূতী রে.) হাউজে কাওছার বে একটি জান্যাতের নহর ঘা রাসূল 25 -কে দান করা হয়েছে_ এ প্রসঙ্গে সত্তর 

খানি হালীসের উদ্ভৃতি দিয়েছেন। নূরুল কোরান! 

75 রন আকৃতি-প্রকৃতি ও অবস্থা : তাকসীরকারগণ বলেন, হাউবে কাওছারের প্রশন্ততা এক মাসের ভ্রমণের পথ হবে 

এবং তার পার্থ দেশে এমনভাবে তাবু খাটানে। রয়েছে ফেন মণি-সুক্তার ভিভরের অংশকে সম্পূর্ণ খালি করে রাখা হয়েছে এবং 

্র্ণ স্পা ইত্যাদি দ্বারা তৈরিকৃত তারকারাশির মতো কারুকার্ষ রয়েছে; আর তার আশে-পাশে এমন কতগুলো বৃক্ষ রয়েছে, 

ফেগুলোর শিকড় স্বর্ণের হতো, শাখাণুলো ১.) পাথরের রং এবং পার্থর ও কঙ্করগুলো মুক্তা ও ইয়াকৃত পাঙ্ছরের রূপ রেখার 

মতো এবং সে স্বর্ণের মাটিশুলো মিশক আস্কব্র হতেও সুগন্ধযুক্ত ; তার পানি মধু হতেও মিষ্টি, দুক্ধ হতে ও সাদা, বরফ হতেও 

স্ধিক ঠাণ্ডা। বে কেউ একবার তা হতে এক চোক পানি পান করবে, সে কখনো আর পিপা্সিত হবে না, কখনো তার কথা 

ভুলবে না। “নুরুল কোরুজআনা 

৮58 557055৮০০৭৪ 405৯: উক্ত আয়াতে এ বলে কি উদ্দেশ্য নেওয়া হয়েছে, এ বিষয়ে 

তাফসীরুকারদের মধ্যে বিভিন্ন মতভেদ রয়েছে ঢু 

১. কেউ কেউ এখানে »১1.:এর অর্থ পাচ ওয়াক্তের সালাতকে বুঝাচ্ছেন। 

২. কেউ কেউ. ৮:০1 :দএর সালাতকে বুঝিয়েছেন। কেননা তার সাথে সাথেই কুরবানি করার কথা বলা হয়েছে। সুতরাং 
অর্থ হবে- নামাজ ও কুরবানি করো । 

৩. কারো কারো মতে, তা দ্বারা +০ সাধারণভাবে যে কোনো নামাজ উদ্দেশ্য হতে পারে । আর নহর করো” এ কথাটি ছারা 
নামাজের মধ্যে বাম হাতের উপর ডান হাত বাঁধা এবং তাকে সিনার উপর ধারণ করা । 

8. কারো কারো মতে, তার অর্থ- নামাজ শুরু করার পূর্বে দৃ' হাত উপরে তুলে তাকবীর বলা । 

৫. কেউ কেউ বলেন, রুকুর পর সোজা হয়ে ১:৮১ করা । 

আর 2250 শব্দ বলে উটের নহর করাকে বুঝানো হয়েছে : অর্থাৎ গরুর বেলায় ্ববাই এবং উটের বেলায় নহর করা উত্তম। 

অর্থাৎ উটের চার পা বেঁধে তার 41৮ এর মধ্যে ছুরি অথবা ধারালো অন্য কোনো অস্ত্র বসিয়ে রক্ত প্রবাহিত করে দেওয়া, ত 

উ্টের বেলায় সুন্নত । জার গকু-ছাগল, মহিষ, বকরি ইত্যাদির ক্ষেত্রে জবাই করা সুন্নত । অর্থাৎ উটের কুরবানিকে নহর এবং 

গরু ছাগলের কুরবানিকে জাবাই বলা হয়। 

১৫১৩ -এর স্থলে /-4/বলার কারণ : নিয়ামত প্রান্তির পর শুকরিয়া আদায় করা উচিত। অতএব, নিয্লামত দান করার পর 

নামাজের নির্দেশ না দিয়ে শুকরিয়া করার নির্দেশ দেওয়া দরকার ছিল! তার উত্তর হচ্ছে- 

১. সূলত শুকুর সম্থানের বাস্তব ব্যাখ্যা । আর তার তিনটি মৌলিক দিক রয়েছে- 

ক. অন্তর দ্বারা এ কথার স্বীকৃতি দেওয়া যে, সে নিয়ামত একমাত্র ভার পক্ষ থেকে, অন্যের কাছ থেকে নয়, 

খ. সুখে তর স্থীকৃতি দেওয়া ও গ. বাস্তব কাজে কার্যত তার খেদমত করা, তার সম্ুধে অবনত হওয়া । আর নামাজ উক্ত তিনটি 


বিষয়কে একই সাথে শামিল করে । অতএব, বুঝা যায় যে, শুধু শুকবিয়ার নির্দেশ নয়; বরং নামাজের নির্দেশ দ্বারা শুকরিয়ার 
স্কল দিক ও বিভাগকে শামিল করা হয়েছে: 


সম্ভবত ইতঃপূর্বে তিনি ওহীর মাধ্যমে নামাজের বিধানাবলি সম্পর্কে অবগত হয়েছেন, কিন্তু শুকরিয়া সম্পর্কে ভ্ঞানেননি । 
হযরত মুজাহিদ ও ইকরামা (র.)-এর মতে 025 অর্থ এবানে 7৫-১1 

প্রথমে হবন নবী করীমে 25 -কে লামাজের নির্দেশ দেওয়া হয়, তখন তিনি বলেছেন- আমার তো অজ্জু নেই, আমি কিভাবে 
নামা আদা করবো? তখন আল্লাহ বলেন, 785৫0 এল তে তারপর হযরত জিবরাঈল জো.) তীর পারা ঘা জমিনে 
আঘাত করলে কাওছ-রের পানি নির্গত হয়, ভবন এউলি সে পানি দ্বার অজু করেন । এ সময়ই তাকে বলা হয়েছে ০ 
4০ অর্থ আপনি আপনার রবের শুকরিয়া আদায় করুন কারীর নু 
০) শন্দের অর্থ : 7» শন্দের অর্থ নিকপণে সুফাসসিরদের পক্ষ থেকে দৃ'টি অত দেখা বাষু_ 

১. উট কুরবানি করা । এটা অধিকাংশ মুফাসসিরের আভিমভ । 

২০০ শব্দটি নামাজের সাথে সংশ্লিষ্ট এতে কয়েকটি দিক দেখা যায়, ধেমন- 

ক. ইমাহ কারা বলেন, তন অর্থ- ধা ৮2 জর্থাৎ নামাভে কেবলামুখি হও 


৬////.50111./99101.001া7 


০০ %ে ৫৫ 


তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম খও [ ৩০তম পারা] 


+০৮৯৭৩০৪৪৭৯৯৫৮০৯০৯৪৩৪৪$৭৪ ৮৪৮৪৭৮৯৪৪৪৯, ক ৪ক৪৫6৪৭: ৩৯৩ 
খ- হযরত আলী (রা. হযরত জিবরঈল (আজ) কে ক্স 
করেছে যে. এ কোন »»-, যার নির্দেশ আমাকে করা হয়েছে? উত্তরে তিনি বললেন, তা কেনে, কুরলানি । ) নয়: বরং 
আপনাকে হুকুম দেওয়া হয়েছে যে, যখন আপনি তাকবীরে তাহরীমা করবেন তখন হাত ভুলে তাকবীর দিবে 8 
গ' হযরত আলী (রা.) হতে বর্ণিত, তিনি এ ০১*-এর ব্যা্যা- 'দু হাতকে নামাজে বক্ষের উপর রাখা" বলেছেন । তেলি বলতেন_ 
নামাজের পূর্বে হাত উঠানো মহান সত্তার কাছে নিবেদিত প্রাণের কাজ, আর বক্ষের উপর হাত রাখ: বিন ব্য্তি কাজ । 
ঘ. হযরত আতা (র.) বলেন- এ 544 ০৯ ৩--৯-541 ০55 ১4০ দুই সিজদার মধ্যে বসবে, যেন তোমার বক্ষ 
প্রকাশিত হয় (দেখা যায়)। এ রর 
উ. হযরত যাহহাক (র.) বলেন- এ | :৮১২। ৮4:০০ 4335 63) অর্থাৎ দোয়া শেষে তোমরা হাত বক্ষ পর্যন্ত উঠাও। 
-কাবীর 
1-৮এর পর ১১৩ উল্লেখ যার কারণ : কুরআনে কারীমের বৈশ্য হলো-_, এর পর পর জাকাতের উল্কি 
এখানে তার বিপরীত »-এর কথা উল্লিখিত হয়েছে। কেননা যদি এখানে ?১_2 ছারা ঈদের নামাজ উদ্দেশ্য হয়, তাহলে 
ব্যাপারটি তো একেবারেই স্পষ্ট । কেননা ঈদের নামাজের পরই কুরবানি করার হুকুম । আর যদি সাধারণ নামাজ হয়, তাহলে 
কয়েকটি উত্তর হতে পারে- 
ক. মুশরিকদের নামাজ আর কুরবানি ছিল মূর্তির জন্য, তাদের বিরোধিতার জন্য নির্দেশ দেওয়া হলো যে, উক্ত দু'টি কাজ আপনি 
আপনার রবের জন্য করুন। 
খ. কারো মতে, রাসূলুল্লাহ এ:2২-এর এমন সম্পদ ছিল না যে, সম্পদের উপর জাকাত ওয়াজিব হতে পারে । আর তীর উপর 
কুরবানি ফরজ ছিল যেমন, তিনি বলেছেন- 2৮৮1/ ৮-৯-৮/.৮৮2| ৮1০৮০০81420 ৩৯৫ 53 
কবীর] 
2252 $-৯ ৮১০৫" 498 : নিঃসন্দেহে আপনার শক্রগণ নির্বশ, শিকড়কাটা। এখানে এ. শব্দটি ৮.০ হতে 
নির্গত । এর অর্থ হলো, এমন ঘোরতর শক্র, যারা বিদ্বেষ, ঘৃণা ও হিংসার কারণে বঞ্চিত ব্যক্তির সাথে নির্মম ব্যবহার করে। আর 
%21 শব্দটি ৮27 শব্দ হতে নির্গত । আরবি ভাষায় অনেক অর্থে এটা ব্যবহৃত হয় । এর অর্থ- কেটে ফেলা । প্রচলিত অর্থে মাত্র 
এক রাকাত নামাজ পড়াকে "০৫ বেতার) বলা হয়। একটি হাদীসে উল্লেখ রয়েছে- যে কাজের শুরতে আল্লাহর প্রশংসা করা হয় 
না তা আবতার বা ব্যর্থ হয়। সুতরাং ব্যর্থকর্ম ব্যক্তিকে আবতার বলা হয়। আত্মীয়-স্বজন ও গোত্র হতে বিচ্ছিন্ন ব্যক্তিকে আবতার 
বলা হয়। পুত্রহীন ব্যক্তিকে আবতার বলা হয়। পুত্র মরে গেলে আবতার বলা হয়। সাহায্যকারী ও হিতাকাজক্ষী হতে নিঃসম্পর্ক 
হয়ে পড়লেও আবতার বলা হয় ৷ আয়াতে মক্কার কাফেরগণের নাম-নিশানা, যশ-খ্যাতি, ধর্ম-আদর্শ ইত্যাদি মুছে যাওয়া অর্থে 
ব্যবহৃত হয়েছে। 
মূলত এ কথাটি কাফেরদের উক্তির প্রতিবাদে বলা হয়নি; বরং তা ছিল নবী করীম প্রঃ এবং তার দলীয় কমীবাহিনীর জন্য 
একটি ভবিষ্যদ্বাণী বিশেষ । আর বাস্তবেও এ ভবিষ্যদ্বাণীকে আমরা অক্ষরে অক্ষরে প্রতিফলিত হতে দেখতে পাই । নবী করীম 
হু মদীনায় হিজরত করার পর হতে মক্কার কাফেরদের জীবনে নেমে আসে দুর্ভোগ- দুর্গতির কালো অমানিশা। তারা নবী 
করীম এ -এর বিরুদ্ধে যা কিছু করার তা করতে বিন্দুমাত্র কসুর করেনি । বদর যুদ্ধে তারা ধর্ম ও রাজনৈতিক দিক দিয়ে 
চরমভাবে মার খাওয়ার পর চতুর্দিকে ইসলামের জয়ডঙ্কা বেজে উঠেছিল । একে পাপিষ্ঠরা সহ্য করতে না পেরে ওহুদ যুদ্ধ ও 
খন্দক যুদ্ধ; রচনা করেছিল; কিন্তু তাতেও সফল হতে পারল না। কয়েক বছর পরই মক্কা নগরী মহানবীর পদানত হলো এবং 
তারপরই ছড়িয়ে পড়তে লাগল ইসলামের জয়জয়কার । মানুষ দলে দলে, গোত্রে গোত্রে এসে নবী করীম এ -এর হাতে 
বাইয়াত হয়ে ইসলামে দীক্ষা নিতে লাগল । মহানবী রঃ -এর পর খেলাফতে রাশেদার যুগে ইসলামের উন্নতির বিষয়টি 
সর্বজনবিদিত । মোটকথা, নবী করীম হ্রশ্লঃ অপুত্রক হয়েও তার বংশাবলির প্রতি মানুষ আজ পর্যন্ত দরুদ পাঠ করে আসছে। তার 
। বংশের সাথে নিজেদের সম্পর্ককে গৌরব ভাবছে। এমনকি তীর সাহাবীদের বংশের সাথে সম্পর্ককে এ জীবনের আভিজাত্য ও 
কৌলিন্য মনে করছে। সাইয়্যেদ, আলবী, হাশেমী, সিদ্দিকী, ফারুকী, ওসমানী, আনসারী প্রমুখ বংশধারা ও উপাধি দুনিয়ায় আজ 
মহত্ব, গৌরব ও কৌলিন্যের প্রতীকরূপে বাবহৃত হচ্ছে। পক্ষান্তরে সে যুগের সময় আরবের বিখ্যাত সর্দারগণের নাম-নিশানাও 
ঝুঁজে পাওয়া যায় না, বংশাবলির কোনো পাত্তা নেই। উপরত্তু আবু জাহেল, আবূ লাহাব, উতবা ও শায়বার বংশ পরিচয় তো দূরের 
কথা তাদের নাম মুখে উচ্চারণ করতে মানুষ ঘৃণা বোধ করে । এ সব হলো 2:44 72 -এর মূল রহস্য। যারা জীবনকে আল্লাহর 
! জন্য নিবেদিত করে, তাদেরকে আল্লাহ ইহকালে এভাবে পুরঙ্কৃত করেন এবং পরকালেও করবেন। 


///.9911.52101.00 















৯৪ অ্্ীরে আলালাইল. আরবি-বাংল, সন্তূম যও | ৩০তম পে 
১৮৪৪৭ ৮৯৮ : সৃত্রা আল-কাফিনূন 

সৃরাটির নামকরণের কারণ : অত্র সূরার প্রথম বাক্যের শব্দ 5১75.) ১ 5০৭ 

ৃ রর সূরার ৩৪০১৬। হতে সূরাটির নামকরণ করা হয়েছে- ৩১2১01$,: 

অত্র সূরায় বিশেষভাবে কাফিরদের প্রসঙ্গে আলোচনা করা হয়েছে এবং তাদের সাথে হযরত মুহাম্মদ 233ও মুসলমানদের সকল 

আচরণের ক্ষেত্রে িননূপ অবস্থা অবলহ্ন করতে বলা হয়েছে? এ কারণেই এ সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল কাফিকুন। 

এতে ৬টি আয়াত, ২৬টি বাক্য এবং ৭৪টি অক্ষর রয়েছে। 


নাজিল হওয়ার সমস্রকাল : হযরত ইবনে মাসউদ (রা.), হযরত ইকরামাহ (বা.) এবং হাসান বসরী (র.) বলেন, এ সূরাটি 

মান্ধী, হবরত আব্দুল্লাহ ইবনে যোবায়ের (রা.) বলেন, এ সূরাটি মদীনায় অবতীর্ণ । 

হযরত আবুল্লাহ ইবনে আব্বাস এবং হযরত কাতাদাহ (রা.) হতে দু'টি মত উদ্ধৃত হয়েছে। একটি মতানুষায়ী তা মক্কী এবং 

অপর একটি মতে তা মাদানী । কিন্তু অধিকাংশ মুফাস্সিরদের মতে. তা মান্তী সূরা । আর এর বিষয়বস্তু হতেও তা মী বলে 

স্পষ্ট হয়ে উঠে। 

মূলবক্তব্য : এক কথায় এর মূল বক্তব্য হলো, তাওহীদের শিক্ষা এবং মুশরিকদের বিরুদ্ধাচরণ ঘোষণা । অর্থাৎ কাফেরদের 

ধর্মমত, তাদের পৃজা-উপাসনা এবং তাদের উপাস্য দেব-দেবী হতে মুসলমানগণ সম্পূর্ণরূপে যে নিংসম্পর্ক এ কথাটি অত্র সূরাহ 

দ্বারা জানিয়ে দেওয়া-ই আল্লাহ্‌ তাআলার উদ্দেশ্য । আর এ সূরা দ্বারা এ কথাও জানিয়ে দেওয়া হচ্ছে যে, কাফের অথবা 

মুশরিকদের সাথে মুসলমানরা যেন সর্বদা অনমনীয়তার পরিচয় দিয়ে থাকে । কুফরি ও দীন পূর্ণমাত্রায় পরস্পর বিরোধী, জার এ 

দু'টির মধ্যে কোনো একটি দিকও যে পরস্পরের সাথে হওয়ার মতো নেই, এ কথাটিও তাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া 

উদ্দেশ্য । বর্তমান সূরাটি এ বিষয়ের জন্য;পরিপূরক। 

কাজেই একে বিভিন্ন ধর্মের মাঝে সমঝোতা সৃষ্টির ফর্মুলা পেশকারী সূরা মনে করার কোনো প্রশ্লুই হবে না। আর কুফর যেখানে 

যেরূপ অবস্থায়ই থাকুক না কেন মুসলমানদেরকে তা হতে নিজেদের কথা ও কান্ের মাধ্যমে সম্পূর্ণ সম্পর্কহীনতা ও বর্জনের 

ঘোষণা করতে হবে। 

দীনের ব্যাপারে মুসলমানরা যে কাফেরদের সাথে কোনো প্রকার সন্ধি-সমঝোতার আচরণ গ্রহণ করতে পারে না। তা কোনে 

রুপ খাতির-উদারতা ও সংকোচ-কুষ্ঠা ব্যতিরেকেই স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে হবে । আর আগুন ও পানির ন্যায় ইসলাম ও কুফরি 

দু'টি বিপরীতুখি আদর্শ । কেননা ইসলাম হলো আল্লাহ প্রদত্ত একতৃবাদের ধর্ম. আর কুফরি মানব রচিত মানব মন গড়ানীতি- 

ইসলামের পরিপন্থি । মুসলমানদের উপাস্য একমাত্র আল্লাহ । আর কাফেরদের উপাস্য তারা ধার্য করেছিল ৩৬০টি মূর্তিকে 

অতএব, মুসলমান ও অসুসলমানদের নীতি সম্পূর্ণ স্বতন্ত ৷ আশরাফী) 

সূরাটির ফজিলত : অত্র সূরার বহ ফড্তিলত রয়েছে_ 

১ াসু্াহ 2 বলেন 5::34915:2 পৰি কুরআনের এক চতুর্াংশের সম বর্ধনশীল সূরা! _তিরনিখী 

২. শিরক হতে পরিত্রাণ দানকারী হিসাবে এ সরাটি প্রসিদ্ধ । কারণ রাসূলুরাহ 2:23-এর নিকট হযরত নওফাল (রা) রা? 
করেন হে আল্লাহর ব্রাসূল এ আমাকে এমন একটি বয় শিখিয়ে দিন- যা" আছি শয্যাগমনকালে রারিতে পড়তে পাকি 


///.9911./568101.00]া 





নু রিভিশন 





২০0] না ও শা হরি হারার অরন্টা্ 


তে 


১৩। 2: ৬ আয়াতবিশিষ্ট 








৮৯০ ও 


চি গে 


পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি 


ক 0552820০০505 শোতে 


ঠা লালা পাপা ৮৪ ৩ ভুত তত ৮৮০০2 
ক তি 





০ তত ০ ৪5০৩ 





৩-০০১শশিট তভিটিটি 


0000» না 
৩ পাটিট শি ৫ ॥ সর 


১542610 11 ৮58০5 ১ 


ক দিত 


পপি পে 











রি এ? 


25105 4০85 এ লিঃ 


পচ ৩৯ পাপা ৩০ ৩৫১০০০৩ 
৩১4৮1১০৮১৬২ ৭ 9 52017 


নিত 2246 415 ৩ 


1৯, 1১--3192১2 102 দি 


টে 22 


2৮০12 শু বিরিউিত ০৮৮৪ /৪ 0145 


তি (৫:959-203 (952০1 


অনুবাদ : 

এটা তখন অবতীর্ণ হয় যখন মুশরিকদের একটি দল নবী 
করীম এ -কে প্রস্তাব দেয় যে, এক বছর আপনি 
আমাদের ইলাহদের উপাসনা করবেন! আর এক বছর 
আমরা আপনার ইলাহের উপাসনা করব। 


১. বলো, হে কাফেরগণ ! 








২. আমি উপাসনা করবো না বর্তমানে যা. তোমরা উপাসনা 
কর! মূর্তিসমূহের । 

৩. আর তোমরাও তার ইবাদতকারী নও বর্তমানে ধার 
ইবাদত আমি করি তিনি হলেন এক আল্লাহ। 





৪. আর আমিও ইবাদতকারী নই ভবিষ্যতে তার. যার 
উপাসনা তোমরা করে আসছ। 

৫. এবং তোমরাও তীর ইবাদূতকারী নও ভবিষ্যতে ধার 
ইবাদত আমি করি আল্লাহ তা'আলা অবগত ছিলেন 
যে, এ কাফেরগণ ঈমান. আনয়ন করবে না। আর 
আল্লাহ তা'আলার জন্য (০ অব্যয়টির ব্যবহার 1:05 
-এর কারণে হয়েছে। 

৬. তোমাদের জন্য তোমাদের ধর্ম শিরক আর আমার জন্য 
আমার ধর্ম ইসলাম । আর তা যুদ্ধ সংক্রান্ত বিধান 
প্রবর্তনের পূর্বেকার বিধান। কেরাতে সাবয়ায় 49১ ও 
15 উভয় অবস্থায়াই ৩223 শব্দের 5 বিলুপ্ত! কিন্তু 
ইয়াকৃব উভয় ক্ষেত্রেই -কে বহাল রাখার পক্ষপাতি। 











///.6211./59101.00া 





65॥ ০৩৯০ 55 35 4455 :5$ ফোল এ হরফে লেদা, ; 


3328 সুনাদা, ৯) 2 জওয়াবে নেদা, বাক্যটি 
তাতে দু'টি মত রয়েছে ১. প্রথমটি ছিতীয়টির তাকিদ। ২ প্রথমটি 
ইন্জাকবেলের জন, ঘিতীয়টি হালের জন্য। কেননা, সযুযারো-এর উপর মোস্াকবেল অর্ধ ব্যবহৃত হয়। 0 :4:-এ 


2৮577452৯০৬ 2৮-৮৮৮ রাশি ৩ উক্ত ৪ ক. 
অর্থ- 24125 ৩০০ চল চে শিহাসিও। ০ ঠ5শিি 55953 বত এট এ তহযি কেউ 
কেউ এর বিপরীতও বলেছেন। ন্‌ 


চিএ ঞপিতিত এ ভীত সেক ৬৬ 
১ -এর মাফউল । 21 --০ + এবং 0 2105 তা 


1455 মুবতাদা মুগ়াখধার আর 14 খবরে মুকাদাম। ০১ মুলে ১: ছিল। আয়াতসমূহের শেষ প্রান্তের সাথে সমতা 
বিধানের জন্ম / বিলোপ করা হয়েছে। আর তার চিহ্ন হিসাবে যের অবশিষ্ট রাখা হয়েছে। 


যোগসূত্র: পূর্ববর্তী সূরা আল-কাওছারের শেষ আয়াতে কাফিরদের প্রসঙ্গে বর্ণিত হয়েছে। বলা হয়েছে যে, কাফিররাই 


নিঃস্তান। বর্তমান সূরা পূর্ণটিই কাফিরদের ব্যাপারে আলোচিত হয়েছে এদিক দিয়ে উভয় সূরার মধ্যে এক নিবিড় যোগসূত্র 
বিদামান । 


শানে নুযুল : ১. যখন একদল মুশরিক রাসূলুল্লাহ এ -কে লক্ষ্য করে বলেছিল যে, আপনি এক বছর আমাদের উপাস্য 
মূর্তিগুলোকে] দেবতাসমূহকে অর্চনা করুন, তবে আমরাও আপনার মা'বুদকে এক বৎসরকাল ইবাদত করবো। তখন উক্ত 
সূরাটি অবতীর্ণ হয়। 

আবু জাহল ও আস ইবনে ওয়ায়েল, ওয়ালীদ ইবনে মুগীরাহ, আসওয়াদ ইবনে ইয়াগুছ নামক কাফেরগগ হযরত ইবনে আববাস 
(রা.)-এর মাধ্যমে একদা হযরত রাসূলে কারীম এ-এর খেদমতে এই মর্মে সংবাদ পৌছাল যে, হে মুহাম্মদ ই! আসুন, 
আমরা পরস্পর সন্ধি করে নিবো ৷ এক বছর আমরা আপনার আল্লাহর পূজা করবো এবং এক বছর আপনি আমাদের মাব্দগণের 
উপাসনা করবেন । এ অনুপাতে উভয় পক্ষই উভয়ই পক্ষের ধর্ম হতে কিছু কিছু হিসসা লাভ করতে সক্ষম হবে। তদুত্তরে হুযূর 
2 বলেন, আমি আল্লাহর সাথে কাউকেও শরিক করা হতে পানাহ্‌ চাই। 

অতঃপর তারা বলল, ঠিক আছে, আপনি আমাদের কিছু সংখ্যক উপাস্যকে সত্য বলে গ্রহণ করুন, তবে আমরাও আপনার 
প্রভুকে বিশ্বাস করবো এবং তার পূজা করবো। এমতাবস্থায়ই উত্ত সূরাটি অবতীর্ণ হয়। 

১. ইবনে ইসহাক নামক প্রখ্যাত ইতিহাসবেত্তা এবং ইবনে জারীর ও তাবারানী (র.) হযরত ইবনে আববাস (রা.) হতে বর্ণনা 
করে বলেন, কুরাইশগণ একদা রাসূলুল্লাহ 2৫2 -এর নিকট গিয়ে বলল, হে মুহাম্মদ 3৫3: ! আপনি যদি চান যে, আপনার 
সম্পদের প্রয়োজন আছে, তবে আমরা আপনাকে মক্কার সর্ববৃহৎ ধনী বানিয়ে দিবো ৷ আর বিবাহ করতে চাইলেও আমাদের 
আরবের সর্বোচ্চ সুন্দরী রূপসী ও গুণবতী মহিলাটি আপনাকে বিবাহ করিয়ে দিব। তথাপিও আপনি আমাদের মা'বৃদসমূহকে আর 
গালি দিবেন না। আর যদি এ কথায় একমত না হন, তবে আপনি আমাদের খোদাগুলোকে এক বছর পৃজা করবেন, পরে আমরাও 
আপনার প্রভুকে এক বছর পূজা করবো। অতঃপর হুযুর এ বললেন, একটু অপেক্ষা কর, দেখি আমার প্রভু তাতে কি বলেন। 
অতঃপরই অন্র সূরাটি নাজিল হয় 

33 ঘারা সম্বোধিত ব্যক্তি : )% -বলে দিন'-এ নির্দেশ যদিও নবী করীম 23 -এর প্রতি দেওয়া হয়েছে, কিনতু পরবর্তী কথা 
হতে স্পষ্টত বুঝা যায় যে, তা ছারা প্রত্যেক যু'মিনকে সোধন করা হয়েছে। কাফেরদেরকে সামনের কথাগুলো বলেও 
প্রত্যেক মু'মিনেরই কর্তব্য; এমনকি, যে ব্যক্তি তওবা করে ঈমান গ্রহণ করেছে, তার উপরো কর্তবা যে, সে এ কথাগুলো 
ভাষায় ঘোষণা করে দিবে _কাবীর] 


///.69111.//66101.00া 





হলো- 

১, নবী করীমরহইেমানুষের জন্য নর, ভদ্র এবং কোমল হৃদয়ের অধিকারী হয়ে প্রেরিত হয়েছেন । এমতাবস্থায় যদি সরাসরি তার 
পক্ষ হতে 'হে কাফেররা' বলা হয়, তাহলে ধারণা করা হবে বা তারা বলে বেড়াবে যে, এমন শক্ত শব্দ কোনো প্রকারেই নবীর 
পক্ষ থেকে হতে পারে না। তা আমার তথা কোমল চরিত্রের সম্পূর্ণ বিপরীত । এমতাবস্থায় ১$ শব্দ এ কথার ইঙ্গিত বহন 
করেছে যে, তা আমার পক্ষ থেকে নয়; স্বয়ং মহান রাব্বুল আলামীনের পক্ষ থেকে, তিনি-ই আমাকে "বলো" বলেছেন। 

২. যখন তাকে বলা হয়েছিল এ০--৮ 2541» তখন কিছু কড়া কথা বলতে তিনি দ্বিধা করছিলেন, এমতাবস্থায় আল্লাহ বলেন- 
[আপনার কোনো ভয় নেই] আপনি বলুন। 

৩.) ছাড়া বললে কাফেররা ধারণা করতে বা বলতে পারে যে, তা মুহাম্মদের উক্তি, তাকে পাকড়াও করো । এমন মন্তব্য 
করতে তার আদৌ ভয় করেনি? এ সমস্ত কথা থেকে বাচার জন্য ) বলা হয়েছে। কেননা এতে আল্লাহর কথা বুঝা যায়। 
42 * কাবীর] 

3১৮৮] এঁ১৮-এর যুখাতাব কারা? : বিশেষ করে কাফেরগণ। আর এ শব্দটি মূলত কোনো গালি নয়। তাই তাদেরকে 

33:81 ০ বলে গালি দেওয়া হয়নি। তা আরবি ভাষায় নাস্তিকদের সন্বোধনসূচক শব্দ মাত্র! তার অর্থ হলো- অমান্যকারী 

বা অবিশ্বাসী । অতএব, 5)/5%41 $,0 -এর অর্থ হবে, হে সে সকল লোকেরা! যারা আল্লাহর একতৃবাদ ও রাসূল এর এর 

রিসালাতকে অবিশ্বাস ও অমান্য করেছ। -7কাবীর, মাদারিক] 

১১৪১: (5 বলে সম্বোধন না করার কারণ : উক্ত আয়াতে ০১৫৮) (40 বলা হয়নি; বরং $823.৫01 ৮ বলা 

হয়েছে। কেননা আয়াতে কেবল মুশরিকদেরকেই উদ্দেশ্য করা হয়নি; বরং সকল অবিশ্বাসীর দল উদ্দেশ্য! এতে কাফের, 

মুশরিক, ইহুদি, নাসারা, অগ্নিপূজক, হিন্দু, বৌদ্ধ, অর্থাৎ সকল অমুসলমানকেই উদ্দেশ্য করা হয়েছে। যদি 5১৫৮ বলা হতো, 

তবে এক জাতিকেই ০৬ করা হতো বাকিরা বাদ পড়ে যেত। 

এখানে আল্লাহ তা'আলা সকল প্রকার কুফরকে একই অবস্থায় মেপেছেন। কারণ, ৮.1, 22৫4 প্রত্যেক প্রকারের 

অমুসলমান একই স্তরে রয়েছে। 

72225 ভ প্ুর্ষি এর তাৎপর্য : বায়যাবী গ্রন্থকার বলেন, শব্দটি 35:52 অর্থে €১০ -এর উপর পিষ্ট হয় রহুল 

বয়ান গরস্থকারও এ কথা বলেন। 4 টি 6১০5 ব্যতীত অন্য কোনো স্থানে তেমন ব্যবহার হয় না। তদ্রুপ ৮+ অক্ষরটিও €-২.. 

৬5০০ -এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। 

কেউ কেউ বলেন, ১ এবং (প্রত্যেকটি). এবং 0.2. উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে, তবে আমরা যে কোনো 

একটিকেই“). -এর জন্য এবং অপরটিকে ).--1-এর জন্য ব্যবহার করে থাকি। 

5925 তখ্ি এর তাফসীরে ইমাম বুখারী রে.)ও এ কথাই বলেন যে, -ও যু কালিমা দু'টি কখনো 0.০; আবার 

কখনো 0: 2553-এর জন্য ব্যবহৃত হয়ে থাকে। সুতরাং এখানে এ অক্ষরগুলো ১1০৪5 নেওয়া হয়েছে, এ কথা বলার 

প্রয়োজন থাকবে না । বড় বড় তাফসীরকারগণের অভিমতও তাই । 

অতএব, আয়াতের তাফসীর হবে-কার্যত এমন হচ্ছে না যে, আমি তোমাদের মা'বৃদগণের ইবাদত করবো, আর তোমরাও 

আমার মা'বৃদের ইবাদত করবে । আর ভবিষ্যতেও কখনো এরূপ হতে পারে না। অর্থাৎ আমি আমার একত্ববাদের উপর বহাল 

থাকা অবস্থায় এবং তোমরা তোমাদের শিরকের উপর বহাল থেকে একে অপরের প্রভুর ইবাদত করবে, তা কনো হতে পারে না। 

মূলকথা হলো, তোমাদের এবং আমাদের মা'বৃদের মধ্যে কোনো সামঞ্জস্য নেই, ইবাদতের পদ্ধতিতেও মিল নেই। 

এভাবেই ( এবং এ -এর",1.৫-এর বিষয়টি নিরসন করা হয়েছে। আর মুসলমানদের এবং রাসূলুল্লাহ ৪৯ -এর ইবাদতের 

নীতিমালাও একই । আল্লাহ তা'আলা তাকে ওহী-এর মাধ্যমে তা শিখিয়ে দিয়েছেন এবং মুশরিকদের নিয়মণ্ডলো সম্পূর্ণরূপে 

বানোয়াট ও স্বেচ্ছায় তৈরিকৃত, আল্লাহর কোনো বিধান মতে নয়। -মা'রিফ] 

////.9811.59101.00 








৩৯] তাফসীব্রে জালালাইন : আববি-বাংলা,, সন্তম ধও [৩০তম পারা] 


হতেও ৬৯৩০ শা ২১ আয়াতকে ছিরুক্ত করার কারণ : আয়াতটি করুভিব ব্যাপারে দু'টি অত রক্রেছে;” 
১.০ নেই, এটা কয়েকটি কারণে : 

ক. প্রথম আয়াতটি ভবিষ্যৎকালের আর দ্বিতীয় আয়াতটি বর্তমানের জনা । 

খ. প্রথমটি বর্তমানের আর দ্বিতীয়টি ভবিষ্যৎ কালের জন্য । 


গ. উয়টির ক্ষেত্র ভিন্ন এভাবে যে, তোমরা যা কিছু পূজা করছ আমি তার পূজা করি না, এ আশায় যেন তোমরা আল্লাহর 
ইবাদত কর । আর তোমরা আল্লাহর ইবাদত করছ না- এ আশায় যে, আমি তোমাদের মূর্তির পূজা করবো । 

২1585 আছে। তখন বলা হবে যে, ক. তাকিদের জন্য ১1৮ নেওয়া হয়েছে। খ. কাফেরগণ তাদের প্রস্তাবকে দু'বার 
দিয়েছিল, এ কারণে জবাবও দু'বার দেওয়া হয়েছে। [তাদের প্রস্তাব ছিল যে, হে যুহাম্মদ, তুমি এক মাস বা এক বছর 
আমাদের মূর্তিকে পূজা কর আমরাও অনুরূপ তোমার আল্লাহকে পূজা করবো || -[কাবীর] 

৩15 42914454১184 বলার কারণ : অর্থাৎ তোমাদের দীন তোমাদের, আমার দীন আমার । এ আয়াতটির অর্থ অবলোকন 

করে আনেক লোক বিভ্রান্ত হয়। তারা বলে- তা ছারা ইসলাম অন্যান্য ধর্মাবলহবীদের ধর্মের স্বীকৃতি দিয়েছে। যদি তাদের ধর্ম 

সত্যই না হবে তবে কুরআনে কেন এ কথা বলা হলো যে, তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার। এটা ছারা দুই 
ধর্মকেই পাশাপাশি অবস্থান করার এবং একে অপরের উপর হস্তক্ষেপ না করার স্বীকৃতি পাওয়া যায়। কিনতু দীন শব্দ দ্বারা এখানে 
কি বুঝানো হয়েছে; তা চিন্তা না করার ফলেই তাদের মনে এ উড়ট চিন্তা গজিয়েছে। এখানে দীন শব্দটি কর্মফল অর্থে ব্যবহৃত 
হয়েছে৷ যেমন, সূরা আল-ফাতিহায় আল্লাহকে ০417১ 4০1০ অর্থাৎ কর্মফল দিনের কর্তা বলা হয়েছে। সৃতরাং এই অর্থ 

গ্রহণ করলে আয়াতের মর্ম হবে- তোমাদের কর্মফল তোমরা ভোগ করবে, আমাদের কর্মফল আমরা তোগ করবো। যেহেতু এ 

আয়াত ইসলামের প্রথম যুগে মক্কায় অবতীর্ণ হয়, তখন জিহাদের বিধান অবতীর্ণ হয়নি । তাই কতিপয় তাফসীরকার বলেন- এ 

আয়াতের বিধান দ্বারা কাফেরদেরকে ইসলার্মের প্রথম যুগে ধর্ম পালনের যেটুকু অবকাশের কথা ভাবা যায়, তা জিহাদের বিধান 

দ্বারা রহিত করা হয়েছে। মক্কা বিজয়সহ অন্যান্য লড়াইগুলোই এর জুলত্ত প্রমাণ । বস্তুত দীনকে ধর্ম অর্থ গ্রহণ করলে আমরা এ 

কথাও বলতে পারি, এটা ঠিক অনুরূপ কথার ন্যায়, যেমন আমরা ধিক্কার ও ভ€সনাভাবে বলে থাকি- তোমার পথে তুমি, আমার 

পথে আমি । এ কথা দ্বারা আমরা যেমন তার পথের স্বীকৃতি দেই না এবং সহাবস্থানেরও অবকাশ বুঝাই না; বরং তা ছারা পথের 
ভয়াবহ পরিণতির দিকেই ইঙ্গিত করা হয়। আয়াতেও অনুরূপভাবে তোমার দীন তোমার আমার দীন আমার' বলে তাদের 
জীবনাদর্শ ও শিরকি কর্মপন্থার ভয়াবহ পরিণতির দিকেই ইঙ্গিত করা হয়েছে। তাদের শিরকি জীবনাদর্শ ও মতবাদের স্বীকৃতি বা 
পাশাপাশি অবস্থানের কথা বলা হয়নি। 

হযরত ইবনে আব্বাস (রা.) বলেন, এর অর্থ হলো তোমাদের জন্য তোমাদের কুফরি ও শিরক, আর আমার জন্য রয়েছে 
তাওহীদ ও ইখলাস। এতে কাফেরদের জন্য বিশেষ সতর্ক বাণী রয়েছে৷ এ কথার তাৎপর্য হলে, নবী করীম: কাফেরদেরকে 
বলেন, আল্লাহ তা'আলা আমাকে প্রেরণ করেছেন তোমাদেরকে সত্য ও ন্যায়ের পথে আহ্বান করার জন্য কিন্তু যদি তোমরা 
আমার আহবানে সাড়া লা দাও, তবে তোমরা আম্মুকে শিরকের দিকে আহ্বান করো না। তোমরা তোমাদের কুফরি নিয়েই থাক। 
আর আমাকে আমার দীন নিয়ে থাকতে দাও। -নুরুল কোরআন! 


///.6911./69101.00া 








...তিফসীরে .জালালাইন:. আরবি-বাংলা, সপ্তম হও! ৩০তম পারা] 





৮৮০৩) 2৯৮ : সূরা আন-নাসর 
সূরাটির নামকরণের কারণ : উক্ত সূরার প্রথম আয়াত হতেই তার নামকরণ করা হয়েছে। আর দলে দলে যখন মান ইসলাম 
ধর্ম গ্রহণ করছিল তখন তাতে ইসলামের শক্তি ও সাহায্য যথেষ্ট পরিদাণে বৃদ্ধি হচ্ছিল। এ সূরায় নে সম্পরেই আলোচনা করা 
হয়েছে। এ কারণে এ সূরার নাম দেওয়া হয়েছে ০2)| %./-:| আর অত্র সূরাকে (6+১::/,০) বিদায় সুরাও বলা হয়। 
কেননা তাতে রাসূলুল্লাহ 3:33 -এর বিদায় সম্পকী় ইঙ্গিতও রয়েছে । এতে ৩টি আয়াত, ২৭টি বাক্য এবং ৭৭টি অক্ষর রয়েছে। 


সূরাটি নাজিল হওয়ার সময়কাল : হযরত ইবনে আব্বাস (রা.)-এর মতে, এরপর আর কোনো রা নাজি ৰ 
এটাই সর্বশেষ সূরা । _মুসলিম, নাসায়ী, তাবারানী] ০৪ 


হযরত ইবনে ওমর (রা.)-এর মতে, এ সৃরাটি বিদায় হজকালে আইয়্যামে তাশরীকের মাঝামাঝি সময়ে মিনা" নামক স্থানে 
অবতীর্ণ হয়েছে। এরপর হুযূর এ তার উত্্ীর পৃষ্ঠে সওয়ার হয়ে বিদায় হজের ভাষণ দেন। -[তিরমিযী, বায়হাকী] 


সংবাদ দেওয়া হয়েছে। আমার আযুক্কাল ফুরিয়ে এসেছে । [আহমদ]. 7. 

উম্মু মু'মিনীন হযরত উম্মে হাবীবাহ (রা.) বলেন, এ সূরাটি যখন নাজিল হয় তখন হুযূর এ: বলেন, এ বছর আমার ইন্তেকাল 
হবে । এ কথা শুনে হযরত ফাতিমা (রা.) কেঁদে উঠেন। হ্যরত মুহাম্মদ £্র€ঃ তখন বলেন, আমার বংশধরগণের মধ্যে সর্বপ্রথম 
তুমিই আমার সাথে সাক্ষাৎ করবে। এ কথা শুনে হযরত ফাতিমা (রা.) হেসে উঠলেন। ইবনে আবূ হাতেম ইবনে 
মারদুবিয়াহা 

সহীহ মুসলিম শরীফে হযরত ইবনে আব্বাস (রা.) হতে বর্ণনা রয়েছে যে, সূরা আন-নাসর কুরআনের সর্বশেষ অবতীর্ণ সূরা! 
অর্থাৎ এরপর কুরআনের পরিপূর্ণ কোনো সূরা নাজিল হয়নি 

হযরত ইবনে ওমর (রা.)-এর মতে, এরপর ₹1-2১7৫444-4150 আয়াতটি নাজিল হয় 

অতঃপর হুযূর এ:১ ৮০ দিন জীবিত ছিলেন। এর মধ্যে আয়াতে 4১ নাজিল হয় । তখন হুযূর এরশ্ং-এর বয়স মাত্র ৫০ দিন 
বাকি ছিল। 

অতঃপর ₹15-15 %৮2 2৫৮4279322৫ আঞ নাজিল হয়, তখন হুযুর এস -এর বয়স ৩৫ দিন মাত্র বাকি ছিল। 


অতঃপর ৮] ১০2০ ৩৫ 1,2$, নাজিল হয়, তারপর হুযূর এ: -এর হায়াত ২১/৭ দিন বাকি ছিল। তবে 2252051 
৮1 £40॥ সূরাটি “৫-403-এর পূর্বে কি পরে নাজিল হয় এ মর্মে রুহুল মা'আনী গ্রন্থে বাহরে মৃহীত হতে একটি বর্ণনা উদ্ৃত 
করা হয়। তাতে বর্ণিত রয়েছে, এটা খায়বার হতে ফেরার পথে নাজিল হয় । আর খায়বারের যুদ্ধ *৫-*০৭-এর পূর্বে হয়েছিল। 
এটা স্বতঃসিদ্ধ কথা । 

বিষয়বস্তু ও সারকথা : এ সূরার মূলবক্তব্য হচ্ছে, আরবের বুকে ইসলাম একটি অপ্রতিহত শক্তিরূপে প্রতিষ্ঠিত হওয়ার এবং 
আরব হতে পৌত্তলিকতা নির্বাসিত হওয়ার শুভ সংকেত দান এবং নবী করীম এ্রঃঃ -এর বিদায়কাল ঘনিয়ে আসার পূর্বাভাষ। 
সুতরাং বলা হয়েছে যে, আল্লাহর মদদ ও বিজয় যখন সমাগত হবে, তখন দিকে দিকে তোমরা লক্ষ্য করবে ইসলামের 
জয়জয়কার অবস্থা, দেখতে পাবে যে, দলে দলে ও গোত্রে গোত্রে মানুষ ইসলাম গ্রহণ করছে। চুপে চুপে ইসলাম গ্রহণের দিন 
শেষ হয়েছে । এখন ইসলাম আল্লাহর মদদে পুষ্ট হয়ে দিকে দিকে ছড়িয়ে পড়বে এবং সত্যের প্রতিষ্ঠা ও অসত্যের বিদায় হবে৷ 
এটা ছিল মুসলমানদের জন্য একটি ভবিষ্যত বাণী । সর্বশেষে নবী করীম এু১-কে আল্লাহর হামদ ও গুণগানসহ তাসবীহ পাঠের 
এবং ইস্তেগফার করার নির্দেশ দিয়ে প্রকারান্তরে এ কথা বলা হয়েছে- ইসলাম আরবের বুকে সমস্ত বাভিল ধর্ম ও মতাদর্শের 
উপর একটি বিজয়ী শক্তিরূপে প্রতিষ্ঠিত । ইসলামের এ বিজয় ডংকা পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়বে । সুতরাং নবীর দায়িতু শেষ 
হয়েছে। এখন তার বিদায়ের দিন সমাগত । অতএব হে নবী! আপনার ছ্বারা আল্লাহ যে এ মহৎ কাজ করালেন আপনি এ জন্য 
আল্লাহর প্রশংসায় তাসবীহ পাঠ করুন এবং বিনীত মস্তরকে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করতে থাকুন । এখানে উল্লেখ্য যে, 
আমাদের দৃষ্টিতে নবী করীম ভর -এর ভুল-ত্রুটি বা দায়িতু পালনে গাফেলভি হয়নি; বরং আল্লাহর দৃষ্টিতে বান্দা সর্বদাই 
অপরাধী । বান্দা কোনো সময়ই নিজেকে আল্লাহর নিকট নির্দোষ বলতে পারে না। এ দৃষ্টিকোণ থেকে শুকরিয়া আদায় ও কৃতজ্ঞতা 
প্রকাশ এবং অতিশয় বিনয় প্রকাশের জন্যই ইস্তেগফার করতে নির্দেশ দেওয়া হয়েছে। 


///.99111./568101.00]া 





তাফসারে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম ও [৩০তম পারা ] 


255 ৮52)1$,১ : সূরা আন-নাসর মদীনায় অবতীর্ণ 
৩৩৩১ : ৩ আয়াতবিশিষ্ট ষ্ 








22 


95-5105 2 42 





৩৩০৩৩ প*্বত 


(90555544450 4205 





20502 2হ চল টি 


তত তু তত ৮০০ 


55454355255 তত 


১:০৬ প্যাক এতে ৮ 





৮৮৪ 50052215055 


৮9 সা 


৩০০৮০ এ ও ১ 4421 ৯ 


75575415০58 
তিনি 


লা তনন্জ 


.₹ ২. আর তুমি লোকদেরকে দেখতে পাবে তারা আল্লাহ্‌র 





দীনে প্রবেশ করছে অর্থাৎ ইসলামে দলে দলে অথচ 
পূর্বে একজন একজন করে ইসলামে দীক্ষিত হতো । 
মক্কা বিজরে পর আরবের বিভিন্ন এলাকার লোক 
স্বতঃক্কৃর্তভাবে ইসলাম গ্রহণ করে। 


. তখন তুমি তোমার প্রতিপালকের প্রশংসা, মহিমা 





ঘোষণা করো প্রশংসার সাথে । আর তীর নিকট ক্ষমা 
প্রার্থনা কর। নিশ্চয় তিনি তওবা কবুলকারী ।এ সূরা 
অবতীর্ণ হওয়ার পর হতে রাসূলুল্লাহ আছ অধিক 
পরিমাণে 21082855558 
2501 325; পাঠ করতে থাকেন। এ সূরার মাধ্যমে 
এটা অনুমিত হয়েছে যে, রাসূলুল্লাহ £2:২ -এর 
ইহজগত ত্যাগের সময় নিকটবর্তী হয়েছে। অষ্টম 
হিজরির রমজান মাসে মক্কা বিজয় সূচিত হয়, আর 
ইন্তেকাল করেন। 





সহি 8. পচ কীডরর: . :স িএ রি চি ৪৩০০ ০ 
৫১৮১৯০৮০১৪১ 19 মানসূব হয়েছে, তত দ্বারা! কেউ কেউ বলেন- চে ্থারা মানসূব হয়েছে »* 
মানদার এ) ফায়েল “এর দিকে মুযাফ হয়েছে। আর মাফউল উহয। অর্থাৎ ১০:১০ 4 3০:০5 তা মিলিত হয়ে 
“এর ফায়েল হয়েছে । 6500 আতফ হয়েছে 440 25 ৫:৮-এর উপর 1 5257 আতফ হয়েছে ? এর উপর । আর ০৯ 
অর্থ যদি ৮5 হয় হয়, ভাহলে প্রথম ঘাফউল হনে 4 আর দ্বিতীয় মাফউল হবে 21:52 আর যদি এ 


///.9211./58101.00]া 


/-এর অর্থ 2: হয়, 


০৭ গীত হাললহন ৬ তারি বংলা সম হর বি ৬০৯ 
তখন ১5137 হাল হবে। উভয় অবস্থায় 55)শিব্দ 2১15,-এর ফায়েল হতে হাল হালে : 0 ০ জয়াকে টি 
5 হাল হিসেবে নসবের স্থলে অবস্থিত । +,-1১ আতফ হয়ছে ঢ-এব উপর ্ 


বি 
৮71০ শা তালিল হলো 
2৮৮52৮এর | 


যোগসূত্র : পূর্ববর্তী সূরাতে কাফিরদের অপ-সন্ধির প্রস্তাবকে নাকচ করে ইসলামর স্বতন্্রতা ও স্বশক্তিতে নির্ভরতার দিকে ইঙ্গিত 
করা হয়েছে। আর বর্তমান সূরাতে কাফেরদের পরাজয় ও ইসলামের মহাবিজয় সম্পর্কে ঘোষণা দেওয়া হয়েছে। 

শানে নুযূল : হযরত মুয়াম্মার ও যূহরী (র.)-এর উদ্ধৃতিসহ মুহাদ্দিস আবদুর রায্যাকের বর্ণনা । ইমাম যুহরী (র.) বলেন- 
মহানবী প্রঃ: মক্কা বিজয়ের দিন যখন মকায় প্রবেশ করলেন, তখন খালেদ ইবনে ওয়ালীদের নেতৃতে একটি বাহিনী মন্কার 
নিষ্নভূমিতে প্রেরণ করলেন। তিনি কুরাইশগণের দল অতিক্রম করে বাঞ্চিত লক্ষ্যে পৌছলেন। আল্লাহ তা'আলা তাদেরকে 
পরাজিত করলেন। অতঃপর অস্ত্র সংবরণের নির্দেশ দিলে তিনি অস্ত্র সংবরণ করলেন । তখন মক্কার লোকগণ দলে দলে ইসলামে 
প্রবেশ করতে লাগল । তখন আল্লাহ তা'আলা এ সূরাটি অবতীর্ণ করেন। -[লোবাব] 

এ বর্ণনাকে অধিকাংশ তাফসীরকার দুর্বল বলে প্রত্যাখ্যান করেছেন৷ অধিকাংশের মতে এ সূরা বিদায় হজের সফরে আইয়্যামে 
তাশরীকের মাঝামাঝি সময় অবতীর্ণ হয়! এটাই হচ্ছে নবী করীম এর -এর প্রতি অবতীর্ণ সূরারূপে সর্বশেষ সূরা । এ সূরা 


ণ 


তং 


গা 
] 











কারণে একে 'সূরাতুল বিদা'ও বলা হয়৷ সুতরাং এ দৃষ্টিতে বলা যায় যে, এ সূরাটি মূলত কোনো ঘটনাকে উপলক্ষ করে অবতীর্ণ 
হয়নি। এটা হচ্ছে বিশ্বের বুকে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার এবং আরবের মাটি হতে শিরক ও পৌন্তুলিকতা চিরতরে বিদায় হওয়ার 
পূর্বাভাষ এবং নবী করীম এরর এ জগৎ হতে চিরতরে বিদায় হওয়ার বিদায়ী সংকেত । 

₹2/এবং ৮৫ -এর মাঝে পার্থক্য : 52. এবং ৫2 -এর মধ্যে বিরাট পার্থক্য বিদ্যমান । যেমন- 

১. ০24 হলো, লক্ষ্য অর্জনে সাহায্য-সহযোগিতা ৷ আর ০০০ হলো, অভীষ্ট লক্ষ্যে পৌছে যাওয়া 

২. ৮২০ হলো, ৮০ -এর জন্য কারণের মতো ৷ 

৩. ৮:০/ হলো, দুনিয়ায় স্বীয় লক্ষ্যে পৌছে যাওয়া, আর ০: হলো জান্নাত লাত হওয়ার বাবস্থা হয়ে যাওয়া ।কাবীর, ফাতহুল কাদীর] 


ইযাফাতের সাথে 410 /-০ বলার কারণ : ৮2? তো আল্লাহ ছাড়া কারো পক্ষ থেকে হতে পারে না। যেমন, বলা হয়েছে 4১ 

201 ৮: ০৪ 125৫0 অতএব, 401 24 বা "আল্লাহর সাহাযা” বলে সাহায্যকে আল্লাহর সাথে সম্পৃক্ত করার কারণ কি? 

এটার জবাব হলো, 4] ৮০ -এর অর্থ হবে, এমন সাহায্য যা আল্লাহ্‌র পক্ষ থেকেই হয়। এ সাহায্য দুনিয়ার কারো পক্ষ থেকে 

হতে পারে না। অথবা, এমন সাহায্য যা আল্লাহর বিশেষ হিকমতের মাধ্যমে হয়ে থাকে অথবা সাহায্যকে বিরাট করে দেখানোর 

জন্য 511 ০ বলা হয়েছে। কেনন্য আল্লাহর সাহায্য আর অন্যের সাহাযোর মধ্যে তুলনাই চলে না। -কাবীর 

আল্লাহর সাহায্য আগমনের পদ্ধতি : উক্ত আয়াতে আল্লাহর সাহায্য আগমনের যে কথা বলা হয়েছে তা স্বয়ং পায়ে হেটে 

অথবা পাখির মতো উড়ে আসার মতো কোনো কিছু নয়; বরং মুসলমানগণ যখন কাফেরদের সাথে জান বাজি রেখে যুদ্দ-বিগ্রহ 

করে থাকে। অথবা কাফেরদের সাথে ইসলামের সত্যতার দলিল পেশ করে থাকে ৷ আর যখন মুনাফিক ও বিদ'আতের 

বিরুদ্ধে রুখে দীড়ায় এবং আল্লাহভীতি অর্জন করার জন্য শয়তানের প্রবঞ্চনা থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে স্বীয় আত্মাসমূহের 

সাথে জিহাদ করে থাকে, তখনই তাদের জিহাদ এবং অসত্যের মোকাবিলা ও কাফেরদের হত্যাকাণ্ডের মাধ্যমে তাদের নিকট 

আল্লাহর শক্তি বা সাহায্য আগমন করে থাকে এবং এ সাহায্যই আল্লাহর [পক্ষে] জয় বলা হয়। 

আয়াতে ০০ এবং শে দ্বারা উদ্দেশ্য : উক্ত (০ দ্বারা তাফসীরকারগণ বিভিন্ন প্রকারের সাহায্য উদ্দেশ্য করেছেন। 

১. এখানে 5) দ্বারা মক্কা বিজয়কে লক্ষ্য করা হয়েছে। কেননা, মন্কা বিজয় হওয়ার পর আরবের কাফেরদের শক্তি শেষ হয়ে 
গেল এবং অধিকাংশ আরববাসীগণ দলে দলে ইসলাম গ্রহণ করল ! 

২. অথবা, এটা দ্বারা সাধারণ বিজয় উদ্দেশ্য হতে পারে । কেননা তখন ইসলামের বিশেষত্ব সারা পৃথিবীতেই ছড়িয়ে পড়ল, সারা 
বিশ্বেই মুসলমানদের বিজয় লাভ হতে লাগল । -[খোলাসাতুত্‌ তাফসীর] 

৩. অথবা, ৫53 দ্বারা আল্লাহর ৬৮১ 1:এর বিজয় উদ্দেশ্য, আর 7 দ্বারা আল্লাহর 'তাওফীক' উদ্দেশ্য হবে। আর্থাৎ 
আল্লাহর তাওফীক যখন আমাদেরকে সাহায্য করবে তখন ,:.০ ৮.০ ও শয়তান আমাদের সম্মুখে পরাজিত হবে এবং | 
আল্লাহর ১১০০১ ১১০--এর দরজা খুলে যাবে, সকল দিকেই ইসলামের উন্নতি হতে থাকবে । 


//৬/.6211./59101.০0া 





৬০২ অফসটীরে জাললইল : করবি-আলর, সপ্তম হও ৩০৩ পচ) 


শপ নুর ্িীিিশিীী টিটি 

পাট ছারা আল্লাহ কর্তৃক কেরে তাদের আঙ্যমে সাহবয, আর ০১ ধারা সাধারণ বশ । থে কিজরের পর আর বিজ্ঞ হত 

শা, বা আল্লাহর ০/১ এবং ০৩ পরতরর সম্বন্ধে 75 লাভ করা। 

৪. অনথবা, ০ বারা ০৯ 0০১ উদ্দেশ্য অর্থাৎ অহ জগৎ সম্পর্কে: হওয়া । 

০ হলো কোনো লকষ্সথলে পৌছার জন্য ্রয়োজনীর ব্যবস্থাপনা যাকে উপকরণ" বলা হয়। আর _- 

পৌছে যাওয়া, যা সাহায্যে প্রতিফল ব্বতূপ। জার ₹:-০-এর জন্য 52. আবশ্যক, কিনতু এ 

আবশ্যক নয় । 

রিল র্যা রো রোযার রর 

৮1১৪ 458 5 ৬৪ ০৮৯৮০০৮০৩৮1 ৯৪ : মক্কা বিজয়ের পূর্ব থেকেই কহসংখাক 

লোকে এমন হয়েছিল যে. যারা হযরত রাসূলে কারীম 2৯ -এর রিসালত এবং ইসলামের সত্যকে অন্তরের সাথে বিশ্বাস 

করেছিল ইসলাম গ্রহণ করলে কুরাইশগণ আক্রমণ করবে- এ ভয়ে প্রকাশ্যে ইসলাম গ্রহণ করতে পারছিল লা। 

অথবা, আরও বিভিন্ন কারণে তারা ইসলাম গ্রহণ করতে পারছিল না যন মন্তা বিজয় হয় তখন তাদের সে সকল বাধার 

দূরীভূত হয়ে গেল এবং তখন থেকেই তারা দলে দলে ইসলামে দাখিল হতে শুরু করল এবং ইয়েমেন থেকে ৭০০ নর 

একযোগে মুসলমান হয়ে হযরত মুহাম্বদ ২3২২ -এর নিকট আসছিল। তারা পথে আজান দিয়ে কুরত্থান তেল:ওরাত করতে 
করতে আসছিল। এতন্িন আরও বহ্‌ আবীগণও এপ দলবন্ধভাবে ইসলাম গ্রহণ করতে লাগল । এ বিষয়গুলোর দিকে লক্ষ 

করে আল্লাহ তা'আলা বলেন ৯1401 02১ 45353474001 5507 

অর্থাৎ তুমি দেখতে পাবে যে, লোকজন দলে দলে শান্তির ধর্ম ইসলামে দীক্ষিত হচ্ছে। 

০1০ -পরর ০:০৫] ছারা উদ্দেশ : বাহ্যিকভাবে 4.-৫া শব্দ ছারা সকল মানুষ বুঝায়। আর এতে সকল মানুষ দীনে 

প্রবিষ্ট হওয়ার কথা । অথচ বাস্তবতা তার সম্পূর্ণ বিপরীত। এর জবাব দৃ'ভাবে দেওয়া যার । 

১. ০৮০ ছারা এখানে (০-:৮-7) মনুষ্যত্ববোধ উদ্দেশ্য । আর মনুষ্যতু বলতে দীন এবং ইবাদতকে বুঝায় । যার মধ্যে উক্ত 
মনুষ্যত্ব নেই. তাকে 5 বলাও ঠিক নয়। এ কারনেই কলা হয়েছে 3-৮1-4 3০--738 3442 হঘরত হাসান ইবনে 
আলী (বা.) একনয -:৩৫]| সম্পর্কে জিজ্ঞাসিত হলেন, তখন নিন বললেন ০ 0 উস ০0129 
৩০১০ 03০৪5 অর্থাৎ আমরা হলাম /-এ11 এবং আমাদের অনুগাহীরা হলো মানুষের মতো আর আমাদের শক্তরা হলে 
ছোট বানর ;” তা শুনে হযরত আলী (রা.) তাকে চুম্বন দিলেন এবং বললে- 262১17222৭0 

২.০: ঘরা ইয়েমেনবাসীগণ উদ্দেশ্য । খন এ সূরা অবতীর্ণ হয়, তখন আল্লাহর রাসূল 223 বললেন- 

ক ০১০ তলা উস 2 82905401255 লা 
অর্থাৎ আল্লাহু আকবার, আল্লাহর সাহায্য এবং বিজয় এসেছে, আর ইয়েমেনবাসীরা এসেছেন । ঈমান তো ইয়েমেনীদের 
ঈমান ..... 1 কারীর] পলি 

দলে দলে দীন গ্রহণ : উপরিউক্ত দ্বিতীয় জায়াতে বল হয়েছে যে, আল্লাহ্‌র মদদ ও বিজয় আগমনের পর আপুনি দেখবেন যে, 

মানু দলে দলে ইসলাম গ্রহণ করছে : এখানে "আপনি" ছারা নবী করীম ২2১২-কে সম্বোধন করা হলেও ভাষণের মূল লক্ষ্য হলো 

সমর মুসলিম উন্ত । কুরআন মা্ভীদে এ ধরনের সম্বোধনের অনেক উদাহরণই পাওয়া যাবে যে, নবী করীম হহ২২কে সাক্বোধন 
করে সমর মুসলিম উন্ততকে কথাটি হল হয়েছে সুতরাং আয়াতটি মর এই হে যে, এখন আর দুই একজন করে ইসলামে 
দীক্ষা নেওয়ার সময় নেই । এখন মানুষ গোত্র, অঞ্চল ও দলে দলে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিবে । নবী 
এর জীবন্ধশায়ই এরুপ অবস্থার প্রকাশ ঘটেছে। মতা বিজয়ের পর নবী করীম:3১১তায়েফ ও হোনায়েন বিভব করলেন: এটার 
টি করেছিল মোর লো ও দানে লে ইলা এবছো, পালা। নয় বির রর আরারের রা 
পিভিনন গোত্র এসে নবী করীম হ53-এর মুবাবরক হস্তে হাত দিয়ে ইসলাম গ্রহণ করেছিল । নানাদিক হতে প্রতিনিধির পর প্র 
সি টে ন্ভ পরিশোষে [ হলো যে, নিকট আরবে কোথাও একজন মুশরিক 
এসে মহানবীর আন্তানায় ভিড় জমাতে শুরু করেছিল: পরিশেষে এমন অবস্থা হলো যে, রয়ে লি 
খুজে পাওয়া হেত না সারকথা এই হে, আল্লাহর মন্দ যখন বিজয়কে মুসলমানদের কগছে সমাগত হবে তখন 
দলে ইসলাম গ্রহণ করবে এটাই হলো আয়াতের তাৎপর্য - সুতরাং এটা কোনো একটি দেশ, অল ও যুগের মা 








রা র জরপায়ন প্রিলক্ফিত 
নয আবহমানকাল ধরে কিয়ামত পর্যন্ত যে কোনো দেশে, থে কোনো অঞ্চলে, যে কোনো যুগেই এটার 

1 এবং অন্যান নল 
-৩3৮কে 5০20 নেওয়ার কারণ : এর কারণ আনুষঙ্ষিকভাবে প্রকাশ হয়ে গেছে । অর্থাৎ ৮৮ ১১ 


৮ ৩৫0. 2 নেওয়া 
অতগুলো গোত্র, যারা দল বেঁধে ইসলাম গরহণ করেছিল । তাদেরকে ডিনুভাবে বুঝানোর জলা তাকে তা 


হাহ: 


////.9811.59101.00 


তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্ঠম খণ্ড [০০তম পারা 


অথবা, এটাও বলা যায় যে, :৮-,:/) ৮721 অর্থাৎ সেই ইসলাদ্ গ্রহণকারী দলকে অন্যান্যদের 
লক্ষ্যে ১০] নিয়ে 44৮5. ব্যবহার করা হয়োচ্ছ। 






উপর বিশ্যেত দানের 





(53 টরে ০১০ ১৮৯ ডে "ডিও : আয়াতের অর্থ হলো, অতঃপর আপনার প্রভুর প্রশংলার সাথে পৰিত্রতা 
বর্ণনা করুন, আর উর দরবারে উাইসমূহের জন্য কমা রর্থনা করুন। কেননা তিনি গুনাহগাবাদের গুনাসমূহ ক্ষমা করে থাকেন । 
এ আয়াত দ্বারা এ কথার প্রতি ইঙ্গিত করা হয়েছে যে. 400 ১.০ গণ সাধারণভাবে আল্লাহর তাসবীহ ও তাহমীদ করার পর 
একাথতার সাথে ৬-/-৫-এর সর্বোচ্চ পন্থায় আল্লাহকে স্মরণ করে থাকেন। যাতে সাধারণ মুসলমানগণ পৌছতে সক্ষম নয়। 
যেমন, হযরত মুহাম্মদ 3323 --:)0-$ -এর সর্বোচ্চ শিখরে উপনীত হয়েছেন। এ কারণেই হযরত মুহাম্মদ 
করে বলা হয়েছে যে, ,০৮:.1; আপনি তার ইস্তিগফার করুন! 


ইস্তিগফার করার নির্দেশ দেওয়ার ছারা এ কথার প্রতি ইঙ্গিত করা হয়েছে যে, আপনি যখন ১০ এর দিক দিয়ে পরিপূর্ণভা 
অর্জন করেছেন এবং সর্বস্তরের মানুষ আপনার অনুসারী হয়েছে এবং তাদের তাদের 2, সমূহ আপনার অপেক্ষা কোনোভাবেই 
তুলনীয় নয়; বরং তারা বহু নিঙ্গে রয়ে গেছে। 


তাই নাকেস উম্মতগণের 3210 -এর জন্য আল্লাহর নিকট প্রার্থনা করুন। যাতে আপনার অসিলায় তারা কিয়ামতের দিনের 
জন্য পূর্ণমাত্রায় ঈমানের নূর নিয়ে আল্লাহর দরবারে হাজির হতে পারে। 


রাসূলুল্লাহ এর মৃত্যু সংবাদ : সমস্ত সাহাবায়ে কেরাম এ কথায় একমত যে, এ সূরাটি নবী করীম এ: -এর মৃত্যু 
সংবাদ বহন করে । বর্ণিত আছে যে, এটা হযরত আব্বাস (রা.) বুঝতে পেরে কাদতে লাগলেন। ৷ রাসূলুল্লাহ প্রশ্ন করলেন, 
“কেন কীদছেন?' তিনি বললেন_ আমার মনে হয় আপনার মৃত্যু সংবাদ দেওয়া হয়েছে । তখন তিনি বললেন, আসলেই তা। 
কারো মতে, হযরত ইবনে আব্বাস (রা.) এক্প ধলেছেন, তখন রাসূলুল্লাহ উঃ: বললেন, 'এ বালককে অধিক জ্ঞান দান করা 
হয়েছে।' 

হযরত ওমর (রা.) হযরত ইবনে আব্বাস (রা.)-কে সব সময় কাছে রাখতেন । বিশেষ বৈঠকে বদরী সাহাবীদের সাথে তাকে 
আসার অনুমতি দিতেন । হযরত আব্দুর রহমান (রা.) বললেন, এ বালককে আপনি কি অনুমতি দিচ্ছেন, অথচ আমাদেরও তো 
তার মতো ছেলে-সন্তান আছে? তিনি বললেন, তার ব্যাপারে আপনারা সবাই জেনেছেন যে, সে কেমন? হযরত ইবনে আব্বাস 
(রা.) বলেন, একদা হযরত ওমর (রা.) 441 ০০5 218 সম্পর্কে তাদের সাথে আমাকেও মন্তব্য করতে অনুমতি দিলেন। 
সম্ভবত এ প্রশ্ন তিনি আমার কারণেই সবার কাছে রেখেছেন। 

তাদের মধ্য হতে কেউ বললেন, আল্লাহ তার নবীকে বিজয়ের পর ক্ষমা প্রার্থনা এবং তওবার নির্দেশ দিয়েছেন । তখন আমি 
বললাম, ব্যাপারটি মূলত এরূপ নয়; বরং তার ছ্বারা রাসূল প্রঃ -এর মৃত্যু সংবাদ দেওয়া হয়েছে! ওমর (রা.) বললেন, তুমি যা 
বললে তা-ই আমি জানি। তারপর বললেন- এমন বুদ্ধিমত্তার জবাবের পর কিভাবে আমাকে তোমরা ভৎর্সনা করতে পার? 


-কাবীর, কুরতুবী] 
সংবাদ বুঝার কারণ : কয়েকটি কারণে উল্ত সূরায় মৃত্যুর সংবাদ বুঝা যায়- 

১. 3১ এনা যী দীড়িয়ে বললেন, 'আল্লাহ এক বান্দাকে দুনিয়া এবং তার সাক্ষতের মাঝে 
এখতিয়ার দিয়েছেন, আর সে বান্দা তার সাক্ষাৎকে গ্রহণ করেছে।' এ সাক্ষাৎ বলতে মৃত্যুর পর আল্লাহর সাথে সাক্ষাৎকে 
বুঝানো হয়েছে। 

২. সাহায্য, বিজয় এবং দলে দলে দীনে প্রবেশের শুভ সংবাদ একথার প্রমাণ দেয় যে, পূর্ণতা অর্জন হয়ে গেছে। যার জন্য রাসূল 

কঃ দুনিয়াতে এসেছিলেন । কার্য সম্পাদন হয়ে গেলে থাকার প্রয়োজন থাকে না । 

৩. তাসবীহ, তাহমীদ এবং ক্ষমা প্রার্থনার নির্দেশের দ্বারা বুঝা যায় যে, প্রচার এবং জনগণের সাথে সম্পর্কশীল সকল কাজ থেকে 
বিমুখ হতে হবে । কেননা এ কাজের দায়িত্বশীল তৈরি হয়ে গেছে। এমতাবস্থায় নবী করীম গরু জীবিত থাকলে রেসালাত 
সিরা 5955 























নারি দিবি উর! নবী করীম টা নিকি 27862 
2501 05740। অধিক পরিমাণে পাঠ করতেন। 

আর রাসূলুল্লাহ এ ইরশাদ করেছেন, আমার প্রতিপালক আমাকে অবহিত করেছেন যে, অচিরেই আপনি একটি নিদর্শন 
দেখবেন, যখন তা দেখবেন তখন 4514: 231547-:71+4:555501 9৬4: অধিক পরিমাণে পাঠ করবেন । আর সে 
নিদর্শন হলো সূরা নসর । +মাযহারী] 


///.92111./568101.00]া 


২৫৪... জফসীরে জালালাইন : আরবি-বাংলা, সন্তম _ব3.1৩০তম পারা] 


৩) ০:৪৮ : সূরা আল-লাহাব 


সূরাটির নামকরণের কারণ : এ সুরার নাম আবী-লাহাব। সূরার প্রথম আরাতের শাদ ২৯১ 17১4 5 হতে নামকরণ করা 
হয়েছে। 


আর আবূ লাহাব-এর কার্যকলাপ সন্বদ্ধে অত্র সূরায় বিশেষভাবে আলোচনা করা হয়েছে। অতএব, এটাকে স্রা আবী-লাহাব 
লামকরণ করা স্বার্থক হয়েছে । এতে ৫টি আয়াত, ২৩টি বাক্য এবং ৭৭টি অক্ষর রয়েছে । 


অবতীর্পের সমক্নকাল : উক্ত সূরাটি যে মান্ধী এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং মতভেদও নেই। তবে মাকী ভ্রীবনের বিভিঃ 
সময়ের মধ্যে তা ঠিক কোন অধ্যায়ে নাজিল হয়েছে- এ কথাটি সঠিকভাবে বলা যায় না তবে নবী করীম 5333 এবং তার 
ইসলামি দাওয়াত ও আন্দোলনের ব্যাপারে আবূ লাহাবের যে ভূমিকা ছিল, সে দৃষ্টিতে অনুমান করা যায় যে, যে সময়ে নবী করীম 
হু -এর বিরোধিতা ও শক্রতায় সে সীমালঙ্ঘন করেছিল এবং তার আচরণ ইসলামের অ্ুগতির পথে একটা বিরাট 
প্রতিবন্ধকতায় পরিণত হয়েছিল, ঠিক সে সময়েই এ সূরা নাজিল হয়েছে! 

আর এটাও সম্ভব যে, কুরাইশের লোকেরা যখন নবী করীম 233 এবং ভার গোটা বংশ পরিবারের সাথে সমন্ত সম্পর্ক ছিব করে 
তাদেরকে শি'আবে আবী তালিবে অবরুদ্ধ করেছিল এবং আবূ লাহাবই কেবল এমন ব্যক্তি ছিল, যে নিজের বংশ পরিবারের 
লোকদের সংস্পর্শ পরিহার করে দুশমনদের পক্ষ সমর্থন করেছিল, এ সূরাটি সে সময় নাজিল হয়েছিল । 

সৃরাটির বিষয়বন্তু : ইসলামের কোনো শক্রর নাম উল্লেখ করে কুরআন মাজীদে কোনো আয়াত বা সূরা অবতীর্ণ হয়নি৷ কেবল 
এ সূরাটিকেই ব্যতিক্রম দেখা যায়। এ সূরাটি আবূ লাহাব এবং তার স্ত্রীকে উপলক্ষ করে অবতীর্ণ হয়েছে। এর কারণ হলো যে, 
আবূ লাহাব ইসলামের শক্রতায় আত্মীয়তার সম্পর্কও ছিন্ন করতে কুষ্ঠিত হয়নি । অথচ নবী করীম 23 তার শক্রতার জবাবে 
কোনো দিনই কিছু বলেননি; বরং তার জত্যাচার-নিপীড়ন নীরবেই সহ্য করে আত্মীয়তার সম্পর্কের প্রতি সম্মান প্রদর্শন করেছেন! 
কিন্তু তার হীনতা-নীচতা, বিদ্বেষপরায়ণতা ও শক্রতা যখন সীমা ছাড়িয়ে গেল, তখনই আল্লাহ্‌ তা'আলা তার এবং তার স্ত্রী 
তয়াবহ পরিণামের কথা উল্লেখ করে এ-সূরাটি অবতীর্ণ করেন! বলা হয়েছে- আবৃ লাহাব সর্বাঙ্গীনভাবে তার স্ত্রীসহ ধ্বংস হোক, 
চরমভাবে তার বিনাশ ঘটুক ৷ তার বিপুল ধন-সম্পদ ও সন্তান-সন্ততি, ইহকাল ও পরকাল কোথাও উপকারে আসবে না। সে তার 
কর্মের বিনিময়ে অবশ্যই জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তার সেই স্ত্রীও, যে মহানবী এহ3-কে কষ্ট দেওয়ার জন্য কীটাযুক্ত ডাল বহন 
করে তীর দুয়ারে ফেলে রাখে। পরকালে তার গলায় শৃঙ্ঘলের হাসুলী পড়িয়ে দেওয়া হবে। এ সূরা অবতীর্ণের পরও তারা ঈমান 
আনল না; বরং মহানবীর বিরোধিতায় অন্ধ হয়ে গেল এবং বকাবকি ও আবোল-তাবোল বলতে লাগল তার কথার কোনো মূণ্য 
নেই । তাই আস্তে আস্তে মহানবীর দিকেই মানুষের মন আকৃষ্ট হতে লাগল ৷ 


////.9811.59101.00 


তাফগীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম খণ্ড [৩০তম পারা ] ৬০ 











রর 


৮৩ 
শষ 





22০৯ ৮৮] 51 855 : সূরা আল-লাহাব মক্কায় জবতীণ 















স্পা টি ৬ 





৮৯০ ১৮৮ 4 
পরম করুণাময় ও দয়ালু আলাহর নামে শুরু করছি 


১, 
₹:৮ লু ০৩2৬ 


অনুবাদ : 


০০ ০ 8771688 যখন রাসূলুল্লাহ এ নিজ সম্প্রদায়কে আহ্বান করে 


ক পিং ক উকি 25৮৬৯ পা) পরশ 
2৮৮০ ৯217৪ ৬০এ ০ ৯ ০৭ ৮103 
পলা পারা ৫) পার প্রত পার ৩2৫ 4০,৫৩৫ 
55551444114. 5 ৮৮৪02৮৮5০৩৪ 


০৮7১৬ র্‌ 4 ষ্ঁ 
*লী ৬ ৬৫7 ০1 
০০৮৩৩ 8:০: ০5:52 


75310727905 0755558 


ঠা ৮৮০7 ০৮৭) ১) ৩ 8৮৮৮9 1 ৮৪ 
“০০১ ই| ১১৯১ ৮৫450 ০০০০৭ 


পল 2৯::০ 
] 


পির 


€পা ৩2 তা পা ্রতত 


+54৯162855 পা ১৯ ৪৯ ০৪৯ ০৪ 


চি রা 
৬০কি (০) ৮৪৮৯ ৮৮১ ৬০০১ ০০৪ শত 
কিতা ৮০০৬ 


০৬ 013০20০0575 425401 
225৩৯০৮৫৮০2] 2 


1৮ ৬৩১ ০০০ 


০46০০. পা পা ৮৬৩ 


বলেন, আমি তেমাদেরকে কঠোর শাস্তি সম্পর্কে ভয় 
প্রদর্শনকারী তখন তার চাচা আবূ লাহাব বলে উঠল, 
5522518404০ 5 অর্থাৎ তুমি ধ্বংস হও! এ 
জন্যই কি তুমি আমাদেরকে আহ্বান করেছ? তখন এ 
সূরাটি অবতীর্ণ হয়। ধ্বংস হোক ক্ষতিগ্রস্ত হোক আবূ 
লাহাবের হস্তযুগল অর্থাৎ সর্বাঙ্গ রূপকার্থে হস্তযুগল দ্বারা 
সর্বাঙ্গ উদ্দেশ্য করা হয়েছে। কেননা অধিকাংশ কাজ 
হাতের দ্বারাই সম্পন্ন হয়৷ এ বাক্য বদদোয়ার জন্য 
আর সে নিজেও ধ্বংস হোক এটা তার ধ্বংসের 
£401 244 ব্যাপারে সংবাদ দান। যেমন, বলা হয় 

১ 3; আর রাসূলুল্লাহ শ্রশ্ যেহেতু শাস্তির ভয় 
দেখাচ্ছেন, এ জন্য আবূ লাহাব বলেছিল, আমার 
ভাতিজার কথা যদি সত্যে পরিণত হয়, তবে আমি 
আমার সম্পদ ও সন্তান ফিদিয়া দিয়ে তা হতে অব্যাহতি 
লাভ করবো । তখন পরবর্তী আয়াতটি অবতীর্ণ হয়। 





2৫7 তু ০৪ 46 85 ৬০ তি ২. তার কোনো কাজে আসেনি- তার সম্পদ ও উপার্জন 


৬. ৮৯৯ ০০ ৭০৫৮2 
এস পতি ৪515 রা 9 











আর তার উপার্জন অর্থাৎ তার সন্তান্রা ৮:51 শব্দটি 
০: অর্থে ব্যবহত। 


৫৫৩৬৩ শা পচ লী শী টি জে শা পাটি, 
৬ | 8৩47 5300 পা৮শিকীটি তাত অচিরেই সে দগ্ধ হবে লেলিহান অগ্নিতে অর্থাৎ 


হ্ 


হেরি রে লারা 
+480 ৮৫ চি ৩৩ ৮ ৯৮০১ 
পুত ৩০ ৩ জুতা 


১০০ ভা 


লেলিহান শিখা বিস্তারকারী ও প্রজ্ুলিত । আর এটা তার 
উপনামের পরিণাম, গৌরবর্ণ উজ্জ্বল চেহারার কারণে 


৬ -পজলেণ 


তার উপনাম ৮4) 511 রাখা হয়েছিল । 


///.92111./58101.00]া 


৬০৩৬ শ্রাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম ধও [৩০তম পারা] 








অনুবাদ : 
25002 1 ০০55৮555525 5 আর জী এর যী তি 555 
বু যাহ ৩িএর মধ্যবর্তী ১১০১০ দ্বারা ব্যবধানের কারণে 


রী 






লি ০৯৮০৩, ১০০ নি 
রি রা এ ৮৪2-এর অবকাশ রয়েছে! আর সে হলো, উদ্দে 
ডি 4 জামীল। যে বহনকারিণী শব্দটি পেশ ও যবরযোগে 


- ও ৩৮015০৮০5 5৩০. 2), উভয় কেরাতে পঠিত হয়েছে ইদ্ধন কণ্টক ও কার্ট, যা 


5.০ ৫. তার গলদেশে ঘাড়ে পাকানো রঙ্জু অর্থাৎ শক্ত 
পাকানো এ বাক্যটি ৮১৮ ৯)| 27) হতে ০৩ 
যর 2%,21-এর 4৪ অথবা তা উহ্য 1, 





৮৬ 





০৩ ঠ৩৩০ ৩৪, ঢাত৫ 


ভি নিলি তি ০৯, এ ০৪ 


এর ০ | 


উ/ ৯7 এ নিত ৬৩ ফে'ল ৯% ০৭ মুযাফ ও মুযাফ ইলাইহ মিলিত হয়ে %-এর ফায়েল। 25 
ফে'ল, ষীর ফায়েল, যা আবু লাহাবের দিকে ধাবিত ! একটি-বাক্য অপর বাক্যের উপর আতফ হয়েছে। 
১০১৫5 -্ই তি 2৮ মাওসৃফ, ৯:৫১ সিফাত, ৮৮১ ও ৩ মিলিত হয়ে মুবতাদা 
মুয়াখখার ৩৬৯ ০ খবরে মুকাদাম। আর বাক্যটি নসবের স্থানে 2954 -এর যমীর হতে হাল হিসাবে । 


পূর্বোক্ত সূরার সাথে সম্পর্ক : আল্লামা আলৃসী (র.) লিখেছেন, সূরা আল-কাফিরূনে আল্লাহ তা'আলা ঘোষণা করেছেন 43 
5305855তখন রাসূলুল্লাহ ৪১ যেন দরবারে এলাহীতে আরজি পেশ করলেন, হে আল্লাহ! তবে আমার পুরস্কার কিঃ 
ভখন জাল্লাহ তা'আলা ইরশাদ করলেন যে, (2201 ৮51 এট এরপর নবী করীম জিজ্ঞাসা করলেন যে, আমার সে 
চাচার কি পরিণতি হবে, যে সারা জীবন আমাকে কষ্ট দিয়েছে। মূর্তিপূজার দিকে আমাকে আহ্বান করেছে ! আমি তাওহীদের 
দিকে আহ্বান করলে সে পাথর ছুড়ে মেরেছে, তখন আল্লাহ এ সূরায় ঘোষণা করেছেন যে, :414054 4রূহুল মা'আনী] 
শানে নুযূল : ইমাম বুখারী (র.)-এর বর্ণনা, হযরত ইবনে আববাস (রা.) বলেন_ যখন (2431) 7৮5739৩০০৮০ ১১ 
অবতীর্ণ হয়। নবী করীম এ: একদিন সাফা পাহাড়ের চূড়ায় উঠে হায়! প্রাতঃকালীন বিপদ-বিপদ!! বলে ডাক দিলেন। তার 
ডাক শুনে কুরাইশরা পাহাড়ের পাদদেশে জমায়েত হলো । যে আসতে পারল না, সে লোক পাঠিয়ে বৃত্তান্ত জানতে চাইল । তখন 
নবী করীম বললেন, ওগো! আমি যদি বলি যে, এ পাহাড়ের পিছনে একদল শক্র তোমাদের উপর হামলার জন্য প্রস্তুত হয়ে 
রয়েছে, তবে কি তোমরা আগার কথা বিশ্বাস করবে? সকলে বলল- হ্যা, অবশ্যই বিশ্বাস করবো । তখন নবী করীম £:32 
বললেন, আমি তোমাদেরকে কঠিন শাস্তির ভীতি প্রদর্শন করছি। তোমরা প্রতিমা পূজা পরিত্যাগ করো । নতুবা তোমাদের উপর 
শান্তি অনিবার্য । এটা শুনে নবী করীম 3323 -এর চাচা আবূ লাহাব বলল, 24144 00 অর্থাৎ তুমি ধ্বংস হও 
আমাদেরকে এ জন্য এখানে জমায়েত করেছ? কোনো কোনো বর্ণনায় পাওয়া ঘায় যে, আবু লাহাব নবী করীম 
ওই সময় একটি প্রন্তরখণ্ডও নিক্ষেপ করেছিল । তখন আল্লাহ্‌ তা'আলা উপরিউক্ত সূরা অবতীর্ণ করেন ।-খাযেন, লোবাব, কা্ীর] 

















হযরত ইবনে মাসউদ (রা.) হতে বর্ণিত, যখন রাস্ৃলুল্লাহ 22২ তাদেরকে ডেকে শান্তির ভয় দেখান তখন আবু লাহাব বলে, যখন 
শাস্তি আনবে তখন মাল এবং সন্তানসন্ততি ফেদিয়া হিসাবে দিয়ে মুক্তি পাবো । তখন 6 05১24 25 শত অবতীর্ণ 
হয়; এখাযেন] 


///.6911./69101.00া 





হিতিজে তে 4 

২. ৩০ অর্থ ও ৩7৯০ ক্ষতি, অনিষ্ট । অর্থাৎ এমন ক্ষতি যা ধ্রংসের দিকে নিয়ে যায় । যেমন, আল্লাহ বলেন- ০; 
ক ০১ 3 »০-এরর ব্যাখ্যা অন্যত্র এসেছে ৮১:০৫ 2৮8 । 

৩.1 অর্থ ২: খার্থিত বধু অর্জন না হওয়া হযরত ইবনে আব্বাস (রা) বলেন- আব লাহাব সানুঘকে এই বলে 





থেকে বিরত রাখত যে মুহাম্মদক জাদুকর যেহেতু সে গোত্রের সর্দার ছিল, সেহেতু তারা রাসূলুল্লাহ এ 

-এর সাথে সাক্ষাৎ না করেই চলে যেত। সমাজে সে না ছিল দোষী না ছিল অভিযুক্ত পিতার মতো সবাই তাকে সম্মান 
করত। যখন এ সুরা অবতীর্ণ হয়, তখন সে শুনে রাগে, ক্ষোভে বিরোধিতা শুরু করল। তখন থেকে সে দোষী এবং 
অভিযুক্ত বলে সমাজে পরিচিত হলো ৷ তারপর থেকে সে যে কোনো কথা রাসূলুল্লাহ 2৫2 -এর ব্যাপারে বলত কেউই কান 
দিত না। অতএব, ত তার সকল আশা দুরাশায়ু পরিণত হলো। কাঙ্জিত বস্তু লাভ করতে পারল না। 

৪. হযরত আতা (রা.) বলেন, 525 45 অর্থ 54 পরাজিত হলো। কেননা তার ধারণা ছিল যে, তার হাত বিজয়ী, সে মুহাম্মদ 
-কে মন্ধা হতে বের করে দিবে; কিন্তু তা হয়নি; সে নিজেই ধ্বংস হয়ে গেছে। 

৫. হযরত ইবনে আববাস (রা.) বলেন,“ অর্থ %4 ৩০৮০ অর্থাৎ তার দুই হাত কল্যাণ থেকে খালি হয়ে গেছে 

-কাবীর, ফাতহুল কাদীর] 

আবূ লাহাবের পরিচয় : আবূ লাহাবের প্রকৃত নাম ছিল ০2. %-€ এ ব্যক্তি হুযূর এ2£২ -এর দাদা আব্দুল মুত্তালিব-এর 

বংশধরভুক্ত লোক ছিল। তার চেহারা ও শরীরের রং দুধে আলতা মিশানো রঙের মতো ছিল বলে ভার --:-4 রাখা হয় আবু 

লাহাব । 


লতা 





















ভীকে লামত করলেম। 

নারি এটি জামির গ্রিস মিনি াহি ডিনার নারির নাজা 
। 

পথিত্র কুরআনে তার প্রকৃত নাম উল্লেখ করা হয়নি। কারণ সে নামটিও মুশরিকের নাম ছিল। মুশরিকের নাম কুরআনুল কারীমে 

উল্লেখ করার যোগ্যতা রাখে না । এ কারণে তা বাদ দেওয়া হয়েছে! "১4" জাহান্নামের একটি সম্পর্কিত নাম । 

| উল্লেখের ফায়দা :::রেখ করার মধ্যে করেকটি কারণ ও ফায়দা বর্ণিত আছে- 

এর দিকে পাথর নিক্ষেপের জন্য উদ্যত হয়েছিল । তারিকুল মুহারিবী বলেন, আমি বাজারে 

রাসূলুল্লাহ এঃ33-কে বলতে শুনেছি যে, ৮4520 41511415155 ০০0 440 অর্থাৎ, হে মানুষ, লা ইলাহা ই্লাল্লাহ 

বলো, সফলতা অর্জন করবে । একজন লোক তার পিছনে পাথর নিক্ষেপ করছিল, এমতাবস্থায় তার পিছন দিক রক্তাক্ত হয়ে 

গেছে। সে বলছে- হে, তোমরা তাকে অনুসরণ করবে না- সে মিথ্যাবাদী । আমি বললাম- এ লোক কে? মানুষ বলল, 

মুহাম্মদ এবং তীর চাচা আবু লাহাব । 

২. দু" হাত বলে তার দীন এবং দুনিয়াকে বুঝানো হয়েছে। তার প্রথম এবং শেষকে বুঝানো হয়েছে। 

৩. অথবা, দু' হাত দ্বারা এ কথা বুঝানো হয়েছে যে, ডান হাত হলো অস্ত্র আর বাম হাত হলো ঢাল! -কাবীর, ফাতহুল কাদীর] 

5/8815777855187 

০ -কে ছ্িরুত্ত করার কারণ : -কে কয়েকটি কারণে দ্বিরুক্তি করা হয়েছে। 

কচি পে 2 .. 

২. উভয়টিই তার ধ্বংসের খবর বহন করে, এভাবে যে, প্রথমটি দ্বারা তার সকল কাজকর্ম এবং ভূমিকা আর পরের »- তার 

নাফস ধ্বংস হওয়ার খবর দেওয়া হয়েছে। 

৩. প্রথম ৬? দ্বারা তার নাফস আর দ্বিতীয় এ দ্বারা তার ছেলে উতবা উদ্দেশ্য । 

৪. প্রথম এ অর্থ হলো তার দুই হাত ধ্বংস হোক, কেননা সে আল্লাহর হক চিনেনি। আর পরের এ অর্থ ধ্বংস হোক. কেননা 

সে রাসূলের হক চিনেনি। -কাবীর, ফাতহুল কাদীর] 


///.6211./59101.০0া 






৬০৮ অফস্জিরে জালালহন : আবুবি-বংলা, সপ্তম ষও [৩০তম প্রক্] 


30222 27 উর অর্থ: সূরার দুই নর আাতে বলা হযেছে হে আব লাহাবের ধন-সম্পদ ও উপার্জন কোনো উপকারে 
আসল না! আবূ লাহাব ছিল কৃপণ লোক । সে কৃপণতার হারা বহু ধনসম্পদ সঞ্চয় করেছিল ! তৎকালীন মন্ধান্ত চারজন লোক 
বিরাট ধনী ও সম্পদশালী বলে পরিচিত ছিল, আবু লাহাব ছিল তাদের একজন । তার মওজুদ স্বর্ণের পরিমাণই ছিল আট সের দশ 
তোলা । সে কহু পশু সম্পদের মালিক ছিল । আর উপার্জন দ্বারা সম্ভবত তার ছেলেদের কথাই বুঝালো হস্সেছে । কেননা হাদীসে 
সন্তানকে উপার্জিত সম্পদ বলা হয়েছে । অতএব, আধাতের মর্স হবে- তার ধনসম্পদ এবং সম্ভানগণ ঘেমন এ দুনিয়াতে তার 
কোনো কল্যাণে জাসেনি; তেমনি পর্কালেও আসবে না। একটি ঘটনা দ্বারাই তার তাৎপর্য উপলব্ধি করা যায়। বদর যুদ্ধে 
মুসলমানদের বিজয় ও কাফেরদের চরম পরাজয়ের কথা শুনে জাব্‌ লাহাব যার পর নাই শোকাভিভূত, মর্মাহত ও ব্যথিত হয়ে 
পড়েছিল! যে কারণে সে এমন রোগাক্রান্ত হয়ে পড়ল বে, সে রোগ হতে আর নিষ্কৃতি লাভ করেনি । তার দেহে একপ্রকার 
ফুসকুড়ি ধা বসন্ত গোটার ন্যায় ছিল, তা সাংঘাতিকভাবে দেখা দিল । আরবে এ ব্যধিকে সংক্রা্কক ব্যধি ভাবা হতো । এ ব্যাধি 
দেখা দেওয়ার সাথে সাথেই তার আপনজন ও সন্তানগণ দূরে সরে পড়ে । কেউ তার ধারে কাছে আসল না । ফলে রোগপযন্ত্রণায় 
ধুকে ধুকে নিজের ঘরেই মরে রইল । কয়েকদিন পর্যন্ত লাশ পড়ে থাকার দরুন যখন তা পচে দুর্গন্ধ সৃষ্টি হলো, তখন প্রতিবেশী 
লোকগণ দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে তার এক ছেলের নিকট অভিযোগ করল । এ সময় এক ছেলে কয়েকজ্রন হাবশী লোক ভাড়া করল! 
তারা নাকমুখ বন্ধ করে লাঠি দ্বারা লাশটি গড়িয়ে গড়িয়ে একটি কুয়া খনন করত তাতে ফেলে দিয়ে মাটি ও পাথর কুচা সবার 
কুয়াটির মুখ বন্ধ করে দিল। 

তাফসীরকারগণ হতে এ কথাও বর্ণিত হয়েছে যে, আবূ লাহাবের তিন পুত্র ছিল- ওতবা, ওতায়বা ও মাতয়াব ! ঘখন এ সূরা 
অবতীর্ণ হয়, আবূ লাহাব রাগান্বিত হয়ে আপন পুত্র ওতবা ও ওতায়বাকে বলে-তোমাদের বিবাহ বন্ধনে মুহাম্্দের ষে দুই কল্যা 
রোকাইয়্যা ও উদ্মে কুলছুম রয়েছে, তাদেরকে এক্ষণই তালাক দিয়ে দাও, অন্যথায় আমি তোমাদের মুখ দেখবো না । (তখনও 
5১১৭8187585 1৮555, 


অর্থাৎ হে আল্লাহ! ও এ মুন 

ওতায়বা তালাক প্রদান করে ঘরে যায়, আর পিতার সাথে সিরিয়ার উদ্দেশ্যে সফরে গমন করে । পথিমধ্যে রাত্রে একস্থানে যাত্রা 
বিরতি করে। সেখানে একজন পাদ্রী এসে তাদেরকে বলে- এখানে বন্য হিংস্র পশু থাকে, সাবধান! আবু লাহাব সকলকে একত্র 
করে বলে-আমার এই সন্তানের হেফাজভ করবে, কেননা আমার মুহাম্বদের বদ-দোয়ার ভয় হচ্ছে। কাজেই সকলে তার পুত্রকে 
মাঝে নিয়ে শুয়ে পড়ে । রাত্রে জঙ্গল হতে একটি বাঘ আসে ৷ আর শুঁকে শুকে ওতায়বাকে পেয়ে নিয়ে যায়, আর ফেড়ে ভক্ষণ 
করে। হুল মা'আনী] 

ভবিষ্যদ্বাণী : এ সূরাতে তিনটি তবিষ্যদ্থাণী রয়েছে, যেগুলো বাস্তবে প্রতিফলিত হয়েছিল- 

১. আবূ লাহাবের ধ্বংস। 

২. তার ধন-সম্পদ ছারা সে কোনো প্রকার উপকৃত হবে না। 

৩. এ জাহান্নামী হবে৷ -কাবীর] 

আবু লাহাবের স্ত্রী : এ সূরায় আবৃ লাহাবের মারাত্ক পরিণতির সাথে তার স্ত্রীকেও জড়িত করা হয়েছে! তার স্ত্রীও উসলাম 
এবং নবী করীম 22 -এর বিরোধিতায় কম পরিশ্রম করে লি! এ স্ত্রীলোকটির নাম ছিল আরওয়া ; তার উপনাম ছিল উদ্দে 
ভ্রামিল। সে ছিল আবূ সুফিয়ানের ভগ্নি । হযরত আসমা বিনতে আবৃ বকর (রা.) বলেন, এ সূরাটি যন অবতীর্ণ হয়, তখন উদ্দে 
জ-্মিল তা শুনতে পেয়ে ক্রোধে তেলে-বেগুনে জলে উঠল এবং সে নবী করীম হুল -এর কৃৎসা গাথা গেষে তার যোভ্তে বের 
হলো : এ স্ময় তাবু হস্তে ছিল এক মুষ্টি কঙ্কর শিলা ! সে অগ্রসর হয়ে হারামে উপস্থিত হলো । এ সময় নবী করীম হক ও 
অদ্মার পিতা আবূ (রা.) বকর হারামেই বসা ছিলেন । আবূ বকর তা দেখে বললেন- হে আল্লাহর রাসূল! যে মহিলাটি আসছে, সে 
আপনার ক্ষতি করতে পারে বলে আমার মনে হয় । তখন নবী করীম 259 বললেন-_ সে আমাকে দেখতেই পাবে না: উদ্্ে 
জামীল হযরত আবু বকর (রা.)-এর নিকটে এসে তকে বলল, তোমার সাথী নাকি আমার লামে কুষ্সসা রটনা করছে? হবরত আবু 
বকর (রা.) বললেন, এ ঘরের মালিকের লামে কসম: তিনি তোমার নামে কোনোই কুৎসা রচনা করেননি । তা শুনে সে চলে 
পান 


//.92111./58101.00]া 


রে পাবা) 





২৮৮ 2105৮ বলা হয়েছে। যাহ্হাক হযরত ইকরামা ও ও (র.) এ মত প্রকাশ করেন। 

২. উচ্মে জামীল পরস্পর মানুষের মাঝে কুটনাগিরী করে বেড়াত, আর একজনের বিরুদ্ধে অপরজনকে ক্ষেপিরে তুলত, এটাকে 
চোগোলখুরি বলা হয়। এটা পরস্পরের মধ্যে যেন আগুন লাগানোর মতো কাজ ছিল। তাই তাকে »..»-|| 2).:০ বলা 
হয়েছে। তার উদ্দেশ্য ছিল যেমন রাসূলুল্লাহ এঃ১-কে কষ্ট দেওয়া, তেমনি বিভিন্ন দলের লোকদের মধ্যে বিবাদ লাগানো । 
তাই তাকে এ নাম দেওয়া হয়। এ মতের প্রবক্তা হলেন ইমাম সুদ্দী ও কাতাদাহ (র.)। 

৩. আর হযরত সাঈদ ইবনে জোবায়ের (র.) বলেছেন, ৮1 অর্থ- গুনাহ । অর্থাৎ আবূ লাহাবের স্ত্রী ছিল গুনাহের বোঝা 
বহনকারিণী। নুরুল কোরআন] 

১5ও এএাএর অর্থ : আরবি ভাষায় অলংকার পরিহিত গলাকে বুঝাবার জন্য ১৯ বলা হয়। তাফসীরকারকগণ বলেছেন- 

আব লাহাবের স্ত্রীর গলায় একটি বহু মূল্যের কণ্ঠহার ছিল । সে বলত, আমি এটা বিক্রয় করে মুহাম্মদের শক্রতায় ব্যয় করবো । এ 

কারণে এখানে -2 শব্দটি বিদ্রাপ স্বরূপ ব্যবহৃত হয়েছে । আর এ শব্দের কয়েকটি অর্থ পাওয়া যায়- 

১. খুব শক্ত পাকানো রশি । ২. খেজুর জাশের পাকানো রশি । ৩. চামড়া বা পশম ছারা পাকানো রূশি। ৪. লোহার তার জড়ানো 

রশি । সুতরাং সর্বশেষ আয়াতটির মর্ম হবে- তার গলায় খুব শক্ত পাকানো রশি হাসুলীর ন্যায় ঝুলতে থাকবে । 

88257175585 

৮৮155৮15688 বসত 

সে রশি গলায় নিয়ে তার মৃত্যুও হবে। 

যেমন তাফসীরকারগণ হতে বর্ণিত হয়েছে- সে একদিন একটি কাষ্ঠের বোঝা বহন করে আনার পথে পরিশ্রান্ত হয়ে পড়ে এবং 

বিশ্রামের উদ্দেশ্যে একটি পাথরের উপর বসে । সে সময় একজন ফেরেশতা পিছন হতে রশি লাগিয়ে টানে, আর সে পড়ে যায়। 

সে সময়ই তার মৃত্যু হয়। তাই সে যেন কবরে যাওয়ার সময় গলায় রশি নিয়ে মৃত্যুবরণ করেছে। _[খাযেন, মা'আলিম] 

* আর হযরত আ'মাশ-মুজাহিদ রে.)-এর কথার উদ্ধৃতি দিয়েছেন যে, ১ শব্দটির অর্থ হলো নির্মিত শৃঙ্খল । 
হযরত শাবী এবং মোকাতেল (র.) বলেছেন, এর অর্থ হলো- খেজুরের ছালের তৈরি মজবুত রশি। সে কাঠের বোঝা 
বহনের জন্যে এ রশি ব্যবহার করত । আর তা দিয়ে বেধেই তাকে দোজখে নিক্ষেপ করা হবে । 

* হযরত সাঈদ ইবনুল মুসাইয়াব (র.) বলেছেন, আবু লাহাবের স্ত্রী উন্মে জামিলের গলায় সর্বদা একটি মূল্যবান হার থাকত, সে 
দন্ত প্রকাশ করে বলত, মুহাম্মদ এর -এর বিরোধিতা এবং শত্রুতা সাধনে আমি এ মূল্যবান হার ব্যয় করবো, হয়তো এ 
কারণেই দোজখে তাকে এমন শাস্তি দেওয়া হবে। 

* আল্লামা ছানা উল্লাহ পানিপতী (র.) লিখেছেন, যদি £2€ শব্দটির অর্থ লৌহ নির্মিত জিঞ্জির হয়, তবে পরকালে এ শাস্তি হবে। 


নুরুল কোরআন! 
///.6911./69101.00া 


৬৯০ তাফসীরে জালালাইন : : আরবি-বাংলা, সন্তম হও !৩০তম পারা] 


৮৯1$52 : সূরা আল-ইখলাস 


সূরাটির নামকরণের কারণ : কুরআন মাজীদে সমস্ত সূরাসমূহের নামই সূরা হতে চয়নকৃত একটি শব্দ হ্বারা নামকরণ করা 
হয়েছে; কিন্তু এ সূরাটি এর ব্যতিক্রম । সূরার কোনো শব্দ দ্বারা এর নামকরণ করা হয়নি; বরং সূরার মূলবক্তব্য ও ভাবধারা হতে 
এটার নামকরণ করা হয়েছে “আল-ইখলাস' ) এর অর্থ হলো- নির্ভেজাল, নিরষ্কূশ, একনিষ্ঠতা। কেননা এ সূরায় আল্লাহর 
একত্ৃববাদ ও অন্যানা তাওহীদের কথা বিবৃত হয়েছে। অর্থাৎ আল্লাহর সত্তা, গুণ ও ক্ষমতায় অন্য কোনো কন্তুর সংমিশ্রল ও ভেঙ্জাল 
নেই। তার ক্ষেত্রে কোনো কিছু মিশ্রিত হয়নি৷ তিনি নিরেট নির্ভেজাল খালেস একক সমতা । কেউ কেউ ভার নাম ব্রেখেছেন- 
সূরাতুল আসাস বা মৌল সূরা । অর্থাৎ ইসলামি জীবন- বিধানটি আল্লাহ কেন্দ্রিক ধ্যান-ধারণা ও বিশ্বাসের উপর স্থাপিত । সে 
আল্লাহর মূল ও আসল পরিচয়টি এখানে তুলে ধরা হয়েছে।.এ কারণে তাকে সূরাতুল আসাস বলা হয়। আবার কেউ কেউ 
সূরাটির প্রথম আয়াত দ্বারা তার নামকরণ করেছেন- 2৮401 2৮722 1 এতে ৪টি আয়াত, ১৫টি বাক্য এবং ৪৭টি 
অক্ষর রয়েছে৷ 

অবর্তীনের সময়কাল : এ সূরাটি মাী কিংবা মাদানী এ বিষয়ে মতিবিরোধ রয়েছে। 

১. অনেকের মতে, তা মাক্কী ৷ যেমন, হযরত ইবনে মাসউদ (র.) বলেন- কুরাইশগণ নবী করীম 2228 -কে বলল-আপনার 

রব-এর বংশতালিকা বলুন, তখন এ সূরাটি অবতীর্ণ হয় ! এ মতের সাথে উবাই ইবনে কা'বও একমত । 

২. হযরত ইবনে আববাস (রা.) হতে বর্ণিত, ইহুদিদের একদল লোক রাসূলুল্লাহ্‌ এ:3-এর দরবারে উপস্থিত হলো, তাদের মধ 
কাব ইবনে আশরাফ, হয়াই ইবনে আবতাবও ছিল। তারা বলল- হে মুহাম্মদ ২3 ! আপনার সে রব কি রকম ঘিঠি 
আপনাকে পাঠিয়েছেন। তখন আল্লাহ তাআলা এ সূরাটি নাজিল করেন। এর ছারা বুঝা যায় যে, এ সূরাটি মাদানী । তবে 
উতয় ধরনের হাদীসকে একত্র করলে বুঝা যায় যে, প্রথমে তা মক্কায় অবতীর্ণ হয়েছিল, তারপর একই প্রশ্ন ইন্দিরা মদীনাতে 
করলে একই সূরা শুনিয়ে দেওয়া হয়।* 

মূলবক্তব্য : সূরাটির মূলবক্তব্য হলো, এক কথায় একত্ববাদ। রাসূলে কারীম 3233 যখন একতৃবাদের দাওয়াত দিচ্ছিলেন তখন 
দেব-দেবী ও মূর্তিপূজকে জগৎ পরিপূর্ণ ছিল: মূর্তি পৃজকরা কাষ্ঠ, পাথর, স্বর্ণ-রৌপ্য প্রভৃতি দ্বারা দেব-দেবীর আকার আকৃতি 
ৰানাত এবং সেগুলো পূজা করত । এগুলোই ছিল তাদের খোদা । তাদের খোদাগণের দেহ ছিল এবং সেগুলোর যথারীতি বংশ 
মর্যাদার ধারা ছিল। কোনো দেবতা স্ত্রীহারা ছিল না, আর কোনো দেবী স্বামীহারা ছিল না, তাদের পানাহারের প্রয়োজন ছিল। 
তাদের পৃজারীগণ তাদের জন্য এগুলো ব্যবস্থা করে দিত ৷ তখন মুশরিকদের অনেকেই বিশ্বাস করত যে, আল্লহ তা'আলারও 
মানবাকৃতি আছে, তিনিও সে আকৃতিতে আত্মপ্রকাশ করেন। 

তখনকার ধ্রিস্টানরা এক খোদাকে বিশ্বাস করত, কিন্তু সে খোদার একজন পুত্র তো অবশ্যই থাকতে হতো, আর সে পুত্রের 

মাতাও থাকতে হতো এবং শ্বশুর শাশুড়িও ছিল। 

অনুরূপভাবে ইহুদিগণেরও এক খোদা এবং তার পুত্র, স্ত্রী ইত্যাদি থাকতে হতো ৷ মোটকথা, সে খোদা মানবীয় গুণাবলির উর্ধে 

ছিল না এবং তাদের সে খোদা ভ্রমণ করত, মানবাকৃতিতে আত্মপ্রকাশ করত কখনো বা যে কোনো সৃষ্টির সাথে লড়াই কুস্তি 

করত । এ সব অবস্থার বাইরে ছিল অগ্নিপূজক, তারকাপৃজক অর্থাৎ মাজূসী, সাবী 

আর ইহুদিগণ হযরত ওযায়ের (আ.)-কে আল্লাহর পুত্র বলত এবং নাসারাগণ হযরত ঈসা (আ.)-কে আল্লাহর পুত্র ও মরিয়ম 

(আ.) -কে আল্লাহর স্ত্রী বলত। 

তাদের এ সকল অশ্রীল ধারণা উৎখাত করার জন্য আল্লাহ তা'আলা স্বীয় একত্ববাদের পরিচয় দান করেন এবং মুহাম্মদ 2২3-কে 

একথা ঘোষণা করে দেওয়ার জন্য বলেন যে, আল্লাহ এক, তিনি কোনো মানুষ বা অন্যান্য সৃষ্টিকুলের সাথে অতুলনীয় অসাম 

স্যশীল এবং নিরাকার : তিনি কারো সন্তান নন এবং তারও কোনো সন্তান নেই, আর একূপ ধারণা করা অশোভনীয়। তিনি 


স্বনির্ভর ০... ০৯ হিলি করা নি্্ুয়োজন। তিনিই সকলের চেয়ে অতুলনীয়তাবে মহান । অশেষ ক্ষমতাবান । তার সমতুলা 
কেউ5 তত. পাশ পাশ নেই । তাই সকলেই তার একতৃবাদের উপর ঈমান আনয়ন করা আবশ্যক ! 


///.6911./69101.00া 





কুরআনের এক- তৃতীয়াংশ । ৷ বুখারী ও সুললিম] 


ইমাম আহমদ (র.) হযরত উকবাহ ইবনে আমির (রা.) হতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ 222২ বলেন, আমি তোমাদেরকে 
এন ভিন সহিহ ওত যা হী ও সন সব কিভাবে নাজিল হছে এবং বলেন, াতে ০১ 
০41০৮৫০০৫, 15012 এবং 2540 ০৪33 না পড়ে শুবে না। হযরত উকবা ইবনে আমির (রা.) বলেন, 
আমি তখন থেকে আর এ স্রগুলো পড়া বাতীত ই না। ইবনে কাছীর] 
ইরশাদ করলেন, তোমার এ ভালোবাসাই তোমাকে বেহেশতে প্রবেশ করাবে। তরী) জিন বাইর ইসান আহ? 
রতি ভিত 
৩. রাসূলুল্লাহ গু আরও বলেন, যে ব্যক্তি44| / ১7 সূরাহ প্রতিদিন একশতবার পাঠ করবে, তবে তার পঞ্চাশ বছরের গুনাহ 
মাফ হয়ে ঘার। অবশ্য বের দায় থেকে যু হবে না। -তিরমিধী ও দারেমী] 
৪. রাসূলুল্লাহ গু ইরশাদ করেন, যে ব্যক্তি ন্দ্রাগমনের শয্যায় ডান হয়ে ১০০ বার 21 77 সূরা তেলাওয়াত করবে, 
আল্লাহ তাকে তার ডান দিক দিয়ে জান্নাতে প্রবেশ করতে নির্দেশ দিবেন। -[তিরমিযী], 
৫. হযরত আবূ হরায়রাহ (রা.) রেওয়ায়েত করেন, রাসূলুল্লাহ ২3 এক ব্যক্তিকে 414 ৮৬ 9$ সূরা পড়তে শুনে বললেন, 
ওয়াজিব হয়েছে! তখন আমি জিজ্ঞাসা করলাম্‌, কি ওয়াজিব হয়েছে? হুযুর এ: বলেন, জান্নাত। 
-[ইবনে কাছীর, তিরমিযী, নাসায়ী] 
৩. রাসূলুল্লাহ গং আরও বলেন, যে ব্যক্তি দশবার এ সূরা তেলাওয়াত করবে তার জন্য বেহেশতে একটি মহল এবং যে ব্যক্তি 
বিশবার পড়বে তার জন্য দু'টি, আর ব্রিশবার পড়লে তিনটি মহল তৈরি হবে। -াদারেমী] 
৭. প্রত্যহ সকাল-সন্ধ্যায় খাটি মনে অন্তত একবার করে তেলাওয়াত করলে ঈমানের দুর্বলতা থেকে মুক্তি পাবে এবং শিরক 
থেকে রক্ষা পাবে। 
৮. খাটি মনে দুই শতবার করে তেলাওয়াত করলে একশত বছরের গুনাহ মাফ হয়ে যায়। 
৯. তিনবার পাঠ করলে এক খতম কুরআন তেলাওয়াতের ছওয়াব পাওয়া যায়! 
১০, এক হাজার বার পড়ে দোয়া করলে যে কোনো সৎ মনোবাসনা পূর্ণ হবে এবং বিপদ হতে মুক্তি পাওয়া যায়। 
১১. কবরস্থানে গিয়ে পড়লে মুর্দাদের কবর আজাব মাফ হয় । যে কোনো রোগাক্রান্ত ব্যক্তিকে পড়ে দম করলে সে আরোগ্য হয়। 
১২, হযরত আনাস (রো.) বলেন, জনৈক আনসার ব্যক্তি কোবা মসজিদে নামাজ পড়ালেন। প্রত্যেক রাকাতে প্রথমে [ফাতিহার 
পর] সূরা ইখলাস পড়া তার নিয়ম ছিল। পরে অপর কোনো সুরা পাঠ করতেন। লোকেরা তাতে আপত্তি জানিয়ে বলল- তুমি 
এটা কি করছ, £1| 70 সূরা পাঠের পর তাকে যথেষ্ট মনে না করে তার সাথে অন্য সূরা মিলিয়ে পাঠ করছ, এটা ঠিক 
নয়। হয় এ সূরাটি পড়ো অথবা তাকে বাদ দিয়ে অন্য সূরা পড়ো । তখন সে বলল, আমি তা ত্যাগ করতে পারি না। তোমরা 
চাইলে নামাজ পড়াবো, না হয় ইমামতি ছেড়ে দিবো; কিন্তু লোকগণ তার পরবর্তী অন্য কাউকে ইমাম বানাতে পছন্দ করল 
না। শেষ পর্যন্ত নবী করীম গরহহই-এর সমীপে ব্যাপারটি পেশ হলো । তিনি সে লোককে জিজ্ঞাসা করলেন- তোমার সাধীগণ 
যা চায়, তা মানতে তুমি অপারগ কেন? তখন সে বলল- আমি এ সূরাটি খুব ভালোবাসি । তখন নবী করীম এ বললেন- 
এ সূরার প্রতি তোমার অগাধ ভালোবাসাই তোমাকে জান্নাতী বানাবে। বুখারী] 
এ ছাড়াও আরো অসংখ্য ফজিলতের কথা হাদীসে বর্ণিত আছে। 
ভাবীর : বর্ণিত আছে, যে ব্যক্তি স্বপ্নে এ সূরা পাঠ করতে দেখবে আল্লাহ্‌ তা'আলা তাকে তাওহীদের প্রতি ঈমান নসীব 
করবেন । তার পরিবারবর্গের সংখ্যা কম হবে । সে অধিক পরিমাণে আল্লাহর জিকির করবে এবং তার দোয়া কবুল করা হবে । 
///.6911./69101.00া নুরুল কোরআন] 


তাফসীরে জালালাহইন : আব্রবি-বাংলা, সপ্তম ধু [৩০তম পানা] 


২২০ 





৭০ সি পিউ ৮০ 


সৃরা আল-ইখলাস মক বা মদীনায় অবতীর্ণ 
201 ৮০৮৪ োি 8/৫ আয়াতবিশিট 








৯9/5:58025 
পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি 
অনুবাদ : 
১০705221452 * ১. রাসূলুল্লাহ প2-কে তার প্রতিপালক সম্পর্কে প্রশ্ন করা 
ক 2124 চি হয়, তখন এ সূরা অবতীর্ণ হয়। বলো, তিনিই একক 
এ ৬৪৭৮০ আল্লহ এখানে 2 শব্দটি ৮ -এর 42 আর 45 








ঠ 


-35৮5%4545 শব্দটি 10 হতে 5 কিংবা 4 -এর ১৬451 
57177 2:20110.1 ২ আল্লাহ অসুখাপেক্ষী তা 1: ও ০5 অর্থাৎ সকল 


প্রয়োজনে সর্বদা তিনিই লক্ষ্য । 


তিনি কাউকেও জন্ম দেননি যেহেতু কেউই তার 
সমশ্রেণির নয় ৷ এবং তিনি কারো দ্বারা জাত নন আল্লাহ 
নশ্বর না হওয়ার কারণে । 


০ ৪. আর কেউই তার সমতুল্য নেই অর্থাৎ কেউ তার 


2৯ 


সমকক্ষ ও সমমর্যাদা সম্পন্ন নয়। 4/-এর সম্পর্ক 1744 


-2920105 5৮1০৪ 


২7275 ত ১০৮৪217 রঃ 


৮০. প 








আনি 2. ৫8 20595 
্ -এর সাথে আর ০ ছারা তাই উদ্দেশ্য হওয়ার 
রি তিতা কারণে ভাতে [4 করা হয়েছে। জার ১৫৩ -এর 
হত পে পর্ণ ০৮০৮ ৫০৩ 2॥ অর্থাৎ ৫21 -কে তার 55: -এর পরে উল্লেখ করা 
6578 ১ ০ ০০ ০০০ 2 টি 
হয়েছে- আয়াতের ব্যবধানের প্রতি লক্ষ্য রেখে। 





এ পণ ঠ *০ 


১৯4১৯ ১4১8 এখানে 24 মুবতাদা 2111 শব্দটি প্রথম খবর, আর ১১1 শব্দটি দ্বিতীয় খবর বা বদল, আর 21/ 
221টি 923 তে 
টিটি ০4 ও 350 আর এর 4১2: হলো উহ্য। 
471040465৫5 200খানে টি -এর 5৮ এবং 156 হলো 4৮227 7 
//৬/.6211./59101.00া 


তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম 3 1 ৩০তম পারা] ৬১৩ 


যোগসূত্র : পিছনে সূরা আছ্ব-দ্বহাসহ বিভিন্ন সূরায় মুমিনদের জন্য বিভিন্ন গুরুত্রপূর্ণ বিষয় আলোচিত হয়েছে। তনুধ্যে একটি 
হলো তাওহীদ । বর্তমান সূরাতে সে তাওহীদের আলোচনা রয়েছে। 

শানে নুযূল : এ সূরা নাজিলের উপলক্ষ সম্পর্কে হাদীসে অনেকগুলো বর্ণনা পাওয়া যায় । আমরা নিঙ্নে মাত্র চারটি ঘটনা উল্লেখ 
করছি- 


১. উবাই ইবনে কা'ব বলেন, মন্ধার মুশরিকগণ নবী করীম এহ্£২-এর নিকট বলল, তুমি আমাদেরকে যে প্রতিপালকের ইবাদত 
করতে বল, তার পরিচয় দানে বংশ তালিকাটি কি তা আমাদেরকে শুনাও। তখন আল্লাহ তা*আলা নিজ পরিচয় দানে সূরাটি 
অবতীর্ণ করেন। -(তিরমিযী, হাকেম, লোবাব, কাছীর] 

২. হযরত ইবনে আব্বাস (রা.) বলেন, একদল ইহুদি নবী করীম এ -এর নিকট আসল, যাদের মধ্যে কা'ব ইবনে আশরাফ ও 
হুয়াই ইবনে আখতাবও ছিল। তারা বলল, হে মুহাম্মদ: তোমার যে প্রতিপালক তোমাকে নবীরূপে প্রেরণ করেছে, তার 
গুণাবলি ও পরিচয় কি তা আমাদেরকে শুনাও ৷ হয়তো আমরা তোমার প্রতি ঈমানও আনতে পারি ৷ তখন আল্লাহ নিজ পরিচয় 
বর্ণনায় এ সৃরাটি অবতীর্ণ করেন- (লোবাব, খাযন, ইবনে কাছীর) তার মতে এ সূরা মদীনায় অবতীর্ণ হয়েছে। কেননা 
ইহুদিরা মদীনায় ছিল। _[লোবাব] 

৩. হযরত আনাস (রা.) বলেন, খায়বরের ইহুদিগণ মহানবী এ্হ্তঃ -এর নিকট এসে বলল, হে আবুল কাসেম! আল্লাহ্‌ তা'আলা 
ফেরেশতাগণকে নূর ছারা, আদমকে মথিত মাটি দ্বারা, ইবলীসকে আগুন দ্বারা, আকাশকে ধুম ছারা, ভূমিকে পানির ফেনা 
ছারা সৃষ্টি করেছেন; কিন্তু তোমার প্রতিপালক কিসের সৃষ্টি তা আমাদেরকে জানাও । নবী করীম এ নিশ্ুপ থাকলেন । 
ইতোমধ্যে হযরত জিব্রাঈল (আ.) এ সূরা নিয়ে অবতীর্ণ হন। নবী করীম এর তাদেরকে এ সূরা পাঠ করে শুনান ! 

-[লোবাব, ইবনে কাছীর] 


৪. হযরত আতা রো.) হযরত আবুল্লাহ ইবনে আববাস রো.)-এর কথার উদ্ধৃতি দিয়েছেন যে, নাজরান থেকে একটি প্রতিনিধি 
দল নবী করীম এত -এর খেদমতে হাজির হয়ে বলল যে, আপনি আপনার প্রতিপালকের বর্ণনা দিন। তিনি কি মূল্যবান 
জাফরান বা ইয়াকৃত পাথরের নাকি স্বর্ণ বা রৌপ্যের? তখন প্রিয়নবী এ ইরশাদ করেন, আমার প্রতিপালক কোনো বস্তুর 
সৃষ্টি নন; বরং তিনি সব কিছুর স্রষ্টা । তখন উক্ত সূরাটি নাজিল হয়। নূরুল কোরআন! 

মোটকথা,অনেকগুলো ঘটনাকে কেন্দ্র করে এ সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে, কিন্তু যখন লোকেরা আল্লাহ তা'আলার পরিচয় 

জানতে চাচ্ছে, তখনই আল্লাহর পক্ষ হতে এ সূরা পাঠ করে শুনানোর নির্দেশ হয়েছে। তাই নবী করীম এ3৪ও তাদেরকে পাঠ 

করে শুনাচ্ছেন। এ জন্যই সাহাবীগণ সংশ্লিষ্ট ঘটনাকে তা নাজিলের উপলক্ষ বলে থাকেন। 

21210 এর অর্থ : কাফেরদের প্রশ্নের জবাবে আল্লাহ তা'আলা তার নবীকে শিখিয়ে দিলেন যে, তুমি বলো, আমার প্রতিপালক 

করত । সূরা আল-ফীলে আমরা আলাচনা করেছি। যে, আবরাহার আক্রমণ হতে আল্লাহর ঘরকে রক্ষা করার জন্য একমাত্র তারই 

নিকট প্রার্থনা করেছিল। ইহুদি-্িস্টানগণও আল্লাহ সম্পর্কে মোটামুটি জ্ঞান রাখত। সেকালে আরব সামাজে আল্লাহ সম্পর্কে কি 
ধরনের ধ্যান-ধারণা ও আকীদা-বিশ্বাস প্রচলিত ছিল তা বিশ্লেষণ করলেই পাওয়া যায় যে, তাদের আল্লাহ ও কুরআান মাজীদে 
উল্লিখিত আল্লাহর মধ্যে তফাৎ কি? খ্রিস্টানগণ আল্লাহ সম্পর্কে এ ধারণা রাখত যে, হযরত ঈসা (আ.) তার পুত্র এবং মরিয়ম তার 
্ত্রী। এবিশ্বাস রাখার ফলে আল্লাহ সম্পর্কে অনিবার্ধরূপে যে ধারণাগুলো জন্ম নেয়, তা হলো আল্লাহর আকার ও দেহ রয়েছে। 
তার সন্তায় মানুষ অংশীদার, মানুষের ন্যায় তারও যৌন ক্ষুধা আছে। মানুষের ন্যায় তিনি বস্তু, বস্তুর মুখাপেক্ষী এবং তিনি পানাহার 
করে থাকেন (না'উযু বিল্লাহ)। অপরদিকে ইহুদিদের আকীদাও এন্সপ ছিল। তারা হযরত ওযায়ের (আ.)-কে আল্লাহর পুত্র 
বলত। আল্লাহর সাথে মানুষের সাথে কৃস্তি-লড়াইর আকীদায়ও তারা বিশ্বাসী ছিল। তা ছাড়া আরবের পৌত্রলিকগণ আল্লাহর সত্তা, 
গণ ও ক্ষমতায় অংশী সাব্যস্ত করত। কাবা ঘরের ৩৬০টি প্রতিমাই তার সাক্ষী ৷ অন্যদিকে একদল লোক গ্রহ-নক্ষত্রের পূজা 
করত । একদল ছিল অগ্নি উপাসক 1 ষদিও অগ্নি উপাসকদের কোনো অস্তিত্ব আরবে ছিল না। তাই আল্লাহ তাদের প্রশ্রের জবাবে 
তাদের নিকট পরিচিত নামটিই উল্লেখ করে এমন একটি গুণ সংযোজন করে দিলেন, যাতে তাদের সমস্ত ভ্রান্ত আকীদা-বিশ্বাসের 
///.6211./59101.00া 


৬৯৪ তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম খণ্ড [৩০তম পারা ) 





যূলে কুঠারাঘাত হানে এবং সেগুলো মূলোৎপাটিত হয়- তা হলো “আহাদ' । এটার অর্থ এক নয় ! কেননা, এক হলে দুই তিন 

ইত্যাদি সংখ্যা অনিবার্য হয়ে পড়ে । আরবি এক -৮1-কে বলা হয় । এখানে +৮1-এর অর্থ হলো- একক, অনন্য । অর্থাৎ তিনি 

স্বীয় সত্তায়, গুণে, ক্ষমতা এবং কর্মকুশলতায়, বুদ্ধি-জ্ঞানে একক ও অনন্য । এতে কেউ তার শরিক নেই । তার স্ত্রী-পুত্র নেই, 
পানাহার করেন না, কারো সাথে কুস্তি লড়েন না। 

২1/ও 2০1-এর মধ্যে পার্থক্য : ১৮! এবং ১০১ -এর মধ্য কয়েকটি পার্থক্য বিদ্যমান- 

১. 3৮১ -কে আহাদের মধ্যে পাওয়া যায়, কিন্তু ১.1 -কে 1 -এর মধ্যে পাওয়া যায় না। 

২. যদি কেউ বলে £৯1; 4,044 254 অর্থাৎ একজন অমুকের প্রতিযোগিতা করতে পারে না। তার জন্য এ কথা বলা বৈধ 
হবে যে, 3৩০1 :5-4 4 অর্থাৎ কিনতু দু'জনে পারে। কিন্তু :৮1-এর ব্যাপারে এরূপ বলা জারেজ হবে না। যদি বলা 
হয় 25125063853 তাহলে 0031 4556 4454 বলা বৈধ নয়। 

৩. 3৯ শব্দটি হ্যা-বোধক বাক্যে ব্যবহৃত হয়, আর 2০ শব্দটি না-বোধক ১ বাক্যে ব্যবহৃত হয়। যেমন বলবে- 
1520 55) ৩১1০ 22 ৩০০ শব্দটি 1542 -এর ফায়দা দেয়। “কবীর, ফাতহুল কাদীর] 

4501 এির অর্থ : 4201 শব্দের ব্যাখ্যায় তাফসীরকারগণ অনেক মতামত উল্লেখ করেছেন। আমরা তন্ধ্য হতে কয়েকটি 

উল্লেখ করছি! 

১. হযরত আবুল্লাহ ইবনে আব্বাস (রা.), হাসান বসরী ও সাঈদ ইবনে জোবায়ের (র.) বলেছেন, এর অর্থ হলো নিভীঁক, যার 
কোনো ভয় নেই। 

২. ইমাম শা'বী রে.) বলেন, সামাদ হলেন যিনি পানাহার করেন না। 

৩. আবুল ওয়ায়েল শাকীক ইবনে সালামা (রা.) বলেছেন, সামাদ হলেন তিনি, যার কর্তৃত্ব সর্বত্র সুপ্রতিষ্ঠিত । 

৪. ইবনে জোবায়ের (র.) বলেছেন, যিনি তার সকল গুণাবলি এবং কর্মে পরিপূর্ণ নিখৃত- তিনি সামাদ । 

৫. কারো মতে, সকল প্রয়োজনের সময় যার দিকে মনোনিবেশ করতে হয়, তিনিই সামাদ ৷ 

৬. কারো মতে, সর্বাবস্থায় যাঁর নিকট চাওয়া“হয় তিনিই হলেন সামাদ! 

৭. হযরত কাতাদাহ (র.) বলেন, সমগ্র সৃষ্টিজগৎ ধ্বংস হওয়ার পর যিনি থাকবেন তিনি হলেন সামাদ । 

৮. ইকরামা রে.) বলেছেন, যার উপর কারো কোনো মর্ধাদা নেই তিনিই হলেন সামাদ । 

৯. ইমাম রাষী (র.) বলেছেন, সামাদ হলেন তিনি, যার উপর কখনো কোনো বিপদাপদ আসে না ! 

১০. হযরত ইবনে হান্নান ও মোকাতেল (র.) বলেছেন, সামাদ হলেন তিনি, যিনি সম্পূর্ণ দোষক্রটি মুক্ত। 

১১. আল্লামা আলৃসী রে.) ০ শবের ব্যাখ্যায় হযরত আব হুরায়রা (রা.)-এর উদ্ধৃতি দিয়েছেন যে, তিনি বলেছেন- 


১৯4৫ লু] ৯0022 

অর্থাৎ সামাদ সেই পবিত্র সত্তা, যিনি কারো মুখাপেক্ষী নন। অথচ প্রত্যেকেই তার মুখাপেক্ষী । নূরুল কোরআন]. 
১০1 একে নাকেরা, এবং 2-2-কে মা“রেফ্য, নেওয়ার কারণ : ২ এবং ২০ উভয়টি এখানে আল্লাহর সিফাত, 
এটিকে বা জনিগি), নাটকে ১:54 দিপা ববহার রায় কার? হলো” আরা 5৫ ১০বা এককত অধিকাংশ 

আরবদের কাছে অপরিচিত এবং অজানা ছিল, এ কারণে অনির্দিষ্ট নেওয়া হয়েছে৷ আর 4 52ৰা অমুপাপেক্টীতা সম্পর্কে সমস্ত 
জাই ডি রিমি রর রে -কাবীর] 
2111 শব্দকে দ্বিরুক্তিকরণের উপকারিতা : £:1 1) এবং 4-5)144101 বাক্যছয়ে 4101 শব্দকে বারবার নেওয়া হয়েছে। 
কেননা যদি পরের 4) শব্দকে বাদ দেওয়া হয়, তাহলে বাক্য এরূপ দীড়ায়- 42121 1101 এরূপ বলা আরবি ব্যাকরণের 
দৃষ্টিতে বৈধ নয়। কেননা একই শন্দের (4101) দু'টি ০০: -এর একটি নাকেরা অনা, মারেফা হওয়া বৈধ নয় বৈধ করার 
জন্যই পরে 443) যুক্ত করা হয়েছে নচেৎ উভয় ০5 -কে ৯৮ নোকেরা) অথবা 2১৮০৮ মো'রেফা) নেওয়া জরুরি হয়ে 
পড়বে । “কাবার, ফাতহুল কাদীর] 


///.92111./568101.00]া 





_জফদীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম খণ্ড (৩০তম পক) ৬১৫ 
জিন িিও 2: অর্থাৎ আল্লাহ যেন বলছেন- হে ইহুদি ও বসান স্প্রনয়! তোমরা আমার সম্পর্কে একটি নগড়া 
মৌলিক বিশ্বাস রচনা করে রেখেছ যে, সি জেনে রেখো, আমি 
কাউকেও জন্মদান করিনি ৷ তারা আমার পুত্র নয় ৷ জন্ম দেওয়া আমার বৈশিষ্ট্য নয় ; আমার কোনো দেহ ও আকার নেই_ দেহ ও 
আকৃতির অনিবার্য দাবিগুলো হতে আমি মুক্ত ও পবিত্র! আমি কাউকেও পালকপুত্ররূপে গ্রহণ করিনি । তার লয় নেই. ক্ষয় নেই। 
আমি চিরন্তন নিরাকার সত্তা ৷ সুতরাং আমার বংশ রক্ষারও কোনো প্রয়োজন করে না। তোমরা বল ফেরেশতা আমার কন্যা, তাও 
তোমাদের ভুল ধারণা । মানুষ, ফেরেশতা, জিন এক কথায় সৃষ্টিলোকের সমস্ত সৃষ্টিই আমার বান্দা । আর তোমাদের মধ্যে যারা 
মনে করে যে, আমার পিতা-মাতা রয়েছে, তারাও আমার প্রতি এ ধারণা পোষণ করে জুলুম করে । আমি কোনো সত্তার দ্বারা 
জনুগ্রহণ করিনি। আমি স্বয়ংসম্পূর্ণ সত্তা। আমার কোনো বংশ তালিকা নেই। যেমন, আরবের মুশরিকগণ দেবতার বংশাবলি 
নির্ণয় করে থাকে । আর যারা মনে করে যে, আমি যুগে যুগে মানুষের কাছে পৃজা-অর্চনা পাওয়ার জন্য দেবতার আকারে আবির্ভূত 
হই, তাও আমার সম্পর্কে তাদের মারাত্মক ভুল ধারণা । আমার কোনোরূপ আবির্ভাব প্রতিভাব হয় না। আমার সত্তা এভাবে একই 
অবস্থায় সর্বত্র বিরাজমান । 

১407 -কে আগে আনার কারণ : দুনিয়ার নিয়ম অনুযায়ী প্রথমে মানুষ নিজে জন্মগ্রহণ করে, তারপর বড় হয়ে জন্ম দেয়; কিন্তু 
আয়াতে প্রথমে জন্ম দেওয়ার ক্রিয়া তারপর জনুগবহণ করার ক্রিয়াটি উল্লেখ করা হয়েছে। কেননা, আরবের পৌন্তুলিকেরা আল্লাহর 
ব্যাপারে বলত যে, তিনি জন! দিয়েছেন, তার ছেলে-মেয়ে আছে। এ আকীদাকে প্রত্যাখ্যান করার জন্য প্রথমেই বলা হয়েছে- 
তিনি জন্ম দেননি। -কাবীর] 
25118444928 ৪4৮55 4২: অর্থাৎ তীর 0245 বা সমকক্ষ কেউই নেই এবং কেউই তীর অনুরূপ নয়। 
আকৃতি প্রকৃতিতেও অন্য যে কোনো অবস্থাতেই কেউই তার সমান নয়। যেহেতু তিনি এমন। সুতরাং তিনি সকল সৃষ্টির 
সৃষ্টিকর্তা আর তিনি %:১9$5 7৫ -কেননা, 3 হতে মাখলুকদের সকল বিষয়েই শক্তিশালী হওয়া আবশ্যক: এতে এ 
কথাও ইশারা পাওয়া যায় যে, তিনি ০৮৯ - ৮:-৮- ০: ও 1:৫5 শ্রবণকারী, দৃষ্টিকারী, ইচ্ছা পোষণকারী ও বক্তব্য 
পেশকারী। কারণ, যদি এ সকল গুণাবলিতে গুণান্বিত না হতেন তবে এর বিপরীত গুণাবলিতে গুণান্বিত হওয়া আবশ্যক হতো, 
তখন তিনি ৩. হওয়া বাঞ্ছনীয় হতো। তাই তা বাতিল ধারণা । অতএব, আল্লাহ তা'আলা অন্র সূরায় তার শেষ পরিচিতিতে এ 
কথাই স্পষ্ট করে দিয়েছেন যে, তার ক্ষেত্রে জগতবাসী যে সকল বিবেচনা করেছিল যে, তিনি মানব মর্যাদায় গুণাবিত, তার উর্ধে 
নয়, এ সকল ধারণা সম্পূর্ণরূপে ভিত্তিহীন। আর মানবীয় নয়; বরং সকল সৃষ্টির উর্ধে ক্ষমতাবান, সকল গুণে কুদরতীভাবে 
গুণান্বিত। কোনো প্তণেই তার সমকক্ষ কেউই নেই । তিনি কেমন, এ বিষয়ে মানবীয় জ্ঞান স্থির করতে সক্ষম হবে না যে, তিনি 
এমন | বরং সর্বশেষ তিনি যেমন আছেন তেমন, আমরাও তাকে এক বলে বিশ্বাস করি। 
সূরাটির ইখলাসের অন্যান্য নামসমূহ : সূরাটির গুরুত্ সমধিক, আর এ কারণে এর নামও একাধিক, যা নি্নরূপ_ 
১. সূরাতৃত তাফরীদ, ২. সূরাতূত তাজরীদ, ৩. সূরাতৃত তাওহীদ, ৪. সূরাতুল ইখলাস, ৫. সৃরাতুন নাজাত ৬. সূরাতুল 
বেলায়েত, ৭. সূরাতুন নিসবত, ৮. সূরাতুল মা'রিফাত, ৯. সৃরাতুল জামাল, ১০. সূরাতুল মোকাশকাশা, ১১. সূরাতুল 
মোয়াওওয়াজা, ১২. সূরাতুস সামাদ, ১৩. সৃূরাতুল আছাছ, ১৪. সূরাতুল মানেআ, ১৫. সূরাতুল মাহদর, ১৬. সূরাত্ুল মুনাফ্যিরাহ, 
১৭. সূরাতুল বারাআত, ১৮. সূরাতুল মুযাক্কিরা, ১৯. সূরাতুন নূর, ২০. সৃরাতুল আমান । 
প্রত্যেকটি নামই বৈশিষ্টযপূর্ণ ও তাৎপর্যবহ ৷ ইমাম রামী রে.) এ নাষসমূহের তাৎপর্য বিস্তারিতভাবে তার তাফসীরে উল্লেখ 
করেছেন । এর দ্বারা এ সূরার গুরুত্ব ও মাহাত্য সম্পর্কে সহজেই জাচ করা যায়। নুরুল কোরআন] 
///.92111./568101.00]া 





৮৮31 305018 কি রাজন ফালাক: ও সূরা আন-ন -নাস 


সূরাটির নামকরণের কারণ : সূরা আল-ফালাক্রে নামটি গ্রহণ করা হয়েছে সূরার প্রথম আয়াতের 53201 শব্দ হতে ।2.2)1 
শব্দের অর্থ হচ্ছে_ বিদীর্ণ হওয়া । তা ছারা রাতের আধার ভেদ করে উষার উদয় হওয়ার কথা বুঝানো হয়েছে। আর সূরা 
আন-নাস -এর নামকরণ করা হয়েছে সূরার প্রথম আয়াতের "আন-নাস' শব্দ দ্বারা। এর অর্থ হলো যানবকুল। কতিপয় 
তাফসীরকার এ সূরা দুটিকে ০:2১22701 £,- নাম রেখেছেন। এ সূরা দু'টি পাঠ করে আল্লাহর নিকট সর্বপ্রকার অনিষ্টতা 
হতে পানাহ চাওয়া হয়। 
সূরা আল-ফালাকে রয়েছে ৫টি আয়াত, ২৩টি বাক্য এবং ৬৯টি অক্ষর । 
আর সূরা আন-নাসে রয়েছে ৬টি আয়াত, ২০টি বাক্য এবং ৭৯টি অক্ষর! 
নাজিলের সময়কাল : এ সূরা দু'টি অবতীর্ণ হওয়ার স্থান ও সময়কাল নির্ধারণে তাফসীরকারকদের মধ্যে মতানৈক্য পরিলক্ষিত 
হয়। এক দলের অভিমত হলো, এটা মন্ধা শরীফেই অবতীর্ণ হয় ৷ হযরত হাসান বসরী, ইকরামা, আতা ও জাবির ইবনে যায়েদ 
(রা.) এ মতের সমর্থক ৷ তাদের মতে, যখন মহানবী প্র চতুর্দিক দিয়ে শক্র ছারা পরিবেষ্টিত হন এবং বৈরীদল তার জীবন, 
প্রদীপ নিভিয়ে ফেলার জঘন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়, তখন তা অবতীর্ণ হয়। সূরা আল-ফালাক্রে রাতের অন্ধকারে অনিষ্টতা' কথাটি 
এ দিকেরই ইঙ্গিত বহন করে বলে অনুমিত হর 
হযরত আজুল্লাহ ইবনে যোবাইর ও কাতাদাহ (রা.)-এর মতে, সূরা দু'টি মাদানী সূরার অন্তর্ভুক্ত । মদীনাবাসী ইহুদি লাধীদ ইবনে 
আসেম জাদুমন্ত্র দ্বারা মহানবী এ2₹২ -এর জীবন নাশের হীন ষড়যন্ত্রের লিপ্ত হয় এবং জাদুর প্রভাব মহানবী এশং -এর পবিত্র 
হারিমল্র রিভিউর! উনার /িজাদতি রনীনাতে রহারাজে রাকা চি হা বা 
ওয়াকেদীর সূত্রে বলেছেন- মহানবী এঃ2 -এর জাদুন্ত হওয়ার ঘটনা ৭ম হিজরি সনের ৷ এ সূত্র ধরে সুফিয়ান ইবনে উয়াইনা 
(র.) সূরা দু'টিকে মাদানী বলে মনে করেন। তবে সূরা দু'টি স্পষ্টত মক্কায় অবতীর্ণ বলে যে বর্ণনা দেওয়া হয়েছে, তা জোরালো 
বলে মনে হয়৷ পরে মদীনাতে মুনাফিক, ইনুদি ও মুশরিকদের বিরোধিতা ও ষড়যন্ত্র যখন প্রবল হয়ে উঠে, তখন তা পাঠ করার 
নির্দেশপ্রাপ্ত হন নবী করীম এ । সৃতরাং শুধুমাত্র জাদু সংক্রান্ত ঘটনার সাথে সংশ্লিষ্ট করে দেওয়া সমীচীন নয়। 
সূরা দু'টির বিষয়বস্তু : নবী করীম এ -এর নবুয়ত প্রান্তির পূর্বে সমগ্র পৃথিবী, বিশেষ করে আরবের সমাজ ব্যবস্থা বাতিল 
শক্তি কর্তৃক নিয়ন্ত্রিত হতো। মানবিকতার সম্মানজনক অবস্থান থেকে মানবজাতি পাশবিকতার নিঙ্গস্তরে উপনীত হয়ে পড়েছিল। 
আল্লাহর সার্বভৌমত্ব ও নিরক্কুশ আধিপত্যকে তারা একেবারেই ভুলে গিয়েছিল। আল্লাহর আসনে সমাসীন করেছিল নানা প্রকৃতির 
মূর্তি, পাথর, চন্দ্র, সূর্য ইত্যাদি কল্পিত দেবতাদের ৷ পুরোহিত শ্রেণি নানা ভেলকীবাজির ছারা স্বার্থসিদ্ধি লাত করত। এক কথায় 
সমাজে মানবিক মূল্যবোধ, নৈতিক ও চারিত্রিক বলিষ্ঠতার চরম অবক্ষয় দেখা দিয়েছিল এমনি নৈরাজাকর পরিবেশে হযরত 
মুহাশ্মদ এই তাওহীদের বাণী প্রচারে আত্মনিয়োগ করলেন। প্রচলিত সমাজ ব্যবস্থার পরিপন্থি আদর্শ প্রচার করতে গিয়ে তিনি 
টা ণা ও অবণণীয় নির্যাতনের সম্মুখীন হলেন! দৈহিক নির্যাতন, মানসিক অশাস্তি ও পরিবারিক উৎলীড়ন ছারাও যখন তীর 
বৈপ্লবিক প্রচারণাকে স্তব্ধ করা গেল না, তখন দুনিয়ার কোল থেকে চিরতরে অপসারিত করে দেওয়ার জঘন্য ষড়যন্ত্রের লিপ্ত হতে 
আল্লাহদ্রোহী শক্তি কার্পণ্য করেনি । এ সংকটজনক পরিস্থিতিতে মহানবী 3223 আল্লাহর নির্দেশ প্রাপ্ত হলেন, দুঃখ-দৈন্য, 
রোগ-শোক ও ভয়-ভীতিতে তথা সর্বপ্রকার অনিষ্ট ও ক্ষতি হতে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর আশ্রয় প্রার্থনা ও তার শরণাপনু 
উপ রচািলাড দাউ 
286৬5 





প্রজনন নিল বন নিন হারা বোরকা রা রে ভারত 
সম্মখভাগ তিনবার ঘুছে ফেলতেন ।" 

এ সূরাদ্বয়ের আলোকে ইসলামে ঝাড়-ফুঁকের স্থান রয়েছে বলে অনুমিত হয়। আবশ্য ঝাড়-ফুঁকের বৈধতা সম্পর্কে সন্দেহের 
অবকাশ লা থাকলেও ভা সঠিকভাবে আল্লাহর উপর নির্ভরশীলতার ক্ষেত্রে অলাতজনক | কেননা বিভিন্ন সূত্রের অনেক হাদীস দ্বারা 
প্রমাণিত আছে, 'যে লোক দাগানোর চিকিৎসা করাল এবং ঝাড়-ফুঁক করাল সে আল্লাহর উপর তাওয়াক্কুল হতে বিচ্ছিনু হয়ে 
গেল ।' নৃতিরমিযী] 


///.6911./69101.00া 


তাফসীরে জালালাইন : আবরবি-বাংলা, সপ্তম 7 খও | ৩০ত সরা? ৬৯৭ 


পরিশেষে বলা যায় যে, সৃষ্টিকুলের অনিষ্টকারিতা থেকে অব্যাহতি লাত, আত্মরক্ষা ও একদা আল্লাহকে নিবদ্বশ ক্ষমতাবান বলে 

স্বীকৃতি দেওয়া এবং ঝাড়-ফুঁককেই কেবল আরোগ্য লাভের মাধ্যন কল্পনা করা ইতাদি হচ্ছে জালোগ্য সুরাদ্য়ের বিষয়বস্তু ও 

মূলকথা । 

এ সূরা দুটি কুরআনের অংশ : শুধু হযরত ইবনে মাসউদ (রা.) উক্ত সূরাদ্য়কে কুরআনের সূরা হিসাবে মানতেন না। তার 

নিকট রক্ষিত “মাসহাফ' হতে তিনি নাকি এ সূরাছয়কে মুছে ফেলেছেন । তিনি প্রায়ই বলতেন- "কুরআনের অংশ নয় এমন সব 

জিনিস কুরআনের সাথে মিশাইও না৷ এ সূরায় কুরআনে শামিল নয় । এটা তো নবী করীম এ: -এর প্রতি আল্লাহর দেওয়া 

একটি হুকুম মাত্র । তা দ্বারা আশ্রয় ধ্ার্থনার নির্দেশ দেওয়া হয়েছে মাত্র ।" 

ইবনে মাসউদ (রা.)-এর উক্ত অভিমতের জবাবে ওলামায়ে কেরাম বলেন- 

১. তিনি তার মাসহাফে সূরাদ্ধয় শুধু উল্লেখ করেননি । 

২. নবী করীম এ যে, এ সূরাদয়কে কুরআনে শামিল করার অনুমতি দিয়েছেন, সে কথা হযরত ইবনে মাসউদ (রা.) জানতে 
পারেননি । 

৩. এটা তীর নিছক ব্যক্তিগত অভিমত ৷ এ মত অন্য কারো নয়। অন্য কোনো সাহাবীও তার এ মতকে সমর্থন করেননি । 

৪. হযরত ওসমান (রা.) সমস্ত সাহাবীর সম্পূর্ণ ইকমত্যের ভিত্তিতে কুরআন মাজীদের যে অনুলিপি তৈরি করিয়েছেন, তাতে উক্ত 
চি 


টিভি কিচিজান 4 5 উর হিরন নালা 
করায়েছিল। এর ভাবে রাহ খুবই সহ হয়ে পড়লেন এ বিষযটি হযরত জিবরাঈল আো?-এর মাধমে হু 
এ -কে জানিয়ে দেওয়া হয়েছিল । আর জাদু যে বস্তুর মাধ্যমে করা হয়েছিল তা ছিল হুযূর ৫22-এর চিরুনির একটি টুকরা 
যারা বারের একনছিল বিবার ইজ রান বানের পার চাপ 
খেজুর গাছের ছড়ার আবরণে রাখা হয়েছিল । 

অতঃপর হযরত মুহাম্মদ গ৪ঃ লোক পাঠিয়ে এ সকল জাদুর বন্তুগুলো নিয়ে আসলেন এবং সূরা আন-নাস ও আল-ফালাক্রে এক 
একটি আয়াত পড়লেন এবং একটি গিরাহ খুলে ফেললেন, অতঃপর তিনি সুস্থ হয়ে গেলেন । 

সহীহ বুখারী শরীফে হযরত আয়েশা (রা.) হতে এরপ বর্ণনা রয়েছে যে, হুযূর এ: -এর উপর একজন ইহুদি লাবীদ ইবনুল 
আসিম জাদু করল, তাতে হুযূর অসুস্থ হয়ে পড়লেন। অতঃপর একদা তিনি হযরত আয়েশা সিদ্দীকা (রা.) -এর নিকট বললেন 
যে, হে আয়েশা! আমার অসুস্থতা কি তা আল্লাহ তা'আলা আমাকে অবগত করিয়ে দিয়েছেন? অর্থাৎ আমি স্বপ্নে দেখতে পেয়েছি, 
আমার নিকট দু'জন লোক মানুষের আকৃতিতে (ফেরেশতা) এসেছেন। একজন আমার শিহরে বসল, অপরজন পায়ের দিকে 
বসল । মাথার দিকের ব্যক্তি পায়ের দিকস্থ ব্যক্তিকে প্রশ্ব করল যে, এ মহামানবের অসুস্থতা কি? অপরজন বললেন, তাকে জাদু 
করা হয়েছে। আবার প্রশ্ন করলেন, কে তাকে জাদু করেছে? বললেন, লবীদ ইবনে আসম যে ইহুদিদের সাহায্যকারী মুনাফিক 
ছিল। প্রশ্ন করলেন কিসের মধ্যে করা হয়েছেঃ বললেন, একটি চিরুনি ও দাতের মধ্যে । অতঃপর প্রশ্ন করলেন তা কোথায় রাখা 
হয়েছে? বললেন, তা খেজুরের এ গেলাপে রাখা হয়েছে যাতে খেজুর হয় । আর তা ০1১১১ ».ঃ -এর তলায় একটি পাথরের নিচে 
চাপা দেওয়া অবস্থায় রয়েছে। হুযূর এরই স্বয়ং সে কৃপে গমন করে তা বের করে আনলেন। অতঃপর হযরত আয়েশা (রা.) প্রশ্ন 
করলেন, ইয়া রাসূলাল্লাহ! আপনি কেন তা প্রকাশ করেননি যে, অমুক ইহুদি এ বেয়াদবি করেছে? হুযূর এ বললেন, আমাকে 
আল্লাহ শেফা দান করেছেন, আর কারো কষ্ট দেওয়া আমার পছন্দ নয়। 


৭ হযূর রি জা 


চিত ভা 57815885 
চাপা দিয়ে রাখে। আল্লাহ তা'আলা ০-০$৮,,%০-: নাজিল করেছেন এবং এতে ১১টি আয়াত রয়েছে। এক এক আয়াত পড়ে 
হুযুর এ এক একটি গিরা খুললেন এবং সুস্থতা অর্জন করেন। 


///.6211./59101.00া 


৬৯৮... তাফসীরে জালালাইন, : আরবি-বাংলা, সন্তম খু [৩০তম পারা] 
জাদুর বাস্তবতা : জাদুর বাস্তবতার ব্যাপারে মতবিরোধ দেখা যায় কারো মতে, এর কোনো ভিত্তি নেই । এটা নিক কুসংক্কার 
মাত্র । আবার কারো মতে, এর বাস্তবতা রয়েছে। 
প্রথম দলের মতে- জাদুর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া যায় না। কাজেই তাকে বাস্তব মলে করা যেতে পারে না। কিন্তু 
দুনিয়ার এমন বহু জিনিস আছে যা বাস্তব অভিজ্ঞতা ও পর্যাবেক্ষণেই শুধু আসে; কিন্তু তা কিভাবে সংঘটিত হয় তার কোনো 
বৈজ্ঞানিক ব্যাধ্যা দেওয়া সম্ভব নয়। বস্তুত যার বৈজ্ঞানিক ব্যাধ্যা দেওয়া যায় না তার অস্তিত্বকেই অস্বীকার করতে হবে, 
জ্ঞান-বিজ্ঞানের ক্ষেত্রে এমন কোনো কথা নেই। জাদু মূলত একটা মনস্তাত্্ক প্রক্রিয়া। তা মন হতে সংক্রমিত হয়ে দেহকে 
প্রভাবিত করতে পারে, ঘেমন দৈহিক প্রভাব সংক্রমিত হয়ে মনকে প্রভাবিত করে। ভয় একটা মনস্তাত্বিক জিনিস; কিন্তু তা দেহে 
সংক্রমিত হয়ে দেহে লোমহ্র্ষণ ঘটে । সমস্ত শরীর কাপতে শুরু করে ! জাদুর দ্বারা আসল ব্যাপারে পরিবিতন ঘটে না বটে, কিন্তু 
তার কারণে মানুষের মন ও ইন্দ্রিয় প্রভাবিত হয় । তখন আসল ব্যাপারই পরিবর্তিত হয়ে গেছে বলে অনুভূত হয় । তবে এ কথা 
নিঃসন্দেহ যে, বন্দুকের গুলী ও বিমান হতে নিক্ষিপ্ত বোমার মতো জাদুর কার্যকারিতা আল্লাহর অনুমতি ছাড়া অস্ভব; কিন্তু হাজ্জার 
হাজার বছর ধরে যা মানুষের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণে ধরা পড়েছে তার অস্তিত্বকে অস্বীকার করা নিছক হঠকারিতা বৈ কিছুই নয়! 
এ বিষয়ে পবিত্র কুরআনে স্পষ্ট প্রমাণ আছে। যেমন_ ফিরআউনের যুগে যখন হযরত মৃসা (আ.)-কে পাঠানো হয়েছিল, তখন 
হযরত মূসা (আ.)-এর নবুয়তের সত্যতা যাচাইয়ের উদ্দেশ্যে তারা জাদুকরদেরকে জমায়েত করেছে বলে আল্লাহ তা'আলা বর্ণনা 
'দিয়েছেন- 
০20050175 ৮62 ৮0 26 (০. ৩৮০০৯ ৮৩৪ 5৮5253859০৮ 
৮৫] ভন 5০ (৪) 2 22১53 ০4০০1৮৩৪০৮8 03 58০৪ 99০8 শত ৩০- 
85) 00. 2:৫5 ৩ ও ০ 95 ০০ 3 নিন ন্িকি শির টি ০ 1855 ০৯১ 
-৮:৯01 35 0৭105 লি 
উভয় সূরার ফজিলত : হযরত উকবা ইবনে আমির (রা.) থেকে বর্ণিত আছে যে, আমাকে নবী করীম এ আদেশ দিয়েছেন 
আমি যেন প্রত্যেক নামাজের পর সূরা আল-ফালাক্‌ ও সূরা আন-নাস পাঠ করি। তিরমিযী] 
* হযরত আব্দুল্লাহ ইবনে হাবীব রো.) বর্ণনা করেন যে, নবী করীম এ ইরশাদ করেছেন, তুমি প্রত্যেক সকাল-সন্ধ্যা সূরা 
আল-ইখলাস, সূরা আল-ফালাক্‌ এবং সূরা আন-নাস তিনবার করে পাঠ করবে, তাহলে সব বিষয়ে তোমার জন্য যথেষ্ট হবে! 
তিরমিযী] 
* হযরত আবু হুরায়রা ও আবূ সাঈদ খুদরী (রা.) বর্ণনা করেন যে, নবী করীম এ2২3 জিন ও ইনসানের দৃষ্টির ক্ষতি হতে পানাহ 
চেয়ে আল্লাহ্‌র নিকট দোয়া করতেন যখন সূরা আল-ফালাক্‌ ও আন-নাস নাজিল হয় । তখন তিনি এই দু'টি সূরা পাঠ করতে 
শুরু করলেন, আর অন্যান্য দোয়া পাঠ হতে বিরত থাকলেন। 
* হযরত আয়েশা (রা.) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ এ223 বিছানায় বিশ্রাম করার সময় সূরা আল-ইখলাস, আল-ফালাক্‌ ও 
আন-নাস পাঠ করে উভয় হাতে ফুঁক দিতেন। অতঃপর হাত দ্বারা চেহারা মোবারক এবং শরীরে যেখানে হাত যায় সেখানে 
মাসাহ করতেন । আমি যদি কষ্ট অনুভব করতাম, ভবে আমাকে এ আমল করার আদেশ প্রদান করতেন ।-বুখারী ও মুসলিম] 
* হযরত আয়েশা (রা.) আরো বলেন, রাসূলুল্লাহ এ৫:২ যখন কষ্ট অনুভব করতেন তখন তিনি সূরা আল-ফালাক্‌ ও আন-নাস 
পাঠ করে দম করতেন । যখন তীর ব্যথা বেড়ে যেত তখন আমি নিজেই এই সূরাদয় পাঠ করতাম এবং তার হাত দিয়ে 
মাসেহ করিয়ে নিতাম । 
হযরত আয়েশা রো.) আরো বলেন, যে রোগে রাসূলুল্লাহ 223 -এর ইন্তেকাল হয়, সে সময় ও তিনি সূরা আল-ফালাক্‌ ও 
আন-নাস পাঠ করে নিজের উপর ফুঁক দিয়ে ছিলেন। কিন্তু যখন অসুস্থতা বেড়ে গেল তখন আমি ফুঁক দিতাম এবং তার চেহারা 
£মাবারক মুছে দিতাম । নুরুল কোরআন] 


///.92111./58101.00া 

















ইত ৬৭ 401০৪, 
পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি 


৬ পাত এ ০০৩ 


০০০৩০ ডি 
রর 2 না 


৮:০5 টি 


পাছে 2০ ০৫০৩ 


ছিিতিনিটেলাতিনরাতি 


পাক তা 


2১৫০৮ 





পিঠে 


চা ৩০ (553. 


চিএ 3৮৮9৪ ৩৮ উদ 


০৫৩৬৫ দি 


(৫১22 





৪ রর ততিত 


2828 


নি 


০০ 


20 আত ভে 25 জলা 


অনুবাদ: 

যখন লবীদ নামক ইহুদি রাসূলুল্লাহ 22:3-এর উপর জাদু 
করে, তখন এ সূরা ও পরবর্তী সূরা অবতীর্ণ হয়। উক্ত 
ইহুদি একটি সুতায় এগারোটি গিরা লাগিয়ে জাদু মন্ত্র ফুকে 
রাসূলুল্লাহ ৪: -এর উপর জাদু করে। আল্লাহ তা'আলা 
তীকে উক্ত জাদু সম্পর্কে এবং জাদুর স্থানটি সম্পর্কে 
অবহিত করেন৷ তখন জাদুর জিনিসগুলো রাসূলুল্লাহ্‌ 23 
-এর সম্মুখে হাজির করা হয় এবং আল্লাহ তা'আলা তাকে 
অত্র সূরা দু'টির মাধ্যমে আশ্রয় প্রার্থনার আদেশ করেন। 
তিনি যখন সূরা দু'টি হতে একটি করে আয়াত পাঠ 
করতেন, তৎক্ষণাৎ একটি গিরা খুলে যেতে লাগল এবং 
তার মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসতে লাগল। সম্পূর্ণ সুরা 
দু'টি পাঠ করার পর সমস্ত গিরাগুলো খুলে যায় এবং 
রাসূলুল্লাহ শু সুস্থ হয়ে উঠে দাঁড়ালেন, যেন তীর বাঁধন 
খুলে দেওয়া হয়েছে। 

ঘ ১. রলো, আমি আশ্রয় নিচ্ছি উষার সষ্টার প্রভাতের ৷ 





টি ২. তিনি যা সৃষ্টি করেছেন তার অপকারিতা হতে চাই 





শরিয়তের মুকাল্াফ প্রাণী বা গায়রে মুকাল্লাফ কিংবা 
জড় পদার্থের অথবা বিষ ইত্যাদি যাই হোক না কেন। 
আর অনিষ্ট হতে রাত্রির, যখন তা গভীর অন্ধকারে 
আচ্ছন্ন হয় অর্থাৎ রাত্রি যখন অন্ধকার হয় কিংবা চন্দ্র 
যখন অন্তগমন করে। 


তত, 





-£ ৪. আর সে সকল নারীদের অনিষ্ট হতে যারা ফুঁক দেয় 
জাদুকারিণীদের ঝাড়-ফুঁক গ্রস্থিসমূহে যা সুতায় গিরা 
দিয়ে কিছু পড়ে থুথু ছাড়া ফুঁক দেয়। আল্লামা 
যামাখশারী এতদসঙ্গে এটাও বলেছেন, যেমন- 
উল্লিখিত লবীদ ইহুদির কন্যাগণ ৷ 





৬////:99111./99101/.00|া 


৬২০ _ জফসীরে জালালাইন : আরবি-বাংলা, সন্ভম ধণ্ড [৩০তম পারা) 








বশ পাপা টি 


রথ চা 191 ৩ 25 ৩55 .৩ ৫- এবং অনিষ্ট হতে হিংসুকের, যখন সে হিংসা করে! 


. স্বীয় হিংসা প্রকাশ করে এবং সে মতে কাজ্জ করতে 
০৫৪২০) ৫5550 শুরু করে । যেমন হিংসুক ইহুদিগণের মধ্য হতে উক্ত 
৬০৪৩১ 


20০05 2৮0 ০5৮০০) ৮ লবীদ রাসূলুল্লাহ হু -এর সাথে করেছিল। এ 

রর রি টি শেষোক্ত তিনটি বন্তু যদিও 15 ০-এর অন্তর্ভুক্ত ছিল, 

বির তথাপি এগুলো অধিকতর অনিষ্টকর হেতু পৃথকভাবে 
5৮0 55590 উল্লেখ করা হয়েছে। 


৮) 252 2৬5 93: 300 2 যুতা'আল্লিক হচ্ছে $১27এর সাথে । (০ অর্থ 53$| ইসমে মাওসূল, তার 
্রত্যাবর্তনকারী উহ্য। ৩ মাসদারিয়াও হতে পারে: তখন 513 অর্থ- মাখলুক হবে। কেউ কেউ বলেন, ০ নাকেরা, তবে এ 
মতটি ভ্রান্ত । 


এপ 


৩৮ 25 525 অংশটি ৮951 -এর সাথে 152 হবে, অতঃপর $,০-এর 1৮. হবে। আর পরবর্তী বাকাঘয়ণ্ একই 


অবস্থায় হবে। 


যোগসূত্র : পূর্ববর্তী সূরাতে একতৃবাদের ঘোষণা এবং আল্লাহকেই একমাত্র সবকিছুর অধিপতি ও সার্বভৌম ক্ষমতার অধিকারী 
বলে ঘোষণা করা হয়েছে। এমনকি মানুষ সর্ব ব্যাপারে আল্লাহরই মুখাপেক্ষী, এ কথাও ঘোষণা করা হয়েছে। অত্র সূরায় আল্লাহর 
আশ্রয়ে যাওয়ার এবং তীরই প্রতি মুখাপেক্ষী হওয়ার এক প্রমাণ পেশ করা হয়েছে। 

শানে নুযূল : ইমাম বায়হাকী “দালায়েলুন নবুয়ত" গ্রন্থে লিখেছেন, হযরত ইবনে আব্বাস রো.) বলেন- মহানবী 253 কোনো 
এক সময় খুব কঠিন রোগাক্রান্ত হয়ে পড়লেন । তখন তার নিকট দু'জন ফেরেশতা এসে একজন পায়ের নিকট এবং অপরজন 
শিয়রের নিকট বসল । যিনি পায়ের নিকট বসা ছিলেন তিনি শিয়রের নিকট বসা ফেরেশেতকে জিজ্ঞাসা করলেন- তার কি 
হয়েছে? তুমি কি দেখেছ । সে বলল- তার চিকিৎসার প্রয়োজন । সে আবার বলল- কি চিকিৎসার প্রয়োজন? জবাব দিল, জাদু 
চিকিৎসার প্রয়োজন! আবার জিজ্ঞাসা করল- কে জাদু করেছে? তখন বলল- লবীদ ইবনে আসেম ইহুদি! জিজ্ঞাসা করা হলো- 
সে কোথায় জাদু করেছে? তখন বলল- অবদান গোত্রের কূপের তলদেশে একখানা প্রস্তর খণ্ডের নিঙ্গে গিরা দেওয়া চুল রয়েছে- 
তা-ই জাদু। সুতরাং কৃপের পানি সেচন করে সে পাথর ও গিরা দেওয়া চুল বের করে আনতে হবে । তাই রাত্রি প্রভাত হওয়ার 
পর নবী করীম আম্মার ইবনে ইয়াসিরকে পানি সেচনের লোক সংগ্রহের জন্য পাঠিয়ে দিলেন! তিনি লোকের ছারা তার পানি 
সেচন করে প্রস্তর খণ্ড ও চুল বের করে আনলেন ৷ এ চুলে এগারোটি গিরা ছিল। সুতরাং এ সময় আল্লাহ তা'আলা সূরা 
আল-ফালাক্‌ ও সূরা আন-নাস-এর এগারোটি আয়াত অবতীর্ণ করে তার এক একটি আয়াত পড়ে যখন গিরায় ফুঁক দেওয়া হলো. 
তখন এক একটি গিরা আপনা হতে খুলে গেল ৷ অতঃপর চুলগুলো পুড়ে ফেলা হয় । আর সঙ্গে সঙ্গে নবী করীম হস: আরোগ্য 
লাভ করেন। 

মানুষ জাহিলিয়া যুগে নানা প্রকার ক্ষতি ও অনিষ্ট হতে রক্ষা পাওয়ার জন্য দেব-দেবী, জিন-ভূত ইতাদির নিকট আশ্রয় প্রার্থনা 
করত ! তাদেরকে বড় শক্তিমান ভেবে তাদের নিকট বিপদ হতে মুক্তি ও অনিষ্ট হতে রক্ষা পাওয়ার জন্য প্রার্থনা করত । যেমন 
বর্তমান যুগেও মুশরিকগণ নানা দেব-দেবীর নিকট আশ্রয় প্রার্থনা করে । যেমন, হিন্দুপণ কলেরা মহামারী হতে রক্ষা পাওয়ার জন্য 
মহাকালির পূজা করে ও আবেদন জানায় । এমনভাবে বহু দেব-দেবীর কাছে ভারা আত্মরক্ষার জন্য শরণাপন্ন হতো । সূরা জিনে 
বলা হয়েছে ঘে, কিছু সংখ্যক মানুষ জিনদের শরণাপন্ন হয় [৬ নং আয়াত]। 

আল্লাহ তা'আলা এ সূরায় এসব বাতিল মা'বূদ ও কল্লিত সত্তার নিকট আশ্রয় প্রার্থনা পরিহার করে একমাত্র তারই শরণাপন্ন হওয়ার 





৩০০০৬ পপি ৬০৫৩৩ 








///.6911./69101.00া 


তাফসীরে জালালাইন আরবি-বাংলা, সপ্তম খও | ৩০তম পাকা? ৬২১ 


20 এর অর্থ: : 31) শব্দের আসল অর্থ- দীর্ণ করা, তাফসীরকারকদের অধিকাংশের মতে তার তাৎপর্য হলো_ রাতের 
অন্ধকার দীর্ণ করে প্রভাত আলো ফুটে বের হওয়া'। আরবি ভাষায় চ-2.॥ 9১ অর্থাৎ প্রভাত সূর্যের উদয় বাক্য খুব বেশি 
বাবহত হয়ে থাকে। কুরআনে 0৮০31 $15 অর্থাৎ রাতের অন্ধকার দীর্ণ করে প্রভাত উদয়কারী বাক্যাংশ আল্লাহর পরিচয় 
স্বরূপই বলা হয়েছে! এ ছাড়া ব্যাখ্যাকারগণ এর অনেক ব্যাখ্যা করেছেন। 
* ইবনে জারীর (র.) বলেছেন, এর অর্থ- প্রভাত । ইমাম বুখারী (র.) একে সঠিক মত বলে অভিমত ব্ক্ত করেছেন? 
* শায়খ মুহীউদ্দীন ইবনুল আরাবী (র.) বলেছেন, সূর্যোদয়ের পূর্বক্ষণে পূর্বাকাশে যে আলো প্রত্যক্ষ করা যায় তাকেই ১1 
বলে। হযরত জাবের ইবনুল হাসান, সাঈদ ইবনে জোবায়ের, মুজাহিদ ও কাতাদাহ (র.)ও এ মত প্রকাশ করেছেন। 
* হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.)-এর একটি অভিমত হলো, ফালাক্‌ হলো দোজখের একটি কয়েদখানা । যখন সে 
কয়েদখানার দরজা খোলা হবে, তখন দোজখের অধিবাসীরাও ভীত হবে । 
* হযরত আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত আছে যে, নবী করীম এ্রঃঃ বলেছেন ১4 হলো দোজখের অভান্তরে ঢাকনি দেওয়া 
একটি কৃপ। 
অপর এক বর্ণনায় আছে যে, যখন তা খোলা হবে এবং তার অভ্যন্তর থেকে যে অগ্নি বের হবে, তার তীব্রতা দেখে দোজখ 
নিজেই চিৎকার শুরু করবে৷ 
* ইবনে আবী হাতিম ও ইবনে জারীর (র.) হযরত কা'ব (রা.)-এর কথার উদ্ধৃতি দিয়েছেন যে, ফালাক" হলো দোজখের একটি 
গৃহ যখন তা খোলা হবে। তখন দোজখের অধিবাসীরা তার উত্তাপের তীব্রতায় চিৎকার শুরু করবে। “নূরুল কোরআন] 
আশ্রয় প্রার্থনা : মানুষ কোথায় কার নিকট আশ্রয় প্রার্থনা করবে এবং কার রক্ষাবুহ্যে স্থান নিবে আল্লাহ তা'আলা উপরিউক্ত সূরায় 
তা শিক্ষা দিয়েছেন। বলা হয়েছে- উষা উদয়ের প্রতিপালকের নিকট আশ্রয় প্রার্থনা করো- তার সৃষ্টিকুলের অনিষ্ট হতে । এখানে 
9১ শব্টটির অর্থ হলো- বিদীর্ণ হওয়া, ভেদ করে উদ্িত হওয়া । সূর্য রাতের অধ্ধকার ভেদ করে উদয় হয়। সুতরাং যার দ্বারা এ 
উদয় ক্রিয়াটি সম্পন্ন হয় এবং যে তাকে প্রতিপালন ও নিয়ন্ত্রণ করে তার নিকট আশ্রয় প্রার্থনার হুকুম দেওয়া হয়েছে। এখানে ডিষা 
উদয়ের প্রতিপালক' বলার তাৎপর্য হলো যে, উষা জগতের বুকে সর্বত্র একই সময় উদয় হয় না, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময় উদয় 
হয়। এমনকি এক গোলার্ধে যখন উদয় হয় অন্য গোলার্ধে তখন তার অস্তগমন হয়। তাই আল্লাহ বলেছেন- পৃথিবীর সব অঞ্চল, 
দেশ, স্থান ও গোলার্ধে যার পরিচালনা, নিয়ন্ত্রণ ও কর্তৃত্বাধীনে রয়েছে, সে মহাশক্তিধর-যার উপর আর দ্বিতীয় কোনো শক্তি নেই, 
তোমরা তার নিকট আশ্রয় প্রার্থনা করো । তবেই তোমরা সর্বপ্রকার অনিষ্টের হাত হতে রক্ষা পেতে পারবে। 
যা থেকে আশ্রয় প্রার্থনা করা হবে : এ সূরাটিতে চার প্রকার ক্ষতি-অনিষ্টতার জন্য আশ্রয় প্রার্থনার কথা শিক্ষা দেওয়া হয়েছে। 
২ নং আয়াতে বলা হয়েছে- সৃষ্টিকুলের যাবতীয় অনিষ্টতা ও ক্ষতি হতে, মানুষ, জিন-পরী, ভূত-প্রেত, গ্রহ-নক্ষত্র, পশু-পক্ষী, 
আলো-বায়ু-পানি, মোটকথা, আল্লাহর সৃষ্টিলোকে যা কিছু আছে তার সর্বপ্রকার অনিষ্ট ও ক্ষতি সাধন হতে রক্ষা পাওয়ার জন্য 
মহাশকিধর আল্লাহ তা'আলার শরণাপন হও । আর কোনো মানবীয় বা অমানবীয়স্তারশরণাপর হয়ো না। কেননা সেগুলো 
আল্লাহরই সৃষ্টি 
৩ নং আয়াতে রাতের অন্ধকারে যেসব ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, যেমন- চুরি, ডাকাতি, হত্যা, লৃষ্ঠন, আক্রমণ, সম্ভাব্য যা 
কিছুই হতে পারে তা হতে রক্ষার জন্য বলা হয়েছে। আর ৪ নং আয়াতে বলা হয়েছে, কুফরি কালাম ছারা ছিন্ন চুলে ফুঁক দিয়ে 
গিরা দান করত তোমার যে অনিষ্ট করার চেষ্টা করা হয়েছে, তা হতে রক্ষার জন্য বলা হয়েছে -4০ শব্দটি 3;৮০-এর বহুবচন। 
এটা দ্বারা ঝাড়-ফুঁক ও হিংসৃকের হিংসা হতে আত্মরক্ষা করার কথা বলা হয়েছে। 
হিংসা বলা হয়- এমন স্বভাব, চরিত্রকে, যে অন্যের মঙ্গলামঙ্গল, ভালাই ও ধনাঢ্যতা দেখে মনে জ্বালা অনুভব করে এবং নিজে 
অনুরূপ না পেলে তা ধ্বংস হওয়ার কামনা করে, কিন্তু ধ্বংস ও বিলীন হওয়ার কামনা না করে অনুরূপভাবে নিজে পাওয়ার আশা 
পোষণ করাকে হিংসা বলা হয় না। এহেন চরিত্র হতে মানুষের রক্ষা পাওয়া খুবই কঠিন; কিন্তু আল্লাহর প্রতি যাদের অগাধ বিশ্বাস 
ও নির্ভরতা বিদ্যমান তাদের পক্ষে কোনোই কষ্টকর ব্যাপার নয়। 
৬০৯৮০০৪১৮৮৮ এডি: এখানে বলা হয়েছে আল্লাহর সৃষ্টি সকল কিছুর ক্ষতি ও অনিষ্ট সাধন হতে পানাহ 
চাওয়ার কথা । এটা বলা হয়নি যে, আল্লাহর সৃষ্টিকৃত অনিষ্টের ক্ষতি হতে পানা চাই [যদিও আল্লাহ ভালোমন্দ সকল কিছুরই 
সৃষ্টিকর্তা] ক্ষতির সৃষ্টি মূলত ক্ষতি নয়। ক্ষতির অর্জন সাধনই ক্ষতির কারণ। অতএব, ক্ষতির সৃষ্টি করা আল্লাহর দোষ নয়। 
///.6911./69101.00া 








৬২২, সন্তম যও [৩০তম পারা] 
তাই আয়াতের মর্মার্থে এ কথাই প্রমাণিত হয় যে, তার প্রত্যেকটি কাজেই সামগ্রিক কল্যাণ ও নির্ভেজাল মঙ্গলের জন্য হয়েছে। 
অবশা সৃষ্টির মধ্যে যে সকল গুণ আল্লাহ তা'আলা দান করেছেন, সেগুলোর সৃষ্টির লক্ষ্য পূর্ণ করার উদ্দেশ্যে তা হতে কোনো 
৪48৮9৮587 বরং তাতেও মঙ্্রলের কারণ নিহিত রয়েছে । সুতরাং তার সকল 





85288852524 : উ্ত আয়াত হতে দ্বিতীয় পর্যায়ের ক্ষত্রসততা হতে পানাহ চাওয়ার কথা 
বলা হয়েছে 1১: অর্থ হলো- অঙ্ধকার প্রসার হয়ে যাওয়া, অন্ধকারে সব কিছু আচ্ছাদিত হয়ে যাওয়া। এ কারণেই হযরত 
ইবনে আববাস (রা.), হযরত হাসান বসরী রে.) এবং মুজাহিদ (র.) এখানে 3-.2-এর তাফসীর করেছেন রাতের অন্ধকার । 
আর -9; অর্থ- অন্ধকার পূর্ণভাবে বৃদ্ধি পাওয়া । অর্থাৎ আমি রাত্রি হতে আল্লাহর সন্নিকটে আশ্রয় চাই, যখন রাতের অন্ধকার 
পূর্ণবূপে আচ্ছাদিত হয়ে যায় । 

হযরত আয়েশা রা.) বলেন, রাসূলুল্লাহ ৪3 আমার হাত ধরে আমাকে চত্ত্রের দিকে ইশারা করে বলেন, তুমি এ চন্দ্রের অনিষ্ট 
হতে আল্লাহর নিকট আশ্রয় চাও। এটা অবশ্যই 9. আচ্ছাদনকারী, যখন তা আচ্ছাদিত হয় । আর তার আচ্ছাদন হওয়ার অর্থ 
হলো তা সূর্ষের কবলে পড়া। - 

রাত্রিকে $-%.-এর জন্য খাস করার কারণ : এর কারণ হচ্ছে- রাতের বেলায় জিন ও শয়তানসমূহ এবং ক্ষতি সাধনকারী 
প্রাণীসমূহ চোর, ডাকাত ও জমিনের বহু কীটপতঙ্গ বেশির ভাগ চলাচল করে থাকে ! এগুলো সুযোগ মতো মানুষের যথেষ্ট ক্ষতি 
সাধন করে । সকাল হলে এগুলো পালিয়ে যায়। হাদীস শরীফে এগুলোর বহু প্রমাণ রয়েছে। এ কারণে 3-:.-এর সাথে রাতকে 
৪০ ভাবে উল্লেখ করা হয়েছে। 

১৪৪০ ০৪ ৩১৬৫] 55০৩৮554551 এবান থেকে ওয় পর্যায়ের ক্ষতিগ্রস্ততা হতে পানাহ চাওয়ার কথা 
বলা হয়েছে। অর্থাৎ আর গিরায় ফুঁকদানকারী মহিলাদের ক্ষতিথরস্ততা হতে আমি পানাহ চাই। আর গিরায় ফুঁক দান করার অর্থ- 
জাদু করা । কেননা যে কারো উপর জাদু করে সে মন্ত্র পড়ে কোনো রশির গিরায় ফুঁক দেয় এবং গিরা লাগায় 

42 শিক্দের ব্যাখ্যা : 5:47 শব্দের মওসুফ ০:৮: ও হতে পারে, যাতে পুরুষ ও মহিলা সকলে অন্তর্ভূক্ত থাকবে । এ 
অবস্থায় আয়াতের মর্ম হবে, গিরায় ফুকদানকারী পুরুষ ও মহিলাগণের অনিষ্ট হতে আমি পানাহ চাই । আর আয়াতে কারীমায় 
৩ বলে মহিলাগণের কথা বুঝানো হয়েছে। কারণ সাধারণত আরব দেশের প্রচলন ছিল, মহিলাগণই জাদুর কাজ করত হ্যা, 
পুরুষগণও এ কাজ করে থাকে । তবে পুরুষগণ অপেক্ষা মহিলাগণ সৃষ্টিগতভাবেই এ কার্ষের অধিনায়ক বেশি হয়ে থাকে ৷ এ 
অথবা, 442) এ জন্য বলা হয়েছে যে, রাসূলুল্লাহ হু -এর উপর যে জাদুর ঘটনা হয়েছিল এবং যে কারণে এ সূরা দু'টি 
নাজিল হয়েছে, সেই ঘটনায় জাদুকারিণী ছিল ওয়ালীদ ইবনুল আসিমের মেয়েগণ। তারা তাদের পিতার নির্দেশ পালন হ্বরূপ এ 
কাজ করেছিল। এ কারণেই ১: বলে স্ত্রীলাকদের কথা উল্লেখ করা হয়েছে। অথবা, ১৫1 --::/-কে 
৬:০১াএর সাথে এ জন্য বর্ণনা করা হয়েছে যে, উক্ত সূরা দু'টি নাজিল হওয়ার কারণ ছিল এ খাস প্রক্রিয়ার ঘটনা। এ 
কারণেই 01 ৯২2৫] 2০ কে ৮০৬ ভাবে উল্লেখ করা হয়েছে । 

ঝাড়-ফুঁক ও দোয়া কালাম : সি ১৮৯১8৭১৬ 


কালাম পা ফরে হাসান ও হোসাইনকে সক দিতেন । 
2555৫ প5754554 ৮515০ 2 
অর্থাৎ আমি তোমাদের উভয়কে আল্লাহর পূর্ণাঙ্গ কালামের আশ্রয়ে দিচ্ছ, প্রত্যেক কষ্টদায়ক শয়তান হতে এবং খারাপ নফস 
হতে । কিন্তু ইসলামি আকীদার পরিপন্থি কোনো কুফরি কালাম ছ্বারা তা করা কোনোক্রমেই বৈধ নয়; বরং কুফরি ; এরূপ করলে 
ঈমান নষ্ট হয়ে যায়। _লোবাব, তিরমিযী, নাসায়ী] 
///.6911./69101.00া 


তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সন্ধম খও্র ৩০তম পাবা] ৬২৩ 








3 র্‌ 
১০১] শি উ আয়দত বিশিষ্ট 






৮:৯1০:৮৪।4৭।৮5 
পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি 


বি ০1 কচ রন ,৭ ১. আপনি বলুন, আমি আশ্রয় চাচ্ছি মানুষের রব-এর | 
৮৫৩ রা ৮52; তাদের তা ও তাদের মালিকের । মানুষের 
অন্তরে কুমন্ত্রণা দানকারীর অনিষ্ট হতে পানাহ 


চি ১৪ ০০5$-০০১৩ ৮ ওয়ার উপযুক্ত এবং মর্যাদার প্রতি লক্ষ্য করে 
(৯১১০৮, মানুষদের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। 


- ০0৫15 1 ২, মানুষের বাদশাহ। 


৮,৮০৯ চাচ্ছি। এরা উভয়ই 
4৮20৮০29985 ৮30150-৮ ৭ রাদুজের ইলাহ এলি রামিকি টি. 
দুটি বদল অথবা সিফাত অথবা 9.4. এবং 


এ দু'টির মধ্যে ০৮৫৮কে প্রকাশ করা 





9৩৩42 451০ 51500 
হয়েছে অধিকভাবে ১2 -এর জন্য। 


.£ ৪. অনিষ্ট হতে কুমন্ত্রণাদানকারীর শয়তান, যার নাম 








৮ রত তত পল লি * পপ রণে। যে 
১৪6৬55254৮4 ৬৩০৩: ৬৩ অধিক পরিমাণে কুমরণা দালের কার: 


2৫৮05128072 আত্ম গোপনকারী যেহেতু সে বারবার ঘুরে 


। 
মীরের এবং আল্লাহর স্মরণ করা হলে অন্তর হতে সরে পড়ে 


রি এ ৫. যে কমা দেয় মানুষের অন্তরে যখন তা 


৬৫) এ টি 

9৫৯১8 ০ ০৮০৩ ওম 

অন্তর আল্লাহর স্মরণ হতে গাফিল থাকে 
এড 


///.59177-458101-0077- রা 






১৮০৮:2102--5:০00058 0 
০005 2৫ 555 ঠা ৮৮252 
08055010৯05 ৮০৭ ০৪০5 
৬৭-০০০৮০০ ৪৮৪ 52 ১৫59৭ 

০১৫৯৪ ০৪৫5৩ 
ঞ ০০৯: ৮] ০০০৭ 52 34 ০০০২০) 


৫০১৪ ০14 ৮৯১২০ 
১4819 লী? ৫৮৯১৪ 
০31682৮5252 0 
০৪ ৮11৮427৮৮9 রি 7 রি 


অনুবাদ : 
-* ৬. জিনদের মধ্য হতে অথবা মানুষের মধ্য হতে এটা 


সপ্তম ও [৩০তম পান্রা? 











কুমন্ত্রণা দানকারী শয়তানের বিবরণ যে, চাই সে 
জিন হোক বা মানুষ হোক । যেমন, অন্য আয়াতে 
আছে ৩৯৮00 ০০1 ১:৮৮ কিংবা শুধু 
2) বয়ান হবে, আর ০:১৫ শব্দটি 17:01 
-এর প্রতি -.2 হবে । সারকথা এটা উক্ত লবীদ 
ইহুদি ও তার কন্যাদেরকেও অন্ত্ভুক্তকারী । প্রথম 
৬০ -এর প্রেক্ষিতে এ আপত্তি উত্থাপিত হয় 
যে, মানুষ তো মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় না; 
বরং জিনই মানুষর অন্তরে কুমন্ত্রণা দেয়। তার 
উত্তর এই যে, মানুষও কুমন্ত্রণা দেয় তার জন্য 
উপযোগী পন্থায় এবং শেষাবধি সে কুমন্ত্রণা অন্তরে 
গিয়ে পৌছায়। 7121) আল্লাহই অধিক 
জ্ঞাত। 


০4০৫॥ 2৮ (935 455 2৮৩৫০ তু শদদঘ (৮21-এর সাথে মৃতা'আল্লিক হয়েছে। ০:41 এ আতফে 
বায়ান ১] 40 আতফে বয়ান। ০০1৮-০)] 2: ০ বাক্যটিও $৮৮এর সাথে মুতা'আল্লিক, ০1324 বাকাটি ০.৩০-এর 
সিফাত হিসাবে জর-এর স্থলে, অথবা রফার স্থলে উহ্য ৮ হতে । অথবা £% (জন্নাুন) হতে $$ (তিরক্কার)-এর স্থানে হওয়ার 
কারণে নসবের স্থলে অবস্থিত। 

০০০৫ 0558: এটা ০--এর বয়ান অথবা ১০15/-এর বয়ান। কেউ কেউ বলেন, তা ১:১7: -এর সাথে 
ঈহারাটির হলে কউ নজে ৪ যাতে ডে জার জানাননি ডি জি বরন 


০:৮৮ -এর যমীর হতে হাল হয়েছে। 

পূর্বোক্ত সূরার সাথে সম্পর্ক : সূরা 715-এর মধ্যে ইহকালীন ও পরকালীন বালা-মসিৰত হতে আশ্রয় প্রার্থনার সম্পর্কে বলা 

হয়েছে। আর অত্র সূরায় পরকালীন সমস্যাসমূহ হতে হেফাজত কামনা করার শিক্ষা দেওয়া হয়েছে! আল-ফালাক্রে মধ্যে 

*-5-এর মাফহুম বর্ণনা করা হয়েছে, যা দুঃখ-দুর্দশশা এবং তার কারণসমূহকে শামিল করেছে৷ আর অগ্র সূরায় এ সকল -£ হতে 

আশ্রয় চাওয়ার কথা বল্য হয়েছে, যা সকল পাপের কারণ । অর্থাৎ শয়তানি কৃমন্ত্রণা এবং এর প্রভাব যেহেতু পরকালের জন্য খুবই 

ক্ষতিকারক. এ জন্য শয়তানি কুমন্ত্রণা থেকে বক্ষা পাওয়ার তাকিদ করে কুরআন তম করা হয়েছে! 
///.92111./568101.00]া 






ৃ £0কে 201 -এর প্রতি 2.5 করার কারণ : ৩০এর পালক এব্দ সবাবস্থয় সহশারনকারী এখানে ০০০এর 
৬০৪ টি ০,০3এর প্রতি করা হয়েছে এবং পূর্ববর্তী সুবা 51-এর প্রতি করা হয়েছে : এট কারণ হচ্ছে_ সুকা 3২-এর 
মধ্যে প্রকাশ্য ও শারীরিক বিপদসমূহ থেকে আশ্রয় চাওয়ার জন্য বলা উদ্দেশ্য এদং ১৯ ৩১ কেবল মানুষের সাথেই 
নির্দিষ্ট নয়; বরং অন্যান্য জীবজস্তুর সাথেও শারীরিক বালা-মসিবত সংযোজিত হতে পরে ' তবে এ১৩০:০ ৮০৫এর 
বিপরীত | অর্থাৎ ৬০০০৪ 2-295-এর ক্ষতিগ্রন্ততা মানুষের সাথে ০০৮০১-৮ রয়েছে । আর জিন জঙ্তিও তাতে 
আনুষঙ্গিকভাবে শামিল রয়েছে। 
এ কারণেই এখানে 4/-এর ০--2| টি ০-০-এর প্রতি করা হয়েছে। 
আল্লাহর তিনটি গুণ : সূরার প্রথম তিনটি আয়াতে আল্লাহ তাআলা মানুষ শব্দটির সাথে স্বীয় তিনটি গুণবাচক নাম উল্লেখ 
করেছেন! প্রথমটি হচ্ছে- মানুষের প্রতিপালক, দ্বিতীয়টি মানুষের মালিক, তৃতীয়টি মানুষের উপাস্য বা মা'বৃদ । এ তিনটি গুণ 
উল্লেখের তাৎপর্য হচ্ছে- মানুষের মূল প্রতিপালক আল্াহ ব্যতীত কেউই হতে পারে না! সে-ই তাদের আলো, বায়ু, আহার্য, পানি 
ইত্যাদি প্রয়োজনীয় বস্তু ও উপায়-উপকরণের সংস্থান করে দেন। মানুষের মালিক এ দিক দিয়ে যে, তিনি মানুষের সৃষ্টিকর্তা । 
অতএব, যিনি সৃষ্টিকর্তা এবং মানুষের প্রতি যার অজজ্র ও অফুরন্ত অনুগ্রহ বিদ্যমান, সে মানুষের উপাস্য বা মা'বৃদ হওয়ার যোগ্য । 
বস্তুত হে দুনিয়ার মানুষ! যিনি তোমাদের রব, মালিক ও মা“বৃদ তার তুলনায় আর কোনো সত্তাই বড় শক্তিধর হতে পারে না। 
সুতরাং জাগতিক জীবনের সর্বপ্রকার বিপদ-আপদ, ক্ষতি ও অনিষ্ট হতে রক্ষা পাওয়ার জন্য তার শরণাপন্ন হও । এমনকি মানুষ 
শয়তান ও জিন শয়তান যারা অলক্ষ্যে মানুষের অন্তরে গিয়ে কুপ্ররোচনা দেয়; যা হতে উদ্ধার পাওয়া আল্লাহর মেহেরবানি ছাড়া 
খুবই কঠিন, তা হতে রক্ষা পাওয়ার জন্যও মহাশক্তিধর আল্লাহর নিকটই আশ্রয় প্রার্থনা কর, তার শরণাপন্ন হও ৷ তবেই তোমরা 
এদের অনিষ্টতা ও ক্ষতি হতে রক্ষা পেতে পারবে । 
৩০৭ 4155এর অর্থ : ৮০: বলা হয়, কোনো খারাপ কথা, কাজ ও ভাবের বিষয় মনে এমনভাবে উদয় করে দেওয়া 
যে, যার অন্তরে উদয় করা হয়, সে আদৌ বুঝতেই পারে না। এ শব্দটির মধ্যে পৌনঃপুনিকতার ভাব বিদ্যমান। যেমন- 
ভূকম্পনের মধ্যে বারবার কম্পনটি বিদ্যমান রয়েছে, তেমনি 'ওয়াসওয়াসার' মধ্যে বারবার কুমন্ত্রণা দেওয়া, বারবার খারাপ ভাব 
জাগরিত করার বিষয়টি বর্তমান। আর ০.2 শব্দটির অর্থ হলো, প্রকাশ পাওয়ার পর গোপন হওয়া; সম্মুখে আসার পর পিছনে 
হটে যাওয়া । কেউ কেউ বলেন, খান্নাস শব্দটির অর্থ হলো প্রকাশ পাওয়ার পর গোপন হওয়া; সম্মুখে আসার পর পিছনে হটে 
যাওয়া। কেউ কেউ বলেন, খান্নাস শব্দটি দ্বারা নফসে আম্মারার কথা বুঝানো হয়েছে। কেননা বিশেষ একটি শয়তানের কথা 
বুঝানো হয়েছে বলে অভিমত প্রকাশ করেছেন। কতিপয় তাফসীরকারের মতে, খারাস শব্দটি ঘারা নফসে আত্মারাও মানুষের 
মনে খারাপ চিন্তা, ইচ্ছা ও কামনা-বাসনা জাগিযে তোলে। সূরা ইউসুফে উল্লিখিত হয়েছে- £ ৯:56 ০-260$ ঠা অর্থাৎ 
অন্তর খারাপের দিকে প্ররোচিত করে। নবী করীম এ তার প্রখ্যাত মাসনুন ভাষণে .::31)54 404১5 বলেছেন। 
তা দ্বারা নফসেরর প্ররোচনাও বুঝা যায়; কিন্তু সূরাটির পরবর্তী ভাষ্য ছারা প্রমাণ হয় যে, খান্নাসের কুমন্ত্রণা দ্বারা শয়তানের 
কুমন্ত্রণাকেই বুঝানো হয়েছে। আর শব্দটির অর্থ দ্বারা যে গুণটি প্রকাশ হয় তা জিন শ্রেণির পক্ষেই সম্ভবপর । সুতরাং এ বাক্যের 
মর্ম হবে যে, খান্নাস জিন শয়তান বারবার মানুষের মনে কুমন্ত্রণা জাগিয়ে তোলে । এখানে আর একটি দিক আলোচনা করা 
বাঞ্ছনীয় যে, মানুষের মনে কোনো খারাপ ভাব জাগরিত হলেই তা গুনাহের মধ্যে অন্তর্ভুক্ত হবে কিনা? এ বিষয়ে তাফসীরকারদের 
মধ্যে মতভেদ পাওয়া যায় । কোনো কোনো তাফসীরকারের মতে, মানুষের মনে কোনো খারাপভাব ও ইচ্ছার উদয় হলেই তা 
গুনাহের মধ্যে অন্তর্ভুক্ত হবে না, যতক্ষণ পর্যন্ত বাঞ্ছিত কাজটি করার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ না হয়। দৃঢ় সংকল্পবদ্ধ হলেই বাস্থিত 
কাজটি করতে পারুক বা না পারুক তা গুনাহের মধ্যে অন্তর্ৃক্ত হবে! কেননা তা করার জন্য সে দৃঢ় সংকল্পবদ্ধ হয়েছে। 
০001 7%1 ০% -এর অর্থ : সুরাটির শেষে উল্লেখ হয়েছে যে, যে খান্লাস মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়, তা দুই শ্রেণির 
দুই জাতির মধ্য থেকে হতে পারে। জিন জাতির মধ্য হতে হওয়ার বিষয়টির আলোচনাই নিশপরয়োজন। কেননা স্বয়ং ইবলীসই 
জিন জাতির অন্তর্ৃক্ত। সুতরাং সে জাতির মধ্যে তার শাগরেদ, মুরিদ-মু'তাকেদ ও অনুসারী থাকাটা স্বাভাবিক; কিন্তু মানুষের 
///.6911./69101.00া 








৬২৬ 





855 আরবি- বাংলা, স্তুম ২9. ৩০তম প্যরা। 

নিন পৃষ্ টা ৫ হজ তহপ 
চিরস্থায়ীভাবে কুফরি ও শিরকির পত্থা এহণ করেছে তারাই শয়তানের ্রেণভুক্ত। তারা মানুষের মনে বিভিন্ন দায় ওয়াসওয়াা ও 
কমস্ত্রণা ঢেলে থাকে । লেখা ও সাহিত্যের মাধ্যমে, বক্তৃতা ও কথা দবাা; অশালীন ও অন্লী ছায়াছবি, নাটক ইত্যাদি মাধমে 
মানুষের মনটিকে কুফরি শিরকি ও খারাপ কাজের দিকে এমনভাবে ধাবিত করে যে, একজন পাকা ঈমানদার লোকও আনে 


সময় ডা অনুভব করতে পারে না। এ পর্যায়ে আমরা হযরত আবূ যর (রা.)-এর বর্ণিত একটি বর্ণনা উল্লেখ করেছেন, তিনি 

বলেন, আমি নবী করীম 3233 -এর খেদমতে উপস্থিত হলাম । তিনি তখন মসজিদে ছিলেন । 

তিনি বললেন, আবূ যর নামাজ পড়েছ কি? আমি বললাম, না পড়িনি তিনি বললেন, উঠ, নামাজ পড়। নির্দেশ মতো আমি 

লামাজ পড়ে তার খেদমতে এসে বসলাম । তখন নবী করীম ভু বললেন, হে আবূ ঘর! মানুষ শয়তান ও জিন শয়তান হতে 

আল্লাহ তা'আলার নিকট আশ্রয় চাও। আমি বললাম, হে আল্লাহর রাসূল: মানুষের মধ্যেও শয়তান হয় নাকি? নবী করীম 33২ 

বললেন, হ্যা, মানুষের মধ্যেও শয়তান হয়। মুসনাদে আহমদ, সাসায়ী] 

০4৩) শব্দকে 71 নেওয়ার কারণ : -/:% শব্দকে এখানে বারবার নেওয়া হয়েছে এ জনা যে, তা দোয়া এবং ,: ও 

2০ -এর স্থান । সুতরাং দোয়ার ক্ষেত্রে «.» ও :3-এর সাথে “০:১1 কে 2125 নেওয়া উত্তম। এ জন্য বারবার নেওয়া হয়েছে। 

আর কারো কারো মতে, এ সূরায় ০: শব্দটি পাচবার আনয়ন করা হয়েছে। তার হিকমত হচ্ছে- 

১. প্রথম ০০৮৫ দ্বারা উদ্দেশ্য ছোট বাচ্চাগণ কেননা ১,/-% এবং 221) তার জন্য ::.) স্বরূপ, কারণ লালনপালনের 
আবশ্যকতা সর্বাধিক বাচ্চাদের জন্যই হয়ে থাকে । তাই বলা হয়েছে ৮৮০২] ০) | 

২. দ্বিতীয় "০-50 ছারা উদ্দেশ্য যুবকগণ 4 ১ তার ১5:০5 স্বরূপ রয়েছে এবং 34. প্রশাসনিক অর্থকে অন্তর্ভূক্ত করে। 
আর প্রশাসনিক বিষয় যুবকদের জন্যই শোতনীয় হয়ে থাকে । এ কারণেই দ্বিতীয়বার ০-:) এ. বলা হয়েছে। 

৩. তৃতীয় -:৫%" ছারা বৃদ্ধগণ উদ্দেশ্য, যারা দুমিয়া হতে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর ইবাদতে মাশগুল হয়ে থাকেন, )। ১45) তার 


জন্য 208 স্বরূপ, যা ইবাদতের প্রতি ইলিতবাহক । তাই বলা হয়েছে ০এ৫)[5| | 
৪. চতুর্থ,:॥ দ্বারা আল্লাহর নেক বান্দাগণ উদ্দেশ্য এবং: ০/ তার জন্য ২:০০ স্বরূপ ৷ কেননা শয়তান আল্লাহর 
নেক বান্দাগণের শক্র স্বরূপ । নেক বান্দাগণের অন্তরে £2/7 সৃষ্টি করাই শয়তানের কার্য তা বলা হয়েছে ৮: 44 
০০৩০1০৫৪০। | 
৫. পঞ্চম বারের ৫ ছারা ফ্যাসাদ সৃষ্টিকারী লোকগণ উদ্দেশ্য কেননা ফ্যাসাদ সৃষ্টিকারী লোকদের ক্ষতি সাধন হতে আশ্রয় 
চাওয়া হয়েছে। “কাবীর, নূরুল কোরআন] 
বস্তুত শিশু, যুবক, বৃদ্ধ, পরহেজগার, সকলকে মহান আল্লাহর রহমতের দিকে আকৃষ্ট করা এবং তাদের ইবলীস শয়তানের অনিষ্ট 
থেকে রক্ষা করাই এর উদ্দেশ্য ৷ 
দীন ও ঈমানের হেফাজতের গুরুত্ব : ইমাম রাষী (র.) লিখেছেন, পূর্ববর্তী সূরা ফালাকে যার আশ্রয় গ্রহণ করতে হবে তথা 
আল্লাহ তা'আলার শুধু একটি গুণের উল্লেখ করেছেন। আর তা হলো 91445) আর ঘে জিনিস থেকে আশ্রয় চাওয়া হয়েছে তা 
একাধিক যেমন- ১. 94 ০5৫ ২. 5৬ ও ৩. ৩৩৩০ আর আলোচ্য সূরায় মহান আল্লাহর তিনটি গুণের উল্লেখ 
করা হয়েছে৷ 
১,০19 ২.5০৫3445 ও ৩,০৫1, অথচ এ রায় গু একটি জিনিসের অনিষ্ট হতে জর রর শিক্ষা রয়েছে 
প্রথমোক্ত সূরায় মানুষের দেহ এবং প্রাণের হেফাজত উদ্দেশ্য ছিল। আর অন্র সূরায় দীনের হেফাজত উদ্দেশ্য। এতে এ 


ত উর র গুরুত্ব দেহ ও প্রাণের হেফাজতের চেয়ে অধিকতর গুরুতত্ববহ 
প্রমাণিত হচ্ছে যে, দীন ও ঈমানের হেফাজতের গুরুত্ব কাৰীর, নুরুল কোরআন 











////.9811.5101.00 


..অফসীরে জালালাইন: : আরবি-বাছলা, সন্তম খণ্ড : ৩০তম পারা) ৬২৭ 





কি ভিক সূরাহ আল-ফাতি তহ্‌ 


সুরাটির নামকরণের কারণ : সূরার নাম আল-ফাতিহা। অর্থ- প্রারস্তিকা, অবতারণিকা, উদ্বোধনী । বাংলা ভাষায় তাকে ভূমিকা ও 
মুখবন্ধ বলে! হযরত রাসূলুল্লাহ 25£: এ মহিমান্বিত সৃূরাকে 'ফাতিহাত্ুল কিতাব (গ্রন্থের রচনা) বলে অভিহিত করেছেন । 
কারণ এ পবিত্রতম সূরা দিয়ে কুরআন শরীফ আরঙু করা হয়েছে। 

এ সূরার অন্যান্য নামসমূহ : আল্লামা জালালুদ্দীন সুমুতী (র.) আল-ইতকান নামক কিতাবে উল্লেখ করেছেন যে. আমি সূরা 
ফাতিহার (৫০০) পাচশত নাম অবগত হয়েছি, যা সূরা ফাতিহার শীর্ষ মর্যাদার পরিচায়ক। নিঙ্গে তার কতিপয় উল্লিখিত হচ্ছে_ 


ক লগ কেপ পা ১৩৩৩৫ ০)৫ পা ৩৫ ৬০৯৮ ০) পা ঠককতিজিল পাটি পা পাচ ইত পিল পিন ৮৮০০ 
১. ০৮০৪৭] ০৩ ২01৮8] মস্ত ১09৬1 218- 0৮50121৫৮2৪ ০1৮5)1 ৬. পি) ৭ ৪1০ ৮ তা 
৮ জিত টা ॥ ০০০ ৬০৬ ০০৩৬০ ১০৩৫৩০৩০০১৮ ০ ভগ৮৮৬০ সত ৮০৩ 
০৮৯ ১৮০ 55 ১০ ৪1১২। 0 চঠ ১১০ ৬০৪০ পল ৯৩ ১২ ৮৭ ১৮ ১৩- ১৮৭) ০০৭ 


৮ 


১৪. গ্গি 7) ১৫. ৮০01 %52১৬, 2৩৫ পি 2৮৮৪) ৪১৮21247855 ১৮ জি 
২০. 20) 22২১ 9] ই, ০৪922 22 ইত্যাদি। -ইতকান] 

সূরাটি অবতরণের সময়কাল : অবতরণের দিক দিয়ে পূর্ণাঙ্গ সূরা রূপে এটিই প্রথম অবতীর্ণ হয়। তবে সূরা ইকরা, মুদ্দাছছির 
ও মুয্যাম্মিল -এর কয়টি আয়াত অবশ্য সূরা ফাতিহার পূর্বে অবতীর্ণ হয়। কিন্তু পূর্ণাঙ্গ সুরারূপে এ সূরার অবতরণই সর্বপ্রথম । যে 
সকল সাহাবী (রা.) সূরা ফাতিহা সর্বপ্রথম নাজিল হয়েছে বলে উল্লেখ করেছেন! তাদের সে বক্তব্যের অর্থ এই যে, পরিপূর্ণ 
সূরারূপে এর পূর্বে আর কোনো সূরা নাজিল হয়নি। এ কারণেই এ সূরার নাম ৮5531£750 বা কুরআনের উপক্রমণিকা রাখা 
হয়েছে। -মা'আরেফুল কোরআন] 

এটি মাক না মাদানী এ বিষয়েও কিছুটা ছন্দ রয়েছে। 


তাফসীরে মাযহারীতে উল্লিখিত হয়েছে যে, সূরা ».2--এর পূর্বে এটি মন্কা অবতীর্ণ হয়। তবে এ): ৯.০ বলেন, 
বিশুদ্ধ কথা হলো এটা মাকী মাদানী উভয়ই। অর্থাৎ নামাজ ফরজ হওয়ার পর এটি মকায় নাজিল হয়; এরপর কা'বার দিকে 
কেবলা পরিবর্তন যখন হয় তখন পুনরায় মদীনায় নাজিল হয়। অপর এক মতে এর অর্ধেক অবতীর্ণ হয় মক্কায় আর অবশিষ্ট 
অর্ধেক নাজিল হয় মদীনায় । -হাশিয়াতুল ওয়াস্সাফ] 


সূরটির বিষয়বস্তু : মূলত এ সূরা একটি প্রার্থনার পদ্ধতি মাত্র । এ সূরার প্রথমার্ধে আল্লাহর প্রশংসা এবং দ্বিতীয়ার্ধে বান্দার দোয়া 
ৰা প্রার্থনার পদ্ধতি বর্ণিত হয়েছে৷ আল্লাহর এ মহান কালাম অধ্যয়নকারী প্রত্যেক ব্যক্তিকেই আল্লাহ তাআলা এ প্রার্থনা শিক্ষা 
দিয়েছেন। এটাকে কুরআনের অগ্রভাগে স্থান দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এ মহান গ্রন্থ হতে উপকৃত হতে হলে এবং সত্য পথের 
সন্ধান পেতে হলে সর্বপ্রথম আল্লাহর নিকট প্রার্থনা করতে হয়। বস্তুত মানুষের মনে যে জিনিস লাভ করার ইচ্ছা জাত হয়, 
মানুষ স্বভাবত তীরই প্রার্থনা করে এবং সে প্রার্থনা ঠিক তখনই করে, যখন যে নিঃসন্দেহে জানতে বুঝতে পারে যে, যার নিকট 
প্রার্থনা করা হয়েছে উক্ত জিনিসটি তারই হাতে নিবন্ধ, তীর মঞ্তুরি ছাড়া তা লাত করা যেতে পারে না। অতএব, কুরআন মাজীদের 
প্রথমেই এ প্রার্থনার স্থান নির্দেশ করত লোকদের এ শিক্ষা দেওয়া হয়েছে যে, তারা যেন সত্যপথ লাভের উদ্দেশ্যে 
সত্যানুসন্ধানের মনোভাব নিয়ে এ কিতাব অধ্যায়ন করে এবং তারই নিকট পথ নির্দেশের প্রার্থনা করে । 

এ সূরায় প্রার্থনা করা হয়- হে আল্লাহ! আমরা একমাত্র আপনার ইবাদত করি এবং একমাত্র আপনার নিকটই সাহায্য প্রার্থনা 
করি। হে আল্লাহ! আমাদেরকে সত্য ও সঠিক পথ দেখান । উত্তরে আল্লাহ তা'আলা পূর্ণ কুরআন মানুষের সম্মুখে পেশ করে 
পরবর্তী সূরায় বলেন- এ কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, এটা সত্য অনুসন্ধানকারীদের জন্য একমাত্র জীবন বিধান! 


ভা তোমাদের দান করা হলো! 
///.6911./69101.00া 





জালালাইন : .আরবি- বাংলা, .সম্তম য3. | ৩০তম, পারা] 








সূরাটির মাহাত্ম্য : এ সূরার ও মাহাজয সম্পর্কে অনেক হাদীস রয়েছে, তার মধ্য হতে কয়েকটি নিবরাপ 


১. রাসূলুল্লাহ 2533 বলেন_ এ সূরার তুল্য তাওরাত, ইঞ্জীল ও কুরআনে অন্য কোনো সূরা নেই ৷ কুরআন শরীফ সম্ত স্বীয় 
গ্রন্থের মূল, আর সূরা ফাতিহা কুরআন শরীফের মূল। থে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করল সে যেন সমগ্র তাওরাত, যাবুব, 
ইজীল ও কুরআন শরীফ পাঠ করল এবং যে ব্যক্তি সূরা আল-ফাতিহার তাফসীর জানল, সে যেন সমগ্র কুরআন শরীফের 
তাফসীর অবগত হলো । হযরত রাসূলুল্লাহ এ আরও বলেছেন- সূরা ফাতিহার কল্যাণে সর্ব প্রকার বিষ বিনষ্ট হয়ে যায়। 
উক্ত সূরা কুরআন শরীফের মূল এবং প্রত্যেক পীড়ার আরোগ্যকারী মহৌষধ । হযরত জা“ফর সাদিক (র.) বলেন- 
আল-হামদু শরীফ চল্লিশবার পড়ে পানিতে দম দিয়ে রোগীর মুখে ছিটিয়ে দাও, ইনশাআল্লাহ রোগ মুক্ত হবে। 

২. হাদীস শরীফে বর্ণিত আছে যে. সূরা আল-ফাতিহা তিনভাগে বিভক্ত । প্রথম আয়াত তিনটি আল্লাহর জন্য, শেষ তিনটি বান্দার 
জন্য। আর ৮:৮7 0৫7 45 41 আয়াতটি আল্লাহ এবং বান্দা উভয়ের মধ্যে বন্টনকৃত । অর্থাৎ $:5 01 আল্লাহর 
জন্য ৷ আর 2:৮2: 9৫ বান্দার জন্য । কারণ সাহায্য প্রার্থনা করাটা হলো বান্দার জন্যই নির্ধারিত । এ সূরাটি দোয়া কবুল 
হওয়া এবং বিভিন্ন আজাব-মসিবত দূরীভূত হওয়ার জন্য অধিক কার্যকরী । 

৩. হাদীস শরীফে বর্ণিত আছে যে, এক ব্যক্তি রোগাত্রান্ত হলে হযরত আলী (রা.) সূরা আল-ফাতিহা৷ পড়ে তাকে দম করে দেন, 
তার বরকতে লোকটি সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। 

৪. হযরত উবাই ইবনে কা'ব (রা.) হতে বর্ণিত রয়েছে, যে কেউ সূরা আল-ফাতিহা সর্বদা তেলাওয়াত করবে সে দোজখ হতে 
রক্ষা পাবে। 

৫. হযরত ইবনে আব্বাস (রা.) বলেন, একদা হযরত জিবরাঈল (আ.) নবী করীম এরঃঃ-এর নিকট বসা ছিলেন, এমন সময় 
রাসূলুল্লাহ উপরের দিকে দরওয়াজা খোলার আওয়াজ শুনে মাথা উঠালেন। তখন হ্যরত জিবরাঈল 22২ 
আসমানের একটা দরওয়াজা আজই বোলা হলো, আজ ব্যতীত পূর্বে কখনো খোলা হয়নি। অতঃপর তা হতে একজন 
ফেরেশতা অবতরণ করলেন, হযরত জিবরাঈল (আ.) বললেন ইনি একজন ফেরেশতা তিনি আজ ব্যতীত আর কখনো 
জমিনে অবতরণ করেননি। তারপর উত্ত ফেরেশতা রাসূলুল্লাহ গর -কে বললেন, আপনাকে দু'টি নূরের শুভ সংবাদ দিচ্ছে, 
যা আপনাকে দান করা হয়েছে পূর্ববর্তী কোনো নবীকেও তা দান করা হয়নি। তা হলো ফাতিহাতুল কিতাব ও সূরা 
আল-বাাার শেষ অংশ। এটির প্রতিটি হরফ পাঠে হওয়া দান করা হবে। ুসলিম শরীফ] 

৩. হযরত আবুল্লাহ ইবনে জাবের (রা.) হতে বর্ণিত আছে যে, নবী করীম 233 বলেছেন- সূরা আল-ফাতিহা মৃত্যু ব্যতীত 
সকল রোগের মহৌষধ 

৭. হযরত ইবনে আব্বাস (রা.) হতে বর্ণিত আছে যে, সূরা আল-ফাতিহা কুরআনের এক-তৃতীয়াংশ । বুখারী] 

৮. হযরত আনাস রো.) হতে বর্ণিত, তিনি বলেন, যখন তুমি বিছানায় শুয়ে সূরা আল-ফাতিহা ও ০০৩ পাঠ করবে তখন তুমি 
মৃত্যু ব্যতীত সব কিছু হতে নিরাপদ থাকবে। -বাযযাহ| 


///.6911./69101.00া 





5 








2৯5০০) 55 : সূরা আল-ফাতিহা মক্কায় ছিটে 


21 ৭ আয়াতবিশ্ষ্ট 














০72557028 
পরম করুণাময় ও দয়ালু আল্লাহ্‌র নামে শুরু করছি 





অনুবাদ : 
ডা সূরা আল-ফাতিহা মন্ধায় অবতীর্ণ । এতে সাতটি আয়াত 
805115728 রর 88471 রয়েছে বিসমিল্লাহসহ! যদি তাসমিয়া ফাতিহার অংশ হয়, 
১5055 5255555১০ 50 তখন ০250। ৬1৮০ হতে শেষ পর্যন্ত হবে সপ্তম আয়াত। 
৮ ্ 2 ৬ ৪৫ সিটি ্ 
৮৮1৮0035055 ৮9151 
টি ডা কার টি 22. আর যদি তাসমিয়া ফাতিহার অংশ না হয়ে থাকে, তবে 
231 ---9 ০১০৯1 ৮)1৯৯০৮শশ]। সপ্তম আয়াত হবে ০০৮৫720 "2 হতে শেষ পর্যন্ত। 
৫552 0255961078555857 05 তসমিয়ার শুরুতে 1৮ করিয়া উহ্য মানতে হবে, তাহলে 
-+ এ -এর পূর্বের সাথে সামঞ্জস্য বিধান হবে । 
৮ ০019 £০ ০ ০৯ ৫ 
3 4৮০ ০৪১৭ কেননা, তা বান্দার বকতব্য। 


এ] 24212 এপ এ্পা, + ১. সমস্ত প্রশংসা আল্লাহর জন্যই এটা খবরিয়া বাক্য । এ 
55 5 822, রা বাক্যের সার-সংক্ষেপ দ্বারা আল্লাহ্‌র প্রশংসা করা 
টা উদ্দেশ্য । এভাবে যে, আল্লাহ তা'আলা সমন্ত প্রশংসার 


4৩৯০ টাশিএভঠ অধিকারী অথবা তিনিই তার যোগ্য যে, কেবল বান্দা 


লে রী চক ৯০ তত করিত ক 











উট ৩৯ ই 
1 এ ৎ পু 
এরি মাখলুকাতের ত ফেরেশতা 
9250০815295 না অধিপতি উতিিত পরতোক প্রকারের 
৮৫০ 1 টিটো উপর *0৩ শব্দ ব্যবহার করা যায়। যেমন- 20 
550০৮০30552 02 ৬২২ মানবজগত, 25) 2০ দানবজগৎ ইত্যাদি! 
2015০ স্পা নর ওয়ার 
১৮০৮১০4৩৫৭২ স2595$55 "5 শব্দটিকে আগ এবং রা বাল লে 

[ তর মাধ্যমে জ্ঞানীদেরকে অন্যান্য মালুকাতের পর 
259০ পপ ০০৮51 রা টনি 2592 থেকে 
০৯৯৯১ 2 রা রা 

১১৯ 42 ১১০ এ । কেননা “জগৎ আল্লাহর অস্তিত্র 


///.911. দি 





যালু অর্থাৎ করুণাওয়ালা ৷ 
এট | কল্যাণ পাওয়ার যোগ্য ব্যক্তির প্রতি কল্যাণের ইচ্ছা 
ৌরিরিরা যারা রি র হলো রহমত । 
2২ ১৯3 517 দশ ও| 22৮01 ৮ এদি তা ৩. যিনি প্রতিফল বিদসের মালিক 95001 0৮ হলো 7৯ 
দির রা রা রাগারা 2138] বা প্রতিফল দিবস । আর অ দারা কিয়ামতের 
1১৮৮ ৮৮০২ 4০৫৪০০ চি 
7৯ চন ইস দিনকে বুঝানো হয়েছে। কেননা সেদিন আল্লাহ 
লী 122455৮1৮25 20 41১৭ ০০৪ তা'আলা ছাড়া কারো কোনো আধিপত্য থাকবে লা। এ 
রাজা প্যার্যানা রাতে রা কথার উপর প্রমাণ স্বরূপ আল্লাহ তা'আলা 
১৮৯৯৬ ৩৪৩ ৩5০৩20৮৮14৯ দা 40 ৩7 অর্থাৎ আজকের 
০৬০০ ০8 ৩) 5০5৭6 ৩০৮০০ ধপত্য কার? *1- একমাত্র আল্লাহ্‌র জন্য । কেউ 
12৮৪৮] রর গ্ি 

১৮ ইলা ততই হাটি এল ০ গড়েম। তখন অর্থ হবে ভিনি কিয়ামতের 
৮০১০০৭1০৪৩৫ ৪১5 424 দিবসে সমস্ত বিষয়ের অধিপতি অর্থাৎ তিনি সর্বদা এ 
রর রত রে গুণে গুণাবিত, যেমন- 4১4]| ৮3৮৮ অতএব, তা 





২১০1167০৮০৫ 


০2৯০৮ 75 42989 মা'রেফার সিফাত হওয়া সঠিক হয়েছে। 





নাজিল হয়েছিল- যা সূরা আলাক্‌, মুযযাম্মিল ও মুদ্দাছিরের অন্তর্ভূক্ত । 

শানে নুযূল বর্ণনা প্রসঙ্গে তাফসীরকারগণ বলেন- একদা রাসূলুল্লাহ নির্জন প্রান্তরের মধ্য দিয়ে গমন করছিলেন, হঠাৎ 
শুনতে পেলেন- হে মুহাম্মস! তিনি উপরে দৃষ্টি নিক্ষেপ করে দেখলেন আকাশ ও জমিনের মধ্যখানে একটি ঝুলানো চেয়ার, তার 
উপর উপবিষ্ট একজন জ্যোতির্ময় পুরুষ । তা দেখে মানুষ হিসাবে তার মধ্যে ভীতির সঞ্চার হয় । তখন তিনি ঘরে ফিরে যান। 
উপর্পরি কয়েকবার এরূপ ঘটনা সংঘটিত হওয়ায় তিনি তা হযরত খাদীজা (রা.)-এর নিকট প্রকাশ করেন। তখন হযরত খাদীজা 
(রা.) রাসূলুল্লাহ 525২ -কে পরামর্শ দিলেন, আপনি আবুল্লাহ (আবু বকর) (রা.)-কে নিয়ে বহু-শান্্রবিদ, জ্ঞানী, বিচক্ষণ ওরাকা 
ইবনে নাওফালের নিকট গমন পূর্বক তাকে এ ব্যাপারে অবগত করুন। আমার বিশ্বাস, তিনি আপনাকে এর রহস্য বলে দিতে 
পারবেন । পরামর্শ অনুযায়ী রাসূলুল্লাহ ওয়ারাকার নিকট গিয়ে সব ঘটনা খুলে বলেন। তা শুনে ওয়ারাকা বলে উঠলেন- 
'কুদ্দুদুন কুঁদুসুন' [শুভ শুভ] তিনি যে নামূসুল 'আখবার' [স্বগীয়ি বাণীবাহক জিবরাঈল |] 

অতঃপর তিনি বললেন, আবার সেন্দপ অদৃশ্য বাণী কর্ণগোচর হলে আপনি ভীত না হয়ে সে আলোকোজ্বল-জ্যোতির্য় পুরুষ যা 
নূলেন, তা স্থিরভাবে শুনবেন। 
তদনুসারে হযরত পুনরায় প্রান্তর দিয়ে গমনকালে খন 'ইয়া মোহাম্মদ"! ধ্বনি শুনতে পেলেন, তখন তিনিও 'লাব্বায়েক 
(উপস্থিত) বলে উত্তর দিলেন । তখন হমরত জিবরাঈল (আ.) তার নিকট প্রকাশ হয়ে বললেন- হে শুহাগমদ, আপনি মানব জাতির 











জন্য আল্লাহর মনোনীত না এবং আমি ভীর প্রেরিত জিবরাঈল ফেরেশতা ৷ তখন তিনি বললেন, বলুন ৬৯০ 441-5 
০১9৩০ এ) (ঠা ৮১৯৪ সূরা আল-ফাতিহার শেষ পর্যন্ত । 4দালায়েলে বায়হাকী, ওয়াহেদী, এতকান. ফতেহ] 


:111-এর পরিচিতি : আল্লাহ সে মহান সন্তাকে বলা হয়, যিনি অতি পৰিত্র- সমস্ত দোষ-ক্রুটি হতে পা 
সকল আকতি-প্রকৃতি এবং শরীর হতে দুক্ত। সকল মাখলুকাতের যাবতীয় অবস্থা হতে ব্যতিত্র টম। আর তিনি . 
কোনে! রূপরেখা আছ্ছে কিনা? কোথায় বাস করেন? কোথা হতে এসেছেন? এ ধরনের সকল প্রশ্ন হতে পবিত্র 


////.966111./52101.00 







২৮৩০১ 





অর্থাৎ আল্লাহ এমন জাত-পাক, যিনি স্থায়ী, নকুল পিক 
সৃষ্টিকর্তা । আর ২) ( (401) এবং | একই অর্থ জ্ঞাপক . হেল, বূলা হাহ সহ তা টা / ২4401 এবং টি 
2৮121 আবার কখনো হয়তো এ] দ্বারা এ] 2-০-কে বুঝায় । কিনতু 4401 বলতে একমাত্র এ017কে বুঝায়, তাই 4401 শব্দ 
ব্যবহৃত হয়েছে। 

মহান আল্লাহর পরিচিতি এভাবে দেয়া যায় যে, 


- 44৮5৮ ৮01১৮৪0০4০০ জলি] ১৯৮] ৮৯৯ ৪০০ 1৯ 
৩,/-এর অর্থ : ০ শব্দের বাংলা অর্থ করা হয়- প্রভু, লালনপালনকারী; কিন্তু কুরআনুল কারীনে ব্যবহৃত ২১ -এর অর্থ ও ভাব 
অত্যন্ত ব্যাপক ৷ কুরআনের বিভিন্ন আয়াতে রব শব্দের যেরুপ ব্যবহার এবং অর্থ বুঝানো হয়েছে, ভা হতেই প্রমাণিত হয় যে, এ 
শব্দটির বহু ব্যাপক তাৎপর্যপূর্ণ অর্থ রয়েছে! কুরআনে কারীমের প্রয়োগ দৃষ্টে যনে হয় যে. এ শব্দের অর্থ- সৃষ্টি করা, সমানভাবে 
সজ্জিত ও স্থাপিত করা, প্রত্যেকটি জিনিসের পরিমাণ নির্ধারণ করা, পথ প্রদর্শন ও আইন-বিধান দেওয়া, কোনো জিনিসের মালিক 
হওয়া, লালনপালন করা, রিজিক দান করা ও উচ্চতর ক্ষমতার অধিকারী হওয়া । একসঙ্গে এ সব অর্থই তাতে নিহিত আছে এবং 
যে শক্তির মধ্যে একসঙ্গে এ সবকিছু করার ক্ষমতা রয়েছে তিনি হচ্ছেন রূব। 

4] 280 না বলে এ) 42৯0 কেন বলা হয়েছে? : ০ প্রকৃতপক্ষে ৮ -এর একটি প্রকার মাত্র। এ অনুসারে বুঝা 
যায় ,৫-১ -এর উর্ধে ». এর স্থান । আর হাদীস শরটুফে বলা হয়েছে- 2255258725৮ দি 
অর্থাৎ সকল শোকর -এর মধ্যে সর্বপ্রধান স্থান হলো ০ এবং বান্দা যখন আল্লাহর শোকর করে, তখন ১.» আদায় হয় না। 
অতএব, আল্লাহর প্রশংসা যেন অতি উত্তমভাবে আদায় হয় এ কারণে এখানে -.» বলা হয়েছে- বলা হয়নি এবং আল্লাহর 
77 
আর ১৮ - -কে ৮-৫)1০ বলার কারণ হলো আল্লাহর নিয়ামতের কথা মুখে স্বীকার করা, অন্তরে স্বীকার করা হতে অতি 
উর কিলাররা যা ভি ভিউ 
স্পষ্টভাবে প্রকাশ পায়! -1মাদারেকা 
০ এর বিপরীত হলো +$ [নিন্দা] আর ৫৫ -এর বিপরীত হলো 3 নাফরমানি করা । আবার কারো কারো মতে ০ বা 
প্রশংসা হলো এমন কার্ের উপর গুণ বর্ণনা করা যা 0০ -এর অন্তর্ভূক্ত যেমন 4) হতে থাকা, চিরস্থায়ী ও চিরঞ্ীব হওয়া 
ইত্যাদি। 
৫০বিলা হয এমন প্রশংসা যা তার উত্তম গুণাবলির কারণে সে পাওয়ার উপযুক্ত হয়েছে! রথাৎ সেই রর কা নদ 
কারো কারো মতে, ০০৮ ও ০৮ এর মধ্যে ৮০৬০৩ এর পার্থক্য । অর্থাৎ ৮ ৪ হোমদ) হলো খাস এবং স্. (মদাহ) হলো 
+৮£ (আম)। কারো কারো মতে, কোনো অনুগ্রহের পরিবর্তে কৃতজ্ঞতা প্রকাশ করা, বা সম্মান প্রদর্শন করার নাম ৫ চাই তা 
১ ভা ১৮ 
:$ বলা হয়, যে কোনো প্রকার নিন্দাজ্ঞাপক করা । চাই কথার দ্বারা বা কার্ষের দ্বারা, অথবা যে কোনোভাবেই হোক । আল্লামা 
5৭ ৮০৮ ওঠ সমর্থক শব্দ । উভয়ের মধ্যে কোনো ০০ নেই। 
:/০/-কে ৮০ ব্যবহার করার কারণ : 
১. ৮:৩৫] শব্দটি (৩-এর বহবচন। যেহেতু (5.-এর সমন অংশসমূহের মধ্যে ইনসান জাতি বিশেষত তন পুরুষ 
জাতিই উত্তম, এ কারণে ৩:১/০০কে ৫- €:এর ১০42 ঘারা ব্যবহার করা হয়েছে। 
আর যেহেতু এতে কেবল ইনসান জাতি উদ্দেশ্য নয়; বরং আল্লাহর সৃষ্টিকুলের যত জাতি রয়েছে। যেমন_ - ০,১৬০ 
35105755415 - 50570057070 - 235 ইত্যাদি সকল প্রকার সৃষ্টিকুল উদ্দেশ্য, এ হেতু 
১0] শব্দকে বহুবচন নেওয়া হয়েছে। 
(১১০০ 5 বলে আল্লাহ তা*আলা জিন-ইনসান, পশুপক্ষী, জল ও স্থল ভাগের সকল প্রাণীজগৎ এবং গাছ-পালা, 
তরু-লতা, চস ইত্যাদি আঠারো হাজার যাখলুকাতের সকলেরই তিনি একমাত সৃষ্টিকর্তা একটস্টিসকল এক একটি ] 
470 বা জগৎ এ কারণে ৩৮:০০ 42 বলা হয়েছে এবং ০১১)০/-কে ৮৯ নেওয়া হয়েছে। 


///.6911./69101.00া ্ 











৬৩২ অফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম খও [৩০তম পারা] 


২. অথবা, 4০5 অর্থ- নিশান, চিহু বা নিদর্শন এবং ০-১)--)অর্থ- টহৃসমূহ। আল্লাহ তা'আলা হত জগৎ বা জাতি সৃষ্টি 
করেছেন, তনাধ্যে প্রত্যেকটি জাতিই তার কুদরতের এক একটি নিশান বা চিহ্ত। এগুলোর সংখ্যা অপরিসীম বিধায় 
৩শ)১কে বহুবচন ব্যবহার করা হয়েছে। -কাশ্শাফ, মাদারিক! 

১.5 আল্লাহ তা'আলার সিফাতি নাম হওয়া সব্বেও 2111 ১-এর ন্যায় কেবল 4.2 495 310-এর জন্য সুনিনিষ্ট। 
অতএব, এর অর্থ করা হয়েছে কোনো মেহনত বা পরিশ্রমের বিনিময় ব্যতীত দয় বর্ধণকারী, আর (৯) শব্দের অর্থ করা 
হয়েছে, ৯০০ ০৮৯৭ সমূহের উত্তম প্রতিদানকারী ও বিশেষ দয়াবান এবং প্রকৃত পরিশ্রমের প্রতিদান বিশেষভাবে দানকারী। 

২. কেউ কেউ বলেন, ১-১৯) দুনিয়াতে সাধারণভাবে সকলের জন্য মেহেরবান, অর্থে ব্যবহৃত হয়েছে৷ 
আর ১ আখেরাতে বিশেষভাবে সকল নেক বান্দাদের জন্য দয়া বর্ষণকারী অর্থে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ ৮, শব্দটি 
সাধারণ অর্থে এবং (৮7 শব্দটি বিশেষ অর্থে ব্যবহৃত । কেউ কেউ বলেন- এ শবদদ্বয় £257-এর আর্থের জন্য ব্যবহৃত। 
অর্থাৎ অধিক রহমতের অধিকারী । 

৩. (৬৮ ৩০৮৫) কেননা ৬০৯ অর্থ হলো- খু ৩) নরম অন্তঃকরণ হওয়া। আল্লাহ তা'আলা অন্তর হতে পাক। 
অতএব, এর অর্থ হবে অধিক দয়াবর্ষণকারী । অর্থাৎ আল্লাহ তা'আলা তীর ঈমানদার বান্দাদের জন্য অতি উত্তমতাবে দয়া 
বর্ষণকারী এবং নাফরমান বান্দাদের জন্যও খুব দয়া বর্ষণকারী। 

৪. কেউ কেউ বলেন, "৯১ ০-:৮) উভয় শব্দ ০৮ শব্দ থেকে নির্গত- তা আল্লাহর জন্য ০০৬ শব্দ, এটার লিঙগান্তরও হয় না। 
বাংলা ভাষায় এদের অর্থ- দয়াময় ও অধিক দয়াময় এবং ১১০ শব্দটি ঈমানদার ও বেঈমাল কাফের সকলের ক্ষেত্রে 
ব্যবহৃত ৷ আর ৮১ কেবল ঈমানদার ও আল্লাহর অনুগত লোকদের ক্ষেত্রে ব্যবহৃত হবে, যারা ঈমান গ্রহণ করে ঈমানের 
উপর প্রতিষ্ঠিত রয়েছে। তবে, বেঈমানগণের প্রতি (১-:৮) দয়াবান অস্থায়ী এবং ঈমানদারদের প্রতি (২৯১) স্থায়ী দয়াবান 
হবেন ইহকালে ও পরকাল। রি 

৫. কারো মতে, ৮৫) হলো চিস্তা-দুইখ পেরেশানী দূরকারী আর ৫:৯৮)! হলেন পাপসমূহ মার্জনাকারী । 

৬. হযরত আব্দুল্লাহ ইবনে মোবারক (র.) রলেন, প্রার্থনার পর যিনি দেন তিনি হলেন ১) আর যিনি প্রার্থনা ব্যতীতই দান 

করেন এবং প্রার্থনা না করলে রাগৰিত হন, তিনি হলেন "২৯১ যেমন কৰি বলেন- , রর 

১50০৯ সিন ০০৯ ৭০০ 53510. ৩540 

কারো মতে, ১:91 হলেন পথ প্রদর্শনকারী আর (৫ হলেন তৌফিকদানকারী- (74441 ০০) 

৩১১53 ০0০৮ 205 :901 44৩ মালিক, স্বত্বাধিকারী, একক্ছত্র অধিপতি সাধারণত ১ সূর্যোদয় হতে 

সূর্যাস্ত পর্যন্ত সময়কে বলে! শরিয়তের পরিভাষায়- সুবহে সাদিক হতে সূর্যাস্ত পর্যন্ত সময়কে বলে । আবার আরবি ভাষায় 

শব্দটি সময় বা কাল অর্থেও ব্যবহৃত হয়। আবার পঞ্চাশ হাজার বছরকেও ৮ বলা হয়। এখানে *সময়' অর্থই সামঞ্জস্যপূর্ণ 
কারণ কর্মফলের সময়টা দ্বিতীয়বার শিঙ্গায় ফুঁক দেওয়ার সময় হতে আরন্ত করে সমস্ত লোকের হিসাব হয়ে বেহেশত বা দোজবে 
করার পর্যন্ত স্থায়ী হবে। ূ 

বশ করার হু হে, গোপন, বিভা ও ব্য এবং ার মালিকানার শুনেই শেহও নেই।এ 

মালিকানার সাথে মানুষের মালিকানার কোনো তুলনা নেই । মানুষের মালিকানা তো ক্ষণস্থায়ী! আর আল্লাহ তা'আলার মালিকানা 

এমন যে, পরকালেও একমাত্র তার মালিকানাই সাব্যস্ত হবে। . 

আর ১+:1-৮: এর অর্থ- কোনো! বস্তুর উপর এমন অধিকার থাকা, যাতে ব্যবহার রদবদল, পরিবর্তন, 55 

কিছু করার সকল অধিকার থাকবে । আর ১১ অর্থ- প্রতিদান। তাফসীরে কাশশাফে বলা হয়েছে ১:31 ৮: 43৮ ঘারা আন 

বযাপকতার দিকে ইশারা করা হয়েছে। অর্থাৎ প্রতিদান দিবসে. সকল সৃষ্টিরাজি ও সকল বিষয়ই আল্লাহ তা'আলার অধিকারে 
থাকবে । -ামা'আরেফুল কোরআন] 

রি 5৮ পার্থক্য: শব্দটি স্বরীমের পর আলিফ এবং আলিফ ছাড়া উভয়ভাবেই পড়া যায়। মক ও মদীনার 











5 


বাণ আলিফ ছাড়া পড়েন। আবার অনেকের মতে আলিফ দিয়ে পড়ী উত্তম ৫4. বলতে বুঝায় ৬ 
২৫০0৯ অর্থাৎ তারা প্জা-সাধারের সাধারণ কাজকে নিয় ও পরিচালনা করে: কিনতু তাদের বিগত 
হও হানার কোনোরপ হ্তক্ষেপ করতে পারে না। কিন্তু মালিক (440) সর্ববিষয়ে নিয়্রণকারীকে 

অক্ষর বেশি হওয়াতে তার অর্থ অধিকতর ব্যাপক ও সর্বাত্মক ৷ 


////.9811.5101.00 


ভাফগীরে জালালাইন 









প:2র০ত 
এস 
পা ৯৮১1৩ রুপ 9০০৩৪ পা 

--৮ ৮৮455 ১7৮63 ৯৯৯৮০ ০৪ ০১৩৮০ 
- 0225 59512055520 


4207-75-20 0. 


২৮5. ০05৮ ০৮৩৫ 
২০ ০2) ৮] 





৬০০01 54 


৬৮৯ 
পপ 


229104215 


বু 


পতিত ০ 


৩১৫৪ 






৯০. 


৪ 


তা ক তণাহ 


১১১৫৭ যানি ০১2-)| 


ঠা. ৯৮০ 


২৪ ১০26) 


৮৮৩ প ও পটার | বির 


১৪০০ ৮৮০১ 
25358296704 
4৮07০1৮2১০7 400-5547 
$১:০০0০450572:29 


ডে ৩০ 


৮০ 2 লা ৪০ মল 


জেতা 


1১$ 


পাও 


চে 


০, ৮8৮8 
বাজ ০৮] ০৮) ৪০ পা তিতা 
4১509201৮19 


৩ পুত ৬ 


০৮053 


আববি-কংল, 


-শ ৬ 


* সন্তম খু ৩০তম পারা! রায় 


এবং আপনারই 





কাছে সাহায্য পর্থনা করছি অর্থাৎ তাওহীদ ইত্যাদিতে 
শুধু ইবাদতের জন্য আপনাকেই খাস করেছি এবং 
ইবাদত ইত্যাদির উপর আপনার থেকেই সাহাযা চচ্ছি' 


. আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন অর্থাৎ তার প্রতি 





চালিত করুন। সামনের আয়াত এটা থোকে বদল 
হয়েছে। 





. তাদের পথে যাদের উপর আপনি অনুগহ করেছেন 





অর্থাৎ সুপথ প্রদর্শনের মাধ্যমে ৷ সামনের বাক্যটি 


৫৮2 5559 52501 থেকে 'বদল' হয়েছে। 


৭. তাদের পথে নয় যাদের উপর অভিশাপ নাজিল করেছেন 





অভিশপ্ত গোষ্ঠি হচ্ছে ইহুদিরা । এবং যারা পথভ্রষ্ট নষ্ট 
যারা পথভ্রষ্ট তারা হচ্ছে খিষ্টানগণ। বদল" বলার কারণ 
হলো এ কথা বুঝানো যে, ইহুদি এবং হিস্টানগণ 
সুপথ্রাপ্ত নয় । আল্লাহ সঠিক সম্পর্কে ভালো জানেন । 
তার দিকে সকলের প্রত্যাবর্তন এবং আশ্রয়স্থল । 
আমাদের নেতা হযরত মুহাম্মদ প্রঃ -এর উপর, তার 
পরিবার-পরিজন এবং পৃত-পবিত্র সহচরবৃন্দের উপর 
আল্লাহ তা'আলা সার্বক্ষণিক অনুখহ ও শান্তি বর্ষণ 
করুন, যা কিয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকে! সমস্ত 
প্রশংসা আল্লাহরই জন্য, যিনি বিশ্ব জগতের প্রতিপালক 





টি 


4456 ৩৫তে ০৮০০কে ০--এর পূর্বে নেওয়ার কারণ : 42 04 এবং ৮:৮2+ 44-এর মধ্যে 001 
মাফউলকে ০ -এর উপর মুকাদ্দাম করা হয়েছে। অথচ নিয়ম হলো ফেল পূর্বে নেওয়া, মাফউল পরে নেওয়া। একূপ করা 
হয় ইখতেসাস-এর উদ্দেশ্যে । অর্থাৎ ক্রিয়াটিকে এ মাফউলের সাথে নির্দিষ্ট করে দেওয়ার উদ্দেশ্যে হয়। অতএব, অর্থ ৰ 
দাড়ায়-আমরা (হে আল্লাহ) তোমারই জন্য ইবাদত করি (ইবাদত একমাত্র তোমারই জন্য খাস) আর তোমারই নিকট সাহায্য 


প্রার্থনা করি। 


///.6211./59101.০0া 






টা হি নু রি বা ৃ টু 
অর্থনথ বন্দেগি এবং দাসতু করা । কথাটি শ্রবণের সাথে সাথে কয়েকটি কথা জাত হয়। | 


ক. যে বন্দেগি স্বীকার করেছে সে বান্দা ছাড়া আর কিছু নয় । বান্দা হওয়া ও বান্দা হয়ে থাকাই তার সঠিক মর্ধাদা। 
খ. এমন একজন আছেন যার বন্দেগি করা হয়েছে। 


গ- যার বন্দেগি করা হচ্ছে, তার পক্ষ হতে লিয়ম ও আইন-বিধান নাজিল হচ্ছে এবং যে বন্দেগি করছে সে তকে স্বীকার করার 
সঙ্গে সঙ্গে তার বিধানকেও পুরোপুরি মেনে নিচ্ছে। 


ঘ. কাউকেও মা'বুদ বলে স্বীকার করা এবং তার দেওয়া আাইন-কানৃল পালন করে চলার একটি অনিবার্য পরিণতি রয়েছে, যে 
পরিণতির দিকে লক্ষ্য রেখেই এ বন্দেগির কাজ করা হচ্ছে। * 


ইবাদাতকে 2:১2 থেকে বলা যায়। এর অর্থ :41 বা অবনতি স্বীকার করা, দলিত-মধিত হওয়ার জন্য প্রন্ুত থাকা । এর 


জারো অর্থ ৮06৮4415220 9০ ৫4 ৩ অর্থাৎ পরিপূর্ণ ভালোবাসা, বিনয় ও ভীতি এ সব কয়টি ভাবধারা যাতে 
সমবিত তা-ই ইবাদত। 


মানবের প্রধানতম কর্তব্য হচ্ছে আল্লাহর ইবাদত, মূলত আল্লাহ এ জন্য মানবকুলকে সৃষ্টি করেছেন; কিনতু দুর্বল মানবের পক্ষে এ 
কর্তব্য যথাযথভাবে পালন করে চলা সবসময় সম্ভবপর হয়ে উঠে না । তাই ইবাদত স্্ীকারের সঙ্গে সঙ্গে বান্দার মুখ হতে বলানো 
হয়েছে “হে আমাদের পরওয়ারদেগার! এ কর্তব্য পালনের জন্য তোমারই সাহায্য প্রার্থনা করছি।" তাতে আল্লাহর পক্ষ হতে এ 
ইঙ্গিত রয়েছে যে, বান্দা ইবাদতের জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হোক, নিজের সাধ্যমতো এ কর্তব্য পালন করে যাক, আর আমার কাছে 
সাহায্য প্রার্থনা করতে থাকুক, আমি তাকে শক্তি-সামর্থ্য প্রদান করবো। 
ইমাম গাযালী (র.) স্বীয় গ্রন্থ আরবাঈনে দশ প্রকার ইবাদতের কথা লিখেছেন। যথা- নামাজ, জাকাত, রোজা, কুরআন 
তেলাওয়াত, সর্বাবস্থায় আল্লাহ্‌র ম্বরণ, হালাল উপার্জনের চেষ্টা, প্রতিবেশী ও সাথীদের প্রাপ্য পরিশোধ করা ৷ মানুষকে সৎকাজের 
আদেশ ও মন্দকাজ হতে বিরত থাকার উপদ্রেশ দেওয়া এবং রাসূলের সুন্নত পালন করা । “ম/'আরেফুল কোরআন] 
2০ তএির অর্থ : 25০558এর অর্থ 2354501 ২ তথা সাহাযা প্রার্থনা করা । 35১৮০ দু' প্রকার ২2০ এবং 
2,525 425 যা ছাড়া কোনো কিছু করা সম্ভব হয় না; তাকে 22: বলা হয়। আর যা ছাড়া কাজ করা যায়; কিনতু কষ্ট হয়. 
হজভাবে করা যায় না, তাকে 2,155 ৮: বলে । এখানে 27-5-4 বলে উতয় প্রকার 2:৮--.-কে বুঝানো হয়েছে। 
সাহায্য প্রার্থনার বিষয়টি আম, তথা কোন্যে কাজের সাহায্য চাই সে বিষয়টির উল্লেখ নেই । এ কারণে জমহুর মুফাসসিরীনের 
অভিমত হচ্ছে এখানে সাধারণ সাহায্যে প্রতি ইশারা করা হয়েছে যে, আমি আমার ইবাদত এবং প্রত্যেক ধর্মীয় ও পার্থিব কাজে 
এবং অন্তরে পোষিত প্রতিটি আশা-আকাঙ্ফার জন্য কেবল তোমারই সাহায্য প্রার্থনা করি ! 4যা'আরেছুল কোরআন] 
244) এর অর্থ : হিদারাতের অর্থ- দু'টি । 
১. ০:৮51%।বা পথ দেখিয়ে দেওয়া । 
২. ০525015০501 বা উদ্দেশ্য স্থলে পৌছিয়ে দেওয়া। যারা 
১৬ শব্দটি ১:,571%1)-এর অর্থে ব্যবহৃত হওয়ার বিষয়টি সম্পর্কে সকলেই অবগত, আর ৮$--/ ০]! 4541 অরে 
নান্রহৃত হওয়া ১৩5 হিসাবে । হারা 
আল্লামা তাফতাযানী (র.) কাশশাফের হাশিয়াতে বলেন, যদি 24১ শব্দটি 544 ৩2:54 হয়, তখন ২:৯৮ ০1১৮ 
-এর অর্থ হবে । 
আর যখন 3০৮) 0 1৮1525 হয়, তখন 3:৮৮4151 -এর অর্থ হবে। 

মানষকে এ হেদায়েত চারটি ওয়া হয়েছে। প্রথম- হ্বভাবজ্াত জ্ঞান হতে কার্জের পথ জেনে নেওয়ার 
হূলত মানুষকে এ হেদায়েত রটি দিক দিয়ে দেওয়া হয়েছে । প্রথম ভিডিও 
সুবাবস্থা । দ্বিত্ীয়-মানুমের অন্তরিহিত চেতনা ও ইন্্িয়শক্তির সাহায্যে ভীবন পথের জ্ঞান অর্জন । তৃতীয় 
পর নির্দেশে চতুথ- দীন হাতে পথ প্রদর্শন লাভ ' 


///.6911./69101.00া 





প্রথমোক্ত তিন ধরনের হেদায়েত সাধারণভাবে সমস্ত সৃষ্টির মধ্যেই নিহিত রয়েছে: কিন্তু এ ক্বভাবভাত হেদায়েত দ্বারা মানুষের 
জীবনের ব্যাপক, জটিল ও গুরুত্বপূর্ণ ্রয়োজনসমূহ কিছুতেই পূরণ হতে পারে না। জীবনকে সষ্ঠুূপে পরিচালিত করতে হইলে 
দীনভিত্তিক হেদায়েত একান্তই আবশ্যক, যা মানুষের কাছে আগে আল্লাহর পক্ষ থেকে 


রাসূলগণ । 


৮2০01 1৮57এর অর্থ :7:55201 6527 -এর বিভিন্ন অর্থ দেখা যায়। ১. সিরাতুল যুস্তাকীম হলো- কিতাবুল্লাহ 
২. ইসলাম, ৩. আবুল আলিয়ার মতে, মুহাম্মদ আবু বকর ও ওমর (রা.) উদ্দেশ্য, ৪. ইমাম সাহল বলেন, সুন্লাতে রাসূল ও 
সুন্নাতে সাহাবা উদ্দেশ্য, ৫- ইমাম মুযানী (র.) বলেন, রাসূলের তরীকাকে বুঝানো হয়েছে এবং ৬. আল্লামা যামাধশারী বলেন, 
সত্যপথ ও সত্যধর্ম ইসলামকে বুঝানো হয়েছে। 


ওহার মাধামে। যা বাস্তবায়ন করেন 


535081-এর অর্থ : 24552 শব্দের অর্থ- সোজা হওয়া, সুদৃঢ় হওয়া, 9.1 বা সরল-সোজা হওয়া । সূরা আল-ফাতিহায় 
50524 বলতে সরল-সোজা পথকে বুঝানো হয়েছে। যেহেতু ইসলাম সরল-সোজা পথ বা জীবন ব্যবস্থা, সেহেতু তাকে 
সিরাতুল মুস্তাকীম বলা হয়েছে । 
আল-ওয়াস্সাফের হাশিয়াতে উল্লেখ হয়েছে যে, ৫:2-:./-এর অর্থ হলো- 25531 ০৮ ৫৯2০] তথা 045২1 বা 
সরল সহজ, অর্থাৎ এর ছারা উদ্দেশ্য হলো 4:৮১) 131 ০2 555 (% 5501) এস 3০৮ ১৪ 
যেমন পবিত্র কুরআনে এসেছে- 

62525 552 417১052575555559-2585 ৮৮৪ ০০5407৮5155 ০1৩4 ৪০ 


ঠ 
০০৯ 


আর এ?--৮.+£61 দ্বারা আমাদের শরিয়তে মোহাম্মদীকে বুঝানো হয়েছে! কেননা এটা অতি কঠোরতা ও অতি নযুতার 
705০2402০০6 রা উদ্দেশ্য : 34০৮ ও ৮৮৫০ ছারা কাদেরকে উদ্দেশ্য করা হয়েছে এ বিষয়ে মতভেদ 
ডা রা যারা 
১.০) বলতে নাসারা বা খ্রিস্টানদের বুঝানো হয়েছে। কেননা আল্লাহ তা'আলা বলেন-1৮-35 14-1১-০1১০ 4৪ 
অর্থাৎ তারা নিজেরা পূর্বেই ভ্রষ্ট হয়েছে এবং অনেক লোককে ভষ্ট করেছে। | 
₹4:-0 ৮১০! বলে ইহুদিদের র উদ্দেশ্য করা হয়েছে। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে ইরশাদ করেন-_ 40 ৮-০৯১ 


25524: অর্থাৎ আল্লাহ তাদের উপর গজব এবং অভিশাপ অবতারণ করেছেন। -ইবনে কাছীর] 2 
২. অথবা, 5:১4. এবং) বলে মুনাফিক উদ্দেশ্য। অথবা, ৮:১০ ছারা ফাসিক বা যাদের আমল মন্দ, আর 4০০ দ্বারা 
যারা মন্দ আকীদাসম্পন্ন তাদেরকে উদ্দেশ্য করা হয়েছে। টি 5 
৩. কারো মতে, (40 ৮৮:০১ ছারা সকল বদ আমলকারীদেরকে বুঝানো হয়েছে, আর ০--০০ দ্বারা সকল ১৯০ 
বুঝানো হয়েছে। 
নিয়ামতপ্রাপ্ত কারা? : যারা আল্লাহর পুরঙ্কারে পুরস্কৃত হয়েছেন তাদের বর্ণনা সূরা আন-নিসার ৯ম রুকৃতে এসেছে- 
2৮0৮2717-26528510 52৮2৮ 201 55458550915 40125 ৮ 
নু. 0 এ ৮553০ 52421 ০৪ 
অর্থাৎ যারা পুরস্কারপ্রাপ্ত তারা হলেন- নবীগণ, সিদ্দীকগণ এবং সংকর্মশীলগণ । বর্ণনাকারী হযরত মালেক ইবনে আন 
বলেন- পুরস্কারপ্রাপ্ত দ্বারা নবীগণকে বুঝানো হয়েছে। হযরত মুজাহিদ (র.) বলেন_ মু'মিনদেরকে উর টা 
অকী'(র.) বলেন- মুসলমানদেরকে বুঝানো হয়েছে। হযরত ইবনে আব্বাস (রা.) বলেন- ফেরেশতাগণ. , সিদ্দীকগণ, 
শহীদগণ এবং সতকর্মশীলগণকে বুঝানো হয়েছে [এ সম্পর্কে আল্লাহই ভালো জানেন || 
////.9811.59101.00 









ছি রি তি ৮:০ শব্দটি ০৭1 ্ির অর্থ হলো ২:৯5 । যেমন- 4//-4:৯ ও 1৯ একে দু'ভাবে পড়া 


ইটস যিনি হারান রেল 


41254872252 
আর মদসহ । যেমন- (০2 যেমন- 2২৯:০-এর কবিতায় আছে- 

জে এ একা তি কত 
তবে ৫ অংশটি ০5৩ ৮৮:-এর কোনো অংশ নয়। কিন্তু সূরা আল-ফাতিহা সমাপ্ত করে আমীন বলা মোস্তাহাব। হাদীসে 
এসেছে, হযরত ওয়ায়েল ইবনে হুজর (রা.) বলেন, আমি রাসূলুরাহ ড-কে 35052014714205 ৮৮05 বলে 
আমীন" বলতে শুনেছি এবং তিনি তাতে শব্দ লম্বা করেছেন। আবূ দাউদে এসেছে তিনি শব্দ উচ্চেঃ্বরে করতেন । 
হযরত ইবনে আব্বাস (রা.) রাসূলুল্লাহ শরুঃ3 -এর নিকট এর অর্থ জিজ্ঞাসা করেছেন, তিনি বলেন- 'আয় আল্লাহ! তুমি করো ।' 
জাওহারী বলেন- এরা অর্থ 'অনুরূপ" হোক । তিরমিধী বলেন- "আমাদের নিরাশ করো না । অধিকাংশ ওলামা বলেন এর অর্থ- 
'আয় আল্লাহ । তুমি আমাদের দোয়া কবুল করো ।" 
হাদীস শরীফে এসেছে, রাসূলুল্লাহ ৫3৪ বলেছেন- হযরত জিব্রাঈল (আ.) সূরা আল-ফাতিহা সমাপ্ডের পর আমাকে '১:1 
পড়া শিখিয়েছেন । তিনি আরও বলেছেন, চিঠিপত্রে যেরূপ সীলমোহর লাগানো হয়, তুদ্ধপ সূরা আল-ফাতিহার জন্য "আমীন" 
সীলমোহর । যখন বান্দা সূরা আল-ফাতিহা পাঠ করে আমীন” বলে, ফেরেশতাগণও আমীন বলে । যার ফলে আল্লাহ তা'আলা 
পূর্ব-পরের সকল গুনাহ মাফ করে দেন। -[বায়যাবী] 
অপর এক বর্ণনায় আছে যে, নবী করীম এ: বলেছেন, এটা চিঠির মোহরের মতো । এটা কুরআনের কোনো অংশ নয় । কেননা 
পূর্বোক্ত ০৯০০০ সমূহে এ শব্দটির উল্লেখ নেই৷ 


আর হযরত হাসান বসরী (র.) হতে বর্ণিত আছে, নামাজে ইমাম ০ বলবে না। কেননা এটা দোয়া প্রার্থনাকারীর শব্দ। | 


তবে আমাদের মাযহাব মতে, নামাজের মধ্যে ইমাম মুক্তাদি সবার জন্য ১: গোপনে পড়া সুন্নত । জামাত ছাড়া নামাজেও 
সুন্নত । -হাশিয়ায়ে ওয়াস্সাফ] 


সা 
///.92110-/58101.00]া 


